

















পৃষ্ঠপোষকদের সহযোগিতায় মুদ্রিত 


। ২) /১. 0041৭ 
৯0040051৬65 
1,070 

৪7সংছ)যাব তে নান 07২) 0১ 4৯ এন 

/৬/5%.81001-911909091115101)0010.01-5 





///.210017179050917910179010.019 


/৯0/00181৩% 
[0170 


1৮২4) ত রাত ৮07২0) 0 ৯.7 


[.,0110079 (01909: 

[0010 3.21, 65 ৬৬1)10901)919911২0980. 
10170017121 11), 1016 

151 :00 44 020 7950 8770 


139775]19065]) 0106: 
[70059 1, [7২090 12/16 
131090100, 13811011919, 1)1791 
[10076 : 00 88028811357 
1৬010115 : 01786 331 4109 


15-10911:11109099100181090909107910170017.015 
ড/৬/৬/.81001-81780800610%1010007.015 
01৫ 0018110 1২6৪190:0101] 09. 1135391 





ড///.210017179050917910179010.019 


কোরআন শরীফ 
সহজ সরল বাংলা অনুবাদ 
সুরা “আল কামার" মক্কায় অবতীর্ণ কোরআনের একটি গুরুতৃপূর্ণ সূরা । আল্লাহ তায়ালা এই সুরায় 
একটি বিশেষ আয়াত চার বার উল্লেখ করেছেন । সে বিশেষ আয়াতটির অর্থ হচ্ছে, অবশ্যই আমি শিক্ষা 
গ্রহণ করার জন্যে কোরআনকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে 
শিক্ষা গ্রহণ করার? 


বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কোরআন পাঠকের মতো আমার মনকেও এক সময় এই আয়াতটি দারুণভাবে 
নাড়া দিয়েছে । বিশেষ করে যখন দেখি, আল্লাহ তায়ালার নাষিল করা আলোর এই একমাত্র উৎসটির 
ভাষান্তর করতে গিয়ে মানুষরা একে সহজ করার বদলে দিন দিন কঠিন ও দুর্বোধ্য করে ফেলছে। যে 
“আলো" একজন পথিককে আধারে পথ দেখাবে তা যদি নিজেই স্বচ্ছ না হয়, তাহলে “আলো” সামনে 
থাকা সত্বেও পথিক তো আধারেই হোচট খেতে থাকবে । 


কোরআন লওহে মাহফুযের অধিপতি আল্লাহ তায়ালার কালাম, এর ভাষাশৈলী, এর শিল্প সৌন্দর্য 
সবই আল্লাহ তায়ালার একান্ত নিজস্ব । এ কারণেই বিশ্বের সব কোরআন গবেষকই মনে করেন, এই 
মহান গ্রন্থের যথার্থ ভাষান্তর কিংবা এর পূর্ণাংগ অনুবাদ কোনোটাই মানব সন্তানের পক্ষে সম্ভব নয়। 
ধার কাছে এই বিস্ময়কর গ্রন্থটি নাযিল করা হয়েছিলো তাকে আল্লাহ তায়ালা স্বয়ং এর অন্তর্নিহিত 
বক্তব্য বুঝিয়ে দিয়েছিলেন বলেই তার পক্ষে এই কিতাবের মর্মোদ্ধার করা সম্ভবপর হয়েছিলো । এ 
কারণেই কোরআন যাদের সর্বপ্রথম সম্বোধন করেছিলো রসূল (স.)-এর সে সাহাবীরাও কোরআনের 
কোনো বক্তব্য অনুধাবনের ব্যাপারে মতামত দেয়ার আগে রসূল (স.)-কে জিজ্ঞাসা করে নিতেন । যদিও 
তারা নিজেরা সে ভাষায়ই কথা বলতেন, যে ভাষায় কোরআন নাধিল হয়েছিলো । সন্ভবত এ কারণেই 
সাহাবায়ে কেরামদের বিদায়ের বহুকাল পরও ভিন্ন ভাষাভাষী কোরআনের আলেমরা কোরআনের 
অনুবাদ কাজে হাত দিতে সাহস করেননি, কিন্তু দিনে দিনে কোরআনের আলো যখন আরব উপদ্বীপ 
ছাড়িয়ে অনারব জনপদে ছড়িয়ে পড়লো, তখন কোরআনের প্রয়োজনে তথা ভিন্ন ভাষাভাষীদের সামনে 
কোরআনের বক্তব্য তুলে ধরার জন্যে স্থানীয় জনগোষ্ঠীর ভাষাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা ছাড়া 
তাদের কোনো উপায় থাকলো না। এমনি করেই অসংখ্য আদম সন্তানের অগণিত ভাষায় কোরআন 
অনুবাদের যে স্োতধারা শুরু হলো, আমাদের মায়ের ভাষা বাংলায়ও একদিন এর প্রভাব পড়লো । 
কোরআনের পপ্ডিত ব্যক্তিরা একে একে এগিয়ে এলেন নিজেদের স্ব-স্ব জ্ঞান গরিমার নির্ধাস দিয়ে এই 
অনুবাদ শিল্পকে সাজিয়ে দিতে । 


একথা স্বীকার করতেই হবে, উপমহাদেশের মুসলিম জনগোষ্ঠীর শত শত বছরের সাংস্কৃতিক 
এঁতিহ্যের ভাষা হিসেবে আরবীর পরেই ছিলো ফার্সী ও উর্দুর স্থান । স্বাভাবিকভাবেই কোরআন অনুবাদের 
কাজও তাই এ দুটো ভাষায়ই বেশী হয়েছে। সুলতানী আমলের শুরু থেকে মুসলমান শাসক নবাবরা যখন 
সংস্কৃত ভাষার সীমিত গণ্ডি থেকে বাংলা ভাষাকে বৃহত্তর জনগোষ্ঠীর পরিমন্ডলে নিয়ে এলেন, তখন থেকেই 
ধীরে ধীরে এই ভূখণ্ডে কোরআনের বাংলা অনুবাদের প্রয়োজনও অনুভূত হতে লাগলো । 


৪৭ ও ৭১ সালের পর পর দুটো পরিবর্তনের ফলে এ ভূখণ্ডের মুসলমানরা নিজেদের ভাষায় 
কোরআন বুঝার একটা ব্যাপক পরিসরে পা রাখার সুযোগ পেলো। অল্প কিছুদিনের মাঝেই কোরআনের 
বেশ কয়েকটি অনুবাদ বেরিয়ে গেলো । নিতান্ত সীমিত পরিসরে হলেও আমাদের পশ্চিম বাংলার 
মুসলমানরাও এ সময়ের মধ্যে কোরআনের কয়েকটি অনুবাদ প্রকাশ করেছেন। অবশ্য কোনো 
কোনো ক্ষেত্রে অনুবাদক ও প্রকাশকরা তাদের অনুবাদকর্মকে “কোরআনের বাংলা অনুবাদ" না বলে 
“বাংলা কোরআন শরীফ" বলে পেশ করার প্রয়াস চালিয়েছেন । আমাদের এই বাংলায়ও কিন্তু ইদানীং 
কোরআনের বাংলা অনুবাদ গ্রন্থের গায়ে “বাংলা কোরআন শরীফ" লেখার একটা অসুস্থ মানসিকতা লক্ষ্য 
করা যাচ্ছে। সমাজের দু'একজনের এই অজ্ঞতাপ্রসূত প্রয়াস সত্তেও মুসলমানদের বৃহত্তর জনগোষ্ঠীর 
লোকেরা এগুলোকে কোরআনের বাংলা অনুবাদ বলেই গ্রহণ করেছে। এই বিষয়টিকে বাদ দিলে 
আমাদের দেশে অনুদিত ও প্রকাশিত কোরআনের প্রতিটি গ্রন্থই নানা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমপ্তিত। আল্লাহ 


৫ ড//.9100191780809917101001.019 






































































































































তায়ালার কিতাবের মর্মকথা মানুষের কাছে পৌছানোর কাজে যে যতোটুকু অবদান রেখেছেন আল্লাহ 
তায়ালা তাদের সবাইকে সে পরিমাণ “জাযায়ে খায়ের' দান করুন । 


কোরআন আল্লাহ তায়ালার পক্ষ থেকে তার রসূল (স.)-এর কাছে পাঠানো তার বাণীসমূহের 
এক অপূর্ব সমাহার । সূদীর্ঘ ২৩ বছর ধরে বিপ্লবের সিপাহসালারকে তার মালিক যে সব দিকনির্দেশনা 
দিয়েছেন তার অধিকাংশই বলতে গেলে পারিপার্থিকতার বিশ্লেষণ_ তথা এক একটি এঁতিহাসিক 
পটভূমির সাথে জড়িত। এ কারণেই কোরআনের তাফসীরকাররা কোরআন অধ্যয়নের জন্যে সমসাময়িক 
পরিস্থিতি জানার ওপর এতো বেশী জোর দেন। 


তারপরও কোরআনের মূল অনুবাদ কিন্তু সমসাময়িক কোরআন পাঠকের কাছে জটিলই থেকে 
যায়। অনেক সময় মূল কোরআনের আয়াতের হুবহু বাংলা অনুবাদ করলে কোরআনের বক্তব্য মোটেই 
পরিষ্কার হয় না। সে ক্ষেত্রে কোরআনের একজন নিষ্ঠাবান অনুবাদককে অনুবাদের সাথে ভেতরের 
উহ্য কথাটি জুড়ে দিয়ে বক্তব্যের ধারাবাহিকতা মিলিয়ে দিতে হয় । আরবী ভাষার ব্যাকরণ ও বাক্য 
গঠন প্রক্রিয়ায় এগুলোর প্রচলন থাকলেও বাংলাভাষায় এ বিষয়গুলো কোরআনের পাঠককে মাঝে মাঝে 
দ্বিধাগ্রস্ত করে ফেলে । তারা হেদায়াতের এই মহান গ্রন্থে অনুবাদের অসংলগ্নতা দেখে বর্ণনাধারার মিসিং 
লিংক" খোজার জন্যে ব্যস্ত হয়ে পড়েন। এ কারণেই সচেতন অনুবাদকরা এ সব ক্ষেত্রে নিজের কথার 
জন্যে 'ব্রাকেট" কিংবা ক্ষেত্রবিশেষে ভিন্ন ধরনের টাইপ ব্যবহার করে সেই মিসিং লিংকটাকে মিলিয়ে 
দেন। আমাদের মধ্যে যারা “তাফসীরে জালালাইন' পড়েছেন তারা সেখানে এ বিষয়টি বিশেষভাবে লক্ষ্য 
করে থাকবেন । এই তাফসীরে বিজ্ঞ তাফসীরকার তার নিজের কথাকে “আন্ডার লাইন' করে আল্লাহ 
তায়ালার কথা থেকে আলাদা করে নিয়েছেন । কোরআনে এ ধরনের বহু আয়াত রয়েছে, এখানে উদাহরণ 
হিসেবে সূরা “আল মায়েদা' ৬, সুরা ইউসুফ ১৯, সুরা “আর রাদ' ৩১, সূরা 'আৰ ঝুমার' ২২, সূরা 
কাফ' ৩ এ আয়াতগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। এ আয়াতগুলোর অনুবাদের প্রতি তাকালে 
একজন পাঠক নিজেই এ বিষয়টি বুঝতে পারবেন, কি ধরনের ধারাবাহিকতার কথা আমি এখানে বলতে 
চেয়েছি। আমাদের এই গ্রন্থে অনুবাদের সে ধারাবাহিকতা বজায় রাখার জন্যে আমরা আল্লাহ তায়ালার 
কথা থেকে নিজেদের কথা আলাদা করার জন্যে এ ধরনের () 'ব্রাকেট' ব্যবহার করেছি। কোরআনের 
মালিককে হাযির নাধির জেনে আমরা যেমন চেষ্টা করেছি ব্রাকেটের ভেতর আল্লাহ তায়ালার কথা না 
ঢুকাতে- তেমনি চেষ্টা করেছি ব্রাকেটের বাইরে অনুবাদকের কথা না ছড়াতে । তারপরও যদি কোথাও 
তেমন কিছু ভুল ক্রটি থেকে যায় তা আগামীতে শুদ্ধ করে নেয়ার কঠিন প্রতিজ্ঞার পাশাপাশি আমার 
মালিককে বিনীত চিত্তে বলবো, হে আল্লাহ, তুমি আমার ভেতর বাইর সবটার খবরই রাখো, আমার 
নিষ্ঠার প্রতি দয়া দেখিয়ে তুমি আমার সীমাবদ্ধতা ক্ষমা করে দিয়ো । 


এই গ্রন্থে ব্যবহৃত কোরআনের এই নতুন ধারার অনুবাদটি একান্ত আমার নিজস্ব চেষ্টা সাধনার 
ফল। কিশোর বয়স থেকে যখন আমি কোরআনের সাথে পথচলা শুরু করেছি তখন থেকেই আমি 
কোরআনের এমনি একটা সহজ অনুবাদের কথা ভাবতাম | আমি প্রায়ই চিন্তা করতাম, আল্লাহ তায়ালা 
নিজে যেখানে বলেছেন 'আমি কোরআনকে সহজ করে নাধিল করেছি সেখানে আমরা কেন কোরআনের 
অনুবাদটা সহজ সরল করার বদলে দিনে দিনে কঠিন থেকে কঠিনতর করে তুলছি। বড়ো বড়ো 
পণ্তিতদের অনুবাদ দেখে অনেকের মতো আমিও বহুবার নিরাশ হয়েছি, মনে হয়েছে আরবী কোরআনের 
চাইতেও বুঝি এর বাংলা অনুবাদ বেশী কঠিন। এমনটি বহু ক্ষেত্রেই ঘটেছে, অনুদিত অংশটি বার বার 
পড়েও একজন পাঠক বুঝতে পারেননি, আল্লাহ তায়ালা এই আয়াতে আসলে কী বলতে চেয়েছেন। 
অথচ আমরা সবাই জানি, আল্লাহ তায়ালা এই কোরআনকে সহজ করে নাধিল করেছেন। 

আমার মালিক আল্লাহ তায়ালার হাজার শোকর তিনি আমার মনের কোনে লালিত দীর্ঘদিনের সে 
স্বপ্ন বাস্তবায়িত করার একটা সুন্দর সুযোগ এনে দিলেন। বিশ্ববরেণ্য তাফসীর “ফী যিলালিল কোরআন 
এর যখন বাংলা অনুবাদ প্রকাশনার কাজ আমি শুরু করলাম, তখন যেন আমি কোরআনকে আমার 
নিজের করে বুঝবার ও বুঝাবার একটা সুযোগ পেয়ে গেলাম । তাফসীর “ফী যিলালিল কোরআন*-এ 
ব্যবহারের জন্যে আমাদের তখন একটি মানসম্পন্ন বাংলা তরজমার প্রয়োজন দেখা দিলো । বহুদিন পর 
কোরআন যেন নিজেই আমাকে হাতছানি দিয়ে নিজের দিকে ডাক দিলো । আমিও মনে হয় এমনি একটা 
ডাকের জন্যে দীর্ঘ দিন থেকে অধীর আগ্বহে অপেক্ষা করছিলাম | 


তি ড///.210017179050917910179010.019 



















































































































































































সাইয়েদ কুতুব শহীদের অমর স্থৃতি, আমাদের কালের শ্রেষ্ঠ তাফসীর “ফী যিলালিল কোরআন'-এর 
ংলা অনুবাদ প্রকল্প আমি যখন হাতে নেই তখন আমি ভাবতেও পারিনি, কোরআনের কথা বলতে গিয়ে 
যিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, তার মহান তাফসীর গ্রন্থের পাতায় আমার মতো একজন 
নগণ্য বান্দার এই অনুবাদকর্মটিও এভাবে স্থান পেয়ে যাবে । মালিকের প্রতি গভীর কৃতজ্ঞতায় আজ 
আমার দেহমন আগ্ুত হয়ে ওঠে । এটা আমার প্রতি আমার মালিকের একান্ত দয়া যে, তিনি একজন 
মহান শহীদের মহান তাফসীরের হাজার হাজার পৃষ্ঠার বিশাল পরিমন্ডলে আমার জন্যেও একটু জায়গা 
করে দিলেন! ১৯৯৫ সালে এই তাফসীরের আমপারার অনুবাদ যখন প্রথম প্রকাশিত হয়, তখন থেকে 
এই তাফসীরকে যারা ভালোবেসেছেন তারা এই অধমের কোরআনের অনুবাদকেও তাদের ভালোবাসা 
দিয়েছেন। আমি একান্ত আগ্রহের সাথেই এই নতুন ধারার অনুবাদটির ব্যাপারে দেশের ওলামায়ে কেরাম 
ও সুধী বুদ্ধিজীবীদের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম । আলহামদু লিল্লাহ! শহীদী নযরানা হিসেবে এই 
তাফসীরকে যেমন এখানকার সর্বস্তরের মুসলমানেরা ভালোবেসেছেন, তেমনি এই তাফসীরে ব্যবহৃত 
অধমের কোরআনের এই অনুবাদকেও তারা ভালোবাসা দিয়েছেন। অনেকেই বলেছেন, তারা এই প্রথম 
কোরআনের এমন একটি অনুবাদ হাতে পেয়েছেন যা কোনোরকম ব্যাখ্যা বা টীকার আশ্রয় ছাড়াই 
তাদের কোরআনের বক্তব্যের কাছাকাছি নিয়ে যায় । 


আল্লাহ তায়ালার রহমতে এই বিশাল তাফসীরের প্রকাশনা সমাপ্ত হওয়ার সাথে সাথে আমার 
কোরআনের অনুবাদের কাজও শেষ হয়ে গেছে। দেশে-বিদেশে তাফসীর “ফী যিলালিল কোরআন*-এর 
অসংখ্য পাঠক শুভানুধ্যায়ীরা আমাকে অনুরোধ করেছেন আমি যেন কোরআনের এই অনুবাদকে আলাদা 
প্রকাশ করি। তাদের মতামতের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েই আমরা “কোরআন শরীফ ষ্প সহজ সরল 
ংলা অনুবাদ" গ্রন্থটি প্রকাশ করেছি। আল্লাহ তায়ালার সীমাহীন করুণায় অল্প কিছুদিনের মধ্যেই গ্রন্থটি 
দেশে কোরআন অনুবাদ সাহিত্যে বিশেষ মর্ধাদার আসন লাভ করেছে । কেউ কেউ আবার কোরআনের 
শুধু অনুবাদ অংশটিকে আলাদা পুস্তকাকারে প্রকাশেরও অনুরোধ জানিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় 
আলেমদের সাথে আমি বিষয়টি নিয়ে কথা বলেছি । আমরা কোরআনের “মতন' ছাড়া কোনো অনুবাদ 

























































































গ্রন্থের প্রকাশনার নীতিগত বিরোধী হওয়া সতেও আমাদের যুগান্তকারী প্রকাশনা ও বিশ্বের সর্বপ্রথম 
বিষয়ভিত্তিক রংগিন পরিবেশনা “আমার শখের কোরআন মাজীদ" এর সাথে দেয়ার জন্যে এমনি একটি 
শুধু অনুবাদ গ্রন্থের প্রয়োজন অনুভব করছিলাম, বিগত দু'তিন দশকে দেশে বিদেশে এ ধরনের অসংখ্য 
গ্রন্থ প্রকাশিত হওয়ায় অবশেষে আমরাও শুধু অনুবাদ অংশ নিয়ে আলাদা একটি বই প্রকাশ করেছি। 
তাছাড়া অমুসলিম বাংগালীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্যে আল কোরআন একাডেমী লব্ডন-এরও 
এ ধরণের একটি অনুবাদ গ্রন্থের একান্ত প্রয়োজন ছিলো । 


























আলহামদু লিল্লাহ, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পেশা ও বিভিন্ন বয়সের মানুষের চাহিদার 
আলোকে আমরা আরো ১১/১২ ধরনের কোরআনের অনুবাদ প্রকাশ করেছি। ইতিমধ্যেই আমরা আল 
কোরআন একাডেমী লন্ডনের সাহসী প্রকল্প কোরআন ডিস্ট্রিবিউশান ওয়ার্ড ওয়াইডের আওতায় আগামী 
১৫ বছরের মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও আরাকান অঞ্চলের 
১৫০ কোটা শিক্ষিত বাঙ্গালীদের মধ্যে বিনামূলে বিতরণের জন্যে সম্পূর্ণ আলাদা স্টাইলের কোরআনের 
এই অনুবাদটি প্রকাশ করেছি। 


সাইয়েদ কুতুব শহীদ তার তাফসীরের পটভূমিকার বর্ণনা দিতে গিয়ে এক জায়গায় বলেছেন, 
কোরআন অধ্যয়ন করার সময় মাঝে মাঝে আমার মনে হয়েছে, কোরআন নিজেই বুঝি এক এক করে 
আমার সামনে নিজের জটিল গ্রন্থিগুলো খুলে দিচ্ছে। আসলে এ হচ্ছে কোরআনের মালিকের সাথে 
কোরআনের একজন নিবেদিত প্রেমিকের পারস্পরিক সম্পর্কের ব্যাপার! এ পরিবেশের সাথে শুধু সে 
ব্যক্তিই পরিচিত হতে পেরেছে যে নিজের জীবনটাকে কোরআনের ছায়াতলে কাটাবার সিদ্ধান্ত নিয়েছে। 
আমি জানি, শহীদ কুতুবের কোরআনের ছায়াতলে জীবন কাটানো, আর আমার মতো এক গুনাহগার 
বান্দার সেই কোরআনের ছায়াতলে আশ্রয় নেয়ার সংকল্পের মাঝে আসমান যমীন ফারাক, কিন্তু আমাদের 
উভয়ের মাঝে এই বিশাল ফারাক সত্তেও জানি না, আমরা উভয়ে একই অনন্ত যাত্রার যাত্রী হবার সুবাদে 
কিনা- কোরআনের অনুবাদ করার সময় আমিও বহুবার এটা অনুভব করেছি, আমি কোনো আয়াতের 
























































ক ৭ ড///.210017179050917910179010.019 





সামনে তার বক্তব্য অনুধাবনের জন্যে স্থবির হয়ে দীড়িয়েছি, নিজের জ্ঞানবুদ্ধি ও ভাষাজ্ঞান যখন আর 
আমাকে সাহায্য করতে পারছিলো না, তখনি দেখেছি কে যেন আমাকে বলে দিচ্ছে, ওহে দ্বিধাগ্রস্ত পথিক, 
এই নাও তোমার কাংখিত বস্তু । 


আলহামদুলিল্লাহ, আজ আমি একান্ত নিবিষ্ট চিত্তে একথাটা বলতে পারছি, কোরআনের এই 
অনুবাদকর্মটি যেমনি আমার দিবস রজনীর পরিশ্রম, তেমনি তা আল্লাহর গায়বী মদদ নিসৃত নিষ্ঠারই 
বহিপ্রকাশ। তারপরও আমার অনুবাদে ভুল থাকবে না এমন কথা বলার ওদ্ধত্য আমি কখনোই দেখাবো 
না। সে ধরনের ভুলের দিকে আমি নিজে যেমন তীন্ষ্ম নযর রাখবো তেমনি সুধী পাঠকদের- বিশেষ 
করে সম্মানিত ওলামায়ে কেরামদেরও আমি তীম্ষ্প নযর দিতে বলবো । যখনি এ ধরনের কোনো ভুলক্রুটি 
কারো কাছে ধরা পড়বে, আমরা ইনশাআল্লাহ সাথে সাথেই তা সংশোধনের চেষ্টা করবো । এ সংশোধন 
প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্যে আমরা আমাদের অফিসে একটি স্বতন্ত্র রেজিষ্টার সংরক্ষণ করি। 
এ ধরনের কোনো সংশোধনী এলে তা সাথে সাথে আমরা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি এবং পরবর্তী 

₹স্করণেই তা সংশোধন করে দেই। 


যাদের সান্ধ্য ও ভালোবাসা আমাকে কোরআনের সাধনা ও কোরআনকেন্দ্রিক জীবন গঠনে 
দিবানিশি প্রেরণা দিয়েছে, তারা হলেন আমার মহান আব্বা মরহুম মাওলানা মানসুর আহমদ ও 
জান্নাতবাসিনী মা জামিলা খাতুন । আজ তারা কেউ তাদের সন্তানের এ খেদমতটুকু দেখার জন্যে দুনিয়ায় 
জীবিত নেই, আল্লাহ তায়ালা তার অপার করুণা দিয়ে তাদের উভয়কে জান্নাতুল ফেরদাউসে স্থান করে 
দিন। 


আমার স্ত্রী, খ্যাতিমান লেখিকা খাদিজা আখতার রেজায়ী_ যে মহীয়সী নারী তার হৃদয়ের সবটুকু 
ভালোবাসা শুধু কোরআনের জন্যেই উজাড় করে দিয়েছেন তার কথা বাদ দিয়ে কোরআনের এই অনুবাদ 
গ্রন্থের ভূমিকা লিখবো কি করে? বলতে দ্বিধা নেই, তিনি পাশে আছেন বলেই আল্লাহর নামে মাঝে মাঝে 
ছেঁড়া পালেও আমি সাগর পাড়ি দেয়ার সাহস করি। হে আল্লাহ, আমাদের মাঝে যে অপূর্ণতা রয়েছে 
























































তাকে তুমি তোমার দয়া ও মাগফেরাত দিয়ে পূর্ণ করে দিয়ো। 


“আল কোরআন একাডেমী লন্ডন” কার্ধালয়ের কম্পোজ, ডিজাইন, প্রুফ, প্রেস ও বাইন্ডিং বিভাগে 
নিয়োজিত আমার সহকর্মীরা দিবারাত্রি পরিশ্রম করে এই বরকতময় পুস্তকের প্রকাশনা তরান্বিত করেছেন, 
আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এ ছাড়াও অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আমাদের এই মহান 
কাজে বিভিন্নভাবে সাহায্য করেছেন, প্রেরণা দিয়েছেন, আল্লাহ তায়ালা তাদের সবার সাথে আমাদেরও 
জান্নাতের ফুল বাগিচায় একই সামিয়ানার নীচে সমবেত করুন । আমীন! [7 




















হাফেজ ম্বানির উদ্দীন আহমদ 

চেয়ারম্যান 

আল কোরআন একাডেমী লন্ডন 

রমযানুল মোবারক ১৪৩৫ হিজরী, জুলাই ২০১৪ ঈসায়ী 
লন্ডন 








ক ৮ ///.210017179050917910179010.019 


কোরআন শরীফ 
অনুবাদের সংক্ষিপ্ত ইতিহাস 

অনুবাদ বা ভাষান্তর এমনিই একটি জটিল বিষয়। কোরআনের মতো একটি আসমানী গ্রন্থের 
ব্যাপারে জটিলতার সাথে স্পর্শকাতরতার বিষয়টিও জড়িত । মানুষের তৈরী গ্রন্থের বেলায় বক্তার কথার 
হুবহু ভাষান্তর না হলে তেমন কি-ই বা আসে যায়। বড়োজোর বলা যায় অনুবাদক মূল লেখকের 
কথাটার সাথে যথাযথ ইনসাফ করতে পারেননি, কিন্তু কোরআনের ক্ষেত্রে বিষয়টি এতোই গুরুত্পূর্ণ 
যে, অনুবাদের একটু হেরফের হলে স্বয়ং আল্লাহ তায়ালার কথাই বিতর্কিত হয়ে পড়ার আশংকা দেখা 
দেয়। এসব কারণেই মুসলমানদের মাঝে কেউই এক দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের অনুবাদের ঝুঁকি 
নিতে চায়নি । এমনকি বিগত শতকের মাঝামাঝি সময় পর্যন্ত মধ্য এশিয়ার আলেমরা ফতোয়ার মাধ্যমে 
তাতারী ভাষায় কোরআনের যাবতীয় অনুবাদ প্রচেষ্টা বন্ধ করে রাখেন ৷ আফ্রিকা মহাদেশে বিশেষ করে 
নাইজেরিয়া ও নাইজারে হাউসা হচ্ছে আরবীর পর সর্বাধিক সমৃদ্ধ ভাষা । এক সময় এই ভাষার আলেমরা 
দীর্ঘ দিন পর্যন্ত তাদের ভাষায় কোরআনের অনুবাদ এই বলে বন্ধ করে রাখেন যে, এতে কোরআনের 
মর্যাদা ক্ষুণ্ন হবে। এক সময় এই মহাদেশের ক্যামেরুন রাজ্যের সূলতান সাঈদ নিজেও আলেমদের 
প্রবল বিরোধিতার কারণে 'বামুম" ভাষায় কোরআন অনুবাদ কাজ থেকে ফিরে আসেন । মুসলিম দুনিয়ার 
শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আল আযহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া বোর্ডও এই সেদিন পর্যন্ত কোরআনের যাবতীয় 
অনুবাদকর্মের বিরোধিতা করে আসছিলো । 



























































১৯২৬ সালে তুরস্কে ওসমানী খেলাফত বিলুপ্তির পর তৃকাঁ ভাষায় কোরআন অনুবাদ প্রচেষ্টার তারা 
বিরোধিতা করেন । কোরআনের ইংরেজী অনুবাদক নও মুসলিম মার্মাডিউক পিকথল যখন কোরআনের 











অনুবাদ করার উদ্যোগ গ্রহণ করেন, তখন হায়দারাবাদের শাসক নিযাম তাকে সর্বাত্মক সহযোগিতা 
দিলেও আল আযহার কর্তৃপক্ষ এ উদ্যোগের তীব্র বিরোধিতা করেন। অবশ্য দীর্ঘ দিন পর হলেও 
মক্কাভিত্তিক মুসলিম সংস্থা রাবেতা আল আলমে ইসলামী আয়োজিত বিশ্বের সর্বমতের ওলামায়ে কেরাম 
কোরআন অনুবাদের একটি ঘোষণাপত্রে সই করে এ পথের যাবতীয় বাধা অপসারণ করেন, কিন্তু এটা 
তো ১৯৮১ সালের কথা, মাত্র সেদিনের ঘটনা । অবশ্য এরও বহু আগে ইংরেজ লেখক জর্জ সেল 
কোরআনের ইংরেজী অনুবাদ প্রকাশ করেছেন । ১৭৩৪ সালে এই অনুবাদ কর্মটির প্রথম খণ্ড প্রকাশিত 
হয়। ১৭৬৪ সালে তার পূর্ণাংগ অনুবাদ মুদ্রিত হয়। ১৮২৫ সালে এটি পুনমুদ্রিত হয়। জর্জ সেল-এর 
অনুবাদটি ছিলো সরাসরি আরবী থেকে । এর আগে অবশ্য কোরআনের আরেকটি ইংরেজী অনুবাদ 
বেরিয়েছে ১৬৪৯ সালে । আলেকজান্ডার রস অনূদিত কোরআনটি ছিলো ফরাসী ভাষা থেকে । নাম 
ছিলো “আল কোরআন অব মোহামেট 1” 


আমরা যদি আজ কোরআনের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো, কোরআন 
অনুবাদের এই মোবারক কাজ স্বয়ং তার হাতেই শুরু হয়েছে যার ওপর এই কোরআন নাধিল হয়েছে। 
আমরা জানি, আল্লাহর রসূল তার দাওয়াতের এক পর্যায়ে তৎকালীন বিশ্ব নেতৃবৃন্দের কাছে ইসলামের 
দাওয়াত নিয়ে দূত পাঠাতেন। তার পাঠানো এসব চিঠিতে অবশ্যই একাধিক কোরআনের আয়াত লেখা 
থাকতো । যেসব দেশের রাজা বাদশাহরা আরবী বুঝতেন না, রসূলের দূত তাদের কাছে গোটা চিঠির 
সাথে সেসব আয়াতের তরজমাও পেশ করতেন । এ কারণেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক প্রিয় নবী 

যে দূতকে যে দেশে পাঠাতেন, তাকে আগেই সে দেশের ভাষা শিখতে বলতেন। অধিকাংশ নতুন 
এলাকায় তিনি পারদর্শী দোভাষীও পাঠাতেন। এঁতিহাসিক ইবনে সাদ বলেছেন, আল্লাহ্‌র নবী সাধারণত 
সংশ্লিষ্ট দেশের ভাষায় অভিজ্ঞ লোকদেরই দূত করে পাঠাতেন। ইবনে সাদ আরো বলেছেন, প্রিয়নবী 

তার ব্যক্তিগত সহকারী ওহী লেখক হযরত যায়েদ বিন সাবেতকে সিরিয়ান ও হিব্রু ভাষা শেখার আদেশ 
/খ দিয়েছিলেন । তাছাড়া আমির বিন উমাইয়া যে আবিসিনিয়ার সম্রাট নাজ্জাসীর কাছে লেখা রসূলুল্লাহ 


৯ ড///.210017179050917910170010.019 

































































অনুবাদের সংক্ষিপ্ত ইতিহাস 


(স.)-এর আরবী চিঠিকে আমহারিক ভাষায় অনুবাদ করেছেন, তারও একাধিক প্রমাণ ইতিহাস গ্রন্থে 
মজুদ রয়েছে। 

রসূলুল্লাহ (স.)-এর সময়ের কোরআনের এসব আংশিক অনুবাদ ছিলো অনেকটা মুখে মুখে । 
কোথাও লিখিত আকারে এগুলোকে কোরআনের আয়াতের অনুবাদ হিসেবে কেউ সংরক্ষণ করেনি । 
পরবর্তী সময়ে যখন কোরআনের বাণী নিয়ে আল্লাহর রসুলের জীবায সাথীরা দেশে দেশে ছড়িয়ে 
পড়লেন তখন এর প্রয়োজনীয়তা তীব্র হয়ে দেখো দিলো। কোরআনের বিষয়বস্তু ও ভাষাশৈলীর 
সম্পর্শকাতরতার কারণে কোরআনের গবেষকরা প্রথম দিকে নানান রকম আপত্তি উথ্থাপন করলেও শেষ 
পর্যন্ত বিভিন্ন ভাষায় কোরআন অনুদিত হতে শুরু করলো । এভাবেই কোরআনের আবেদন মূল আরবী 
ভাষার পরিমন্ডল ছাড়িয়ে বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়ে। 


মুসলিম এতিহাসিক পরিভ্রাজক ইবনে শাহরিয়ার গবেষক আবু মোহাম্মদ আল হাসান ইবনে আমর 
ইবনে হুমুবিয়ার সূত্রে তার বিখ্যাত ভ্রমন কাহিনী “আজায়েবুল হিন্দ' গ্রন্থে হাজার বছরের আগের একটি 
ঘটনা বর্ণনা করেছেন । এই বর্ণনা মতে ১৭০ হিজরী সালে মধ্য কাশ্মীরের রাজা মাহরূক ইবনে রায়েক 
মানসুরার শাসক আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আবদুল আজিজের কাছে এই মর্মে একটি চিঠি লেখেন 
যে, আমার কাছে এমন একজন লোক পাঠিয়ে দিন যিনি হিন্দী ভাষায় আমাদের কাছে কোরআনের বাণী 
ও শরীয়তের বিধিবিধান বর্ণনা করতে পারেন। মানসূরার শাসক এই চিঠি পেয়ে একজন মুসলমানকে 
কাশ্মীরে পাঠান । এই ব্যক্তি হিন্দী ভাষা জানতেন, তিনি কাশমীর রাজের সান্নিধ্যে কয়েক বছর অবস্থান 
করে তাকে কোরআন ও তার মর্মীর্থ সম্পর্কে অভিহিত করেন। পরে কাশ্মীর রাজার অনুরোধে তিনি 
হিন্দী ভাষায় কোরআনের সুরা ইয়াসীন পর্যন্ত অংশের অনুবাদ ও তাফসীর পেশ করেন। এই এঁতিহাসিক 
বর্ণনার ওপর ভিত্তি করে এ কথাটি সহজেই বলা যায় যে, হিন্দী ভাষায়ই সর্বপ্রথম কোরআন অনুদিত 
হয়। 


বাইরের পরিমন্ডলে এসে সম্ভবত এরপরই ফার্সী ভাষায় কোরআন অনুদিত হয়েছে। প্রিয় নবীর 
ইনতেকালের প্রায় ৩৫০ বছর পর ইরানের সাসানী বাদশাহ আবু সালেহ মানসুর বিন নূহ কোরআনের 
পূর্ণাংগ ফার্সী অনুবাদ করেন। কোরআনে ফার্সী অনুবাদের এই বিরল কাজের পাশাপাশি তিনি মুসলিম 
ইতিহাসের প্রথম পূর্ণাংগ তাফসীর গ্রন্থ ইমাম মোহাম্মদ বিন জারীর আত তাবারীর ৪০ খন্ডে সমাপ্ত বিশাল 
আরবী তাফসীর “জামেউল বয়ান ওয়াত তাওয়ীলুল কোরআন" -এরও ফার্সী অনুবাদ করেন । আমাদের 
এই উপমহাদেশে শাহ ওয়ালী উল্লাহ মোহাদ্দেসে দেহলভী কোরআনের যে ফার্সী অনুবাদ করেছেন তা 
ছিলো আরো ৮০০ বছর পরের ঘটনা । প্রায় একই সময়ে অর্থাৎ ১৭৭৬ সালে শাহ রফিউদ্দীন ও ১৭৮০ 
সালে শাহ আবদুল কাদের কোরআনের উর্দু অনুবাদ করেন। 


বাংলাভাষায় কোরআন অনুবাদের কাজ আসলেই অনেক দেরীতে শুরু হয়েছে। এর পেছনে কারণ 
ছিলো অনেক । প্রথমত আমাদের এই ভূখন্ডে যারা কোরআনের এলেমের সাথে সুপরিচিত ছিলেন_ 
সেসব কোরআন সাধকদের অনেকেরই কোরআন শিক্ষার প্রাণকেন্দ্র ছিলো ভারতের উর্দু প্রধান এলাকার 
এতিহ্যবাহী ছ্ীনী প্রতিষ্ঠান দেওবন্দ, সাহারানপুর, নদওয়া, জামেয়াতুল এসলাহ্‌, জামেয়াতুল ফালাহসহ 
বিভিন্ন প্রতিষ্ঠান । এর সবকয়টির ভাষাই ছিলো উর্দু কিংবা ফার্সী, তাই স্বাভাবিকভাবেই এসব দ্বীনী শিক্ষা 
প্রতিষ্ঠান থেকে যারা উচ্চতর সনদ নিয়ে বের হন তাদের কোরআন গবেষণার পরিমন্ডলও সে ভাষার 
বাইরে ছড়াতে পারেনি । 

দ্বিতীয়ত পলাশীর ট্রাজেডির ফলে আমাদের এ অঞ্চলে কোরআন গবেষণার কাজ নানাভাবে এ 
রকম দেউলিয়াই হয়ে পড়েছিলো । ফলে বাংলা আসামে কোরআনের আশানুরূপ কোনো অনুবাদই 
হয়নি। তৃতীয় কারণ হিসেবে বাংলা মুদ্রণযন্ত্রের কথা উল্লেখ করতে হয়। ১৭৭৭ সালে যুদ্রণযন্ত্র আবিষ্কার 
হলেও এ অঞ্চলের মুসলমানরা ১৮১৫ সালের আগে বাংলা মুদ্রণযন্ত্রের সাথে পরিচিত হবার কোনো 
সুযোগই পায়নি । 























































































































ক ১০ ড//.9100191780809917101001.019 





অনুবাদের সংক্ষিপ্ত ইতিহাস 


কে প্রথম কোরআনের বাংলা অনুবাদের সৌভাগ্যজনক এ কাজটি শুরু করেন, তা নিয়ে আমাদের 
মাঝে বিভ্রান্তির অন্ত নেই। কে বা কারা আমাদের সমাজে একথাটা চালু করে দিয়েছে, ব্রাহ্মণ ধর্মের 
নববিধান মন্ডলীর নিষ্ঠাবান ধর্মপ্রচারক গিরিশ চন্দ্র সেন সর্ব প্রথম কোরআনের বাংলা অনুবাদ করেছেন। 
আসলে আমাদের সাহিত্য সংস্কৃতিতে দীর্ঘ দিন ধরে যাদের সর্বময় আধিপত্য বিরাজমান ছিলো তারাই 
যে কথাটা ছড়িয়েছে তাতে কোনো সন্দেহ নেই । দুঃখ লাগে যখন দেখি আমাদের এ অঞ্চলের দু'একজন 
কোরআন মুদ্রাকর প্রকাশকও তাদের সাথে সুর মিলিয়ে এতিহাসিকভাবে অসমর্থিত এমনি একটি 
কথা অবাধে প্রচার করে চলেছেন। অথচ কোরআন ও কোরআনের শিক্ষার প্রতিটি ছাত্রই জানে তার 
অনুবাদের পাতায় কোরআনের শিক্ষা সৌন্দর্য বাকধারার সাথে ব্রাহ্মণবাদের প্রচারনীতিতে কোরআনের 
প্রতি ক্ষমাহীন বিদ্বেষ ছড়ানো রয়েছে। গিরিশ চন্দ্র সেনের ৬ বছর আগে অর্থাৎ ১৮৭৯ সালে আরেকজন 
অমুসলিম রাজেন্দ্রলাল মিত্র কোরআনের প্রথম পারার অনুবাদ করেন । কলকাতার আয়ুর্বেদ প্রেস নামক 
একটি ছাপাখানা থেকে এক ফর্মার (১৬ পৃষ্ঠা) এই অনুবাদ ৫০০ কপি ছাপাও হয়েছিলো । 


১৮৮৫ সালে গিরিশ চন্দ্র সেনের এই অনুবাদের প্রায় ৮০ বছর আগে অর্থাৎ ১৮০৮ সালে পূর্ব 
ংলার রংপুর নিবাসী একজন সাধারণ কোরআন কর্মী মওলানা আমিরুদ্দীন বসুনিয়া কোরআনের প্রথম 
ধলা অনুবাদের কাজে হাত দেন। তিনি সে সময় কোরআনের আমপারার অনুবাদ সম্পন্ন করেন। এ 

এতিহাসিক তথ্যের সমর্থন রয়েছে ঢাকা ও কলকাতার প্রায় সবকয়জন কোরআন গবেষকের লেখায় । 
উভয় বাংলার প্রায় সবকয়টি কোরআন গবেষণা সংস্থা, প্রকাশনা প্রতিষ্ঠানই এ ব্যাপারে একমত, 
মওলানা আমিরদ্দীন বসুনিয়াই সে সৌভাগ্যবান মানুষ যিনি বাংলাভাষায় কোরআন অনুবাদের এই মহান 
কাজটির শুভ সূচনা করেছেন । গত এক দুই দশকে আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাভাষায় 
কোরআন অনুবাদের ইতিহাসের ওপর যেসব পি এইচ ডি থিসিস লেখা হয়েছে, তাতেও এ তথ্য সমভাবে 
সমর্থিত হয়েছে। ১৮১৫ সালে বাংলা মুদ্বণযন্ত্র ব্যবহারের শুরু হওয়ার পর পর কলকাতার মির্জাপুরের 
পাঠোয়ার বাগানের অধিবাসী আকবর আলী এ কাজে এগিয়ে আসেন। তিনিও মাওলানা আমিরদ্দীন 
বসুনিয়ার মতো শুধু আমপারা ও সুরা ফাতেহার বাংলা অনুবাদ সম্পন্ন করতে পেরেছিলেন। তার অনুদিত 
অংশটি ছিলো পুথির মতো । তার এ অনুবাদ কোরআনের কোনো মৌলিক অনুবাদও ছিলো না। তিনি 
যেটা করেছেন তা ছিলো ১৭৮০ সালে অনুদিত শাহ আবদুল কাদেরের উর্দু অনুবাদের বাংলা । সরাসরি 
কোরআনের অনুবাদ নয় বলে সুধী মহলে এটা তেমন একটা স্বীকৃতি লাভ করেনি । আসলে ব্যক্তি যতো 
গুরুতৃপূর্ণ হোন না কেন, তিনি যদি কোরআনকে কোরআন থেকে অনুবাদ না করেন তাহলে তা কখনো 
কোরআনের অনুবাদ বলে চালিয়ে দেয়া উচিত নয়। কোরআনের ব্যাকরণ বিধি, বিশেষ বাকধারা, 
“ফাছাহাত বালাগাত” ভাষাশৈলী, শিল্প সৌন্দর্য- না জেনে কোরআনের অনুবাদে হাত দেয়া কারোরই 
উচিৎ নয়। 


কোরআনের প্রথম অনুবাদক মওলানা আমিরুদ্দিন বসুনিয়া কোরআনের পূর্ণাংগ অনুবাদ করে 
যেতে পারেননি । পরবর্তী সময়ের গিরিশ চন্দ্র সেনের পূর্ণাংগ অনুবাদ কর্ম যেটা তখন বাজারে প্রচলিত 
ছিলো, তাও ছিলো নানা দোষে দুষ্ট, তাই তার অনুবাদের মাত্র ২ বছরের ভেতরই কোরআনের বিশ্বস্ত 
ও পুর্ণাগ অনুবাদ কর্ম নিয়ে হাযির হয়েছেন বিখ্যাত কোরআন গবেষক মাওলানা নায়ীমুদ্দীন। এর আগে 
কলকাতার একজন ইংরেজ পাদ্রীও কোরআনের অনুবাদ করেছিলেন । শোনা যায়, মাওলানা আমির্দীন 
বসুনিয়া থেকে গিরিশ চন্দ্র সেন পর্যন্ত অর্থাৎ ১৮০৮ থেকে ১৮৮৫ সালের মধ্যে আরো ৯ জন ব্যক্তি 
কোরআন অনুবাদ করেছেন। আল্লাহ তায়ালার শোকর, আল কোরআন একাডেমী লন্ডন বাংলা ভাষায় 
কোরআন অনুবাদের ২০০ বছর পূর্তি বছর হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করায় এ বিষয়ে আরো 
অনেক অজানা তথ্য জনসমক্ষে আসতে শুরু করেছে ।7 












































































































































ক ১৬ ড///.210017179050917910179010.019 


বিশ্বব্যাপী কোরআন বিতরণ কর্মসূচী 
আল কোরআন একাডেমী লন্ডনের একটি মহাপরিকল্পনা 


আমার আপনার সবার প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ । প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ 
লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, আল্লাহ তায়ালা তার নেয়ামতগুলো যেন দু'হাতে ঢেলে দিয়েছেন 
এখানে । ওপরে শত ফসলের সমারোহ ও নীচে তেল গ্যাসসহ অগণিত সম্পদ ৷ এ যমীনের প্রতিটি ইঞ্চি 
ভূখন্ডে যেন সোনা ফলে । আয়তনে ছোটো হলেও এর অধিবাসীদের সংখ্যা কিন্তু কম নয় । সবমিলে প্রায় 
১৬ কোটি মানব সন্তান এ যমীনে বাস করে। 


আমাদের মতো করে আমাদের ভাষায় কথা বলে এমনি আরো কয়েকটি ভূখন্ড আমাদের পাশে 
আছে। একটি ভূখণ্ড রয়েছে আমাদের সীমান্তের পশ্চিম দিকে, যার নাম পশ্চিমবংগ, এ ছাড়া আমাদের 
উত্তর-পূর্ব সীমানায় অবস্থিত,হচ্ছে আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম- ভারতীয় প্রজাতন্ত্রের কয়েকটি 
প্রদেশ । সর্বশেষে রয়েছে মিয়ানমারের পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল আরাকান । পশ্চিমবংগের বাংলাভাষীর 
সংখ্যা ২৫ মিলিয়ন ও আসামসহ এ এলাকায় রয়েছে আরো ১০ মিলিয়ন মানুষের বাস। কয়টি অঞ্চলের 
২৫০ মিলিয়ন মানুষের মাঝে প্রায় ১৬০ মিলিয়ন মানুষই হচ্ছে মুসলমান । আজকের পৃথিবীতে যে 
৩০০ মিলিয়ন মানুষ বাংলায় কথা বলে, এদের ২০০ মিলিয়ন মানুষই এ অঞ্চলে বাস করে । এদের 
কাছে আল্লাহ তায়ালার সর্বশেষ গ্রন্থ কিতাব কোরআন মাজীদ মজুদ আছে। এক সময় এ উভয় বাংলা 
ও আসামের মুসলমাদের ঘরে ঘরে কোরআনের চর্চা হতো । আমাদের মাতৃভাষা বাংলায় কোরআনের 
এতোগুলো অনুবাদ গ্রন্থ তখন না বেরুলেও মুসলমানরা তাদের জীবনের এক বিরাট অংশ এই কোরআন 
দিয়ে পরিচালনা করতো । অনেকেই বলেন_ আগের তুলনায় দেশে কোরআনের আনাগোনা নাকি অনেক 
বেড়েছে। কিন্তু তা সতেও যখন এগুলো দিয়ে আমাদের নৈতিক অবক্ষয় ও সামাজিক রাষ্ত্রিক অধপতন 
ঠেকানো যাচ্ছে না, তখন বুঝতে হবে আল্লাহ তায়ালা তার কিতাবের চর্চা ও প্রতিষ্ঠা বলতে যা বোঝাতে 
চান তার থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। 


যদি প্রশ্ন করা হয়, এই ৩টি ভূখন্ডের ২৫ কোটি মানুষের কয়জনের ঘরে কোরআন আছে? জবাবে 
বলা হবে, উভয় বাংলা ও তার পার্বতী এসব অঞ্চলের বেশীরভাগ মানুষের ঘরেই কোরআন আছে; 
কিন্তু সে কোরআন তো সপ্তাহান্তে শুধু পড়ার জন্যে, মকতব মাদ্রাসায় দুলে দুলে সুর করে পড়ার জন্যে । 
আপনিই বলুন, কোন্‌ অনুষ্ঠান আছে যা কোরআন দিয়ে শুরু করা হয় না। দেশের সর্বোচ্চ আইনসভায় 
কি কোরআন নেই, কিন্তু যে আইন কানুন ওখানে প্রতিনিয়ত প্রণীত ও রচিত হচ্ছে, তা কি কোরআনের 
প্রতি চরম অবহেলা ও উন্নাসিকতা নয়? বাংলাভাষায় কোরআন অনুবাদের এতিহাসিক ২০০ বছর পূর্তি 
উপলক্ষে দেশে বিদেশে গুণীজনরা এ নিয়ে কথা বলেছেন। তারা বলেছেন, এ সংকট থেকে উত্তরণের 
অন্যতম গন্থা হচ্ছে জাতি ও ধর্মের সীমানা পার করে এ অঞ্চলের ১৫ কোটি শিক্ষিত বাংলাভাষী 
নাগরিকদের হাতে অনুবাদসহ কোরআন শরীফ তুলে দেয়া। এ অঞ্চলের এমন প্রতিটি হিন্দ্ু মুসলমান 
বৌদ্ধ খৃষ্টান- যারা বাংলা পড়তে জানে, তাদের সবার হাতে এক কপি কোরআনের অনুবাদ তুলে দেয়াই 
হচ্ছে আজ সবচাইতে বড়ো প্রয়োজন । 

ইউরোপ আমেরিকাসহ সমগ্র খৃষ্টান জগতে কয়েকশ চ্যারিটি অর্গানাইজেশান প্রতিনিয়ত কোটি 
কোটি কপি বাইবেল ছাপছে। এর সাথে আরো রয়েছে সেসব দেশের অগণিত জেলখানা, হাসপাতাল, 
ক্লিনিক, কলেজ বিশ্ববিদ্যালয়, এনজিও, মানবাধিকার সংস্থা, নারী সংগঠন ও ধমীয়ি প্রতিষ্ঠানগুলো । 
তাদেরই প্রচেষ্টায় এরা এ যাবত বিশ্বের প্রায় ৩ হাজার ভাষায় বাইবেল অনুবাদ করেছে। বাইবেলের 
বন্যায় বাংলা দেশের উপজাতীয় গরীব জনগোষ্ঠীরও পুরনো ধর্ম বিশ্বাস ভেসে যাচ্ছে। চট্টগ্রামের পার্বত্য 


১২ ড/////-910019150909171017001-019 




















































































































অঞ্চল, ময়মনসিংহের গারো, সিলেটের মণিপুরী ও অন্যান্য হাজার হাজার মানুষ প্রতিনিয়ত খৃষ্টান ধর্মে 
ধর্মীত্তরিত হচ্ছে। এদের কয়জন লোকের কাছে আমরা অনুবাদসহ কোরআন মাজীদ পৌছাতে পেরেছি? 


কোরআনের স্মৃতিভূমি পবিত্র নগরী মদীনায় বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স দীর্ঘ দিন 
থেকেই এ কাজ করছে। আসলে কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন 
মোটেই সম্ভব নয়; কিন্তু তারপরও আমরা আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আল্লাহ তাবারাকা 
ওয়া তায়ালার দয়ায় আমাদের পরবর্তী প্রজন্ম এ মহা পরিকল্পনার কার্যকর ফলাফল ভোগ করতে 
পারবে । 


মোস্ট এঘ্িসাস এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্যে গুণীজনরা সময় বরাদ্দ করেছেন ১৫ বছর। 
অর্থাৎ ২০২৮ সালের ভেতর আমাদেরকে ১৫ কোটি বর্তমান ১২ কোটির সাথে সে সময় পর্যন্ত শিক্ষিত 
লোকের তালিকায় আরো যে ৩ কোটি মানুষ শামিল হবে তাদের সব) মানুষের হাতে অনুবাদসহ 
কোরআন পৌছাতে হবে। ১৫ বছর পর আল্লাহ তায়ালা চাইলে এ ৩টি ভূখন্ডের হিন্দু মুসলিম, 
বৌদ্ধ খৃষ্টান, সব জাত সব ধর্মের প্রতিটি শিক্ষিত মানুষের হাতে অনুবাদসহ এক কপি কোরআন 
থাকবে_ এটাই আমাদের প্রত্যাশা। কয়েক বছর আগে বাংলাদেশের সেনাপ্রধানের হাতে আমাদের 
বীর সেনাবাহিনীর ১০ হাজার অফিসারদের জন্যে ১০ হাজার কপি কোরআন তুলে দেয়ার মাধ্যমে এই 
বরকতপূর্ণ কাজের শুভ সূচনা করা হয়েছে। তারপর থেকে (২০১৪ সালের ডিসেম্বর পর্যভি) বিভিন্ন 
সেক্টরে আরো ৪ লক্ষাধিক কপি কোরআন ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। 
























































আমাদের স্কুল মাদরাসা থেকে প্রতি বছর যে লাখের মতো সন্তান জিপিএ-৫ পেয়ে দেশ ও দশের 
মুখ উজ্জ্বল করছে, এখন থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রতি বছর দেশের এই ভাবী কারিগরদের হাতে 
বাংলা অনুবাদসহ কোরআন তুলে দেয়া হবে ইনশাআল্লাহ । এদের সাথে আছে এসব ছাত্র-ছাত্রীদের 
শিক্ষকমণ্লী, বিচারপতি, জজ, মেজিক্ট্রেট, সরকারী বেসরকারী দপ্তর অধিদপ্তর, ব্যাংক বীমা প্রতিষ্ঠানের 














কর্মচারী, গার্মেন্টস কর্মী, শিল্প কারখানার শ্রমিক, নির্মাণ শিল্প, হাসপাতাল, ক্লিনিক ও বিনোদনকর্মী, 
সেনা, বিডিআর, পুলিশ ও নিরাপত্তাকর্মী । জেলখানার কয়েদীদের সংশোধন কর্মসূচীর অংশ হিসেবে 
তাদেরও বাংলা অনুবাদসহ এক কপি কোরআনের প্রয়োজন । কোরআনের কর্মী হিসেবে মাসজিদের 
৬ লাখ ইমাম মোয়াযযীনেরও তো বিনামুল্যে ১ কপি অনুবাদসহ কোরআন পাওয়ার অধিকার আছে। 
আমরা জানি, একটা পুল, সেতু কিংবা রাস্তা বানালে তা একশ বছরের বেশী থাকবে না, কিন্তু সাদকায়ে 
জারীয়া হিসেবে এক কপি “কোরআন শরীফ ঃ সহজ সরল বাংলা অনুবাদ" মানুষদের হাতে তুলে দিতে 
পারলে তার ফল কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে । আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কোরআনের 
ছায়ায় স্থান করে দিন। 


























+% ১৩ ///.210017179050917910179010.019 


কোরআন শরীফ 
ইতিহাস ও ক্রমবিকাশ 
প্রথম ওহী 


“পড়ো তোমার মালিকের নামে যিনি সব কিছু পয়দা করেছেন । (সূরা আল আলাক ১-৫) সর্বশেষ 
ওহী'_ সেদিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে ।' (সূরা আল 
বাকারা ২৮১)। “আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্ণাংগ করে দিলাম, তোমাদের ওপর 
আমার নেয়ামত পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্যে জীবনবিধান হিসেবে আমি ইসলামের ওপর 
সন্তুষ্ট হলাম ।' (সূরা আল মায়েদা ৩) কোরআন নাযিলের মোট সময় প্রায় ২২ বছর ৫ মাস। 

কোরআন নাযিলের শুরু 

কোরআন নাযিলের ছয় মাস আগে থেকেই আল্লাহ তায়ালা মোহাম্মদ (স.)-কে স্বপ্রের মাধ্যমে এ 
মহান কাজের জন্যে প্রস্তুত করে নিচ্ছিলেন । ইতিহাসের প্রমাণ অনুযায়ী প্রথম ওহী এসেছিলো রমযান 
মাসের ২১ তারিখ সোমবার রাতে । মোহাম্মদ (স.)-এর বয়স ছিলো তখন ৪০ বছর ৬ মাস ১২ দিন। 

হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে, প্রিয় নবী (স.)-এর ওপর ওহী নাযিলের সূচনা হয়েছিলো 
স্বপ্রের মাধ্যমে । তিনি যে স্বপ্ন দেখতেন তা দিনের আলোর মতো তীর জীবনে প্রতিভাত হতো । এক 
টুকরো দৃশ্যমান নূর তার অন্তরে সদা ভাস্বর হয়ে থাকতো । জিবরাঈল (আ.)-এর মাধ্যমে ওহীপ্রাপ্তির 
আগে আস্তে আস্তে তিনি নির্জনতাপ্রিয় হয়ে ওঠেন, হেরা গুহায় নিভৃতে আল্লাহ তায়ালার ধ্যানে তিনি 
মশগুল হয়ে পড়েন এবং বিশাল সৃষ্টি ও তার উদ্দেশ্য সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করতে থাকেন । এভাবেই 
হেরা গুহায় তার রাত আর দিন কাটে । খাবার ও পানি শেষ হয়ে গেলে সেসব নেয়ার জন্যেই তিনি শুধু 
বাড়িতে ফিরেন । মাঝে মাঝে প্রিয় স্ত্রী খাদিজাও হেরা গুহায় তাকে খাবার দিয়ে আসেন। এমনি করে 
একদিন আল্লাহর ফেরেশ্তা হযরত জিবরাঈল (আ.) এসে গন্তীর কণ্ঠে তাকে বললেন, 'ইক্রা'- পড়ুন । 
মোহাম্মদ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন । উদ্বেলিত কণ্ঠে বললেন 'আমি তো পড়তে জানি না” । ফেরেশতা 
তাকে বুকে চেপে ধরে আবার বললেন, পড়ুন। তিনি পুনরায় বললেন, আমি তো পড়তে জানি না। 
ফেরেশ্তা আবার তাকে বুকে জড়িয়ে চেপে ধরলেন এবং বললেন, পড়ুন । তৃতীয় বার যখন ফেরেশতা 
তীকে বুকে আলিংগন করে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন, এবার মোহাম্মদ (স.) ওহীর প্রথম পাচটি আয়াত 
পড়লেন। অতপর তিনি ঘরে ফিরলেন । প্রিয়তমা স্ত্রীকে বললেন, “আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। 
আমাকে চাদর দিয়ে ঢেকে দাও" । হযরত খাদিজা (রা.) প্রিয় নবীকে চাদর দিয়ে জড়িয়ে দিলেন। এরপর 
তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? আপনি এমন কীপছেন কেন? 

রসূল সে.) বললেন, একজন অভিনব ব্যক্তি আমার কাছে এসে আমাকে বললেন, পড়ুন । আমি 
বললাম, আমি তো পড়তে জানি না। তারপর তিনি তিন তিন বার আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে 
চাপ দিলেন, অতপর তার সাথে আমি পড়তে শুরু করলাম । তার কথা শুনে খাদিজা রো.) বললেন, 
আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা আপনি মানুষের উপকার করেন, মানবতার সেবা 
করেন, এতীমদের আশ্রয় দেন, মহান আল্লাহ আপনার কি কোনো ক্ষতি করতে পারেন! 

খাদিজা (রো.) প্রিয় নবীকে তীর চাচাত ভাই ওরাকা ইবনে নওফালের কাছে নিয়ে গেলেন। ওরাকা 
ইবনে নওফাল ছিলেন ঈসায়ী ধর্মের আলেম এবং হিরু ভাষার পন্ডিত ব্যক্তি। সে সময় তিনি বয়সের 
ভারে ক্লান্ত এবং দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন । হযরত খাদিজা (রা.) বললেন, ভাইজান, আপনার ভাতিজার 
কথা শুনুন, রসূল (স.) তাকে হেরা গুহার সব ঘটনার কথা বর্ণনা করলেন। শুনে ওরাকা বললেন, তিনি 
সে-ই দূত জিবরাঈল, যিনি হযরত মুসা (আ.)-এর কাছে ওহীর বাণী নিয়ে আসতেন। হায়, আমি যদি 
সে সময় পর্যন্ত বেঁচে থাকতে পারতাম_ যখন তোমার কওমের লোকেরা তোমাকে জন্মভূমি থেকে বের 
করে দেবে । রসূল (স.) অবাক হয়ে বললেন, কেন আমাকে তারা মাতৃভূমি থেকে বের করে দেবে? 
ওরাকা বললেন, তুমি যে ওহী লাভ করেছো, এ ধরনের ওহী যখনই কোনো নবী পেয়েছেন তার সাথে 
স্বজাতির পক্ষ থেকে এভাবেই শক্রতা করা হয়েছে। যদি সেদিন পর্যন্ত আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই 
আমি তোমার সাহায্যে এগিয়ে আসবো । 














































































































১৪ ড///.210017179050917910179010.019 


ইতিহাস ও ক্রমবিকাশ 


কোরআন লিপিবদ্ধকরণ 

যখন থেকে কোরআন নাষিল শুরু হয়, সেদিন থেকেই আল্লাহর রসূল তা লিপিবদ্ধ করে রাখার 
জন্য পারদী সাহাবীদের নিযুক্ত করতে আরন্ত করেন । হযরত যায়দ বিন সাবেত (রা.) ছাড়া আরো ৪২ 
জন সাহাবী এ কাজে নিযুক্ত ছিলেন । এ সম্পর্কে রসূল (স.) বলেন, তোমরা কোরআন ছাড়া আমার কাছ 
থেকে অন্য কিছু লেখো না। 


কোরআনের বিভিন্ন পরিসংখ্যান 

কোরআনে মোট একশ চৌদ্দটি সুরা রয়েছে। প্রথম খলীফা হয়রত আবু বকর (রা)-এর যুগে 
হযরত যায়দ ইবনে সাবেত (রা.) এ সংখ্যা নির্ণয় করেন। কোনো কোনো সুরার আয়াত সম্বলিত তথ্য 
স্বয়ং রাসূল (স.) থেকেই পাওয়া যায় । যেমন “সুরা ফাতেহার ৭ আয়াত-এর যে কথা রয়েছে তা রসূল 
(স.) নিজেই বলেছেন । সূরা মুলক-এ ত্রিশ আয়াতের কথাও হাদীসে বর্ণিত হয়েছে। 

কোরআনের ধারাবাহিকতা প্রসংগে এমন একটি বর্ণনা রয়েছে, হযরত জিবরাঈল (আ.) রসূল 
(স.)-কে বলেছেন, অমুক আয়াতটি সূরা বাকারার ২৮০ নং আয়াতের পর লিপিবদ্ধ করুন। অন্য এক 
রেওয়ায়াতে তিনি রসূল (স.)-কে সূরা কাহফের প্রথম দশটি আয়াত তেলাওয়াত করার মাহাত্ম্য বর্ণনা 
করেছেন । এ ধরনের আরো কিছু কিছু রেওয়ায়াত পাওয়া যায়, কিন্তু সামগ্রিকভাবে রসূল (সা.)-এর যুগে 
কোরআনের সূরা ও আয়াতের সংখ্যা সম্পর্কিত আর তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না। 

হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর যুগেও কোরআনের আয়াতের গণনা হয়েছে এমন কোনো 
রেওয়ায়াত পাওয়া যায় না। সর্বপ্রথম হযরত ওমর (রা.)-এর যুগেই সম্ভবত আয়াত গণনার কাজ শুরু 
হয়েছে। হযরত ওমর (রা.) তারাবীর নামাযের প্রতি রাকা'তে তিরিশ আয়াত করে তেলাওয়াত করার 
একটা নিয়ম জারি করেছিলেন। অন্যান্য সাহাবাদের মধ্যে হযরত ওসমান (ো.), হযরত আলী (রা.), 
হযরত আবদুল্নাহ ইবনে মাসউদ (রা.), হযরত আনাস (রা.), হযরত আবুদ্‌ দারদা (রা.), হযরত 
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.), হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) ও হযরত আয়েশা (রা.) প্রমুখ 
সাহাবী কোরআনের আয়াত সংখ্যা নির্ণয় করেছেন। 

আয়াতের সংখ্যার মধ্যে কিছুটা তারতম্য রয়েছে। এর কারণ, কিছু কিছু আয়াতের শেষে রসূল 
(স.) মাঝে মাঝে ওয়াকফ করেছেন, আবার কখনও ওয়াকফ না করে পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে 
তা তেলাওয়াত করেছেন। এমতাবস্থায় কেউ কেউ প্রথম বর্ণনার দিকে লক্ষ্য রেখে এক ধরনের গণনা 
করেছেন। আবার কেউ কেউ পরবর্তী অবস্থার প্রতি গুরুত্ব আরোপ করে আয়াতের সংখ্যা নির্ণয় 
করেছেন। এতে করে কোরআনের আয়াতের সংখ্যা নিয়ে কিছুটা মতপার্থক্য দেখা দিয়েছে । তবে 
সাধারণত হযরত আয়েশার গণনাকে এ ব্যাপারে বেশী নির্ভরযোগ্য মনে করা হয়। 

“বিসমিল্লাহ' নেই- কোরআনে এমন সুরা হচ্ছে সূরা “আত তাওবা", দুই বার “বিসমিল্লাহ' আছে 
এমন সূরা হচ্ছে সূরা “আন নামল" । নয়টি মীম অক্ষর সম্বলিত সূরা হচ্ছে সূরা আল কাফেরন, কোনো 
মীম নেই যে সূরায় তা হচ্ছে সূরা “আল কাওসার" । 

কোরআনের প্রথম মোফাসসের হচ্ছেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.), কোরআনের 
প্রথম সংকলক হচ্ছেন হযরত ওসমান (রা.)। কোরআনের প্রথম বাংলা অনুবাদক হচ্ছেন মাওলানা 
আমিরউদ্দীন বসুনিয়া। 

কোরআনে উল্লিখিত কোরআনের নাম ৫৫টি, কোরআন প্রথম যার মাধ্যমে এসেছে তিনি হচ্ছেন 
হযরত জিবরাঈল (আ), কোরআনে যে ভাগ্যবান সাহাবীর নাম আছে তিনি হচ্ছেন হযরত যায়দ 
(রা.)। 

কোরআনে তেলাওয়াতে সাজদার সংখ্যা সর্বসম্মত ১৪ (মতপার্থক্যে ১৫)। 


কয়েকজন বিশিষ্ট ওহী লেখকের নাম 
০১. হযরত আবু বকর সিদ্দীক রো.) 
০২. হযরত ওমর বিন খাত্তাব (রা.) 

০৩. হযরত ওসমান বিন আফফান (রা.) 


ক ১৫ ড///.210017179050917910179010.019 

























































































ইতিহাস ও ক্রমবিকাশ 


. হযরত আলী বিন আবি তালেব রো.) 
. হযরত যায়দ বিন সাবেত (রা.) 
. হযরত আবদুল্লাহ বিন সা*দ (রা.) 
. হযরত যোবায়র বিন আওয়াম (রা.) 
. হযরত খালেদ বিন সাদ রা.) 
. হযরত হানযালা বিন রবী (ো.) 
. হযরত খালেদ বিন ওয়ালীদ (রা.) 
. হযরত আবদুল্লাহ বিন রাওয়াহা (রা.) 
. হযরত মোহাম্মদ বিন মাসলামা রো.) 
. হযরত আবদুল্লাহ বিন সালুল (রা.) 
. হযরত মুগীরা বিন শোবা (রা.) 
. হযরত মোয়াবিয়া বিন আবি সুফিয়ান (রা.) 
. হযরত আমর ইবনুল আস (রা.) 
. হযরত জাহম ইবনুস সালত (রা.) 
. হযরত শোরাহবিল বিন হাসানা (রা.) 
. হযরত আবদুল্লাহ বিন আরকাম আয যুহরী রো.) 
. হযরত সাবেত বিন কায়স (রা.) 
. হযরত হোযায়ফা বিন আল ইয়ামান (রা.) 
. হযরত আমের বিন ফুহায়রা (রা.) 
. হযরত আবদুল্লাহ বিন যোবয়র (রা.) 
. হযরত আবান বিন সায়ীদ (রা.) 
কোরআনের মুদ্রণ ইতিহাস 
মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের আগ পর্যন্ত কোরআন শরীফ হাতেই লেখা হতো । প্রত্যেক যুগেই এমন 
কিছু নিবেদিতপ্রাণ কোরআনের 'কাতেব' মজুদ ছিলেন যাদের একমাত্র কাজ ছিলো কোরআন শরীফ 
লেখা । কোরআনের প্রতিটি অক্ষরকে সুন্দরভাবে লিপিবদ্ধ করার ক্ষেত্রে এটি নিসন্দেহে এক নযিরবিহীন 
ঘটনা । মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর ইউরোপের হামবুর্গ নামক স্থানে হিজরী ১১১৩ সনে সর্বপ্রথম কোরআন 
শরীফ মুদ্রিত হয়। এরপর বিশ্বের এখানে সেখানে অনেকেই ছাপাখানার মাধ্যমে কোরআন শরীফ মুদ্রণ 
শুরু করেন, কিন্তু মুসলিম জাহানে নানা কারণে প্রথম দিকে মুদ্রিত কোরআন শরীফ তেমন একটা 
গ্রহণযোগ্য হয়নি । 
মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মাওলানা ওসমান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ১৭৮৭ খৃষ্টাব্দে 
কোরআন মুদ্রণের কাজ করেন। প্রায় একই সময় কাযান শহর থেকেও কোরআনের একটি নোসখা মুদ্রিত 
হয়। 












































১৭৮৭ খৃষ্টাব্দে ইরানের তেহরানে লিখো মুদ্রণযন্ত্রে প্রথম কোরআন শরীফের একটি কপি মুদ্রিত 
হয়। এরপর থেকে আস্তে আস্তে দুনিয়ার অন্যান্য এলাকাতেও ব্যাপকভাবে ছাপাখানার মাধ্যমে কোরআন 
মুদ্রণের রেওয়াজ চালু হতে থাকে। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের আগে কোরআনের আয়াতসমূহ সাধারণত 
পাথর, শিলা, শুকনা চামড়া, খেজুর গাছের শাখা, বাশের টুকরা, গাছের পাতা এবং পশুর চামড়ার ওপর 
লেখা হতো । 

















কোরআনে নোকতা 


আরবদের মধ্যে আগে আরবী বর্ণমালায় নোকতা সংযোজন করার কোনো রীতি প্রচলিত ছিলো 
না। তারা নোকতাবিহীন অক্ষর লেখতো। এতে কোরআন শরীফ তেলাওয়াতের ব্যাপারে কোনো 














* ১৬ ড///.210017179050917910179010.019 


ইতিহাস ও ক্রমবিকাশ 


অসুবিধা হতো না । কেননা কোরআনের তেলাওয়াত কোনোদিনই অনুলিপিনির্ভর ছিলো না । হাফেযদের 
তেলাওয়াত থেকেই লোকেরা তেলাওয়াত শিক্ষা করতো । হযরত ওসমান (রা.) যখন মুসলিম জাহানের 
বিভিন্ন এলাকায় কোরআনের “মাসহাফ' প্রেরণ করতেন, তখন তার সাথে তিনি বিশিষ্ট তেলাওয়াতকারী 
হাফেযদেরও পাঠাতেন। সে যুগে আরবী বর্ণমালায় নোকতা সংযোজন করা দূষণীয় কাজ মনে করা 
হতো। এ কারণেই ওসমানী মাসহাফেও প্রথম দিকে কোনো নোকতা ছিলো না। এতে করে প্রচলিত 
সব কয়টি কেরাতেই কোরআন তেলাওয়াত করা সহজ হতো, কিন্তু পরে অনারব লোকদের প্রয়োজনে 
আরবী বর্ণমালায় নোকতা সংযোজন একান্ত জরুরী হয়ে পড়ে। 


কোরআনুল কারীমের হরফসমূহে কে সর্বপ্রথম নোকতার প্রচলন করেছিলেন এ সম্পর্কে মতভেদ 
রয়েছে। কোনো কোনো মতে বিখ্যাত ব্যাকরণবিদ তাবেয়ী হযরত আবুল আসাদ দুয়েলী (র) এ কাজটি 
সর্বপ্রথম আনজাম দেন। অনেকে মনে করেন, আবুল আসাদ দুয়েলী এ কাজটি হযরত আলী (রা.)-এর 
নির্দেশেই সম্পাদন করেছেন। 

কারো মতে কুফার শাসনকর্তা যিয়াদ বিন আবু সুফিয়ান আবুল আসাদ দুয়েলীর দ্বারা এ কাজটি 
সম্পন্ন করিয়েছেন। আবার অন্যদের মতে তিনি এ কাজ আব্দুল মালেক ইবনে মারওয়ানের নির্দেশে 
সম্পাদন করেছেন । অন্য এক বর্ণনা অনুযায়ী হাজ্জাজ বিন ইউসুফ এ কাজটি হযরত হাসান বসরী (র), 
হযরত ইয়াসের ইবনে ইয়ামার এবং নসর বিন আসেম লাইসীর দ্বারা সম্পন্ন করিয়েছিলেন । 

অনেকে আবার এ অভিমতও প্রকাশ করেছেন যে, যিনি কোরআনের হরফসমূহে নোকতা স্‌ 
করেছেন তিনি সর্বপ্রথম আরবী বর্ণমালায়ও নোকতার প্রচলন করেন। প্রখ্যাত বর্ণমালা বিশেষজ্ঞ ও 
সাহিত্যিক আল্লামা কালকাশান্দী এ অভিমতের প্রতিবাদ করে বলেছেন, মূলত এর বহু আগেই আরবদের 
মাঝে নোকতার আবিষ্কার হয়েছে। তার মতে আরবী লিখন পদ্ধতির আবিষ্কারক ছিলেন মোয়ামের 
ইবনে মুরার, আসলাম ইবনে সোদরাহ এবং আমর ইবনে জাদারা নামক এ তিন ব্যক্তি। তীদের 
মধ্যে মোয়ামের হরফের আকৃতি আবিষ্কার করেন । পড়ার মাঝে থামা, শ্বাস নেয়া এবং একত্রে মিলিয়ে 
পড়ার সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহও তিনি আবিষ্কার করেন। আরেক বর্ণনায় হযরত আবু সুফিয়ানকে 
নোকতার আবিষ্কারক বলা হয়েছে। তাদের মতে তিনি নোকতার এ পদ্ধতি হীরাবাসীদের কাছ থেকে 
গ্রহণ করেছিলেন, আর হীরাবাসীরা তা গ্রহণ করেছিলেন আম্বারবাসীদের কাছ থেকে । এতে বুঝা যায়; 
পরবর্তীকালে যে ব্যক্তির মাধ্যমে কোরআনের নোকতার প্রচলন শুরু হয়, প্রকৃতপক্ষে তিনিই এই 
নোকতার মূল আবিষ্কারক নন; বরং তিনি ছিলেন কোরআনে সর্বপ্রথম নোকতার প্রচলনকারী মাত্র । 

নোকতার মতো প্রথম অবস্থায় কোরআন কারীমে হরকত বা যের যবর পেশ ইত্যাদিও ছিলো না। 
সর্বপ্রথম কে হরকতের প্রবর্তন করলেন এ ব্যাপারেও মতপার্থক্য রয়েছে । কারো কারো মতে সর্বপ্রথম 
হযরত আবুল আসাদ দুয়েলীই কোরআনে হরকত প্রবর্তন করেন। আবার অনেকেরই অভিমত হচ্ছে, 
হাজ্জাজ বিন ইউসুফ এ কাজটি ইয়াহইয়া বিন ইয়াসার এবং নসর বিন আসেম লাইসীর দ্বারা সম্পন্ন 
করিয়েছিলেন । বিশ্বস্ত অভিমত হচ্ছে, হযরত আবুল আসাদ দুয়েলীই সর্বপ্রথম কোরআন শরীফের জন্যে 
হরকত আবিষ্কার করেছিলেন; কিন্তু তার আবিকৃত হরকতসমূহ আজকাল প্রচলিত হরকতের মতো ছিলো 
না। তার আবিফৃত হরকতে যবর-এর জন্যে হরফের উপরিভাগে একটা নোকতা এবং যের-এর জন্যে 
নীচে একটা নোকতা বসিয়ে দেয়া হতো। পেশের উচ্চারণ করার জন্য হরফের সামনে এক নোকতা 
এবং তানওয়ীনের জন্যে দুই নোকতা ব্যাবহার করা হতো । পরে খলীল বিন আহমদ হামযা-এর সাথে 
তাশদীদের চিহ্ু তৈরি করেন । 

এরপর বাগদাদের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ হযরত হাসান বসরী (র.), ইয়াহইয়া বিন ইয়াসার 
ও নসর বিন আসেম লাইসী প্রমুখকে কোরআন শরীফে নোকতা ও হরকত প্রদানের কাজে নিয়োজিত 
করেন। একে আরো সহজবোধ্য করার জন্যে ওপরে, নীচে বা পাশে অতিরিক্ত বিন্দু ব্যবহার করার 
ব্যাপারে হযরত আবুল আসাদ দুয়েলী প্রবর্তিত পদ্ধতির জায়গায় বর্তমান আকারের হরকত প্রবর্তন 
করা হয়, যাতে করে হরফের নোকতার সংগে হরকত নোকতার মিশ্রণজনিত কোনো জটিলতার সৃষ্টি না 
হয়। 






























































































































































ক ১৭ ///.210017179050917910179010.019 


ইতিহাস ও ক্রমবিকাশ 


হরকত ও নোকতা ইত্যাদির সংখ্যা 

যবর ৫৩২২৩, যের ৩৯৫৮৩, পেশ ৮৮০৪, মদ ১৭৭১, তাশদীদ ১২৭৪, নোকতা ১০৫৬৮৪। 

বিভিন্ন অক্ষরের সংখ্যা 

আলিফ ৪৮৮৭২, বা ১১৪২৮, তা ১১৯৯, ছা, ১২৭৬, জীম ৩২৭৩, হা ৯৭৩, খা ২৪১৬, দাল 
৫৬০২, যাল, ৪৬৭৭, রা ১১৭৯৩, যা ১৫৯০, সীন ৫৯৯১, শীন ২১১৫, ছোয়াদ ২০১২, দোয়াদ ১৩০৭, 
তোয়া ১২৭৭, যোয়া ৮৪২, আইঈন ৯২২০, গাঈন ২২০৮, ফা ৮৪৯৯, ব্বাফ ৬৮১৩, কাফ ৯৫০০, 
লাম ২৪৩২, মীম ৩৬৫৩৫, নূন ৪০১৯০, ওয়াও ২৫৫৪৬, হা ১৯০৭০, লাম-আলিফ ৩৭৭০, ইয়া 
৪৫৯১৯। 

সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) -ও কোরআনের অক্ষর গণনা 
করেছেন বলে অনেকে মনে করেন । তার গণনা মতে কোরআনের অক্ষর হচ্ছে ৩,২২,৬৭১। তাবেয়ীদের 
মাঝে মোজাহেদ (র.)-এর গণনা অনুযায়ী কোরআনের অক্ষর হচ্ছে ৩,২১,১২১। তবে সাধারণভাবে 
৩,২০,২৬৭ সংখ্যাটিই বেশী প্রসিদ্ধি লাভ করেছে। 

কোরআনের শব্দ সংখ্যা 

সাহাবায়ে কেরাম তাদের যুগে কোরআনের শব্দ সংখ্যাও নির্ণয় করেছেন। অবশ্য এ সম্পর্কে 
সরাসরি তাদের সাথে সম্পৃক্ত কোনো রেওয়ায়াত পাওয়া যায় না। যা কিছু আছে সবই পরবর্তীকালের। 
হুমায়দা আযরাজের গণনা অনুযায়ী শব্দের সংখ্যা ৭৬,৪৩০, আবদুল আযীয ইবনে আবদুল্লাহর গণনা 
মোতাবেক ৭০৪৩৯, মোজাহেদের গণনা মোতাবেক ৭৬২৫০, তবে যে সংখ্যাটি সাধারণভাবে প্রসিদ্ধি 
লাভ করেছে তা হচ্ছে ৮৬৪৩০। 

কোরআনের আয়াত সংখ্যা 

হযরত আয়েশা (রা.)-এর মতে ৬৬৬৬, হযরত ওসমান (রা.)-এর মতে ৬২৫০, হযরত আলী 
(রা.)-এর মতে ৬২৩৬, হযরত ইবনে মাসউদ (রা.) -এর মতে ৬২১৮, মক্কার গণনা মতে ৬২১২, 























বসরার গণনা মতে ৬২২৬, ইরাকের গণনা মতে ৬২১৪ | এতিহাসিকদের মতে হযরত আয়েশার গণনাই 
বেশী প্রসিদ্ধি লাভ করেছে। যদিও আমাদের এখানে প্রচলিত কোরআনের নোসখাসমূহ থেকে আয়াতের 
সংখ্যা গুনলে এ মতের সমর্থন পাওয়া যায় না। 

বিষয়ভিত্তিক আয়াত 


জান্নাতের ওয়াদা ১০০০, জাহান্নামের ভয় ১০০০, নিষেধ ১০০০, আদেশ ১০০০, উদাহরণ 
১০০০, কাহিনী ১০০০, হারাম ২৫০, হালাল ২৫০, আল্লাহর পবিভ্রতা ১০০, বিবিধ ৬৬ | 

রুকুর সংখ্যা 

কোরআনের নোসখায় প্রথম দিকের “আখমাস” এবং “'আশারের' আলামত পরবর্তী যুগে এসে 
পরিত্যক্ত হয়ে যায় এবং অন্য একটা আলামতের ব্যবহার প্রচলিত হতে থাকে । এ নতুন পদ্ধতির 
চিহ্টিকে রুকু বলা হয় । আয়াতে আলোচিত বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে চিহৃুটি নির্ধারণ করা হয়েছে। 
প্রসংগ যেখানেই এসে শেষ হয়েছে সেখানেই পৃষ্ঠার পাশে রুকুর চিহ্ন দেয়া হয়েছে। 

এ চিহ্ কখন কার দ্বারা প্রথম প্রচলিত হয়েছে, এ সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য তথ্য যদিও পাওয়া 
যায় না, তবে এই চিহ্ৃ দ্বারা যে আয়াতের মোটামুটি একটা পরিমাণ নির্ধারণ করা উদ্দেশ্য তা বুঝা যায়। 
যেটুকু সাধারণত নামাযের এক রাকাতে পড়া যায় তাই এখানে পরিমাণ হিসেবে ধরা হয়েছে। যেহেতু 
নামাযে এই পরিমাণ তেলাওয়াত করে রুকু করা যায়, সে কারণেই বোধহয় একে রুকু বলা হয়। 

সমগ্র কোরআন মজীদে মোট পাঁচশ চল্লিশটি রুকু রয়েছে। প্রতি রাকাতে যদি এক রুকু করে 
তেলাওয়াত করা হয় তাহলে রমযান মাসের সাতাশে রাতে তারাবীর নামাযে কোরআন তেলাওয়াত শেষ 
হয়ে যায়। 

পারাসমূহ 

কোরআন শরীফ সমান ত্রিশটি ভাগে বিভক্ত । এগুলোকে পারা বলা হয় । আরবীতে বলা হয় “জুয' । 
পারার এ বিভক্তি কোনো বিষয়বস্তৃভিত্তিক ব্যাপার নয়; শুধু তেলাওয়াতের সুবিধার্থে সমান ত্রিশটি ভাগে 





















































ক ১৮ ড///.210017179050917910179010.019 


ইতিহাস ও ক্রমবিকাশ 


একে ভাগ করে দেয়া হয়েছে । তিরিশ পারায় এ বিভক্তি কার দ্বারা প্রথম সম্পন্ন হয়েছে সে তথ্য উদ্ধার 
করা আসলেই কঠিন। অনেকের ধারণা, হযরত ওসমান (রা.) যখন কোরআন শরীফের অনুলিপি তৈরী 
করান, তখন তিনিই এটা করেছেন এবং তা থেকেই তিরিশ পারার প্রচলন হয়েছে, কিন্তু নির্ভরযোগ্য 
কোনো সূত্রে তা প্রমাণিত হয়নি। আল্লামা বদরম্দীন যারকাশীর মতে তিরিশ পারার এ নিয়ম বহু আগে 
থেকেই চলে আসছে। তিরিশ পারার এ রেওয়াজ কোরআনের ছাত্রদের মাঝেই আসলে বেশী প্রচলিত 
হয়েছে। তিরিশ পারার এ বিভক্তি মনে হয় সাহাবায়ে কেরামের যুগেই চালু হয়েছে। শিক্ষাদান কার্ষের 
সুবিধার জন্যেই হয়তো এটা করা হয়েছে। 


মন্যিলসমূহ ও এর বিভক্তিকরণ 


মনযিল কিভাবে এলো তার আলোচনা প্রসংগে অনেকেই একটি ঘটনা উল্লেখ করেন । আবু দাউদ, 
ইবনে মাজাহ ও মোসনাদে আহমদের বর্ণনা অনুযায়ী একদিন বনী সাফাবী গোত্রের এক প্রতিনিধি দল 
রসূল (স.)-এর খেদমতে হাযির হলে তিনি তাদের কাছে আসতে কিছু বিলম্ব হয়। এই দেরী হওয়ার 
কারণ উল্লেখ করে রসূল (স.) বলেন, আমি কোরআন তেলাওয়াতে ছিলাম, আজকের দিনের নির্ধারিত 
অংশ পুরো করতে একটু দেরী হয়ে গেছে। 

প্রথম মনযিল সূরা আল ফাতেহা থেকে সূরা আন নেসা, দ্বিতীয় মনযিল সূরা আল মায়েদা থেকে 
সুরা আত তাওবা, তৃতীয় মনযিল সূরা ইউনুস থেকে সুরা আন নাহল, চতুর্থ মনযিল সূরা বনী ইসরাঈল 
থেকে সূরা আল ফোরকান, পঞ্চম মনযিল সূরা আশ শোয়ারা থেকে সূরা ইয়াসীন, ষষ্ঠ মনযিল সূরা আস 
সাফফাত থেকে সুরা আল হুজুরাত, সপ্তম মনযিল সুরা ্বাফ থেকে সূরা আন নাস পর্যন্ত । 


কোরআনে বর্ণিত কয়েকজন মহিলা 



























































.| নাম (কোরআনে যেভাবে এসেছে) সুরার নাম 





মারইয়াম অনেক সূরাতেই তার নাম এসেছে 


কোরআনে এই নামে একটি পূর্ণাংগ সূরাও আছে 








আয়েশার বর্ণনা কোরআনে আছে, তবে সুরা আন নূর 
সরাসরি তার নাম উল্লেখ করা হয়নি 





সূরা আল কাছাছ 
সূরা 





ইমরাতে ফের সুরা 





ইমরাতে ইমরান 








. জাতে ইলাহী পল 








. ; ইমরাআতুহু আবু লাহাবের স্ত্ী) সূরা লাহাব 





ইমরাতাইনে সূরা আন নামল 




















. ইমরাতুল আযীয সূরা ইউসুফ 





কোরআনে উল্লিখিত ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের নাম 

১. আ'দ, ২. সামুদ, ৩. লৃত, ৪. নূহ, ৫. সাবা, ৬. তুববা, ৭. বনী ইসরাঈল. ৮. আসহাবে 
কাহফের সাথে সংশ্লিষ্টরা, ৯. আসহাবুস সাবত, ১০. আসহাবুল কারইয়াহ, ১১. আসহাবুল আইকা, ১২. 
আসহাবুল উখদুদ, ১৩. আসহাবুর রাস, ১৪. আসহাবুল ফিল ।17 











+ ১৯ ড//.9100191780809917101001.019 


কোরআন শরীফ 


কোরআন শরীফের সূরা 'আল ফজর'-এর ৭ নম্বর আয়াতে “ইরাম” নামক একটি গোত্র কিংবা 
শহরের কথা বলা হয়েছে; কিন্তু ইরাম'-এর নাম কোনো ইতিহাসে পাওয়া যায় না। তাই কোরআন 
শরীফের তাফসীরকাররাও সুস্পষ্টভাবে এ শব্দটির অর্থ বলতে সক্ষম হননি । 

১৯৭৩ সালে সিরিয়ায় একটি পুরনো শহরে খনন কার্ষের সময় কিছু পুরনো লিখন পাওয়া যায়। এ 
সব লিখন পরীক্ষা করে সেখানে চার হাজার বছরের একটি পুরনো সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এ 
লিখনগুলোর মধ্যে দেখা গেছে “ইরাম” শহরের উল্লেখ আছে। এক সময় এ অঞ্চলের লোকজন “ইরাম? 
শহরের লোকজনের সংগে ব্যবসা-বাণিজ্য করতো । এ সত্যটা আবিষ্কৃত হলো মাত্র সেদিন, অর্থাৎ 
১৯৭৩ সালে প্রশ্ন হচ্ছে, দেড় হাজার বছর আগে নাধিল করা কোরআন শরীফে এ শহরের নাম এলো 
কি করে? আসলে কোরআন শরীফ হচ্ছে আল্লাহর বাণী, আর আল্লাহ তায়ালা এখানে “ইরাম” শহরের 
উদাহরণ দিয়েছেন । 

কোরআন শরীফে হযরত মোহাম্মদ (স.)-এর একজন দুশমনের নাম উল্লেখ করা হয়েছে, সে হচ্ছে 
আবু লাহাব । ওহী নাযিল হওয়ার পর যদি আবু লাহাব ইসলাম কবুল করতো তাহলে কোরআন শরীফের 
আয়াত মিথ্যা প্রমাণিত হতো, কিন্তু আবু লাহাব ইসলাম কবুল করেনি এবং কোরআন শরীফের বাণী 
চিরকালের জন্য সত্য হয়েই রয়েছে। 

কোরআন শরীফে সূরা “আর রোম'-এ পারস্য সাম্রাজ্য ধ্বংসের ভবিষ্যদ্ববাণী করা হয়েছে এবং যে সময় 
এ ওহী নাধিল হয় তখন মানুষের পক্ষে বিশ্বাস করা অকল্পনীয় ছিলো, রোমকদের যারা পরাজিত করলো তারা 
অচিরেই তাদের হাতে ধ্বংস হতে পারে, কিন্তু কোরআন শরীফ এ বিষয়ে ভবিষ্যদ্ববাণী করেছে এবং তা এ 
আয়াত নাধিল হবার ৭ বছর সময়ের মধ্যে, অর্থাৎ ৬২৭ খৃষ্টাব্দে এসে সত্য প্রমাণিত হয়েছে। 

এ আয়াতে “ফী আদনাল আরদ" বলে আল্লাহ তায়ালা গোটা ভু-মন্ডলের যে স্থানটিকে “সর্বনিষ্ন অঞ্চল" 
বলেছেন তা ছিলো সিরিয়া, ফিলিস্তিন ও জর্দানের পতিত “ডেড সী এলাকা । এ ভূখন্ডেই ৬২৭ খৃষ্টাব্দে 



























































রোমানরা ইরানীদের পরাজিত করে। মাত্র কিছুদিন আগে আবিষ্কৃত ভূ-জরিপ অনুযায়ী এটা প্রমাণিত হয়েছে, 





এ এলাকাটা সারা দুনিয়ার মধ্যে আসলেই নিন্মতম ভূমি। “সী লেবেল" থেকে ৩৯৫ মিটার নীচে । এটা যে 
গোটা ভু-খন্ডের সবচেয়ে নীচু জায়গা এটা ১৪শ বছর আগের মানুষরা কি করে জানবে । বিশেষ করে এমন 
একজন মানুষ, যিনি ভূ-তত্তপ্রাণীতত্ত ইত্যাদি কোনো তত্েরই ছাত্র ছিলেন না। 

কোরআন শরীফের এক জায়গায় সমুদ্রের তরংগ সম্বন্ধে বলা হয়েছে, ঢেউ যখন অগ্রসর হয় তখন 
দুটি ঢেউয়ের মধ্যবর্তী স্থান অন্ধকার থাকে । আমরা জানি, হযরত মোহাম্মদ (স.) মরুভূমি অঞ্চলের 
সন্তান ছিলেন, তিনি কখনো সমুদ্র দেখেননি । সুতরাং সমুদ্র তরংগের দুটি ঢেউয়ের মধ্যবর্তী স্থান যে 
অন্ধকার হয় তা তিনি জানবেন কি করে? এতে প্রমাণিত হয়, হযরত মোহাম্মদ (স.) নিজে কোরআন 
রচনা করেননি । আসলেই প্রচন্ড ঝড়ের সময় সমুদ্র যখন বিক্ষুব্ধ হয় তখন দ্রতগতিসম্পন্ন তরংগগ্ডলোর 
মধ্যবর্তী অংশ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন মনে হয় । 

কোরআনের আরেকটি বিম্ময়কর বিষয় হচ্ছে, লোহা ধাতুটির বিবরণ । কোরআনের সূরা “আল 
হাদীদ'-এ আল্লাহ তায়ালা বলেছেন, 'আমি লোহা নাধিল করেছি, যাতে রয়েছে প্রচুর শক্তি ও মানুষদের 
জন্যে প্রভূত কল্যাণ ।” লোহা নাযিলের বিষয়টি তাফসীরকাররা নানাভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন; 
কিন্তু যেখানে আল্লাহ তায়ালার স্পষ্ট “নাধিল' শব্দটি রয়েছে সেখানে এতো ব্যাখ্যা বিশ্লেষণের দিকে 
না গিয়ে আমরা যদি কোরআনের আক্ষরিক অর্থের দিকে তাকাই তাহলে দেখতে পাবো, আধুনিক 
বিজ্ঞানের উদ্ভাবনীও ঠিক একথাটাই বলেছে। পদার্থবিজ্ঞানীরা বলেন, লোহা উৎপাদনের জন্যে যে ১৫ 
লক্ষ সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন তার কোনো উপকরণ আমাদের পৃথিবীতে নেই। এটা একমাত্র 
সূর্যের তাপমাত্রা দ্বারাই সম্ভব । হাজার হাজার বছর আগে সূর্যদেশে প্রচন্ড বিস্ফোরণের ফলে লোহা নামের 
এ ধাতু মহাশূন্যে ছিটকে পড়ে । পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে তা পৃথিবীতে “নাধিল” হয়। লোহা 
সম্পর্কে আধুনিক বিজ্ঞানের আবিফৃত তথ্য ঠিক একথাটাই প্রমাণ করেছে। দেড় হাজার বছর আগের 
আরব বেদুঈনরা বিজ্ঞানের এ জটিল সুত্র জানবে কি করে? 

এ সুরার আরেকটি অংকগত মোজেযাও রয়েছে। ক্রমিক নম্বর অনুযায়ী “সূরা আল হাদীদ' 
কোরআনের ৫৭তম সুরা । আরবীতে “সুরা আল হাদীদ'- এর সংখ্যাগত মান হচ্ছে ৫৭। শুধু “আল 
হাদীদ' শব্দের অংকগত মান হচ্ছে ২৬, আর লোহার আণবিক সংখ্যা মানও হচ্ছে ২৬। 171 













































































২০ ড///.210017179050917910179010.019 


কোরআন শরীফ 

কোরআনে অনেক জায়গায়ই একের সংগে অন্যের তুলনা উপস্থিত করা হয়েছে। এ তুলনা উপস্থিত 
করার ব্যাপারে একটি অবিশ্বাস্য মিল লক্ষ্য করা গেছে এবং তা হচ্ছে, সে দু'টি নাম অথবা বস্তুকে আল্লাহ 
তায়ালা তার কিতাবে সমান সংখ্যাতেই উল্লেখ করেছেন। যেমন কোরআন শরীফে সূরা “আলে ইমরান'-এর 
৫৯ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, “আল্লাহ তায়ালার কাছে ঈসার তুলনা হচ্ছে আদমের মতো ।? 

এটা যে সত্য তা আমরা বুঝতে পারি । কারণ, এদের কারোরই স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম হয়নি । 
আদম (আ.)-এর মাতাও ছিলো না, পিতাও ছিলো না এবং ঈসা (আ.)-এরও পিতা ছিলো না। এখন 
এই তুলনাটি যে কতো সত্য তার প্রমাণ পাওয়া যায় যখন আমরা কোরআন শরীফে এ দু'টি নামের মোট 

খ্যা অনুসন্ধান করি । দেখা যাচ্ছে, কোরআন শরীফে ঈসা (আ.) নামটি যেমন পচিশ বার এসেছে, 
তেমনি আদম (আ.) নামটিও এসেছে পচিশ বার । কোরআনের বাণীগুলো যে মানুষের নয় তা বোঝা 
যায় এ দু"টি নামের সংখ্যার সমতা দেখে । আল্লাহ তায়ালা যেহেতু বলেছেন, এ দুটো একই রকম । তাই 
সেগুলোর সংখ্যা গণনাও ঠিক একই রকমের রাখা হয়েছে। 

এ তুলনার ক্ষেত্রে আরেকটি অলৌকিক বিষয় হলো, যেখানে তুলনাটি অসম সেখানে সংখ্যা 
দুটিকেও অসম রাখা হয়েছে। যেমন, কোরআনে বলা হয়েছে, “সুদ" এবং “বাণিজ্য এক নয়। আমরা 
দেখতে পাচ্ছি, এ শব্দ দু'টির একটি কোরআনে এসেছে ছয় বার এবং অন্যটি এসেছে সাত বার। বলা 
হয়েছে, 'জান্নাতের অধিবাসী ও জাহান্নামের অধিবাসী সমান নয়৷ জান্নাতের সংখ্যা হচ্ছে আট, আর 
জাহান্নামের সংখ্যা হচ্ছে সাত। কিন্তু “জান্নাত” ও “জাহান্নাম” শব্দ দুটো কিন্তু একই রকম এসেছে, মোট 
৭৭ বার করে | ঠিক তেমনিভাবে “কাজ'-এর পরিনাম হচ্ছে “বিনিময়”, তাই এই দু'টো শব্দ এসেছে 
১০৭ বার করে । কাউকে ভালোবাসলে তার আনুগত্য করা যায়, তাই এ দুটো শব্দও কোরআনে সমান 

খ্যক অর্থাৎ ৮৩ বার করে উল্লেখ করা হয়েছে। 

নারী ও পুরুষ'_ যে আল্লাহ তায়ালার কাছে সমান তা কোরআনের এই শব্দ দুটোর সমান সংখ্যা 
থেকেই আমরা বুঝতে পারি । কোরআনে এ দু'টো শব্দ এসেছে ২৪ বার করে । আরেকটি অদ্ভুত বিষয় 
হচ্ছে, নর নারীর সম্মিলিত এগ" ও 'স্পারম' দিয়ে মানব শিশুর যে ক্রোমোজম তৈরী হয় সে বিষয়টি, 
এর মোট সংখ্যা ৪৬। (২৩ নারী ও ২৩ নর মিলে এর সংখ্যা হয় ৪৬) 

সুরা 'আরাফ'-এ, এক আয়াতে আছে “যারা আমার সুস্পষ্ট আয়াতসমূহকে অস্বীকার করে তাদের 
উদাহরণ হচ্ছে কুকুরের মতো'। বিম্ময়ে হতবাক হয়ে যেতে হয় যখন আমরা দেখি, “যারা আমার সুস্পষ্ট 
আয়াতকে অস্বীকার করে' এ বাক্যটি কোরআনে সর্বমোট পাচ বার এসেছে। যেহেতু তাদের উদাহরণ 
দেয়া হয়েছে কুকুরের সাথে, তাই সমগ্র কোরআনে “আল কালব' তথা কুকুর শব্দটাও এসেছে পাচ বার। 

“সাবয়া সামাওয়াত' কথাটার অর্থ হলো “সাত আসমান । আশ্চর্যের বিষয় হলো, কোরআনে 
এ “সাত আসমান" কথাটা ঠিক সাত বারই এসেছে। “খালকুস সামাওয়াত" আসমানসমূহের সৃষ্টির 
কথাটাও ৭ বার এসেছে, সম্ভবত আসমান ৭টি তাই। “সাবয়াতু আইয়াম' মানে ৭ দিন। একথাও 
কোরআনে ৭ বার এসেছে । “সালাওয়াত' শব্দটি সালাতের বহুবচন । কোরআনে সালাওয়াত শব্দটি ৫ 
বার এসেছে, সম্ভবত ৫ বার নামায ফরয হওয়ার কারনেই এটা এভাবে বলা হয়েছে। 

কোরআনের অংকগত মোজেযা এখানেই শেষ নয়।'দুনিয়া ও আখেরাত' এ দু'টো কথাও 
কোরআনে সমান সংখ্যায় এসেছে, অর্থাৎ সর্বমোট ১১৫ বার করে। ঈমান ও কুফর' শব্দ দু'টোও 
সমপরিমাণে বলা হয়েছে, অর্থাৎ ২৫ বার করে | “উপকার” ও “ক্ষতি” সমানভাবে এসেছে, ৫০ বার 
করে। ঠিক একইভাবে "শান্তি ও “অশান্তি” শব্দটি এসেছে ১৩ বার করে | "গরম" ও “ঠান্ডা” যেহেতু 
দুটো বিপরীতমুখী খতু, তাই এ শব্দ দু'টো কোরআনে সমানসংখ্যক অর্থাৎ ৫ বার করে এসেছে। সূর্য্য" 
“আলো' দেয় বলে দুটো শব্দই কোরআনে সমান সংখ্যায় এসেছে, ৩৩ বার করে । কাজ করলে কাজের 
পুরস্কার দেয়া হবে বলেই সম্ভবত “কাজ করা” ও “পুরস্কার' শব্দটি এসেছে ১০৮ বার করে। 























































































































২১ ///.210017179050917910179010.019 





শব্দ ও আয়াতের পুনরাবৃত্তির রহস্য 


আরবী ভাষায় 'কুল" মানে বলো, তার জবাবে বলা হয় 'কালু' মানে তারা বললো । সমগ্র কোরআনে 
এ দু'টো শব্দও সমান সংখ্যক, অর্থাৎ ৩৩২ বার করে এসেছে। “বক্তৃতা” বা ভাষণ" “মুখ' থেকে আসে, 
তাই উভয় শব্দ এসেছে ২৫ বার করে । একইভাবে রসূল শব্দটি এসেছে ৫০ বার, আর যাদের কাছে 
রসূলদের পাঠানো হয়েছে সে মানুষের কথাও এসেছে ৫০ বার। পুনরাবৃত্তিসহ কোরআনে সব নবীদের 
নাম এসেছে ৫১৩ বার। বিশ্ময়ের ব্যাপার রসূল শব্দের মূলধাতু অর্থাৎ “রেসালাহ' শব্দটিও কোরআনে 
৫১৩ বার এসেছে। জিহ্বা দিয়ে মানুষ বক্তৃতা করে বলে 'জিহবা" ও “বক্তৃতা' শব্দ দুটোও সমান সংখ্যক 
অর্থাৎ ৫০ বার করে এসেছে। মানুষ যখন জনগনের সামনে কথা বলে তখন স্বাভাবিকভাবেই তাকে একটু 
জোরে কথা বলতে হয়, তাই কোরআনে “জোরে কথা বলা” ও “জনগনের সামনে" এ উভয়টাই এসেছে 
১৬ বার করে। 

আলোর সাথে সর্ম্পক মানুষের মনের । মনে আলো জবললেই তা দিয়ে দুনিয়ায় আলো ছড়ানো 
যায়। এ কারনেই সম্ভবত “মন' ও আলো" শব্দ দুটি কোরআনের একই সংখ্যায় এসেছে, মোট ৪৯ বার 
করে । আল্লাহ তায়ালা বিপদে" “শোকর" আদায় করতে বলেছেন, তাই এ উভয় শব্দই এসেছে ৭৫ বার 
করে । আল্লাহর “রহমত' হলে “হেদায়াত' আসে, তাই এই দুটো শব্দও সমান সংখ্যায় এসেছে, ৭৯ বার 
করে। কোরআনে “খেয়ানত' শব্দটি এসেছে ১৬ বার, আর যে খেয়ানত করে সে একজন “খবিস' কিংবা 
খারাপ ব্যক্তিতাই এ শব্দটিও এসেছে ১৬ বার। 

“মালাকুন* কিংবা “মালায়েকা* মানে ফেরেশতা কিংবা ফেরেশতারা । কোরআনে এটি এসেছে ৮৮ 
বার- একইভাবে ফেরেশতার চির শক্র “শয়তান” কিংবা “শায়াতীন' এটিও এসেছে ৮৮ বার । আবার 
“আল খাবিস" মানে অপবিভ্র, “আত তাইয়েব* মানে পবিভ্র, সমগ্র কোরআনে এ দুটি শব্দ মোট ৭ বার 
করে, অর্থাৎ একই সংখ্যায় নাধিল হয়েছে। প্রশ্ন জাগতে পারে দুনিয়ায় ভালোর চাইতে মন্দ তো বেশী, 
তাহলে এখানে এ দুটো শব্দ সমান রাখা হলো কিভাবে । এ কথার জবাবের জন্যে কোরআনের সুরা 
আনফালের ৩৭ নম্বর আয়াতটির দিকে লক্ষ্য করা যাক। এখানে আন্মাহ তায়ালা বলেছেন, “অপবিভ্রকে 
পবিত্র থেকে আলাদা করার জন্যে তিনি অপবিত্রকে একটার ওপর আরেকটা রেখে তাকে পুঞ্জীভূত করেন 
এবং সেগুলোকে জাহান্নামের আগুনে ফেলে দেন ।" এতে বুঝা যায়, যদিও “পাপ পুণ্য" সমান সংখ্যায় 
এসেছে, কিন্তু “পুঞ্ীভূত' করা দিয়ে তার পরিমাণ যে বেশী তা বুঝিয়ে দেয়া হয়েছে। 

ইয়াওমুন" মানে দিন, সমগ্র কোরআনে এ শব্দটি ৩৬৫ বার উল্লেখ করা হয়েছে। বছরে যে ৩৬৫ 
দিন, এটা কে না জানে । ইয়াওমুন শব্দের বহুবচন 'আইয়াম' মানে দিনসমূহ, এ শব্দটি এসেছে ৩০ বার । 
আরবী ভাষায় “চাদ' হচ্ছে মাসের সূত্র সূচক, গড়ে বছরের প্রতি মাসে ৩০ দিন, এটাই হচ্ছে চান্দ্রবছরের 
নিয়ম । হতবাক হতে হয় যখন দেখি, চাদের আরবী প্রতিশব্দ “কামার' শব্দটি কোরআনে মোট ৩০ 
বারই এসেছে। “শাহরুন' মানে মাস, কোরআন মাজীদে এ শব্দটি এসেছে মোট ১২ বার। “সানাতুন* 
মানে বছর, কোরআনে এ শব্দটি এসেছে ১৯ বার। কারণ হিসেবে আমরা সম্প্রতি আবিষ্কৃত গ্রীক পঞ্তিত 
মেতনের “মেতনীয় বৃত্তের" কথা উল্লেখ করতে পারি । তিনিই প্রথম এ তত্ত্ব আবিষ্কার করেন যে, প্রতি ১৯ 
বছর পর সূর্য ও পৃথিবী একই বৃত্তে অবস্থান করে। কোরআনের আরেকটি বিশ্বয়কর শব্দ হচ্ছে 'রাত' ও 
'রাতগুলো'_ এ উভয় সংখ্যা কোরআনে এসেছে সর্বমোট ৯২ বার, আর কোরআনে “আল লাইল' অর্থাৎ 
রাত- নামের সুরাটির ক্রমিক সংখ্যাও হচ্ছে ৯২। কোরআনে চাদ শব্দটি সর্বমোট ২৭ স্থানে এসেছে। 
আশ্চর্য্যের বিষয় হচ্ছে. চাদ পৃথিবীকে একবার প্রদক্ষীন করতে সময় লাগে ঠিক ২৭.০৩ দিন অর্থাৎ ২৭ 
দিন ৭ ঘন্ট ৪৩ মিনিট । 

কোরআনে “ফুজ্জার' পাপী শব্দটি যতোবার এসেছে, “আবরার' পুণ্যবান শব্দটি তার দ্বিগুণ 
এসেছে। অর্থাৎ “ফুজ্জার' ৩ আর “আবরার' ৬ বার । এর কারণ হচ্ছে, আল্লাহ তায়ালা সব সময় শাস্তির 
তুলনায় পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে দেবেন বলে ওয়াদা করেছেন । কোরআনের সুরা সাবা'র ৩৭ নম্বর 
আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন- “এ ধরনের লোকদের জন্যেই (কেয়ামতে) দিগুণ পুরস্কারের ব্যবস্থা 
থাকবে । এটা হচ্ছে বিনিময় সে কাজের যা তারা দুনিয়ায় করে এসেছে' । এ কারণেই দেখা যায়, গোটা 
কোরআনে “পাপী” ও 'পুণ্যবান' শব্দের মতো “আযাব" শব্দটি যতোবার এসেছে, “সওয়াব” শব্দটি তার 
দ্বিগুণ এসেছে। অর্থাৎ আযাব ১১৭ বার, “সওয়াব ২৩৪ । 














































































































২২ ///.210017179050917910179010.019 





শব্দ ও আয়াতের পুনরাবৃত্তির রহস্য 


কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তায়ালা বলেছেন, আল্লাহর পথে অর্থ ব্যয় করলে তিনি 
তার বিনিময় বাড়িয়ে দেবেন। সম্ভবত এ কারণেই কোরআনে “গরীবী” শব্দটি এসেছে ১৩ বার, আর 
তার বিপরীতে 'প্রাচুর্য' শব্দটি এসেছে ২৬ বার। কোরআনে “স্থলভাগ* এসেছে ১৩ বার, আর “জলভাগ" 
এসেছে ৩২ বার । উভয়টা মিলে সংখ্যা দাঁড়ায় ৪৫, আর এ সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে দাঁড়ায় 
২৯ (২৮.৮৮৮৮৮৮৮৮৮৯%), আবার ৩২ দিয়ে ভাগ করলে দাঁড়ায় ৭১ (৭১.১১১১১১১১১১%), আর 
এটাই হচ্ছে এই গ্রহে জল ও স্থলভাগের সঠিক আনুপাতিক হার । 

কোরআন কারীমের বিভিন্ন জায়গায় এভাবে গাণিতিক সংখ্যার অদ্ভুত মিল দেখে যে কোনো 
কোরআন পাঠকই বিস্ময়ে হতবাক হয়ে ভাবতে থাকে, এটা নিসন্দেহে কোনো মানুষের কথা নয়। 

কোনো একটা কাজ করলে তার যে অবশ্যন্তাবী ফল দীড়াবে তার উভয়টিকে আশ্চর্যজনকভাবে 
সমান সংখ্যায় বর্ণনা করা হয়েছে। “গাছের চারা” উৎপাদন করলে "গাছ" হয়। তাই এ দুটো শব্দই 
এসেছে ২৬ বার করে । কোনো মানুষ “হেদায়াত” পেলে তার প্রতি “রহমত” বর্ষিত হয়, তাই এ দুটো 
শব্দ কোরআনে এসেছে ৭৯ বার করে। “হায়াতের অপরিহার্য পরিণাম হচ্ছে “মউত' এ শব্দ দুটোও 
এসেছে ১৬ বার করে । আল্লাহ তায়ালা বলেছেন “যাকাত' দিলে “বরকত আসে, তাই কোরআনে কারীমে 
'যাকাত' শব্দ এসেছে ৩২ বার “বরকত" শব্দও ৩২ বার এসেছে । 'আবদ" মানে গোলামি করা, আর 
'আবীদ" মানে গোলাম | গোলামের কাজ গোলামি করা, তাই কোরআনে এই উভয় শব্দই এসেছে ১৫২ 
বার করে। “মানুষ সৃষ্টি” কথাটা এসেছে ১৬ বার, আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে “এবাদাত'; তাই এ 
শব্দটিও এসেছে ১৬ বার । “নেশা” করলে “মাতাল' হয়, তাই এ দুটো শব্দও এসেছে ৬ বার করে । প্রতিটি 
“দুঃখ কষ্ট্রে' আল্লাহ তায়ালা মানুষদের ধৈর্য ধরতে বলেছেন_ কোরআনে এই উভয় শব্দই এসেছে ১০২ 
বার করে। উপকার' ও ক্ষতি এসেছে ৫০ বার করে। আল্লাহ তায়ালা আমাদের শয়তান থেকে আশ্রয় 
চাইতে বলেছেন, সম্ভবত এই কারণে কোরআনে যতোবার “শয়তানের” নাম এসেছে ঠিক ততোবারই 
'আশ্রয় চাওয়ার” কথাও এসেছে, অর্থাৎ উভয়টাই ১১ বার করে এসেছে। 

আর মাত্র ৩টি রহস্যের কথা বলে আমরা ভিন্ন আলোচনার দিকে অগ্রসর হবো । 


সুরা আল কাহফে বর্ণিত গুহাবাসীরা কতোদিন সেখানে অবস্থান করেছে সে ব্যাপারে কোরআন 
মাজীদে বলছে, “তারা তাদের (এ) গুহায় কাটিয়েছে মোট ৩০০ বছর, তারা (এর সাথে) যোগ করেছে 
আরো ৯ বছর'। প্রশ্ন হচ্ছে এভাবে দু'ভাগে না বলে আল্লাহ তায়ালা সংখ্যাটা একত্রেও তো বলতে 
পারতেন। অর্থাৎ এভাবেও বলা যেতো যে, “তারা সেখানে ৩০৯ বছর কাটিয়েছে'। কোরআনের এ 
আয়াত নাযিল হওয়ার সময় কেউ সৌর গণনা ও চন্দ্র গণনার বিষয়টি জানতো না | পরে দুনিয়ার মানুষরা 
জেনেছে যে, চন্দ্র মাস সৌর মাসের চাইতে ১১ দিন কম। প্রতি বছরে ১১ দিনের এই তফাৎটা হিসাব 
করলে সময়টা হবে ঠিক ৯ বছর। অপর কথায় গুহায় তাদের অবস্থানের সময়টা সৌর গণনার হিসেবে 
হচ্ছে ৩০০, আর চন্দ্র মাস হিসেবে হবে ৩০৯ । কোরআন এই উভয় হিসাবটাই উৎসাহী পাঠকদের 
সামনে সুন্দর করে বর্ণনা করেছে । 

কোরআনে 'ইনসান' শব্দটি এসেছে ৬৫ বার । এবার ইনসান বানাবার উপকরণগুলোকে কোরআনের 
বিভিন্ন জায়গা থেকে যোগ করে মিলিয়ে দেখা যাক। প্রথম উপাদান “তোরাব' (মাটি) শব্দটি এসেছে ১৭ 
বার, দ্বিতীয় উপাদান 'নৃতফা' (জীবনকণা) শব্দ এসেছে ১২ বার, তৃতীয় উপাদান 'আলাক' (রক্তপিন্ড) 
শব্দ এসেছে ৬ বার, চতুর্থ উপাদান “মোদগা" (মাংসপিন্ড) এসেছে ৩ বার । পঞ্চম উপাদান হচ্ছে “এযাম" 
(হাড়), এটি এসেছে ১৫ বার । সর্বশেষ উপাদান হচ্ছে 'লাহম' (গোশত), এ শব্দটি এসেছে ১২ বার। 
কোরআনে উল্লিখিত (সূরা হজ্জ ৫)-এ উপাদানগুলো যোগ করলে যোগফল হবে ঠিক ৬৫। আর এসব 
উপাদান দিয়ে যে ইনসান' বানানো হয়েছে তাও কোরআনে ঠিক ৬৫ বারই উন্লেখ করা হয়েছে। 

আল্লাহ তায়ালা কোরআনের সূরা “আল কৃমার'-এর প্রথম যে আয়াতটিতে চাদ বিদীর্ণ হওয়ার 
সাথে কেয়ামতের আগমন অত্যাসন্ন কথাটি বলেছেন, আরবী বর্ণমালার আক্ষরিক মান হিসাব করলে তার 
যোগ ফল হয় ১৩৯০, আর এ ১৩৯০ হিজরী (১৯৬৯ খৃষ্টাব্দ) সালেই মানুষ সর্বপ্রথম চাদে অবতরণ 
করে, জানি না এটা কোরআনের কোনো মোজেযা, না তা এমনিই এক ঘটনাচক্র, কিন্তু আল্লাহ তায়ালার 
এ মহান সৃষ্টিতে তো ঘটনাচক্র বলতে কিছুই নেই । এ কারণেই হয়তো মানুষের চাদে অবতরণের সালের 
সাথে কোরআনের আলোচ্য আয়াতটির সংখ্যামানের এ বিষ্ময়কর মিল আমরা দেখতে পাচ্ছি। 7 
































































































































২৩ ড//.9100191780809917101001.019 








মাখরাজ ঃ মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান । আরবী হরফগুলো যে যে স্থান থেকে উচ্চারিত 
হয় তার প্রতিটি স্থানকে মাখরাজ বলে | যেমন, হামযা হরফটি কণ্ঠনালীর নিম্নভাগ থেকে উচ্চারিত হয় । 
অতএব, কণ্ঠনালীর নিম্নভাগ হলো হাম্যার মাখরাজ। 


মাখরাজ চেনার পদ্ধতি ৪ কোন হরফকে সাকিন দিয়ে তার ডানে হরকত বিশিষ্ট কোনো হরফ 
বসিয়ে উচ্চারণ করলে স্বর যে স্থানে থেমে যায় তা-ই হচ্ছে সে হরফের সঠিক মাখরাজ | যেমন, 4 








মাখরাজের সংখ্যা £ আরবী ২৯টি হরফের ১৭টি মাখরাজ রয়েছে । মাখরাজগুলোকে পাচটি ভাগে ভাগ 
করাযায়। 

(১) জাওফ (মুখ ও কণ্ঠনালীর ভেতরের খালি জায়গা), (২) হাল্ক (কণ্ঠনালীর ভেতরের খালি 
জায়গা), (৩) লেসান (জিহ্বা), (৪) শাফাতায়নে (দুই ঠোট), (৫) খায়শুম (নাসিকামূল)। 





মদ্দের পরিচয় 8 মন্দের অর্থ লম্বা করা, অতিরিক্ত করা । মান্দের হরফ তিনটি, (১) 
আলিফ, যখন সাকিন হয় এবং তার ডানে যবর থাকে । যেমন 0.__£; (২) ওয়াও যখন 
সাকিন হয় এবং তার ডানে পেশ থাকে । যেমন, 75 (৩) ইয়া_ যখন সাকিন হয় এবং তার 


মদদে আসলী £ মদ্দের হরফের পূর্বে যদি হামযা ($) না থাকে এবং পরেও হামযা বা 
সুকুন না থাকে, তাহলে এ মদ্দকে 'মন্দে আসলী” বলে । উদাহরণ, ০6 4115252 

মদন্দে মোত্তাসেল £ একই শব্দে মন্দের হরফের পরে যদি হামযা (5) আসে, তাহলে 
তাকে “মদ্দে মোত্তাসেল' বলে। উদাহরণ, £-৬৯-%$-%2 -মদ্দে মোত্তাসেল চার 
আলিফ পরিমাণ দীর্ঘ করতে হয়। 

মান্দে মোনফাসেল £ পাশাপাশি অবস্থিত দু'টো শব্দের প্রথমটির শেষ হরফ মন্দের এবং দ্বিতীয় 


শব্দের প্রথম হরফটি হামযা ($) হলে তাকে মদ্দে মোনফাসেল বলে। উদাহরণ- 1৫:16 -211719 
মান্দে মোনফাসেল দুই বা তিন আলিফ পরিমাণ লম্বা করা যায়। 

মদদে আরেযী ঃ মন্দের হরফের পরে যদি ওয়াকফ করার কারণে সাকিন হয়, তবে 
তাকে মদদে আরেযী বলে । উদাহারণ ৫ 4৯ ০2৮)... মদ্দে আরেযী এক থেকে তিন 
আলিফ লম্বা করতে হয়। 


নূন সাকিন ও তানওয়ীনের হুকুম চারটি ৪ (১) এযহার, (২) এদ্গাম, (৩) কলব (8) এখফা 


১. এযহার £ এর অর্থ স্পষ্ট করা। নূন সাকিন ও তানওয়ীনের পরে হালকের হরফসমূহের কোন 
একটি হরফ আসলে, ওই নূন সাকিন ও তানওয়ীনকে গুন্নাহ না করে স্পষ্ট করে পড়তে হয় । হালকের হরফ 
ছয়টি । 


যথা,-8-০-8-৮? 

















২৫ ড///.210017179050917910170010.019 


কিছু মৌলিক তাজওয়ীদ 





নূন সাকিনের উদারহরণ, 4০০2-2০১%1 তানওয়ীনের উদাহরণ, 2 2 ৪০০ ওঃ 


২. এদগাম ৪ এদগাম অর্থ প্রবেশ করানো । নূন সাকিন ও তানওয়ীনের পরে এদগামের কোনো হরফ 
আসলে, ওই নূন সাকিন ও তানওয়ীন উচ্চারণ না করে পরবর্তী হরফের মধ্যে প্রবেশ করিয়ে হরফটিকে 
তাশদীদ সহকারে পড়তে হয়। 














এদগামের হরফ ছয়টি । যথা, এ-9-০)-1-১-০৪-এর মধ্যে চারটি হরফে গুন্নাহ হয় । এ হরফ 
চারটি হচ্ছে,9-7-- এবং দু'টি হরফে গুন্নাহ হয় না। এগুলো )ও ০ 


নূন সাকিনের উদাহরণ, 2238 ০2 - 0১ ৬2, তানওয়ীনের উদাহরণ $05-07:31% 


৩. কলব £ কলব অর্থ পরিবর্তন করা । নূন সাকিন ও তানওয়ীনের পরে বর্ণ আসলে, সে নুন 
সাকিন ও তানওয়ীনকে [হরফ দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়তে হয়। 











৪. এখফা ঃ এখ্ফা অর্থ গোপন করা । নূন সাকিন ও তানওয়ীনের পরে এখৃফার কোনো একটি 
হরফ আসলে ওই নূন সাকিন ও তানওয়ীনকে গুন্নাহসহকারে উচ্চারণ করতে হয়। 





ইখফার হরফ পনেরটি, এ (55 ৮৮ ০০১০০ ০৮ ০১০) 5১৫০ 

নূন সাকিনের উদাহরণ, 0 ৬2 _22৫; তানওয়ীনের উদাহরণ, (2১120125165 

ওয়াজেব গুন্না 8 নূন ও মীমের উপর তাশদীদ হলে অবশ্যই সেখানে গুন্না করতে হবে, একে 
ওয়াজেব গুন্না বলে । যেমন, 9112 | ঢা 





২৬ ড//4.9100191780809917101001.019 


কোরআন শরীফ 
বিরতি চিহুসমূহ 
এটা হচ্ছে $1৮-* ০59 কথাটার সংক্ষিপ্ত রূপ, এর অর্থ বাক্য পূর্ণ হয়ে গেছে, 
এখানে থামাটাই উত্তম । 


হচ্ছে 581৯ 4853 শব্দের সংক্ষিপ্ত রূপ। এর অর্থ হচ্ছে এখানে প্রয়োজন হলে থামা যেতে 
পারে। 


হচ্ছে 63১ -৪9-এর সংক্ষেপ । এর অর্থ এখানে থামা যেতে পারে, তবে না 
ভালো। 


হচ্ছে -39-এর সংক্ষেপ । এর মানে এখানে কথা শেষ হয়নি, তবে বাক্য দীর্ঘ 
হওয়ার কারণে যদি থামতে হয় তাহলে এখানেই থামা উচিত। 





হচ্ছে ১০০১*-২৪9-এর সংক্ষেপ । এখানে না থামলে অর্থের মধ্যে মারাত্মক ভুল হওয়ার 
আশংকা রয়েছে। সুতরাং এখানে থামতেই হবে । কেউ কেউ একে এ ৯19 -859-ও 


বলেছেন, কিন্তু সেক্ষেত্রে এ কথা মনে রাখতে হবে, এ ওয়াজেবের অর্থ এ নয়, 
এখানে না থামলে কোনো বড় রকমের গুনাহ হয়ে যাবে; বরং উদ্দেশ্য 
হচ্ছে; যতগুলো বিরতি চিহ্ন রয়েছে; তন্ধ্যে এখানে থামাটাই হচ্ছে বেশী প্রয়োজন । 


হচ্ছে ২৪ 9১ শব্দের সংক্ষিপ্ত রূপ । এর অর্থ এখানে থামা যাবে না । তবে থামা 
একেবারেই যে অনুচিত তাও নয়; বরং এ চিহ্ৃবিশিষ্ট এমন কিছু স্থান রয়েছে 
যেখানে থামা মোটেও অন্যায় নয় । এর পরবর্তী শব্দ থেকে আয়াতের তেলাওয়াত 
শুরু করা যেতে পারে । এখানে থামতে হলে সামনে অগ্রসর হওয়ার সময় পুনরায় 
আগের কিছু অংশের সাথে মিলিয়ে পড়া উত্তম । এ চিহগুলো সম্পর্কে নিশ্চিত 
করে কিছু বলা যায় না। আল্লামা সাজাওয়ান্দী কর্তৃক আরো কয়েকটি চিহ্ব 
কোরআনের আয়াতের মধ্যে ব্যবহৃত হয় । সেগুলো সম্পর্কে নিশ্চিত করে কিছু 
বলা যায় না। এটিও এমনি একটি চিহ্ু। 


হচ্ছে 283*শব্দের সংক্ষেপ । যেখানে দুই ধরনের ব্যাখ্যা হতে পারে, অর্থাৎ এক 
ব্যাখ্যা অনুযায়ী এখানে বাক্য শেষ এবং অন্য ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী চিহ্বে বাক্য 
শেষ বুঝায় । সুতরাং এর যে কোনো এক স্থানে থামা যেতে পারে । তবে প্রথম 
জায়গায় থামার পর পরবর্তী চিহৃটিতে থামা ঠিক নয় | এ চিহৃটির আরেক নাম হচ্ছে 
412185 এ চিহ্টি ইমাম আবু ফযল প্রচলন করেছেন। 





২৭ ড///.210017179050917910179010.019 


4৫০ চিহ্টটির নির্দেশ হচ্ছে শ্বাস না ছেড়ে কিছুটা থামা, এখানে একটু না 
থেমে পরবর্তী অংশের সাথে মিলিয়ে পাঠ করলে অর্থের মাঝে ভুল হওয়ার 
আশংকা রয়েছে। 


এ এ চিহ্ৃটির জায়গায় সাকতার চাইতে একটু বেশী পরিমাণ থামতে হবে, তবে 
লক্ষ্য রাখতে হবে যেন শ্বাস ছুটে না যায়। 


ও কারো কারো মতে এ চিহ্যুক্ত স্থানে থামা যেতে পারে। 


4859 অর্থ এখানে থামো। চিহ্ুটি এমন স্থানে ব্যবহৃত হয় যেখানে পাঠকের মনে ধারণা 
সৃষ্টি হতে পারে, এখানে মনে হয় থামা যাবে না। 


24০ হচ্ছে এ 1910 ০5 1 বাক্যটির সংক্ষিপ্ত। এর অর্থ আগের পরের দুটি বাক্য 


মিলিয়ে পড়া ভালো । 
০০ হচ্ছে 0০ ০৪ বাক্যের সংক্ষেপ, এখানে থেমে যাওয়া উত্তম । 


২8 (৮.| -১99 এ বাক্যটি এমন স্থানে লেখা হয় যেখানে রসূলুল্লাহ সে.) তেলাওয়াত 
করার সময় থামতেন। 





ক ২৮ ///.210017179050917910179010.019 


জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী 
স্থান 
অংগীকার করা 

সর্বদা 

আদেশ, নিষেধ 

আরাফাত ময়দান 

যাদের ওপর আসমানী কিতাব 








ফিরে আসা 

দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়া 
আস্থা, বিশ্বাস 

মানুষ 

গুনাহ 

স্ত্রী গমন না করার শপথ 
গণনা,তালাকপ্রাপ্তা মহিলাদের 
অন্যথায় শোকের কাল 
বিশ্বাস 

আদর্শভিত্তিক জাতি 
নিষ্ঠা 

এহরাম 

ভাই 

নাস্তিক হওয়া 

স্থির করা 

আনুগত্য 

সামর্থ 

বন্দেগী, আনুগত্য 


ঠ ওলিয়্যুন 
. ওয়াসওয়াসা 
. ওফাত 

.ওহী 

. কিতাব 

. কেয়ামত 

. কাবা, কেবলা 











বন্ধু, সাহায্যকারী 
মনে খারাপ কথা সৃষ্টি করা 








কাবা, কেবলা 
জরিমানা 
বদলা 


খ্ণ 


প্রকাশ করা 
কেয়ামত 











ফকীর 
. বারযাখ 


৯৭. মালায়েকা 
৯৮. মীযান 

৯৯. মউত 

১০০. মুলক-হুক্ম 
১০১. মাহেল্লাহ্‌ 
১০২. মীকাত 


১০৩. মোহর 
১০৪. মীরাস 
১০৫. মোমেন 
১০৬. মোশরেক 
১০৭. মোনাফেক 
১০৮. মোরতাদ 
১০৯. মোখলেস 


১১০. মুনীব 
১১১. মোলহেদ 


১১২. মোসতাকীম 
১১৩. মোহাজের 


১১৪. মোজাহেদ 


১১৫. মাগফেরাত 


বিয়ে 


অবশ্য পালনীয় 
বিনিময় 
নাফরমানী 
নাফরমান 
₹স, ক্ষতি 
চিন্তা 
উপলব্ধি 
বিত্তহীন 

ও আখেরাতের 
১৪ 
ফেরেশতারা 


তু 
টা বিধান 
খণ পরিশোধের নির্ধারিত সময় 
কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট 
সময় 
মোহর টা 

তর মালে উত্তরাধকার 
বিশ্বাস 


অংশীবাদী, পৌত্তলিক 

মোনাফেক, ভন্ড 

ধর্মান্তরিত 

একনিষ্ঠ ব্যক্তি 

আল্লাহ তায়ালার দিকে 

প্রত্যাবর্তনকারী 

দ্বীন থেকে সরে যাওয়া নাস্তিক 
ত 

সরল পথ 

জন্মভূমি ত্যাগ করে যিনি 

অন্যত্র চলে যান 

যে ব্যক্তি আল্লাহর পথে 

জেহাদ করে 


ক্ষমা করা 

















যিনি শাহাদাত বরণ করেন 





কৃতজ্ঞতা প্রকাশ 
বিপরীত করা 














ড///.210017179050917910179010.019 


সূরা আল বাকারা ২৯, আল আনয়াম ১, 
৭৩, ১০১, আল আম্বিয়া ৩৩, আল মোমেনুন 
১২-১৪, আন নূর ৪৫, আল ফোরকান ২, 
লোকমান ১০, আর রহমান ১৪-১৫ 


অধ্যায় ২ £ আল্লাহ তায়ালা সৃষ্টিকলের 
একমাত্র সাবর্ভৌম মালিক 

সুরা আলে ইমরান ২৬, আন নেসা ৫৩, 
আল মায়েদা ১৭, ৭৬, আন নাহল ৭৩, বনী 
ইসরাঈল ১১১,আল মোমেনূন ৮৮, সাবা ২২, 
আল ফাতের ১৩, আৰ ঝুমার ৪৩, আয 
যোখরুফ ৮৬, আল ফাতহ ১১, ১৪ 


অধ্যায় ৩ £ ভালো মন্দ সবকিছু আল্লাহর 
ইচ্ছায়ই সাধিত হয় 

সূরা আল মায়েদা ৪১, আল আশরাফ ১৮৮, 
ইউনুস ৪৯, ১০৭, আর রা*দ ১৬, বনী 
ইসরাঈল ৫৬, আল ফোরকান ৩, আল ফাতহ 
১১, আল মোমতাহেনাহ ৪, আল জ্বিন ২১ 


অধ্যায় ৪ £ রেষেক শুধু আল্লাহর ইচ্ছায়ই 
বাড়ে কমে 


সুরা আল বাকারা ২১২, আল মায়েদা ৮৮, 
হুদ ৬, আর রা'দ ২৬, আল হাজ্জ ৫৮, আল 
আনকাবুত ১৭, ৬০, আর রোম ৪০, ফাতের 
৩, আল মোমেন ১৩, আশ শুরা ২৭, আয 
যারিয়াত ৫৮, আত ত্বালাক ৩, আল মুলক 
২১ 


অধ্যায় ৫ £ আল্লাহ তায়ালা ছাড়া কোনো 
মা'বৃদ নেই 

সুরা আল বাকারা ১৬৩, ২৫৫, আলে ইমরান 
৬২, আন নেসা, ১৭১, আল মায়েদা ৭৩, আল 
আনয়াম ৪৬, আল আ'রাফ ৬৫, ইবরাহীম 
৫২, আন নাহল ২২, ৫১, বনী ইসরাঈল, ২২, 
আল কাহফ ১১০, আল আম্বিয়া ১০৮, আল 





হাজ্জ ৩৪, আল মোমেনূন ৯১, আন নামল ৬০, 
আল কাছাছ ৭১, ছোয়াদ ৬৫, হা-মীম আস 


_সাজদাহ ৬, আয যোখরুফ ৮৪, আত তুর ৪৩ 


অধ্যায় ৬ ৪ আল্লাহ তায়ালাই শুধু গায়বের 
খবর জানেন 

সূরা আল বাকারা ৩৩, আল মায়েদা ১০৯, 
১১৬, আল আনয়াম ৫৯, ৭৩, আত তাওবা 
৭৮, ৯৪, ১০৫, ইউনুস ২০, হুদ ১২৩, আল 
কাহফ ২৬, আল ফাতের ৩৮, সাবা ৩, আল 
হুজুরাত ১৮ 

অধ্যায় ৭ £ রসূল সে.) গায়েব জানতেন না 


সুরা আল আনয়াম ৫০, আল আ'রাফ ১৮৭, 
১৮৮, আল জন ২৫ 


অধ্যায় ৮ £ আল্লাহ তায়ালা যাকে যতো ইচ্ছা 
দান করেন 


সুরা আলে ইমরান, ৩৭ 


অধ্যায় ৯ 2 সভা।ন দানের ক্ষমতা একমারে 
আল্লাহ তায়ালার 


সুরা আশ শুরা ৪৯-৫০ 

অধ্যায় ১০ £ শেফাদানকারী হচ্ছেন একমাত্র 
আল্লাহ তায়ালা 

সূরা আশ শোয়ারা আয়াত, ৮০ 

অধ্যায় ১১ £ বিপদের সাথী একমারে আল্লাহ 
তায়ালা 

সুরা ইউনুস ১২, আল আবধ্বিয়া ৮৪, বনী 
ইসরাঈল ৫৬, আৰ ঝুমার ৩৮ 

অধ্যায় ১২ £ প্রার্থনা করতে হবে সরাসরি 
আল্লাহর কাছে 

সুরা আল আনয়াম ৪০-৪১, আল আ'রাফ ২৯, 


ইউনুস ১০৬, আর রা"দ ১৪, আল ফোরকান 
৬৮, আল মোমেন ১৪ 


অধ্যায় ১৩ £ আল্লাহ তায়ালাই বিপদথভ 


2 
[এ 





ড///.210017179050917910179010.019 


সংক্ষিপ্ত বিষয়সূচী 
সূরা আল বাকারা ১৮৬, আন নামল ৬২, আঝ | অধ্যায় ১০ ৪ শুরা কাউঙ্গিলের এধান মহানবী 
ঝুমার ৪৯ (স.) 

রেসালাত সূরা আলে ইমরান ১৫৯ 

অধ্যায় ১ £ মোহাম্মদ (স.) আল্লাহর প্রেরিত | অধ্যায় ১১ ৪ রসূল হচ্ছেন সবোর্তিম চরিত্রের 
রসুল নমুনা 
সুরা আল বাকারা ১১৯, আন নেসা ৭৯, আর [সূরা আলে ইমরান ১৫৯, আত তাওবা ১২৭, 
রা'দ ৩০, বনী ইসরাঈল ১০৫, আল আম্বিয়া | আল কালাম ৪ 


১০৭, আল আহযাব ৪৫, সাবা ২৮, ইয়াসীন [অধ্যায় ১২ ৪ রসূল (স.) ছিলেন শ্রুদেরও 
৩ কল্যাণকামী ও 


অধ্যায় ২ ৪ নবীদের মানবরপী মাবুদ মনে | সরা আল কাহফ ৬ 
সুরা আল মায়েদা ৭২-৭৪ 
অধ্যায় ৩ £ নিজেদের দিকে নয় বরং 


অধ্যায় ১৩ £ সকল নবীই তার উম্মতের 


সূরা আলে ইমরান ৭৯ 


টু ৪ £ রসূল সে.) সকল নবীদের মধ্যে (সূরা আল বাকারা ১৪৩ 


ঙ 
অধ্যায় ১৫ £ নবীদের নিজহ্ক ক্ষমতায় নয়; 


সুরা আল আহযাব ৪০, সাবা ৩৮ বরং আল্লাহর ইচ্ছায়ই তারা মোজেযা দেখাতে 
অধ্যায় ৫ £ রসুল (স.)-এর বিশেষ গুণাবলী পারেন 


সুরা আত তাওবা ১২৮, আল আশ্বিয়া ১০৭, [সূরা আল আনয়াম ১০৯, আর রাস্দ ৩৮ 
আল আহযাব ৪৫-৪৬, সাবা ২৮ ভদীর 


অধ্যায় ৬ £ আল্লাহর রসূলের দায়িতৃ অধ্যায় ১ এ ভাগযলিখন সম্পকির্তি আলোচনা 
সূরা আলে ইমরান ২০, আল মায়েদা ৬৭, [সুরা ইউনুস ৫, আল হেজর ২১, ৬০, আল 
আল মায়েদা ৯২, ৯৯, আর রা'দ ৪০, আশ [মোমেনুন ১৮, আল ফোরকান ২, আল আহযাব 
শুরা ৮৪ ৩৮, সাবা ১৮, ইয়াসীন ৩৯, হা-মীম আস 
অধ্যায় ৭ রসূল সে.) হচ্ছেন নামাধীদের | সাজদা ১০, আশ শুরা ২৭, আল কামার ১২, 
ইসা ৪৯, আল ওয়াকেয়া ৬০, আল মোযযাম্মেল 
২০, আল মোরসালাত ২২, ২৩, আবাসা ১৯, 
সুরা আন নেসা ১০২, আত তাওবা ১০৩ আল আ'লা ৩ 

অধ্যায় ৮ £ রসূল সে.) হচ্ছেন আল্লাহর আল কোরআন 


তরফ থেকে নিয়োগএাও বিচারক 

অধ্যায় ১ £ আল্লাহ তায়ালাই কোরআন 
সুরা আন নেসা ৬৫, ১০৫ অবতীর্ণ করেছেন 
অধ্যায় ৯ £ রণাঙ্গনের সেনাপতি আল্লাহর সূরা আল বাকারা ২৩, ৯৭, ১৮৫, আলে 
রসূল সে.) ইমরান ৩, ৭, 8৪, আন নেসা ৮২, আল 
সুরা আলে ইমরান ১২১, আন নেসা ৮৪, আল |মায়েদা ৪৮, আল আনয়াম ১৯, ৯২, ১১৪, 
আনফাল ৫৭, ৬৫ ১৫৫, আল আ'রাফ ২, ইউনুস ৩৭, ৫৭, 


৩২ ড//4.9100191780809917101001.019 





₹ক্ষিপ্ত বিষয়সূচী 


হুদ ১৩-১৪, হুদ ৪৯, ইউসুফ ২, ১০২, 
ইবরাহীম ১, আন নাহল ৮৯, বনী ইসরাঈল 
৮২, ৮৮, ত্োয়া-হা ২, ১১৩, আন নূর ৩৪, 
আল ফোরকান ১, আশ শোয়ারা ১৯২, আস 
সাজদা ২, ইয়াসীন ৫, সোয়াদ ২৯, আঝ 
ঝুমার ২৩, হা-মীম আস সাজদা ২, আশ শূরা 
৭, আয যোখরফ ৩, আদ দোখান ৩, ৫৮, 
আত তুর ৩৩-৪, আল ওয়াকেয়া ৮০, আদ 
দাহর ২৩, আল কাদর ১ 


অধ্যায় ২ £ কোরআন মাজীদ নাযিলের 
উদ্দেশ 


সূরা আলে ইমরান ১৩৮, আল মায়েদা ১৫-১৬, 
৪৮, আল আনয়াম ৯০, ১৫৭, ইউনুস ৫৭, 
আন নাহল ৬৪, ৮৯, বনী ইসরাঈল ৯-১০, 
৮২ 


অধ্যায় ৩৪ কোরআনের মোজেযা 


সূরা আল বাকারা ৫৫-৫৭, ৬০, ৬৩, ৬৫, 
৭২-৭৩, ২৪৩, ২৪৮, ২৫৯, ২৬০, আলে 
ইমরান ১৩, ৩৭, ৩৯-৪১, ৪৫-৪৬, ৪৯, 
১২৩-১২৫, আন নেসা ১৫৭, ১৫৭-১৫৮, 
১৫৯, আল মায়েদা ৬০, আল আরাফ 
১০৭-১০৮, ১১৫-১২২, ৯৩০-১৩৩, ১৭১, 
আল আনফাল ৯, আত তাওবা ২৫-২৬, ৪০, 
হুদ ৩৬-৪৪, ৬৪-৬৮, ৬৯-৭৩, ৭৭-৮৩, 
৯৩-৯৫, ইউসুফ ২৩-২৭, ৮৩, ৯৩, ৯৪-৯৬, 
বনী ইসরাঈল ১, আল কাহফ ১০-১২, 
১৭-১৮, ২৫, ৬০-৬৩, মারইয়াম ১৬-১৭, 
২৪-২৫, ২৯-৩১, ত্োয়া-হা ১৯-২২, ২৫-৩৬, 
৬৬-৭০, ৯৭, আল আম্বিয়া ৬৯, ৭৯, ৮১-৮২, 
আশ শোয়ারা ৬০-৬৬, আন নামল ৭-১২, 
১৬-১৯, ২০-২৮, ৩৭-৪০, ৪৮-৫১, আল 
কাসাস ৭-১৩, ২৪-৩৫, আল আনকাবুত ৫১, 
আল আহযাব ৯, সাবা ১০-১৪, আস সাফফাত 
১৪০-১৪৬, সোয়াদ ১৭, ৩৬-৩৮, ৪২-৪৩, 
আল মো'মেন ২৬-২৭, আদ দোখান ২৪, আয 
যারিয়াত ২৮, আন নাজম ১-১৮, আল কামার 
১, ৩৭, আল ফীল ১-৫ 


অধ্যায় ৪ £ কোরআন মোমেনদের জন্যে 
শেফা ও রহমত 


সুরা আল ফাতেহ, ১-৭, আত তাওবা, ১৪-১৫, 
সূরা ইউনুস, ৫৭-৫৮, আন নাহল, ৬৯, বনী 
ইসরাঈল, ৮২, আল আম্বিয়া, ৮৩, আশ 
শোয়ারা,৭৮-৮২, ছোয়দ, ৪১, হা-মী-ম আস 
সাজদা, ৪৪ । 


ফেরেশতা 
অধ্যায় ১৪ ফেরেশতাদের দায়িত কতর্য 


আল বাকারা ৩০-৩৪, ৯৭-৯৮, ১০২, আল 
আনয়াম ৯৩, আল আ'রাফ ২০৬, আর রাস্দ 
১১, আন নাহল ৪৯-৫০, মারইয়াম ৬৪, আল 
আম্বিয়া ১৯-২০, ২৬-২৯, আল ফোরকান 
২৫-২৬, আশ শোয়ারা, ১৯২-১৯৪, সাবা 
২২-২৩, ফাতের ১, আস সাফ্ফাত ১৬৪-১৬৬, 
আল মো'মেন ৭-৯, হা-মীম আস সাজদা 
৩৮, আশ শুরা ৫, আয যোখরুফ ৭৭, 
৮০, কফ ১৬-১৮, ১৯-২৬, আন নাজম 
২৬, তাহরীম ৬, আল হাক্কাহ ১৬-১৮, আল 
মোদ্দাসসের ৩০-৩১, আত তাকওয়ীর ১৯-২১, 
আল ইনফেতার ১০-১২, আল কদর ১৪ 


কেয়ামত 
অধ্ায় ১? কেয়ামতের আলামত 


(যেমন ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদের 
আবির্ভাব এবং পুনরায় হযরত ঈসা (আ.)-এর 
আগমন) 


সূরা আল কাহফ ৯৮-৯৯, আল আব্িয়া ৯৬, 
আন নামল ৮২, আয যোখরুফ ৬১, আদ 
দোখান ১০-১১, মোহাম্মদ ১৮, আন নাজম 
৫৭-৫৮, আল কামার ১, আল মায়ারেজ ৬-৭ 


অধ্যায় ২ £ প্রনরুথানের এয়োজনীয়তা ও 
তার এমাণ 


সূরা আল বাকারা ৭২-৭৩, ২৫৯-২৬০, আল 
আ'রাফ ২৯, ৫৭, আন নাহল ৩৮-৪০, ৭৭, 
বনী ইসরাঈল ৯৮-৯৯, আল কাহফ ২১, 
মারইয়াম ৬৬-৬৭, ত্োয়া-হা ১৫, আল আম্বিয়া 
১০৪, আল হাজ্জ ৫-৭, আন নামল ৮৬, আল 
আনকাবুত ১৯-২০, আর রোম ১৯, ২৭, ৫০, 
সাবা ৩, ফাতের ৯, ইয়াসীন ৩৩, ৭৮-৮২, 
আস সাফ্ফাত ১১, সোয়াদ, ২৭-২৮, আৰ 














ড///.210017179050917910179010.019 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


ঝুমার ৪২, আল মোমেন ৫৭, হা-মীম আস 
সাজদা ৩৯, আদ দোখান ৩৯-৪০, আল 
জাসিয়া ২১-২২, আল আহকাফ ৩, ৩৩, কফ 
৬-১১, ১৫, আয যারিয়াত ১-৬, আত তুর 
১-১০, আল ওয়াকেয়া ৫৭-৬২, আল কেয়ামাহ 
৩-৪, ৩৬-৪০, আল মোরসালাত ১-৭, আন 
নাবা ৬-১৭, আন নাষেয়াত ২৭-৩২, আত 
তারেক ৫-৮, আত তীন ৪-৮ 


অধ্যায় ৩2 মৃত্যুর পর থেকে কেয়ামত পর্বত 
সময়কালীন অবস্থা 


সুরা আল বাকারা ১৫৪, আলে ইমরান 
১৬৯-১৭১, আন নেসা ৯৭, আল আনয়াম 
৬২, আল আ'রাফ ৪০, আল মোমেনুন ১০০, 
আস সাজদাহ ১১, আল মোমেন ৪৬, ব্বাফ ৪ 


অধ্যায় ৪ £ শিঙ্গায় ফুৎকার 


সুরা আল আনয়াম ৭৩, আল কাহফ ৯৮-১০১, 
আন নামল ৮৭-৮৮, সোয়াদ ১৫, আৰ 
ঝুমার ৬৮, ক্াফ ২০, ৪১-৪২, আল হা-কাহ 
১৩-১৭ 


অধ্যায় ৫ £ ময়দানে হাশরের অবহ্া 


সূরা আল বাকারা ১১৩, ১৪৮, ১৭৪, ২১০, 
আলে ইমরান ১০৬-১০৭, আন নেসা ৪১-৪২, 
আল আনয়াম ৩১, ৩৬, ৩৮, আল আরাফ 
২৯, ৫৩, আত তাওবা ৩৪-৩৫, ইউনুস ৪, 
২৬-৩০, ৪৫, হুদ ১৮, ৯৮, ১০৩-১০৮, 
ইবরাহীম ৪৮-৫১, আল হেজর ২৪-২৫, বনী 
ইসরাঈল ৫২, ৭১-৭২, ৯৭, ১০৪, আল কাহফ 
৪৭, ৫২-৫৩, মারইয়াম ৩৭-৩৯, ৬৮-৭২, 
৮৫-৮৬, ৯৩-৯৫, ত্োয়া-হা, ১০০-১১২, 
১২৪-১২৬, আল আব্বিয়া ৪০, ১০৩-১০৪, 
আল হাজ্জ ৭৮, আল মোমেনুন ১০০-১০১, 
আল ফোরকান ২২, ৩৪, আশ শোয়ারা 
৯০-৯৫, আন নামল ৮৩-৮৫, আল কাসাস 
৬৫-৭৫, আর রোম ১৪-১৬, ২২-২৫, 
৫৫-৫৭, আস সাজদা ৫, ইয়াসীন ৪৮-৫৯, 
আস সাফফাত ২০-২৬, আৰ ঝুমার ৭৫, 
আল মোমেন ১৫-১৭, আশ শুরা ৪৭, আয 
যোখরুফ ৬৬-৬৭, আদ দোখান, ৪০, ব্বাফ 
১১, আত তুর ৭-১২, 8৫, আল কামার 





৩৪ 


৬, আর রাহমান ৩৭-৪৪, আল ওয়াকেয়া 
১-৬, ৪৯-৫০, আল হাদীদ ১২-১৫, আত 
তাগাবুন ৯, আল কালাম ৪২-৪৩, আল 
হা-ক্কাহ ১-২, আল মায়ারেজ ১-১০, ৪৩-৪৪, 
আল মোষযান্মেল ১২-১৪, ১৭-১৮, আল 
মোদ্দাসসের ৮-১০, আল কেয়ামাহ ৭-১২, 
আল মোরসালাত ৮-১৫, আন নাবা ১৭-২০, 
৪০, আন নাযেয়াত ৬-৯, ১৩-১৪, ৩৪-৩৯, 
আবাসা ৩৩-৪২, আত তাকওয়ীর ১-১৪, আল 
ইনফেতার ১-৫, ১৫-১৯, আল মোতাফফেফীন 
১৫-১৭, আল ইনশেকাক ১-২, আল ফাজর 
২১-৩০, আয যেলযাল ১-৮, আল আদিয়াত 
৬-১১, আল কৃরেয়া ১-৫ 

অধ্যায় ৬ £ কেয়ামত দিবসের কঠোরতা এবং 
মানুষের ব্যাকুলতা 

সূরা আল মায়েদা ৩৬, আল আনয়াম ৩১, 
ইবরাহীম ৪২-৪৩, মারইয়াম ৩৯, ৭১, 
ত্োয়া-হা ১০৮, আল আম্বিয়া ৪০, ৯৭, আল 
হাজ্জ ১-২, আন নূর ৩৭, আল ফোরকান 
২৭, সাবা ৩৩, আস সাফফাত ২০, ২২-২৩, 
আৰ ঝুমার ৪৭-৪৮, ৬০, আল মোমেন ১৮, 
হা-মীম আস সাজদা ২৯, আশ শুরা ২২, 
৪৫, আয যোখরুফ ৩৭-৩৯, আল জাসিয়া 
২৭-২৮, আয যারিয়াত ১৩-১৪, আত তুর 
৪৫-৪৬, আল কামার ৮, ৪৬, আল হাদীদ 
১৩-১৫, আল মুলক ২৭, আল কালাম ৪৩, 
আল হা-ক্কাহ ২৫-২৯, আল মায়ারেজ ১১-১৪, 
আল মোযযাম্মেল ১৭, আল মোদ্দাসসের ৯-১০, 
আল কেয়ামাহ ৭-১২, আদ দাহর ১০-১১, 
আল মোরসালাত ৩৭-৩৯, আন নাবা ৪০, 
আন নাযেয়াত ৮-৯, আবাসা ৩৪-৩৭, আত 
ত্বারেক ১০, আল গাশিয়াহ ১-৩, আল ফাজর 
২৩-২৬, আল লায়ল ১১, আয যেলযাল ৩, 








সূরা ইবরাহীম ৪৪-৪৫, আস সাজদাহ ১২, 
আশ শুরা ৪৪ 


অধ্যায় ৮ £ অনুসারীদের সাথে পাপিষ্ঠ 
নেতাদের শত্রুতা ও তাদের অক্ষমতা 





ড///.210017179050917910179010.019 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


সুরা আল বাকারা ১৬৬-১৬৭, আর রোম ১৩ 


অধ্যায় ৯ £ কেয়ামতের দিন কেউ কারো 
কাজে আসবে না 


সুরা আল বাকারা ১৬৫-১৬৭, আল আনয়াম 
৭০, ৯৪, ১৬৪, ইউনুস ২৭-৩০, ইবরাহীম 
২১-২২, আন নাহল ৮৬-৮৭, আল কাহফ 
৫২, মারইয়াম ৮১-৮২, আল মোমেনুন ১০১, 
আল ফোরকান ১৭-১৯, আশ শোয়ারা ৮৮, 
আল কাসাস ৬৩-৬৪, আল আনকাবুত ২৫, 
আর রোম ১৩, লোকমান ৩৩ সাবা ৩১-৩৩, 
৪২, ফাতের ১৪, ১৮, আস সাফফাত ২৫-৩৩, 
আল মোমেন ১৮, হা-মীম আস সাজদা ৪৮, 
আশ শুরা ৪৬, আয যোখরফ ৬৭, আদ 
দোখান ৪১-৪২, আল আহকাফ ৬, ক্বাফ 
২৩-২৭, আল মোমতাহেনা ৩, আল হাক্কাহ 
২৫-৩৫, আল মায়ারেজ ১০-১৪, আবাসা 
৩৪-৩৬, আল ইনফেতার ১৯ 


অধ্যায় ১০ £ শাফায়াত কেবল আল্লাহর 
অনুমতিতেই পাওয়া যাবে 
সুরা আল বাকারা ৪৮, ২৫৪, ২৫৫, ইউনুস ৩, 


বনী ইসরাঈল ৭৯, মারইয়াম ৮৭, ত্োয়া-হা 
১০৯, আয যোখরুফ ৮৬, আন নাজম ২৬ 


অধ্যায় ১১ £ কেয়ামতের দিন মিথ মা 'বৃদ, 
কাফের সম্প্রদায় এবং ম্বসলমানদের সাথে 
আল্লাহর কথাবার্তা 

সূরা আল মায়েদা ১০৯-১১৯, আল আনয়াম 
২২-২৩, ৩০, ৯৪, ১২৮-১৩০, আল আ'রাফ 
৬-৭, ইবরাহীম ৪৪-৪৫, আন নাহল ২৭-২৯, 
আল কাহফ ৪৮, তোয়া-হা ১২৫-১২৬, আল 
মোমেনুন ১০৫-১১৪, আল ফোরকান ১৭-১৯, 
আন নামল ৮৪, আল কাসাস ৬২-৬৬, আস 
সাজদাহ ১২-১৪, সাবা ৪০-৪২, ইয়াসীন 
৬০-৬৪, আস সাফফাত ২৪-২৫, আঝ 
ঝুমার ৫৯, হা-মীম আস সাজদা ৪৭, আল 
জাসিয়া ২৮, কাফ ২২-২৯, আল মোরসালাত 
৩৮-৩৯ 


অধ্যায় ১২2 কেয়ামতের দিনে হিসাব নিকাশ 
এহণ 


সূরা ইবরাহীম ৫১, আন নাহল ৯৩, বনী 
ইসরাঈল ১৩-১৪, আল কাহফ ৪৯, ১০৫, 











৩৫ 





মারইয়াম ৩৯, আল আধ্িয়া ৪৭, লোকমান 
১৬, ইয়াসীন ৬৫, আল মোমেন ৭৮, আয 
যোখরুফ ১৯, 8৪, আর রাহমান ৩১, আল 
মোমতাহেনা ৩, আল গাশিয়াহ ২৬, আত 
তাকাছুর ৮ 

অধ্যায় ১৩ £ কেয়ামতের দিন পাপ পৃণোর 
পরিমাপ 


সূরা আল আ'রাফ ৮-৯ 
অধ্যায় ১৪ £ আমলনামা নিধার্রণ 


সূরা আলে ইমরান ৩০, আল হা-কাহ ১৯-২৯, 
আত তাকওয়ীর ৮-১০, আল ইনশেকাক 


অধ্যায় ১৫ £ আমল অনুযায়ী প্রকার ও 
শাতি নিশ্চিতকরণ 


সূরা আলে ইমরান ১৮৫, ইউনুস ৪, হুদ 
১০৬-১০৮, ১১১, আন নাহল ১১১, আল হাজ্জ 
৫৬-৫৭, আল মোমেনুন ১০২-১০৩, আন 
নূর ২৩-২৫, আন নামল ৮৫, ৯০-৯৩, আল 
আনকাবুত ১৩, আর রোম ১৪-২৩, ইয়াসীন 
৫৩-৫৪, আৰ ঝুমার ১০, ৭০, আল মোমেন 
১৭, ৫২, হা-মীম আস সাজদা ২৪, আল 
জাসিয়া ৩৪-৩৫, ক্বাফ ২৮-৩১, আত তুর 
১৬-১৭, আল ওয়াকেয়া ৭-৪৪, ৮৮-৯৪, 
আত তাগাবুন ৯-১০, আত তাহরীম ৭, আল 
হা-ক্কাহ ১৮-৩২, আল কেয়ামাহ ২২-২৫, আল 
মোরসালাত ১১-১৫, ৩৫-৩৯, আন নাযেয়াত 
৩৪-৪১, আয যেলযাল ৪-৮, আল কারিয়া 
৬-৯ 








পবিত্রতা 
অধ্যায় ১৪ ওযুর মাসআলা 
সুরা আল মায়েদাহ, ৬ 
অধ্যায় ২ ঃ তায়াস্মমের মাসআলা 
সুরা আন নেসা, ৪৩ 
অধ্যায় ৩£ গোসলের মাসআলা 
সুরা আল মায়েদাহ, ৬, আন নেসা, ৪৩ 
অধ্যায় ৪ £ মাসিক খতুস্লাবের মাসআলা 
সূরা আল বাকারা, ২২২ 


ড///.210017179050917910179010.019 











অধ্যায় ১৪ জামাতের সাথে নামাযের হুকুম 
সূরা আল বাকারা, ৪৩ 

অধ্যায় ২ £ মাকামে ইবরাহীমে নামাযের 
হকুম 

সূরা আল বাকারা, ১২৫ 

অধ্যায় ৩£ নামায হেফাযতের ওরত্ত 


সুরা আল বাকারা, ২৩৮ সূরা আল মোমেনুন, 
আয়াত ২ 


অধ্যায় ৪ £ কসর নামায এবং যুদ্ধের ময়দানে 
নামাযের পদ্ধতি 


সুরা আন নেসা, ১০১-১০৩ 
অধ্যায় ৫ £ পাঁচ ওয়াক নামাযের প্রমাণ 
সূরা বনী ইসরাঈল, ৭৮-৭৯ 


অধ্যায় ৬ £ একাশা] নামাযে মধ্যম আওয়াযে 
কেরাত পাঠের হুকুম 


বনী ইসরাঈল, ১১০ 
অধ্যায় এ নামাযের সময় 


সূরা তোয়া-হা, ১৩০ 
অধ্যায় ৮ ৪ নামাযে খু খু 

সূরা আল মোমেনুন, ২ 

অধ্যায় ৯৪ ব্যভতা আল্লাহখেমীদের নামাযে 
বাণা হয় না। 

সূরা আন নূর, ৩৭ 

অধ্যায় ১০ £ নামায অশ্রীল ও মন্দ কাজ 
থেকে বিরত রাখে 

সূরা আল আনকাবৃত, ৪৫ 

অধ্যায় ১১৪ জুমার দিনে মাসজিদে যাওয়ার 
তাগিদ 


সুরা আল জুমুয়া, ৯ 
অধ্যায় ১২ £ লোক দেখানো নামাধীদের 
কঠোর শাড়ি 


সূরা আল মাউন, ৪-৬ 





+ ৩৬ 





অধ্যায় ১ £ যাকাত, সদকাহ এবং তা বায়ের 
খাতসমূহ 
সুরা আল বাকারা ২১৫, ২৬৭, ২৭১, 
২৭৩-২৭৪, আল আনয়াম ১৪১, আত তাওবাহ 
৬০, আন নূর ৫৬, আল ফোরকান ৬৭, আর 
রোম ৩৯, আদ দাহর ৮-৯ 

রোযা 
অধ্যায় ১৪ রোযা, এ'তেকাফ এবং লায়লাতল 
কাদর 


সুরা আল বাকারা ১২৫, ১৮৩-১৮৫, ১৮৭, 
আদ দোখান ৩-৫, আল কাদর ১-৫ 


হজ্জ 
অধ্যায় ১£ কাবাঘরের এতি সন্মান এদ শর্ন 


সূরা আল বাকারা ১২৫, আলে ইমরান ৯৬-৯৭, 
আল হাজ্জ ২৬-২৭ 


অধ্যায় ২ £ হজ্জের মহান দিন 
সুরা আল বাকারা ১৯৭-১৯৯ 

অধ্যায় ৩ £ তওয়াফে যেয়ারতের বণনা 
সূরা আল হাজ্জ, ২৯ 


অধ্যায় ৪ ৪ সাফা এবং 
দৌড়ানোর 


সূরা আল বাকারা, ১৫৮ 
অধ্যায় ৫ £ ওমরার বর্না 
সূরা আল বাকারা ১৯৬ 


অধ্যায় ৬ £ ওমরায় মাথা মুভানো অথবা চুল 
ছাটা 


সুরা আল ফাতাহ, ২৭ 


অধ্যায় ৭ £ এহরাম বাধা অবস্থায় শিকার 
করা 


সূরা আল মায়েদাহ ১, ৯৫, ৯৬ 
অধ্যায় ৮ £ হজ্জে তামাতু 
সুরা আল বাকারা, ১৯৬ 


অধ্যায় ৯ £ কোরবানীর জন্যে নির্ধারিত পতি 
বাঁধা পশু 





///.210017179050917910179010.019 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


সুরা আল মায়েদা ৯৭, আল হাজ্জ ২৮ 
অধ্যায় ১০ £ কোরবানীর পশুর নিখুঁত হওয়া 
সুরা আল হাজ্জ, ৩০-৩৩, ৩৬-৩৭ 


অধ্যায় ১১ 2 হজ্জে যাওয়ার পথে বাধাথত 
হলে ফিরে যাওয়া 


সূরা আল বাকারা, আয়াত ১৯৬ 
নারী ও পারিবারিক জীবন 
অধ্যায় ১ £ পদার্র বিধান 


সুরা আন নূর, ২৭-৩১, ৫৮-৬০, আল আহযাব 
৫৩-৫৫, ৫৯ 


অধ্যায় ২ ৪ বিয়ের হুকুম 
সুরা আন নেসা, ৩ 

অধ্যায় ৩ £ যেসব মহিলাকে বিয়ে করা 
হারাম 

সুরা আল বাকারা ২২১, আন নেসা ২৩-২৪ 


অধ্যায় ৪ £ বিয়ের ওলী তেভিভাবক)-এর 
বণর্না 


সূরা আন নেসা, ২৫ 
অধ্যায় ৫ £ মোহরের বিধান 


সুরা আল বাকারা ২৩৬-২৩৭, আন নেসা ২৪, 
আল কাসাস ২৭-২৮, আল আহযাব ৫০ 


অধ্যায় ৬ £ মুসলমানদের অবিবাহিত থাকা 
উচিৎ নয় 


সুরা আন নূর, ৩২ 
অধ্যায় ৭ £ একাধিক ভ্রীর মাঝে ন্যায় 
ইনসাফ এতিষ্ঠা 


সুরা আন নেসা, ১২৯ 


অধ্যায় ৮ £ শিশুর মাতুদ্ুঞ্ধ পান ও তা 


সূরা আল বাকারা ২৩৩, আল আহকাফ ১৫ 
অধ্যায় ৯ £ তালাকের বিধান 
সূরা আল বাকারা ২২৯, ২৩১, ২৩২ 
অধ্যায় ১০ £ তিন তালাকের আলোচনা 





সূরা আল বাকারা, ২৩০ 
অধ্যায় ১১ £ স্ীকে তালাকের অধিকার দেয়া 
সুরা আল আহযাব, ২৮-২৯ 


অধ্যায় ১২৪ যে তালাক থেকে ফিরে আসা 
যায় তার আলোচনা 


সূরা আল বাকারা, ২২৮ 

অধ্যায় ১৩ £ স্ত্রীর কাছে না যাওয়ার কসম 
সুরা আল বাকারা, ২২৬-২২৭ 

অধ্যায় ১৪ £ খোলা 'র বিধান 

সূরা আল বাকারা, ২২৯ 

অধ্যায় ১৫ £ যেহারের হুকুম 

সূরা আল মোজাদালাহ, ২-৪ 


অধ্যায় ১৬ £ স্বামী ত্রী একে অন্যের প্রাতি 
ব্যভিচারের অভিযোগ করলে তা মিমাংশার 
পদ্ধতি 


সুরা আন নূর, ৬ 








অধ্যায় ১৭ £ ইদ্দতের বিধান 


সূরা আল বাকারা, ২২৮ 
অধ্যায় ১৮ 2 বিধবার ইদ্দত 
সুরা আল বাকরা, ২৩৪, ২৪০ 


অধ্যায় ১৯£ ক্কামীগমন হয়নি এমন মহিলাদের 
জন্যে কোনো ইদ্দত নেই 


সুরা আল আহযাব, ৪৯ 


অধ্যায় ২০ £ অগাও বয়স, বৃদ্ধা এবং 
গভর্বতীদের ইদ্দত 


সূরা আত ত্বালাক, ৪ 
অধ্যায় ২১ £ তালাকগ্রাগাদের খোরপোষ 
সূরা আত তালাক ৬-৭ 

দন্ডবিধি 
অধ্যায় ১ 2 হত্যার শাতি 
সূরা আল মায়েদা, ৪৫ 
অধ্যায় ২£ চোরের শাস্তি 





ড///.210017179050917910179010.019 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


সুরা আল মায়েদা, ৩৮ 
অধ্যায় ৩ 2 সন্ত্রাসের শাত্তি 
সুরা আল মায়েদা, ৩৩ 


অধ্যায় ৪ ৪ ব্যভিচারের অপবাদ 


সূরা আন নেসা ১৫-১৬, আন নূর ২-৪ 
অর্থনীতি 


অধ্যায় ১ £ অছিয়ত এবং উভরাধিকারের 
বিধান 


সুরা আল বাকারা ১৮০-১৮২, ২৪০, আন 
নেসা ৭-৮, ১১-১২, ৩৩, ১৭৬, আল মায়েদা 
১০৬-১০৮, আল আনফাল ৭৫ 


অধ্যায় ২ 2 ক্রয় বিক্রয়ের বিধি-বিধান 


সূরা আল বাকারা ১৯৮, ২৭৫, ২৮২-২৮৩, 
আন নেসা ২৯, আন নূর ৩৭, আল জুমুয়াহ, 
১০, আল মোষযাম্মেল ২০ 


অধ্যায় ৩ £ সুদের বণনা 


সুরা আল বাকারা ২৭৫, ২৭৮-২৮০, আন 
নেসা ১৬১ 


জেহাদ 
রসূল সে.)-এর স্বশরীরে অংশগ্রহণে 
সংঘটিত যুদ্ধসমূহ 
অধ্যায় ১ £ গাযওয়ায়ে বদর 


সূরা আলে ইমরান ১৩, আল আনফাল ৫-১৮, 
৪১৪৪, ৪৮ 


অধ্যায় ২৪ গাযওয়ায়ে ওহদ 


সূরা আলে ইমরান, ১২১-১২৭, ১৪০-১৪৩, 
১৫২-১৫৫, ১৬৫-১৭১ 


অধ্যায় ৩ ৪ গাযওয়ায়ে বনী নযীর 
সুরা আল হাশর, ২-৬ 

অধ্যায় ৪ £ গাযওয়ায়ে বদরে ছোগরা 
সুরা আলে ইমরান, ১৭২-১৭৫ 
অধ্যায় ৫ ৪ গাযওয়ায়ে আহযাব 
সুরা আল আহযাব ৯-২৫ 


৩৮ 





অধ্যায় ৬ গাযওয়ায়ে বনী কোরায়যা 

সূরা আল আহযাব, ২৬-২৭ 

অধ্যায় ৭ হোদায়বিয়ার সা্ধি এবং বাইয়াতে 
রেদওয়ান 

সূরা আল ফাতাহ, ১ 

অধ্যায় ৮ £ মকা বিজয় 

সূরা আন নাছর, ১ 

অধ্যায় ৯ ৪ গাওয়ায়ে হোনায়ন 
সূরা আত তাওবা, ২৫-২৬ 

অধ্যায় ১০ £ গাযওয়ায়ে তাবুক 

সূরা আত তাওবা, ৪২-৫৯, ৮১-৮৩, ৯০-৯৬ 
অধ্যায় ১১ £ গনীমতের মাল এবং ফাই-এর 
হকুম 

সূরা আল বাকারা ১৯০-১৯৪, ২১৭, আন নেসা 
৭১, ৭৫-৭৬, ৮৯-৯১, ৯৪, আল আনফাল ১, 
১২-১৩, ১৫-১৬, ৩৯, ৪১, ৪৫-৪৭, ৫৭-৫৮, 
৬০-৬১, ৬৭-৬৯, ৭২-৭৩, আত তাওবা ১-৭, 
১১-১২, ২৮-২৯, ৩৬-৩৭, ৪১, ৭৩-৭৪, 
আন নাহল ১২৬, আল হাজ্জ ৩৯-৪০, আল 
আহযাব ৬০-৬২, মোহাম্মদ ৪, আল হাশর 
৫-১০, আল মোমতাহেনা ১০-১১ 

অধ্যায় ১২ ৪ বিশ্বাসঘাতক এবং দ্ুশমনদের 
সাথে বাবহার 


সুর আল আনফাল, ৫৬-৫৮ 


অধ্যায় ১৩ ৪ যুদ্ধের সময় শু পক্ষের সাবি 
এতভাব 


সুরা আল আনফাল, ৬০-৬৩ 


অধ্যায় ১৪ £ শর্রুতর সাথে সম্পাদিত চুক্তি 
বাভবায়ন করা 


সুরা আত তাওবা, ১-৪ 


অধ্যায় ১৫ £ শত্রু নিরাপতা চাইলে তাকে 
নিরাপতা দেয়া 


সূরা আত তাওবা, আয়াত ৬ 


অধ্যায় ১৬ £ ইসলাম এহণে দুশমনকে বাধ্য 
না করা 


সুরা আল বাকারা, ২৫৬-২৫৭ 











ড///.210017179050917910179010.019 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


অধ্যায় ১৭ £ শত্রুর ওপর অত্যাচার এবং 
সূরা আল বাকারা ১৯০-১৯৪ 

বান্দার হক 
অধ্যায় ১৪ পিতামাতা, পাড়া এতিবেশী এবং 
আত্বীয়-কজনের হক 
সূরা আল বাকারা ১৭৭, আন নেসা ৩৬, আন 
নাহল ৯০, বনী ইসরাঈল ২৩-২৫, ২৬, ২৮, 
মারইয়াম ১৪, ৫৫, তোয়া-হা ১৩২, আন 
নূর ২২, আল আনকাবৃত ৮, আর রোম ৩৮, 
লোকমান ১৪-১৫, আল আহযাব ৬, আল 
হুজুরাত ১০, আত তাহরীম ৬, আল বালাদ 
১৫ 
অধ্যায় ২ £ ক্বামী-স্ীর হক এবং পরস্পরিক 
সুরা আল বাকারা ১৮৭, ২২৩, ২২৯, ২৩১, 
২৩৩, আন নেসা ৩-৪, ১৯-২১, ৩৪-৩৫, 
১২৮-১৩০, আত তাগাবুন ১৪, আত ত্বালাক 
৬-৭ 
অধ্যায় ৩ £ চাকর, এতীম, মেসকীন এবং 
ভিক্ষুকদের হক 
সূরা আল বাকারা, ৮৩, ১৭৭, ২২০, 
২৬২-২৬৪, ২৭৩, ২৮০, আন নেসা ২-৬, 
৫-৬, ২৫, ৩৬, ১২৭, বনী ইসরাঈল ৩৪, 
আন নূর ২২, ৩৩, আর রোম ৩৮, আল হাশর 
৭, আল ফাজর ১৭-১৮, আল বালাদ ১৩-১৬, 
আদ দোহা ৯, আল মাউন ২-৩ 


অধ্যায় ৪ £ মেহমানদের হক 
সুরা আল কাহাফ, ৭৭ 
অধ্যায় ৫ £ শত্রুর হক 
সূরা আল মায়েদা, ৮, ৪১-৪২ 


অধ্যায় ৬ £ আল্লাহভীতিই হচ্ছে সম্মানের 
মানদন্ড 


সূরা আল বাকারা ৬২, আল আনয়াম ৫২-৫৩, 
আন নাহল ৯৭, আল কাহফ ২৮, আল 
হুজুরাত ১৩, আবাসা ১-১২ 


+৩৯ 





আদব 
অধ্যায় ১ £ আল্লাহর লাম স্মরণের আদব 
সুরা আল আনফাল, ২ 
অধ্যায় ২ £ কোরআনের আদব 


সুরা আল আ'রাফ ২০৪, আল আনফাল ২, 
আত তাওবা ১২৪ 


অধ্যায় ৩ £ রসুল (স)-এর মজলিসের 
আদব 


সুরা আল হুজুরাত, আয়াত ১-৩ 
অধ্যায় ৪ £ মাসজিদের আদব 
সুরা আন নূর, ৩৬-৩৭ 
অধ্যায় ৫ £ পিতামাতার আদব 
সূরা লোকমান, ১৪-১৫ 


অধ্যায় ৬ £ মুসলমান সমাজে নাগরিকদের 
মান ইযযতের সংরক্ষণ 


সূরা আল হুজুরাত, ১০-১২ 
অধ্যায় ৭ £ সালামের আদব 
সূরা আন নেসা, ৮৬ 


অধ্যায় ১ আল্লাহর কাছে প্রার্থনা করা 


সুরা আল ফাতেহা ৫, আল বাকারা, ১২৬, 
১২৭-১২৯, ২০১, ২৮৫, ২৮৬, আলে ইমরান 
৬, ৮, ২৬-২৭, ৫৩, ১৪৭, ১৯১-১৯৪, 
আল মায়েদা ১১৪, আল আ'রাফ ৮৯, ১২৬, 
১৫১, ১৫৫-১৫৬, আত তাওবা ১২৯, ইউনূস 
৮৫-৮৬, ৮৮, হুদ ৪১, ৪৭, ইউসুফ ১০১, 
ইবরাহীম ৪০-৪১, বনী ইসরাঈল ২৪, ৮০, 
আল কাহফ ১০, মারইয়াম ৪-৬, ত্োয়া-হা 
২৫-২৬, ১১৪, আল আম্বিয়া ৮৩, ৮৭, ৮৯, 
১১২, আল মোমেনুন ২৬, ২৯, ৯৩-৯৪, 
৯৭-৯৮, ১০৯, ১১৮, আল ফোরকান ৬৫, 
৭৪, আশ শোয়ারা ৮৩-৮৭, ১১৮, ১৬৯, আন 
নামল ১৯, ৪৪, ৫৯, আল কাসাস ১৬-১৭, 
২১, ২৪, আল আনকাবুত ৩০, আস সাফফাত 
১০০, সোয়াদ ৩৫, আল মোমেন ৭-৯, আল 
আহ্‌কাফ ১৫, আল কামার ১০, আল হাশর 


ড///.210017179050917910179010.019 





সংক্ষিপ্ত বিষয়সূচী 


১০, আল মোমতাহেনা ৪-৫, আত তাহরীম 
৮, ১১, নৃহ ২৪, ২৮, আল ফালাক ১-৫, আন 
নাস ১-৬ 


কোরআনের উপমাসমূহ 
আল্লাহর দেয়া বিভিন ধরনের 


অধ্যায় ১ ৪ 
উদাহরণ 


সূরা আল বাকারা, ১৭১, ১৭-২০, ২৬১, 
২৬৪-২৬৬, আলে ইমরান ৫৯, ১১৭, আল 
আ'রাফ ১৭৬, ইউনুস ২৪, হুদ ২৪, ইবরাহীম 
১৮, ২৪-২৬, আন নাহল ৭৫-৭৬, ১১২, 
আল কাহফ ৩২-৪৩, ৪৫, আন নুর ৩৫, আল 
আনকাবুত ৪১, আর রোম ২৮, আৰ ঝুমার 
২৯, আল হাদীদ ২০, আল জুমুয়া ৫, আত 
তাহরীম ১১-১২ 


হালাল হারাম 


অধ্যায় ১ £ কোরআনে বণিতি হালাল ও 
হারাম সমূহ 

সুরা আল বাকারা, ১৬৮, ১৭২, ১৭৩, আল 
মায়েদা, ১, ৩, ৪-৫, ৮৭-৮৮, ৯০-৯২, ৯৬, 
১০০, আল আনয়াম, ১১৯-১২০, ১২২, ১৪৬, 
আল আ'রাফ, ৩২-৩৩, আন নাহল, ১১৪, 
১১৫, ১১৬, ১১৭। 


মোমেনের গুণাবলী 


অধ্যায় ১ £ কোরআনে বণিতি মোমেনের 


ওগাবলী 


সূরা আল বাকারা, ৩-৫, ২০৬, আলে ইমরান, 
২৮, আল আনফাল, আত্‌ তাওবা, ৭১-৭২, 
১১২, ২-৪, আর রা'দ, ১৯-২৪, আল হাজ্জ, 
৩৪-৩৫, আল মোমেনূন ১-১১, ৫৭-৬১, আল 
ফোরকান, ৬৩-৭৬, আল কাসাস ৫৩-৫৫। 


অধ্যায় ১ £ কোরআনে বণিতি মোনাফেকের 
চরিরে বৈশিষ্ট 


সুরা আল বাকারা, ৮-১৬, ২০৪-২০৬, আলে 
ইমরান ২৩, ২৫, ১১৯, ১২০, আন নেসা 
৪৪-৪৬, ৫১, ৬০-৬৬, ৭৭-৭৮, ৮১, ৮৮, 
৯১, ৯৭, ১৩৮, ১৪৫, আল মায়েদা ৪১, ৫২, 
৬১-৬৩, আনফাল ৫, ৬, ৪৯, তাওবা ৪২, 


৪ 
৮১ 





৪৩, ৪৭, ৪৮-৫৯, ৬১, ৬২, ৬৮, ৭৪-৮৯, 
৯০, ৯৩, ৯৪-৯৮, ১০১, ১০৭-১১০, ১২৪, 
১২৭, নূর ৪৭-৫৩, আনকাবৃত ২-৪, ১০, ১১, 
আহযাব ১২-২০, ২৪, ৬১, ৭৩, মোহাম্মদ 
১৬, ২০, ২৯, ৩০, ৩১, ফাতাহ ৬, ১১-১৬, 
হুজুরাত ১৪, ১৬, ১৭, হাদীদ ১৩-১৬, মোজ 
দালা ৭-১২, ১৪-১৮, ১৯-২০, হাশর ১১-১৪, 
মোনাফেকুন ১-৮, মাউন ৪-৭ 
আল্লাহর পথে জেহাদ 


2 


সুরা আল বাকারা, ২১৬, ইল ইমরান ১৯০, 
১৯১, ১৯৩, ১৫৪, ১৭৭, ২১৭, ২৪৪, ১৩, 
১২১, ১২৮, ১৫১, ১৫৮, ১৬৫, ১৭২, আন 
নেসা ৭৪, ৭৬, ৮৪, ৯৫, ৯৬, ১০২, আনফাল 
৭-১৯, ৩৯, ৫৭, ৬০, ৬৫, ৬৬, ৬৭, আত 
তাওবা ৫, ১২-১৬, ২৪-২৬, ২৯,৩৫,৩৮-৪২, 
৭৩, ১২৩, হাজ্জ ৩৯, ৪১, ৭৮, ফোরকান ৫২, 
আনকাবুত ৬৯, আহযাব ২৫-২৭, মোহাম্মদ ৪, 
২০, ফাতাহ ২৫, হুজুরাত ১৫, হাদীদ ১০, ১৯, 
মোমতাহেনা ১, ৮, ৯, সফ ৪, ১১, তাহরীম ৯, 
মোযযাম্মেল ২০ 


কোরআনের ঘটনাসমূহ 
অধ্যায় ১ ৪ হযরত আদম ও হাওয়া (আ.) 
এবং ইবলীসের ঘটনা 


সুরা আল বাকারা ৩০-৩৯, ১০২, ১৬৮-১৬৯, 
২৬৮, আলে ইমরান ৩৩, আন নেসা ১২০, 
আল আ'রাফ ১১-২২, ২৭, ১৮৯, আল 
আনফাল ৪৮, ইউসুফ ৫, ৪২, আল হেজর 
১৭-১৮, ২৮-৪৪, আন নাহল ৬৩, বনী 
ইসরাঈল ৫৩, ৬১-৬৫, আল কাহফ ৫০-৫১, 
ত্োয়া-হা ১১৫-১২৪, আল হাজ্জ ৩-৪, ৫২, 
আন নূর ২১, আল ফোরকান ২৯, আশ শোয়ারা 
২১০-২১২, ২২১, ২২৩, সাবা ২০-২১, ফাতের 
৬, আস সাফফাত ৭-১০, সোয়াদ ৭১-৭৪, 
হা-মীম আস সাজদা ২৫, ৩৬, আয যোখরুফ 
৩৬-৩৭, মোহাম্মদ ২৫, আল মোজাদালা ১৯, 
আল হাশর ১৬-১৭, আন নাস ৪-৬ 


অধ্যায় ২ £ আদম (আ.)-এর সভানদের 
ঘটনা 





সুরা আল মায়েদা, ২৭-৩১ 


৪8০ ///.210017179050917910179010.019 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


অধ্যায় ৩ £ 
জাতির ঘটনা 
সুরা আলে ইমরান ৩৩, আল আনয়াম ৮৪-৯০, 
আল আ'রাফ ৫৯-৬৪, ইউনুস ৭১-৭৩, হুদ 
২৫-৪৮, ইবরাহীম ৯-১৭, বনী ইসরাঈল ৩, আল 
আম্বিয়া ৭৬-৭৭, আল মোমেনুন ২৩-২৯, আল 
ফোরকান ৩৭, আশ শোয়ারা ১০৫-১২০, আল 
আনকাবুত ১৪-১৫, আস সাফফাত ৭৫-৮৩, 
আয যারিয়াত ৪৬, আন নাজম ৫২, আল কামার 
৯-১৪, আল হাদীদ ২৬, আত তাহরীম ১০, আল 
হা-ককাহ ১১, নূহ ১-২৮ 

অধ্যায় ৪ £ হযরত হুদ (আ.) এবং আদ জাতি 
আল আ'রাফ ৬৫-৭২, হুদ ৫০, ইবরাহীম 
৯-১৭, আল ফোরকান ৩৮-৩৯, আশ শোয়ারা 
১২৩-১৩৯, আল আনকাবুত ৩৮, হা-মীম 
আস সাজদা ১৩-১৬, আল আহকাফ ২১-২৬, 
আয যারিয়াত ৪১-৪২, আন নাজম ৫০, আল 
ব্বামার ১৮-২০, আল হাক্কাহ ৪-৮, আল 
ফাজর ৬-১৩ 

অধ্যায় ৫ £ হযরত সালেহ আ.) এবং সামুদ 
জাতি 

সুরা আল আ'রাফ ৭৩-৭৯, হুদ ৬১-৬৭, 
ইবরাহীম ৯-১৭, আল হেজর ৮০-৮৪, আল 
ফোরকান ৩৮-৩৯, আশ শোয়ারা ১৪১-১৫৮, 
আন নামল ৪৫-৫৮, আল আনকাবুত ৩৮, 
হা-মী-ম আস সাজদা ১৩-১৪, ১৭-১৮, আয 
যারিয়াত ৪৩-৪৫, আন নাজম ৫১, আল 
কামার ২৩-৩১, আল হা-ক্কাহ ৪-৫, আল 
ফাজর ৯-১৩, আশ শামস ১১-১৫ 

অধ্যায় ৬ £ হযরত ইবরাহীম (আ.)-এর 
ঘটনা 

সূরা আল বাকারা ১২৪-১৩২, ১৩০-১৩৬, 
২৫৮, ২৬০, আলে ইমরান ৬৫-৬৭, আন 
নেসা ১২৫, আল আনয়াম ৭৪-৯০, আত 
তাওবা ১১৪, হুদ ৬৯-৭৬, ইউসুফ ৬, 
ইবরাহীম ৩৫-৪১, আল হেজর ৫১-৬০, 
আন নাহল ১২০-১২৩, মারইয়াম ৪১-৪৯, 
আল আধ্িয়া ৫১-৫৩, আল হাজ্জ ২৬-২৭, 
আশ শোয়ারা, ৬৯-৮৭, আল আনকাবুত 
১৬-২৭, ৩১-৩২, আস সাফফাত ৮৩-১০৬, 
সোয়াদ ৪৫-৪৭, আয যোখরুফ ২৬-২৭, 
আয যারিয়াত ২৪-৩২, আল হাদীদ ২৬, আল 


£ হযরত নূহ (আ.) এবং তার 











/% 
ক 


অধ্যায় ৭৪ হযরত লূত (আ.)-এর ঘটনা 
সুরা আল আনয়াম ৮৬-৯০, আল আ'রাফ 
৮০-৮৪, হুদ ৭৪-৮৩, আল হেজর ৫৮-৭৭, 
আল আম্বিয়া ৭৪-৭৫, আশ শোয়ারা 
১৬০-১৭৩, আন নামল ৫৪-৫৮, আল 
আনকাবুত ২৮-৩০, ৩৩-৩৫, আস সাফফাত 
১৩৩-১৩৮, আয যারিয়াত ৩২-৩৭, আল 
কামার ৩৩-৩৮, আত তাহরীম ১০ 

অধ্যায় ৮ £ হযরত ইসমাঈল (আ.)-এর 
ঘটনা 

সুরা আল বাকারা ১২৫-১২৯, ১৩৩, আল 
আনয়াম ৮৬-৯০, মারইয়াম ৫৪-৫৫, আল 
আধ্বিয়া ৮৫, আস সাফফাত ১০১-১০৭, 
সোয়াদ ৪৮ 

অধ্যায় ৯ £ হযরত ইসহাক (আ.)-এর ঘটনা 
সুরা আল বাকারা ১৩৩, আল আনয়াম 
৮৪-৯০, ইউসুফ ৬, আল আম্বিয়া ৭২-৭৩, 
আস সাফফাত ১১২-১১৩, সোয়াদ ৪৫-৪৭ 
অধ্যায় ১০ £ হযরত ইয়াকুব এবং ইউস্বফ 
(আ.)-এর ঘটনা 


সুরা আল বাকারা ১৩২, আলে ইমরান ৯৩, 
আল আনয়াম ৮৪-৯০, ইউসুফ ৪-১০১, 
আল আম্বিয়া ৭২-৭৩, সোয়াদ ৪৫-৪৭, আল 
মোমেন ৩৪ 


2 


অধ্যায় ১১ ৪ হযরত শোয়ায়ব (আ.১), 
আসহাবে আইকা এবং মাদইয়ানবাসীর 
ঘটনা 

সুরা আল আ'রাফ ৮৫-৯৩, হুদ ৮৪-৯৫, আল 
হেজর ৭৮-৭৯, আশ শোয়ারা ১৭৬-১৮৯, 
জারা ৩৬-৩৭ 

অধ্যায় ১২ £ হযরত মুসা আ.), হারুন 
(আ.), বনী ইসরাঈল, ফেরআউন এবং 
হামানের ঘটনা 

সুরা আল বাকারা ৪৭-৬১, ৬৩-৭৫, ৮৪-৮৭, 
৯২-৯৩, ১০৮, ১৩৬, ২৪৩-২৫১, আন নেসা 
১৫৩-১৫৬, ১৬৪, আল মায়েদা ১২-১৩, 
২০-২৫, ৩২, ৪৫, ৭০-৭১, ৭৮-৭৯, আল 
আনয়াম ৮৪-৯০, ১৪৬, ১৫৪, ১৫৯, আল 
আ'রাফ ১০৩-১৫৭, ১৫৯-১৭১, আল আনফাল 
৫৪, ইউনুস ৭৪-৯৩, হুদ ৯৬-৯৯, ১১০, 
ইবরাহীম ৫-৬, ৮, আন নাহল ১২৪, বনী 
৪১ 





///.210017179050917910179010.019 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


ইসরাঈল ২-৭, ১০১-১০৪, আল কাহফ 
৬০-৮২, মারইয়াম ৫১-৫৩, ত্োয়া-হা ৯-৯৮, 
আল আম্বিয়া ৪৮-৪৯, আল মোমেনুন ৪৫-৪৯, 
আল ফোরকান ৩৫-৩৬, আশ শোয়ারা 
১০-৬৬, আন নামল ৭-১৪, আল কাসাস 
৩-৪৮, আল আনকাবুত ৩৯-৪০, আস সাজদা 
২৩-২৪, আল আহযাব ৬৯, আস সাফফাত 
১১৪-১২২, আল মোমেন ২৩-৪৫, আয 
যোখরুফ ৪৬-৫৬, আদ দোখান ১৭-৩৩, আল 
জাসিয়া ১৬-১৭, আয যারিয়াত ৩৮-৪০, আল 
কামার ৪১-৫৫, আস সাফ্‌ ৫, আল জুমুয়া 
৫-৬, আত তাহরীম ১১, আল হাক্কাহ ৯-১০, 
আল মোযযাম্মেল ১৫-১৬, আন নাযেয়াত 
১৫-২৫, আল ফাজর ১০-১৩ 

অধ্যায় ১৩ £ কারছনের ঘটনা 

সুরা আল কাসাস ৭৬-৮২, আল আনকাবুত 
৩৯-৪০, আল মোমেন ২৩-২৪ 

অধ্যায় ১৪ £ হযরত দাউদ এবং সোলায়মান 
(আ.)-এর ঘটনা 

সূরা আল বাকারা ১০২, ২৫১, আন নেসা ১৬৩, 
আল মায়েদা ৭৮, আল আনয়াম ৮৪-৯০, আল 
আম্বিয়া ৭৮-৮২, আন নামল ১৫-৪৪, সাবা 
১০-১৪, সোয়াদ ১৭-২৬, ৩০-৪০ 

অধ্যায় ১৫ £ হযরত ইউনুস (আ.)-এর 
ঘটনা 

আল আনয়াম ৮৬-৯০, ইউনুস ৯৮, আল 
আধ্বিয়া ৮৭-৮৮, আস সাফফাত ১৩৯-১৪৮, 
আল কালাম ৪৮-৫০ 


অধ্যায় ১৬ £ হযরত ইদরীস (আ.)-এর 
ঘটনা 











সূরা আল আনয়াম ৮৫-৯০, মারইয়াম 
৫৬-৫৭, আল আম্বিয়া ৮৫, আস সাফফাত 
১২৩-১৩২ 

অধ্যায় ১৭ £ হযরত আইয়ুব (আ.)-এর 
ঘটনা 

সূরা আল আনয়াম ৮৪-৯০, আল আম্বিয়া 
৮৩-৮৪, সোয়াদ ৪১-৪৪ 

অধ্যায় ১৮£ হযরত যাকারিয়া এবং ইয়াহইয়া 
(আ.)-এর ঘটনা 

সূরা আলে ইমরান ৩৮-৪১, আল আনয়াম 


৪২ 





৮৫-৯০, মারইয়াম ৬-১৫, আল আম্বিয়া 
৮৯-৯০ 

অধ্যায় ১৯ £ 
(আ.)-এর ঘটনা 
আল আনয়াম, ৮৬-৯০, সোয়াদ ৪৮ 

অধ্যায় ২০ £ হযরত ফুল কেফল (আ.)-এর 
ঘটনা 

সূরা আল আম্বিয়া ৮৫, সোয়াদ ৪৮ 

অধ্যায় ২১ £ হযরত ওযায়র (আ.)-এর ঘটনা 
সূরা আল বাকারা ২৫৯, আত তাওবা ৩০ 
অধ্যায় ২২ £ হযরত ঈসা (আ.) এবং 
মারইয়াম (আ.)-এর ঘটনা 

সূরা আল বাকারা ৮৭, ১৩৬, আলে ইমরান 
৩৫-৩৭, ৪২-৫৯, আন নেসা ১৫৬-১৫৯, 
১৭১, আল মায়েদা ৪৬, ৭২, ৭৫, ৭৮, 
১১০-১১৮, আল আনয়াম ৮৫-৯০, আত 
তাওবা ৩০, মারইয়াম ১৬-৩১, আল আম্মিয়া 
৯১, আল মোমেনুন ৫০, আয যোখরুফ 
৫৯-৬১, আল হাদীদ ২৭, আস সাফ ৬, ১৪, 
আত তাহরীম ১২ 

অধ্যায় ২৩ £ হযরত লোকমান (আ.)-এর 
ঘটনা 

সূরা লোকমান ১২-১৯ 

অধ্যায় ২৪ ৪ ফুলকারনায়নের ঘটনা 
সূরা আল কাহফ ৮৩-৯৮ 

অধ্যায় ২৫ £ কাওমে সাবার ঘটনা 
সূরা আন নামল ২০-৪৪, সাবা ১৫-২১ 
অধ্যায় ২৬ £ আসহাবুল উখদুদ-এর ঘটনা 
সূরা আল বুরূজ, আয়াত ৪-১১ 

অধ্যায় ২৭ £ আসহাবে কাহাফ এবং 
রকীম-এর ঘটনা 

সূরা আল কাহফ ৯-২২, ২৫ 

অধ্যায় ২৮ ঃ হারত এবং মারতের ঘটনা 
সূরা আল বাকারা ১০২ 

অধ্যায় ২৯ £ আসহাবুর রাচ্ছ-এর ঘটনা 
সূরা আল ফোরকান ৩৮-৩৯, কফ ১২-১৪ 
অধ্যায় ৩০ £ আসহাবে ফীল-এর ঘটনা 
সুরা আল ফীল ১-৫17 


হযরত আল-ইয়াসা "য়া 














ড///.210017179050917910179010.019 


কোরআন শরীফ 


সূচীপত্র ও নুযুলের ধারাবাহিকতা 








পৃষ্ঠা নাধিঃ ক্রঃ নং | ক্রমিক নং সূরার নাম 





২ ৪৮ | ২৯. 
চু ৯১] ৩০. 
৫৩ ৯৭ 1৩১. 
৮৪ ৩২. 
৩৩. 
৩৪. 
. সুরা আল আ'রাফ ৩৫. 
. সুরা আল আনফাল ৩৬. 

সুরা আত তাওবা ৩৭. 
৩৮, 





৩৯. 
8০. 
৪১. 
৪২. 
৪৩. 





৪৪. 
৪৫. 
৪৬. 
৪৭. 
৪৮. 
৪৯. 
৫০. 
৫১. 
৫২. 
৫৩. 
৫৪. 


৫৫. 
৫৬. 
৭৪৩ ড///.210017179050917910179010.019 





























ক্রমিকনং সূরার নাম 
৮৭. সুরা আল আ'লা 
৮৮. 





৮৯. 
৯০, 





৯১. 
৯২. 
৯৩. 
৯৪. 
৯৫. 
৯৬. 
৯৭. 





৯৮, 
৯৯. 
১০০, 


১০১. 


১০২, 


























৪৪ ৬/////-2100121780901617)/101001-019 





২৯ 
১৫ 1 


ৃ রে 
টা্রি৬১ট হাত ই হ 
চরহ 
12 

















১152 
///.210017179050917910179010.0109 








কোরআন শরীফ সহজ সরল অনুবাদ 


০2 


সুরা আল ফাতেহা, সুরা আল বাকারা 











কই ৩০৯০) 40৯৯ 











টা 1৮5, এ) | 
৩৫৯৮৬451418 | 
পি পাটি ০ ৩0০৮ পিক ॥ 


১৬কএ1 ৮১০৯৭] 














৮০ পাঠিপা পা 0৩ 9৯ পা 


৪০৯০০530812 এত 





জানিস ডি ও) অবিচল পথটি দেখিয়ে 3০2 6152106১2 [1 
৭. তাদের পথ- যাদের ওপর তুমি অনুগ্রহ দিপা ই পদ | 
করেছো, তাদের (পথ) নয়- যাদের ওপর ০১০৮1 ৮০৪০০০০৯৭১১ 
অভিশাপ দেয়া হয়েছে এবং তোদের পথও নয়) হপপ্ণাছ। ৩ শত ॥ 
[যারা পৎত্ষ্ট হয়ে গেছে। 8০11 1275 | 
॥ 











১. আলিফ লা-ম মী-ম। টি র্‌ 
| ই আক জো 62 553 8০৯১8 ০২০ 50১1 
(এই কিতাব কেবল) তাদের জন্যেই পথপ্রদর্শক, 








১. প7৯০-০7এ 
৩৬৯৯৮৮2 | 
রা রর 
৩. যারা গায়বের ওপর ঈমান আনে, যারা নামায 6,191|0+212 +]1)022,86৭| | 
প্র 89] ০৯৯০ ০০ 
পা পা রি 


| গরতিষ্ঠা করে, তাদের আমি যা কিছু দান করেছি তারা উর 8৫৩৭৩] 


| তা থেকে (আমার নিদের্শিত পথে) ব্যয় করে, ৫0984 430) ৮9] 


শট ৮টি পাঠিএ পা 








| ৪. যারা তোমার ওপর যা কিছু নাধিল করা হয়েছে +.+৮+,21*1 4.7, ১৮৭ 

| অর ওপর ঈমান আনে- (ঈমান আনে) তোমার ০১159411037 ৮9582 ৩৭১19 | 
| আগে (অন্য নবীদের ওপর) যা কিছু নাধিল করা & ৮82৯5 ৩৪ ৪ ডি ॥ 
| হয়েছে তার ওপরও, (সর্বোপরি) তারা পরকালের ৩৬9০৮8১1395 ০০ || 
| ওপর দৃঢ় বিশ্বাস রাখে । 


1] ৫. (সত্যিকার অর্থে) এ লোকগুলোই তাদের মালিকের « 





০৮,৮9৮ ৮ এত * এ ল্রাাসরা লা 
কাছ থেকে (পাওয়া) হেদায়াতের ওপর রয়েছে এবং -৮? ৯ 29982১৬2৩৯০ রী 


|| এরাই হচ্ছে প্রকৃত সফলকাম, 90918 | 


| ৬. যারা (এ বিষয়গুলোকে) নিশ্চিত অস্বীকার করে, 71০4 48 * দাঁজ ০৫৮ ০৭ নদ] 
| তাদের ্ (পরকালের ৪ বলে) সাবধান করো [1৮97)015-৪৭5 £ 55 9১45৬8১7191] 
আর না করো, (কার্যত) উভয়টাই তাদের জন্যে সমান রি 
(কথা), এরা (কখনো) ঈমান আনবে না। ০94598১১১১০ | 




















_ কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ________________২ সুরা আল বাকারা_ 


৭. ক্রেমাগত কুফরী করার কারণে) আল্লাহ 5 ৩55 
নত তায়ালা তাদের মন ও শোনার ওপর মোহর ০৮::৫০৮১০৬৭| 
| মেরে দিয়েছেন, এদের দেখার ওপরও আবরণ পড়ে ১০ ৮০৯০2 

| আছে এবং তাদের জন্যে (পরকালের) কষ্টদায়ক ে ০৮5০০1১০519, 89$8০৯02০ 
শাস্তি রয়েছে। ৰ 
৮. মানুষদের মাঝে কিছু (লোক এমনও) আছে যারা পা এনকুত ৪৩ ৮ | 
(মুখে) বলে, আমরা আল্লাহ তায়ালা ও পরকালের [52155401551 0585৩৭51553 
ওপর ঈমান এনেছি, (অথচ) এরা (কিন্তু মোটেই) তারি রানা 
ঈমানদার নয় । পলপিতু 1৮ 

৯. (ঈমানের কথা বলে) এরা আল্লাহ তায়ালা ও ++ 5৮1০৯ ১৮০ 

তার নেক বান্দাদের সাথে প্রতারণা করছে, (মুলত ০১০১৪ 51571550924 0১৯ 

এ কাজের মাধ্যমে) তারা অন্য কাউকে নয়, নিজে প ৯৪৪ পপ ৯৮০৫ 
দেরই ধোকা দিয়ে যাচ্ছে, যদিও এ ব্যাপারে) তাদের 99১৯৪৭০9৮৪৯ 
কোনো চৈতন্য নেই। 



































] 

! 

| 

ৃ 
১০. এদের মনের ভেতর রয়েছে (এক ধরনের এডি পাপা 9) ০০০ ধর € শপ ॥ ৯১-9-০ 

মারাত্মক) ব্যাধি, (প্রতারণার কারণে) অতপর আল্লাহ ০৪19০ ১৭ 41০১1 ০৯১৭5 ১ ! 

তায়ালা (এদের সে) ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, তাদের 50১26৫022৮2 ণ 

! 

! 

! 

! 

] 

মর 

! 

॥ 

! 











জন্যে রয়েছে পীড়াদায়ক আযাব, কেননা তারা মিথ্যা 

বলছিলো । ৃ 
১১. তাদের যখন বলা হয়, তোমরা (এই শান্তিপূর্ণ) (112, ১1 £1.22*21151012 
যমীনে অশান্তি (ও বিপর্যয়) সৃষ্টি করো না, তখন তারা | ৩৯১1৬০৩০৯২০ 
বলে, না, আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারী | 90 স ০৯0 | 











১২ জেনে রেখো এরাই হচ্ছে আসল বিপর্যয় ৮০০০০৮0৯1৩৮ ৮৮০০ ০৯,০০০ ৮ ০ য় 
সৃষ্টিকারী, কিনতু তারা (বিষয়টা) বুঝে না। ৪৩9১৯৯৭ ৩০9০১০০সপ1 ০৯০৯) | 


১৩. তাদের যখন বলা হয়, অন্য লোকেরা যেমন ॥ টাটা েরদা রা বেলের দাদা 
উমার নোনা ক ইনিভা জমান জানো 0 ০ ৬৮৮921৮1০৯5 ৃ 
(তখন) তারা বলে (হে নবী, তুমি কি চাও), আমরাও ০৮: ০৮ 25 
নির্বোধ লোকদের মতো ঈমান আনিঃ জেনে রেখো, | 22262 
(আসল) নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই, যদিও লনা 1” || 
তারা (এ কথাটা) জানে না! 9০০০ মু ৩49 || 
১৪. (মোনাফেকদের হচ্ছে,) তারা যখন 17154 ৮15 224 | 
সি িলিকহায় রা বলে, আমরা রা না 
ছু ঈমান এনেছি, (আবার) যখন একাকী তাদের 
| শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা 
অবশ্যই তোমাদের সাথে আছি, (মানের কথা বনে | 
ওদের সাথে) আমরা ঠাট্টা করছিলাম মাত্র! 59) 
] ১৫. (মুলত) আল্লাহ তায়ালাই তাদের সাথে ঠাট্টা * পাটি 9 ৯ 5০০৩৯ ০0৩৮ ৩০০০র 
॥ করে যাচ্ছেন, আল্লাহ তায়ালা তাদের অবকাশ দিয়ে ০৮9৮৮ ৬০১০০৪9০2 ভ১৯০০৭ এ 

রেখেছেন, তারা তাদের বিদ্রোহে উদ্্ান্তের ন্যায়ই শা 2১০০৮ 
ঘুরে বেড়াচ্ছে। ও ০৪৯০৪ 























সে এক এক এক এক এক এক এ এক এক এক এক এক এক এ এক এক এক এক এস এক এক এক এ একে এ একে এক এস এক ক একে ৯ এল এ ক ক সি এক এ 


পে পা &উ টি ] 





হু 

















১৬. এরা জেনে বুঝে) হেদায়াতের বিনিময়ে ,». ০: 8৮৮৪-8 লা || 
গোমরাহী কিনে নিয়েছে, তাদের এ ব্যবসাটা ৮০০ ০৩৪8 র15015581 ০| এএঠ | 





(কিন্তু) মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক টিনের রাত 





572272৭22৭2 





১১১৪০১৪৭ :৪০৪১৬/৪০১০৯০০১০৯) | 


- সী স্কিত জজ নিটান্লা ০91170506 শীঘাটতা টীতৌ; টি টা্ট 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
১৭. এদের উদাহরণ হচ্ছে সে (হতভাগ্য) ব্যক্তির 1841614424৫ ৮৮৯০1 
মতো, যে (অন্ধকারে) আগুন জ্বালাতে চাইলো, যখন (৮55 ৭9568৯101০2 
তা তার গোটা পরিবেশটাকে আলোকোজ্ভল করে *০৮ পর্ণ ৭৯৪০৪ 

দিলো, তখন (হঠাৎ করে) আল্লাহ তায়ালা তাদের -৪-১৭১-১১০৯ 41০৯ বো 


(কাছ থেকে) আলোটুকু ছিনিয়ে নিলেন এবং তাদের রি ৪৫১০3$৩ টু ্ 

















১৮. (এদের অবস্থা হচ্ছে,) এরা (কানেও) শোনে পা ৯৪ টি ২ ৯০ গ ৯০ 2০18 
না, (চোখেও) দেখে না, মুখ দিয়ে) কথাও বলতে ৩ ০৯৯১: চটি (০ পিন এত 
পারে না, এরা (সঠিক পথের দিকেও) ফিরে আসবে 

না। 





১৯. অথবা (এদের উদাহরণ হচ্ছে), আসমান থেকে গ পি গু ঠপাঢে 21292 ৮ ৮55 এপ পাটি 
নেমে আসা বৃষ্টির মতো, এর মাঝে রয়েছে অন্ধকার, ৭৬১ ০০১০০প৪০১৮৩০ঠ 
মেঘের গর্জন ও বিদ্যুতের চমক । বিদ্যুতের গর্জন ও রা 

মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আংগুল 3০9০] ০০০9৬ এ 091২4 
ঢুকিয়ে রাখে, আল্লাহ তায়ালা (কিন্তু) কাফেরদের 0 িত 5৮৮ লা 
(সকল দিক থেকেই) ঘিরে রেখেছেন। 9 ০৮406 5৯5449-,9০1)6- 

















২০. মনে হয় এখনই বিদ্যুত এদের চোখকে নিস্প্রভ 77112 7:55..575-:55:5278:2:51758 522 
করে দেবে; (এ অবস্থায় আল্লাহ তায়ালা যখন এদের ৮১11৮ ০১৯০০০80১12 
জন্যে একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা তার , 15” ৮5285 ৯৮০ ৯০০ 
মধ্যে চলতে থাকে, আবার যখন তিনি তাদের ওপর 15" ৮৪৯০৮511919 42১ 192--৮৪1 
অন্ধকার চাপিয়ে দেন তখন এরা (একটু থমকে) । 1290" ু 12 দি ৪ 
দীড়ায়; অথচ আল্লাহ তায়ালা চাইলে তাদের শোনার - ঠি১০৪ ১1401 %8 99ি 


৬- 1৮ পঞ্চ) 


ও দেখার ক্ষেমতা) ছিনিয়ে নিতে পারতেন; নিশ্চয়ই $ ১:০৪ ₹৮5 ৫2491 ৃ 
আল্লাহ তায়ালা সবকিছুর ওপর ক্ষমতাবান। ্ 

















২১. হে মানুষ, তোমরা তোমাদের রব-এর এবাদাত * £444 + 2৮০০১) ০ ভন 
করো, যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা প্রত ০] ০2০)9৬1 012 


ছিলো তাদের (সবাইকে) পয়দা করেছেন, আশা করা ₹ ৮2৪6» হনে ৭2185 
যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। ও 9২০০৮৫০৩৭১৪ ০০ 54০719 








পাঠ ৮ 











টি টিপ পাতা পা /চ 


২২. (তিনিই সেই মহান রব), যিনি যমীনকে 215 1 রঃ 
তোরাদেরজনোশীয়া বানালেন আামালকেবানালেন ৪৮19 ১5 ০৯105 এওা। 


ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন, তা দিয়ে 55 রি পি 
তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের %2 ১ প ০৮] ৩০০%/5-95 


জীবিকার ব্যবস্থা করলেন, অতপর তোমরা জেনে বুঝে 4 রর 9190 ৯২3৬০ 8) ১০ 
(এ সব কাজে কাউকে) আল্লাহ তায়ালার সমকক্ষ ” রী 2 


বানিয়ো না। ৪ হি [2131 














২৩. আমি আমার বান্দার ওপর যে কিতাব নাযিল 1,৮৮1 ৪42১০ ৯৩ 
করেছি, তার (সত্যতার) ব্যাপারে যদি তোমরা কোনো 6১:24 0155) -০০০19 
সন্দেহে থাকো তাহলে যাও- তার মতো (করে) /১-০৮৮72৩০০ ০০ /১ ০০ /১-০/৮ 
একটি সূরা তোমরা (রচনা করে) নিয়ে এসো, রা পে 15--442০ ৩০ 895 1975 
তায়ালা ছাড়া তোমাদের আর যেসব বন্ধুবান্ধব রয়েছে 1 /১-০/১-9 ৮ এ /৯-০ 5১৬১ 
(প্রয়োজনে) তাদেরও ডাকো, যদি তোমরা সত্যবাদী ও ০০৪০০-৫ এ)! 44 ৬১9১ ০ 
হ্ও! 


পারা ১ আলিফ লা-ম মী-ম ৪ ড//4.9100119178080917101001.019 




















»৪ওয়াকফে লাষেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


২৪. আর তোমরা যদি তা না করতে পারো এবং ” 2 5 
(এটা জানা কথাই যে) তোমরা তা কখনোই করতে 9০1 2 
পারবে না, তাহলে তোমরা জোহান্নামের) সেই কঠিন এ 8 
রি স্্ 839০0 
এটা প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্যে যারা 

আল্লাহ তায়ালাকে অস্বীকার করে । ৪০54] 




















টক সত ৩৩409041585 





৪৮ 7০ 





বায়ে বর্ণ বাহিত হতে থাকিবে যন তাদের ০:০১ ৪55০5০2৯৩০৪ 
সা ৮4 (৩| |$ 196, ১85০ ৩:৪০ 15)) 
য় হে কানু লে জা ০221282-8ঠ 5222) 
সি ই সি ওঁ 9 0961. 12 ০৮১9 ১ 85৪5, 3 














২৬. নিসন্দেহে আল্লাহ তায়ালা মশা কিংবা তার ৷ ++ ৮ 

চাইতে ওপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও (2454০১5800254461 
লজ্জা বোধ করেন না; যারা (আল্লাহর কথায়) বিশ্বাস * ০.1 রোটিটিলারেবাত 
স্থাপন করে তারা জানে, এ সত্য তাদের মালিকের 9:51 0201114045855088555 
পক্ষ থেকেই এসেছে, আর যারা (আগেই) সত্য চা টাটাহাভা 
অস্বীকার করেছে তারা (একে না মানার অজুহাত হেঞী। ০9০৮১৮25120 

দিতে গিয়ে) বলে, আল্লাহ তায়ালা এ উদাহরণ দ্বারা “টানি লারা 
কি বুঝাতে চান? (আসলে) একই (জিনিস) দিয়ে ০৫8-1$9241 59150 09531558 
অনেক লোককে তিনি গোমরাহ করলেও বহু লোককে টি 

তিনি (আবার) এ দিয়ে হেদায়াতের পথও দেখান, 1231752424১ (5093 9,132 4১ 0.5 
আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তা দিয়ে অন্য “9 ০1৬৪5 7০125: 


কাউকে তিনি পথভ্রষ্ট করেন না। টি চে ১4]1315943 


























২৭. (অপরদিকে) যারা আল্লাহর ফরমান মেনে চলার ঈপান ৪ পতি প্ এত তু 
প্রতিশ্রুতি দেয়ার পর তা ভংগ করে, (ব্যক্তি ও 8 ৬০ 
সমাজে) আল্লাহ তায়ালা যেসব সম্পর্ককে মযবুত পি পাজি ৯৫ ৮৯০7 ইতর্প 
করতে বলেছেন তা তারা ছিন্ন করে, সর্বোপনি) ০759 07321520555 
যমীনে অহেতুক বিপর্যয় করে; এরাই হচ্ছে . ৰ 

(আসল) ক্ষতি্ত। ৫ ও ৫১১০4] ০ এএ9-১১০। ০53০8 














২৮. তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? 1৮ *7% ০৯৮ 1৮৯2 ৩52 
অথচ তোমরা ছিলে মৃত, তিনিই তোমাদের জীবন (191-৮--494/5 9১৯৯৪ ৮৮ 
দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন, 7০০%৯০ আ কি ৯ ১০৯৪ অভ 8১০ )৮৯ দরদ 
অতপর তিনিই আবার তোমাদের জীবন দান করবেন ৮৯-৮১-৮৯০০ 
এবং তোমাদের (একদিন) তাঁর কাছেই ফিরিয়ে নেয়া প ৯০৩৯ না এ 
হবে। ৩ ০৯১১ এ৯]-০) 

















২৯. তিনিই সেই মহান সত্তা, যিনি এ পৃথিবীর ** ১০ 
সব কিছু তোমাদের জন্যে তৈরী করেছেন, 1৮5০৯18০৮০5 4৩12 


পারা ১ আলিফ লা-ম মী-ম ৫ ড//4.9100119178080917101001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


অতপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন , 11৮ পাতা ৪০৭ রত] নীল& এ 
এবং সেগুলোকে সাত আসমানে বিন্যস্ত করলেন, ১১৫৮ ৬৪ £ পা (৬৪৯০০ 


তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন । 7 %58০ ০99 র 











৩০. হে নবী, স্মরণ করো,) যখন তোমার রব বির শা শি 2? 
ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে টকা 05575550595 
খলীফা বানাতে চাই; তারা বললো, তুমি কি সেখানে +2128502+ 19,425 ক] 

এমন কাউকে খেলীফা) বানাতে চাও যে সেখানে চি ঠা ০৪১ 
বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্যে) এরা রক্তপাত 808 
করবে, আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার 

তাসবীহ পড়ছি এবং (প্রতিনিয়ত) তোমার পবিত্রতা এন 001 05. ০৫৪99 ১০০৪ 
বর্ণনা করছি; তিনি বললেন, আমি যা জানি তোমরা 2 
তা জানো না। 9 ০/৭৮৯০১০ 














৩১. আল্লাহ তায়ালা (অতপর) 4৫৮ পুত জ ড়) কত ০ ছ্প 
(প্রয়োজনীয়) সব জিনিসের নাম শিখিয়ে লন, ৫০০৮০ প। সি 9 
পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে ৫ দি 42 

বললেন, তোমরা যদি (তোমাদের আশংকার ব্যাপারে) পি ৪26 ০39 0০০০1 
সত্যবাদী হও (তাহলে) তোমরা আমাকে এ নামগুলো 1 ৯৮ ৯ 
বলো তোঃ ৪ ০০৮-০০৫ ৩ 

















৩২. ফেরেশতারা বললো (হে আল্লাহ), তুমি পবিত্র, শাপানচ্যত রি 1 পল ৮৩1১-০৯-৪০ 
আমাদের তো (এর বাইরে আর) কিছুই জানা নেই-: ৮4:৮০ 10154৬০০০19 
যা তুমি আমাদের শিক্ষা দিয়েছো; তুমিই একমাত্র 


জ্ঞানী, একমাত্র কুশলী । | ৪৮৫1 -৮4211 ০০১ ওটা 











সপ 


৩৩. আল্লাহ তায়ালা (এবার) আদমকে বললেন, তুমি ₹'2171514- 87৮1৮281222 
তাদের কাছে তাদের নামগুলো বলে দাও, অতপর 010550৮৮0৮2, 5৪ 03 


আদম তাদের (সামনে) তাদের নামগুলো যখন বলে *4| "৭ 15+118,+.587১1১*2 
দিলো, তখন আল্লাহ তায়ালা বললেন, আমি কি (21-- 0-100১৮0৮5 0 


তোমাদের বলিনি, আমি আসমানসমূহ ও যমীনের (41, 
যাবতীয় “গায়ব (সম্পর্কে) জানি এবং তোমরা যা ৪2 ৩৯১৮9 ৮১০৭ | ৮০০ 
কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি 22522 
তাও জানি। ভ ০১১০১-৮০০9 49১ 


























৩৪. আমি যখন ফেরেশতাদের বললাম, তোমরা | ₹-€7%! হু 
আদমের জন্যে সাজদা করো, অতপর তারা (আল্লাহর 9:58 9৩০1224৭108 


আদেশে) সাজদা করলো- শুধু ইবলীস ছাড়া; সে 5 ললঠি ৯ 
সাজদা করতে অস্বীকার করলো, সে অহংকার করলো ০1৫9: ১725০9 ঞ, ০৭ রা 


এবং ফর র য় ৫ , 
বং সে না-ফরমানদের দলে শামিল হয়ে গেলো। ৪ 2১8৫1 




















৩৫. আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী রুম এটি 
(পরম সুখে) এই বেহেশতে বসবাস করতে থাকো 3৫284 এ+১০1 1:18) 





এবং এ € র পাপা পাপ & তক পা পাক 
বং এখান থেকে যা তোমাদের মন চায় তাই 53১12585455 





তোমরা স্বাচ্ছন্দ্ের সাথে আহার করো, তোমরা এ :৪০৯1981৩ 


গাছটির কাছেও যেও না, গেলে তোমরা (দু'জনই) ₹৮ত 
সীমালংঘনকারীদের মধ্যে শামিল হয়ে যাবে।  লে্ুইা। ০5053881 


পারা ১ আলিফ লা-ম মী-ম ৬ ড//4.9100119178080917101001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


৩৬. অতপর শয়তান সেখান থেকে তাদের উভয়ের লিট ৮ 52 
রা তারা উভয়ে (বেহেশতের) যেখানে চি ০0৮৪৯১৯৩ ৩ ৩৮০1 ৮৮৮59 
লো সেখান থেকে সে তাদের বের করেই ছাড়লো, ++” ০০ 2৯৮17 * 

আমি তাদের বললাম, তোমরা একজন আরেক ০১০৯১)-৮১০ 22190510894 002 
জনের দুশমন হিসেবে এখান থেকে নেমে পড়ো, ৮ ভর ৯৮ ০০4৮8 ০৮ 
তোমাদের (পরবর্তী বাসস্থান (হচ্ছে) পৃথিবী, সেখানে £0৮১৬ ০১৯১১। এ -৮509593০ 
একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্যে জীবনের 

(যাবতীয়) উপকরণ থাকবে । ৪৬৮১ যা 





























৩৭. অতপর আদম তার মালিকের কাছ থেকে ”*প্ছ্‌ এভ ॥21 ভি 
(হেদায়াত সম্বলিত) কিছু বাণী পেলো, আল্লাহ তায়ালা চে ১75০৪৩প০8৩ি শর 


তার ওপর ক্ষমাপরবশ হলেন, অবশ্যই তিনি বড়ো & 
৯ তা রর ৯৭০ 








৩৮. আমি (তাদের) বললাম, তোমরা সবাই (এবার) ৪ এএ ৯ ৮৪ পদ [51 


সেখানে) আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবশ্যই ৬* ৮ « ৫ পর 

হেদায়াত আসবে, অতপর যে আমার হেদায়াত মেনে নিজ টর্নিিলোি 
চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার +৯৫৫৯০৯এ 
উৎ্কপ্ঠিতও হতে হবে না। ৩ ০৭১১৯৭-৮১ 














৩৯. আর যারা (সে হেদায়াত) অস্বীকার করবে ৮7 7 11 ৪এছু ০৮৪৫০ ০% 
এবং আমার আয়াতসমূহকে সিথ্যা প্রতিপন্ন করবে, 444-51--40318-5--9১+:০৭০419 
তারা হবে জাহান্নামের বাসিন্দা, তারা সেখানে চিরদিন ৮০85 8-58839 1 

থাকবে। 996151083০১ ০০।স্প 











৪০. হে বনী ইসরাঈল (জাতি), তোমাদের ওপর আমি * .ঘ। -..7*: 
যেসব নেয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো, (5211 ০৮৮৯) 9১) 0245১1022 
আমার (আনুগত্যের) প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো, পা পাশ 
আমিও (এর বিনিময়ে) তোমাদের (দুনিয়ার শান্তি ও ০০ ৬৯৯১15০9০৫৮ ০৮৯০1 
আখেরাতের পুরস্কারের) প্রতিশ্রুতি পূর্ণ করবো এবং , ্ 

তোমরা একমাত্র আমাকেই ভয় করো। ১৯১৪ 19,০১০ 




















৪১. আমি (মোহাম্মদের কাছে) যা নাযিল করেছি, পপ নত এ ৯০1৮ 
তোমরা এর ওপর ঈমান আনো, তোমাদের কাছে যা 925506১০০৭৯ 1৮59 
কিছু আছে তা তার সত্যায়নকারী, তোমরা কিছুতেই ৯০2 ঠ ০৫9৮ এ 

এর প্রথম অস্বীকারকারী হয়ো না এবং সামান্য মূল্যে 9 255 35-1222155195 


আমার আয়াতসমূহকে বিক্রি করো না, তোমরা শুধু 27717 (পক ৪11 
আমাকেই ভয় করো । 59) ৪ 119, ২প$০৫০12 














৪২. তোমরা মিথ্যা দিয়ে সত্যের (গায়ে) পোশাক টন 
পরিয়ে দিয়ো না এবং জেনে বুঝে সত্য লুকিয়েও 921 19525505015 95119-51642 
রেখো না। শা বিন? 








৪৩. তোমরা নামায প্রতিষ্ঠা করো, যাকাত আদায় 
করো, ১৮৯ 29628198591 


তোমরাও আমার আনুগত্য স্বীকার করো । ৪ ০৯৫১ ৮ 

















পা ৮৯ 9০9 চপাপ 


৪৪. তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ + £587 7৮7 
করো এবং বোস্তবায়নের সময়) নিজেদের (কথা) পি 95515 ০৮089 


ভুলে যাও, অথচ তোমরা সবাই কিতাব পড়ো; কিন্তু ৮৮৫৮৫ ৫ প ৯৫৯৫ ৮০৮৫ 
(কিতাবের এ কথাটি) তোমরা কি বুঝো না? গু ও) ১১9৪৯১%, ১০০ ০/9০--৮-919 


পারা ১ আলিফ লা-ম মী-ম ৭ ড//4.9100119178080917101001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৪৫. (হে ঈমানদার ব্যক্তিরা,) তোমরা সবর ও 
নামাযের মাধ্যমে (আল্লাহর) কাছে সাহায্য চাও; 
(নিষ্ঠার সাথে) নামায প্রতিষ্ঠা করা (অবশ্যই) কঠিন 
কাজ, কিন্তু যারা (আল্লাহকে) ভয় করে তাদের কথা 


2 








২ সুরা আল বাকারা 


৯৮9৮ পা /১ পা 


তি রন? 


হিপ শপ 





৪৬. (তাদের কথাও আলাদা) যারা জানে একদিন 
হবে এবং তাদের (সবাইকে) তার কাছেই ফিরে যেতে 
হবে। 





৯ 20 8৯ তা ৯9106 £৯-20 তা ১০০০ রা 


ত৮৯)9০89)1587০0 99: ০0 


রা পা ডিপটি 1 


€ ০০০৯১এা| 








৪৭. হে বনী ইসরাঈল (জাতি), তোমরা আমার সেই 
নেয়ামতের কথা ম্মরণ করো যা আমি তোমাদের দান 
করেছি, (নেয়ামত হিসেবে) আমি অবশ্যই তোমাদের 
সৃষ্টিকুলের ওপর প্রাধান্য দিয়েছি। 








০৪এনি ছু পা 1 ৮৪ টি নিশি 
০০০১66102395)02471025 
পেত ৯ -9-9 0৩ ৮ এরা &১ 291৯ 


ও তি & ৮৫21 09? 








৪৮. (হে ঈমানদার ব্যক্তিরা,) তোমরা সে দিনটিকে 
ভয় করো যেদিন একজন আরেকজনের কোনোই 
কাজে আসবে না, একজনের কাছ থেকে আরেক 
জনের (পক্ষে) কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, 
(মুক্তির জন্যে) কারো কাছ থেকে কোনো মুক্তিপণ 
নেয়া হবে না- না তাদের (সেদিন কোনো) সাহায্য 
করা হবে! 











/0 ৩ গু ডু প্র ৯৩ 9 


০০৯১৩০০৪৫১৯ ০9198015 
55845256555 0329855 


৪ 09525942 








৪৯. (ম্মেরণ করো,) যখন আমি তোমাদের ফেরাউনের 
লোকদের (গোলামী) থেকে মুক্তি দিয়েছিলাম, তারা 

ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিতো 
তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করতো এবং 
তোমাদের মেয়েদের (তারা) জীবিত রেখে দিতো; 
তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্যে 
বড়ো একটা পরীক্ষা (নিহিত) ছিলো। 

















£৯ ০টি পা ভিপটি &উ টিপা পা ঠা /৯ 1০০ ১ -2 15 0৩৮১ 


৮2০0৯ 95১591 ০০৮৯১৭15 
এএনি2০১ল 263 51621০52 
হি 


গু তা ৯১০95 


৮৮০৮৪) 








৫০. (স্মরণ করো,) যখন আমি তোমাদের জন্যে 
সমুদ্রকে বিভক্ত করে দিয়েছিলাম, অতপর আমি 
তোমাদের (সমূহ মৃত্যুর হাত থেকে) বাঁচিয়ে 
দিয়েছিলাম এবং আমি ফেরাউন ও তার দলবলকে 
(সমুদ্রে) ডুবিয়ে দিয়েছিলাম, আর (তা তো) তোমরা 
(নিজেরাই) প্রত্যক্ষ করছিলে! 

















5৯৮2 ১118 20585539 


পর /&৯ পি ₹টি /িপা /৯ ০2 পা ! ৭৮১০ ৯ পা? 


৪ 9956: ০9392) 0105589 





৫১. ম্মেরণ করো,) যখন মুসাকে আমি (বিশেষ 
কাজের জন্যে) চল্লিশ রাত সময় নির্ধারণ করে 
দিলাম, তারপর তোমরা একটি বাছুরকে (মাবুদরূপে) 
গ্রহণ করে নিলে, (আসলে) তোমরা (ছিলে বড়োই) 
যালেম! 








০০০০ পা 0, ০ জনিত পাটি পাটি পা টিপা 8 


228 রত ০/৮:68252% 


৪ ০9৯৪39০০০0৯] 








৫২. এরপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, 
করবে। 


/-90৮-6 পা 1 £৯ পাটি 9 ৬৪ 5 টিটি রি 


১ পরশ ১ ৩২2০০৮5105828 


পা & 9৮0 £ পা 


৪ ১9১৪৪ 





৫৩. (স্মরণ করো,) যখন আমি মুসাকে কিতাব ও (ন্যায় 
অন্যায়ের) পরখকারী- (মানদণ্ড) দান করেছি, আশা করা 
গিয়েছিলো, তোমরা হেদায়াতের পথে চলতে পারো । 


পারা ১ আলিফ লা-ম মী-ম 








ক ৮ 


01858119611 2520559 
80902542712 


ড///.210017179050917910179010.0109 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪4801 
৫৪. (আরো স্মরণ করো,) মুসা যখন তার নিজ লোকদের *2৮% "ছু নু 

বললো, হে আমার জাতি, তোমরা (আমার অবর্তমানে) ২৮৯ 115 4521 ভগ 05319 
বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে অবশ্যই নিজেদের ৮০৯৫ 1৯ 539 ॥ ০০৮8৫ 
ওপর (বড়ো রকমের) যুলুম করেছো, এ জন্যে অবিলম্বে ৫ 199 এক ৮৮৮৯১ 


তোমরা তোমাদের সৃষ্টিকর্তার দরবারে তাওবা করো এবং ০ রি 1১৮, ঃ 7৭ রে 2217 শে 

তোমাদের নিজেদের (শেরেকে অভিশপ্ত) কে ০০ | পু 

হত্যা করো, এর ই ্টিকর্ত র কাছে তে শাশিটি রি ৮৯ ৮2 /৯১প৫ ডি 3 ০২5 ৮৯ ”ত 

জন্যে কল্যাণ রয়েছে; অতপর আপ্মাহ তায়ালা তোমাদের রী ি 5 

ওপর ক্ষমাপরবশ হলেন, অবশ্যই তিনি ক্ষমাশীল ও ০০১১ 41921 
রী। ্ ; 





























৫৫. তোমরা যখন বলেছিলে, হে মুসা, আমরা ০ 78588158572 
আল্লাহকে প্রত্যক্ষতাবে না দেখলে কখনো তার ওপর এ তে /০৪০০2501 
ঈমান আনবো না, তখন (এ ধুষ্টতার শাস্তি হিসেবে) * 2 2 কপ ্রণানত প& 

মুহুতে না শে গযব) ভেসেবে) 209 28]| -26208555 2855 
টি হলো, আর তোমরা তার দিকে ও 0958 














৯79 00৮০৫ ৮79 ৮১ তা 1১ ৩9৮০ 8291 টিপা 92 


৫৬. অতপর তোমাদের (এই) মৃত্যুর পর আমি তোমাদের 
পুনরায় জীবন দান করলাম, আশা করা গিয়েছিলো, তি 


তোমরা (আমার) কৃতজ্ঞতা আদায় করবে। ৪ ০9১৫৫ 














৫৭. আমি তোমাদের ওপর মেঘের ছায়া দান ০১, ০ ১৯৫ ৮৭৮৯৮ 8০৮, ৪4৮ শত 
করেছিলাম, 'মান্* এবং 'ালওয়া” (নামক খাবারও) ৬17৫2015992) এশ205 
আমি তোমাদের ওপর ্ ঠিয়ে ছল মং (আমি পাপা &৯ ০0 1 ভিপাপা পা 1১০ 

বলেছিলাম,) সেসব পবিত্র খাবার তোমরা খাও, যা 5.%30)০ ৪ ৩০12 (5119 
আমি তোমাদের দিয়েছি, (নেয়ামত অবজ্ঞা করে) ৮ 2১-০) ৯৩ ৯ -৪৮০/২৭ 25০ 1৮ ০৮/১-০৫ 
তারা আমার ওপর কোনো যুলুম করেনি, (বরং এর ৪0958 ০৪০83115465419096 
দ্বারা) তারা নিজেরাই নিজেদের ওপর যুলুম করেছে। 





৯০00 পা পাপা পনি 1১১০০ ০97 পাঠ ০০০৯ 


৫৮- (মরণ করো.) আমি যখন তোমাদের বলেছিলাম, 11252 |*০191-১11-1531 
তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার লো ২2 টু 
যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, (দন্ত নি |91-১191)-৮-০৫ ৬৯৯৪৩ 
সহকারে প্রবেশ না করে) মাথানত করে ঢোকো, 518. * ০4৯2 ভু ৯৫৯০ ৮ 

তোমরা ক্ষমার কথা বলবে, আমিও তোমাদের ভুল পি ১8 855ঠ5 2১ 


ক্রুটিসমূহ ক্ষমা করে দেবো । যারা ভালো কাজ করে ৪০০ | 635০5 

















আমি তাদের (পাওনার অংক) বাড়িয়ে দেই। 


৫৯. (সুস্পষ্ট হেদায়াত সত্তেও) অতপর যালেমরা এমন ৮৪১ পিল নতি ৮ 
কিছু ব্যাপার রদবদল করে ফেললো, যা না করার 0203 ৮58 চা 6 ৪১০১৪ 


জন্যেই তাদের বলা হয়েছিলো, যারা যুলুম করলো [2123 
তাদের ওপর আমি আসমান থেকে গযব নাযিল 2 ি20653100 তই এ 
করলাম, (মূলত) এটা ছিলো তাদের গুনাহর ফল। 098০8819060 5 




















৬০. (স্মরণ করো, ) যখন মুসা (আমার কাছে) পি /৮১১:৮1১০০ 1 /211/৮% 
তার জাতির লোকদের জন্যে পানি চাইলো, আমি ০৪ (25১51 08458155539 
(তাকে) বললাম, তোমার লাঠি দিয়ে তুমি (এই) স্ব ১০০৫86৫) 
পাথরে আঘাত করো, (আঘাত করা মাত্রই) তা * ৪১০০০ 44০০) ৮১৯ 
থেকে বারোটি (পানির) নহর উৎপন্ন হয়ে গেলো; 

পারা ১ আলিফ লা-ম মী-ম ৯ ড/////.8100081780806171017001.010 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ রারানারারারা 


প্রত্যেক গোত্রই নিজেদের পোনি পানের) ঘাট চিনে 172 * ঠপপ 2 ৭2 
নিলো; (আমি বললাম,) আল্লাহর দেয়া রেষেক ১৫ ০৯০০০০21588 


থেকে তোমরা পানাহার করো, তবে যমীনে বিপর্যয় থু 48 195১০! 
টা ০০১ 08152642 ১১০০০৮১ 

















৬১. (স্মরণ করো,) তোমরা যখন বলেছিলে, হে 1 /১-০1 ৯১-০/১০ ০১৮ 
মুসা, (প্রতিদিন) একই ধরনের খাবারের ওপর আমরা ১১121 ৮০ ভি 319 
কিছুতেই (আর) ধৈর্য ধরতে পারছি না, তুমি তোমার ০, এ"? ০৮৮1৭ ০৮1 
মালিকের কাছে বলো তিনি যেন আমাদের দো বি ০১০23৩৫৫7৯4 ৫2 


ভূমিজাত দ্রব্য- তরিতরকারি, পেয়াজ, রসুন, ভু্টা, 1412৭ 
ডালের ব্যবস্থা করেন যা ভূমি উৎপাদন করে, সে 4৩1০2905০০9 6558915045916182 


বললো, তোমরা কি (আল্লাহর পাঠানো) এ উৎ বি 
জিনিসের সাথে টি ০ দি টি ০৩ ৭১5 এতো 9954 


ও? (যদি তাই হয়) তাহলে তোমরা অন্য কোনো ,” 21715 * ৪৯৫০০ 
শহরে সরে পড়ো, যেখানে তোমাদের এসব জিনিস- 6টি 


তোমরা চাইবে, তা অবশ্যই পাওয়া যাবে, (আল্লাহ ৮7৪৫7 
য়ালার আদেশ অমান্য করার ফলে) অপমান ও 2) পরশ, ০০259 


রিদ্র ত তা র ওপর ছেয়ে গেলো; আল্লাহর গযব দ্বারা ০১০০-০৩-০৮ ৮ ০ 
তারা আক্রান্ত হয়ে গেলো, এটা এ কারণে (যে), 6১545068615 ৩2৩ 583 


রা (ক্রেমাগত) আল্লাহর আয়াত অস্বীকার করতে ৮৯৮ ৫, 
কিলো এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা ১041 ১589 (5 051582941 ৬৪৪ 
রতে থাকলো, আর এসব কিছু এজন্যই ছিলো, এরা প৪ ৩ (৮221৯ পত 
নানী হাদি বরছিদা। 909622190691525 250১ 


















































ইহ তে ০2৮০৮৯2০484 


কেউই আল্লাহর ওপর ঈমান আনবে, ঈমান আনবে ৬11 5421 রর ০৪৮19 
পরকালের ওপর এবং নেক কাজ করবে, তাদের ডি [9755০০০ . এ 
জন্যে তাদের মালিকের কাছে পুরক্কার থাকবে এবং 2৪2) ০১৮৯১ পি চা ০৩59 
এসব লোকের কোনো ভয় নেই, তারা চিন্তিতও 2855 পলি ৪ তি গু ০১৮ পাপা 


হবে না। 99১১৯%-৮১ ১9-৮৪৮৩ ০১9৯১9 




















৬ত, (স্মরণ করো, ) যখন আমি তোমাদের (কাছ শটে, এ পিকিল  পটলাললা 

থেকে) প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তৃর পাহাড়কে ১)211--959 (939০9855 3১513 
আমি তোমাদের ওপর তুলে ধরে (বলে) ছিলাম; যে ৃ 
কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে 5০5120561585857259 1562 
আকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ টি রে 
রেখো, আশা করা যায় তোমরা (শয়তান থেকে) উ ০৭ -৮৫/) 
বাচতে পারবে । 

















রা 21030 45 ২৬1১ 


15 ৮৮০ ১91১০ 09৮৯ পাপা 8 এনা 


্ ৩৭১০৫ ৩০০০০৪৭4৯১9 








৬৫. তোমরা তো ভালো করেই তাদের জানো, যারা ট্ তে 
তোমাদের মধ্যে শনিবারে (আল্লাহর আদেশের) সীমা ৬8৮24500551 5801 2প2 ০819 
লংঘন করেছে, অতপর আমি তাদের (শুধু এটুকুই) হ 1 পুত 1289 ৯7222 

বলেছি, যাও- (এবার) তোমরা সবাই অপমানিত ও ০৭০০০৪5১৪ 905-608৩-। 
বানর (এ পরিণত) হয়ে যাও । 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১০ ড//4.9100119178080917101001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
৬৬. একে আমি সেসব মানুষদের যারা তখন 1721:1178 তত পদ্পাণন ৩16217116৫4 
সেখানে (মজুদ) ছিলো- আরো যারা পরে আসবে, ৬4 ০9940৭ ৬০ ১11915৯৯ 
তাদের (সবার) জন্যেই একে আমি দৃষ্টান্তমূলক পপ 
(ঘটনা) বানিয়ে দিয়েছি, যারা তাকওয়া অবলম্বন করে গু ৩০০45 

তাদের জন্যেও এটি (ছিলো) একটি উপদেশ । 

















৬৭. (স্মরণ করো,) যখন মুসা তার জাতিকে বললো, বালে ৮০৫০৩ 
অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের (তীর নামে) 01856301581 5:09)9 
একটি গাভী যবাই করার আদেশ দিচ্ছেন; তারা ৮৮ 

বললো হে মুসা, একথা বলে), তুমি কি আমাদের ১19১০ (5৩৯০1215855? |9-299 
সাথে তামাশা করছো? সে বললো, আমি (তামাশা 

করে) জাহেলদের দলে শামিল হওয়া থেকে আল্লাহ 9 ০৮৬| ০05 91915854 4 
তায়ালার কাছে পানাহ চাই! 











৬৮. তারা বললো, তুমি তোমার রবকে বলো, আমাদের ,14, ৮১11৭ ++ 2110 2১11. 411% 
তিনি যেন সুস্পষ্টভাবে বলে দেন- সে (জন্তু)টি কেমন ৮ ৮৮০ রি 53) 78 
(হবে)? সে বললো, অবশ্যই তা হবে এমন- যা বৃদ্ধ ; ৯2৮ গছ 
হবে না, আবার (একেবারে) বাচ্চাও হবে না; (বরং তা :১3১০০০৫২৪ ৪58219014587401 
হবে) এর মাঝামাঝি বয়সের, যোও, এখন) যা কিছু পতি এপাট পা তিন পন্ড (প 
তোমাদের নির্দেশ দেয়া হচ্ছে- তাই করো । ৪ 09528$019556-03 ০০০15 














৬৯. তারা (মূসাকে) বললো, তুমি তোমার রবকে 61551150844 45)10 25195 
ভিজে করে নাগ ভিনি আমানের রম নলে রন ত রী ও সা স্ ্ 


তার রংটা কেমন হবে? সে বললো, তা হবে হলুদ 1251 ৯1$,5158 টি কি রি 
রংয়েরতার রং এতো আকর্ষণীয় হবে যে, যারা তার (65163 চ জর 
দিকে তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে। রি রি ৮:15: 

















৭০. তারা বললো (হে মুসা), তুমি তোমার মালিককে রী শন ৮৮৮০০ ৮:0০ ৩০ ০৬ 
নিলা (আসলে) দিছি রিনা রিনা 
(গাভী) হবে, আমাদের কাছে (তো সব) গাভী দেখতে 48121 « 12 নি রি 

(এবার) অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারবো । রি ০০ 




















৭১. সে বললো, আল্লাহ তায়ালার ঈন্সিত) সে (গাভী) +”£% প"11৬8801051727 2দু। 115 
হবে এমন যে, সেটি কোনো চাষাবাদের কাজ করে ১১০9১ ০ 4১1০ 


না, যমীনে পানি সেচের কাজও করে না, সম্পূর্ণ নিখুঁত চি 
ওটি রিতার আতা বহসিদ 221 ০১৭ ০৪-5 ০৯১ 
তুমি (আমাদের সামনে) সত্য কথাটা নিয়ে এসেছো! 12 1) 

অতপর তারা তা-ই যবাই করলো, যদিও (ইতিপূর্বে) 9৯০৪৮ 929 রর ঢা ০3 
মনে হয়নি, তারা এ কাজটি আদৌ করতে চায়। 8092 92৫02 





পা্ি শটে পা প্পা 








শা ভিশ্টিপািপা পি পার্ট পাপা 











৭২. স্মেরণ করো,) যখন তোমরা একজন লোককে » পুত টি ৯ ০০ পাহু £ 
হত্যা করেছিলে, অতপর সে ব্যাপারে তোমরা একে 282 15০ ৮8555 (৮০-৮1-5219 
অপরের ওপর হত্যার) অভিযোগ আরোপ করতে তে ৮ 4১০১৫ টা: ্ঁ ৯০ 
শুরু করলে, (অথচ) আল্লাহ তায়ালা সে বিষয়টিই ও ০9:০০ 

(মানুষের সামনে) বের করে আনতে চাইলেন, যা 

তোমরা লুকোবার চেষ্টা করছিলে । 




















৭৩. (হত্যাকারীকে খোজার জন্যে) আমি তোমাদের ৪০ ক 9 
বললাম, (যবাই করা) সেই (গাভীর শরীরের) একাংশ 0৫, ১0৮28921008 
দিয়ে তোমরা একে (মৃদু) আঘাত করো, এভাবেই 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১১ ড//4.910011918080917101001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


আল্লাহ তায়ালা মত ব্যক্তিকে জীবন দান করবেন 11 ০৯ 
এবং (এ ঘটনা খরা) তিনি তোমাদের কাছে তার 411-724989 পে ৬০৪ 
নিদর্শনসমূহ তুলে ধরেন, আশা করা গিয়েছিলো রে 

















তোমরা (সত্য) অনুধাবন করবে। 
& পা ডি ৪ ০9 ০9৮ ৩0০9৮ পরত? 


৭৪. অতপর তোমাদের মন কঠিন হয়ে গেলো, (এমন ” 1); 
কঠিন) যেন তা (শক্ত) গার (বরং মাঝে মাঝে মনে ২6 টি রি 
হয়) পাথরের চেয়েও বেশী কঠিন; (কেননা) কিছু 81৯01, 902,%+2 2177151 
পাথর এমন আছে যা থেকে বর্ণাধারা নির্গত হয়, 5৯ ৯55 695৬৪ 

আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও ভু 
যায় এবং তা থেকে পানিও বেরিয়ে আসে, (অবশ্য) (৭ 

এর মধ্য থেকে (এমন কিছু পাথর আছে) যা আল্লাহর *প 1৩1৮৯ 2০ * পপ 
ভয়ে ধসে পড়ে; আল্লাহ তায়ালা (কিন্তু) তোমাদের পি 0০2৩ 256 


কার্যকলাপ সম্পর্কে মোটেই গাফেল নন। ? 1 পরপন 
9 05205205621 554125 





80005300৯80 














৭৫. তোমরা কি এরপরও এই আশা পোষণ করো 5 2 /৯ ৮ ত ত চিপা 8798 2-2 চ0 5 ৮ তা ৯০০৮৯ পাপা 
যে, এরা তোমাদের জন্যে ঈমান আনবে? এদের (54৯০) ৪9৮৫119-০8% ০1 9৯০০০ 
একাংশ তো (যুগ যুগ ধরে) আল্লাহর কিতাব শুনে পদ৫এ০৩৪ ক না ।০ ৮ +৩৯প ৯৫৯৬ 
আসছে, অতপর তারা তাকে বিকৃত করছে, তাও 4555 2-4 ২2 ০9স৮০-চিত 


পর ভি শ্টিপ্রন্তপা /৯ পিশা টি £উি শটিপ্ পা 2৯ ৯ 


করেছে তাকে ভালো করে বুঝার পর, অথচ তারা ও ০9০৯৪ রদ [5 0৯০ 
ভালো করেই জানে (যে, তারা কি করছে)। ৪০7৯১৪৪০০2৩ 











৭৬. এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাত করে গর ৯৩০ 
8 
কা ওহ লা হজের ইত ৯৬৯32 
54০৫৯০05450 
সন ৩৩১০৭০৪ 
করবে, তোমরা কি বুঝতে পাচ্ছো নাঃ 


























৭৭. (কিন্তু) এরা কি জানে না যে, (আল্লাহর কিতাবের) 1 এডি ভি লা চিনি রি 
যা কিছু এরা গোপন করে (আবার নিজেদের স্বার্থে তারা) 5৩১৮৫ 181৩১ . খু 


যা প্রকাশ করে, আল্লাহ তায়ালা তা সবই জানেন। ও ০৪১০ 














৭৮. এদের মধ্যে আছে কিছু নিরক্ষর, যারা (আল্লাহর) পাঠ ডিতা পা পা ৯0০০ ০৮ ৩ 
কিতাব সম্পর্কে কিছুই জানে না, আল্লাহর কিতাব 31550109555 ০০০ 
এদের কাছে) নিছক মিথ্যা আকাংখা (সর্বস্ব পুস্তক) প শি 

মাত্র, এরা শুধু অমূলক ধারণাই করে থাকে। ৪ ৩০৪ ২ 990 














রা রা ভিটা শান ১৬ টি 


৭৯. সে সব লোকের জন্যে ধ্বংস (অনিবার্য), যারা নিজে ৩৪৭১৭, ০ ণ 
দের হাত দিয়ে কিতাব লেখে, তারপর বলে, এগুলো হচ্ছে 2০4৩৭ 2 | ১৪ ০২০০২ 


আল্লাহ তায়ালার পক্ষ থেকে (আসা শরীয়তের বিধান, 55111 

উদ্দেশ্য হচ্ছে,) তারা যেন তা দিয়ে সামান্য কিছু বার্থ নিরিহ েগি রা ররণ্গে ৮৮৮০ 
কিনে নিতে পারে; তাদের হাত যা কিছু রচনা করেছে তার ৮৪4১ ০০০১৩ (৮০০৮৪ ০/49৯৮১৬১ ০৪ 
জন্যে তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন সম ০৮ 
করেছে তার জন্যেও তাদের দুর্ভোগ । গু ৪০০০০ টা 599 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১২ ড//4.9100119178080917101001.019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


৮০. এরা বলে, জাহান্নামের আগুন কখনোই আমাদের * বা? 
স্পর্শ করবে না, (করলেও-) তা হবে নির্দিষ্ট কয়েকটা (|| 1-79০1 19759 
দিনের (জন্যে) মাত্র, (হে নবী,) তুমি বলো, তোমরা "8,125 785 
কি আল্লাহর কাছ থেকে (এমন) কোনো প্রতিশ্রুতি রিড লিগ 5 - রে 
আদায় করে নিয়েছো? আল্লাহ তায়ালা তো কখনো রে 091985 9 (15০০০ 481 ০৮৯4০ 
তার প্রতিশ্রুতি ভংগ করেন না, না তোমরা জেনে ট্রি 
বুঝেই আল্লাহ তায়ালা সম্পর্কে এমন কথা বলে € ০০৯$১/০4 401 
বেড়াচ্ছো যা তোমরা নিজেরাই জানো না। 


























৮১. হী, যে ব্যক্তি পাপ কামিয়েছে এবং যাকে তার পম £ টারলান্য 
পাপ ঘিরে রেখেছে, এমন লোকেরাই হবে জাহান্নামের 4০১০12০5০225-5৮৪০ 
অধিবাসী, সেখানে তারা চিরদিন অবস্থান করবে । ৪ 0১৫1 শি ০৩ “টা 











৮২. (আবার) যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান 215 পাপা ৯৮৫৮৮ ছু 
আনবে এবং নেক কাজ করবে, তারা বেহেশতবাসী এগ ০০425 191 ০৪3119 


তারা সেখানে চিরদিন থাকবে পাঠ ৩টি ১1 পাকি ০৯০9 ০০18০ 
বি | ও 0561523৮০83 








৮৩. ক্ষরণ করো) যখন আমি বনী ইসরাঈলদের কাছ ২ 27817154821 
থেকে (এ মর্মে) প্রতিশ্রুতি নিয়েছিলাম যে, তোমরা (027155025 ১০13 


৮০ ৮9/৯ পা 





আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো এবাদাত করবে 34158911209 23109025 
না এবং মাতা পিতার সাথে সদ্যবহার করবে, টি তো 
আত্মীয় স্বজন, এতীম-মেসকীনদের সাথে ভালো 5 ৬৮০19 ৩০]9581 539 





ব্যবহার করবে, মানুষদের সাথে সুন্দর কথা বলবে, €ু 15 ||." রিড 
নামায প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে; অতপর 1 1990 উপ 91959 


তোমাদের মধ্যে সামান্য কিছুসংখ্যক লোক ছাড়া "15 টন 4 
অধিকাংশই এই প্রতিশ্রুতি থেকে) ফিরে গেছো, * 31. রি রঃ ০ ৫85৫ রর 15; 


(এভাবেই) তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। € ০১9১১৯০-৮০১9-৮৬ 




















৮৪. তোমাদের কোছ থেকে) আমি এ প্রতিশ্রতিও *£+17. 
নিয়েছিলাম যে, তোমরা তোমাদের কারো রক্তপাত ০5 0924০5%৮0862500$ 319 


করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি ০4*2. ***৮ ০৫৮৩ কর্ড 
থেকে উচ্ছেদ করবে না, অতপর তোমরা তা স্বীকারও ৮9085 ৬-৮৯০99৯১৯৯ ১9 


করে নিয়েছিলে, তোমরা তো নিজেরাই (এ) সাক্ষ্য 999925০39৮5)99 














৮৫. সা এল 
হত্যা করতে লাগলে, তোমাদের এক দলকে তোমরা রা গুঁডিত দল 
তাদের উটেমাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে, ণ /7১০০৮০১৪ শিরিন 


ওপর ত পাষকতা করতে থাকলে, £১ িরিরছা বারে 
তাই নয়), পেত (যুদ্ধ) বন্দী হয়ে সি (015553098৮৮: যো 


কাছে এলে তোমরা তাদের 'জন্যে মুক্তিপণ দাবী দিও ০ ০-৮৮ ৭৮ এ1 পারিনি 
করো, (অথচ) তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ [১৮*৯১-১১০৯/০১৮এঠ 
করাটাই 


ছিলো তোমাদের ওপর অবৈধ কাজ 7০০ ০7215 বিয়া 
(এবং আল্লাহ তায়ালাকে দেয়া প্রতিশ্রুতির সুস্পষ্ট ০০০০৪০৪ ৮৪৯191-৮ 


লংঘন); তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ ০2৮ ।প৫ ৮৮০৫ & পু 
বিশ্বাস করো এবং আরেক অংশ অবিশ্বাস করো? 1০০৩ ০9১8-51 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১৩ ড//4.9100119178080917১101001.019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


(সাবধান!) কখনো যদি কোনো (জাতি কিংবা) ব্যক্তি 80151 7 
(দ্বীনের অংশবিশেষের মা ঈমান বা এ ১৮০3৩353175 4১০৯৪ ৬ 
আচরণ করে, তাদের শাস্তি এ ছাড়া আর কি হবে * 217 -,৪ 

যে, পার্থিব জীবনে তাদের লাঞ্কনা ভোগ করতে হবে, ৩ ্ ৬9১১৭ £ 42811 (7575791 
পরকালেও তাদের কঠিনতম আযাবের দিকে নিক্ষেপ 7 .,১০,. ড 

করা হবে; তোমরা যা করছো, আল্লাহ তায়ালা সেসব ৪ ০৭৮৮৮ 1৮5 9255 রা 25.51621 
কিছু থেকে মোটেও উদাসীন নন। 




















৮৬. বেস্তুত) এ লোকেরা আখেরাতের স্থায়ী 17৫1 191৮৮৮8৯527 2 
জীবনের) বিনিময়ে দুনিয়ার (অস্থায়ী) জীবন খরিদ [১১০1 895 1১১21 ০4১ 14422 
করে নিয়েছে (কেয়ামতের দিন) তাদের ওপর থেকে পরী) ০০৯৫ এড তল ১19 

(তাদের) আযাব কিঞ্চিৎ পরিমাণও হালকা করা হবে 49-71621৮5-8835 78553 
না, না সেদিন তাদের (কোনো রকম) সাহায্য করা পা এপ টি ৯ 
হবে! € 9১০২ ৮৯ | 














/১৮ট পানিপা 1 2৯ পাপা 


৮৭. আমি মুসাকে কিতাব দিয়েছি, তারপর একে "”"_ 12827 ২৪] রি 
একে আমি আরো অনেক নবীই পাঠিয়েছি এবং (বাপ ৫ 4৯ কি 1 
ছাড়া সন্তান পয়দা করার মতো) সুস্পষ্ট নিদর্শন দিয়ে 4 “9 5 ঃ 
2 90550 ৩৯ 
বা' ও) পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য ৮ 29080 
ঠা টি আমি সাহময [০ ৪। 0% ১৪9০০৪৭ 
কোনো' নবী আসতো, তোমাদের মনোপৃত না হলে চান 
তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের টা 2৮১ পা ৯০০৯ ডু পা 16? দু & ৮9৮ পা ৯ পা 
করেছো, অতপর তাদের কাউকে তোমরা মি (559597৮7755 7১৭১০৮০১৭| 
বলেছো, (আবার) তাদের কোনো কোনো দলকে গু টি তা 


























তোমরা হত্যাও করেছো। ৪ ০9০০ 





৮৮. তারা বলে, (হেদায়াতের জন্যে) আমাদের মন ০৫, ০০০ 7১-০৮-০০১০, পা 
(ও তার দরজা) বন্ধ হয়ে আছে, তাদের কুফরী করার 2072221055 ০81302915 19159 
কারণে আল্লাহ তায়ালাও তাদের ওপর অভিসম্পীত আদ) 525 
করেছেন, অতপর তাদের সামান্য পরিমাণ লোকই € 09588 ০3516 ০০১৪০ 








রত 


ঈমান এনেছে। 








৮৯. যখনি তাদের কাছে আল্লাহর পক্ষে থেকে কোনো 5 এ+ & দল | 
কিতাব নাধিল হলো- যা তাদের কাছে মজুদ কিতাবের ৩১-৭| ৩১০০৫৬পপঞ 9 
সত্যতা স্বীকার করে, (অথচ) এর আগে তারা নিজেরাই 1+7+-.82*€ পাঞ্জা 

অন্যান্য কাফেরদের ওপর বিজয়ী হওয়ার জন্যে (একিতাৰ ও ৫ ০/০৯০০২ ৫৩ উল 19/59১৮৪০ 


০ ৯ 2 রা 


তার বাহকের আগমন) কামনা করছিলো, (কিন্তু আজ) যখন 1০ 42ণপ এ ঘর 
তা তাদের কাছে এলো এবং যাকে তারা যথাযথ চিনতেও 9 5819-৭5 পই 19১০৩] 


পারলো- তারা অস্বীকার করলো, যারা (আল্লাহর কিতাব) (এ এ 
অস্বীকার করে তাদের ওপর আল্লাহর অভিসম্পাত । গু ০১1 ৯ 4/12-45 























৯০. কতো নি ষ্ট (বস্তু) সেটি, যার বিনিময়ে তারা ,₹ 10১858৯০৮৯6 

তার নিজেদের বি করে দিয়েছে, শুধু গৌড়ামির (919১২০৭ ৬০০9 3651-8 
বশবর্তী হয়েই তারা আল্লাহর নাধিল করা বিধান রি এত ৪৮৯০ 

অস্বীকার করেছে- (তাও শুধু এ কারণে), আল্লাহ 4 15505515552 এ 
তায়ালা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে ০ &. এই ক (০ 
নবুওত দিয়ে অনুগ্বহ করেন, (এ কুফরীর ফলে) নন নীরা 
তারা ক্রোধের ওপর ক্রোধে আক্রান্ত হলো; আর 25 0 ভি প্রত পাঠ ১09 
কাফেরদের জন্যে রয়েছে অপমানজনক শাস্তি ৪ ৬০৪০ ০1৫০ 88429, 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১৪ ড//4.910011918080917101001.019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


৯১. যখন তাদের বলা হয়, আল্লাহ তায়ালা যা কিছু 1৯728 রি 

নাযিল করেছেন তার ওপর ঈমান আনো, তখন তারা 11 21050720551 05599 
বলে, আমরা তো শুধু সেসব কিছুর ওপরই ঈমান আনি ০৮৮০৮ পপ পাপ ৭৮7৩১ 
যা আমাদের (বনী ইসরাঈল জাতির) ওপর নাধিল করা ১8909122 49১889005 49 ০০০৪ 
হয়েছে। এর বাইরে যা- তা তারা অস্বীকার করে, “ *7৮৫৮ 14 3 ৪2০৩০ ৮০৮৮ 
(অথচ) তা একান্ত সত্য, তা তাদের কাছে নাযিল করা ০/৪০৬৮৪ 9১ ১৮৪৯০০ 0১ ১419 
আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে; (হে ৪ 2 ০০৯০০ ৪ কেরে, 
নবী,) তুমি বলো, তোমরা যদি ঈমানদারই হও তাহলে 9০৯০১০2০৩14 ০০০। 22 
এর আগে আল্লাহর নবীদের হত্যা করেছিলে কেন? 





























৯২. তোমাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন সহকারে 22? 2ু। 3 রা 
মূসাও নেবী হয়ে) এসেছিলো, অতপর হরে ০3০০ ০৩১ ০2৮225 9519 
(সামান্য অনুপস্থিতির) পরই তোমরা একটি ৩2১৮৪) 1 ৯১ ০১ 4৮18 ৩৮ 
বাছুরকে (মাবুদ বলে) গ্রহণ করে নিলে! তোমরা 0৯ ০৪)9৮১5৮০0৯৮। 
(আসলেই) যালেম! 











৯৩. ম্মেরণ করো,) যখন আমি তোমাদের কাছ থেকে ” ৮2%41৫7ত টা 
একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম, তোমাদের (মাথার) ৮১9৯ ১33-0৯ 19321 ১19 


ওপর তুর পাহাড় তুলে ধরে (আমি বলেছিলাম), যা 1+৮*। ২৫ ৮1৮41 15 তদ 
কিছু বিধি বিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত :19০980892491598255 
করে আকড়ে ধরো এবং (আমার কথাগুলো) শুনো, ০৯7০ *১ পানি পালা পা পা 

(এর জবাবে) টি তো) বললো বা আমরা 1 ৮৪১5 ৬815:259-0-০90-129 
(তোমার কথা) শুনেছি, কিন্তু (বাস্তবে তা অস্বীকার করে 7 *+---০০৮ (পক 

তারা বললো,) আমরা তা অমান্য করলাম, (আসলে 4১৮০ [০22209০১১০৪ 0৯] 
আল্লাহ তায়ালাকে) তাদের অস্বীকার করার কারণে 48755872512 
সেই বাছুরকে মাবুদ বানানো (-এর নেশা দ্বারা তখনো) ৪ ০৯০৭৭৮০৫০11 


























তাদের মনকে আকৃষ্ট করে রাখা হয়েছিলো, তুমি বলো, 
যদি তোমরা সত্যিই মোমেন হও তাহলে বলতে পারো, 
এটা কতো খারাপ ঈমান- যা তোমাদের এ ধরনের 
কাজের আদেশ দেয়ঃ 














৯৪. (হে নবী,) তুমি বলো, যদি (তোমরা মনে 7*২২141 1 -৮শ 2416 4012 
নে অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর রা 
কাছে শুধু তোমাদের জন্যেই নির্দিষ্ট- তাহলে (তা 19:৮৮ ০৮৮11 99১৩ «22115 40 
পাওয়ার জন্যে) তোমরা মৃত্যু কামনা করো না কেন? টির 

যদি তোমরা সত্যবাদী হও! ভ55:281521 














নবী রাখো.) তারা নিজেদের ৮1 ক্পা্-০৮ অশান্ত & পর 
টি উনিও জরা চন্পে 1১১৩9 


12 /১) ৩ ০০) ৩ 


এরা কখনো তা কামনা করবে না, আল্লাহ তায়ালা 9০2০81৮৮12 4019 
যালেমদের ভালো করেই জানেন। 








পা পার্স ৯90 তা 


৯৬. তুমি অবশ্যই তাদেরকে দেখতে পাবে বেঁচে ২৪০০১৫৬০1০৩? 


থাকার ওপর তারা বেশী লোভী, যারা শেরেক করে_ ০০, 75 ওঁ. 

(তারাও এদেরই মতো), এদের প্রত্যেক ব্যক্তিই হাজার ১৮৫০০০০০858 ৩৪৩ ৩৪৪ 
বছর জীবিত থাকতে চায়, কিন্তু যতো দীর্ঘ জীবনই টি টিকে রঃ 

এদের দেয়া হোক না কেন, তা কখনো (আল্লাহর) 571$ ০০০১৯5০০% 22০ 
ব থেকে (এদের) বাচাতে পারবে না; আল্লাহ প কিক | ৯ ৮৬৩ প্ * 


য়ালা এদের যোবতীয়) কাজকর্ম পর্যবেক্ষণ করেন। ৪ শু ০১9৯ ০১ চটি 4819৮ ১০৯ ০ 


পারা ১ আলিফ লা-ম মী-ম ৮ ১৫ ড//4.9100119178080517১101001.019 






































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২সুরা আল বাকারা 
৯৭. (হে নবী,) তুমি বলো, কে সে ব্যক্তি যে 1৭০1৫ 4 

জিবরাঈলের শক্র হতে পারে? (অথচ) সে তো আল্লাহর ৬7526058942 ঠা 
আদেশে (আল্লাহর) এমন সব বাণী তোমার অন্তকরণে তে 15244 

নাযিল করে, যা তাদের কাছে মজুদ বিষয়সমূহের ” 202 ০21 ০০০ 491 5315 151 


সত্যতা স্বীকার করে (আসলে) এ গ্রন্থ) হচ্ছে রা ?প "2৪ রি 
রর €) রত চা ১ ৩১ 
মোমেনদের জন্যে হেদায়াত ও সুসংবাদ তু সু শিপ 





























৯৮. যারা আল্লাহর শক্র, শক্র তার (বাণীবাহক) পাটি টি পা 2 9 ট -০ত তা পা 
ফেরেশতার ও নবী রসূলদের- (শক্র) জিবরাঈলের ও (4 ১৮১5459504554819502৩5 
মীকাঈলের, (তাদের জানা উচিৎ) স্বয়ং আল্লাহ তায়ালা 1 2০6 ০৮৮৫, ৮ ০1 
হচ্ছেন কাফেরদের (বড়ো) শক্র। গু ৩৭১৪০) 9৩০ 4/108 ০0৮০9 














৯৯, অবশ্যই আমি তোমার কাছে সুস্পষ্ট নিদর্শনসমূহ নি 85 এ 
পাঠিয়েছি; পাপী ব্যক্তিরা ছাড়া তাকে কেউই অস্বীকার 79--854৭1 এল এ ১৯ 


গার 9 098০8111745 








১০০. (এমন কি হয়নি যে,) যখনি তারা কোনো ৯৮৬ ৪* 21৮21271727 
ওয়াদা করেছে (তখনই) তাদের এক দল তা ভংগ ১০৪০৩ 9838 $৮10০ 19০০1৮159 


করেছে; (মূলত) তাদের অধিকাংশ লোকই ঈমান 80528 ০: রঃ 











আনে না। 


১০১. যখনি তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো এ এ+ & ইত 2 
নবী আসে এবং যে তাদের কাছে (আগের কিতাবে) ১১০এ। ৩২৩০৭৯১-০৯ ৮19 


শা প্রা পা ঠউ পটিপা্া পা 


যেসব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে, 
তখনি সেই আগের কিতাব- যাদের দেয়া হয়েছে 185 ০৪0। ৩০ 3286০. ৪২০০ 














চির 





তাদের একটি দল আল্লাহর (পূর্ববর্তী) কিতাবের ৮৯39৮ 90541---5$ ২০৪7 





কথাগ্তলোকে এমনভাবে তাদের পেছনের দিকে ফেলে ক (4 
দেয়, যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না। € ০১৭০৪ ১০৪১5 





১০২. (এর সাথে যাদুমন্ত্রের) এমন কিছু জিনিসও এরা _,+-০ | ০% 

অনুসরণ করতে শুরু করলো, (যা) শয়তানরা সোলায়মান 4 &$ ০০৮০৯] |915512195:319 
(নবী)-এর রাজত্বের সময় পড়তো, (সত্যি কথা হচ্ছে) ৮৯, ১ 1 2154 ৮০ ,৮৮৮144৩ 
সোলায়মান কখনো (যাদু ব্যবহার করে আল্লাহকে) ০৪৮৮8]। ০৫19 ০৭ 58409০০৭ 
অস্বীকার করেনি, বরং (তাকে) অস্বীকার তো করেছে 7 - ৩2০০৪৮০০১৪০ ৮5 
সেসব অভিশপ্ত শয়তান, যারা মানুষকে যাদুমনত্র শিক্ষা 193 ০৯] 5001 05৮12819588 
দিয়েছে; ব্যাবিলনে হারত মারূত দু'জন ফেরেশতার 2:8৪০,:8 

কাছে যা কিছু পাঠানো হয়েছিলো, (তা ছিলো যাদুপাগল ১১ %০১৬৮০] ০১৯ 
মানুষদের পরীক্ষার জন্যে, আল্লাহর) সেই দু'জন ফেরেশতা &.. ১৮/:22 
(কাউকে) ততোক্ষণ পর্যন্ত এ বিষয়ের শিক্ষা দিতো না, (৯ ৩০0 ৩৮ নি 15755593672 
যতোক্ষণ পর্যন্ত তারা (এ কথাটা) তাদের বলে না দিতো 27561-4 ০ 
যে, আমরা হচ্ছি (আল্লাহর) পরীক্ষা মাত্র, অতএব (কোনো ১১৪৫৪১৪৭৪০০ ০০1987 
অবস্থায়ই) তুমি (এ বিদ্যা দিয়ে আল্লাহ তায়ালাকে) ».*... ৯2৮ পিেনািদহির 
অস্বীকার করো না, (এ সত্তেও) তারা তাদের কাছ থেকে ৬৯৮ 42৩ (০৪০ ০০৮ 
এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিলো, যা দিয়ে এরা স্বামী ডি 

স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করতো, (যদিও) আল্লাহর ইচ্ছা ৩০055557852 
ছাড়া কেউ কারো সামান্যতম ক্ষতিও সাধন করতে পারে 


/১ ০ হিল 1 শা 2১0 তাপা্পা পা 


না; তারা (মূলত) এমন কিছু শিখে যা তাদের কোনো 205555.41361৩2 
উপকার যেমন করতে পারে না, তেমনি তা তাদের কোনো তা সন দত ৯০০৫০ ? 


ক্ষতিও করতে পারে না; তারা ভালো করেই এটা জেনে 122) ] ] 819, 
নিলো যে, [শ্রম ও অর্থ দিয়ে) যা তারা কিনে নিয়েছে সু 99 91০ 89 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১৬ ড//4.9100119178080917101001.019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


পা পা ৯ পরিশা 


পরকালে তার কোনো মূল্য নেই; তারা নিজেদের রী 
জীবনের পরিবর্তে যা ক্রয় করে নিয়েছে তা সত্যিই ৮০:2১ +335০585581 ও 


নিকৃষ্ট, কেতো ভালো হতো) যদি তারা (কথাটা) ৪ ০০৭1৯41531৫ ৭1 515 
জানতো! 








১০৩. তারা যদি (আল্লাহর ওপর) ঈমান আনতো » ৯০৮৪৩ উরি, ৯০৮ ৮ এর *ণ 
এবং তাকওয়া অবলম্বন করতো, তাহলে আল্লাহর ০০ ৮০৯০২৮1981919-০1-৮৯1 919 
পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরস্কার পেতো; ককেতো এ কপ ৪৪ ০ ৪ গত & 
ভালো হতো) যদি তারা (এটা) অনুধাবন করতো! গ শ ০9৩ 19:91, ভু 441 

















১০৪. হে ঈমানদার ব্যক্তিরা, (ধৃষ্টতার সাথে কখনো) ৮8৮৭৮ 22 ৩০০| 

বলো না (হে নবী), “তুমি আন কথা গো 51) 11586815221 08081 তি 
বরং (তার আকর্ষণ করতে হলে) বলো, (হে নবা) ৮152 
৮৮ তোমরা (সর্বদা তার কথা) ০৪১৪০৮15, 19১19 9১8১1151982 
শুনবে, (মনে রাখবে), যারা (তার কথা) অস্বীকার করে ৪. শু | 
তাদের জন্যে অত্যন্ত বেদনাদায়ক শাস্তি রয়েছে। ৪. ০71৩০ 























১০৫, (আসলে এই) আহলে কিতাব এবং যারা ৬” র্‌ নী 8৫ 5 ৮৮ এন) তে ৭ 
শেরেক করে তারা কেউই এটা পছন্দ করে না যে, 95551052958 ০৫১1১5৫০ 


তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে ভালো +* রিারিরা নাশ রা, 
কিছু নাধিল হোক, কিন্তু আল্লাহ তায়ালা যাকে চান ৩৫৯৯ ৩০০০৯ 0 ০4১8 
তাকেই তার অনুগ্রহে (নবুণ্তের জন্যে) বেছে নেন; কি ১০৮ পাকি রতি গে রি 
আল্লাহ তায়ালা অত্যন্ত অনুগ্রহশীল। টি বর 


ক ১5058 4019 

















১০৬. আমি (যেখন) কোনো আয়াত চি করে 225751512০৭ 





দিতে চাই, 
কিংবা তারই মতো কোনো আয়াত এনে হাযির ক র, 
তুমি কি জানো না, আল্লাহ তায়ালা সব কিছুর ওপর 











ক্ষমতাবান । 
১০৭. তুমি কি জানো না, আসমানসমূহ ও যমীনের . ,*$ ০1৯৮ ০৮%। অ৮*11 
সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তায়ালার জন্যেই নির্দিষ্ট; '৩১09৮2045 0০51 


আল্লাহ তায়ালা ছাড়া তোমাদের কোনো ব নেই, নেই ৪৪ ৪৬ ৯2 
কোনো সাহায্যকারীও। রী ৪১25625515০০09 











শার্ট /৮ ৮৮৫ /৮ ০টি পার 


১০৮. তোমরা কি তোমাদের নবীর কাছে সে ধরনের 159 
(উট) প্রশ্ন করতে চাও- যেমনি তোমাদের আগে 0০০-2-)08- 8৩55 রা 


মুসাকে প্রশ্ন করা হয়েছিলো; কেউ যদি ঈমানকে | ০0৩৮৪ চি 
ডি ১ টি চর 
সোজা পথ থেকে গোমরাহ হয়ে যাবে । ৪০:৮1 97-95 3650) 











ই ই 1০95700৩৮০৯ 
ই যাওয়া পি তোরা এর রে বি রর 
টস 893845520 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১৭ ড//4.91001191780980517101001.019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


১১০. তোমরা নামায প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় (৮ 4৫ চর ৮0002175151) ০ 
করো; (এর মাধ্যমে) যেসব নেকী তোমরা আল্লাহর টিক 89১11971989--411925 

কাছে (অথিম) পাঠাবে তার কাছে (গিয়ে এর সবই) ০)1,48| 02০ 853৯ 4৫48৭ 
তোরা মজুদ) শানে তোমরা যা কই করো আল্লাহ ০ 415558৮৫০25 


পা পার ঠিশটিপািপা পার 


তায়ালা অবশ্যই (এর) সব কিছু দেখতে পান। ৪ ১৯০ ০1৯ ৪ 2 




















১১১. তারা বলে, ইহুদী কিংবা পর 
কেউই বেহেশতে প্রবেশ করবে না ৮৯ এগুলো 1১5 ০৫০০) 02০2০ 19199 


তাদের একটা মিথ্যা কল্পনা; (হে নবী,) তুমি বলো, রর 14৮7 
যদি তোমরা সত্যবাদী হও (তাহলে) তোমাদের দলিল 15958 2013 ০৪১9 


৯ ৮9/৬৮9 /৯ £৯ ৮ পা পা /১িশটি 


প্রমাণ নিয়ে এসো! ৪ ০০৪০৮৮৪৫ ০1০৫০059 











১১২. হ্যা, যে ব্যক্তি সতকর্মশীল হয়ে আল্লাহর সামনে ০**1 ৯৩৮৮ &পত*প পর্ন ৪৫ 
নিজের সত্তাকে সমর্পণ করে দেবে, তার জন্যে তার ১৯145 ০০৯9১১৪৭০৯০ ৬০১ রি 
মালিকের কাছে (এর) বিনিময় থাকবে, তাদের কোনো হ ৮৯2৫৮ ৮৩ তা * পাপ ৪ ৯ আপ 
ভয় ভীতি নেই, আর না তারা (সেদিন) চিন্তািত & 9551 ৮৫ ১2৮40০38594) 95 1 


হ ব! 
পা উপ ৮০৮১ -পাতি পট পাপা 

















১১৩- ইহুদীরা বলে, ৃস্টানর কোনো কিছুর ওপরই ৪”? 1 
তিষ্ঠিত নয়, খৃষ্টানরা বলে ইহুদীরাও কোনো কিছুর ১ ৬ ০০০ পচা ৮1 


ওপর প্রতিষ্ঠিত নয়, অথচ এরা (উভয়েই) কিতাব পাঠ ১৪ এ ও 
করে, এভাবেই যারা আদৌ কিতাবের কোনো কিছুই , ৬ | 2 
জানে না, এমন লোকেরা (আবার এদের উভয়ের স০801| 0$ 41৫, এ 

সম্পর্কে) তাদের কথার মতো (এই) একই ধরনের ফিফার ৯১৯৩ রে 
কথা বলে। তারা যে বিষয়ে মতবিরোধ করছে আল্লাহ 4415 6 ০:০০ 
উন 9 রে 
মীমাংসা করে দেবেন। ৪০:৪০: 9৫ল্৫5 




















5৯ পা পা পারা ৯5 টি প্রা ভি প্রা ডি পাশা 


১১৪. তার চেয়ে বড়ো যালেম আর কে আছে, যে তে ৯৯, 1৮] 
ব্যক্তি আল্লাহর (ঘর) মাসজিদে তার নাম স্মরণ করতে রি ডি রর 


বাধা দেয় এবং তার ধ্বংস সাধনে সচেষ্ট হয়, এ ৮13 2 

ধরনের লোকদের (তো) তাতে ঢোকা শোভনীয়ই ছ 212 ০ 15583 রঃ 
নয়, তবে একান্ত ভীত সন্ত্স্ভভাবে (ঢুকলে তা ভিন্ন 15512৩8 ০০ ০০০এএ% 
কথা), তাদের জন্যে পৃথিবীতে যেমন অপমান লাঞ্না * 245 গু ৮০৮ 
রয়েছে, তেমনি রয়েছে পরকালে কঠিনতম শাস্তি। ০219 5 95110%20 ০90 


৪০০82 5১1628551 & 























পাটি পা ৮98১ পাটি 


১১৫. পূর্ব পশ্চিম সবই আল্লাহ তায়ালার, তোমরা যে ৪£1-31724%5. 
দিকেই মুখ ফেরাবে সেদিকেই তো আল্লাহ তায়ালা 19197 এ ০১193৮145 


রয়েছেন; অবশ্যই আল্লাহ তায়ালা সর্বব্যাগী এবং ৪০৪12512914 এ পি 
জ্ঞানী । রঃ রি 




















১১৬. (খৃষ্টান) লোকেরা বলে, আল্লাহ তায়ালা 

(অমুককে) নিজের সন্তান (-রূপে) গ্রহণ করেছেন, ০2077270548 $311995 
(অথচ) সব পবিত্রতা একান্তভাবে তার, (তিনি এসব ৮৯০৭ পদ 85 

কিছুর অনেক উর); আসমানসমূহ.ও যমীনের সব ও) 0955 248,০১1 ০41৬ 
কিছুই তার জন্যে, এর সকল বস্তুই তার অনুগত | 

পারা ১ আলিফ লা-ম মী-ম ১৮ ড/////.8100181780809171017001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১১৭. আসমানসমূৃহ ও যমীনের তিনিই হচ্ছেন 
উদ্ভাবক, যখন তিনি কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত 
করেন, সে ব্যাপারে শুধু (এটুকুই) বলেন হও", আর 
সাথে সাথেই তা হয়ে যায়। 





২ সূরা আল বাকারা 


91০০560155015১0 642 


৪ 09258 ০221456100 





১১৮. যারা (সঠিক কথা) জানে না তারা বলে, আল্লাহ » 
তায়ালা নিজে আমাদের সাথে কথা বলেন না কেন, 
অথবা এমন কোনো নিদর্শন আমাদের কাছে কেন 
আসে না (যার মাধ্যমে আমরা তাঁকে চিনতে পারবো); 
এদের আগের লোকেরাও এদের মতো করেই কথা 
বলতো; এদের সবার মন (আসলে) একই ধরনের; 
(আল্লাহকে) যারা (দৃট্ভাবে) বিশ্বাস করে আমি 
তাদের জন্যে আমার হ সুস্পষ্ট করে পেশ 
করে দিয়েছি। 

















১৭০০৫২2০১4৩] এড? 
৬০০২০৭।$ এ0৫০801252 | 


£৯ পা /৯ পঠিপটি ডিশঠিটি 9 পাপা ঠা পাঠ 5৯ 2৯১ 


৩৪০০৪৭50০০৪55-০19 0০০ 
90351915৭10 








১১৯. অবশ্যই আমি তোমাকে সত্য (ছ্বীন)-সহ 
পাঠিয়েছি, (পাঠিয়েছি) আযাবের ভীতি প্রদর্শনকারী 
ও (জান্নাতের) সুসংবাদবাহী হিসেবে । (জেনে 
রেখো), তোমাকে জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে 
কোনোরকম প্রশ্ন করা হবেনা । 











9,15109915-55 350 ০০ 201 


1 প্রা ভি পা শিপ /৯ 


৪ ৮০৯31 ৮৯০০2 08 





১২০. ইহুদী ও খুষ্টানরা কখনো তোমার ওপর 
খুশী হবে না, যতোক্ষণ না তুমি তাদের দলের 
অনুসরণ করতে শুরু করবে, তুমি তাদের বলো, 
আল্লাহ তায়ালার হেদায়াতই হচ্ছে একমাত্র হেদায়াত; “ 
তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি তুমি 
তাদের ইচ্ছানুসারে চলতে থাকো, তাহলে আল্লাহ 
তায়ালা ছাড়া তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী 
থাকবে না। 




















০০০১ পাটি 1 ১ পা 2১ পপ 


০৮ 49 ১৪০ 4৭ ৩৯১ 


41 (০৪ ০105 20 (৯ 
55০98 ০428৬৫৮-399: 


1 053005১0৩5৩৭৪ ৩৯ 








১২১. যাদের আমি কিতাব দিয়েছি তাদের মাঝে 
এমন কিছু লোকও আছে যারা এ (কোরআন)-কে 
তেলাওয়াতের হক আদায় করে পড়ে, তারা তার 44 
ওপর ঈমানও আনে; যারা (একে) অস্বীকার করে 
তারাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত লোক। 











$:45251 রা 4৫1 25 ক্9৩৭০া 
চিন 4০93 


পাঠ-০ 12৮99 


$ 095০ 2229 








১২২. হে বনী ইসরাঈল (জাতি), তোমরা আমার 
সে নেয়ামত স্মরণ করো যা আমি তোমাদের ওপর 
দান করেছি, (সে নেয়ামতের অংশ হিসেবে) আমি 
(এক সময়) তোমাদের সৃষ্টিকুলের ওপর শ্রেষ্ঠতৃ দান 
করেছিলাম । 








ও 055৯51958 02055129 
রি £ 221 ২$০ি ০9 পাপা ০ টিপ 


পানি পানি 


৪ ০০০] 








১২৩. তোমরা সে দিনটিকে ভয় করো, যেদিন একজন 
মানুষ আরেকজনের কোনোই কাজে আসবে না, 
না (সেদিন) তার কাছ থেকে কোনোরকম বিনিময় 
নেয়া হবে, (একের পক্ষে অন্যের) সুপারিশও সেদিন 
কোনো উপকারে আসবে না, (সেদিন) এসব লোকদের 
কোনোরকম সাহায্যও করা হবে না। 

পারা ১ আলিফ লা-ম মী-ম চু 

















০০০৪০০০০৮৪০ ১৯ 125519819 
৩২6২5995190 পাতি 291622 1242 


ও 9১০৮৯ 294০185 


ড//৬/.210017179050917910179010.019 


নর ঠা গ্ি 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 30481881544 


১২৪. (স্মরণ করো,) যখন ইবরাহীমকে তার 'রব' , ৮৮০4? 

কতিপয় বিষয়ে (তার আনুগত্যের) পরীক্ষা নিলেন, :৩০ ০1০১ 25541 এ205 319 
অতপর সে তা পুরোপুরি পুরণ করলো, আল্লাহ তায়ালা ট 

বললেন, আমি মা জাতির জন্যে নেতা ০০548০০০৪০০ 0510 
বানাতে চাই; সে বললো, আমার ভবিষ্যত বংশধররাও 2 ”* 1 ৯ শা শি, ৬১১৫ 
(কি নেতা হিসেবে বিবেচিত হবে)? আল্লাহ তায়ালা ৬৯৮]| ০৪৩৪০ ০৪১ ০0৮০৪৯১১ 
বললেন, আমার এ প্রতিশ্রতি যালেমদের কাছে 

পৌছবে না। 

১২৫. ম্মেরণ করো,) আমি যখন মানুষদের মিলনস্থল 17” পপ ত উিনি। (টিপ 8৩ 
ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে (কাবা) ঘর নির্মাণ ০৮ ০০ ঠা রি 
করেছিলাম; (আমি তখন তাদের আদেশ দিয়েছিলাম.) ০০৮ 

তোমরা ইবরাহীমের দাড়ানোর নাটকে স্বর টি ৩৪ 19315 
স্থান হিসেবে গ্রহণ করো; আমি ইব ও 

ইসমাঈলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার 176 ৩0০০-9-4৯1416555 


ঘর টনি? কে সা ও লা তাওয়াফকারীদের ৮৮৮ 
1 22512 ০৪৫৯] সা 


£৯৮2 


৪ ১৯] 









































স্পা প্র 





১২৬. ইবরাহীম যখন বলেছিলো, হে রব, এ শহরকে 
তুমি শোস্তি ও) নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং 151216 একা ০১০১১]! ০9 319 


এখানকার অধিবাসীদের মাঝে যে (কিংবা যারা) ৮”! *” পর) 1৫ 
আল্লাহ তায়ালা ৬ দিসে নিসা ভা ৯০০] ০22০ 00301 


করে, তুমি তাদের ফলমূল দিয়ে রেষেক দাও; ৮:5৫৩-581[5194৩- * 








আল্লাহ তায়ালা বললেন হ্যা), যে ব্যক্তি (আমাকে) 

অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন লি ৮ 2 ০০৬ পরি 
জীবনের উপকরণ উপভোগ করাতে থাকবো, অতপর ৩1৩০ ৫ ৮১০০১ 282 
আমি ধীরে ধীরে তাদের আগ্তনের আযাবের জন্যে ০৪ পণ 

বাধ্য করবো, যা সত্যিই বড়ো নিকৃষ্টতম স্থান। ৪ ১৯০] ০95,30 


১২৭. ইবরাহীম ও ইসমাঈল যখন এই ঘরের ভিত্তি ... 421 ভান 
উঠাচ্ছিলো (তখন তারা আল্লাহর কাছে দোয়া করলো), তু 132591-৮18 বা 
হে আমাদের রব, (আমরা যে উদ্দেশ্যে এ ঘর নির্মাণ ০০৮31 131৮-০ 00129) 0৮৯৮519 
করেছি, তা) তুমি আমাদের কাছ থেকে কবুল করো, টা হিরা টিনের? 
অবশ্যই তুমি সব কিছু জানো এবং সব কিছু শোনো । ১1] | ৮০০] | 























£0 ০৫ পাচা ৮91 











১২৮. (তার আরো বললো, ) হে আমাদের রব, সি ভু ৮ ৮ ০৮ জল 8০ পরল ৮.০. সন্ল 
আমাদের উভয়কে তুমি তোমার (অনুগত) মুসলিম 05733 55950 ৬০৮০০ 0419 02১ 
বান্দা বানাও এবং আমাদের (পরবর্তী) বংশধরদের টা 
মাঝ থেকেও তুমি তোমার একদল অনুগত (বান্দা) কচি 0৫০0০ 039০ ০ 2০০৮ 


বানিয়ে দাও, (হে মালিক,) তুমি (এবাদাতের) 525 
আনুষ্ঠানিক নিয়মনীতিসমূহ আমাদের দেখিয়ে দাও ৪৮৯১] ০1901 ০০) এট1ৎ ০0৫1০ 


এবং তুমি আমাদের ওপর দয়াপরবশ হও, অবশ্যই 

তুমি তাওবা কবুলকারী ও পরম দয়ালু। 

১২৯. হে আমাদের রব, তাদের বেংশের) মধ্যে 1+04 * ০১এ উট ৩৫ ৪ রিতা 
তাদের নিজেদের মাঝ থেকে তুমি (এমন) একজন 2৮৪০ 15) 919 05) 


5৯ প্র পা 


রসূল পাঠাও, যে তাদের কাছে তোমার আয়াতসমূহ নত তা, 
তেলাওয়াত করবে, তাদের তোমার কিতাবের জ্ঞান ০৮৪71 পপ 942 ১ 


পারা ১ আলিফ লা-ম মী-ম ২০ ড/////.8100081750806171017001.010 
































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


ও প্রজ্ঞা শিক্ষা দেবে, উপরস্ত্ব (তা দিয়ে) সে তাদের * প ৯ ৮০৮৮১ 

পবিত্র করে দেবে হে ই আমাদের পা শট 1. 1১৮১৯০5%9 ৮৫57 19 
কবুল করো); অবশ্যই তুমি মহাপরাক্রম 2 দক শী 2৮ নি 
পরম কুশলী । ৬৮৪৫| ১8১1 











১৩০. (জেনে বৃঝে) যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে পা ০9 পানি ৮ পাপা 
সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে, যে ইবরাহীমের ৮:1১ 23০৫ ০5 ৬৮০9 


৮91 পারা ৯ ভাপাটিপু তা রা 








বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে? (অথচ) তাকে আমি তে 4২৯৪০ ৮ 
(নবুওতের জন্যে) বাছাই করে নিয়েছি, শেষ বিচারের 31 ৬ ৃ 5215 এ রি 








দিনে সে অবশ্যই নেক লোকদের মধ্যে শামিল হবে । চিলি 


১৩১. যখন আমি তাকে বললাম, তুমি (আমার “1 1” 
অনুগত) মুসলিম হয়ে যাও, জৌরলো আসি ০১০ 
সৃষ্টিকুলের মালিক (আল্লাহ তায়ালা)-এর পূর্ণ 
আনুগত্য স্বীকার করে নিলাম। 








১৩২. (যে পথ ইবরাহীম নিজের জন্যে বেছে নিলো,) ০ ৯৮৮ & 

সে (পথে চলার) জন্যে সে তার সন্তান সন্ততিকেও * 98৯79 4১ টা 13 ০৪ 
ওসিয়ত করে গেলো, ইয়াকুবও (তার সন্তানদের 4% ৮* 17) ০৭) 

ওসিয়ত করে বললো); হে আমার সন্তানরা, নিশ্চয়ই ১১ রি এলে 401 ৩ 1 
আল্লাহ তায়ালা তোমাদের জন্যে (এই) দ্বীনকে ৮:৯০( এ ৪ এঠুপ আড। ৯০৫ 
পছন্দ করে দিয়েছেন, অতএব কোনো অবস্থায়ই (এ গু ০৯০০০ ০৪9২1 ০ 
বিধানের) আনুগত্য স্বীকার করা ব্যতিরেকে তোমরা 




















মৃত্যবরণ করো না। 
পিউ এ তা ক রা £৯ ৮9 ৮১ শট পা 


১৩৩. (হে ইহুদী জাতি,) তোমরা কি তখন সেখানে 

উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে (তীর) মৃত্যু নানা ূ রা 
এসে হাযির হলো এবং সে যখন তার ছেলেমেয়েদের ৩৩55৩০0০210 31,521 
বললো, আমার মৃত্যর পর তোমরা রা এবাদাত চারি 

করবে? তারা বললো, আমরা (অবশ্যই) তোমার এটা পা 5, 
মাবৃদ- (তোমার পূর্বপুরুষ) ইবরাহীম, ইসমাঈল | 121 ৩-015 ৩০৭ 


সা লে) ০, 02০৮০ 
মাবৃদ হচ্ছেন একক, আমরা তো তারই (সামনে 32251 "9৩* ডি 724৮ 


আত্মসমর্পণকারী | € ৩০০০০ 4০৯১৪ 























১৩৪. এরা ছিলো এক (ধরনের) জাতি, যারা গত ৮15175155 হু ই শা) 
হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের নিজেদের 

জন্যে, (আবার) তোমরা যা করবে তাহবে তোমাদের এ পাঠ টিপা & রঃ রি শা [5 79০৩ 
নিজেদের জন্যে, তারা যা কিছু করছিলো সে ব্যাপারে ০৩৪ 2০4 49 ₹প১৮০ 0৮৫79 
তোমাদের (কিছুই) জিজ্ঞেস করা হবে না। এগ 2৫ 




















১৩৫. এরা বলে, তোমরা ইহুদী কিংবা খৃষ্টান হয়ে ৮2424 ( 4:59 21012521552171082 
যাও তাহলে তোমরা সঠিক পথ পাবে হে নবী) ৮15০৯ ১1১৯1251505 


তুমি বলো, (আমাদের কাছে তো) বরং ইবরাহীমের ০ 02171221817 
একনিষ্ঠ মতাদর্শই রয়েছে; আর সে মোশরেকদের ভিডি: বার্লিন ১9৭1 দি 


অন্তর্ভত্ত ছিলো না। ৪ ০৯৫১৪০]| 


পারা ১ আলিফ লা-ম মী-ম চর ২১ ড//4.9100119178080517101001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪70১0 


১৩৬. তোমরা বলো, আমরা আল্লাহ্‌র ওপর ঈমান 

এনেছি এবং ঈমান এনেছি আল্লাহ তায়ালা আমাদের 50201017523 371518 
ঠাছে যা কিছু নাষিল করেছেন তার ওপর, (আমাদের 4 ৰ 
আগে) ইবরাহীম ও হি ও না র্‌ ৩০ ০০০০-9521 ৫1 ৭১ 
তাদের (পরবর্তী) সন্তানদের ওপর যা কিছু নাযিল ₹ ৯2৯৫৩ 
করা হয়েছে তাও (আমরা মানি, তাছাড়া), মূসা, ৩১" “গে বি ৮০-$12 টি 9 
০2) ৩০৫8054 
পর্ণ ৮৯ 2৫4০৯ ০৯৬ পার্ট পাসিপা 2 এক ৭ 


আমরা এদের কারো মধ্যেই কোনো তারতম্য করি না, এ ১99৯ 3 «৩১০ ১ 
আমরা হচ্ছি আল্লাহরই অনুগত (বান্দা)। রা ডিবি ৩১ 























পা ডি শটি ও ৮৯ টি 


শ ০ 





১৩৭. এরা যদি তোমাদের মতোই আল্লাহর ওপর 72১1 ৫11৮1৮18121 71 
ঈমান আনতো তাহলে তারা অবশ্যই সঠিক পথ 59১৯০ 98১ 3৮ এ সি 18 


পেতো, তারা যদি (সে পথ থেকে) ফিরে আসে ₹, 21৫ 2" 21715115312 
তাহলে তারা অবশ্যই (উপদলীয়) অনৈক্যের মাঝে ৬ ৫ 
০০ পশচিত ০০ -০25৮5)পাপাশু 


পড়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ তায়ালাই তোমার $ পপ 
জন্যে যথেষ্ট (প্রমাণিত) হবেন, তিনিই শোনেন, ৬০ ৮1 ৮11 59540 ৫2 
তিনিই জানেন। 











শি পরা ভি প্রা /১ পা 





১৩৮. আসল রং হচ্ছে আল্লাহ তায়ালার, এমন কে ১857০4010০৮ 2554০ 2 
আছে যার রং আল্লাহ তায়ালার রঙের চেয়ে উৎকৃষ্ট টাকার জারির 
হতে পারেঃ আমরা তো তারই এবাদাত করি। € ৬9০১০ 4] ৬9 











১৩৯. হে নবী,) তুমি বলো, তোমরা কি স্বয়ং _ * ৫1৮2৫ & 
আল্লাহ তায়ালার ব্যাপারেই আমাদের সাথে বিতর্কে ₹৮%১9129929 44 86: 
লিপ্ত হতে চাও? অথচ তিনি (যেমন) আমাদের রব, এ ৮2521121212 
(তেমনি) তিনি তোমাদেরও রব, আমাদের কাজ + ৩ ছি উিবিিি 
আমাদের জন্যে, আর তোমাদের কাজ তোমাদের 
জন্যে, আমরা সবাই তার (আনুগত্যের) ব্যাপারে 

| 

















2 ৩০১৫১০৮11০2 


11 পা উর কি /১০০/১৮9 পা তা পানি পার্টি পা পা 8১59 


হশধররা সবাই ছিলো ইহুদী কিংবা খৃষ্টান? (হে নবী.) , 5৮ চা ৫ 
৪5৮ এ ব্যাপারে তোমরা বেশী জানো- ০০০95 পি 
না আল্লাহ তায়ালা বেশী জানেন? যদি কোনো ব্যক্তি ] 29,210 1০-0508 
তার কাছে মজুদ আল্লাহর কাছ থেকে (আগত) সাক্ষ্য রি রর 2 টা? 
প্রমাণ গোপন করে, তাহলে তার চেয়ে বড়ো যালেম 00503 24 5,105565 8১1$০৮৮$ 
আর কে হতে পারে? আল্লাহ তায়ালা (কিন্তু) তোমাদের টাকার 
কাজকর্মের ব্যাপারে মোটেই গাফেল নন। ও ০১91৯ ০০ 

















পা 1:088741 


১৪১. এরা ছিলো এক ধেরনের) সম্প্রদায়, যারা এ ৪ 115 
গত হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের রি কি রি রড 


জন্যে, আর তোমাদের কর্মফল হবে তোমাদের জন্যে, | ধন [টি টানিতু 
তারা যা কিছু করছিলো সে ব্যাপারে তোমাদের কিছু + রা 2 এ 


জিজ্ঞেস করা হবে না। ৪ ০ ০ 
পারা ১ আলিফ লা-ম মী-ম ২২ ড//4.9100119178080917101001.019 














৬০ওয়ীকফে লাষেম 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 





৮০৮৯ টিপা পা 


১৪২. (কেবলা বদলের পর) মানুষদের ভেতর থেকে চট চরকে 
কিছু মূর্খ লোক অচিরেই বলতে শুরু করবে (এ কি প্র 19201592840 09855 








টি হলো এদের!) এতোদিন তারা তাদের যে কেবলার 49008 ॥ 3:৮515005021-850০০ 


ওপর প্রতিষ্ঠিত ছিলো, 5 
তাদের সে দিক থেকে ফিরিয়ে দিলো? হে ,) ০৯টি ৯৩৯ 7৮৮ 2:09 
তুমি বলো, পূর্ব পশ্চিম (সবই) আল্লাহ তায়ালার ৫17575০৭ ০০১9 3১ম্পা 


জল, ভিন যাকে ই ভা সঠিক পথে পরিচালিত ৪ ০৪১০৮5০ 

















/৯-০ 7৮ -০ ] ও টা ০91 ঠাপা পা 


১৪৩. (যেভাবে আমি তোমাকে হেদায়াত দিয়েছি) । 
সেভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী উম্মতে পরিণত 19:9-7512 2০ ০৯4৯ 1০29 


-9/-29 


করেছি, যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষদের ওপর শু ঠেও 21 পাডি 
ররর রে 1220 


তোমাদের ওপর সাক্ষী হয়ে থাকতে পারে। যে কেবলার ৭ 1101552 10০৪5 2 
ওপর তোমরা (এতোদিন) প্রতিষ্ঠিত ছিলে আমি তা ৪ রন রি ০০ টিটি 
এ উদ্দেশেই নির্ধারণ করেছিলাম, যাতে করে আমি এ ০)৭১1| ০ পস্1 

কথাটা জেনে নিতে পারি, তোমাদের মধ্যে কে রসূলের রে ঠ 




















2০27 09 ঠ০ ৯5 





অনুসরণ করে, আর কে তার (অনুসরণ থেকে) ঘাড় 2 19,4৯8০% ০0৪ ৬৮০5 
ফিরিয়ে নেয়, তাদের ওপর এটা ছিলো কঠিন (পরীক্ষা), টা 

অবশ্য আল্লাহ তায়ালা যাদের হেদায়াত দান করেছেন রঃ ১20 ০৪৫০০ 1652521 
তাদের কথা আলাদা; আল্লাহ তায়ালা এমন নন যে, তিনি » রে 
তোমাদের ঈমান বিনষ্ট করবেন; অবশ্যই আল্লাহ তায়ালা 2491, ৮০০1৮১72000 


মানুষদের সাথে বড়ো দয়ালু ও একান্ত মেহেরবান 2 0 55 /১-০পা্র 
৪০৯১০9০4০০৪ 




















১৪৪. (কেবলা পরিবর্তনের জন্যে বারবার) আকাশের ₹.17আ |, 2 জুন ৮৪ 
দিকে তোমার মুখ উঠানো আমি দেখতে পেয়েছি, অতপর ৬৪028৬৯০০৪৪ ০ 
আমি তোমাকে অবশ্যই এমন এক কেবলার দিকে ফিরিয়ে 512 রি হিলিতিগ্জ নি 21717215 
দিচ্ছি যেটাকে তুমি পছন্দ করো। (এখন থেকে) তুমি এই এ 2 র্‌ টি 
দাস মসজিদের দিকে তোমার মুখ করিয়ে নামায ৮৯২৩০৮৯9409 ৬-৯--০)92 
আদায় করতে) থাকবে; তোমরা যেখানেই থাকো না কেন ভাটির দিদা 
তোমাদের মুখমন্ডলগুলোকে সে দিকেই ফিরিয়ে দেবে; এসব 2৩৪০ 09-785০০5915 5 
লোক- যাদের আগেই কিতাব দেয়া হয়েছিলো, তারা ভালো ৯০ 5 08৮/১, ০০0৫ ৮ ৯টি পা 

করেই জানে; এ ব্যাপারটা তোমার মালিকের পক্ষ থেকে ৮৮৪3) ০5 951 401০9০ ০৪] 


আসা সম্পূর্ণ একটি সত্য (ঘটনা, এ সত্তেও) তারা (এর ০ ৯৪০৪৮ 
সাথে) যে আচরণ করে যাচ্ছে আল্লাহ তায়ালা তা থেকে € ০91০ ৮০050 28159 


মোটেই অনবহিত নন। 






































১৪৫. ইতিপূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের সামনে (1.১ ৫111১81900৫? 
যদি তুমি (দুনিয়ার) সব কয়টি প্রমাণও এনে হাযির করো, * পদ প 25 বে মা ৩5 
(তারপরও) এরা তোমার কেবলার অনুসরণ করবে না, ঠ& 715 ০-31159 5 194 ৪19০2৭1 
আর (এর পর) তুমিও তাদের কেবলার অনুসরণকারী 2০2 পাশা / রা ৯ ৮ ৮ /পা 5 ৯ ৮টিপাপি /ি 
হতে পারো না, (তাছাড়া) এদের এক দলও তো আরেক 25 ১9 ০৪০ 
দলের কেবলার অনুসরণ করে না; (আমার পক্ষ থেকে) রর ০ 27০75228254 

এ জ্ঞান তোমাদের কাছে পৌছার পর তুমি যদি তাদের 15৯0 ১০০৫ 5 ভগ 


ইচ্ছা আকাংখার অনুসরণ করো, তাহলে অবশ্যই তুমি 
যালেমদের দলে শামিল হয়ে যাবে। ও ০০প৯। ০2001 01 1৮ ৩ 


পারা ২ সাইয়াকুলু ২৩ ৬///%4.21001817802809171017001-019 
































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৪৬. যাদের আমি কিতাব দান করেছি এরা তাকে 
(ভালো করে) চেনে, যেমনি এরা চেনে আপন 
ছেলেদের; অবশ্যই এদের একদল লোক (সব সময়ই) 
জেনে বুঝে সত্য গোপন করার চেষ্টা করে। 














২ সুরা আল বাকারা 


742952১4541 : 17৪৮1 ০8৩7 
নি 2084১581০05: 


পা সিনাসিপা 8 টিপা চ পাটি পা ৯০9০০ 2৯ পারি 


৪০১৪০৭৮১951 ০১০২০ 





১৪৭. (হে নবী, এ হচ্ছে) তোমার মালিকের পক্ষ 
থেকে (আগত একমাত্র) সত্য, অতপর কোনো 
অবস্থায়ই তুমি সন্দেহ পোষণকারীদের দলে শামিল 
হয়ো না। 








০5৮1১888557 


পাঠ পাক-9টি 


৪ ৩৭১০০ | 





১৪৮. প্রত্যেক (জাতির) জন্যেই (এবাদাতের) একটা 
দিক (নির্দিষ্ট করা) থাকে, যে দিকে সে মুখ করে 
(দাড়ায়), তোমরা কল্যাণের কাজে একে অপরের 
সাথে প্রতিযোগিতা করো; তোমরা যেখানেই থাকো 
না কেন (কেয়ামতের দিন) আল্লাহ তায়ালা তোমাদের 
সবাইকে (একই স্থানে) এনে হাযির করবেন; অবশ্যই 
আল্লাহ তায়ালা সবকিছুর ওপর ক্ষমতাবান । 














:৩,51192554617-% £৯3424 


নত ৮৮ ৮ ০৬ ০৩ শা 


০1. 22250192502 


1৮ ৮৮৪০ [তি পাখু 


৪ ১8585580844 





১৪৯. তুমি যে কোনো স্থান থেকেই বেরিয়ে আসো 
না কেন, (নামাযের জন্যে) মাসজিদে হারামের দিকে 
মুখ ফেরাও, কেননা এটাই হচ্ছে তোমার প্রভুর 
কাছ থেকে (কেবলা সংক্রান্ত) সঠিক (সিদ্ধান্ত); আর 
আল্লাহ তায়ালা তোমাদের কার্যাবলী সম্পর্কে মোটেই 
উদাসীন নন। 











9545547০5০৪ 
এ) ৮০511281505 ১৯৩। 


7১০১ ১0, 


৪ 0228৮5085521059 





১৫০. (হে নবী,) যে দিক থেকেই তুমি 

আসবে, নামাযের জন্য মান দেকেই) মাজিদ 
হারামের দিকে মুখ ফিরিয়ে (দাড়িয়ে) যেও; ট 
সময়) তুমি যেখানেই থাকো না কেন সেদিকে মুখ 





বেরিয়ে 5৮ ৩৪৯9 509$ ০৯৮৮৩2৪ 
95282৩59099 ০৯০ 


পা ৯9৩ 0৩ ভাপা &ি পা 8 ৩9 পাঠ টি পঠি 


ফিরিয়ে নেবে, তাহলে (প্রতিপক্ষের) লোকদের কাছে (5110 ১: ৫০৮০ 

তোমাদের বিরুদ্ধে দীড় করানোর মতো কোনো যুক্তি এ এ মা টি রি এডি 
অবশিষ্ট থাকবে না, তাদের মধ্য থেকে যারা বাড়াবাড়ি ও ০৪5519০6 লে 182৯০৮০2 
করে তাদের কথা আলাদা । তোমরা এদের ভয় করো * ৮/ ০০ 1 $ তি পা 9০০০১ ৩8১ তা পাপ 
না, ভয় করো আমাকে. যাতে করে আমি তোমাদের (৪৯৮95 (598519-১98৯5১৪ 
ওপর আমার নেয়ামত পূর্ণ করে দিতে পারি, আশা 

করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে, 














পানি টিপা 79 চিতা 5৯১79 সিরা 


& € ০১9-৪০-৮1৯19৮-০ 








টানি ০০9০০ ০০ 5102/122 
রঃ হি 12- || 


৮৮০০৫৫১০১০৪ ৮ ০ 


১৫১ 3১24 


১৫১. (সঠিক পথের সন্ধান দেয়ার জন্যে) আমি এভাবে 
তোমাদের কাছে তোমাদের মাঝ থেকেই একজনকে রসূল 
করে পাঠিয়েছি, যে ব্যক্তি (প্রথমত) তোমাদের কাছে 
আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, (দ্বিতীয়ত) সে 
তোমাদের (জীবন) পরিশুদ্ধ করে দেবে, (তৃতীয়ত) সে 
তোমাদের আমার কিতাব ও (তার অন্তর্নিহিত) জ্ঞান শিক্ষা 
দেবে, (এর সাথে) সে তোমাদের এমন বিষয়সমূহের 
জ্ঞানও শেখাবে, যা তোমরা কখনো জানতে না। 





























পপ 
৮9৯ ৮2 ঠা ৯ 


1521-12৮4-85595233 


১৫২. অতএব (এসব অনুগ্রহের জন্যে) তোমরা 
আমাকে স্মরণ করো, আমিও (পুরষ্কার দিয়ে) 
তোমাদের স্মরণ করবো, তোমরা আমার কৃতজ্ঞতা 
আদায় করো এবং কখনো আমার অকৃতজ্ঞ হয়ো না। 


পারা ২ সাইয়াকুলু ক ২৪ 

















///.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


১৫৩. হে (মানুষ,) তোমরা যারা ঈমান এনেছো, ধৈর্য ৯০৪ ৮৯ |) ৮1৮৯ 
ও নামাযের মাধ্যমে তোমরা (আমার) সাহায্য প্রার্থনা ৮০০1১১১9085] জে 


করো; অবশ্যই আল্লাহ তায়ালা ধৈর্যশীল মানুষদের 
সাথে আছেন। 7৮1৮4072৮ 








১৫৪. যারা আল্লাহ তায়ালার পথে নিহত হয়েছে হু দিন কাবা ঁ 
তাদের তোমরা মৃত বলো না; বরং তারাই হচ্ছে 195০3৫2৮০11 
8৪৯8 নিন ও 09১-৯9% ১8 











১৫৫. আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো, টু 
(কখনো) ভয়-ভীতি, কখনো) ক্ষুধা-অনাহার, (কখনো 89899 ৩০ ৪৩৪2-০) ৮9? 
বা) জান মাল ও ফসলাদির ক্ষতি সাধন করে 
(তোমাদের পরীক্ষা করা হবে, যারা ধৈর্যের সাথে ৩৪815051285 


এর মোকাবেলা করে); তুমি (সে) ধৈর্যশীলদের , 
(জান্নাতের) সুসংবাদ দান করো, $ ০8১৮1 822 ০১০9 











১৫৬. যখন তাদের ওপর (কোনো) বিপদ আপদ 4 নিব চা 
তাকিিারেটাদিলে চিনি আল্লাহ 441 171 সত ৩421 
নতি অবশ্যই আমরা (একদিন) তার কাছে 805) 41019 








১৫৭. বেস্তৃত) এরা হচ্ছে সে সব ব্যক্তি, যাদের . 2৯৮৮৮ এজ এ ভ তি * পাপ পা 
ওপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে (পাওয়া) -১৫০৯)9৪১) ৩5০ ০০90০-৮৪৯ ঠা 
অবারিত রহমত ও অপার করুণা; আর এরাই হচ্ছে ৮ ৯০৮৪০7 ্ 

সঠিক পৎগ্রাপ্ত। 09021 ৮ এগ 











উহার দিত টা ০1 2005৩ ৬০৪ 25119] পৃ 
মি রিনার ২ উর এ রুল 223 স্পা ৪1 রি 
মি বো 2152805৭552 
নিসদেহে আনা তালা কতজতাপরারদও অহ ৪৮2 ১5 
জ্ঞানের অধিকারী । 





























১৫৯. মানুষের জন্যে যেসব (বিধান) আমি (আমার). '*পী।+1771 ৫৮2০৮ ত* 
কিতাবে বর্ণনা করে দিয়েছি, তারপর যারা আমার ১৪৭1 ০5৮৮1০০১:9101 
নাধিল করা সুস্পষ্ট নিদর্শনসমূহ ও পরিষ্কার পথনির্দেশ , ০০০০৮ ৯৮ যু? 
গোপন করে, (জেনে রেখো) এরাই হচ্ছে সেসব লোক 3৮17৮০১৩০৯9 


যাদের ওপর আল্লাহ তায়ালা অভিসম্পাত করেন, ৮০৯০৭ ঞ2 
অভিশাপ করে অন্যান্য অভিশাপকারীরাও, ৪৩১] 1-০9514941 ০৯এুব ঠা 














-9 0 পাপা ৮৯ পণ &৯ পাপা 


রঃ তবে যারা (এ কাজ থেকে) তাওবা করবে এবং নিজে ্ 
সব যার কাজ থেকে) ভাবা কে ছে |9--৮90-পি9 ০০ 


করবে (যা আহলে কিতাবরা গোপন করে আসছিলো) 125 02], ঠি 
এদের ওপর আমি দয়াপরবশ হবো, আমি পরম ক্ষমাশীল, ০791 রি ৮15০9 রী 


চি ৪৯১ 

















১৬১. অবশ্যই যারা কুফরী করেছে এবং এই 217 175152* 
কাফের অবস্থায়ই মৃত্যু বরণ করেছে, তাদের ওপর 20385:7158-55555291 | 


পারা ২ সাইয়াকুলু ক্২৫ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


আল্লাহর অভিশাপ রয়েছে, (অভিশাপ) ফেরেশতাদের, 
(সর্বোপরি অভিশাপ) সমগ্র মানবকুলের, 








২ সুরা আল বাকারা 


8০৩০01924754 2 2 


|, 2৮7০ / এরা 





১৬২. (অভিশপ্ত হয়েই) এরা সেখানে চিরদিন থাকবে, 
আযাব এদের ওপর থেকে (মোটেই) কম করা হবে 
না, তাদের কোনো রকম অবকাশও দেয়া হবে না। 





প্রপাটি। 9 ০০৮৩ 89822 পানি পাঠ 
০16211০9585 2 ৭৪ ০801৯ 
পা ৯০০৮7১০০১০০ পাপা 


9 9১54৪ ১9 








১৬৩. তোমাদের মাবুদ একক মাবুদ, তিনি ছাড়া 
মেহেরবান। 


৮০০1৮ 5 লা সে 


০০১১1%১121 


৯7991 


1১০০ ০1941 ৮919 
৪৯১ 





১৬৪. নিসন্দেহে ও যমীনের সৃষ্টির 
মাঝে, রাত দিনের এই আবর্তনের মাঝে, সাগরে 
ভাসমান জাহাজসমূহে- যা মানুষের জন্যে কল্যাণকর 

দ্রব্যসামণ্ী নিয়ে ঘুরে বেড়ায়- (এর সব কয়টিতেই 
আল্লাহ তায়ালার) নিদর্শন মজুদ রয়েছে, আরো 
রয়েছে) আল্লাহ তায়ালা আকাশ থেকে (বৃষ্টি আকারে) 
যা কিছু নাষিল করেন (সেই বৃষ্টির) পানির মাঝে, 
ভূমির নিবি হওয়ার পর তিনিই পানি দ্বারা তাতে 














নতুন জীবন দান করেন, অতপর এখানে তিনি সব 





ধরনের প্রাণীর আবির্ভাব ঘটান, অবশ্যই বাতাসের 
প্রবাহ সৃষ্টি করার মাঝে এবং সে মেঘমালা- যাকে 
আসমান যমীনের মাঝে বশীভূত করে রাখা হয়েছে 
তাতে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্যে নিদর্শন 
রয়েছে। 





৯২9৬১৪9০১।32৪৪। 
০৪১৯০ 511 1519)519 ৯1 
4500০5০৭218 ৮১৯1 


পা ০০ 
০51 2020প-৮ ৮ তে 
১1752 8 


১০ ০০০৮1522582 


পা ৮০ নি 


€ ০১93৯ [91০8 ৬৪ গে। 





১৬৫. মানুষদের মাঝে কিছু এমনও রয়েছে, যে 
আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে, 
তারা তাদের তেমনি ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ 
তায়ালাকেই ভালোবাসা উচিত; আর যারা (আল্লাহ 
তায়ালার ওপর) ঈমান আনে, (তোদের) সর্বাধিক 
পরিমাণে ভালোবাসা থাকবে আল্লাহ তায়ালার জন্যে; 
অপরদিকে যারা যুলুম করেছে তারা যদি আযাব 
স্বচক্ষে দেখতে পেতো (তাহলে বুঝতে পারতো), 
আসমান যমীনের সমুদয় শক্তি একমাত্র আল্লাহর 
জন্যেই, অবশ্যই আল্লাহ তায়ালা শাস্তি দেয়ার ব্যাপারে 
অত্যন্ত কঠোর । 





























এ/ 593 ৬5 3৯ ৬০ ০ ৩9 
2৩15-41-৫০ 32০ 9৩) 


০5331 5559+855 ৩155 


৫) ৮০০, আর ৩ ৯:৮8 হিজল 


650৩০০৩০৩১৮ পা 
গু ১1৫2] 35085 20092 





১৬৬. (সেদিনের) ভয়াবহ শাস্তি দেখে (হতভাগ্য) 
লোকেরা- দুনিয়ায়) যাদের তারা মেনে চলতো, 
তাদের অনুসারীদের সাথে সম্পর্কচ্ছেদের কথা বলবে, 
এদের সাথে তাদের সব সম্পর্ক (সেদিন) ছিন্ন বিচ্ছিত্ন 
হয়ে যাবে। 











লতা 


৪০031 ০০৪৫ 


শট পা পর 


০162] 191)9 


হি রা 








১৬৭. যারা (তাদের) অনুসরণ করেছে তারা 
(সেদিন) বলবে, আবার যদি একবার আমাদের 
জন্যে (পৃথিবীতে) ফিরে যাবার (সুযোগ) থাকতো, 
তাহলে আজ যেমনি করে (তারা) আমাদের 
সাথে সম্পর্কচ্ছেদ করেছে, আমরা (সেখানে গিয়ে) 
তাদের সাথেও সম্পর্কচ্ছেদ করে আসতাম, 


পারা ২ সাইয়াকুলু 











ক ২৬ 


8৮৫71 19221 ০971 0085 
পা পা পা পাট ৯ টি ৯ শ্রাতে তা পাশা শা 


১5215525172 21252 





ড//৬/.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


এভাবেই আল্লাহ তায়ালা তাদের কর্মকানডগুলো তাদের 1 পপ ছি শর্গাণ ১0০) ০ 5 1) 
48 
ওপর একরাশ লেজ্জা ও) আক্ষেপ হিসেবে দেখাবেন; এরা ৮? শি | ০৫৭১ 1১৫ 








পাপা 5৯ চিপ 





(কখনো) জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। 8041 02০:০০৯১৯৪-৮০০০ ০০5 





১৬৮. হে মানুষ, তোমরা (আল্লাহর) যসীনে যা কিছু রি, 
হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও এবং (কোনো 3০ ০১%| ৬০০12৫৩০০)। জেরি 


অবস্থায়ই হালাদ হারামের ব্যাপারে) শয়তানের 21৮৫ ৬৮ || 56215285972 
পদাংক অনুসরণ করো না; অবশ্যই সে তোমাদের দি চু রা রে 


যদ | ৪ ৬৯৮০9৩০৪ 











১৬৯. (শয়তানের কাজ হচ্ছে,) সে তোমাদের (সব /১:-2-০-০/৮ ৩ 

সময়) পাপ ও অশ্লীল কাজের আদেশ দেবে এবং (সে এঠি 82219 ১4০৫৮ 01 
চাইবে) যেন আল্লাহ তায়ালার নামে তোমরা এমন ০৫৮4১৭9০9০৮ 
সব কথা বলতে শুরু করো যে সম্পর্কে তোমরা কিছুই 90১25544৫12 











জানো না। 

১৭০. তাদের যখন বলা হয়, আল্লাহ তায়ালা যা ।+114-5 

কিছু নাধিল করেছেন তোমরা তা মেনে চলো, তারা 193 45018721029 
বলে, আমরা তো শুধু সে পথেরই অনুসরণ করবো ্ শ21৮3 কপি পারনি এ আক ৯৩ 
যার ওপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি; ৩৫৪গ 290125500০2 
তাদের বাপ-দাদারা যদি (এ ব্যাপারে) কোনো জ্ঞান 90935596205 নি 
বুদ্ধির পরিচয় নাও দিয়ে থাকে, এবং তারা যদি ৬ ৬১০০০৭১৪ 59848 ০2৭ ] 
হেদায়াত নাও পেয়ে থাকে (তবুও কি তারা তাদের 

অনুসরণ করবে)? 

















১৭১. যারা (হেদায়াত) অস্বীকার করে, তাদের উদাহরণ জ্রুর াা 
হচ্ছে এমন জেন্তুর মতো), যে (তার পালের আরেকটি 0৮3 2৩৩1 ০958০801 09 
জন্তুকে) যখন ডাক দেয়, তখন (পেছনের সেই জন্তুটি ₹ ঠপণ্ত « পর 

তার) চীৎকার ও কান্নার আওয়ায ছাড়া আর কিছুই পরত ০ 2939 গে 
শুনতে পায় না; (মূলত) এরা (কানেও) শোনে না, ০ 
(মুখেও কিছু) বলতে পারে না, (চোখেও) দেখে না, ৪ ৩913৯: ৮৪১ ৪০ 
(হেদায়াতের কথাও) এরা বুঝে না। 














১৭২. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা [: ভি? রা ারাযাকালোরাদ 0.7 
যদি একান্তভাবে আল্লাহ তায়ালারই দাসত্ব করো 1০ ৪০21954 ০3155 
তাহলে আমি যেসব পাক পবিত্র জিনিস তোমাদের 2 ঘ টি 
দান করেছি, (নিসংকোচে) তা তোমরা খাও এবং (এ তি ৩1এ এ /19১89৮--89) 
নেয়ামতের জন্যে) তোমরা আল্লাহ তায়ালার শোকর পা ৯ ০-৪৯ 














আদায় করো। ১১১৯৯ 
১৭৩. অবশ্যই তিনি তোমাদের ওপর মৃত (জন্তুর গোশত), ” + 716 5116 5+71 42৮17165৫15 
সব ধরনের রক্ত ও শৃকরের গোশত হারাম করেছেন এবং -* 90০1192০11০ চে ৮৮০1 
(এমন সব জন্তুও হারাম করছেন) যা আল্লাহ তায়ালা দ/৮% 

ছাড়া অন্য কারো ওপর (যবাই কিংবা উৎসর্গ করে) ডাকা না ৬০) $০513281 তি ৩৮ 25225) 
হয়েছে, তবে (সে ব্যক্তির কথা আলাদা) যে (ক্ষুধার) 

কষ্টে অতিষ্ট, সে (আল্লাহর আইনের) সীমালংঘনকারী নয়, র্‌ ০, :5০৫27813$১ ১5 49877 
অথবা (যেটুকু হলে জীবনটা বাচে তার চাইতে বেশী) ৮. ৪ 
বাড়াবাড়িও না করে, তাহলে (এই অপারগতার সময়ে ভি. 
হারাম খেলে) তার ওপর কোনো গুনাহ নেই; অবশ্যই 

আল্লাহ তায়ালা ক্ষমাশীল, অনেক মেহেরবান। 

পারা ২ সাইয়াকুলু ২৭ 9////.910001878080917)1017001.019 












































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


১৭৪. নিসন্দেহে যারা আল্লাহর নািল করা কিতাবের « ৭৮17৮৯০22৩৩ 
অংশবিশেষ গোপন করে রাখে এবং সামান্য (বৈষয়িক) ০ 5)149245 ০১101 


মূল্যে তা বিক্রি করে দেয়, তারাই হচ্ছে সেসব নরিতোছে হিাবাডে 
লোক যারা আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে, এগ, 3460০512955554525 


কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তাদের সাথে কথা 11 ৯? ৮1012 
বলবেন না, তিনি তাদের পবিত্রও করবেন না, এদের 49 131--238 552৬ ০527 


জন্যেই রয়েছে ভয়াবহ আযাব । ০৪254 09 21। 90 ০৮৮1:০8 


গু ৯১ গি প্র 2৯ চিতা 


৪ 32০5 























সটিপার্পা & রা 


১৭৫. এরাই হচ্ছে সেসব লোক যারা হেদায়াতের বদলে দর 21? 
গোমরাহীর পথ কিনে নিয়েছে, ক্ষমার বদলে তারা (০০19 0120175430০ 


ঘরে বে) টানি অত ডা ছে: 990014৮৪০০০ ০ ৪58০0 ০16০9 











১৭৬. এটা এই জন্যে যে, আল্লাহ তায়ালা সত্য (দ্বীন) /) নদু। ০,এ1 
সহকারে কিতাব নাযিল করেছেন; অবশ্যই যারা এই ৪1৩19, টা ০০41০51৩60১ 


কিতাবে মতবিরোধ করেছে, তারা সত্য ও ন্যায়ের 162 ০০৪৭ 11৩ 
পথ থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হয়ে গেছে। 8453 ০৩ রা | 











১৭৭. তোমরা তোমাদের মু দিকে পু 8০০৯০০১০৮০৯ 

ও তা তে মুসা নি 2০0০৮2555155৩1০০ 
৯০৮১০ 
পরকালের ওপর, ফেরেশতাদের ওপর, (আল্লাহর) 

কত ওপর, কিত বাহক) বহী রসূলদের ১9. (21555509212) 
ওপর এবং মাল সম্পদের ওপর তার রি 

ভালোবাসা থাকা স্তেও সে তা (তার) আত্মীয় স্বজন, রাগ 
এতীম মেসকীন রর পথিক মোসাফেরের জন্যে ব্যয় (৪ 711 ০৪19 ০৫০০1 
করবে, সাহায্যপ্রা (হরর সরণি মাদের ক পাত 

(দাসত্ব) বন্দিদশা থেকে মুক্ত করার কাজে ব্যয় 9 কে (98911 [99-55)1| 
করবে এবং নামায প্রতিষ্ঠা করবে, (দারিদ্র বিমোচনের ৪০ ০2৮০7 
জন্যে) যাকাত আদায় ভা ০১০/9০১০০৫-০১৯৫০৯৯৭। 
সেসব পুণ্যবান মানুষ); যারা প্রতিশ্রুতি তি ৮1 

পালন করে, হি এএাঠা, ৬০০) ০০59৪৮৯9440 
যুদ্ধের সময় এরা ধের্ধ ধারণ করে (মূলত) এ ₹ ৯20০7 52৩৩ ৮৮ 
হচ্ছে সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃত তাকওয়া ৪0) 2:এ51565 0 
অবলম্বনকারী মানুষ । 
































১৭৮. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, ০৯, ০৪৫৮ ৮৪১৯৮ ্ 
তোমাদের জন্যে নরহত্যার ন্যোয় বিচার নিশ্চিত ০০ ০৫০০এ3 এঠ তি 
করার লক্ষ্যে) “কেসাস' প্রয়োগকে) ফরয করে দেয়া হিনরানা 

হয়েছে (এবং তা হচ্ছে) তল বাতির দে হল 554219(421952135 (1211 
টা (দন্ডাজ্ভা সা দাসের বদলে (পাবে) দাস, এ রি 755 
নারীর বদলে নারীর ওপর (দন্ড প্রযোজ্য হবে), অবশ্য 4] ্ ঃ 

যে হত্যাকারীকে (যাকে হত্যা করা হয়েছে তার তে ৩৪১০০ ০৯০ ০41 














12,৬৩৮ পা 


2650-4 





পরিবারের লোকেরা কিংবা) তার ভাইর পক্ষ থেকে (1242 রি পা 
ক্ষমা করে দেয়া হয় তার ক্ষেত্রে কোনো ন্যায়ান্গ “5 |গ9559,: 
পন্থা অনুসরণ (কেরে তা নিস্পত্তি) করতে হবে, 


পারা ২ সাইয়াকুলু ২৮ ৬//$/.810012180809171017001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


এটা তোমাদের মালিকের পক্ষ থেকে দন্ডহ্রাস (করার পাশ গা ঠা 8০9 এড 28 ৯ তা 
একটা উপায়) ও তীর একটি অনুগহ মাত্র; এরপর ৬০$০৫০৯০9০৫2১০০ ০১৪৯৪) 


ক সক ৪১354884৩১8 

















১৭৯. হে বিবেকবান লোকেরা, (আল্লাহ নির্ধারিত এ) মিরা 
(িতিবাকের 'জীবন' (নিহিত) রয়েছে, আশা করা যায় (এর রর নি *£কণ 
ফলে) তোমরা (নর হত্যার অপরাধ থেকে) বেঁচে থাকবে। ৪022 














১৮০. (হে ঈমানদার লোকেরা,) তোমাদের জন্যে ০৪ পপর্ণিতুত 5 ৩ 
এটাও ফরয করা হয়েছে যে, যদি তোমাদের কোনো 019 2৫ 92175519 পলা54০৫ 
লোকের মৃত্যু এসে হাযির হয় এবং সে যদি কিছু ৮*৮$ ৬৮৮4 2 
সম্পদ রেখে যায়, (তাহলে) াানগীহার ততো ০55889801912521৯ ০ ১ 
বন্টনের কাজে) তার পিতামাতা ও আত্মীয় স্বজনের ৮৯৪০৭, কভু ৯০৯০ 
জন্যে ওসিয়তের ব্যবস্থা থাকবে, এটা তাকওয়া $ ০ টে ৪০০59 ঢু 
অবলম্বনকারীদের ওপর (একান্ত) করণীয় । 




















১৮১. যারা এটা শুনে নেয়ার পর (নিজেদের স্বার্থে)তা ১০০১ 2ভ্৮ ০০০৯৮ পল ৪০৫৯ ০০ 
পাল্টে নিলো (তাদের জানা উচিত); এটা বদলানোর ৫ 4৮)11৮004৯৮৮0 ০৯ ০০০০ 
অপরাধের দায়িত্ব তাদের ওপরই বর্তাবে, যারা একে 2৮ ৮ ০৮৮১-০৮-০৮ 
বদলে দিয়েছে, অবশ্যই আল্লাহ তায়ালা সব কিছু $.৮42 084 0152192 ০৪971 
শোনেন এবং সব কিছুই তার জানা । 











১৮২. (অবশ্য) কারো যদি ওসিয়তকারীর কাছ থেকে ৮1+71৮8$*1714৫4৮ চকে 
কোনো পক্ষপাতিত্ব কিংবা (অবিচার জনিত) অন্যায়ের ০৬ (2128৩০৮০5০০ 





আশংকা থাকে, তাহলে (যদি সদিচ্ছা নিয়ে) সে মূল ৪*+ 2৮4 ও. 4০ হত ৭ তি 
বিষয়টির সংশোধন করে দেয়, এতে ভার কোনো 3982 441৩1 * ৮৫৯০৯৮1১ ৪দী 





রুকু] দোষ হবে না; অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমাশীল, ৪. ও 


মেহেরবান। € ০৯৯ 





১৮৩. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, ০ ০ম ৫১০ 5০ ৩৪ 
তোমাদের ওপর রোযা ফরয করে দেয়া হয়েছে, [51-222-19210%12 


যেমনি করে ফরয করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী বো পাবা 
লোকদের ওপর, আশা করা যায় তোমরা (এর পপি 


মাধ্যমে) তাকওয়া অজন করতে পারবে; & রি 














১৮৪. (রোযা ফরয করা হয়েছে) নির্দিষ্ট কয়েকটি * 1% ০৯ ।ড 
দিনের জন্যে; (তারপরও কেউ দিসে দিললোতে) ১:০৫ + ১০৩-২০০০৪ না 
অসুস্থ হয়ে যায় কিংবা কেউ (তখন) সফরে পরত তর 5 তি ৮ 5 
থাকে তাহলে সে তি মপরিমাণ দিনের রোযা * 510071528৩5 3৫৮ & 2053৭ 
(সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে) আদায় 2,৮০৮ ৪» 882 4৪ 
করে নেবে; যারা রোযা রাখার শক্তি রাখে কিন্তু (05 25054558755 ০5971 &9 
রোযা রাখে না), তাদের জন্যে এর বিনিময়ে ফেদিয়া পদ ₹*- ৮৮৫ (৮০ ৫2 ৯০৫ 

থাকবে (এবং তা) হচ্ছে গরীব ব্যক্তির (তৃত্তিভরে) ৮4 ১৯৯ 995 1১৭৯ £95 ০১ * ৬৭৪ 
খাবার দেয়া; অবশ্য যদি কোনো ব্যক্তি (এর চাইতে ৯ ৮2 /৮ ৮2 /৯ 72055 ৮৩া ৮৯৮2 / পট পা 5 পা 
বেশী দিয়ে) ভালো কাজ করতে চায়, তাহলে এ ০৮৮ ০17৮ ১দশি 199 019 
(অতিরিক্ত) কাজ তার জন্যে হবে একান্ত কল্যাণকর; নিয়া 
(অবশ্য) তোমরা যদি রোযা রাখতে পারো (তাহলে) ৪ ০৭০৯ 
সেটা তোমাদের জন্যে ভালো; যদি তোমরা (রোযার 

উপকারিতা) সম্পর্কে জানতে! 

পারা ২ সাইয়াকৃলু ২৯ ড//4.910019178080917101001.019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


১৮৫. রোযার মাস (এমন একটি মাস)- যাতে ির়িনরস্ন্র 
কোরআন নাধিল করা হয়েছে, আর এ (তি 0 43৫5৩৭19525 
হচ্ছে) মানব জাতির জন্যে পথের দিশা, সৎপথের 1?) এ. এপ 

সুস্পষ্ট নিদর্শন ও (হক বাতিলের) পার্থক্যকারী, (৪৩11 ০2-০2০57040 45 
অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি (এ) মাসটি পাবে, ৯ 

সে এতে রোযা রাখবে; (তবে) যদি সে অসুস্থ হয়ে ১৪৮] ৮৫০ 0৪৪ ৩০ ৩1$589 
পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী (কোনো ৮177 টি? শা পালা টি পাপ ৪৯ ৪ পাতি 
সময়ে) গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে ১৯৮ ০$.91 024)” ০ ৬০১ ৮০৮০৯৪ 
নেবে; (এ সুযোগ দিয়ে) আল্লাহ তায়ালা তোমাদের -*-৮ ০ ০ 
5851 ৮902283৮ :521700528০০ 
কখনোই তোমাদের (জীবনকে) কঠোর করে দিতে £ ০1৮৪৩) ০০০০৯ ০৩৫ 
চান না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, তোমরা যেন গুনে 8৩৯1119154-519, ভারে 
গুনে (রোযার) সংখ্যাগ্ুলো পুরণ করো, আল্লাহ * ০4 * ৬785 
তারালা তোমাদের (কোরআনেন মাধ্যমে) যে পথ ৮59৮2545120 44195 
দেখিয়েছেন তার জন্যে তোমরা তার মাহাত্ম্য বর্ণনা ৯০০ ০০ রি 
করো এবং তার কৃতজ্ঞতা আদায় করো । ৪ ৬9১০ 


























১৮৬. (হে নবী,) আমার কোনো বান্দা যখন তোমাকে ৪ 94811“ 12541 
আমার ব্যাপারে জিজ্ঞেস করে (তুমি তাকে বলে ++ ৩০০৬১ ? 


দিয়ো), আমি (তার একান্ত) কাছেই আছি; আমি »৫)2 
আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ১181৩ ভিত 














দেয়া এবং (সম্পূর্ণভাবে) আমার ওপরই ঈমান আনা, 
আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে । 











১৮৭. রোযার (মাসের) রাতের বেলায় তোমাদের পু ₹1%47৮ ০ 
স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্যে যাওয়া তোমাদের 41৮ [241 £-1921 


জন্য হালাল করে দেয়া হয়েছে; (আসলে তোমাদের) * 27 * ৮০ দ ৪ 
নারীরা (যেমনি) তোমাদের জন্যে পোশাক (স্বরূপ, ৮৮019-৮-1 41215 « পা 5 


ঠিক) তোমরাও তাদের জন্যে পোশাক (স্বরূপ); চি: ৯ 21 পা ০ ু র্‌ 2] 
আল্লাহ তায়ালা এটা জেনেছেন যে, (রোযার মাসে -** জা ৩৯০৮ 
রাতের বেলায় স্ত্রী সহবাসের ব্যাপারে) তোমরা নিজে ৯০০ ঠা টির 
দের সাথে খেয়ানত করছিলে, অতপর তিনি (কড়াকড়ি « রগ 1৩9১ 


শিথিল করে) তোমাদের ওপর দয়াপরবশ হলেন এবং পে? ১2958150215 ০22221202 
৮1 সর 
তাদের সাথে সহবাস করতে পারো এবং (এ ব্যাপারে) | 121 21401 430 
আল্লাহ তায়ালা তোমাদের জন্যে যা লিখে রেখেছেন তা পাঠ ্ রানির রা 


সন্ধান করো। (রোযায়), তোমরা পানাহার অব্যাহত ০০ ৮০খ| 21 -2 ০৪ ০৯ 
রাখতে পারো যতোক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার 

ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা তোমাদের |১প্টাঁ ৮ ০11 এ ৬৮০ ১21 ৮5এ| 
জন্যে পরিষ্কার প্রতিভাত না হয়, অতপর তোমরা রাতের স ০৫০ 

আগমন পর্যন্ত রোযা পূর্ণ করে নাও, মাসজিদে যখন ৬১2৮817389০ 0৮11 ৫10551 
তোমরা এতেকাফ অবস্থায় থাকবে তখন নারী সম্ভোগ চি 
থেকে বিরত থেকো; (রোযার ব্যাপারে) এগুলোই হচ্ছে এ , ১৯০।& ,০9০০৮)9 
আল্লাহ তায়ালার নির্ধারিত সীমারেখা, অতপর তোমরা ৬ ৮ পক 4) -০৪-০ 
এ (সীমা রেখা)-র কাছেও যেয়ো না;  এভােই আল্লাহ 5 1134,159585 35441 523০ 
তায়ালা তার আয়াতসমূহ মানুষদের জন্যে বর্ণনা করেন, প সু ও এন 05 1 1 ০৪ 
আশা করা যায় ডা অর্জন করতে পারবে । ৪ ০9০৪ ৮০০ ০০ 431 48 



























































পারা ২ সাইয়াকুলু +৯৩০ ড/////.810081780809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
১৮৮. তোমরা একে অন্যের অর্থ সম্পদ অবৈধভাবে ০4৯৫7 ০০১ 
আত্মসাত করো না, (আবার) জেনে বুঝে অন্যায়ভাবে ৮০72৮ 915 9 


অন্য (মানুষ)-দের সম্পদের কোনো অংশ ভোগ রানি ) (০2 হি 
করার জন্যে তোকে) বিচারকদের সামনে ঘুষ (কিংবা ৩ কি পি নি 1415195 


উপটৌকন) হিসেবেও পেশ করো না। & 098 2১2৮০ ০০০] ০9 




















১৮৯. (হে নবী,) তারা তোমাকে নতুন চাদগুলো টি ১2, হিস 
(ও তাদের বাড়া কমা) সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি ০5 নে ৩ ১1০2এ 

তাদের বলে দাও, (মূলত) এগুলো হচ্ছে মানব জাতির | 28০5 1 ০9১75 | 111 
জন্যে (একটি স্থায়ী) সময় নির্ঘন্ট (যার মাধ্যমে / ১৯ রর 29614 
মান্ষরা দিন তারিখ জানতে পারে) এবং (জেনে ৬৮ | ৮912) ৬০০০ | 
নিতে পারে) হজ্জের সময়সূচীও। (এহরাম বাধার * 22৮ পা লি, 
পর) পেছন দরজা দিয়ে (ঘরে) প্রবেশ করার মাঝে 19895-559 54971119795 
কোনো সওয়াব নেই,আসল সওয়াব হচ্ছে- কে আল্লাহ ০৯০১০০% শি রা 
তায়ালাকে ভয় করলো (সেটা দেখা, এখন থেকে) ৪ ০০৯-০৮-4 

ঘরে ঢোকার সময় (সামনের) দুয়ার দিয়েই তোমরা 

এসো, তোমরা একমাত্র আল্লাহ তায়ালাকে ভয় করবে, 

আশা করা যায় তোমরা সফল হতে পারবে । 
































১৯০. তোমরা আল্লাহ তায়ালার পথে সেসব লোকের (20 | 41002 + 8151 718? 
সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে, ৬৮৭42 ৬ হর 
তোমরা (কোনো অবস্থায়ই) সীমালংঘন করো না; 241 ০)1,190-256 ১2 ৮20917188 
নিসন্দেহে আন্রাহ তায়ালা সীমালংঘনকারীদের পছন্দ এ রর টিন 

করেন না। ০2৫০ ৮৪ 








১৯১. (যুদ্ধের ময়দানে) যেখানেই তোমরা তাদের পাও »১-৯০ 41 ?-০ ৯০০2৫ ০ ৯৩ 2" 
সেখানেই তোমরা তাদের হত্যা করো, যে সব স্থান -*৯৪৯১৯12-১০- ১ ৪ 9 
থেকে তারা তোমাদের বের করে দিয়েছে তোমরাও ৮ 108৯, ফিরেছি 275৬8 
তাদের সেসব স্থান থেকে বের করে দাও (জেনে ৩০ ১519৮29৯১৯1 ০৬৯ ০০০ 


রেখো), ফেতনা ফাসাদ নরহত্যার চাইতেও বড়ো ৯৮৭৮৮ ৮০৪৭ 
অপরাধ, তোমরা কাবা ঘরের পাশে কখনো তাদের ১৯৮] ০২9 ৮2৯83 5০ 0221 
সাথে যুদ্ধে লিপ্ত হয়ো না- যতোক্ষণ পর্যন্ত তারা * ৮* * 1 

সেখানে তোমাদের সাথে যুদ্ধ না করে, তারা যদি ৮ শিক ৩০৯০9 পি 


তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদের ৯০০ ১7-%১ 
সাথে যুদ্ধ করো; (মূলত) এভাবেই কাফেরদের শাস্তি ৪) ০8১০] 5৬০ *০৯9০$৩ 


(নির্ধারণ করা হয়েছে)। 
































১৯২. অতপর তারা যদি (যুদ্ধ থেকে) ফিরে আসে গুদ আক ৯4৮ পথ । তে ৮৯৮ 
তাহলে মেনে রেখো), আল্লাহ তায়ালা বড়োই ৪০০৯১১98401 00199)1 40 
ক্ষমাশীল ও দয়ার আধার । 





১৯৩. তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো, ৩ ৪৯০০ পাচ 2৮ তা পপ৮৮ 2221 
যতোক্ষণ না (যমীনে শেরেকের) ফেতনা অবশিষ্ট ০৯৭৪১০১০৮৩৯ 

থাকে এবং (আল্লাহর যমীনে আল্লাহর দেয়া) জীবন 2,৯০৯ 

বিধান (পুরোপুরি) আল্লাহর জন্যে নির্দিষ্ট হয়ে ৫1055230152 96.855311 
যায়; যদি তারা (যুদ্ধ থেকে) ফিরে আসে তবে ০৪18 

তাদের সাথে আর কোনো বাড়াবাড়ি নয়, অবশ্য) ৬৯০ 














পারা ২ সাইয়াকৃলু +৩১ ৬/৬/4.81000191780899171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৯৪. একটি সম্মানিত মাসের বদলেই একটি সম্মানিত 
মাস (আশা করা যায়, কিন্তু) এ সম্মানিত মাসসমূহেও ৮ 
প্রতিশোধ (বৈধ) হবে; (এ সময়) যদি কেউ তোমাদের | 
ওপর বাড়াবাড়ি করে তাহলে তোমরাও তার ওপর 
তেমনি হস্ত প্রসারিত করো, যেমনি করে তারা 
তোমাদের ওপর বাড়াবাড়ি করেছে, তবে (সর্বদাই) 
তাকওয়া অবলম্বন করতে থাকো, জেনে রেখো, যারা 
(সীমালংঘন থেকে) বেঁচে থাকে আল্লাহ তায়ালা 
তাদের সাথেই রয়েছেন। 




















২ সুরা আল বাকারা 


৮9 179-92 পাঁ 2০ পাপা, ৮9৮ ০ 


০754191541284015 ৮৯ 


/৯ টি পাঠ পাঠ টি ভিপ্রা্া 


19১০৬ ০০০4০ 925 ৬ ১০০০৪ 


18319. পু ০৫১৮, 
৪৮:৮8 8228৯ 


ও 9 ০০পা 250 0 |9:5192 





১৯৫. তোমরা আল্লাহর পথে অর্থ সম্পদ) ব্যয় করো, 
(সম্পদ আকড়ে ধরে) নিজেদের হাতেই নিজেদের 
ধসের (অতলে) নিক্ষেপ করো না এবং তোমরা ও 
(মানুষদের সাথে) অনুশ্হ করো, অবশ্যই আল্লাহ 
তায়ালা অনুগ্রহকারী ব্যক্তিদের ভালোবাসেন 








+229801858515 81809 
৮529 ০1819:-2982-010 


শে 


৪০৯০০ 








১৯৬. তোমরা আল্লাহ তায়ালার (সন্তুষ্টির) জন্যে হজ্জ * 


ও ওমরা পালন করো; (পথে) যদি তোমাদের কোথাও 
আটকে দেয়া হয় তাহলে সে স্থানে কোরবানীর জন্যে 
যা কিছু সহজভাবে (হাতের কাছে) পাওয়া যায় তা 
দিয়েই কোরবানী আদায় করে নাও, (তবে) কোরবানীর * 
পশু তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌছার আগ পর্যন্ত তোমরা 
তোমাদের মাথা মুন্ডন করো না; যদি তোমাদের মধ্যে 
কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, অথবা যদি তার মাথায় 
কোনো রোগ থাকে (যে কারণে আগেই তার মাথা 
মুন্ডন করা প্রয়োজন হয়), তাহলে সে যেন এর বিনিময় 
(ফিদিয়া আদায় করে এবং তা) হচ্ছে কিছু রোযা 
(রাখা) অথবা অর্থ দান করা, কিংবা কোরবানী আদায় 
করা, অতপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন 
তোমাদের কেউ যদি এক সাথে হজ্জ ও ওমরা আদায় 
করতে চায়, তার উচিত (তার জন্যে) যা সহজলভ্য 
তা দিয়ে কোরবানী আদায় করা, যদি কোরবানী করার 
মতো কোনো পশু সে না পায় (তোহলে) সে যেন 
হজ্জের সময়কালে তিনটি এবং তোমরা যখন বাড়ি ৬৭ 
ফিরে আসবে তখন সাতটি- (সর্বমোট) পূর্ণ দশটি « 
রোযা রাখেং এই (সুবিধা)-টুকু শুধু তার জন্যে, যার 
পরিবার পরিজন আল্লাহর ঘরের আশেপাশে বর্তমান 
নেই; তোমরা আল্লাহকেই ভয় করো, জেনে রাখো, 
আল্লাহ তায়ালা কঠোর আযাব প্রদানকারী বটে! 




































































৮০১1 034885-20952 


54-585, ০৩০ ০27৯৯ 

তা 9 উিপাটি। পার্টি পা 8৩9 পাঠ -9-০ 
(8 চালতা ০৭ ১৯-৮৪১৪%১ 
1595৩ 5৮:৮2533 


পাঠ পা 
রি 


ঠ5-47-59 25 $৩-০9005 ০225১৪৫ 


কি 


5০৮54৩53051 
৮5255919 17272৮41810 


গপা পাপা রা 


০০5০ এ] ,81128552 এ1 


2119885,0041 ১৯০ ০১০০ এর্শ 


0) ৮ 7০4 


৪ ৮)| 025 8 ০1542 








১৯৭. হজ্জের মাসসমূহ (সুপরিচিত ও) সুনির্দিষ্ট, « 
অতপর সে সময়গুলোর মধ্যে যে ব্যক্তি হজ্জ (আদায়) ₹ 
করার মনস্থ করবে (সে যেন জেনে রাখে), হজ্জের 
ভেতর (কোনো) যৌনসন্তেগ নেই, নেই কোনো 
গালিগালাজ ও ঝগড়াঝাটি । তোমরা যা ভালো কাজ 
করো আল্লাহ তায়ালা তা জানেন; (হজ্জের নিয়ত করলে) 
এর জন্যে তোমরা পাথেয় যোগাড় করে নেবে, নিসন্দেহে 
তাকওয়া হচ্ছে (মানুষের) সর্বোৎকৃষ্ট পাথেয়, অতএব হে 
বুদ্ধিমান মানুষরা, তোমরা আমাকেই ভয় করো । 























5 


(০০) ০৯৯০ টিপা & ৯১ পা পপ পার্পা 


০ চে 


0.৮ /১-০0৩ 


5599 -584115155401255 
৪ 501 498 





পারা ২ সাইয়াকৃলু ১ ৩২ ৬/৬/4.810001917809899171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


পাশটি £৯ টি ভিপ্রাা পা ভিপি 


১৯৮, (হজ্জের এ সময়গুলোতে) যদি তোমরা প *41৯৮৯০ ৫ 
তোমাদের মালিকের অনুগ্হ তালাশ করতে (গিয়ে 35519856০160০2৭2০া 


কোনো ব্যবসা বাণিজ্য করতে) চাও তাতে তোমাদের . 57 ***:৯% 2, ্ 
ওপর কোনোই দৌষ নেই, অতপর তোমরা যখন ডা 2 ৮:৮3) ৩5 


আরাফাতের ময়দান থেকে ফিরে আসবে, তখন ». টি /$ 
(মোযদালাফায়) 'মাশয়ারে হারাম'-এর কাছে এসে রা 


আল্লাহকে স্মরণ করো, (ঠিক) যেমনি করে আল্লাহ্‌ “ 22 

তায়ালা তোমাদের (তাকে ডাকার) পথ বলে দিয়েছেন, 19 ০৮১০৯ ৮৮2 ৮১১১9 
রি ইতিপূর্বে তোমরা পৎত্রষ্টদের দলে শামিল শো12121185 
১৯৯. তারপর তোমরা সে স্থান থেকে ফিরে এসো, 2] ১ চে 
যেখান থেকে অন্য (হজ্জ পালনকারী) ব্যক্তিরা ফিরে ৮৮ ০ | ০০৮১৩29০ল- 
আসে, (নিজেদের ভুল ভ্রান্তির জন্যে) আল্লাহ তায়ালার গ৮. ৪ ৮০০ ৮ 

কাছে ক্ষমা প্রার্থনা করো, নিসন্দেহে আল্লাহ তায়ালা ৪০০৯১352219128 1955০59 
(গুনাহ খাতা) মাফ করে দেন, তিনি বড়োই দয়ালু! 


২০০. যখন তোমরা তোমাদের (হজ্জের) যাবতীয় টি বা 
আনুষ্ঠানিকতা শেষ করে নেবে, তখন (এখানে ৮০০১৩০09৫ 


বসে আগের দিনে) যেভাবে তোমরা তোমাদের তি ? টু 
পূর্বপুরুষদের (গৌরবের কথা) স্মরণ করতে, তেমনি- ০5 2১৩৫ ০27০ 02১৩০ 


বরং তার চাইতে বেশী পরিমাণে আল্লাহকে স্বরণ [298 12511 ্] 
উস তন ০71৪ গু ৫ | 
আমাদের রব, (সব) ভালো জিনিস তুমি আমাদের ২ ৪:৯1 দপ 
দুনিয়াতেই দিয়ে দাও, হা, (যারা এ ধরনের কথা ৪১১৯ ০০৪১৯১] ৯4০৪ 
বলে) তাদের জন্যে পরকালে আর কোনো পাওনাই 

(বাকী) থাকে না। 


২০১. আবার) তাদের মধ্যে এমনও আছে যারা বলে, 
হে আমাদের রব, তুমি এ দুনিয়ায় আমাদের কল্যাণ 
দাও, (কল্যাণ দাও) পরকালেও; (সেদিনের বড়ো 
কল্যাণ হিসেবে) তুমি আমাদের আগুনের আযাব 
থেকে বাচাও । 










































































২০২. এ ধরনের লোকদের জন্যে তাদের নিজ নিজ -& নঠিল পে 104 2 
অর্জন মোতাবেক তাদের যথার্থ হিস্যা (নির্ধারিত) 489 * 19০1০ ০৮2৫  এএাঠা 





ই ৯১৩03531252 
৮8778 25389365555 
95 রি (খনি ০) এস] ০) ] 3 রি ৬59 
এ উল অন এক] 5210 15895 
একদিন তোমাদের অবশ্যই তার কাছে জড়ো করা 03284 


পারা ২ সাইয়াকুলু *%৩৩ ৬///%4.2100181780809171017001-019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ০45 


২০৪. মানুষদের মাঝে এমন লোকও আছে, যার 
কথাবার্তা তোমাকে পার্থিব জীবনে খুবই উৎফুন্ল 











£৯ ০0 পা রা 


করবে, তার মনে যা কিছু আছে সে তার ওপর ও 
আল্লাহ তায়ালাকে সাক্ষী বানায়, কিন্তু সে হচ্ছে ভীষণ 5582 


8 9 [551 6025, 











২০৫. সে যখন আল্লাহর যমীনের কোথাও) 
ক্ষমতার আসনে বসতে পারে, তখন তার লক্ষ্য 544 ০:4৪ 19 


থাকে) যেন সেখানে সে অশান্তি সৃষ্টি করতে এ ৯1 

পারে, দি পারে, 5, ০-১194০)8 এ1%5 
(জৌবজন্তুর) বংশ নির্মূল করে দিতে পারে; (মূলত) ৪822) 
আল্লাহ তায়ালা কখনো বিপর্যয় (সৃষ্টিকারীদের) পছন্দ 

করেন না। 














২০৬. যখন তাকে বলা হয় (ফেতনা ফাসাদ না %/ ৮8৫74$। এ) 451 
লে তুমি আল্লাহ রা তা করো, তখন এ 3৩হড ট20:3105 
(মিথ্যা) অহংকার তাকে গুনাহর প্রতি আরো বেশী) ঁ দের ০৮৪ পশু 
উৎসাহিত করে, (মূলত) এ চেরিত্রের) লোকের 9362] ০০9 রিকি 
জন্যে জাহান্নামই যথেষ্ট; অবশ্যই (জাহান্নাম) হচ্ছে 

নিকৃষ্টতম ঠিকানা! 














২০৭. মানুষদের ভেতর (আবার) এমন কিছু লোকও +12.51 2৮2৭8. 2 ৭৮ 
রয়েছে, যারা আল্লাহ তায়ালার সনতুষ্টিলাভের %--3514৮-১053 ৬৩৭৯। ০৪ 
জন্যে নিজের জীবন (পর্যন্ত) বিক্রি করে দেয়, (এ [1৮৮০৮৮ 
ধরনের) বান্দাদের প্রতি আল্লাহ তায়ালা বড়োই €১(10-39%) 409,401 575১৭ 














২০৮. হে ঈমানদার লোকেরা, তোমরা পুরোপুরি 
ইসলামে দাখিল হয়ে যাও এবং কোনো ছি 21315515225766 


জানের পক আসর করো সাপ তশাই সে না 193১9 215 
তোমাদের প্রকাশ্য দুশমন! ১০৮৯19০3৪ 








গু 05 ০০ 5 ০০ 


৪ ০০৮০9৩০৮ 








২০৯. তোমাদের কাছে (আল্লাহ তায়ালার) এসব ০ ৬৭) ০ ১০/১৮৯ ত ৪৮৫ ৭ ৯ এর» 
সুস্পষ্ট নিদর্শন এসে যাওয়ার পরও যদি তোমরা পাপ নই ০৫৬ 0৩০ 
ঘটাও, ত নিশ্চিত জেনে রাখো, আল্লাহ ৫), 7০০৯৮ 
তায়ালা মহা বিজ্ঞ ও পরাক্রমশালী । ৪-৮৪১3541 ০9প০6 








£৯ ৮ ২9৮৯ £8 পা 


২১০. (তবে) তারা কি (সেদিনের) অপেক্ষা করছে, তির রী? 
যখন আল্লাহ তায়ালা স্বয়ং (তার) ফেরেশতাসহ ০6 821০2 ৩1০24, 


মেঘের ছায়া দিয়ে তাদের কাছে আসবেন এবং (তখন তব 
তাদের ভাগ্যের চূড়ান্ত) ফয়সালা হয়েই যাবে; সব 19 “81 ০589 2০40205915 
£ -০ ৯০৪ ০০৩ 8১০৪ 


কিছু তো (সর্বশেষে) আল্লাহর কাছেই উপনীত হবে । ৪১৭ 15341 




















২১১. তুমি বনী ইসরাঈলদের জিজ্ঞেস করো, কি ৮115০ 52218০18৮৮৪ রায় 
পরিমাণ সুস্পষ্ট নিদর্শন আমি তাদের দান করেছি; 1 ০৩০০৫০৪১15৩- 


(আমি তাদের বলেছি,) যার কাছে আল্লাহর) নেয়ামত 17 ৮৫ 417৮5 এত পতল 
আসার পর সে তা বদলে ফেলে, অবশ্যই আল্লাহ ০০০৯১৬০12০৯ ০0৮৭ ০৮০9 52 


তায়ালা কঠোর শাস্তিদানকারী ০০৮ টি ৮ ০/১৮৯ 
| ৫ ও 5১51 34১8 481৩ ৪৯ 


পারা ২ সাইয়াকৃলু +৮৩৪ ড/////.8100081780806171017001.010 














২৪ওয়াকফে লাযেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
২১২. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করেছে, ৮৯112 9৪০ ৩৯ 20) ৫ এএ 
তাদের জন্যে তাদের এ পার্থিব জীবনটা খুব শোভনীয় ০711 89৯-] 9১৯০ ৪০--০৯ 
করে (সাজিয়ে) রাখা হয়েছে, এরা ঈমানদার ব্যক্তিদের ”* 11, চা 
বিদ্রুপ করে, (অথচ) এ ঈমানদার ব্যক্তি- যারা আল্লাহ ০8০19 547 ০2৩১০-৪১ 
তায়ালাকে ভয় করেছে, শেষ বিচারের দিন তাদের +প₹ 4472416 ১পাঠী। 6৮০21 
মর্ধাদা হবে (এদের তুলনায়) অনেক বেশী; আল্লাহ ৩৮০5১১৭4819 ৮2০801 | 9-০5951921 


2৯১ ০৮ 


তায়ালা যাকে চান তাকে অপরিমিত রেষেক দান ৪ ০০1০০ ৯82 9 
করেন। 


২১৩, (এক সময়) সব মানুষ একই উম্মতের এ 
অন্তর্ভুক্ত ছিলো, (পেরে এরা নানা দলে বিভক্ত হয়ে 2555 8০১15£৭০01012 


তাদের ত্রষ্টাকেই ভুলে গেলো)। অতপর আল্লাহ ,1:412 ইতর ডর 
তায়ালা (সঠিক পথের অনুসারীদের) সুসংবাদবাহী ৭১ 9 -০) দিতি রে | 
আর ২০ ই মা সতর্ককারী ০7012 ০9215 -৮5শা রি 

যেন তা খ425312315942519052102 
মানুষদের এমন পারস্পরিক বিরোধসমূহের চূড়ান্ত 77 ,০,. ৮ গিদিারিলা লা 
ফয়সালা করতে পারে, যে ব্যাপারে তারা মতবিরোধ টি 39০20 
করে; তাদের কাছে সুস্পষ্ট হেদায়াত পাঠানো ,.. 2০1. ০ 
সত্বেও তারা পারস্পরিক (বিদ্রোহ ও) বিদ্বেষ রা 01541589810 ৩৪ ০৪০০ 
জন্যে মতবিরোধ করেছে, অতপর আল্লাহ তায়ালা ৯: ৯৪০৮৯ 
ঈমানদারদের স্বীয় ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন, ০9824543032 ৩০১ 
যার ব্যাপারে ইতিপূর্বে তারা মতবিরোধ করেছিলো; টস বিন 
আল্লাহ তায়ালা যাকে চান তাকে সঠিক পথ দেখান। ৪ ৮০22১4৮5০৫1 228 


২১৪. তোমরা কি মনে করে নিয়েছো যে, তোমরা * 
(এমনি এমনিই) জান্নাতে প্রবেশ করবে! (অথচ) 5 প925119558 ০৮৮৯০ 


৯ পর পরা পা /ি 


তোমাদের পূর্ববর্তী লোকদের (বিপদের) মতো কিছুই “০৭,” ০ [৭5 * 
তোমাদের কাছে এখনো আসেনি, তাদের ওপর -*৪+** পি ৩125 914 
(নানা) অভাব অভিযোগ ও রোগব্যাধি এসেছে, কেঠিন ,1% *ন, 12৮ আআ পেন 
নিপীড়নে) তাদের প্রকম্পিত করে দেয়া হয়েছে, এমন 096৩০122577197 ] 
কি স্বয়ং (আল্লাহর) নবী ও তার সংগী সাথীরা (এক * 2 না 

পর্যায়ে) এই বলে (আর্তনাদ করে) উঠেছে, আল্লাহ £170525155589055 



























































তায়ালার সাহায্য কবে (আসবে, আল্লাহ তায়ালা ৪ 44১54155918 
সান্ত্বনা দিয়ে বললেন), হা, অবশ্যই আন্লাহ তায়ালার উপ ্ 
সাহায্য (অতি) নিকটে । 








২১৫. তারা তোমার কাছে জানতে চাইবে তারা কি *-2১৫87775 ৯৪ ট্যানারি 
(কি খাতে) খরচ করবে, ৮ তা 06 0$5 0588350 এ৫2এ 
কিছুই তোমরা তোমাদের পিতামাতা, আত্ীয় স্বজন 128 নু ৰা 
এতীম অসহায় মেসকীন এবং মোসাফেরের জন্যে গেলি ৩০৯95501915 25৩2 
খরচ করবে (তাই আল্লাহ তায়ালা গ্রহণ করবেন); * 1+1271: 

যা ভালো তোমরা করবে আল্লাহ তায়ালা তা অবশ্যই ৮৮৮ 19709, ০11 99৬০৯০০19 


905 9.০51290 ১ 


২১৬. (ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় নিরল করার জন্যে) * ৮ দু" ৮ ৮৮ 4 ০০৯৮ ৩ 
যুদ্ধ তোমাদের ওপর ফরয করে দেয়া হয়েছে, আর ০৮৮১ 9৯9 0211-০5-5৫ 
সেটাই তোমাদের কাছে অপছন্দনীয়, (কিন্তু) এমনও ৯ ০০ দু ০৯৫ ৩ (পরত 2১০৩ 22 

তো হতে পারে যে বিষয়টি তোমাদের ভালো লাগে না, ০৮ ১৯০১9 0819১ 8129 


পারা ২ সাইয়াকুলু ৩৫ ৬///%4.21000181780809171017001-019 



































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 
তাই তোমাদের জন্যে কল্যাণকর, আবার (একইভাবে) * ০ ঘি ০ন্ ।৮৮ত এ নিল 
এমন কোনো জিনিস, যা তোমরা পছন্দ করবে, ১৮ ১599 0৮819 ৩0৮59 
কিন্তু তা হবে তোমাদের জন্যে ক্ষতিকর: আল্লাহ ০ /১-৪/১৩ ০1 ০০ পন ৮০০ তা 
? 9০17 41%3 44 
তায়ালাই সবচাইতে ভালো জানেন, তোমরা কিছুই ৪৩ ১-৮59 9 














জানো না। 








২১৭. সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা চির রা হারের 
তোমাকে জিজ্ঞেস করবে, তুমি তাদের বলে দাও, 5592০৯৬5০০৭ 


এই মাসে যুদ্ধবিগ্রহ করা অনেক বড়ো নাহ), কি 2৮ পালি জিঠী 12 
স্তু আল্লাহর কাছে এর চাইতেও বড়ো গুনাহ হচ্ছে), ১০০১০৪১ ০4১০ ১০ 


আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা, আল্লাহকে 4 
অস্বীকার করা, খানায়ে কাবার দিকে যাওয়ার পথ 955 [6 ৩৯০০9282224 
রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে 2-41428104 7:42: 412 
বের করে দেয়া, আর (আল্লাহদ্রোহিতার) ফেতনা টানা 5191 95৮০৪ 5514 ৃ 
ফাসাদ হত্যাকান্ডের চাইতেও অনেক বড়ো (অন্যায়, 251 71620%11528 ৮0811 
তুমি ভেবো না যে.) এরা তোমাদের সাথে (এ বর 1 
মাসসমূহে) লড়াই বন্ধ করে দেবে, তারা তো পারলে ৮? ০162০1৩1০25 ৬৮০9১ 

(বরং) তে দের সবাইকে তোমাদের (ইসলামী) রিটা 8: ৩9১০9 88 ০ 
জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে; যদি সপ ও তোপ আপ 
তোমাদের কোনো ব্যক্তি তার দ্বীন থেকে ফিরে যায়, ২০১০০, পাউির্ন ৯ শা পাশা 
অতপর সে মৃত্যুমুখে পতিত হয়- এমন অবস্থায় ০০৭০০০52559 
যে, সে সুস্পষ্ট) কাফের ছিলো, তাহলে তারাই 

হবে সেসব লোক যাদের যাবতীয় কর্মকান্ড দুনিয়া 900০০ এএা59-:589508) 
আখেরাতে বিফলে যাবে, আর এরাই হবে জাহান্নামের ০2৪1117৮২৮০ 
অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। ৪ ৬9০০ (১.৮ 






































২১৮. নিসন্দেহে যারা ঈমান এনেছে, যারা হিজরত |” ৮৮115 ৯০০) ০৮ ছু 
করেছে এবং আল্লাহর পথে জেহাদ করেছে, তারাই 2৩৮১১৮৮5০89151-51৩ 
হচ্ছে এমন লোক যাদের ব্যাপারে আল্লাহ তায়ালার , 4) পা পাটি পা পা ১০ পা রা 

অনুথবহের আশা করা যায়; আল্লাহ তায়ালা ক্ষমাশীল, 41455505559 4100০ 


গত ০4১৫ রি রা 
টিয়া ৪৮৯১১) 4019 








নি লালন সি 0০৮১০] 5১০ 92৩554 
২556 মেতে ০৮154] 15059 ১০১০০ 2 
সহভঅলক বে তর লেকে (এ) জেন 43০55, 0৯ ৩০ সা তল 
কা (দে ১১6-5010850013155 


11 -০-9-4 ০% 


অতিরিক্ত (তা খরচ করো), আল্লাহ তায়ালা এভাবে ০ 0 তলা 290০০ 
তোমাদের জন্যে (তার) আয়াতসমূহ খুলে খুলে বলে গু ০9১৪০-৮৪] ৪১1-৯। 481 


দেন, আশা করা যায় তোমরা চিন্তা ভাবনা করবে, 


























২০. ইহকাল পরকাল উভয় সময় (নিয়েই চিন্তা ভাবনা , 25192164025 12 
করবে); তোমাকে তারা এতীমদের ব্যাপারে জিজ্ঞেস করবে; টা . রে 8554 ০11 


তুমি বলো, সংশোধনের (সব) পন্থাই তাদের জন্যে উত্তম; ১৮০৮৯371০08, ৪, 


পারা ২ সাইয়াকৃলু + ৩৬ ///.210017179050917910170010.0109 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


যদি তোমরা (তোমাদের ধন সম্পদ) তাদের সাথে ০1৮1৫ ০০1০%125৭7 রী 
মিশিয়ে জেলে (তোতোকোলো। দো লেইএ কারণ) এসএ সি 
তারা তো তোমাদেরই ভাই; আর আল্লাহ তায়ালা 12 121 ৰ্ 8 
(এটা) ভালো করেই জানেন, (কে) ন্যায়ানুগ (পন্থায় রে চারি 1৩2 | 
আছে, আর কে) ফাসাদী (স্বভাবের) লোক, আল্লাহ ্ 2 ১1৮৮০০০খ 
তায়ালা চাইলে (এ ব্যাপারে) তোমাদের আরো অধিক রি ++ ১০- 

কষ্ট দিতে পারতেন; নিসন্দেহে আল্লাহ তায়ালা মহা 

ক্ষমতাবান, কুশলী । 











২২১. তোমরা (কখনো) কোনো মোশরেক নারীকে , ৪ 2০ 

বিয়ে করো না, যতোক্ষণ না তারা ঈমান আনে, ০৫৯ ২2 ০১১৩]|1১83 
(মনে রেখো, ) একজন মুসলমান ও একজন +*৭৪ ৮ ৮ /১06 /১ ০5 5 /১৮ 25৮ চ 0 5০৮ পাশ 
(ধতিহ্যবাহী) মোশরেক নারীর চাইতে উত্তম, যদিও 519 272- ০2 ১৯ 25852 89 
এ (মোশরেক) নারীটি তোমাদের বেশী ভালো লাগে, চি 
(হে মুসলিম মহিলারা), তোমরা কখনো কোনো ০৪৯১৯ |3৯8 মুঠ ০ 
মোশরেক পুরুষদের বিয়ে করো না যতোক্ষণ না *€₹ ৪ £ জি? হী 

তারা আল্লাহর ওপর ঈমান আনে; (কেননা) একজন ১৭৯ ৮2১ 5584 ৩০5 
ঈমানদার দাসও (একজন উচু খান্দানের) মোশরেক ,2)* 

বাজি ডেতালা, 5 ০2৩১০ 
তোমাদের ভালো লাগে; (কেননা) এরা তোমাদের 5 পির 
জাহান্নামের তা 01119205 285 £)001 10522 











তায়াল হামেশাই তার মোমেন বান্দাদের তীর 11 -০ ০৮০৩ . :/ 
আদেশবলে জান্নাত ও ক্ষমার দিকেই আহ্বান জানান 981 05259545317 8558০112242 


এবং (এ জন্যে) তিনি তার আয়াতসমূহ মানুষদের $ 8 ক কুন ১৪) 











কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, আশা করা যায় তারা 





উপদেশ গ্রহণ করবে । 
২২২. (হে নবী,) তারা তোমার কাছ থেকে (মহিলাদের 24472 4+ 
মাসিক) খতুকাল (ও এ সময় তাদের সাথে দৈহিক 05, : | ৩৪ 9165 


মিলন) সম্পর্কে জানতে চাইবে; তুমি বলো, (আসলে - রর এ টি 
মহিলাদের) এ (সময়টা) হচ্ছে একটা (অপবিত্র ও) রি ডিও 


কষ্টকর (অবস্থা), (কাজেই) খতুকালে তাদের সংগ বর্জন ₹ 4+০৮ 4 
করবে এবং (এ সময় দৈহিক মিলনের জন্যে) তোমরা 2৫১9৮ (৪ ৩৯9৭ ১০ 9, ০৬০৯া। 


তাদের কাছে যেও না, যতোক্ষণ না তারা (পুনরায়) 22 ৯৮ ৩০৩১৪ ৩৮90 














পবিত্র হয়, অতপর তারা যখন পুরো পাক সাফ হয়ে যায় 

তখন তোমরা তাদের কাছে যাও- (দৈহিক মিলনের) নিট টিভি 
যে পদ্ধতি আল্লাহ তায়ালা শিখিয়ে দিয়েছেন সেভাবে; ক9 লা 4101 , 4] 
আল্লাহ তায়ালা অবশ্যই সেসব লোকদের ভালোবাসেন পর রি 
যারা তাওবা করে এবং তিনি তাদেরও ভালোবাসেন যারা ও ৬৭১৪৮০০]| 
পাক পবিত্রতা অবলম্বন করে। 














২২৩. তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্যে সন্তান * ০2৯৮ 0214 ৪০ ৩ ৯৫৮০৩ 
উৎপাদনের) ফসল ক্ষেত্র, তোমরা তোমাদের এই ০৮১৯ 2 
ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবেই গমন করো, ,* ০৮ 25 এ 

তোমরা নিজেদের (ভবিষ্যতের) জন্যে কিছু অগ্বিম + | 1975 ৩9, ১৯0৯ 


নেক আমল) পাঠিয়ে দাও; তোমরা আল্লাহকে ভয় ০* 3।প্র* 

করো, জেনে রেখো, একদিন অবশ্যই তোমাদের ১8১81215025 2819681 
সবাইকে তার সামনাসামনি হতে হবে । মোমেনদের প৯, ঢু ৬৮০ 
তুমি (পুরফ্কারের) সুসংবাদ দাও । ও ৬৯০০৭০] পরও 


পারা ২ সাইয়াকৃলু ৩৭ ৬/////.8100081750806171017001.010 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


পানি ক্র পা নি ৩টি পা! 


২২৪. তোমরা তোমাদের (এমন) শপথের জন্যে ৯75 ০ টু 
না ০৮ 25555115689 


(যার মাধ্যমে) ভালো কাজ করা, (আল্লাহ তায়ালাকে) 15] পাকি 629১8৩৩৮০৩৩ ৪১ ৮6৩০ 
ভয় করা এবং মানুষদের মাঝে "শাস্তি শৃংখলা প্রতিষ্ঠা *৩ ভিন ডে 
করার কাজ থেকে তোমরা দূরে থাকবে, আল্লাহ রিনা বিগ 
তায়ালা তোমাদের সব কিছুই শোনেন এবং সব কথাই ৪০০ ৫৮০৮ 19 
তিনি জানেন। 

















২২৫. আল্লাহ তায়ালা তোমাদের নিরর্৫থক শপথের * ০০ ১৮৮ 

জন্যে কখনো পাকড়াও করবেন না, তবে তিনি অবশ্যই টি 89800 /232% ্ 
সে সব শপথের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ , /১:-০-০7১-9 5১ পাপা পা 

করবেন, যা তোমরা মনের সংকল্পের সাথে সম্পন্ন ৮৮ ০৫28 20281% ৬৪19 


ত রি গ/ চিতা 
করো; (বস্তুত) আল্লাহ তায়ালা ক্ষমাশীল ধৈর্যশীল। ৮15)985419 

















২২৬. যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে « ৫+%* -*72০-* বৃ 
কসম করেছে (তাদের মনস্থির করার) জন্যে তাদের ১৮০৫০৪০০১৩ ৩ তি ০৮ 
চার মাসের অবকাশ রয়েছে, (এ সময়ের ভেতর) যদি *:£€ রি 13" গা দঃ টা এ 
তারা (তাদের কসম থেকে) ফিরে আসে (তাহলে 28281662% ৩ ১৪ টি 
জেনে রেখো) আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়াবান! ৯ আ 

৬ ৮৪৯১ 

















২২৭. তারা যদি ভ্ত্রীদের) তালাক দেয়ার সিদ্ধান্ত ৪৭৮ ৪৮ + প%। ৪164] ০:41: 
করে, তাহলে (তারা যেন জেনে রাখে) আল্লাহতায়ালা ৪৮৮০ ৫৫৮ 441 ৩/5 53811155419 
সব শোনেন জানেন । 








২২৮. তালাকপ্রাপ্তা মহিলারা যেন তিনটি মাসিক "7০414 হজ. 2% ৮৯৪০০ এ এ্শাত 
খাতু (অথবা খতু থেকে পবিত্র থাকার তিনটি মুদ্দত) টা ৬ রিট ৯ 
পর্যন্ত নিজেদের (পুনরায় বিয়ে) থেকে দূরে রাখে; ১90), পিল পা পা ৯০৪ জিতে চন ০৭ শা পাপ 
তাদের গর্ভাশয়ে আল্লাহ তায়ালা যা কিছু সৃষ্টি 20 915120০228915505582 
করেছেন তা গোপন করা তাদের পক্ষে ন্যায়সংগত ঞ ০৯৮ মি, 
হবে না- যদি তারা আল্লাহ তায়ালা এবং পরকালের [5115445 ০2৭ ০০০1 ০৪০2১ 
ওপর ঈমান আনে; এ সময়ের ভেতর তাদের বা হানি না 
ফিরিয়ে নেয়ার ব্যাপারে তাদের স্বামীদের অধিকার ১৫8 ০১% ৩ ৮০৪৯৭ “১৯৮ 
অবশ্য একটু বেশী, যদি তারা উভয়ে পরস্পর মিলে 

মিশে চলতে চায়; পুরুষদের ওপর নারীদের যেমন 02০59 4237119:0ি 01 
ন্যায়ানুগ অধিকার রয়েছে, তেমনি রয়েছে নারীদের _ ৫ 
ওপর পুরুষের অধিকার, (অর্থনৈতিক দায়িত্রে রি ০07519--99১৭10 ৬৪৩ 
টা তাদের দো ৬ ্ টিপি রণ 

আল্লাহ তায়ালা বিপুল ক্ষমতার তান 481০ ৮১৯93 

মী ণঁ ৪৪ ১87 19 ৮2৯১১] 






































১০০৭৯ ১৮০ ৬০৪ ডি 3১০4 
ছি ছিপ তুলোর ৮1 ০ ১9, ৩০ তঃ ১৮ 
রা দারা 15 15250 
মি বদি 15525517751 


পারা ২ সাইয়াকুলু + ৩৮ ৬//$/.8100121808091171017001.019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


এমন আশংকা যদি দেখা দেয় (তখন আলাদা হয়ে ৷ 4 ++ « ৮ ০৪ রর 
যাওয়াটাই উত্তম, এমন অবস্থায়) যদি তোমাদের ভয় ,4/1390-৯ [লি এপি ই 90৪ 


্ে 


হয় যে, এরা আল্লাহর বিধানের গন্ডির ভেতর থাকতে পালা পা টা পা পানি পর 
পারবে না; তাহলে স্ত্রী যদি স্বামীকে কিছু বিনিময় 19 (১০০৩) পু পপ56০১১ 


দেয় (এবং তা দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নেয়), তাহলে রর চাচাত 35৮53524 সি 
তাদের উভয়ের ওপর এটা কোন দৃষণীয় (বিষয়) ডর 5 রাড 
হবে না, (জেনে রাখো) এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত ০9৮] এ 219 4 রি 
সীমারেখা, তা কখনো অতিক্রম করো না, আর যারা টি 1 2252 
আল্লাহর দেয়া সীমারেখা লংঘন করে তারাই হচ্ছে 

যালেম। 

















বু রি রঃ এ 3৫ 6৩ ১৪ 
দির রর 25 শি তি রিট 
তা ওপর কোনো দোষ লই, এ হছে আলা 53514 25654155+21 20 
এ কা জে লে 5৫ 2 50১0319) 
করেন। 














২৩১. যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা ০4-17-7217 77541) ৮৩27) 

যখন তাদের (ইদ্দতের) অপেক্ষার সময় পূর্ণ করে ০৪4 ০৯১ 5৮011-05 1515 
নেয়, তখন (হয়) মর্যাদার সাথে তাদের ফিরিয়ে ০2: 421. ১2227) ০৫15 
আনো, নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও, ৩৯১৯৮ 2৩০৯ ৬৯০ 


শুধু কষ্ট দেয়া এবং (তাদের ওপর) বাড়াবাড়ি করার নিলা 
উদ্দেশ্যে তাদের আটকে রেখো না, বাতি বলার 052 ০৯১০০০5 5৯9১৯৯2 


£১৮৮0 & পাপা £৯ ০2 পানি শা এ 


এমন কাজ করে সে (প্রকারান্তরে) নিজের ওপরই _6 ০৪6 এ), ০২৪ ০9 519--4 
যুলুম করে; (সাবধান) আল্লাহর আয়াতসমূহকে ৮০০ & 

কখনো হাসি তামাশার বস্তু মনে করো না। স্মরণ করো ১ 55221 ৬1196258528 
(তোমরা ছিলে অজ্ঞ), আল্লাহ তায়ালা তোমাদের রো রত পাঠ ০০০ 
ওপর (হেদায়াত পাঠিয়ে) নেয়ামত দান করেছেন, ০1১41 42০2551৮512 
(শুধু তাই নয়) তিনি তোমাদের জন্যে জ্ঞান ও * ০০12৮ ৮ ৮০৪১০ চি 
যুক্তিপূর্ণ কিতাব নাধিল করেছেন, যা দিয়ে তিনি -৯১৪ 2৫215 আ্ণা। ৩৮০৮০ 
তোমাদের (সব ধরনের) নিয়ম (কানুন) বাতলে দেন; 517*1224 , 
(অতএব) তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে 521০1551219 রা 19851 পুরু 
রাখো, আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে যা - 
সম্পূর্ণ ওয়াকেফহাল রয়েছেন । ৩০৮০ ৮ 






































২৩২. যখন তোমরা (তোমাদের) স্ত্রীদের তালাক ভ -০+++++4+৫-ধল র্যা 
দিয়ে "দাও, অতপর (তোলাকপরপ্ত)স্ত্রীরাও তাদের ০৪1 ০815591411 ৮8509 
অপেক্ষার সময়টুকু শেষ করে নেয়, তখন ০৮৯ ৮ 70 ১ না ০0-০7১6-6 চপ পারি 
তোমরা তাদের (পছন্দমতো) স্বামীদের সাথে ৬০৪৯9) 91০০০9256১৩ 
বিয়ের ব্যাপারে বাধা দিয়ো না, (বিশেষ বিনে টায়ার 
করে) যখন তারা (বিয়ের জন্যে) সম্মানজ ১১595৯৮102৮ 5519595ঠি 
নকভাবে কোনো একমত্যে পৌছে যায়; 


পারা ২ সাইয়াকৃলু +৩৯ //৬/.210017179050917910179010.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


তোমাদের ভেতর যারা আল্লীহ তায়ালা ও পরকালের ৮ দিরননাা নি 
গর পন করে তাদের ওর যন আদেশ 5208৩29-4550০576586এএ১ 
দেয়া যাচ্ছে; (মূলত) এটা তোমাদের জন্যে অধিক *100” 1, 4১)" 21১,০১117711| 
সমমানের এবং অনেক পবিত্র করার, করণ); *১৪ 1৩৯০7881157 . 
আল্লাহ তায়ালা জানেন, তোমরা কিছুই জানো না। 025 +21227 














২৩৩. মায়েরা পুরো দুটো বছরই তাদের (সন্তানকে) +*৮ ৮:১7 ১৬ 
বুকের দুধ খাওয়াবে, (এ নিয়ম তার জন্যে) যে ব্যক্তি ৬19৯ ০১১০ ৬৯০১৭ ১911912 
(সন্তানের) দুধ খাওয়ানোটা পুরোপুরি আদায় করতে »%212 17 1৫, 
চায়; সন্তানের (দুধ খাওয়ানোর) জন্যে মায়েদের ঃ সপ ওসি তপু ৬ 
(সম্মানজনক) ভরণ পোষণ (সুনিশ্চিত) করতে হবে; 4? রি শিপ 
কোনো ব্যক্তির ওপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে ৬৪: ১১০৯১) টে ৩৪ 
দেয়া যাবে না, (পিতার সংগতির কথা ভাবতে গিয়ে 1০ 54124 টু ৮৮1 
দেখতে হবে,) মায়েরাও যেন (আবার) নিজ সন্তান 2 নিত ডা 
নিয়ে (বেশী) কষ্টে না পড়ে যায় এবং পিতাকেও খু 1515919580119)-55 হ (৯৯9 
যেন সন্তান (জন্ম দেয়ার) কারণে (অযথা) কষ্টে তি নিপা 
পড়ে যেতে না হয়, (সেটাও খেয়াল রাখতে হবে, 35019) &55:215 2১21৮. 
সন্তানের পিতার অবর্তমানে তার) উত্তরাধিকারীদের এ 

ওপর (সন্তানের জনুদাত্রী মায়ের অধিকার) এভাবেই ০০1) 2 2 151) 905 50১ 
(বহাল থাকবে, তবে কোনো পর্যায়ে) তারা উভয়ে 2 হিলের 
যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে আগে ১1০8৮156155 352508521৮5 
ভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে নিতে চায় তাতেও » ০24 1 
তাদের ওপর কোনো দোষের কিছু নেই; তোমরা -৮-১/9া 15-55225 ৩৮53)090 
টা «০5৫ পি ৪০৪ রিবা 
খাওয়ানোর জন্যে নিয়োগ করতে চাও এবং যদি পা ০০৪০191৮০2৫ 0৯১৪ 


রি 


দাত্রীর পাওনা যথাযথভাবে তোমরা বুঝিয়ে দাও, রা ০75 (৮ ০৫ 
তাতেও কোনো গুনাহ নেই (সর্বাবস্থায়) তোমরা ০ |9৮151954 15809520 


আল্লাহ তায়ালাকে ভয় করো এবং জেনে রেখো, 2১ ৮ পা ৯৯ 
তোমরা যা কিছুই করো আল্লাহ তায়ালা তার সব ৪ ১০5095২0129 
কিছুই দেখতে পান। 









































২৩৪. তোমাদের মধ্যে যারা মৃত্যুমুখে পতিত হয় এবং রি ৮৯৪০০০ ০৯ ু।০ 
রা (যদি তাদের) স্ত্রীদের (জীবিত) রেখে যায় (সে 0199১4৭2৮০5 ৩৪১৯৭ ৪১119 


বসথায স্ত্রীরা যদি বিয়ে করতে চায়, তাহলে) তারা ৫০229 ১2222) ও 2০252 
[দের নিজেদের চার মাস দশ দিন পর্যন্ত সময় (বিয়ে পুতি ৮ ডি 
থকে) বিরত রাখবে, (অপেক্ষার) এ সময়টুকু যখন ০৮৮০ 00৯১৬ ০৪1৯৫ ৯1130 
রা পূরণ করে নেবে, তখন এ বিষয়টিতে তোমাদের মা 
পর কোনো দোষ (চাপানো) হবে না। তখন তারা 1552/5+ ০392510০৯০৫ ৩০2 
জেদের (বিয়ের) ব্যাপারে ন্যায়ানুগ পন্থায় যা ইচ্ছা হি গান 
করবে । (মূলত) তোমরা (যে) যাই করো না কেন, ৩ ১০৮৯ ৩০৯ 
আল্লাহ তায়ালা (তার পুরোপুরি) খবর রাখেন। 





৫] 9 ৫] 





৯ 














হা ৫ এ 





৩ 








২৩৫. (এমন কি সে অপেক্ষার সময় শেষ হওয়ার * ৯০৯ (৮৯, ৯০ দত 2।৮০ পপ 
আগেও) তোমরা কেউ যদি (তাদের) বিয়ে করার ০৮০ 42৮2১ (৮০১০৮ ০৮৯১9 


(জনে) লগা পাঠিত জিবা রত কোনোই, ০ এই আঁ ৯৪৯৮ 
যদি তোমরা নিজেদের মনের ভেতর লুকিয়ে রাখো, ১৮০৫) & ৮০9 12311 ৮5 
(তাতেও) তোমাদের ওপর কোনো দোষ নেই; 


পারা ২ সাইয়াকুলু ৪০ ৬///%4.210001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
কেননা আল্লাহ তায়ালা এটা ভালো করেই জানেন, ॥ 1৮ -০৫০-১০ উতা্পা ৮০7০৬ 
তাদের কথা তোমরা বার বার স্মরণ করো, ৮৪42৮৬2১৯৩৯ 
কিন্তু (সাবধান আড়ালে আবডালে থেকে) গোপনে ১2 1122 

তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিয়ো না, তাদের 17551 1১ ০১১৫০198% 


সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা 714 রী 28 
বলবে সম্মানজনক পন্থায়; তার (অপেক্ষার আল্লাহর ₹ 6 ১118585155৯ 45 রা 


নি০০৮ ৩ ভর্তার ৩ 7 পাশটিকিপা 


নির্ধারিত) ইদ্দত শেষ হবার আগে কখনো (তার ৮4150-21 

সাথে) বিয়ের সংকল্প করো না; জেনে রেখো, ১: টি গা রে ডে 
তোমাদের মনের সব িচ্ছা অভিসন্ধির) কথা কিন্ত ০৪১৫15৮৫০৪8 পলি 441 
আল্লাহ তায়ালা ভালো করেই জানেন, অতএব তোমরা ছিরে যারা যারা তোরা 
একমাত্র তার থেকেই সতর্ক হও (এবং এও জেনে -৮৮1৯)982 41 0119৭9 
রেখো), আল্লাহ তায়ালা অত্যন্ত ক্ষমাশীল ধৈর্যশীল! 





























-০-9/0৮4 টি ৬ পণ পর পা পার টি 


২৩৬. যে স্ত্রীদের তোমরা কখনো স্পর্শ করোনি ৮ ? 
কিংবা তাদের জন্যে মোহরের কোনো অংক নির্ধারণ ৮৮৮০০11৮৮2৮ ৩1 ৮৫৮০ ০0৯ 


করোনি (এমন অবস্থায়) যদি তোমরা রা তাদের তালাক £ ৫ 4* টির রি নি রান নর তাবু 1 
দাও, তাতে তোমাদের ওপর কোনো গুনাহ নেই, ২4580 ৩০ ভি ৩৯৮৮৮ 


পরা হাটি তা পা ০ -০/-০ ৬৮৪ 


(এ পরিস্থিতিতে মোহরের কোনো অংক নির্ধারিত না ৮১০৪ | ০০১৭৯ 
হলেও) তাদের ন্যায়ানুগ পন্থায় কিছু (অর্থ) আদায় 3 রা ণ নি রর 


করে দেবে, ধনী ব্যক্তির ওপর (এটা হবে তার) নিজ 2 ০১১9১৯৮0০০০ 58008 ১৯০] 
ক্ষমতা অনুযায়ী এবং গরীব ব্যক্তির ওপর (হবে) ট 
তার সংগতি অনুযায়ী, (এটা) নেককার লোকদের ৪ ০৪০০স্পা ড্র 
ওপর (্ত্রীদের) একটি অধিকার বটে । 


























২৩৭. যদি (এমন হয়,) তোমরা তাদের ০৯ ৮2 ৯ ৯৮89-০৯-০৯ ত ৯ পা 
(শারীরিকভাবে) স্পর্শ করার আগেই তালাক দিয়েছো ০৯৮) ০1 4 ৩৫ ০৯৪০২১:০ ০19 
এবং মোহরের অংকও নির্ধারিত করে নিয়েছো, পা ০০১8 পুরু পু পু আপ 5০৩ 5৯ পাপা 





[৯০০৪৫ 
তাহলে তাদের জন্যে পরিমাণ (থাকবে) নির্ধারিত জি রঃ 2 


মোহরের অর্ধেক, (যা) আদায় করে দিতে হবে, (হা) 

তালাকপ্রাপ্তা স্ত্রী নিজের থেকে যদি তোমাদের তা ০1 19০42, রি 
মাফ করে দেয় কিংবা যে (স্বামীর) হাতে বিয়ের ০১৪198৩5+052018৩85135 
বন্ধন রয়েছে- সে যদি (ত্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের «০৮৮ বদ 

বেশী দিয়ে) অনুগহ দেখাতে চায় (সেটা ভিন্ন ৮৮4৪ রি ০581152585৯) 
কথা), তোমরা যদি অনুগ্রহ করো (তাহলে) তা হবে 25/১ পা পা টিপিপি এপ 
তাকওয়ার একান্ত কাছাকাছি; কখনো একে অপরের শু ১৯০৭ ০:০৯ ৪ র্‌ 1 
প্রতি দয়া ও সহদয়তা দেখাতে ভুলো না; কারণ 

তোমরা (কে) কি করো, তার সব কিছুই আল্লাহ 

তায়ালা দেখেন । 


























২৩৮. তোমরা নামাযসমূহের ওপর (একান্ত) যত্ববান ও পর্ণ 17251 
হও, (বিশেষ করে) মধ্যবর্তী নামাযের ব্যাপারে- এবং ১০০11 89109 ১১1৫ 1958 


1.0) /১-০/১-০৩ 
তোমরা আল্লাহর জন্যে বিনীতভাবে দীড়িয়ে যেও । ৪ 5৮3৪ 4819589 











২৩৯. অতপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার রিয়া 
সম্মুখীন হও (তখন প্রয়োজনে) তোমরা নামায পড়বে)- ০০9722১9505 ৮85 90 
পায়ের ওপর দীড়িয়ে কিংবা সওয়ারীর ওপর থাকা অবস্থায়, 








পারা ২ সাইয়াকুলু ৪১ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে, তখন * ০০ পড়ত 1৮৮ 44 
আল্লাহ তায়ালাকে স্মরণ করো, যেভাবে তিনি -৮ (৮ 4 19১2-35-০০ 130 


তোমাদের তীকে স্মরণ করার (নিয়ম) শিখিয়েছেন, র্‌ ১] ১2৫5৭ শু 
যার কিছুই তোমরা (ইতিপূর্বে) জানতে না। শু ০ 1957৮ 




















52722, 

৭ ৬৪৬১ বনে এ120-8৯9% £৮29৯৮9) 

না টা মিশে 2 35. রড? 
ও! 























২৪১. তালাকপ্রাপ্তা মহিলাদের জন্যে ন্যায়সংগত 6187 ১০১০1৮৮2461 
ভরণ পোষণ পাবার অধিকার থাকবে; যারা তাকওয়া ণ্ ১৮১১১৯৮]০ ৪€ ০৬০৮9 


অবলম্বন করে এটা তাদের ওপর (ন্ত্রীদের) অধিকার । বিএ 








২৪২. এভাবেই আল্লাহ তায়ালা তার আয়াতগুলো * ৫? 24511 « বা ০522 4142 





তোমাদের জন্যে সুস্পষ্ট করে বলে দিচ্ছেন, আশা করা 
যায় তোমরা অনুধাবন করবে । 





২৪৩. তুমি কি (তাদের পরিণতি) দেখোনি যারা মৃত্যুর ৭১২1১” (5272 7 ৭,115] 
উয়ে নিজেরে ভিটেমাটি ছোড়ে বেরিয়ে এসেছিলো, ৮৯303 ৩ সি 


অথচ তারা (সংখ্যায়) ছিলো হাজার হাজার, (এ “1112 » 
কাপুরুযষোচিত আচরণের জন্যে) আল্লাহ তায়ালা ০৯ ০ ১০1০, চারের 


তাদের বললেন, তোমরা নিপাত হয়ে যাও। এরপর ১৫121 ০ ৮*+2051 «০, 
5 59141 ৮ 21 
তায়ালা মানুষদের ওপর (সর্বদাই) অনুগ্ধহশীল; কিন্তু ] [11 
মানুষদের অধিকাংশই (এ জন্যে আল্লাহর) কৃতজ্ঞতা ০ ভি ০ শ্ (৯ 
আদায় করে না। ও ১9১ 


























২৪৪. তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং ভালো ”&। (1৯4 
করে জেনে রাখো, আল্লাহ তায়ালা অবশ্যই (সবকিছু) 44০1 9-1544 0০৮০ & 19599 
শোনেন, তিনি (সব কিছু) জানেন। ভা. 


ও ০৯০ ৮৮৮ 
রা রদ 








২৪৫. কে (এমন) আছে যে আল্লাহকে উত্তম খণ চা 2৪ 
দেবে, (যে কেউই আল্লাহকে খণ দেবে সে যেন 0০০215১8401 2১)৯ ০৯1৬ 
জেনে রাখে), আল্লাহ ত য়াল (খণের) সে (অংক)টি ডে টপ ৮০) কণা শর ৯ নতি পু 
তার জন্যে বহুগুণ বাড়িয়ে রা আল্লাহ তায়ালা ১০:৪৭ 4819 ১8১০০ 19125 41 4৯৬৪ 
(কাউকে) ধনী (আবার কাউকে) গরীব করেন, (আর) তি রি 
তোমাদের (ধনী গরীব) সবাইকে তো একদিন তার ডিপ 4৯119 ০ ৮০279 
কাছেই ফিরিয়ে নেয়া হবে। 

পারা ২ সাইয়াকুলু চর ৪২ ৬/////.8100081750806171017001.010 

















২ লাষেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


২৪৬. 55052 চি ২ 
(পাঠানো তাদের) কতিপয় নেতাকে দেখোনি? যখন ৬৮০ 295০1 রি ৬ ০ ৫15 
তারা তাদের নবীর কাছে বলেছিলো, আমাদের জন্যে ৯» ৮৮,৪০০ এ ৮ 
একজন বাদশাহ ঠিক করে দাও, যেন (তোর সাথে 22127551765-892 
মিলে) আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি; 
(আল্লাহর) সে (নবী তাদের) বললো, তোমাদের 051০৮303045 
অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো যে_ -০-9তা পা 2০ তা তা 
আল্লাহ তায়ালা তোমাদের লড়াইর আদেশ দেবেন ০ 11512 92012857505 
এবং তোমরা লড়াই করবে না, তারা বললো, আমরা ++ ড124 এ টি 
কেন আল্লাহর পথে লড়বো না, (বিশেষ করে যখন) 958 যা নর 92821 
আমাদেরকে আমাদের বাড়ি ঘর থেকে বের করে 1? 
দেয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে [3 
(আমাদের বিচ্ছিন করে দেয়া হয়েছে), অতপর যখন « ₹ এ সিনে 
(সত্যি সত্যিই) তাদের যুদ্ধের 5 হলো, 2 2502-5০পে সে? 
তখন তাদের মধ্য থেকে কতিপয় € ) বান্দা ছাড়া 15 *। ৮4৮৯ ০৮৭ পদ) 2 অন”? 
অধিকাংশই (সেদিন) ময়দান ছেড়ে পালিয়ে গেলো: প৮4০১9 ০৪385811515 
আল্লাহ তায়ালা যালেমদের ভালো করেই জানেন। / 
9 ০৪)০ 
































৯ ০9 পা পার 


২৪৭. তাদের নবী তাদের বললো, নিসন্দেহে আল্লাহ “এ ৫ ₹₹ *%০। এ 
উরে তো দার ০21৩ 0821৩1০৮2-2105 


করে পাঠিয়েছেন; (এ কথা শুনে) তারা বললো, তার 21০১. 
কি অধিকার আছে আমাদের ওপর রাজত্ব করার? 11৩55 51216 (21০-০516 
বাদশাহীর অধিকার (বরং) ১ এ এত পা 2 শা 








কবিতা অর্থ টি তাকে কখনো বেশী 
দেয়া হয়নি; (আল্লাহর) নবী বললো, তোমাদের ওপর . রা জারারাারা রা 
(বাদশাহ হিসেবে) আল্লাহ তায়ালা তাকে বাছাই 24০10 00015522248 


করেছেন এবং (এ জন্যে) তার শারীরিক যোগ্যতা 552 পাত 
ও জ্ঞান (প্রতিভা) বাড়িয়ে দিয়েছেন; আল্লাহ তায়ালা লাজ $85-58002৮০-52865 


যাকে চান তাকেই তীর রাজক্ষমতা দান করেন; ,৮125 ৯৮০৫1 ৭ 
আল্লাহ তায়ালা প্রাচূ্যময় ও মহাবিজ্ঞ। ১27৮2221208 15৮:519 

















2৮ পা গু তা ০৪৪ তা 


৪০৮০ 59419 








২৪৮. তাদের নবী তাদের বললো, অবশ্যই তার *7, ০ 
বদন কিছু চি (থেকবে এবং ভা) হে লে ৩1151520101 পিপি 
তোমাদের সামনে (বনী ইসরাঈলীদের হারানো) *৬ ৪৫৯, ৮:৮১ এ দত জ। এ ০০০এী এ 
সিন্দুকটি এনে হাযির করবে, এতে তোমাদের জন্যে ৩০ 82০৯০ এও ০৪০] পরল 
তোমাদের মালিক আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির , 1 ++): টব 
বিষয় মজুদ থাকবে, (তোছাড়া) এ সিন্দুকে মুসা ৮৮ পা 850০28৮3792) 


ও হারূনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া ঈ নু সকল? 
(জিনিসপত্রও) থাকবে, (আন্মাহ তায়ালার নির্দেশে 3, 2০) রে 9 


তার) ফেরেশতারা এ সিন্দুক তোমাদের জন্যে বহন ] এ]: 
৩৯০ ৮০ ০ পর) 48 03 

করে আনবে, যদি তোমরা ঈমান আনো তাহলে 2 

(তোমরা দেখবে), এতে তোমাদের জন্যে (অনেক) 

নিদর্শন রয়েছে। 


























পারা ২ সাইয়াকুলু ৪৩ ৬///৬/.21001218090617101001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


২৪৯. (রাজত্ব পেয়ে) তালুত যখন নিজ বাহিনী নিয়ে 77741 
এগিয়ে গেলো, তখন সে তোর লোকদের) বললো, ৩140,১ ১১:৯০ 4596 ০০৩ পে 
আল্লাহ তায়ালা ঝর্ণা (-র পানি) দিয়ে তোমাদের 

পরীক্ষা করবেন, যদি তোমাদের মধ্যে কেউ এ থেকে 

কোনো পানি পান করে তাহলে সে আর আমার 

দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে 

অবশ্যই আমার দলভুক্ত থাকবে, তবে কেউ যদি তার 

হাত দিয়ে সামান্য এক আঁজলা (পানি পান করে) নেয় 

তা ভিন্ন কথা, অতপর (সেখানে গিয়ে) হাতেগোনা ।৪4% ৯ ০৯৬ পচ) ২ 

কয়জন লোক ছাড়া আর সবাই তৃপ্তিভরে পানি পান (৮69১৮৪53৮15 311251955 
করে নিলো; এ কয়জন লোক- যারা তার কথায় ৮ 
তার সাথে ঈমান এনেছিলো, তারা এবং তালুত যখন |91$,4519-21 5২০7192 ৪)9 
নদী পার হয়ে এগিয়ে গেলো, তখন তারা (নিজেদের টিন 

দীনতা দেখে) বলে উঠলো, হে আল্লাহ, আজ জালুত 8595৯9০9118 (92 এ ভি 
এবং তার বিশাল বাহিনীর মোকাবেলা করার শক্তি 10 /৬ ০০০ ৮ ৮90 

আমাদের নেই; (তাদেরই সাথী বন্ধ) যারা জানতো ,4911581+ 5) 09562 ০8011 09 
তাদের আল্লাহর সামনে হাযির হতে হবে, তারা ৮. ৮ ₹৮, * পতি 5,৮৯৬ ৯০ 
বললো, (ইতিহাসে এমন) অনেকবারই দেখা গেছে, ভিন 
আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দলও বিশাল £ 
বাহিনীর ওপর জয়ী হয়েছে; (কেননা) আল্লাহ তায়ালা 9 ০2১০০1 2205.4 ৬১৮ 
ধৈর্যশীলদের সাথেই থাকেন। 




















0.৩ পাশ তাত পা 




















২৫০. তারপর (যখন) সে তার সৈন্য নিয়ে জালুতের ডিয়ার 
(মোকাবেলা করার) জন্যে দীড়ালো, তখন তারা 151 ১৭:৯০ গা 19)১1৮9 
(আল্লাহর কাছে সাহায্য চেয়ে) বললো, হে আমাদের 1) পর্ন 5 অভ |পটিত বাদি 22 টি 
রব, তুমি আমাদের সবরের তাওফীক দান করো, ৮1০21 9 1১৮ ০৭০১৭1 
দুশমনের মোকাবেলায় আমাদের কদমগ্ডলোকে এপ ১০১০৪ 
রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় ভু $ ০8১৪০]| [| &6১০)19 
আমাদের সাহায্য করো; 

















২৫১. অতপর তারা আল্লাহর ইচ্ছায় তাদের পরুঁদস্ত ৮৮17 02% বিলি সাযাে 
করে দিলো এবং দাউদ জালুতকে হত্যা করলো, 29559 ৬ 21 9১2-৯৮০ 
আল্লাহ তায়ালা তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন 2০85 511] পু 
এবং তাকে রোজত্র) কৌশল শিক্ষা দিলেন এবং 15 1212 ০০914 
তিনি তাকে নিজ ইচ্ছামতো আরো (বহু) বিষয়ের জ্ঞান ০০০141653 টাচ পলি 
দান করেন; (আসলে) আল্লাহ তায়ালা যদি (যুগে , ৯০৮৮ ১.5 চিত 
যুগে) একদল লোককে দিয়ে আরেকদল লোককে (১১১ ১1 ৩১০৯৮ ১০5? ১৮৪৯৯ 
শায়েস্তা না করতেন, তাহলে এই ভূখন্ড ফেতনা 1 দ্র 
ফাসাদে ভরে যেতো, কিন্তু আল্লাহ তায়ালা সৃষ্টিকলের ও ০] চে ০559১ 441 ০৫19 
ওপর বড়োই অনুগ্রহশীল! 























২৫২. এসব ঘটনা আল্লাহর এক একটা নিদর্শন, যা £+212৮15% এ. 
যথাযথভাবে আমিই তোমাকে শুনিয়েছি; তুমি অবশ্যই ১041 ১৪/৯1০ 44 ৫4৩ 217 


আমার পাঠানো রসূলদের একজন! ৪ 5212901 তরে এই 


পাঠ তা ৮১০9) 





পারা ২ সাইয়াকুলু ৪8৪ /৬//-810018178080617)1017001.019 








(89 বেশী মর্যাদা দান করেছি। এদের মধ্যে (কেউ) এমনও 
ধন) ছিলো যার সাথে আল্লাহ তায়ালা কথা বলেছেন তাদের 
রঃ কারো মর্যাদা তিনি (অন্যভাবে) বাড়িয়ে দিয়েছেন; 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২৫৩. এই নবী রসূলদের কাউকে আমি কারো ওপর 














আমি মারইয়ামের ছেলে ঈসাকে (কতিপয়) উজ্ভ্বল 
নিদর্শন দিয়েছিলাম, অতপর পবিত্র রূহের মাধ্যমে আমি 
তাকে সাহায্য করেছি; আল্লাহ তায়ালা চাইলে তাদের 
(আগমনের) পর যাদের কাছে এসব উজ্জ্বল 








১31৯১ 


নস 2 তল পাঠ এব ০০০ 









1 পাশা ৮৯ ০০ পা ডিপ পাশুপাপা "০৫ পা 6৮৮ ৯০০ 
৮ ] 
০১১০৯৯৭6994 পা 
চে 
০1 তেব 1৬৬, পাপা নিপা পা পাপা] পা 


2৩৪৬০৪৩৩০০০ 
০০০9০ 2 1555৬-380 ০9৪ 


রা 5৯ পাটি ৯৪ ৮৯ £৯ পাটি & রা 


এসেছে, তারা কখনো মারামারিতে লিপ্ত হতো না, কিন্তু চনে ৩০০০৮১৭০০০০৪০] 


(রসূলদের পর) তারা (দলে উপদলে) বিভক্ত হয়ে 
গেলো, অতপর তাদের মধ্যে কিছু লোক ঈমান আনলো 
আবার তাদের কিছু লোক কুফরী করলো, (অথচ) 
আল্লাহ তায়ালা চাইলে এরা কেউই যুদ্ধ বিগ্রহে লিপ্ত 











হতো না, কিন্তু আল্লাহ তায়ালা তাই করেন যা তিনি 
ইচ্ছা করেন। 


০৪১ 


চটির টি 9158 ।9এ শট 1৬৭ || 
ভি 95,782 রিট 


০১০০ পা িশাঠিতা পা, 


€ 04386 058 90 49 





২৫৪. হে ঈমানদাররা, তোমরা আমার দেয়া ধন 
সম্পদ থেকে আমার পথে) ব্যয় করো- সে দিনটি 
আসার আগে, যেদিন কোনো রকম বেচাকেনা, বন্ধুত্‌ 
ভালোবাসা থাকবে না_ থাকবে না কোনো রকমের 
সুপারিশ; (এ দিনের) হচ্ছে যালেম। 








৩১০৫৯) ০০1 5 সিন সী 26 
21555805815 05701455 


৮০০ পাটি 12 তা গলা পাপা 


ও 90980 -2 0958445,256589 








২৫৫. মহান আল্লাহ তায়ালা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো 
ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি অনাদি, ঘুম (তো 
দূরের কথা, সামান্য) তন্দ্রা (-ও) তাকে আচ্ছন্ন করে 








না; আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তার সব 
কিছুরই একচ্ছত্র মালিকানা তার; কে এমন আছে যে 
তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ পেশ করবে? 
তাদের বর্তমান ভবিষ্যতের সব কিছুই তিনি জানেন, 
তার জানা বিষয়সমূহের কোনো কিছুই (তার সৃষ্টির) - 














কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়স্তীধীন হতে পারে 
না, তবে তিনি যদি ভিন্ন কিছু চান (সেটা আলাদা), তার 
বিশাল সাম্রাজ্য আসমান যমীনের সব কিছুই পরিবেষ্টন 
করে আছে, এউভয়টির হেফাযত করার কাজটি কখনো 
তীকে পরিশ্রান্ত করে না, তিনি পরাক্রমশালী ও অসীম 
মর্যাদাবান। 





5৮ 15হণ্ডি খা 21 
১১০। ৪০ প্রন 5689255825 
2352800০155 ০৪১৬1$০3 
29৮295দ/556433৮281 
15০ ০5%55509582 
৭০১ ৬০১৮৭। 25285565 


-০/১৮১। তে পাটি পিতা পা9/৯ ০9 /১-০৮, পাশা 


ও ৮৮৯1 (9419290৪5৯১ ৮১549 








২৫৬. আল্লাহর) দ্বীনের ব্যাপারে কোনো জোর 
জবরদস্তি নেই, (কেননা) সত্য (এখানে) মিথ্যা থেকে 
পরিষ্কার হয়ে গেছে, অতপর কোনো ব্যক্তি যদি বাতিল 
(মতাদর্শ)-কে অস্বীকার করে এবং আল্লাহর (দেয়া 
জীবনাদর্শের) ওপর ঈমান আনে, সে যেন এর মাধ্যমে 
এমন এক শক্তিশালী রশি ধরলো, যা কোনোদিনই * 
ছিড়ে যাবার নয়; আল্লাহ তায়ালা (সব) শোনেন (এবং 
সব) জানেন। 




















পারা ৩ তিলকার রুসুলু ৪৫ 


38501 ০৮8৫৪ 5৬৪০] 89218 
১০১৪০০৩:০৪৭ ৭ ০০৪০৮৫]। ০5 
89520 ০৮৪০1 3405 ৮০৪৪9 
2 ৩০০০ ৩ 


৮5221955100 ০882]া 


৪৮12 


//৬/.2100171790250917910179010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 
২৫৭. যারা (আল্লাহর ওপর) ঈমান আনে, আল্লাহ “ এ+ ০ ৯০15 27175 ৮41 
তায়ালাই হচ্ছেন তাদের সাহায্যকারী বেন্ধু), যারা ৩০৪৯১, 19418511491 
(আল্লাহর ওপর) ঈমান আনে, তিনি তাদের 1৯:2৮ * 

(জাহেলিয়াতের) অন্ধকারসমূহ থেকে জেমানের) 1958204909১ )৯। ৫1৮8 








আলোতে বের করে আনেন, (অপরদিকে) যারা +)। ৮৮-৯০-০৯৭0) ০70৮৭ 
(আল্লাহকে) ই বাতিল শভিসূহ, -ই 2১31০৮৯৯০05 
হয় তাদের সাহায্যকারী, তারা তাদের € ) আলো ₹ 5 রি 

থেকে (কুফরীর) অন্ধকারের দিকে নিয়ে যায়; এরাই 0 ০ 412 ৬৮] 
হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন 














পাঠ -০১1 রি ৯০1৩৪ 


করে ও 9৬1০1৬১ ১.০ [রুকু 











উল নি সস দর পতে 123০4৮18555 1 
ইরাদ নান বাপু বভ্ক প৮088-81129484 
আমার রব, যিনি (সৃষ্টিকুলকে) জীবন দান করেন, মৃত্যু (9 019. ০ ৃ ৩ ৩1 রি 
দান করেন, সে (দান্তিক শাসক) বললো, জীবন মৃত্যু & ও. এ ॥ 9 ৩ 5 
তো আমিও দেই, ইবরাহীম বললো, অবশ্যই আল্লাহ 4।০০০/১০০০গিএি 
তায়ালা পূর্ব দিক থেকে (প্রতিদিন) সূর্যের উদয়ন ঘটান, রঃ 

(একবার) তুমি তা 1025 বের করে দেখাও 245) ০০০৮৮1৪ ০98 
তো! (এতে সত্য) অস্বীকারকারী ব্যক্তিটি হতভম্ব হয়ে ০৮74? 

গেলো, (আসলে) আন্রাহ তায়ালা যালেম জাতিকে 4/19* ১8৫৩0 ০০ ০০১৯০ ৩5 


কখনো পথের দিশা দেন না। $ ০811 (9 5১৮ 





























২৫৯. অথবা (ঘটনাটি) কি সে ব্যক্তির মতো- যে একটি ০1 12 
বস্তির পাশ দিয়ে গেলো, (সে দেখলো) তা আপন অস্তিত্রে 329 ৩১৩৫৮ ৩ ঠ 
ওপর (বিধ্বস্ত হয়ে) মুখ থুবড়ে পড়ে আছে, তখন) সে 1? 

ব্যক্তি বললো, এ(মৃত জনপদ)- কে কিভাবে আল্লাহ তায়ালা 2 ৮০ রর তে ৩ 4৪৪০১০ ্ 
আবার পুনীবন দান করবেন, অতপর আন্লাহ তায়ালা 41124 রা ৭175 ৫ 
(সত্যি সত্যিই) তাকে মৃত্যু দান করলেন এবং (এভাবেই মা রঃ ্ 4 ০1৯5৭ টি 
তাকে) একশ বছর মৃত (ফেলে) রাখলেন, এরপর তাকে চির ক 4 15৮ টা 115,282 
পুনরায় জীবিত করলেন; এবার জিজ্ঞেস করলেন, (বলতে তি এ ৮৫ 

পারো) তুমি কতোকাল (মৃত অবস্থায়) কাটিয়েছো? সে 19 পল 555 
বললো, একদিন কিংবা একদিনের কিছু অংশ আমি (মৃত ৫ ৩: 5 এ রঃ 
অবস্থায়) কাটিয়েছি, আল্লাহ্‌ তায়ালা বললেন; বরং এমনি 4.4 ৮ 15129 এ ৭1১80 
অবস্থায় তুমি একশ বছর কাটিয়ে দিয়েছো, তাকিয়ে দেখো রি 
তোমার নিজস্ব খাবার ও পানীয়ের দিকে, (দেখবে) তা 421 2৯212 ও) [৮১4 2312 
বিন্দুমাত্রও পচেনি, তোমার গাধাটির দিকেও দেখো, (তাও রি এ এ, 
একই অবস্থায় আছে, আমি এসব এ জন্যেই দেখালাম), ০৮০0 | 75719 41 
যেন আমি তোমাকে মানুষদের জন্যে (পরকালীন জীবনের) 4৮ রি এ 18) কু 
একটি (জীবন্ত) প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি, এ 018 
(মৃত জীবের) হাড় পাজরগুলোর দিকে তাকিয়ে দেখো,আমি 
কিভাবেতা একটার সাথে আরেকটার জোড়া লাগিয়ে (নতুন 
জীবন) দিয়েছি, অতপর কিভাবে তাকে আমি গোশতের 
পোশাক পরিয়ে দিয়েছি, এ বিষয়টি যখন তার কাছে 
পরিষ্কার হয়ে গেলো তখন সে বলে উঠলো, আমি জানি, 
অবশ্যই আল্লাহ তায়ালা সব কিছুর ওপর ক্ষমতাবান। 







































































পারা ৩ তিলকার রুসুলু ৪৬ ৬///%4.21000181780809171017001-019 


»০ওয়াকফে লাযেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
২৬০. (স্মরণ করো,) যখন ইবরাহীম বললো, হে রব, 75557745505. হইল 
মৃতকে তুমি কিভাবে (পুনরায়) জীবন দাও তা আমাকে তে ০৮ 222 ০-পখ142 


একটু দেখিয়ে দাও; আল্লাহ তায়ালা বললেন, কেন-_ 15,.25177158, 
তুমি কি (না দেখে) বিশ্বাস করো না? ইবরাহীম বললো, 6 15৫ "০2৯৫০ 9৩১া 


হা (প্রভু,আমি বিশ্বাস করি), কিন্তু (এর দ্বারা) আমার মন 455) ১৯6৮5 ০০ ৮০4০ 
একটু সান্তনা পাবে (এই যা)। আল্লাহ ত বললেন পা ১ নত শর £ড পার্টি 0-০০৩া ৯ ঢ 

তুমি বেরং) চারটি পাখী ধরে আনো, অতপর (আস্তে ০২ এর এল! ০০১০ ১০৮] ০৪ 
আস্তে) এ পাখীগুলোকে তোমার কাছে পোষ মানিয়ে ০4 ১. ০০৪ ঢে০৮৮০ ০১০০৮ 
নাও (যাতে ওরা তোমার কাছে পরিচিত হয়ে যায়), ০৯৪ 2 
তারপর (তাদের কয়েক টুকরায় ভাগ করে,) তাদের ক 
(কাটা) এক 5২17 একটি পাহাড়ের ওপর ৪০০৯ ১৭১ 401 ০/০591৮০ 
রেখে এসো, অতপর তুমি ওদের (সবার নাম ধরে) 

ডাকো, (দেখবে জীবন্ত পাখীতে পরিণত হয়ে) ওরা 

তোমার কাছে দৌড়ে আসবে; তুমি জেনে রাখো,আল্লাহ 



































তায়ালা মহাশক্তিশালী, বিজ্ঞ কুশলী। 
১ পা ৯৪ ৪৯ টিপ পা /ি পতি পা /৯ পি টি পা টি পা 


২৬১. যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তায়ালার পথে 0 
খরচ করে, তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, রিনা ০0 


যে বীজটি বপন করার পর তা থেকে সাতটি শীষ ৫8 0১1. দি 12 48 
বেরুলো, এর প্রতিটি শীষে রয়েছে একশ করে শস্য 7 3০ ৫ ক রে 
দানা; আল্লাহ তায়ালা যাকে চান তার জন্যে (এটাকে) ৩০০৯০৯৭09০৮ ৪ 2৮:20 
বহুগুণ বৃদ্ধি করে দেন; আন্নাহ তায়ালা অনেক প্রশস্ত, জল» এল 
অনেক বিজ্ঞ। ৪৪15 6594019,888 




















২৬২. যারা আল্লাহ তায়ালার পথে নিজেদের ধন সম্পদ 2 ৩৯১৯ এ তাঈির্ তা ৯২১১৯ ৯5 চু 
ব্যয় করে এবং যা কিছু ব্যয় করে তা প্রচার করে বেড়ায় ₹ 410৬ -০294 05888 ০৭১7 
না, প্রতিদান চেয়ে (কাউকে) কষ্ট দেয় না, তাদের ৯০ ৮০২ 2 





ঠ চা টি 

মালিকের কাছে তাদের জন্যে পুরস্কার (সংরক্ষিত) এ 19827 ৩৯৮৪১ 
রয়েছে, (শেষ বিচারের দিন) এদের কোনো ভয় নেই, চা গে রি পা পানি টপ রি 
তারা (সেদিন) দৃশ্চ্তাগস্তও হবে না। 5০355 395০৯ ০৩৮১১ ০৪৩ 





পা ঠ১ঠিপা £ পা £৯ ০০, পাপা 


৭১১৯৭ ৮১9 








২৬৩. সুন্দর কথা বলা এবংক্ষমা করে দেয়া সেই দানের 4৫৫ £ এগ তু ভণ ২ টপ কি 
চাইতে অনেক ভালো, যে দানের পরিণামে কষ্টই আসে; 9০ তলত 9 ০৯22৯৭€ রঃ 
উর ভিনিনিউি উতলা টিভি রি 2 0524542 





২৬৪. হে ঈমানদাররা, তোমরা খোটা দিয়ে এবং * ৮1৮৮5752৩৯৮] ৮৮ হজ) টি 
(অনুগৃহীত ব্যক্তিকে) কষ্ট দিয়ে তোমাদের দান সদকা ৪১৬৬ 19৮ ১19 ০০২ ৮ 
বরবাদ করে দিয়ো না_ ঠিক সেই (হতভাগ্য) ব্যক্তির ৮৮ প্র । 2,৯০৮ 1095 »০? 
মতো, যে শুধু লোক দেখানোর উদ্দেশেই দান করে, সে গ06)410 088 411555190 
আল্লাহতায়ালা ও পরকালে (কিছু পাওয়ার ওপর)বিশ্বাস পপি 

করে না; তার দোনের) উদাহরণ হচ্ছে, যেন একটি 442১৮ 201090949৩8 2৩৪। 
মসৃণ শিলাখণ্ডের ওপর কিছু মাটি, সেখানে মুষলধারে রঃ 

বৃষ্টিপাত হলো, অতপর পাথর শক্ত হয়েই পড়ে থাকলো: 93949.1$০ স/চি64৯5458০০8-৫ 
(দান খয়রাত করে) তারা যা কিছু অর্জন করলো রর দিনরাত 
তার থেকে তারা কিছুই (সংগ্রহ) করতে পারলো না, ১10 ৪65৫ 999১8. 101০4 























পারা ৩ তিলকার রুসুলু ৭৪৭ ড//4.9100119178080917101001.019 


৩ক 


2 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


আর যারা (আল্লাহকে) বিশ্বাস করে না, আল্লাহ তায়ালা পাক 517) ৪৮27 4১৮ পা০০০ ০ 
তাদের কখনো সঠিক পথ দেখান না। 9 ৩:১১4| 911 ৪১০: 4/19 











২৬৫. (অপরদিকে) যারা আল্লাহ তায়ালার সন্তুষ্টি এবং ৯৬পা চল 52০১৪ ৬ 2 
নিজেদের মানসিক অবস্থাকে (আল্লাহর পথে) সুদৃঢ় রাখার 28592519 ০957 সা চা 
জন্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ ,1৮ * 2 "1৫৮ এ 

ৃ ঃ 02০25 ৮9৮১ ০ 444 ৮১১ 
হচ্ছে, যেন তা কোনো উচু পাহাড়ের উপত্যকায় একটি রর 4০ 
(সজ্জিত) ফসলের বাগান, যদি সেখানে প্রবল বৃষ্টিপাত 121৫ ,%1$ ঠি12315185 ১ 2 
হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়, আর তা এ, প্র... 48 . ডি রী 32৭ 
না হলেও শিশির বিন্দগ্ুলোই (ফসলের জন্য) যথেষ্ট হয়, 4819 ৮০368 0049 (৬৮27৮ ১০ ৯৯৯৩ 
আন্নাহ তায়ালা ভালো করেই পর্যবেক্ষণ করেন তোমরা কে ৰ রত রাত 


কিকাজ করো। ও ১৮০৪ ০91৯) ০ 





























২৬৬. তোমাদের কেউ কি চাইবে যে,তার কাছে সুন্দর) . ছু এ এত পর ৮৯৫৯৫৯2০75৮ 
একটি বাগান থাকুক, যাতে খেজুর ও আংগুর থাকবে, ০0৮৯১০০৪4০95০৫৩-91 
তার তলদেশ দিয়ে আবার প্রবাহমান থাকবে কতিপয় গিরি টি 
ঝর্ণাধারা, সেখানে আরো থাকবে সব ধরনের ফলমূল, ১] ৩০৫ ৩১৯১ ০৮০19 


০০ ১ পা পর 


আর (এগুলো ভোগ করার আগেই) বাগানের মালিক ৭2 পু 
বয়সের ভারে নুয়ে পড়বে এবং তার কিছু দুর্বল সন্তান £55:51145ি 106০৮ 
থাকবে, (এব হটাকরেট জানের এক দুি্বাযু 31$ 4৮১ 35152555255 8): 
এসে তার সব স্বেপ্) জালিয়ে দিয়ে যাবে; এভাবেই রি 

আল্লাহ তায়ালা তীর নিদর্শনগুলো তোমাদের জন্যে ,» ১। 2128 টন 182,487 
সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা (এসব বিষয় 1 এ] ওর তি বা . 
নিয়ে) চিন্তা গবেষণা করতে পারো। $09 ৫2520 রর 





























২৬৭. হে ঈমানদার লোকেরা, তোমরানিজেরাযাঅর্জন 17 14 ৮15284850৫2 
করেছো, সে পবিত্র (সম্পদ) এবং যা আমি যমীনের 2১০ ০০985019:7 09125 


পা /৯ ৩টি পা পা 


ভেতর থেকে তোমাদের জন্যে বের করে এনেছি, তা ০৮:৮৯ 
(আল্লাহর পথে) ব্যয় করো, (আল্লাহর জন্যে এমন) ০১৯১৬। ০০৮৫ 7১ ০০9-০০০৫ 


খারাপ জিনিসগুলো বেছে তার থেকে ব্যয় করো না,যা ৯১-০৯-৫959 -9 98 পা 8 পাটি ০০৮৬ 
অন্যরা তোমাদের দিলে তোমরা তা গ্রহণ করবে না, ০490587625৯ সপ 5 


অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো , 1 
তা আলাদা, ৮5 ৩19পুএ 43152০60959 
কছুরই) মুখাপেক্ষী নন, সব প্রশংসার মালিক তো রে 




















২৬৮. (আল্লাহর পথে দান করার সময়) শয়তান চিত পাপা পাটি পিট ০229 -2 পা০০৭ ৯ 
রা এবং নানাবিধ) -৮/ আর ০৮৭ 
অশ্লীল কর্মকান্ডের আদেশ দেবে, আর আল্লাহ তায়ালা ৮*৬ তু” ১ * 2 প ৬৭ 

তোমাদের তীর কাছ থেকে অসীম বরকত ও ক্ষমার 445 2 0550525 


প্রতি দিচ্ছেন, আল্লাহ ায়ালা প্রাচুর্যময় ও সম্যক 2 ৯)৩া টা পর /১ পা 
তা 8222 0212 




















২৬৯. আল্লাহ তায়ালা যাকে চান তাকে জ্ঞান কৌশল ৫291 ৮ 2 ++ পারি *প রহঠ 
দান করেন, আর যে ব্যক্তিকে (আল্লাহ তায়ালার) জ্ঞান 41০8৭ ০:%33৩০2৫8 
কৌশল দেয়া হয়েছে (সে যেন মনে করে), তাকে ” 41482 
সত্যিকার অর্ধ) কল্যাণ দান রা হয়ছে, আর 31523252 2৫ এ 559০ 
প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি ছাড়া (এ থেকে) অন্য কেউই শিক্ষা 1 
গ্রহণ করে না। ডিল + 1129 











পারা ৩ তিলকার রুসুলু ক ৪৮ ৬///%4.21000181780809171017001-019 


11২21 ৩২2৭১11২৪২৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


২৭০. তোমরা যা কিছু খরচ করো, আর যা কিছু 2 ১৬ 528 কত 228 পৃ এ "2221০ পপ 
(খরচ করার) মানত করো, আল্লাহ তায়ালা অবশ্যই তা ১০১ ৬০১১৩91325১ ০০-৮৪০০৪ 


জানেন; যালেমদের কোনোই সাহায্যকারী নেই। ৪02০2৫ টা 81005.20755 50 











২৭১. তোমরা যদি (তোমাদের) দানকে প্রকাশ করো- ৫13 তলা দি 31 
৮1145 রিড 
তোমরা তা গোপন রাখো এবং (চুপে চুপেই) তা তা 988117557 90298 ৯৫ - 
অসহায়দের দিয়ে দাও, তা হবে তোমাদের জন্যে বেশী গানে নিবে » ০ দু ৯০০৫ 


উত্তম; (এ দানের কারণে) আল্লাহ তায়ালা তোমাদের (১ 
বহুবিধ গুনাহ খাতা মুছে দেবেন, আর তোমরা যাই ৮ নে রর ৮৯১৯ 


করো না কেন, আল্লাহ তায়ালা সেসম্পর্কে ওয়াকেফহাল ও / দু ০ 
ররেছেন। রি ০৭৮৯ 9 ১৫05 




















২৭২. (যারা তোমার কথা শোনে না,) তাদের « *+৮&। ৪17৮1 26 ০ শা 
জা রি ০৪৩৪৪ 201 ০4০-০০১০০ এপ০০০শ 


তায়ালা যাকে চান তাকে অবশ্যই সঠিক পথ দেখান, ,*£ 2৮৫” 15 রে নি পা 
তোমরা যা দান সদকা করো (তা) তোমাদের জন্যেই রে ১9৮ % 228 ৬০ 


কেল্যাণকর, কারণ) তোমরা তো আন্মাহর সত্তুষ্টি 123» 4। 12 রঃ 
উল (তোমরা আজ) যা কিছু ১9 14৯99 ০১131098878 ১9 
দান করবে (আগামীকাল) তার পুরোপুরি বিনিময় ২” 22” 211,০24 1১253 
তোমাদের আদায়করে দেয় হবে, (সেদিন) তোমাদের ১2০ ২/১9৮০5৮5 
ওপর কোনো রকম যুলুম করা হবে না। রবির 9 


























তের ৪2 রি এ/ 0৮০ & 1১১-- রা 201 151) 
০০০০১950555 
লে ই ০০৮১০০41০৩০ 
টি ০০০০১ ০৪ 
দিতি ভিত 


দেবেন, অবশ্যই তিনি সব কিছু জানেন। 
































38৮ -01-5 দরবারে তাদের 7 মা 2419 90 958 ০০7 


এ দানের প্রতিফল (সুরক্ষিত) রয়েছে, তাদের ওপর আপ পি ৯৪০৯৭ কাত তত ১ খাতছ ৪ 
কোনো রকম ভয় ভীতি থাকবে না, তারা (সেদিন) ₹প259 ০-০-০৯১৭ ৮915 2১91৮ 


টি & 09853 ০2 ২955358 











২৭৫. যারা সৃদ খায় তারা (মাথা উচু করে) দাড়াতে পণ ্। প ৯০৪ ৪১০৩ প ৮:১-9/০৮% 
পারবে না, দৌড়ালেও) তার দীড়ানো হবে সে ৫31 05:587315)01 ০544 ঠা 
ব্যক্তির মতো, যাকে শয়তান নিজন্ব পরশ দিয়ে ৬ ৮7) ৮. এ। ৪ ) 22 ৮০৮৪ ০০৮ 
(দুনিয়ার লোভ লালসায়) মোহাচ্ছন্ন করে রেখেছে; * পা ৬৫ ০৮৭ এিস্সির (৩15 
এটা এ জন্যে যে, এরা বলে, ব্যবসা বাণিজ্য তো 5৪ ০৪০৮ তোরা 

সুদের মতোই (একটা কারবারের নাম, অথচ) ০1901 05 61 0112626 এ 1১ 


পারা ৩ তিলকার রুসুলু ৪৯ ড//4.9100119178080917101001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


আল্লাহ তায়ালা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে শর্প পরতে পাপা পাটানি ড ৮ পাপা 
হারাম করেছেন, তাই তোমাদের যা (যার) কাছে ০০৫, 19251105-2৫ল0121 35ঠি 
তার মালিকের পক্ষ থেকে (সুদ সংক্রান্ত) এ উপদেশ শারদ ী: টি 
পৌছেছে, সে সুদের কারবার থেকে বিরত থাকবে, (8৮ ১৪৭ ৩ 478৪ নিত 
আগে (এ আদেশ আসা পর্যন্ত) যা হয়েছে তা তো +। « 

তার জন্যে (অতিবাহিত হয়েই গেছে), সে বিষয়টি ১০ ০9-1এইপঠ- ৮০৪ 
আল্লাহ তায়ালার সিদ্ধান্তের ওপর; কিন্তু যে ব্যক্তি এই ।”*,* এ 
আদেশের পরও আবার সুদী কারবারে) ফিরে আসবে, 1223৮251114 ৪5795 
তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা ০০) 
চিরদিন থাকবে। ও 091০ 





























২৭৬. আল্লাহ তায়ালা সুদ নিশ্চিহ করেন, আর দান এল ৯০) 14 0)8) 2. ৩ ৯৩ 
সদকাকেভিনি (উত্তর) বৃ্ধিকরেন আলতা ১১০] 42559195311 | ঠেস 
৮ | রি রি ও 35০5৯৭31485 











২৭৭. অবশ্যই যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান 
এনেছে এবং নেক কাজ করেছে, নামায প্রতিষ্ঠা করেছে, ১-৯/0159151529151 


যাকাত আদায় করেছে, তাদের জন্যে তাদের মালিকের % 
আর 716 
থাকবে না, তারা (সেদিন) চিন্তিতও হবে না। ৮১১9০০৪০১9৯ ৪ ০০৫৫৭) ০5 


পর টিলা ৫৯ পে 


৪০55 











২৭৮. হে ঈমানদার লোকেরা,তোমরা (সৃদেরব্যাপারে) ₹ 11৯০৫ ৮ ০] ৮৯ 

আল্লাহকে ভয় করো, (তোমাদের কাছে) আগের সুদী 99093554190 19-1| ০৭ টে 
(কারবারের) যে সব বকেয়া আছে তোমরা তা ছেড়ে , রা 

দাও, যদি সত্যিই তোমরা ঈমানদার হও। ৪ ০০০৪০০৪ 11939 2 

















২৭৯. আর যদি তোমরা এমনটি না করো তাহলে ০) ৮৬ 422 ৮১৫৯ দ নাঃ 
122 1 ৩) 


৮9 /৯ ৮9৮ ৮ প9ি প্রা ০9৮৮ 


(তোমাদের বিরুদ্ধে) যুদ্ধের (ঘোষণা থাকবে), যদি নির্বীটি এ জি ০415 
তোমরা (আল্লাহর দিকে) ফিরে আসো তাহলে তোমরা নার্দি 415 5 
তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারী হবে, তোমরা ০০88 39 ০915 ০এ1ঠিশ 
অন্যের ওপর যুলুম করো না, তোমাদের ওপরও অতপর রা পা 
কোনো যুলুম করা হবে না। 














২৮০. সে (খণগ্রহীতা) ব্যক্তিটি কখনো যদি অভাবগ্স্ত ॥ 847 

হয়ে পড়ে তাহলে (তার ওপর চাপ দিয়ো না, বরং)তার টা ঠা 15551 ট৮-১১৪ ঃ৩1৫৩09 
সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে অবকাশ দাও; আর 

যদি তা মাফ করে দাও, তাহলে তা হবে তোমাদের 

জন্যে উত্তম কাজ- যদি তোমরা জানো! 











ু -০ ৩229 সভা ১৯০, 


২৮১. সে দিনটিকে ভয় করো, যেদিন তোমাদের এ 
সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়া হবে, অতপর 41 ৫155 ০১৯৯১৪০৪৪19 


সেদিন প্রত্যেকটি মানুষকে (তোর) কামাইর ফলাফল ” 20477215১৫5 [াদ 
দিয়ে দেয়া হবে, তাদের ওপর কোনো ধরনের যুলুম ₹ এ রি +৩-৩৪%৮) 


করা হবেনা। টি হজ নিন ্ 


পারা ৩ তিলকার রুসুলু ৫০ ৬///%4.210001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
২৮২. হে ঈমানদার লোকেরা, তোমরা যখন পরস্পরের পাটি 
সাথে নির্দিষ্ট সময়ের জন্যে খণের চুক্তি করো,তখন তা ৬59-2198 9105129806 
লিখে রাখো; তোমাদের মধ্যকার যে কোনো একজন ্ ফিড ্ "20 তি. ৬ 

লেখক সুবিচারের ভিত্তিতে £এ চুক্তিনামা) লিখে দেবে, চিত ০০৯! 
যাকে আল্লাহতায়ালা লেখা শিখিয়েছেন সে যেন কখনো /* ঢিট 25 ্ ৩200১০-96৫ 
লিখতে অস্বীকৃতি না জানায়, (লেখার সময়) খণগ্রহীতা রা টিন ০2289, রি নিবে 
(লেখককে) বলে দেবে কি €কি শর্ত সেখানে) লিখতে ০0০৯19০৮415 401 4৮5৮৫ 
হবে, তাকে অবশ্যই তার রবকে ভয় করা উচিত, এ ৮. ০৫ ১, 0৯ ৯৯ 
চুক্তিনামা লেখার সময় লক্ষ্য রাখতে হবে) তারকিছুই 4৪) 21 52755505৮15 097 
যেন বাদ না পড়ে; যদি সে খণ গ্রহীতা অজ্ঞ মূর্খ এবং * তারি 
(সামাজিক দিক থেকে) দুর্বল হয়, অথবা চুক্তিনামার ডেঠ। 0৫3048০625০ 


শর্ত বলে দেয়ার) ক্ষমতাই তার না থাকে, তাহলে -*। ₹৯+১৯71৫*. পু দত ছত) পাপ 
তার পক্ষ থেকে তার কোনো অভিভাবক ন্যায়ানুগ 2 


যা :১০০০১৫2 
ক জা ০১০2৮০৮০০5 
টাটা 
এমন সব লোকদের মধ্য থেকে সাক্ষী নিতে হবে যাদের ৯০৭1 0১3 ঞ প28 ৩৮০ ০০9১১) 
নিন ৮425 ০১০০০ 133৭5 
উন ৮৮167৮১৬1 পা 62০ 45455, ১০] 1558 


করো না; এটা আল্লাহর কাছে ন্যায্যতর ও সাক্ষ্যদানের এ+ ₹০:2৮41৮০ ৮০০৫ 
ক্ষেত্রে অধিক মযবুত (ভিত্তির ওপর প্রতিষ্ঠিত) এবং রর ণ টি 5 
(পরবর্তীকালে) যাতে তোমরা সন্দিপ্ধ না হও তার এত 85521) 1989 ০5০০ 
সমাধানের জন্যেও এটা নিকটতর (পন্থা), তবে যা ». 
কিছু তোমরা নগদ আদান প্রদান করো তা না লেখলেও 55280550১59 1190555 
তোমাদের কোনো ক্ষতি নেই, ব্যবসায়িক লেনদেনের 5 ০০ ৮ কি তি ৯ & ঠিলোটিলা পাশা 9০১ 
সময় অবশ্যই সাক্ষী রাখবে, (দলিলের) লেখক ও 0৯ ০১ ০25) 
(তার) সাক্ষীদের কখনো (তাদের মত বদলানোর ৮৮৮11 2 রঃ 
জন্যে) কষ্ট দেয়া যাবে না; তোমরা যদি তা করো 54724 99৩9১5-০51 
তাহলে (জেনে রেখো), তা হবে একটি মারাত্মক গুনাহ, 12152254128 ৃ্ 
তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তায়ালা 1 319; ৪৪85--5৫308 
রা ১ ৮2 পি ৪৯ ৮2৮2 


তো তোমাদের (সবকিছুই) শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ ৷ -০:-০-০৬০-০ নি 
তায়ালা (সকল বিষয়) জানেন। 4-পুস9 2199 5 






















































































* এ ০0৮ 


৪৮128 ঠে ০৫০49 








২৮৩.যদি তোমরা কখনো সফরে থাকো এবং চুক্তিনামা 1” 15259 50৩ 
লেখার মতো) কোনো লেখক না পাও, তাহলে কোনো ৮05 19৩69 ১2 ৯.৮ ০19 


জিনিস বন্ধক রেখে তা (খণদাতার দখলে দিয়ে) দাও, পুষ্প ৯22৯ তা 2৮ ০০৮০ 51 ৩ 
যখন তোমাদের কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো ৮5০১০৫৩০520 525928০ ৬০১৪ 
বন্ধকী জিনিসের ব্যাপারে বিশ্বাস করে, এমতাবস্থায় চারা নটি 
যে ব্যক্তিকে বিশ্বাস করা হয়েছে তার উচিত সেই টে? 47101 ০1 (৪911 ১8৯18 


পারা ৩ তিলকার রুসুলু ৫১ ৬///%4.21001817802809171017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
আমানত যথাযথ ফেরত দেয়া এবং (আমানতের * পপ পরপর ০০০৮ ৮4 
উরি সাদাত ৪১ ৬০9৮৯১/৪৪-| 19৫ 15,42 48 
তোমরা কখনো সাক্ষ্য গোপন করো না, যে ব্যক্তি তা .. ০৫. ৮০০. ৪ দু ৫০৯০9 
গোপন করে সে অবশ্যই অন্তরের দিক থেকে পাপিষ্ঠ; 15219221575 2 2৫ 55 
বস্তুত আল্লাহ তায়ালা তোমাদের যাবতীয় কাজকর্মের নিলয় রক া 
ব্যাপারেই সম্যক অবগত রয়েছেন। € ০১1০ ০91০০] 























২৮৪. আসমানযমীনে যতোকিছুআছেতা সবইআল্লাহ , ,*$। ১1০৫ 11 রিং 
12122 


কিছু আছে তা যদি প্রকাশ করো কিংবা তা গোপন করো, ৪985 3922 ১৯3০193০০ 919 
আল্লাহ তায়ালা (একদিন) তোমাদের কাছ থেকে এর এ ৯5৯৫ 

(পুরোপুরি) হিসাবগরহণ করবেন; এেরপর)তিনিযাকে £৮%4 ৬০8355420: এ০০০৮1৪ 
ইচ্ছা তাকে মাফ করে দেবেন, (আবার) যাকে ইচ্ছা 5 2৮:০০ 1৮০4), পতিত সা ০ ০৩৮৩ 
তাকে তিনি শাস্তি দেবেন; আল্লাহ তায়ালা সবকিছুর ₹০ ০ ৫8 4/195%28 ৩০ ৪949 


ওপর একক ক্ষমতাবান। 9598 














২৮৫. (আল্লাহর) রসূল সে বিষয়ের ওপর ঈমান 
এনেছে যা তার ওপর তার মালিকের পক্ষ থেকে 1325৮124550 


লি & ৮৮185৮৮০০৯০ ০ 


নাযিল করা হয়েছে, (তীর সাথী) মোমেনরাও ঈমান 
এনেছে, এরা সবাই ঈমান এনেছে আল্লাহর ওপর, 2৮25175400 ৬৭1০৮০০১৮19 


তার ফেরেশতাদের ওপর, তার কিতাবসমূহের ওপর, ** ৫1৮৮৫ স্ব 
তার রসূলদের ওপর। (তারা বলে,) আমরা তার নবী ৬ ৩1 ৬৯৯ 3১৯ 4 














০ 





পাঠ পো পপ ১ পাঠ 


রসূলদের কারো মাঝে কোনো রকম পার্থক্য করি ন; 40036710 রন 12 
তারা বলে,আমরা (আল্লাহর নির্দেশ) শুনেছি এবং (তা) 1১৯০ 19০৮৭ 171 ১9 টি 
মেনে নিয়েছি, হে আমাদের রব, (আমরা) তোমার 7 রি 
ক্ষমা চাই এবং তোমার কাছেই হচ্ছে সবার ফিরে ৪১০ 1905) 
যাওয়ার জায়গা। 

















২৮৬. আন্মাহ তায়ালা কাউকেই তার শক্তি সামর্থের 2০০, ৩ 
বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না; সে (1৯, 15225814262 কও 
বাতির জানো ভাই বিন ওয়েছ ধাতোটক সে এ 
(এ দুনিয়ায়) অর্জন করবে, আবার সে যতোটুকু (মন্দ 070,428 5 রা 
দুনিয়ায়) অর্জন করেছে তার ওপর তার তেতোটুকু 1৪৮,47৫ 47%7 

শান্তিই) পতিত হবে; (অতএব, হে মোমেন ব্যক্তিরা, 15০19025158 0108518 
তোমরা এই বলে দোয়া করো,) হে আমাদের রব, ৫4 ০₹৮৮ 7৮৮ শে 

আমরা যদি কিছু ভুলে যাই, (কোথাও) যদি আমরা ডে ০০151৮5০০58 
কোনো গুনাহ করে ফেলি, তার জন্যে তুমি আমাদের 17৯ «2 ৮ র 
পাকড়াও করো না, হে আমাদের রব, আমাদের পূর্ববর্তী 2101556 902)5045 ০ 2০81 
(জাতিদের) ওপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে ,০%* 
তা আমাদের ওপর চাপিয়ো না, হে আমাদের রব, যেণ515821 202 ০5255221026 
বোঝা বইবার সামর্থ আমাদের নেই তা তুমি আমাদের +:2£ ৮ 
ওপরচাপিয়েদিয়োনা ুমিআমাদের ওপরমেহেরবানী ে 0১০১ 192 ০১01252019 
করো। ভুমি আমাদের মাফ করে দাও। আমাদের ওপর , রা 
তুমি দয়া করো। তুমিই আমাদের (একমাত্রআশ্রয়দাতা) ৪০5১] [51 র 
বন্ধু, অতপর কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের 
সাহায্য করো। 


পারা ৩ তিলকার রুসুলু ক ৫হ ৬///%4.21000181780809171017001-019 


নিন পাপ পাপা ডি পা পা পার্ট 



































২৪ওয়াকফে লাযেম 








একই সহজ সরল হু ৩ সূরা আলে ইমরান 





১ টি 








২. মহান আল্লাহ তায়ালা, তিনি ছাড়া কোনো মা*বুদ ৮ ৪৭, 277, ০০ ড)০1০% 
নেই, (তিনি) চিরঞ্জীব, (তিনি) চিরস্থাযী। 99৮1 55129 1441 40 











৩. তিনি সত্য দ্বীন) সহকারে তোমার ওপর কিতাৰ +*” গিরি কেরে 
নাধিল করেছেন, যা তোমার আগে নাধিল করা অন্যান্য ৩৯ ১০৩৪৬ ০০৩১: 


দি রর করে। তিনি তাওরাত ও & তি ৯339 21721 09 রি 














৪. মানব জাতিকে সেঠিক) পথ দর্শনের জন্যে £- ঘঁ রর 
ইতিপূর্বে আল্লাহ তায়ালা আরো কিতাব নাধিল 596581109৩7] ৩০ ৭৪৩2 
করেছেন), তিনি হেক ও বাতিলের মধ্যে) ফয়সালা ৯42৮] দি 

করার মানদন্ড (হিসেবে কোরআন) অবতীর্ণ করেছেন; 162০0 ৩৪ নি ০8911 91 
অবশ্যই যারা আল্লাহ তায়ালার নিদর্শনসমূহকে অস্বীকার *) শন দ্র 
করবে, তাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে; আল্লাহ ৪7 0198 ১1354819 ০49 
তায়ালা অসীম ক্ষমতার মালিক, তিনি চরম প্রতিশোধ 

গ্রহণকারীও বটে! 























উ০1৬% 





৬. তিনি সেই মহান সত্তা যিনি (মায়ের পেটে কিংবা) ভি রত 
শুক্রকীটে (থাকতেই) তার ইচ্ছামতো তোমাদের ০১০৫0০১1392: ০১15 
আকৃতি গঠন করেছেন; তিনি ছাড়া দ্বিতীয় কোনো মা'বুদ ০০৯ 51 2121 দি 
নেই, তিনি প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময়। ১১৭ ঁ 




















৭. তিনিই সেই মহান সত্তা, যিনি তোমার ওপর কিতাব -* বিলযোরাদনে 

নািল করেছেন। (এই কিতাবে দু'ধরনের আয়াত 2০০ এ ০90 9115, 
রয়েছে), এর কিছু হচ্ছে (সুস্পষ্ট) দ্যর্থহীন আয়াত, ০ গ 1৮৮0 গ 11 
সেগুলোই হচ্ছে কিতাবের মৌলিক অংশ, (এ ছাড়া) ১595 ০৫৭ ৰা ৬১ ডজন রড 


বাকী আয়াতগুলো হচ্ছেরপক (বর্ণনায় বর্ণিত, মানুষের /০৮ £ 1০, - 
মাঝে) যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা (এগুলোকে ৮১-295 & রি 2011 ০৬০৪৩ 


কেন্দ্র করেই নানা ধরনের) ফেতনা ফাসাদ (সৃষ্টি করে) 2:21 রি 4 45155 15 পু 45 
এবং আল্লাহর কিতাবের অপ-)ব্যাখ্যা করার উদ্দেশে “2 ২ পচ 

এসব (রূপক) আয়াত থেকে কিছু অংশের তারা অনুসরণ ১1 4590 2 0924890 2521 
করে, (মূলত) এসব (রূপক) বিষয়ের ব্যাখ্যা আল্লাহ্‌ .%₹ £* 4 

তায়ালা ছাড়া আর কেউই জানে না। (এ কারণেই) 2 
যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছেতারা (এসবআয়াত এ দু. এ 

সম্পর্কে) বলে, আমরা এর ওপর ঈমান এনেছি, এগুলো ০4095) ৩5 ৬5 208,23 
সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে (এসেছে, সত্য ন 

কথা হচ্ছে, আল্লাহর হেদায়াতে) প্রজ্ঞাসম্পন্ন লোকেরাই ০ খু ] 199 

কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। 









































পারা ৩ তিলকার রুসুলু ৫৩ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


৮. (তোরা আরো বলে,) হে আমাদের রব, (একবার 14:44 4*-144412 £ ছে? 
যখন) তুমি আমাদের (সঠিক) পথের দিশা দিয়েছো, (5৩১91 ০৯51250 2538 


(তখন তুমি আর) আমাদের মনকে বাকা করে দিয়ো ৮৯০ পা এ হত ৮৩৩ 
না, একান্ত তোমার কাছ থেকে তুমি আমাদের প্রতি দয়া ০01০4) ০] ০০ চর 59 











করো, কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমিই। 9ি ০2] 








৯. হে আমাদের রব, তুমি অবশ্যই সমগ্র মানবজাতিকে ৯», ৮*৮ 
একদিন (তোমার কাছে) একব্রিত করবে, এতে কোনো *4 ০০০২ [9 ০০০] রঃ এ] রি 

. রি ১ 
তিনিও বারি 92৮12289118 
১০. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করেছে * 2৯ ৮ 4০5 ৮ 
তাদের ধন-সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর (আযাব) -৮৪৭ ০৯০] ১ ০০। 1 


থকে (তাদের বাচানোর ব্যাপারে কোনো পা /১০০ 
বি মা 4৪৮৪ 41০2০ 35৮19 

















ঢু নটি 5১০9 পা 


৪) ১959 ৮০ এগ? 








১১. (তাদের পরিণতি হবে) ফেরাউন ও তাদের পূর্ববর্তী 
(না-ফরমান) জাতিসমূহের মতো; তারা আমার 
আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিলো, অতপর চি নি 

তাদের অপরাধের কারণে আল্লাহ তায়ালা তাদের (শক্ত 20-2646 1230155১০০ 


করে) পাকড়াও করলেন; (বস্তুত) শাস্তি প্রয়োগে আল্লাহ টি ৮ 
নি ৃ ও ০০৬] 522 4019৮-৮9999০5 


১২. €হে নবী,) কাফেরদের তুমি বলে দাও, অচিরেই ++? 44 15 
তোমরা (এ দুনিয়ায় লাঞ্িত) পরাজিত হবে এবং ৩১১৯১৩। -98০839৩8 
(পরকালে) তোমাদের জাহান্নামের কাছে জড়ো করা ৪5211 2০৮৮5 
হবে; (আর জাহান্নাম!) কতো নিকৃষ্ট অবস্থান! 


০০০৯৯2০৪০১১ ৩০ 





প্র পা প্রা /-০ 0 ৩ £৯ 

















১৩. সে দল দু'টোর মধ্যে তোমাদের জন্যে (শিক্ষণীয়) ৮1821. 2? 12 
কিছুনিদর্শন (মজুদ) ছিলো, যারা (বদরের) সম্মুখসমরে _ | ১&৪1-49 ১৪ 
একে অপরের সামনাসামনি হয়েছিলো; (এদের মধ্যে) 87312 (5১213 4102 বুধ 428 
এক বাহিনী লড়ছিলো আল্লাহর (দ্বীনের) পথে, আর রর ০১২ রর লো 
অপর বাহিনীটি ছিলো কাফেরদের, তারা চর্মচক্ষু দিয়ে 22 ৮০5 পিল 

তাদের (প্রতিপক্ষকে) তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিলো, রঃ রিনা সানির পেরি 
আল্লাহ তায়ালা যাকে চান তাকে সাহায্য (ওবিজয় দান) 1১ ৫8 ০1৮£1-88 ৫০ ঠ ১১382 
করেন; এ (সব ঘটনার) মাঝে অন্তরদষ্টিসম্পন্ন লোকের ৮  * ০০ এ 
জন্যে অনেক কিছু শেখার আছে। ৪১.০১15% ৪১৯) 





























১৪. নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি, 7125] নি 
কাড়ি কাড়ি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত ”₹. 301৩2৯১১৪৩৪ রে 
জন্তু ও যমীনের ফসলকে (সব সময়ই) মানব সন্তানের ৬০৪১৪-৪৮ )৮৮0513 অত 
জন্যে লোভনীয় করে রাখা হয়েছে; (আসলে) এ সব ++”? 
হছে পার্চিবজীরনেরকিছ ভোগেরলামতী সারা হা 2-১-৮1034195৯5195-550 
জীবনের) উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তায়ালার ৪9 প। 2027 8113, 12? 
কাছেই রয়েছে। তি ৪১+৬১৭150০) 
ও 501 0525552157280 


পারা ৩ তিলকার রুসুলু ৫৪ ৬///%4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
১৫. (হেনবী,) তুমি বলো,আমি কি তোমাদের এগুলোর ”* ২ 12০ 5 ৯5৩ 22 
চাইতে উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো? হ্যা, সে ৬৭৩৭ ১৪৫1১ ৬০ ১৯৯৩-৮৪৪ 95 
উৎকৃষ্ট বস্তু হচ্ছে) তাদের জন্যে, যারা আল্লাহকে ভয় * * 4 দু ৬ ৯. এপ পু (১ রা 
করে তাদের মালিকের কাছে তাদের জন্যে রয়েছে ৮০-৯৯-৮৪2১ ৮5 152 
(মনোরম) জান্নাত, যার পাদদেশদিয়ে প্রবাহমানথাকবে 21727 1৮৭ ০8৮ (5 
(অগণিত) বর্ণাধারা এবং তারা সেখানে অনাদিকাল ৫19)191৯ ০২৩ ০০1০০ রি 
থাকবে, আরো থাকবে (তাদের) পৃত পবিত্র সংগী ও" * শী রি রি ॥ আ গুপড 
₹গিনীরা- থাকবে আল্লাহতায়ালার (অনাবিল) তুষ্ট চি ০ 95)98৯৭ 
আল্লাহ তায়ালা নিজ বান্দাদের (কার্যকলাপের) ওপর 
সতর্ক দৃষ্টি রাখেন। 


১৬. যারা বলে, হে আমাদের রব, আমরা অবশ্যই ,*. ৯... 

















7? 
নি] 














স্পিন 
পাতা তা ১৪৮১ ০9৩ তা ন্ 


তোমার ওপর ঈমান এনেছি, অতপর তুমি আমাদের ক 04) 91958 ০৪০ 
গুনাহখাতা মাফ করে দাও এবং (শেষ বিচারের দিন) ্ 

তুমি আমাদের জাহান্নামের আগ্তন থেকে বাচিয়ে 83011 -51450520299 
দিয়ো। 


রা 





প্র পাট শা পাপা £৯ টি শি 











১৭. এরা হচ্ছে ধৈর্যশীল, সত্যাশ্রয়ী, অনুগত এবং “৯, , 411৫ ৮ *& নালা এ) 

দানশীল, (সর্বোপরি) এরা হচ্ছে শেষরাতে কিংবা দা 

উষালগ্নের পূর্বে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। ৪9১৮4412০৯১ ১-% 2 কে 19 
আল্লাহ তায়ালা (স্বয়ং) সাক্ষ্য দিচ্ছেন, তিনি ৮৮৭৮৮ রর দি 

যা োনেমি লস দিলে বেক 2০17195531218 29 5 


এবংজ্ঞানবান মানুষরাও,আল্লাহতায়ালাই একমাত্রন্যায় ৷ 41 
ও ইনসাফ কার্যকর করেন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো 11211 * 210 38০1 1295 


মাবুদ নেই, তিনি পরাক্রমশালী, তিনি ্জ্ঞাময। 8: 22212 




















১৯. নিসন্দেহে (মানুষের) জীবন বিধান হিসেবে আল্লাহ 
তায়ালার কাছে ইসলামই একমাত্র (গ্রহণযোগ্য) * ০141 ৫5০৯১ 1০1 
ব্যবস্থা। যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেয়া 

হয়েছিলো, তারা (এ জীবন বিধান থেকে বিচ্যুত হবার 1০501158991 5510 
পর) নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার ১” ++” দিলি টিররাত়া 
বশবর্তাঁ হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিলো, রা: 35151142220 ১৯৪ ৩০০ 
আবার) তাদের কাছে (আল্লাহর পক্ষ থেকে) স ক ০০8 পা পা 1 /-০ঠ0 পাপা 
জ্ঞান জাসার পর। যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার 6৭১৮ 401 ০9 41 ০৭19 9825 ৬৮০9 
করবে তোর জানা উচিত), অবশ্যই আল্লাহ তায়ালা (241 
দ্রুত হিসাব গ্রহণকারী। ৪ ০৮ 


২০. যদি এরা তোমার সাথে (এ ব্যাপারে কোনোরূপ) ₹ ++ ৮ *1%1 

বিতর্কে লিপ্ত হয়, তাহলে তুমি বলো,আমি এবংআমাকে ৮4৪9 ০০৮৮ কা ৯12 ০0 
যারা অনুসরণ করেছে তারা- (সবাই) আল্লাহর কাছে । 2৯275 হয ৭ 25 ্ি 
আত্মসমর্পণ করে নিয়েছি; অতপর যাদের (আল্লাহর 19891 51059, ৬25) 5294 
পক্ষ থেকে) কিতাব দেয়া হয়েছে এবং যারা (কোনো * নিত এ ০০ 

কিতাব না পেয়ে) মূর্খ (থেকে গেছে), তাদের জিজ্ঞেস ০০ (5৮৮2০০০4281 ০৮৫ 
করো, তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ ৮4৭৮ এ ০০৭ 
করেছো? (হ্যা,) তারা যদি আল্লাহর আনুগত্য মেনে [৮১0 1919 3195199% ০১191 
নেয় তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেলো, 

কিন্তু তারা যদি (ঈমান থেকে) মুখ ফিরিয়ে নেয় 


পারা ৩ তিলকার রুসুলু ৫৫ ৬///%4.2100181780809171017001-019 






























































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
(তাহলে মনে রেখো), তোমার ওপর দায়িত্হচ্ছে কেবল 215 ৩৮০০ ৩91 পাটি পাও টিপা 
(আমার কথা) পৌছে দেয়া; আল্লাহতায়ালা বান্দাদের € ১010 ১৮৯ 49-৫1৭1 ৬০ | 
(কর্মকান্ড নিজেই) পর্যবেক্ষণ করছেন। 














২১. নিসন্দেহে যারা আল্লাহ্র নিদর্শনসমূহ অস্বীকার 08852 
না হা ০2৮8০8৩711৩! 


করে মানব জাতির যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার 7।412275 
আদেশ দেয়-তাদেরও, এদের তুমি এক কঠোর শান্তির এ ০১92549, 5 রা পা টি 


সুসংবাদ দাও। ৩১ ০2৮০0 ৬9১০৭ ৬৭০৭ 








পপ 72 





২২. এরাই হচ্ছে সেসব লোক যাদের দুনিয়া আখেরাত 1 1 ২৯৮4 ৮7৮ টা 
উভয় স্থানেই তাদের কর্ম ব্যর্থ (ও নিষ্ষল) হয়ে গেছে, (১০1 রনির 


এদের কোনো সাহায্যকারীও নেই। পক 9 8৮০ কি এর পাল পা 
ও ০৯১০) ০০০৪12,855819 











২৩. হহে নবী,) তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছো ৮ এ1₹* 
কি, যাদের আমার কিতাবের কিছু অংশ দেয়া হয়েছিলো, ০০৮০৮19০851 415০ 


অতপর তাদের যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা "2৮ 

হয়, যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের 241 ৩০৫ 05532 ০০ 
মীমাংসা করে দেবে, তখন তাদের একদল লোক (এ 
থেকে) মুখ ফিরিয়ে নেয়, (মূলত) এরাই হচ্ছে সেসব 
লোক যারা আল্লাহর ফয়সালা থেকে) মুখ ফিরিয়ে 
রাখে। 











/১:-০৮ ০১92 শি সপ ঢাটিত 2দন্ত 


৮৯9৮৯ উন 957-৮0 প 








২৪. এটা এ কারণে যে, এ লোকেরা বলে, (দোযখের) রা চন জিক 

আগুন আমাদের কখনো স্পর্শ করবে না. (আর করলেও 4.,- 

তা হবে) হাতেগনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র, ৪২ ০ 

(মূলত) তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের । ০০৭১৬৯৮৯১৫৪ ১১৬২৭ 


রা ৪ পিপািিপা /১-০ ৮ 5 


মনগড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে। 9১: 19১ 

















২৫. অতপর (সেদিন তাদের) কী অবস্থা হবে, যেদিন টিন মারার কারার 

আমি সমর মানব সন্তানকে একত্রিত করবো? যেদিন ১৯৪ ০৮238 [ 95] পপ 1৮৮০ 
সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই- সেদিন ৫ ০৮ ৮ পঠিত 2৫ ড9 5 ৫4০০ 
প্রত্যেক মানুষকেই তার অর্জনের বিনিময় পুরোপুরি ২০১০০৮৫০০১৯০০-০০৪৪৪৪ 
দিয়ে দেয়া হবে এবং তাদের ওপর বিন্দুমাত্রও যুলুম করা ₹ ৯০১০ 
হবেনা। ৪০ 




















২৬. (হে নবী), তুমি বলো, হে রাজাধিরাজ (মহান 217+॥ 4 
আল্লাহ), তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, ৩৫০ 589 15) এ1৮501 9 
আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নাও,যাকে ইচ্ছা ,৮2% * ৪ ০৪০ ৪ এল, 

তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো; 02540159 গাও 


সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ; নিশ্চয়ই ৪ 225 ৮ 225 ৯ এপ 
তুমি সবকিছুর ওপর একক ক্ষমতাবান। ০৮ ৬৭০/৩৪9৪ ৬১৯১ 


৪১8355560৫৫ এ), 


























২৭. তুমিই রাতকে দিনের মাঝে শামিল করো, 15 ১” ও 0১2৮ পে ২ ৭/ন। ০12 
আবার দিনকে রাতের ভেতর শামিল করো; ১০৮1 3$416599271 $ ০৮185) 





পারা ৩ তিলকার রুসুলু ক ৫৬ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ লেজার 
প্রাণহীন (বস্তু) থেকে তুমি (যেমন) প্রাণের আবির্ভাব ্ঘ 527 
ঘটাও, (আবার) প্রাণহীন (অসাড়) বস্তু থেকে বের করে গে এ ০ ৬ ৬ ১৯9 


আনো প্রাণসর্বহব (জীব) এবং যাকে ইচ্ছা ভুমি বিনা 219 )) রর গা 
হিসাবে রেষেক দান করো। টি টা ৬ 

















২৮. ঈমানদার ব্যক্তিরা কখনো ঈমানদারদের বদলে নিক পি 
কাফেরদের নিজেদের বন্ধু বানাবে না, যদি তোমাদের * “গা ০৭১৯ 9৯০8০ ০৯ 
কেউ তা করে তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই 1১০28 নি +১০ট টি ্ 
থাকবে না, হা তাদের কাছ থেকে কোনো আশংকা 20: টি 48 রা 2 
(থাকলে) নিজেদের বাঁচানোর প্রয়োজন হলে তা ভিন্ন 15850 1০5510১০০21 
কথা; আল্লাহ তায়ালা তো বরং তার নিজের ব্যাপারেই তা ০৩৮৮ 9৫), -০-99  ত৩া পি 12০ -০%১ 
তোমাদের ভয় দেখাচ্ছেন (বেশী), কারণ তোমাদের 0119৮480401 ০৫১৩০৯৭9৮4১ ০০০০ 


ফিরে যাবার জায়গা তো আন্মাহর কাছেই। রি ০৪ | 41 


























২৯. (হে নবী,) তুমি বলো, তোমরা তোমাদের মনের -৮ ৪৯০৪ ৯০৮০০ 

ভেতর কিছু গোপন করে রাখো, কিংবা তা হদি প্রকাশ 894৭39৮69৩০ & ০ 198৯ ৩ ৩৪ 
করে দাও, তা আল্লাহ তায়ালা (ভালোভাবে) অবগত ০০ পউিপাশা 94 -০৮৮০১০ 
হন; আসমান যমীন ও এর (আভ্যন্তরীণ) সবকিছুও 28 
তিনিজানেন, সর্বোপরি আল্লাহ তায়ালা সবকিছুর ওপর বি 
ক্ষমতাবান। 

















৩০. যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাযির 

দেখতে পাবে যা সে দেনিয়ায়) অর্জন করেছে, যে ব্যক্তি 

কোনো খারাপ কিছু অর্জন করবে সে সেদিন কামনা ।, 
করতে থাকবে, তার এবং তার (কাজের) মাঝে যদি ০৫ 2০৮৬ 20562 ০৫ ০ 
দুস্তর একটা তফাৎ থাকতো! আল্লাহ তায়ালা তোমাদের 21725575142 10০1 459 ৩৪ 
তার (শাস্তির) ভয় দেখাচ্ছেন, আল্লাহ তায়ালা তার (5 7 -০৮ -০ ত ঠাপা ৪১৫ 
বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্হশীল। ও ৪১0০00535) 4/19৮4০8) 


4৩0০ 51৮4 ৯্ 


রা লি ভিছাচু নিক 

















৩১. (হে নবী,) তুমি বলো, তোমরা যদি আল্লাহ * ২" দা?” 
তায়ালাকে ভালোবাসো, তাহলে আমার কথা মেনে 53958৫2 ০৮৯২৫০1৩৪ 


শি পা নিশ্টিপ্ট & ত্য ৯ তাপ ০4১ শট ৮9 ৯ ৮9 


চলো, আল্লাহ তায়ালাও তোমাদের ভালোবাসবেন এবং 29 ৮ এ ১৬ ৫৯০ ১৯৯২9401৮৫৯ 
তিনি তোমাদের গুনাহখাতা মাফ করে দেবেন; আল্লাহ এ ৮ গু 


তায়ালা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। )৮৯৯-)-)9৮৪ 














৩২. তুমি (আরো) বলো, তোমরা আল্লাহ তায়ালা ও 1” * 
(ভার) রসূলের কথা মেনে চলো, (এ আহ্বান সত্তেও) 19 ১৫০০১-১2০| 1৮০ 


তারা যদি (এ থেকে) মুখ ফিরিয়ে নেয় (তাহলে তুমি প 
জেনে রেখো), আল্লাহ তায়ালা কখনো কাফেরদের 30834 ৮৪3 $ ০৫ 
পছন্দ করেননা। 














৩৩. বি ৫: নে 9258 909 8551191 


ু্টিলের ওপর (নেতৃত্বের জন্যে) বাছাই করে & কা ০১০9 


2 





পারা ৩ তিলকার রুসুলু ৫৭ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
৩৪. এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পর পরস্পরের ৪% ৮৮ 1৮1৮০ দক এক 
বংশধর; আল্লাহ তায়ালা (সবার কথাবার্তা) শুনতে পান ৫৯০৮ 4819 ০২ ৩৩ (৩০৮৭ 2893 
এবং সেব কথা তিনি) জানেন। ৯১০ 
তং ) $ | 











৩৫. (স্মরণ করো,) যখন ইমরানের স্ত্রী বললো, হে চারে 

আমার রব, আমার গর্ভে যা আছে তাকে আমি (1৮9 ০১৮৪০ চিশ ৬0৪১ 
স্বাধীনভাবে তোমার (দ্বীনের কাজ করার) জন্যে উৎসর্গ ।12816-৩ ” 40081 ৩৭45 
করলাম, অতপর তুমি আমার পক্ষ থেকে এসন্তানটিকে ০০1১১৯+০এ রর 
35505955559 1211 ৮০০] ০ ৪01০৫ 

(সেব বিষয়) জানো। ০০ ৮৮ টে 














৩৬. অতপর সে (ইমরানের স্ত্রী) যখন তাকে জন্ম দিলো, 12*4€ * & 2 
(তখন) সে বললো, হে আমার রব, আমি তো একটি 5559 0531 ৬+) ০31০52৮5 
মেয়ে সন্তান জন্ম দিয়েছি (একটা মেয়েকে স্বাধীনভাবে ,”* 

তোমার পথে উৎসর্গ করবো); আল্লাহ ০৮198 4০259125215, ৬ 
লোভাবেই জানতেন, ইমরানের স্ত্রীকি 27122”? পি 
সন্তান জন্ম দিয়েছে, না আছে টক টু ১31 
যেখানে) ছেলে কখনো মেয়ের মতো হয় না। (ইমরানের « 
স্ত্রী বললো) আমি এ তার নাম রাখলাম মারইয়াম এবং 
আমি এ শিশু ও তার (অনাগত) সন্তানকে অভিশপ্ত 
শয়তানের (অনিষ্ট) থেকে রক্ষার জন্যে তোমার কাছে 
আশ্রয় চাই। 























৩৭. অতপর তার রব তার দোয়া কবুল করলেন, তাকে 1৫ 85 পর ভর 
অত্যন্ত সুন্দরভাবেই গ্রহণ করে নিলেন এবং তাকে ৮৬০19 ৬ 01582 ৮-৮৮ 
তিনি ভালোভাবেই গড়ে তুললেন, (আর সে জন্যেই) ৭৫৫12 ৮1 2 তাও 

তিনি তীকে যাকারিয়ার তত্বাবধানে রাখলেন, বেড়ো রি ১৮5 ৯৭ পরা 

হবার পর) যখনি যাকারিয়া তার কাছে (তার নিজস্ব) 1 

এবাদাতের কক্ষে যেতো, (তখনি সে দেখতে) পেতো 

সেখানে কিছু খাবার (মজুদ) রয়েছে, (তো দেখে) 

যাকারিয়া জিজ্ঞেস করতো, হেমারইয়াম, এসব (খাবার) 

তোমার কাছে কোথেকেআসে?মারইয়াম জবাবদিতো, “125 ++ 47৩ প) 

এ সব (আসে আমার মালিক) আল্লাহর কাছ থেকে; ৮৯ ৩০ 39৭ রি 91. ৩০5 ৬০9১ 
(আর) অবশ্যই আল্লাহ তায়ালা যাকে চান তাকে বিনা 

হিসাবে রেষেক দান করেন। 



































৩৮. সেখানে (দীড়িয়েই) যাকারিয়া তার মালিকের 
কাছে দোয়া করলো, হে আমার রব, তুমি তোমার কাছ 
থেকে আমাকে একটি নেক সন্তান দান করো, নিশ্চয়ই 515 
তুমি (মানুষের) ডাক শোনো। 





৬৪ তা 
০৮) 
শপ 
টে 











৩৯. অতপর ফেরেশতারা তাকে ডাক দিলো (এমন এক ৪ ৮ 9) ৮2414% 
সময়ে-) যখন সে এবাদাতের কক্ষে নামায আদায় করছিলো ৪ ৬ প28৮58525 12] 4১0৩ 
(ফেরেশতারা বললো, হেযাকারিয়া,) অবশ্যইআল্লাহতায়ালা ' »৮ এ+ 
তোমাকে ইয়াহইয়ার (জন সম্পর্কে) সুসংবাদ দিচ্ছেন, (৪৯ এ) ১০-% 4/| ০৮১] 


পারা ৩ তিলকার রুসুলু ৯৫৮ ৬///%4.2100181780809171017001-019 








৬ পাশ পা 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


আল্লাহর পক্ষ থেকে সে তার বাণীর সত্যায়নকরবে,সে (₹”2৫৪ | ৮৮4 এ নি রি 
হবে (সেমাজের) নেতা, সচ্চরিত্রবান, নবী, (সর্বোপরি 1১০৯9 ভি 41০ ৩5 রর 











সে হবে) সৎকর্মশীল ব্যক্তিদের একজন। ০৬ তন 








৪০. (এ কথা শুনে) যাকারিয়া বললো, হে আমার রব, 
আমার (ঘরে) ছেলে হবে কিভাবে, বার্ধক্য তো আমাকে 
পেয়ে বসেছে তেদুপরি) আমার স্ত্রীও বন্ধ্যা (সন্তান 
ধারণে সে সম্পূর্ণ অক্ষম); আল্লাহ তায়ালা বললেন, হা 
এভাবেই আল্লাহ তায়ালা যা চান তা তিনি করেন। 











৪১. সে (যাকারিয়া) নিবেদন করলো, হে রব, তুমি 51271,116,251 "12214 115 
আমার জন্যে (এর) কিছু (পূর্ব) লক্ষণ ঠিক করে দাও; 81015 ৬০৯ ০১০ 
তিনি বললেন (হা), তোমার (সে) লক্ষণ হবে, তুমি তিন , | 

দিন (তিন রাত) পর্যন্ত মানুষের সাথে ইশারা ইংগিত 15081105150 
ছাড়া কথাবার্তা বলবে না; (এ অবস্থায়) তুমি তোমার এপ | * 5১০ 
মালিককে বেশী বেশী স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় (510 ₹৮০9 1১৮৫ 4১ ১১19 
(তার) তাসবীহ পাঠ করতে থাকবে। $১85 


পা 

















০০ পাঠা? 


. র মারইয়াম বয়োপ্রাপ্ত হলে) আল্লাহর 
ভিন ানা হারার 1৩1১ এন ৬০10$319 


তায়ালা নিসন্দেহে তোমাকে (বিশেষ কাজের জন্যে) ঢু [4 1 5 
বাছাই করেছেন এবং (সে জন্যে) তোমাকে তিনি পবিত্র 25 নর শা 5659 সা 
করেছেন এবং বিশ্বের নারীকুলের ওপর তিনি তোমাকে ৮৮ না? 
বাছাই করেছেন। বি ৩৪ 














৪৩. হে মারইয়াম, (এর জন্যে) তুমি সর্বদা তোমার ;” ১৯ এ ৬৮৮ 
মালিকের অনুগত হও, (তার জন্যে) সাজদা করো এবং ৮ 5 ০ ই 


যারা (তার জন্যে) রুকু করে তুমিও তাদের সাথে র 
কা সিমি নর ৪ ০০১11 22059) 











হুশ 01১১5201৩১৪) 
তি পা ০2০২ 0১215312507 8602 
[বিল দে ০2801০৫০545 
১০555850884 মা ) 














৪৫. অতপর ফেরেশতারা বললো, হে মারইয়াম, « টা 
অবশ্যই আল্লাহ তায়ালা তোমাকে (পুত্র সন্তানের জন্ম 24191 75557 11011 0 3 
সংক্রান্ত) নিজস্ব বাণী দ্বারা সুসংবাদ দিচ্ছেন, তার নাম চা ০৪ 

মাসীহ- মারইয়ামের পুত্র ঈসা, দুনিয়া আখেরাতের ইতালির 


উভয় স্থানেই সে সম্মানিত হবে, সে হবে (আল্লাহর) ৩৫৯৩ 
সানিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম। (27511 ১8 19৮89895 চা (৮৮৯৪ 


পাঠ ভত০টি। পা 


€ ০০৯০১৪০]| ০০9৪ 855৬ 19 
পারা ৩ তিলকার রুসুলু ৭৮৫৯ ৬///%4.21000181780809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


৪৬. সে দোলনায় থাকা অবস্থায় (যেমন) মানুষের সাথে ৮ হ ৮7 ০4০০ 
কথা বলবে, পরিণত বয়সেও (তেমনিভাবে) কথা বলবে ৬9 ১৬59 ৩৬ ৪ ০১ 


এবং সে হবে নেককার মানুষদের একজন। ৪ ৫ রে 1. | 

















৪৭. মারইয়াম বললো, হেআমার মালিক,আমার সন্তান 5 
হবে কিভাবে? আমাকে তো কখনো কোনো মানব টা 
স্পর্শ পর্যন্ত করেনি; আল্লাহ বললেন, এভাবেই- আল্লাহ 

তায়ালা যাকে চান (চিরাচরিত নিয়ম ছাড়াই) তাকে 4 
পয়দা করেন; তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত 
নেন তখন শুধু তাকে বলেন, হও", অতপর (সাথে 


সাথে তা ে যায় টি: ল2লল ৯৮2 তোল টি নি তুলা 
নি ৪025 ০৫045 




















8৪৮. (ফেরেশতারা বললো,) তোমার সন্তানকে আল্লাহ পু ৯) পুন 1১7০-০৮-০৩ 

তায়ালা তার কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলো শেখাবেন, 43 39519 8725812-541 21555 

(তিনি তাকে) তাওরাত এবং ইনজীলও শিক্ষা দেবেন। 
৫০৯31 











৪৯. (আল্লাহ তায়ালা তাকে) বনী ইসরাঈলদের কাছে +% * 4১ 77850 মি, 01 তত 
রসূল করে পাঠালেন (অতপর সে তাদের বললো), আমি ৩৪০212০৯1৮1 ০০ ০1১59 
নিসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে (নবুওতের 211 *54£ এএ “এ ৭122১ 

কিছু) নিদর্শন নিয়ে এসেছি (সে নিদর্শনগুলো হচ্ছে), ভিন 2125528758 


র র খীর মণ করে ৯ 20 তে শে পা ৮০ ৯০৪০৫ 
আমি তোমাদের জন্যে মাটি দ্বারা পাখীর তে ০০ 66 ১৭] 2৪ 5 ৬০৮]| ০2৮৫] 








একটি আকৃতি বানাবো এবং পরে আমি তাতে ফুঁ দেবো, 
অতপর আকৃতিটি আল্লাহর ইচ্ছায় (জীবন্ত) পাখী হয়ে রর রী পন এ দল 
যাবে, আর আমি জনযান্ধ এবং কুষ্ঠ রোগীকেও সুস্থ করে 22924 4158. 21১০ ০০৯ 
দেবো, আল্লাহর ইচ্ছায় (এভাবে) আমি মৃতকেও জীবিত 50] ১5 ] তি ্ 2 

করে দেবো,আমি তোমাদের আরো বলে দেবো, তোমরা“ ৪ 2৩৮৫ ৮৪5 ক 
কি কি জিনিস খাও, আবার কি জিনিস (না খেয়ে) ১09553529051216122 4? 2 
তোমাদের ঘরে জমা করে রাখো; (মূলত) তোমরা যদি হিক্বারি হি 

(আল্লাহর ওপর) ঈমান আনো তাহলে অবশ্যই এতে ৩1৮৫ 27 এ, ০1 রা 
তোমাদের জন্যে নিদর্শন রয়েছে। 


























রা ঠ টি 2 


৪) ৩৯১০৪ 








৫০. (ঈসা আরও বললো,) তাওরাতের যে বাণী আমার তৈ বরের রারানরালা রাত 
কাছে রয়েছে আমি তার সত্যায়নকারী, (তা ছাড়া) 2১)911 ০ ৩৮০ 05০7 এ [৮ 0১-০59 
তোমাদের ওপর হারাম করে রাখা হয়েছে এমনকতিপয় * £*1 ডঃ £ 2৮5. 
জিনিসও আমি তোমাদের জন্যে হালাল করে দেবো ০ 0 ০৭। ০০৫৮৫ ৭১% 
এবং আমি তোমাদের মালিকের পক্ষ থেকে (এ) নিদর্শন 3.৭ 2০০ ৮৯441১৭2282 
নিয়েই এসেছি, অতএব তোমরা আল্লাহকেই ভয় করো রে 198) ১৮৪) ৩০ 2 3-৮৫8.9 
এবং আমার আনুগত্য করো। ভা ৮9 

















৫১. অবশ্যই আল্লাহ তায়ালা আমার রব, তোমাদেরও । 41 ০৯ ০০ ৩৮৮ ৯ ০৮ প% 
রব, অতএব তোমরা তারই এবাদাত করো; (আর) |$৯,৪১৬০৪-৮০)9 2944 1 
এটাই হচ্ছে একমাত্র সঠিক ও সোজা পথ। চা কা 


পারা ৩ তিলকার রুসুলু ৬০ 5 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
বিরলে তখন লে শহীদের জেট বললে 0353০012302 
সাহাযকরী হযে হাজারীর বললো ছোট আমরাই ৩৯219 06. ৫ ০১০০ ৬ 
এ তুমি মি ১5505 127-819.2 ৬৭৫ 
একজন) অনুগত বান্দা। 























৫৩. (হাওয়ারীরা বললো,) হে আমাদের রব, তুমি যা 
কিছু নাযিল করেছো আমরা তার ওপর ঈমান এনেছি 69221 22815415002185102) 
এবং আমরা রসূলের কথাও মেনে নিয়েছি, সুতরাং 








পা ১ পান্টি পা 





তুমি সত্যের) সাক্ষ্যদাতাদের সাথে আমাদের (নাম) ৪ রে 3১211 &ৈ* [5515 
লিখে দাও। 








৫৪. (বনী ইসরাঈলের) লোকেরা (নবীর) বিরুদ্ধে ০” 442, টির 
শঠতা করলো, তাই আল্লাহও কৌশলের পন্থা গ্রহণ ৯ ১2 207-55 19১49 
করলেন; (বস্তৃত) আল্লাহ তায়ালাই হচ্ছেন সর্বোত্তম পু জে... 
কৌশলী! ০৭১ 











৫৫. যখন আল্লাহ তায়ালা বললেন, হে ঈসা, আমি 2 

তোমার এ দুনিয়ার (জীবন কাটানোর) কাল শেষ করতে 
০ ০৩] 52 58555 01 4০15 
পাপ) থেকেও আমি তোমাকে পর করেনেবোদজর 555 528] 03 0555128 
অপর জা রি 2] [5 ্ হেঞী। 
আমিতোমাচেরামাবেনীমালোষরে দেরো। নাহার র 





























৫৬. যারা (আমার বিধান) অস্বীকার করেছে আমি (৫102 "22426 1১5 রঃ 
তাদের এদুনিয়ায় (অপমান) ও আখেরাতে (আগুনে দগ্ধ 1১০-৮৪৭০ 125522801 


হওয়ার) কঠোরতর শাস্তি দেবো, (এ থেকে বাচানোর ৮5005785419 53501 139 
মতো সেদিন) তাদের কোনো সাহায্যকারী থাকবে না। রর ৬ 
৪ 54১) ০ 











আপ্রপ 


৫৭. অপরদিকে যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে পাপা ৯০০৩1 ৮৮ 
এবং ভালো কাজ করেছে, অতপর আন্নাহ তাদের ০০/০155691 ০88 ওগি 


(সবাই)-কে তাদের পাওনাসমূহ পুরোপুরিই আদায় এ [হি এপ তপু 
করে দেবেন; আল্লাহ তায়ালা যালেমদের কখনো) ₹৯ 28 419:7৯)9- পিঠ নী 


রী ৪ ০৪ 











৫৮. এই কিতাব যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, তা রা রাংদা 
হচ্ছে আল্লাহর) নিদর্শন ও জ্ঞাপূর্ণ উপদেশ বিশেষ। 38811943152: 8০585 এ] 





পারা ৩ তিলকার রুসুলু +% ৬১ ৬//$/.810012180809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সুরা আলে ইমরান 








পিতা ছাড়া) মাটি থেকে পয়দা করেছেন, তবপর * 
তাকে বললেন, হয়ে যাও, সাথে সাথে তা (মানুষে ৬০ 
পরিণত) হয়ে গেলো। 








৬০. (এ হচ্ছে) তোমার মালিকের পক্ষ থেকে (আসা) ২ $ [ রি ? 
সত্য (প্রতিবেদন), অতপর তোমরা কখনো তাদের ৬ ০৭ 2১ টি নি 





পাঠ পা-০০ি 


দলে শামিল হয়ো না যারা সন্দেহ পোষণ করে। ৬৭ ১৯৮] 








৬১. সে বিষয়ে (আল্লাহর কাছ থেকে সঠিক) জ্ঞান ০৯ ৪৪ 
আসার পরও যদি কেউ তোমার সাথে (খোমাখা) 01৯15 ০ ৬ 453 (৯৮৯০০ 
ঝগড়া-বিবাদ ও তর্ক করতে চায়, তাহলে তুমি তাদের ।€-৮5৫ এ £4 
বলে দাও, এসো আমরা আমাদের ছেলেদের ডাকবো দি 1915 ০০৮০। 55 
এবং তোমাদের ছেলেদের ডাকবো, (আমরা ডাকবো) 12791 “22155152 124 বো 
আমাদের নারীদের এবং তোমাদের নারীদেরও , (সাথে) . 19 রে শে ০ ্ 
আমরা আমাদের নিজেদের এবং তোমাদেরও (এক ৫2) ০০৯৪ 45 দু তি 272 39 
সাথে জড়ো হওয়ার জন্যে) ডাক দেবো, অতপর ০8) 
আমরা বিনীতভাবে দোয়া করবো, (আমাদের মধ্যে) ও) ০০০০) ৪4 
যে মিথ্যাবাদী তার ওপর যেন আল্লাহর অভিশাপ বর্ষিত 
হয়। 
































৬২. এ হচ্ছে সঠিক (ও নির্ভুল) ঘটনা, আল্লাহ তায়ালা ॥] « পরি।৮। 3 
ছাড়া হিতীয় কোনো মা'রুদ নেই; ররিন্েহে আল্লাহ 441 ৬৫195 921 ০০2৪)121$, ৩1 
পারছি পাটি পা শ9 পা 


তায়ালা পরম শক্তিশালী ও প্রজ্ঞাময়। 22252543 











৬৩. অতপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে (জেনে -০ট 195১ ,৮ পু আ “৮2 রে 
রাখো) আল্লাহ তায়ালা কলহ সৃষ্টিকারীদের (ভালো $ ০৪০০৪০৪০৮15 401 001 519 0৫ 
করেই) জানেন। 











৬৪. €হে নবী,) তুমি বলো, হে কিতাবধারীরা, এসো “পু রা 
আমরা এমন এক কথায় (একমত হই) যা আমাদের « ৮৫ কয কিস্তি ৮৫1 02 ও 


কাছে এক (অভিন্ন), আমরা উভয়েই আল্লাহ তায়ালা 2 9527715 

ছাড়া অন্য কারো এবাদাত করবো না এবং তার সাথে 2101 ৩০০ খেল পাঠ 
অন্য কিছুকে অংশীদার বানাবো না, (সর্বোপরি) আল্লাহ [2,2%5 3৯5 91625 45 50১৯ 9 
তায়ালা ছাড়া আমরা আমাদের মাঝেও একে অপরকে রি ররিগিন 
প্রভু বলে মেনে নেবো না; অতপর তারা যদি (এ থেকে) 1125 3$,4 95 ৬০ 4150) [৯5 
মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের তুমি বলে দাও, তোমরা ভর 
সাক্ষী থেকো, আমরা (আল্লাহর সামনে) আনুগত্যের ৪ ০9৮০০ 00 19052119158, 
মাথা নত করে দিয়েছি। ্ 























৬৫. তুমি বলো,) হে কিতাবধারীরা, তোমরা ইবরাহীম ””১: তি রি 
সম্পর্কে (অযথা) কেন (এই) তর্ক করো (যে, সে ইন্ুদী ; ০2০৮ 32৩0 0 
সা ত 1০০ 19 ১90 ১০0০ "2 
তোমর কি বুঝতে পারছে নাঃ ও 055 ১৪০৮০২ 











পারা ৩ তিলকার রুসুলু ক৬হ২ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


৬৬. হ্যা, এর কয়েকটি বিষয়ে তোমাদের (হয় তো)কিছু , , * £717*২* দৃলএটী * ০৯ 
কিছু জানাশোনা ছিলো এবং সে বিষয়ে তোমরা অনেক 42-৮% [৯০৯০ £%৯ ০৮১০ 


০ পি পা গ্ি 


তর্ক বিতর্কও করলে, কিন্তু যেসব বিষয়ে তোমাদের ০28 
কোনো জ্ঞানই নেই; সেসব বিষয়ে তোমরা বিতর্কে ॥ ১৮৫1 ০ ০09৯৮ 48 ০ 











/৯০ ০০ ৮/১৮ ০০ ৩ 





লিপ্ত হচ্ছো কেনঃ আল্লাহ তায়ালাই (সব কিছু) জানেন, ৩ /১-০৫/৮ পা 
তোমরা কিছুই জানো না, 9095 ০7955 2125৮15 





৬৭. (সঠিক ঘটনা হচ্ছে,) ইবরাহীম ইহুদীও ছিলো (০0125 518355 0 ভি 
না- খৃষ্টানও ছিলো না; বরং সে ছিলো একজন একনিষ্ঠ এ দা নাঃ 
মুসলিম; সে কখনো মোশরেকদের দলভুক্ত ছিলো না। ৩০ 04109৮ [০1০51855500 5415 


পানি ভি 











৬০৪১] 
৬৮. মানুষদের মাঝে ইবরাহীমের সাথে (ঘনিষ্ঠতম) দুল ্ [) 
সম্পর্কের বেশী অধিকার তো আছে সেসব লোকের,যারা ০৪১441৮৯১20 ৮১ ৫9 ৩ 


৮১০০৩] পানি শত 1 তা ০০৮ -০৩া 


তার অনুসরণ করেছে, (আসলে) এনবী ও (তার ওপর) ৮ 
ঈমান আনয়নকারীরাই হচ্ছে) ইবরাহীমের ঘনিষ্ঠতম 197০2955011 


ব্যক্তি; আল্লাহ তায়ালাই হচ্ছেন ঈমানদারদের একমাত্র ০ | 94819 
সাহায্যকারী । ভি 

















৬৯. এ কিতাবধারীদের একটি দল তোমাদের কোনো 

না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায়; তাদের এ 

বোধটুকু নেই যে, (তাদের এসব কর্মপন্থা) তাদের * ০৮2 সর; ৯০9৮ ৮0 -০/১০ 
নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে শিট খর! ০৯5 9 ১7515 


পারবে না। রি 05528 রি 

















৮৮টি 


৭০. হে কিতাবধারীরা, তোমরা কেন আল্লাহর ০৮০১ ০৮ টি 
আয়াতসমূহকে অস্বীকার করছো, অথচ তোমরা নিজে ” 41 3 ০9১৯৯০০০ ০ ০611 ০০ 


রাই (এর সত্যতার) সাক্ষ্য দিচ্ছো। রর 2882 











০: 


৭১. হেকিতাবধারীরা, তোমরা কেন “হক'-কেবাতিলের ০9 ”* ্ 
সাথে মিশিয়ে দিচ্ছো, (এতে করে) তোমরা তো সত্যই ১ ০১৮21601 ০০ ০০ 


গোপন করছো, অথচ (এটা যে সত্যের পরিপন্থী) তা ০ ৯৩ 0৩৪ (20 
তোমরা জানো। প219 381 ইত 





শা £৯ শগিপ্্ণঠ পা 


ও ০০০ 





৭২. আহলে কিতাবদের (মধ্য থেকে) একদল লোক 121. «০ 11৮*8781? +০]18 
১৮ 1521 ০৮5 | ০1 ৬৫ নর টি 
যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা সকাল বেলায় তার ?+215221 ০8011 & 0. ৫০11 
ওপর ঈমান আনো এবং বিকেল বেলায় তা অস্বীকার 9151 ০২১-1$ ০১7৮৪ 
৪৫ রা ডিশটি ৯৩ & িতেতাশ্র শা সি, ০০০০ রা শি 


মরি তারা (এর ফলে ঈমান থেকে) ফিরে উ ০2০১১৭-০৪শ 85511958193 














ত প 


৭৩. যারা তোমাদের জীবনবিধানের অনুসরণ করে, ৪ 
এমন সব লোকজন ছাড়া অন্য কারো কথাই তোমরা ১2 রি ০ ্ 15:28 5 


মেনে নিয়ো না; (হে নবী,) তুমি বলে দাও, 
একমাত্র 51 টি হেদায়াত, ৮94 ৩1 ৫ ০৪১৪]1০1 
পারা ৩ তিলকার রুসুলু ৬৩ ৬//$/.8100121808091171017001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১6150 
(তোমরা একথা মনে করো না), তোমাদের যে ধরনের * 3% ৮০০৯০ ০৯ 

(ব্যবস্থা) দেয়া হয়েছে তেমন ধরনের কিছু অন্য ৫9৯1৭ 9পস্99 2 ০5 ৩2 
কাউকেও দেয়া হবে অথবা (সে সূত্র ধরে) অন্য ॥ ০০৮০৪ 
লোকেরা তোমাদের মালিকের দরবারে তোমাদের এ ১০এা। 1 ৩ লা 
বিরুদ্ধে কোনো রকম যুক্তিতর্ক খাড়া করবে (হে নবী), € ৪৯17 ৪ ৮. ৮ 

তুমি তাদের বলে দাও, (হেদায়াতের এ) অনুগ্ধহ উ.০12519215,208 ০ 
অবশ্যই আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তাকেই তা 

দান করেন; আল্লাহ তায়ালা বিশাল, প্রজ্ঞাসম্পনন। 





























৭৪. নিজের দয়া দিয়ে তিনি যাকে ইচ্ছা তাকেই ০০4 ৩ 265 ৯ তা পাঠ তা 
(হেদায়াতের জন্যে) নিদৃষ্ট করে নেন; আল্লাহ তায়ালা 9১401958 ৬৭ ৩৯১৪ ০০৪৯৭ 
হচ্ছেন অসীম দয়া ও অনুগহের মালিক। ও ঠা 031 











৮9/১পা / পা £৯ পা পপ ৯ পা 


৭৫. আহলে কেতাবদের মধ্যে এমন লোকও আছে, 
তুমি যদি তার কাছে ধন সম্পদের এক স্তুপও আমানত 31639270591 ০7 ভা ০০ 


রাখো, সে (চাওয়া মাত্রই) তা তোমাকে ফেরত দেবে, দত ৫৯) ৯৯০৮৮ রি 
আবার এদেরমধ্যে এমনকিছু (লোকও) আছেযারকাছে 4--* 7 ৩০-৮৪১295 121 1১র 
যদি একটি দীনারওতুমি রাখো, সেতা তোমাকেফিরিয়ে 4212 ,52 এটি রে 

দেবে না, হ্যা, যদি (এ জন্যে) তুমি তার ওপর চেপে * ০১০] 158) ০৪ 


পপ 
পাঠ প্রা পা পট টিপি ২ ০৯টি পরা ০ রা ঙ্ পা 


বসতে পারো (তাহলে সেটা ভিন্ন), এটা এই কারণে 1? ৮০ ০১113 5550 ৮১5 
যে, এরা বলে, এই (অ-ইহুদী) অশিক্ষিত লোকদের নাড়া দি তি, রি রা 


ব্যাপারে আমাদের ওপর কোনো বাধ্যবাধকতা নেই, 4/ ০) 0১১০ 
এরা (আসলে) বুঝে শুনে আল্লাহর ওপর মিথ্যা কথা ঞ 2152550- ৮১ কচি ও 


বজে। ও 0955৮29১321 





























৭৬. অবশ্য যে ব্যক্তি আল্লাহর (সাথে সম্পাদিত) ৮4 ৪1৫ %ু 17৭ 

প্রতিশ্রুতি রক্ষা করে এবং (সে ব্যাপারে) সাবধানতা 44 ১ ০019 5১৪৯ 891 ৬ রে 
অবলম্বন করে, (তাদের জন্যে সুখবর হচ্ছে) আল্লাহ রী 2322] ০ 

তায়ালা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। ৬ ৬ | ৪৪ 














৭৭. অবশ্যই যারা আল্লাহর (সাথে সম্পাদিত) 4 । ৯৫ ৩৯৮ ত 8 ৩৯ দুদ 
প্রতিশ্রুতি ও শপথসমূহ সামান্য (বৈষয়িক) মুল্যে বিক্রি £ 441 ১2 2 ৩৪১০ 


পাঠ প্র 


করে দেয়, পরকালে (আল্লাহর পুরস্কারের) কোনো 4৭1: 215 পু ।প 
₹শই তাদের জন্যে থাকবে না, এদের সাথে আল্লাহ 3৬2 এগ 5 ৫০ গঞজগি 


তায়ালা কোনো কথাবার্তা বলবেন না তিনি তাদের খু (22 ০০০% ৫০৩০ 
* 
দিকে তাকিয়ে দেখবেন না এবং তিনি তাদের পাক ॥! 401-7৯৮789 75581 451 


না 2042 











প্র পর /৬ শঠিলাি পা 


৪ ক] ৮১125 





৭৮. এদের মধ্যে এমন কিছু লোকও আছে, যারা * ৮? পা রি পু ০৪ 
কিতাবের কোনো অংশ যখন পড়ে তখন নিজেদের -”৪ ১0199120 গা 019 


জিহবা এমনভাবে এদিক-সেদিক করে নেয়, যাতে €_ ৫ | * 9৯৮৯৯ 2 এ 12 
তোমরা মনে করো, সত্যি বুঝি তা কিতাবের কোনো নু 4, ছি 
অংশ, কিন্তু আসলে) তা কিতাবের কোনো অংশই 5 ঠিক ০ ০২৯ ০2৩, ডি 
নয়, তারা আরো বলে, এটা আন্রাহর কাছ থেকেই ্ 


এসেছে, কিন্তু তা আল্লাহর কাছ থেকে আসা কিছু নয়, ০401 ০২৪ ০৮০৪০ [29481 ০২৪ ০ 
পারা ৩ তিলকার রুসুলু ৬৪ ৬///%4.2100181780809171017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
এরা জেনে শুনে আল্লাহর ওপর মিথ্যা কথা বলে ৮ /১-০/১৮ টি 


চলেছে। 9 05525520141 & 02155 








৭৯. কোনো মানব সন্তানের পক্ষেই এটা (সম্ভব) নয়, ০০) ০০০১৩ 
আল্লাহ তায়ালা তাকে তার কিতাব, প্রজ্ঞা ও নবুওত ০০৪] 401 4৯9৭ ০35 ০1215 


পা পা 8১ 9টি, পা 


দান করবেন, অতপর সে লোকদের বলবে, তোমরা 101 58255 

আল্লাহকে ছেড়ে সবাই আমার বান্দা হয়ে যাও, বরং 5 ০০5২১ ই৪৭২ 123 
সে (তো এ কথাই) বলবে, তোমরা সবাই তোমাদের ৮941 93:৮০৫]12551 
মালিকের বান্দা হয়ে যাও, কেননা তোমরাই মানুষদের .. ০৮. * 25 রি ডে 
(এই) কিতাব শেখাচ্ছিলে এবং তোমরা নিজেরাও (তো) 0920 ০৯২০ 2 ০05) 19১92 
অধ্যয়ন করছিলে। ৩ /১--০ ১৩৮ -9/১ ০০ ৩ 


ও 095305৮22129 ০ 























৮০. আন্মাহর ফেরেশতা ও তীর নবীদের রব হিসেবে 4৮ +1711 1 ২ ৪৫ *1% ৮০০1 ৫ তত 
2 1 
স্বীকার করে নিতে এব্যক্তি তোমাদের কখনো আদেশ এল 0 ০৮০১৫ 39 


দেবে না; একবার আল্লাহর অনুগত মুসলমান হবার পর 31 045209200৮2 
সে কিভাবে তোমাদের পুনরায় কুফরীর আদেশ দিতে ঠিশ ০5 টি 


পারে? 5 & ০০-০৮-১1১1 








প্পার্পা 


৮১. আল্লাহ তায়ালা যখন তার নবীদের কাছ থেকে * £2*%1 1 * 
রক্ত নিয়েছিলেন (তেখন তিনি বলেছিস, পাপ তত 35৪ 2৫215 


হচ্ছে) কিতাব ও (তার ব্যবহারিক) জ্ঞান কৌশল, যা দু" ++ ঠা 
আমি তোমাদের দান করলাম, রা ০১৮১০৫প৮ ০৮৫৯ ০০: 


যখন (আমার কোনো) রসূল আসবে, যে তোমাদের , «০, 
কাছে রক্ষিত (আগের) কিতাবের তান: করবে, 2০22 4 এটা লে 39০ 


তখন তোমরা অবশ্যই তার (আনীত বিধানের) ওপর ক 
ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে; তিনি জিজ্ঞেস ৮2১ ৫68৬52৮8১ি ০ 
করলেন, তোমরা কি অংগীকার গ্রহণ করছো এবং ১12111551 1 

আমার এ প্রতিশ্রুতির দায়িত্ব পালন করছো? তারা 19১5 ০5. ১ 19 ১১! 
বললো, হ্যা আমরা অংগীকার করছি; তিনি বললেন, 9 31 2 
তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের ৩৫9 ০০-৮০৮ 9 
সাথে (এঅংগীকারে) সাক্ষী হয়ে রইলাম। 






































৮২. এরপর যারা (এ থেকে) মুখ ফিরিয়ে নেবে, তারা 2 44151 ২৯৮ ৫৮৫ ৯৩৫ 
অবশ্যই বিদ্রোহী (বলে বিবেচিত হবে)। ০টি 5 0১ ৫৯2 4855 ০০5 


রা ৮১০9 0 


৪ ০০৯ 











৮৩. তারা কি আল্লাহর (দেয়া জীবন) ব্যবস্থার বদলে ।$ +* নি দিবা ”দুঠা 
অন্য কোনো বিধানের সন্ধান করছে? অথচ আসমানসমূহ ০০ এ; 2 21১ 
ও যমীনে যা কিছু আছে তা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় 4119 15:29 (2 জর 
হোক, আল্মাহ তায়ালার সামনে আত্মসমর্পণ করে আছে ” 15 ট্ ্ ৩১9 রে ৫ 
এবং প্রত্যেককে তো (একদিন) তার কাছেই ফিরিয়ে 9৯৯১৪ 
নেয়া হবে। 














৮৪. (হে নবী,) তুমি বলো, আমরা আল্লাহর ওপর 
ঈমান এনেছি, ঈমান এনেছি আমাদের ওপর যা নাধিল 79 529050175450798 


করা হয়েছে তার ওপর- ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, 0০19. 17৮৮১19৯১21 টর ৭5] 
পারা ৩ তিলকার রুসুলু ৬৫ ৬///%4.2100181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
ইয়াকুব ও তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু  ॥ *এ ৮ ৯৪৯৩ 
নাধিল করা হয়েছে তার ওপরও, আমরা ঈমান এনেছি, (৮৮ গো 29 ৮419 ০১ 98৯79 
মূসা, ঈসা এবং অন্য নবীদের কাছে তাদের মালিকের 2৬৫১ 5 এত ৪ 8 
পক্ষ থেকে যা কিছু দেয়া হয়েছে তার ওপরও, নবীদের 35568-৮89) ০2 09115 ৮৮৮৪9 
কারো মাঝেই আমরা কোনো ধরনের তারতম্য করি _ ০1০ পর্ন ৮৪৫৫) ৩৯৮ ছি? 
না, মুলত) আমরা সবাই হচ্ছি (তীর) কাছে ও ০/৪০-৮৮41 ০৯১9০০০৪১ ০৯ জন 
আত্মসমর্পণকারী। 











৮৫. যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান 18 *1%1৫% ? পুর দু 
অনুসন্ধান করে তবে তার কাছ থেকে সে (উদ্ভাবিত) ০০০8১ ১03০1 ৮ ০ ৮৪ 


গা করা হবে না, পরকালে সে চরম ৪ ০৪১০ ০০ 8১০১| 99০৩ 











৮৬. যারা ঈমানের (আলো পাওয়ার) পর কুফরী করেছে, 71:৫2 1€₹” ০৪৫ 
আনাহ ছায়ালা তাদের কিভাবে (আবার আলোর) ১৯০19১৯ 59 ৩৩৯৭ 

পথ প্রদর্শন করবেন, অথচ (এর আগে) এরাই সাক্ষ্য ,£- (122 

দিয়েছিলো যে, আল্লাহর রসুল সত্য এবং (রসুলের ৩ 45-51 ০ 19১525-2] 
মাধ্যমে) এদের কাছে উজ্জ্বল নিদর্শনসমূহ এসেছিলো; (৬০৪৪ /2-০-5717-৯ 
(আসলে) আল্লাহ তায়ালা কখনো যালেমদের সঠিক নি 


পথ দেখান না। 2৩1 || | 























৮৭. এরাই হচ্ছে সেসব লোক যাদের কার্ষকলাপের &। 2++7% রণ অর এ 
একমাত্র প্রতিদান হচ্ছে, তাদের ওপর আল্লাহ « 48952532827 


য়ালা, তার ফেরেশতা ও অন্য সব মানুষের ৮৯৮৯৭ 
ভিলা বৈরিভহবে)। + ও ০১৯20152121 











৮৮. (আর সে অভিশপ্ত স্থান হচ্ছে জাহান্নাম,) সেখানে “1:50 2১4৫০ 
তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে, তাদের (ওপর) ০১16201০৪5৬ মৃত 13 ০8915 
থেকে শাস্তির মাত্রা কমানো হবে না, না আযাব থেকে 2 
তাদের (কোনো রকম) বিরাম দেয়া হবে! € 49১6১ ১19 














৮৯. আর তাদের কথা আলাদা,যারা (এসব কিছুর পর) 
তাওবা করেছে এবং (তোরপর) নিজেদের সংশোধন 


রা র্‌ ৯ পান 7০12৩ *, ছু ] 
1১০৪ ০০|920055911 
করে নিয়েছে, আল্লাহ তায়ালা অবশ্যই ক্ষমাশীল ও গু ৪. ও ৯৪৮৫ নিবি? 








33 
পরম দয়ালু। ৪ ০৯১১৪ 4 ০ 9159 











৯০. অবশ্যই যারা একবার ঈমান আনার পর কুফরীর এ 
(পথ) অবলম্বন করেছে, অতপর তারা এই বেঈমানী - ০ 2০৭1৮23৩ ঠা ] ০1 


(কার্যকলাপ) দিন দিন বাড়াতেই থেকেছে, (আল্লাহর ₹ 
দরবারে) তাদের তাওবা কখনো কবুল হবে না, কারণ এ পক ০5755192 
ধরনের লোকেরাই হচ্ছে পথভ্রষ্ট। $6216102 199 











৯8 রা 3082259198122155 2৭ ০৫1৩1 
22 
১১:7৮ রা 435৩৪) 29০৯ 
বররন আহারে আর লেদিতাদের ৪ ০2১ ০০-৪1০১পগু প 


পারা ৩ তিলকার রুসুলু ৬৬ ৬///%4.2100181780809171017001-019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 















৯২. তোমরা কখনো (যথার্থ) নেকী অর্জন করতে 0 
রঃ পারবে না, যতোক্ষণ না তোমরা এমন কিছু থেকে ০ 1০ ভি 2১1 ] 15151 


আল্লাহর পথে) ব্যয় করবে যা তোমরা ভালোবাসো; 
& (মূলত) তোমরা যা কিছুই ব্যয় করো, আল্লাহ তায়ালা 
৮] অবশ্যই তা জানেন । 














৯৩. (আসলে) সব খাবারই বনী ইসরাঈলদের জন্যে 47817 মি. তএ ০12 77৮1 এ 
হালাল ছিলো, (অবশ্য) এমন (দু'একটা) জিনিস ০1১৮1 ০৮১১ 0৮৮1০ 
থালা হার আনন ০৩2124040822107081 
রা ভোর উদানাডিতা সস ০১5051980 05+45)941 ০9 ০ 








৯০৪ রা 


গু) ৪ ০৪০০৪২৫০190 
৯৪. এরপরও যারা এ বিষয় নিয়ে আল্লাহ তায়ালার 1 * 
ওপর মিথ্যা আরোপ করে, তারাই হচ্ছে যালেম। ১০০০৫০০3৫10 & ১৪) ৬০ 


তা ৯০০১ 


উ 09181122055 এ] 


৯৫. তুমি বলো, আল্লাহ তায়ালা সত্য কথা বলেছেন, “৯. '* 2 

অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইবরহসের ০১৮১1 21589 2855208 

পা রি ৪ ০৮৯১৯| 05 05525৫2 

৯৬. নিশ্চয়ই গোটা মানব জাতির জন্যে সর্বপ্রথম যে ,* $ ৯৮ এ ও 

ঘরটি (বানিয়ে) রাখা হয়েছিলো তা ছিলো বাক্কায় (১7০00655৮49 41 
৮৯ পাঠ ৬৫ ৮০০০ ক্র পাা্ট পুত 

ও দন সা & পেি০০5 


নে খানে রি আন্নাহ তায়ালার পাপ রা পচ গু 1৬৩া? গু 11 
দক ছে ইবরার? ১057 ৩৭১ ৯১১] ৭ 2 
(এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে), যে এখানে প্রবেশ ও পু টি 
করবে সে নিরাপদ হেয়ে যাবে, দ্বিতীয় মর্যাদা হচ্ছে); ৪১০০ 645 0০1 002453 


মানব জাতির ওপর আল্লাহর হুকুম পালনের জন্যে 422, খু, ৮102৮ 
(তাদের) এই দায়িত্ব দেয়া হয়েছে, যে ব্যক্তিরই ০৮9 ০০ 18657 ৬-৬না 


এ ঘর পর্যন্ত পৌছার সামর্থ থাকবে, সে যেন এই ** দু 481 013 32 
ঘরের হজ্জ আদায় করে, আর যদি কেউ (এ বিধান) ডি 1 ৬০০৪৪ ০০ 
অস্বীকার করে (তার জেনে রাখা উচিত), আল্লাহ 

তায়ালা সৃষ্টিকুলের মুখাপেক্ষী নন। 

৯৮. €হে নবী!) তুমি বলো, হে আহলে কিতাবরা, প ৯৪ 2৩ বটি 52 
তোমরা কেন (জেনে বুঝে) আল্লাহর আয়াতসমূহকে ৭ ৪ ০9১৮ ০ || ০০৪১ 
অস্বীকার করো, তোমরা যা কিছু করো আল্লাহ ₹ ৯৯৫11552480 8 & 
তায়ালাই তার ওপর সাক্ষী। ৪ ০০৮১১ ০৫৯ ০০৪০ 449 5 1 
৯৯. তুমি (আরো) বলো, হে আহলে কিতাবরা, তোমরা ৯৩ প৯ এত পদটি 
কেন তাদের আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছো 052০2092551 ৮5] 0528 
যারা ঈমান এনেছে, (কেনই বা) তোমরা তাকে বাকা 2 চন চক এ 
পথে ধাবিত করতে চাও, অথচ (এই লোকদের সত্যপন্থী * £ ১০০৮9 25৮৯৩ এ 
হবার ওপর) তোমরাই সাক্ষী; আল্লাহ তায়ালা তোমাদের টু 
(বিদ্বোহমূলক) আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন। 99 রী ঠা 955 225 
পারা ৪ লান্‌ তানা-লু ৬৭ ড//৬/.210017179050917910179010.0109 










































































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ও সুরা আনে ইমরান 
১০০. হে মানুষ- তোমরা যারা ঈমান এনেছো- 12% £? 

(আগে) যাদের কিতাব দেয়া হয়েছে তোমরা যদি 4) 1525 ৩ 15:51 39 ভি 
তাদের কোনো একটি দলের কথা মেনে চলো, তাহলে * ০৯০-প ৮ 

এরা ঈমান আনার পরও তোমাদের কুফরীর দিকে ৮9১১৭ ০০1 1989০291105 
ফিরিয়ে দেবে । 











ভ ০৪১৮০৮০০৭০০ 








১০১. আর তোমরা কিভাবে কুফরী করবে, অথচ ৯০০৯৫152৮2৮ ৫৯০ 

তোমাদের সামনে (বার বার) আল্লাহর আয়াতসমূহ ৮৮ 00৮19 99829 ০3429 
তেলাওয়াত করা হচ্ছে, তাছাড়া (আয়াতের বাহক * ৫ পপ পর্ন ৭০ ৯৮৯১ ০21] 
স্বয়ং) তার রসূল যখন মা মাঝেই মভুদ 2০ ০১৮4 ৮১০3 £ অন 


9 /৯ পরার 


$ ০০৪2৮৮15০৫1 ৫42 8৫43 ্‌ 











রয়েছে, যে ব্যক্তিই আল্লাহ (ও তীর বিধান)-কে শক্ত 
করে আকড়ে ধরবে, অবশ্যই তাকে সোজা পথে 
পরিচালিত করা হবে। 








১০২. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, ৮৫ ০৮৮৬1 21 21৯ (দুটি 
আল্লাহকে ভয় করো, ঠিক যতোটুকু ভয় তাকে করা 1১৫১4119831 19০ ৩৪1 0945 
উচিত, (তার কাছে সম্পূর্ণ) আত্মসমর্পণকারী না হয়ে লাজ 527৮ 87 4৬ 

তোমরা কখনো মৃত্যু বরণ করো না। € ০০০৮০০91০১৪ 49 

















১০৩. তোমরা সবাই মিলে আল্লাহর রশি (কোরআন)-কে ,1*%5€দু ৪1০ 
শক্ত করে আকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন ০15১০44০০১০ 


হয়ো না, তোমরা তোমাদের ওপর আল্লাহর (সেই) 3 ” ৮ ্ & 24812 3 ্ 
নেয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা একে রি 1০ 9 টি 9 
অপরের দুশমন ছিলে, অতপর তিনি (দ্বীনের বন্ধন " 4215 7+5 ভি পা চরে 
দিয়ে) তোমাদের উভয়ের মনের মাঝে ভালোবাসার - 3১০? ঠিিডিনির 
সঞ্চার করে দিলেন, অতপর (শত্রুতা ভুলে) তোমরা চে 24912 21455 [81 
তার অনুগ্ধহে একে অপরের “ভাই' হয়ে গেলে, অথচ দির 7৩০০ ০ 
তোমরা ছিলে (হানাহানির) অগ্নিকুন্ডের ্রান্তসীমায়, 525৮৫68060201 ০2858515 
অতপর সেখান থেকে তিনি তোমাদের উদ্ধার করলেন; » ০. 11 5 ০৫০৫, ০৫৭, 
আল্লাহ তায়ালা এভাবেই তীর আয়াতসমূহ তোমাদের ৮০৮14271৮40 ভন এ)১০ 
কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, আশা করা যায়, তোমরা ৪৮ 
সঠিক পথ পেয়ে যাবে। ৬) 









































১০৪. তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা 55575055282 
উচিত, যারা (মানুষদের) কল্যাণের দিকে ডাকবে, ১1 1 055০৯ £প 5৮209 


(সত্য ও) ন্যায়ের আদেশ দেবে, আর (অসত্য ও) 20572727227] 75255 
অন্যায় কাজ থেকে (তোদের) বিরত রাখবে; এরাই 7 ০১৪৪ ০১১১৯৮1৪ ০১9১০59 


হচ্ছে সেত্যিকারের) সফল । 9 05548] 4৫ এগ, ১০ 














১০৫. তোমরা (কখনো) তাদের মতো হয়ো না, 4১০০৮০১৩০০৮ তাক 

যাদের কাছে (আল্লাহর) সুস্পষ্ট নিদর্শন আসার পরও 1550151%560০8012150582 
তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং ৮ ০ এপ) ০০৩51 এন 
(নিজেদের মধ্যে) নানা মতানৈক্য সৃষ্টি করেছে; এরাই এগ, ০] গাব তে ০৯০ ৩৮ 
হচ্ছে সে সব মানুষ যাদের জন্যে কঠোর শাস্তি রড. উই 


রয়েছে। ৪৮৪০ ০১1৬০-০০] 














১০৬. (কেয়ামতের) সে দিন (নিজেদের নেক আমল দেখে) _₹* ৮ পপ ৯ দু ৯ ০০ ও, তি 
কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্বল হয়ে যাবে, (আবার) কিছু ৪৬ 99 ১9৮79 ঠ 99 ৮] এল 
সংখ্যক মানুষের চেহারা (ব্যর্থতার নথিপত্র দেখার পর) ২,” ৮ ০ ৯ 

কালো (বিশ্রী) হয়ে পড়বে, যাদের মুখ কালো হয়ে যাবে ০৮৪০৪৯৪০০১৮ ০৪1 ৮ও 


পারা ৪ লান্‌ তানা-লু € ৬৮ ৬///4.21000181780809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
(জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে), ॥ 2* 44 * কপ ৯ পদক? 
ঈমানের ' (নেয়ামত পাওয়ার) পরও কি তোমরা 1935৩০৮৭৬৮১ 
কুফরীর পথ অবলম্বন করেছিলে? অতপর তোমরা টা 

নিজেদের কুফরীর প্রতিফল (হিসেবে এ) আযাব ও 09584525122 41441 
উপভোগ করতে থাকো! 

















১০৭. আর যাদের চেহারা আলোকোজ্ভ্বল হবে, তারা ০১-০০-০০৮৮ ০ 
(সেদিন) আল্লাহ তায়ালার (অফুরন্ত) দয়ার আশ্রয়ে ৩০-০৮৪১৯১৯শ ৩৪ ছি 


বা পাঠ ৮৯ ৮2 


থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন। 90361510242, 2০2০ 











১০৮, এগুলো হচ্ছে আল্লাহ তায়ালার আয়াত, পাওনা পা ডি ৮৩ ৫১ 11 তা 
সেগুলো যথাযথভাবে তোমাকে পড়ে শোনাচ্ছি; টা 0409 ০৫০1০9 401০ এ 
তায়ালা (তার আয়াতসমূহ গোপন রেখে তার জন্যে ০%:17৭1৮1% ৩৯ ০ 
শাস্তি দিয়ে) সৃষ্টিকুলের ওপর কোনো যুলুম করতে গু ০০৪৮০ ৮৮৩ ০৭3৭ 4 9 
চান না। 














১০৯. সা ৮515 ৪5 ৮০ 29 5৮৮1 2442 
আল্লাহর জন্যে; সব কিছুকে একদিন আল্লাহর দি ১১1 তির রে রঃ 


ফিরিয়ে দেয়া হবে। ১51 6৯১১4 ৫19 








রা 


১১০. তোমরা (হচ্ছো) সর্বোত্তম জাতি, সমগ্র মানব ০৮১11-2)শা ঘপ 2প্ 


জাতির (কল্যাণের) জন্যেই তে রবের করে আনা পর পা /৯ পা 2৯ পাপা ৯9 ৯ পানি পা /৯ টি পিঠ পা 


হয়েছে, (তোমাদের দায়িত্ হচ্ছে) তোমরা দুনিয়ার ৬ ০9 2০2১৯৮2 ০9১৮1 
মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ ৮৮০ 











পাপা পা ৪৯০০ 





থেকে বিরত রাখবে, আর তোমরা নিজেরাও আল্লাহর 021919,405 ০১১2ট39১০-৬। 





ওপর বে, আহলে কিতাবরা যদি ঈমান -০-০/১ ৯৮০ ঢু টিপা পা পা -০/৯০ 
আনতো তাহলে এটা তাদের জন্যে ভালোই হতো; _৪:০৮৮৪15-€ 0151 ৮৯] ০৮1 
তাদের মধ্যে কিছু ঈমানদার যাক্তও রয়েছে, (তবে) পা ৯০০1১৮9০9০৩ 5৯ পপি পা ৮9 /১০) 
তাদের অধিকাংশই হচ্ছে অপরাধী । 9 ৩৯০11৮১১০19 ০৪০০৪০| 








১১১. সামান্য ৪খ কষ্ট দেয়া ছাড়া তারা * ০*? কু) 5০ ০ এত 5০ 
তোমাদের গিনিতে ক্ষতি করতে পারবে না, ০০25৪ 919. '০01-০9১৯০] 
তারা যদি কোনো সময় তোমাদের সাথে সম্মুখসমরে ররর 

লিপ্ত হয়, তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতপর ও) ০9০০০ 302 2০29 
তাদের আর সাহায্য করা হবে না। 











ইরা সা নে (92৩21 273০805০ 
পর রর ০০ ০2৮25০2৬০৯2২1 
277 
আবি ০৬৭ 
এ সিন ই 0355০858 

ভিসি ২55 


৪ 9০০৪ 
পারা ৪ লান্‌ তানা-লু ৬৯ ড//4.9100119178080517101001.019 











৪ পানি 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


১১৩. তারা (আবার) সবাই এক রকম নয়, আহলে 2 অ? ৯৫5 শীল ৯০৯ 
কিতাবদের মধ্যে এমন কিছু লোকও আছে; যারা ৪0০১ ০৫2- 19৮7 
(ন্যায়ের ওপর) দীড়িয়ে আছে, যারা রাতভর আল্লাহর * ৮” ৮21 ৬ প সি পচ 
আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তারা (তৌর জন্যে) -*৯3 9৮া। £5148 ৬ ০978 2০5 


সাজদা করে। ৪09 

















১১৪. তারা আল্লাহ তায়ালা ও শেষ বিচার দিনের ৮৯০০) 
ওপর ঈমান রাখে এবং তারা মোনুষদের) ন্যায় নিত 
কাজের আদেশ দেয় ও অন্যায় কাজ থেকে বিরত ০+৮/:৮ প হিরা 
রাখে, সৎকাজে এরা প্রতিযোগিতা করে, আর এ ০/৪০)৮২০১১৮]| ৬০০৬৭9১9১৮৪ 


ধরনের) মানুষরাই সত্যিকার অর্থে নেক লোকদের ০৪181 ৮ তানি চি ও 
৮ ৪ 05420 0 ৪.৮ 











£৯ 5৯ সঠিপাঠিপা পা পা 


১১৫. তারা যা কিছু ভালো কাজ করবে তাকে কখনো ৫17,৮৫৫ “হি এ 
অস্বীকার করা হবে না; (কোরণ) আল্লাহ তায়ালা 4019559১840 টপ ০519025 


পাসিও +০-০7 [255১৩ 
পরহেযগার লোকদের ভালো করেই জানেন। ৪ চর 1 রা 

















১১৬. নিসন্দেহে যারা (আল্লাহ তায়ালাকে) অহ্ীকার * ৮71৮7174০৮৮ পপ 

করেছে, তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি বক ০20-95034585513 
তায়ালার মোকাবেলায় তাদের কোনোই উপকারে শি /১:-2-2. পাঠিত শি 
আসবে না; (বরং) তারাই হবে জাহান্নামের অধিবাসী, :755128 রা ০০ 5 
সেখানে অনন্তকাল তারা পড়ে থাকবে । 














১১৭. তারা এ দুনিয়ার জীবনে যা খরচ করে, তার 
উদাহরণ হচ্ছে (এমন লোকদের মতো), যারা নিজে 
দের ওপর অবিচার করেছে- (এটা হচ্ছে) সেই দলের 
শস্যক্ষেত্রের ওপর দিয়ে প্রবাহমান হীমশীতল (তীর) ৯ £ ০৩ টি 


বাতাসের মতো, যা (তাদের শস্যক্ষেত) বরবাদ করে (22 4842051$ +52? ৭৮1- 
দিয়ে গেলো; (মূলত) আল্লাহ তায়ালা তাদের ওপর ৫ রর 


কোনোই অবিচার করেননি; বরং (কুফরী অবলম্বন 6 7471427 *22291 445154 
করে) এরা নিজেরাই নিজেদের ওপর যুলুম করেছে। ৪ ৬১০২-৮৪-১1 ০৪49 40 ০৯৮৪ 




















১১৮. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের লোক *“ ৫16১1১1২411 77 থে 
ছাড়া অন্য কাউকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো ৭ 2195৯8157৩1 28 
না, (কেননা) এরা তোমাদের অনিষ্ট সাধনের কোনো 12532102251 ঘি ৮১2 
পথই অনুসরণ করতে দ্বিধা করবে না, তারা তো 19১5+85 রি 43 ্ঠ 
তোমাদের তই কামনা করে, ালের প্রতিহিংসা £১৭৯108 4850 5405385১252 
7818 র মুখ থেকেও পেতে মি রে এ নিযে ৮9০৮ ৮টি টি ০৯ রী 
করেছে, অবশ্য তাদের অন্তর যা লুকায় তা বাইরের [৮ ০৮ *১০/০৯১9০ ৪ 22৯. 3129 
অবস্থার চাইতেও মারাত্বক, আমি আমার আয়াতসমূহ রিতা 

তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি, তোমাদের ৪ 09256 201 ৪ ০ 
যদি জ্ঞানবুদ্ধি থাকে তোহলে তোমরা সতর্ক হতে 

পারবে)। 





























১১৯. সাবধান, যাদের তোমরা ভালোবাসো; তারা ? ৯.০ পু রি ৰ ৯. ৩ 7 
(কিন্তু) তোমাদের (মোটেই) ভালোবাসে না, 2৮20 রগ 2 
তোমরা তো (আমার) সব কয়টি কিতাবের ওপরও নি ৮৮/১০/১০৮০ ৮৯০ 
ঈমান আনো, (আর তারা তোমাদের কিতাবকে ০4 412৮০ 095889০৫598 


পারা ৪ লান্‌ তানা-লু € ৭০ ৬////.21001817808016171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সুরা আলে ইমরান 


বিশ্বাসই করে না), এরা যখন তোমাদের সাথে ।*14 ৫ ০৮115412 * ০০24) 
সাক্ষাত করে তখন বলে, হ্যা, আমরা (তোমাদের 751098 82176০28015 


টি টি চিপ /১06 ৮ 


কিতাব) মানি, আবার যখন এরা একান্তে চলে নি ৮2511০50201 ০০1 95০ 
যায়, তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা ২4 (০ 5 ৮% 858 
তোমাদের সোফল্যের) ওপর (নিজেদের) আংগুল ০1০৪০ 441 ০1. ১৮০৮৯ 1979 
কামড়াতে শুরু করে; তুমি (তাদের) বলো, যাও, + ০৩ 
নিজেদের ক্রোধের (আগুনে) নিজেরাই তোমরা 9 | 
(পুড়ে) মরো, অবশ্যই আল্লাহ তায়ালা মনের 

ভেতর লুকিয়ে থাকা যাবতীয় বিষয় সম্পর্কে সম্যক 

অবগত আছেন। 





























পু পাপা পানি 99 টি পাটি ৯ 


১২০. কোনো কল্যাণ তোমাদের (্পর্শ করলে) + 12, * ০ 
তাদের খারাপ লাগে, আবার তোমাদের কোনো | এড 25০ ০০৮6 ৩1 
অকল্যাণ স্পর্শ করলে তারা আনন্দে ফেটে পড়ে; 84 

্ সিল 
(এ অবস্থায়) তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো 1:51১৯১৯৭£ ক 


এবং সাবধান হতে পারো, তাহলে তাদের চক্রান্ত “2-4+£ ্ 
তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না; অবশ্যই টি রো 15852 19) ১৮০৫ 


পট ঠশ্টিপানিপা ও 




















আল্লাহ তায়ালা তাদের যাবতীয় কর্মকান্ডকে পরিঝেষ্টন 9 ৮০5৭ ০৭1০ চল 28 ০1০88 
করে আছেন। 





১২১. হে নবী, স্মরণ করো,) যখন তুমি ভোরবেলায় ০ এপ ৫ ৪ পক 29৩ 
টন আপনজনের কলে) খেকে বগলে ০৪81 ভ5০ ৪1০ ০৫-০568215 


৪818: 58025 
মোমেনদের যুদ্ধের ঘাটিসমূহে মোতায়েন করছিলে € 212 ১5219, 21091] 3০8 











(তখন তুমি নিশ্চিত জানতে যে,) আল্লাহ তায়ালা সব 
কিছু শোনেন এবং তিনি (বান্দাদের) ভালো করেই 
জানেন। 








১২২. যখন তোমাদের দু'টো দল মনোবল হারিয়ে ১ ৫25৯1 ০+ সি মারে 
১৫৪ ৮: ৯৫৭ 25১৪৪ 
ফেলার উপক্রম করে ফেলেছিলো, (তখন সেখানে) এ 1 


পাপা 0১৮ ০৫৮ 


আল্লাহ তায়ালাই তাদের উভয় দলের অভিভাবক 02552105 ১৮৮৯৯194/9 
হিসেবে মজুদ ছিলেন, আর আল্লাহর ওপর যারা ঈমান ” ০৪৪ ১৫৭ 


আনে তাদের তো (সর্বাবস্থায়) তার ওপরই ভরসা ও ০৭০] ] 
করা উচিত। 

















১২৩. (এই ভরসা করার কারণেই) বদরে (যুদ্ধে) £ ৭:20 5০১৬ নল 
আল্লাহ তায়ালা তোমাকে বিজয় ও সাহায্য দান ১0০53093052 401 ৮2525 985 


পা টি শটি ভি পা ৯ ০০ ভাতা পা 


করেছিলেন, অথচ তোমরা কতো দুর্বল ছিলে; তোমরা ও ০9১০০ ৮০4০) 441 19890 
আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা (এ 
বিজয়ের জন্যে তার) কৃতজ্ঞতা আদায় করবে । 























১২৪. ম্মেরণ করো,) যখন তুমি মোমেনদের বলছিলে, ১৫৮8৫ "7৮৮, 21, দুঃ 
তোমাদের রব যদি আসমান থেকে তিন হাজার ০৮৯ ১৪৮ ভ ইশ 154 


ফেরেশত পাঠিয়ে তোমাদের সাহায্য করেন, তাহলে ৭012 বিরহ গা 
তোমাদের (বিজয়ের জন্যে তা কি) যথেষ্ট হবে না? সি 


রা পানিও 


পারা ৪ লান্‌ তানা-লু ৭১ টি 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 331818851 


১২৫. (হা) অবশ্যই, তোমরা যদি ধৈর্য ধারণ করো ৯ * ৮57৮৮ (৯ 
এবং শেয়তানের চক্রান্ত থেকে) বেঁচে থাকতে পারো, ৩০৮2585215859197-8।, রি 
এ অবস্থায় তারা যদি তোমাদের ওপর দ্রুত আক্রমণ - লী 7০07৮ ৮৮-০৯-০116 

করে বসে তাহলে তোমাদের রব (প্রয়োজনে) পাচ 4-৮৯০-৮১-৮১০৯র 1৩১১): 


হাজার চিহ্নিত ফেরেশতা দিয়েও তোমাদের সাহায্য রি শি 
করবেন। ৪ ০০৪০০2০০০০৪ 











০০8, শা শা পাশ 


১২৬. (আসলে) এ (সংখ্যাটা)টকে আল্লাহ্‌ তায়ালা ৪£(১2]2 "1 4৯ 
তোমাদের জন্যে একটি সুসংবাদ বানিয়ে দিয়েছেন, রে ০৮০1৭ হও 


এর ফলে তোমাদের মন যেন (কিছুটা) প্রশান্ত (ও টন ১4-৮৫৪ 

কল লে ও 2501 | 9 রে 
পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তায়ালার পক্ষ থেকেই ৮১০] খ: | 41 
আসে, তিনিই সর্বজ্ঞ । পিশী সঃশা এ 














১২৭. আল্লাহ তায়ালা এই যুদ্ধের) দ্বারা ৯71৮৮ « টারুলারাল্র রাত 
কাফেরদের এক দলকে নিশ্চিহ করে দিতে চান, 12৮82 ০4১৭ ৩০১০ রে 
অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত ৯০ পুপকু দি এ 
করে দিতে চান, অতপর যেন তারা ব্যর্থ হয়ে ৪ ০৫৫ 15৮1১০০০০৫৪ 

ফিরে যায়। 

















১২৮. (হে নবী), এ ব্যাপারে তোমার কিছুই করার ৮ ৮ দর ৯ টিয়া 
নেই, আল্লাহ তায়ালা চাইলে তাদের ওপর দয়াপরবশ ০১5৫9 5 ১২৭1 ০০ ৫০০৮] 
হবেন কিংবা তিনি চাইলে তাদের কঠোর শাস্তি 55 7.:77580-::2-5-৮527---৮ 
নে নিকেতনের € ৬০৪০৮৮৪১৮৪৪ 491 -৮৫৯1০ 








১২৯. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তার ,. ১ হু ্ু-হক্ 
ইয়ান ভিসার ৩১ 22৬১৮৮18545 
ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা- শাস্তি দেবেন; আল্লাহ রী ০ ১ পা চি আঁ পাত্টিরা তি রে ৯৩ ০১৯৩ 
তায়ালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। 9128 ০০ ০১১59 ৪8 ০৮] ১8৯৪ 


চু ঢ 2 ৯-৫ ০এ রা 


৪৮৯১১) 988 419 | 








১৩০, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, (9219 ০ শিস 91 08826 
চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না এবং তোমরা আল্লাহ 55012381545 টিন, 
তায়ালাকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল $ ০9150 ৮০ 401198919- 25৯০০ 
হতে পারবে । 











১৩১. (জাহান্নামের) আগুনকে তোমরা ভয় করো, 
কাফেরদের জন্যেই এটাকে তৈরী করে রাখা 
হয়েছে। 











১৩২. তোমরা আল্লাহ তায়ালা ও (তার) রসূলের কথা ঢ ০2 ॥ এদ্ 45এজ ।০০& 
মেনে চলো, আশা করা যায় তোমাদের ওপর দয়া ৪ 05০১১ ৮284 09319481959 
করা হবে। 








১৩৩. তোমরা তোমাদের মালিকের ক্ষমা পাওয়ার ০৮৮৯৮ ০ ০ তা 
কাজে (একে অপরের সাথে) প্রতিযোগিতা করো, 2১৯১-৮০১১০০৪১১এ 12) 
আর সেই জান্নাতের জন্যেও (প্রতিযোগিতা করো), এ শা শ৯ 
যার প্রশস্ততা আকাশসমূহ ও পৃথিবী সমান, এটি --০এা 5১৬12 2১৮৮1105292 
মোত্তাকীদের জন্যেই প্রস্তুত করে রাখা হয়েছে, 





9 পানি ৮০০-০7 
তত 





০৫০ 
পা পা 





পারা ৪ লান্‌ তানা-লু ৭২ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


১৩৪. (আল্লাহভীরু হচ্ছে তারা) যারা সচ্ছল হোক ধ্তও দরে, 
কিংবা অসচ্ছল- সর্বাবস্থায় (আল্লাহর পথে) নিজেদের 51১19 ০৮1 05883 ০৪০1 


ধন-সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সংবরণ ৮ রর 
করে এবং যারা মানুষের ক্ষমা করে দেয়; আল্লাহ ৬ ৬০০৯০41158৮611 ০৮৪19 


টিটি 
তায়ালা উত্তম মানুনের ভালোরালেন। ৪ ০১০০৯৫। ৮53 215,001 














১৩৫. তারা- যখন কোনো অশ্লীল কাজ করে বসে 1৯-11522 
কিংবা (এর দ্বারা) নিজেদের ওপর নিজেরা যুলুম 19৮16 9820 1955 11 ০৯019 


করে ফেলে (সাথে সাথেই) তারা আল্লাহকে স্মরণ * ৯248112৫717 প% গিটাহি রা 
কত দের ওহে জন্যে জোহা -559819594641155-791 


প্রার্থনা করে। (আসলে) আল্লাহ তায়ালা ছাড়া আর (এ *প ১০ লি 27 
কে আছে যে তোদের) গুনাহ মাফ করে দিতে পারে? 19১2২৮5 2131-,60788 ৩০9 


শট ভি পটিপ্িপা টিপার ১ শটিপাি পর ে 


এরা জেনে বুঝে কখনো নিজেদের গুনাহের ওপর নি 
অটল হয়ে বসে থাকে না। হি ৭-৮১91925০০ 


১৩৬. এই (হচ্ছে সে বৈশিষ্ট্যমভিত) মানুষগুলো! ” এ * এপ ১2৪ ৯০2124 এ 
তাদের মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে +৪2 2 া 


০120৮ ০৭ 


ক্ষমা, আর এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে 311৪০ চি 
ঝর্ণাধারা বইতে থাকবে, সেখানে (নেককার) লোকেরা এ“. 5৩2১৯ 


অনন্তকাল ধরে অবস্থান করবে। (এটা) সৎ কর্মশীল & ০৮ | ১৯12552493 05০4৯ 
ব্যক্তিদের জন্যে আল্লাহর পক্ষ থেকে) কতো সুন্দর 
প্রতিদান! 























£৯ ৮০ /৬ রা গ পাশট ৮০9 ঠ১ পা 5৯ পাপা /১ পা 


১৩৭. তোমাদের আগেও বহু যুগ অতিবাহিত হয়ে ১৯১৯ ০০২ 21521545 
গেছে, সুতরাং তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং 129, টন দা22৪ টা রাত 
দেখো, (আল্লাহ তায়ালাকে) মিথ্যা প্রতিপন্নকারীদের 3502221 3 91 
কি পরিণতি হয়েছিলো! 2৮৯ 2 
৪ ০০৫ 


১৩৮. এটি হচ্ছে মানব জাতির জন্যে (আল্লাহর 20 -৭75 লে 
বিধানের বিশেষ) বর্ণনা এবং আল্লাহভীরুদের জন্যে 2599 (৪০9 7540 ০ 1৩, 
সুস্পষ্ট পথনির্দেশ ও সদুপদেশ। ্ ০ 


রা 























পা ৯ নি পার্টি | ০9 ৮9টি পা ১ ০১০০ পা 


১৩৯. তোমরা হতোদ্যম হয়ো না, চিন্তিত হয়ো না, ্ 
তোমরা যদি (সত্যিকার অর্থে) ঈমানদার হও তাহলে ১০-০১-৮215 রি 82152 


তোমরাই বিজয়ী হবে। € ৬৯০৪৭ ৮ ০1 


১৪০. তোমাদের যদি (কোনো সাময়িক) বিপর্যয় স্পর্শ 2566] ০৮ 52212 222 পশ্ £ 
করে (এতে মনোক্ষু্র হয়ো না), এ ধরনের আঘাত (51০৩৪ (৮০৩ 


তো (সে) দলের ওপরও এসেছে, আর (এভাবেই) 511325512 
আমি মানুষের মাঝে (থান ছা দিনগুলোকে ০৮০৮2৩31 র্ 
পালাক্রমে অদল-বদল করাতে থাকি, যাতে করে ৮41 251৮51 [|| 
(এর মাধ্যমে) আল্লাহ তায়ালা জেনে নিতে পারেন, চা রি চি 
কে (সত্যিকার অর্থে) আল্লাহর ওপর ঈমান রাখে ৯৫21557628৮ জে 
এবং (এর মাধ্যমে) তোমাদের মাঝখান থেকে কিছু 

শহীদ'ও আল্লাহ তায়ালা গ্রহণ করেন, আল্লাহ তায়ালা ১০:৮1৯|| 
কখনো যালেমদের পছন্দ করেন না। মা 


পারা ৪ লান্‌ তানা-লু ৭৩ ৬///%4.21000181780809171017001-019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


১৪১. আল্লাহ তায়ালা (এর মাধ্যমে) ঈমানদার 4 ৮৯৮৮ ৮1 ৮* “দু ৮০০০ 
বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাস্তানাবুদ করে (১--৮9 17:21 0291128 ০০৮৯9 


দিতে চান। ৪ ০2১০] 








পাঠ প্র 


১৪২. তোমরা কি মনে করো তোমরা (এমনি এমনি) («শু 2 
বেহেশতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তায়ালা ৮৮75 11555 ০ 1 


(পরীক্ষার মাধ্যমে) এ কথা জেনে নেবেন নাযে, কে 71572 24521020257? 
(তার পথে) জেরাদলরেছেররজেমানেরমরা কে পতল ১০ ০৪ এ এ 
(বিপদে) কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে! ৪ 5235 ৰ এ]| 




















১৪৩. তোমরা তার মুখোমুখি হওয়ার আগেই (সত্যের লি জান নর 
পথে) মৃতু কামনা করছিলে, আর (এখন) তা (তো) ৩108 ০০ ০৪০া| 096০০ ০819 


তোমাদের সামনেই চলে এসেছে এবং (নিজের ৪০682272৮21 দু 
চোখেই) তোমরা তা দেখতে পাচ্ছো । ৪ ৩৪১৯০০০১৬৪৭ 5 





১৪৪. মোহাম্মদ একজন রসূল ছাড়া কিছুই নয়, তার * * 14৫ ৭4 
আগেও বহু রসূল গত হয়ে গেছে (এবং তারা সবাই ০০৮৩৪054581 ৩5 


মৃত্যুমুখে পতিত হয়েছে); তাই সে যদি (আজ) 
মরে যায় অথবা তাকে যদি কেউ মেরে ফেলে, 28৮ /৮০5০ ৫2১14 159 


তাহলে তোমরা কি (হেদায়াত থেকে) মুখ ফিরিয়ে ্ 12: না? ০০ 2157 
লা হি রর ৬. 
আল্লাহর (দ্বীনের) ক্ষতি সাধন করতে পারবে না, টিতে ১৫১51525022 
আল্লাহ তায়ালা অচিরেই কৃতজ্ঞ বান্দাদের প্রতিফল নি রর ৬০ 


দান করবেন। ৪ ০৪১৯৪ 


























১৪৫. কোনো প্রাণীই আল্লাহর অনুমতি ছাড়া মরবে 4/ 3531 চান ৮82 2015155 
না, (আল্লাহ তায়ালার কাছে সবার) দিনক্ষণ সুনির্দিষ্ট, ” 2 5 না ডি 
যে ব্যক্তি পার্থিব পুরস্কারের প্রত্যাশা করে আমি তাকে ৩1 2195১52 ৬9১১৯%০৬০ 

(এ দুনিয়াতেই) তার কিছু অংশ দান করি, আর যে ,» ভি 2 লতি 

ব্যক্তি আখেরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে, 85510 ১১৭ 0:242281 
আমি তাকে সে (পাওনা) থেকেই এর প্রতিফল দান ৯ ৮৩ 

করবো এবং অচিরেই আমি কৃতজ্ঞদের প্রতিফল দান ৪ ০৮৯৪] ১৯:০9, 1245 
করবো । 














১৪৬. অনেক নবীই (এখানে এমন) ছিলো, নবী 75৬ পু, দু ৮» +৮4: 
(আল্লাহর পথে) যুদ্ধ করেছে, তার সাথে (আরো ৪2১4৯? ৫০১ ০2০১ টু 


যুদ্ধ করেছে) অনেক সাধক ব্যক্তি, আল্লাহর পথে (02 ০৬ 50০0151 (৬৪ ১৪০ 
তাদের ওপর যতো বিপদ-মসিবতই এসেছে তাতে ৫, €₹ “৬০০ রা চি 
(কোনোদিনই) তারা হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বলও 481 9৮19১৮27-51 05919৮৮5059 এ] 
হয়নি, (বাতিলের সামনে তারা) মাথাও নত করেনি, লি আত 
আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের ভালোবাসেন । ও ৬৭৮০] ০৪৯ 




















১৪৭. তাদের (মুখে তখন) এছাড়া অন্য কথা ০ ৯,০ * কার্ট ৯০৪১০ তত পাপ 
ছিলো না যে, তারা বলছিলো, হে আমাদের রব, 01552102) 196 ০১769505509 
তুমি আমাদের যাবতীয় গুনাহখাতা মাফ করে দাও, _. 2». নি পাটিিগ 1৫ 
আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি (তুমি ক্ষমা 05159০০5690) ১ 86৪9৭1902 295 
করে দাও) তুমি আমাদের কদমগ্ডলো মযবুত রাখো 


পারা ৪ লান্‌ তানা-লু ৮ ৭৪ ৬///%4.21001817802809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সুরা আলে ইমরান 


এবং কাফেরদের ওপর তুমি আমাদের বিজয় দান 16৮৩৬ 
করো। ৪ ০৪১৯০ [5811 ৫৮5 











১৪৮. অতপর আল্লাহ তায়ালা তাদের দুনিয়ার 1৮471 দিদা 
জীবনেও (ভালো) প্রতিফল দিয়েছেন এবং ০ টি লশি 
পরকালীন জীবনেও তিনি তাদের উত্তম পুরস্কার রর 
দিয়েছেন; আল্লাহ তায়ালা নেক বান্দাদের টি, এ ৩ ০522/5.855 
ভালোবাসেন । 











১৪৯. হে মানুষ, তোমরা যারা (আল্লাহর ওপর) ঈমান ৮৯, ০৯) 2৯ ০০1৮৯ , টে 
এনেছো, তোমরা যদি (কথায় কথায়) এ কাফেরদের ৩২৩-119৮5)0119ম ৩২০7 জর 
অনুসরণ করতে শুরু করো, তাহলে এরা তোমাদের ।+-০1%%৫% ১০৯০৮ 
(ঈমান) পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, ফলে 19:16:22 22952 125 
তোমরা ক্ষতিণ্রস্ত হয়ে পড়বে । 

৪ ০৯১০০ 














১৫০. আল্লাহ তায়ালাই হচ্ছেন তোমাদের অভিভাবক ০৯০ ৮৮০ ৯0৮০ ০% 
এবং তিনিই তোমাদের উত্তম সাহায্যকারী । ৪ ০8১০১115225. ০৮৫19০40102 








১৫১. অচিরেই আমি এ কাফেরদের অন্তরে ভীতি (৮26 ৮+, ৭. 27273 "512৩ 
চার করে দেবো, কারণ তারা আয়াহর দাখে হিসি 2 
অন্যদের শরীক করেছে, অথচ তাদের এ কাজের ।) 142৮* 1 41912৮211৮১, 2 

সপক্ষে আল্লাহ তায়ালা কখনো কোনো দলীল-মাণ 4১০)১৭৮-544219%5210-2 
পাঠাননি, এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জোহান্নামের) , ₹১7 ₹ 2 .পা]। ৮2114 পা1৩ 
আগুন হালেমদের বাসস্থান (হিসেবে) জাহান্নাম ০০৪১০০19১৮০ 














১৫২, (ওহুদের ময়দানে) আল্লাহ তায়ালা তোমাদের / ০০০৮ 8 ০০৯ ভি ৮৪৮০৫), ০০ পতি ৯ শা 
যে (সাহায্যের দেয়ার) প্রতিশ্রুতি দিয়েছিলেন ১:55 42255 
তিনি পালন করেছেন, (প্রথম দিকে) যখন তোমরা ॥» ০৯, ০০ 

রাহ তাহ) নি তাদের -০530059-2153101৩7554230 


॥ পা শার্পা 


করে যাচ্ছিলে! এমনকি তোমরা যখন সাহস হারিয়ে , বিনকুল্রিখ্রারা রা 


ফেললে এবং (আল্লাহর রসূলের বিশেষ একটি) “2 [295 ড় 
আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে, ১ ৬2০৮%০১২-১ ৪ 


আল্লাহর রসূল যখন তোমাদের ভালোবাসার সেই (23011 3৪ এ ্ 5 
জিনিস (ও আসন্ন বিজয়) দেখিয়ে দিলেন, তারপরও 3] ৩৭১৭ ৩৮০০০০৪৪৯৯৭ 
তোমরা তার কথা অমান্য করে (তার বলে দেয়া স্থান * ৮পুপপ অন 11) 2৮ এ+ ৯০৮ পা 
ছেড়ে) চলে গেলে, তোমাদের কিছু লোক (তখন) ৮85০8558102) ভিন স্দিিি 
বৈষ য়ক ফায়দা হ সিল করতে চাইলে , (অপরদিকে) ৯০০ ঠা 12 ৯ প্র পা 8০9 তা পাটির ৮১০৮৩ 
তোমাদের কিছু লোক (তখনও) পরকালের কল্যাণই ৮৮০1০ ০19 ০৮1৯1৯৯৪ 
চাইতে থাকলো, অতপর আল্লাহ তায়ালা (তোমাদের) 4187 বিরান রাতে 
পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তিনি তোমাদের ও ০৯০০| &ে ০59১ 4019 
অন্য দিকে ফিরিয়ে দিলেন, তারপর আল্লাহ তায়ালা 

তোমাদের মাফ করে দিলেন, আল্লাহ তায়ালা 

(সবসময়ই) ঈমানদারদের ওপর দয়াবান। 



































১৫৩. (ওহুদের বিপর্যয়ের সময়) তোমরা যখন 
(ময়দান ছেড়ে পাহাড়ের) ওপরের দিকে ওঠে 05:5193002755০93588 
যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোনো লোকের 
প্রতি লক্ষ্যই করছিলে না, অথচ আল্লাহর রসূল 


পারা ৪ লান্‌ তানা-লু ৭৫ ৬///%4.2100181780809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


তোমাদের (তখনও) পেছন থেকে ডাকছিলো, তাই “€ 1 ৯:০০ ৯০ 
আল্লাহ তায়ালা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, ৫3 হি0০১2-৮5 


১ ০০৩ ৯ তা পাঠ তা এ 


যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং 1 41317 ১৮০ 
যা কিছু বিপদ তোমাদের ওপর পতিত হয়েছে, 9 রর রে এ 
এর ব্যাপারে তোমরা উদ্িগ্ন না হও, আল্লাহ ও ৬9০৯) ০ ৭১০১৯ 4/9৮৮০০ 
তায়ালা তোমাদের সব ধরনের কর্মকান্ড সম্পর্কেই 

ওয়াকেফহাল রয়েছেন । 























ঠা ৯ ৯১ ৩6 টিপা পান তত 


১৫৪. বিপর্যয়ের পর আল্লাহ তায়ালা পরবর্তি পর্যায়ে 2 এ ৫৭ 
তোমাদের ওপর এমন প্রশান্তি নাষিল করে দিলেন,যা £-৮1-2৯11 ০+% ০৫৮৯ ০১- 


তোমাদের একদল লোককে তন্দ্রাচ্ছন্ন করে দেয়, আর *? 217 

আরেক দল, যারা নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে 

হাল পিলার রথ কত হে, 31980 05 
বা হো জি 550053208 23591 28 
ক জে 48220181434 
এ 51৩১34০০508০54 
ক জল ৩২ ০2059551578 
দে িইলো লে ৮৪:০১ 0545555 
জোনের ফল তেরা আছে পারে অহ ১০83051০5৯৯ 


০95১ নি 


তায়ালা তোমাদের পরীক্ষা করেন এবং এ (ঘটনা) 14 টি 
দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও 441 0125198৯05০ যা ০০৪] 


পরিশুদ্ধ করে দেন, তোমাদের মনের কথা সম্পর্কে ,* ০১1 « ৮৯১০ ৯০ ৪২ 
আল্লাহ তায়ালা সম্যক ওয়াকেফহাল রয়েছেন । ১০2550&৮ ০০০৪19৮99৩০ 


প্র 195 5১) ৮9৫) পা 


৪3১61 5০1০3-০৯০ 4019 





















































ডু পা 


১৫৫. দু'টি বাহিনী যেদিন একে অপরের মুখোমুখি 2555 25 
হয়েছিলো, নিসন্দেহে সেদিন যারা (ময়দান থেকে) গে ডি 1স2 59৩ 


পালিয়ে গিয়েছিলো তাদের একাংশের অর্জিত কাজের 1০91, 
জো তাই তাদের পন ঘটি দিয়েছিলো, ৫৯৯৮ 
অতপর (তারা অনুতপ্ত হলে) আল্লাহ তায়ালা তাদের 481 ৩1 ৮০৪২০401185 9819519৮450 
ক্ষমা করে দিলেন; অবশ্যই আল্লাহ তায়ালা একান্ত ভাতা 
ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল । ৪৮৯ ১০৯১ 














১৫৬. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কাফেরদের “* দু 1525০2১1৮2৮] ৫5 দুটি 
? (519)925 1 
মতো হয়ো না, কাফেরদের কোনো ভাই (বন্ধু) যখন ৩৪১. 19+53315 18৩1৬ ্ 


বিদেশ (বিভুইয়ে) মারা যেতো, কিংবা কোনো যুদ্ধে (772191 " $1:2410521252 
লিপ্ত হতো, তখন এরা তাদের ভাইদের বলতো, পট 


পারা ৪ লান্‌ তানা-লু ক ৭৬ ৬///%4.21000181780809171017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
এরা যদি আমাদের কাছে থাকতো, তাহলে এরা 121৮ “নম. 82021 %7 ১৮ ২ 
(এভাবে) মরতো না এবং এরা নিহতও হতো না, এটা 19১1-51-5১515৮-51 ০১১ 


পাপা ডি পাপা ১৮৯ টি 


(দোকান (সা 20 ৫2050218050 


মানুষের জীবন দেন, তিনি মানুষের মৃত ঘটান এবং ৯৮4৫।2,৭ ১ 
তোমরা (এই দুনিয়ার) যা করে যাচ্ছো আল্লাহতায়ালা শু +4/1 92915 & 8৮০০ এএ১ 


শা পাটি টি তি পা ৮০,৩০9 ৯ ৩৩ 


848 ৪১৮০ 051২61409০5589 


১৫৭. তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা 5০,৯৮৭ * ০৮৫ & ৯৩৯ ৪ 5 5০ 
(সে পথে) তোমরা মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহর ৪১৪৯৮/-৮*941 9 ০০ ০ ৩5 
পক্ষ থেকে (যে) রহমত ও ক্ষমা (লাভ করবে), এটা প উপ উপ (ডএ শট ভিপি পা 
তার চাইতে অনেক বেশী উত্তম (কাফেররা)যা সঞ্চয়. ৪০9৯৮ (০ ১৯৯ 2০৯9 401 ০2 
করে! 

১৫৮. তোমরা যদি (আল্লাহর পথে) মৃতুবরণ করো, 

অথবা (তার পথে) তোমরা যদি নিহত হও, (ভয় 

অবস্থায়ই) তোমাদের একদিন আন্লাহ তায়ালার 

সমীপেই জড়ো করা হবে । 









































১৫৯. এটা আল্লাহর দয়া যে, তুমি এদের জন্যে ছিলে ₹+৮ "শসা এ তাত | পু 
কোমল প্রকৃতির (মানুষ,) যদি তুমি নিষ্ঠুর ও পাষাণ ০219০৮64149 0520 


788৯, 2৫7 1512 দা 





হৃদয়ের হতে, তাহলে এসব লোক তোমার আশপাশ 51] চপ ৯ ঢ হা 
থেকে সরে যেতো, তুমি এদের (অপরাধসমূহ) মাফ ” নি 








করে দাও, এদের জন্যে (আল্লাহর কাছে) ক্ষমা * 122 / ০০০০ ০৯৮৮৮ রবির 
প্রার্থনা করো এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে ৮৯১ ১9০৯১8৯০০19 ০০৯০ 


পরামর্শ করো, যখন তুমি (কোনো কাজের) সংকল্প ৮48104১28০৮ 521985)৭ খু] 
করবে, তখন (তার সফলতার জন্যে) আল্লাহর ওপর ” ্ ০৯ রি র্‌ ও 
ভরসা করো; অবশ্যই আল্লাহ তায়ালা (ভর ওপর) ০159 1০ 2 ট 
নির্ভরশীল মানুষদের ভালোবাসেন । রি 


১৬০. যদি আল্লাহ তায়ালা তোমাদের সাহায্য করেন * ০০৪০৪ « 
তাহলে কেউই তোমাদের পরাজিত করতে পারবে ৩12০৮21-218362 22১2 ৩ 
না, আর তিনিই যদি তোমাদের পরিত্যাগ করেন 1১৬ ৮০০০৪ ৯ ৯ তি ৯০০১৮ 
তাহলে এমন কোন্‌ শক্তি আছে যে অতপর তোমাদের ৩০৮৪১ | [৪ ৬০১-৮০/০৯৭ 
সাহায্য করতে পারে; কাজেই (আল্লাহর ওপর) যারা ২৯৩১৪, আ পপি এ 

ঈমান আনে তাদের আল্লাহর ওপরই ভরসা করা ৪ ০9০টা। 05554 481 &89-5১5 
উচিত। 

১৬১, (কোনো) নবীর পক্ষেই খেয়ানত করা সম্ভব ১7৩ ৯০৩ ও 5 এ ০ ক 
নয়; (হা মানুষের মধ্যে) কেউ যদি খেয়ানত করে ০44 ০9* ০৯৭ 01555 915০9 
তাহলে কেয়ামতের দিন সে ব্যক্তি তার (খেয়ানতের) প্র ০ 
সে বস্তুসহ হাযির হবে, অতপর প্রত্যেককেই তার 0০89 এল (9 ০১০১ 
অর্জিত (ভালো মন্দের) পাওনা সঠিকভাবে আদায় হিরন রানা 

করে দেয়া হবে, (সেদিন) তাদের কারো ওপরই ৪ ০9৮2২০29০০০ ০০ 
অবিচার করা হবে না। 


১৬২. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ ৫৮ দ* 
করে, তার সাথে কিভাবে সে ব্যক্তির তুলনা করা ০2৮5০১৭০৮০০4॥ 01928 ক 


পারা ৪ লান্‌ তানা-লু ৭৭ ৬///%4.210001817802809171017001-019 









































প্রুঠিপা পা পা ্ 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
যায়, যে আল্লাহর বিরোধী পথে চলে শুধু তার ০৯০৭ ক. ০ ৪18৩৩ & 
ক্রোধই অর্জন করেছে, তার জন্যে জাহান্নামের ৪১৯০০ | ০-239৮৮9৮ 4১959 401 
আগুন হবে একমাত্র বাসস্থান; আর তা েচ্ছে) 

নিকৃষ্ট আশ্রয়স্থল! 











১৬৩. এরা (নিজ নিজ আমল অনুযায়ী) আল্লাহর 17 72174 শু 1০৯০ 
তিতা জানার ভিডি ডি81251555 


শা £৯ স্টিল চপ 





আল্লাহ তায়ালা তা জানেন। 092 








১৬৪. আল্লাহ তায়ালা অবশ্যই মোমেনদের ওপর * ৯, পপর্পা টি পাজি ৯০৭) ৫৮৫) ওত পে 
অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মাঝ থেকে পি ৩০০৮ 31 ৬৩818 4 ০০ ০৪1 


একজন ব্যক্তিকে রসূল করে পাঠিয়েছেন, যে তাদের 115১ ৯ প্রা ২০৯ শঠি ভি পা /৯ টিভি ৮৯৬৪ টি পা 
কাছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ পড়ে শোনায় তে 7৭ ২-৮৪৮৯১ ০৫ ॥ টা 


এবং (সে অনুযায়ী) সে তাদের জীবনকে পরিশুদ্ধ 4 র 
করে, (সর্বোপরি) সে তাদের আল্লাহর কিতাব ও ০2৮59 ০২5৭] ০০৩২9০৪৪১19 
(তার গরন্থলব) জ্ঞান-বিজ্ঞান শিক্ষা দেয়, যদিও এরা 4৮112 

সবাই ইতিপূর্বে স্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত ছিলো । ৪ ৬০০5 02143 051% 19 























১৬৫, যখনি তোমাদের ওপর (ওহুদ যুদ্ধের) বিপদ পর ৯০১৮৫ 5৫ ৪৮৯ 0৮ :০৯৮,০ক ভি তক 
নেমে এলো, (তখনি তোমরা বলতে শুরু করলে, ৮1৪১০ ৫০ +০| 05 তি | 
পরাজয়ের) এ বিপদ আমাদের ওপর কিভাবে এলো- ০০ ৯৫ / ০7১ 

অথচ (বদরের যুদ্ধে) এর চাইতে দ্বিগুণ (পরাজয়ের) ১95525৩8, |6১ ১8 
বিপদ তো তোমরাই তাদের ঘটিয়েছিলে; (হে ৮:০০০1৮০4), আ 

নবী,) তুমি বলো, এটা এসেছে তোমাদের নিজেদের 8১895859০৫4 
কারণেই; আল্লাহ তায়ালা অবশ্যই সর্ববিষয়ের ওপর 

ক্ষমতাবান। 

















১৬৬. €হুদের ময়দানে) দু'দলের সম্মুখ লড়াইয়ের 2 
দিনে যে (সাময়িক) বিপর্যয় তোমাদের ওপর 93156 ৬০41 48901 (9৮৫69 
এসেছিলো, তা (এসেছে) আল্লাহর ইচ্ছায়, (এর ₹% ৮) ৮1৮17 & 
দ্বারা) তিনি জেনে নিতে চান, কারা সত্যিকার গু € ৩০টলা| পেস এ] 
মোমেন, 














মা 
(আজ) যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের চারি গানি 
রহ ভাবছি ররর কান রে চা ক 


চে চিপ পা ভিপি ভিত 


মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই; আর ১০৪9 ০০ ০০৪৪ ০ 
আল্লাহ তায়ালা ভালো করেই জানেন যা কিছু এরা টি 285 রে 


গোপন করে। এ 

















১৬৮. যারা (যুদ্ধে শরীক না হয়ে ঘরে) বসে থাকলো * ৮০৫ রদ 
(তারা তাদের) ভাইদের সম্পর্কে বললো, তারা যদি 9 9৫--65-7৯012019106 ০8971 
(ঘরে বসে থাকতো এবং) তাদের কথা শুনতো, » ৮৮৯) 4 লি দঃ টিটো 
তাহলে তারা (আজ এভাবে) মারা পড়তো না; (হে ৬০19)১৪ 08, 19770 52161 
নবী,) তুমি বলো, যদি তোমরা (এ দাবীতে) সত্যবাদী 


পারা ৪ লান্‌ তানা-লু কচ ৭৮ ৬///%4.2100181780809171017001-019 














৯৪ওয়াকফে লাযেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


হও তাহলে তোমাদের কাছ থেকে (তোমাদের পা উিপানি। ০১০ রা 
মৃত্যুটাকে সরিয়ে দাও । | ও ৪ ০০১০৯৮০০০1০$লা ৮০) 








১৬৯. যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের রি পর 
তোমরা কোনো অবস্থাতেই “মৃত” মনে করো না, -39552১০১০ 


তারা তো জীবিত, তাদের মালিকের কাছে তাদের টি ৮1517 





১৮ 75277 


€১ ০০১৪১১১৭ 





১৭০, আল্লাহ তায়ালা নিজ অনুগ্বহ দিয়ে তাদের ৮০০ /৮৮১০৩ 16৮. 23812. % 

যা কিছু দান করেছেন তাতে তারা পরিতৃপ্ত এবং 39১4৮895453 0540০০০0০৯৫ 
যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে, যারা এখনো 2৮০০০ 5 ১2৮)৮৮ বত*তদব 
তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের ব্যাপারেও ১৪1 ৮০০০৪1০8০4৮] ৩৭১73 
এরা (এই মর্মে) সুসংবাদ দিচ্ছে যে, এমন ধরনের 2 8- 
লোকদের জন্যে কোনো ভয় নেই এবং তারা (সে দিন ৪ ০5০32891255 
কোনোরকম) চিন্তাও করবে না। 




















১৭১. এরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নেয়ামত ০1 টা 
ও অনুগ্বহের সুসংবাদ লাভ করে, আল্লাহ তায়ালা ৩০, নর নত 
কখনোই ঈমানদারদের পাওনা বিনষ্ট করেন না। এ 2:89 





১৭২. তাদের ওপর (বড়ো) আঘাত আসার পরও '” 
যারা আবার) আল্লাহ তায়ালা ও তার রসূলের ডাকে ১১4১:58০5129% 


সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরো যারা নেক 1+৮1772 1211 
কাজ করেছে, সর্বোপরি) সর্বদা যারা আল্লাহকে ভয় 1৮1৩১, 681০ ৰ ৩ 











গু 5৯ পা গ্৯ি প্রা ডিপ পা ৪১০9৮ 


করে চলেছে, এদের জন্যে রয়েছে মহাপুরস্কার | ৪৮25০ ১৯198919-০৮ 





১৭৩. মানুষরা যখন তাদের বললো, তোমাদের , - | এ (০4727 
বিরুদ্ধে কাফেরদের) এক বিশাল বাহিনী জমায়েত ০১৪৮১৮০৭1০1 ০০০71-০ ০৩০০ 
হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো, (এ 51? ৮৯ | ৯ পা পার্প ৯০০ শী 527558 
বিষয়টা) তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিলো তারা: ৮৫০57 119৯৯ 
তি এবং ৯৪০৪ 

তিনিই (আমাদের) উত্তম কর্মবিধায়ক। ৪ 054511 253529|05451965 




















১৭৪. অতপর আল্লাহর নেয়ামত ও অনুগহ নিয়ে এরা ” সত এ পা ০০০৪০ 

রর কনো আই ০1০5541০2০2 

তাদের করতে পারলো না, এরা আল্লাহর সস্তৃষ্টির ; পাপা ডি ১৪৩৩ না /১:-০ ৯ তা ৮৩ 

পথই অনুসরণ করলো; (বস্তুত) আল্লাহ তায়ালা মহা 44 9193151952৮ পাস 
] 


/৯ ৮৮ ৯০9০০) ০ 


৪4৮০ ০25954819 








১৭৫. এই হচ্ছে তোমাদের (প্ররোচনাদানকারী) .*”171*7.2.:+ « 
শয়তান, তারা (শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা ।-:পুঠা ০১০৯৭ ০৮০৯] 0১০৮ 


বলে) তাদের বন্ধু বান্ধবদের ভয় দেখায়, তোমরা ” 
তাদের ভয় করো না, (বরং) আমাকেই ভয় করো, 
যদি তোমরা ঈমানদার হও! 








১৭৬. হে নবী,) যারা দ্রুতগতিতে কুফরীর ১০৯০ ।--০৪ মু। 2৩ « ০৩০ 
পথে এগিয়ে যাচ্ছে, তাদের কর্মকান্ড যেন ৯০১০১৮৭০৪১১ 
তোমাকে চিন্তাঘিত না করে, তারা কখনো ,12%2৮91 এ -এ০* না” 

আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না; ৮৮০৮৪ এ॥ 1১১১71-৮৪1, ০১8৫1 


পারা ৪ লান্‌ তানা-লু ৭৯ ৬///%4.21000181780809171017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
(মূলত) আন্নাহ তায়ালা এদের জন্যে পরকালে উপ, ২ চট ৯০৫ তা & তা আর০এ) ৯০ 
(পুরক্কারের) কোনো অংশই রাখতে চান না, তাদের 58১51 1৮৮৪14৯৯431 481 ৫৪১ 
জন্যে অবশ্যই কঠিন আযাব রয়েছে। পবা হাট কি 


€)৮৮৪০ ৮1০০৮৪19 











১৭৭. যারা ঈমানের বদলে কুফরী খরিদ করে নিয়েছে, ও দুদক 
তারা কখনোই আল্লাহ তায়ালার ক্ষতি করতে পারবে ৪০৮) 27821922228 4৩1 


না, এদের জন্যে মর্মান্তিক শাস্তি রয়েছে। ৪.৯] ৮1০০-৮১19৫98 401192251 














১৭৮. কাফেররা যেন এটা কখনো মনে না করে, *1+- 1” 17-2৮ হডি লু 
আমি' যে তাদের টিল দিয়ে রেখেছি এটা তাদের ০০০71258০89 ৬৯5 


জন্যে কল্যাণকর হবে, (আসলে) আমি তো তাদের * ০৭ ৯1৯ । টু সারার 
অবকাশ দিচ্ছি যেন তারা তাদের গুনাহ (-এর বোঝা) রা “০৪০৫ টু) 
আরো বাড়িয়ে নিতে পারে, তাদের জন্যেই রয়েছে গ৯ 8:৮৮ টে 

মাইনাদীয়ক-াযাক। ্ ্ি ৪ ০৪৪৮ 4১1657219421150552 














১৭৯. আল্লাহ তায়ালা কখনো মোমেনদের- তোমরা + ০১৫ রি [৮৮ ৯০০ট ত পা ০৫ 
বর্তমানে যে ভোলো মন্দে মিশানো) অবস্থার টড &ে ০৮28০195140 ০৫০ 


5৯ পরা 


আছো এর ওপর ছেড়ে দিতে চান না, যতোক্ষণ না ক ৯) ৫৮ ৩ 
তিনি পাকপবিভ্র (মানুষ)দের অপবিত্র (লোক)দের ০৪ ৩৫ এ লে পন 


থেকে আলাদা করে দেবেন; (একইভাবে) এটাও রা ৯ £71121-48 712 
দীন | (৮442৮ 441 0০9 








০৮ ০৮৮ এটি / পা লী পা পাখু 





গায়বের কিছু অবহিত করবেন, তবে আল্লাহ তায়ালা রদ ৫ 4৮৮ 3 44 
তার রসূলদের মাঝ থেকে যাকে চান তাকে (বিশেষ ভে | 
কাজের জন্যে) বাছাই করে নেন, অতপর তোমরা 915:58601954159545 357 








আল্লাহ তায়ালা ও তার রসূলদের ওপর বিশ্বাস স্থাপন রি ারিজারাটিরো রাত 
করো, তোমরা যদি (আল্লাহর ওপর) ঈমান আনো ৪৮৮৪০ ১ ০519০ 
এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের 

জন্যে মহাপুরক্কার থাকবে । 

















১৮০. আল্লাহ তায়ালা নিজের অনুগ্ধহ দিয়ে তাদের যে 175 ৯7৫7৫ ৩৪ এ. * ৮ 
প্রাচুর্য দিয়েছেন যারা তা আল্লাহর পথে ব্যয় করতে 1০2০1৮৫০৪১7 ০০ 25 


কার্পণ্য করে- তারা যেন কখনো এটা মনে না করে £ এন (পেত ৮০১০ 
4155 05 28 
এটা তাদের জন্যে কোনো কল্যাণকর কিছু হবে; না, এ 3; ১৮৪1 টানি পাতে 1০৮ 


(কৃপণতা আসলে) তাদের জন্যে খুবই অকল্যাণকর; 2 

কার্পণ্য করে তারা যা জমা করেছে, রতি ০৯১৪ রে 
অচিরেই তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেয়া এ,9৮1| ১1) & ০ 4 
হবে, আসমানসমূহ ও যমীনের উত্তরাধিকার আল্লাহ রর ভি ৭০ ট্ ৯, বি 
তায়ালার জন্যেই, আর তোমরা যা করো আল্লাহ $ ১৮৫ 055605289, ০৪১12 
তায়ালা তা সম্পর্কে সম্যক অবগত আছেন। 





০) -০-2 11 





























১৮১. আন্মাহ তায়ালা সেই (ইহুদী) লোকদের 2 
রা 91151 3০৪ ১1 ০095 441 ৮৮৮ ০৯ 
বলেছিলো, অবশ্যই আল্লাহ গরীব, আর আমরা এ, ১৩ ৯ তু ছ ভ৯ ০৭ ০% 
হচ্ছি ধনী। তারা যা কিছু বলে ভা'আমি (তোদের ৮২২ পপ ৬১৯১ 41 


চিপ তা ৮71 চক টি সটিপু /৯পা পর /১০০ পপ 


হিসাবের খাতায়) লিখে রাখবো, (আমি আরো লিখে ১ 4 
রাখবো) অন্যভাবে তাদের নবীদের হত্যা করার 1৩০ ৯ ০5১81 ০5126 ০ 

হ্‌ টাঁদের বা, র /১-০/৮ ০ -9 ৮০০5 
বি (দিন) সামি তাদের বলবো, এবার. ৪831 ০০1651585$ 0585 


পারা ৪ লান্‌ তানা-লু ৯ ৮০ ৬///%4.21000181780809171017001-019 














ভি 


২৪ওয়াকফে লাষেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


শা ৯০9৮ ঠা 8৯ পাতেতা 


১৮২. এ (আযাব) হচ্ছে তোমাদের নিজেদেরই 2৬ 
পাঠানো আমল, আল্লাহ তায়ালা কখনো (তার) 28 নিন ১ 


বান্দাদের প্রতি অবিচারক নন। ৪ ৩৮5 [352০ 








১৮৩. যারা বলে, (স্বয়ং) আল্লাহ তায়ালাই তো 

আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যেন আমরা কোনো (৪ ]| 05291911515 059৭ 
রসূলের ওপর ঈমান না আনি, যতোক্ষণ না সে 172 1৮ 

আমাদের কাছে এমন একটা কোরবানী এনে হাযির 309850555195251 08 
করবে, যাকে (গায়ব থেকে এক) আগ্তন এসে খেয়ে 2০০৯ ০৪৩৮ ১০০০০ 
ফেলবে; (হে মোহাম্মদ,) তুমি (তাদের) বলো, হা ০৮০7৯ 08 0$50011 225 


£৯ 5১৩ 8৬৪ 


আমার আগে অনেক উজ্জ্বল নিদর্শন নিয়ে তোমাদের * 212 
কাছে বহু নবী রসূল এসেছে, তোমরা যে কথা বলছো ই ৬০159 ০০0 0478 ৩০ 


তা সবই (তারা নিয়ে এসেছিলো, ) যদি তোমরা 1 /১-০/-০ ৮ ৪০০1৫ রি 
(তোমাদের দাবীতে) সত্যবাদী হও তাহলে কেন ৪ ০০০১৮০০০০19 5 


তাদের হত্যা করলে? 














১৮৪. (হে মোহাম্মদ,) এরা যদি তোমাকে অস্বীকার »৬ ০০ ৮ %১৪ কু 

করে (তাহলে বা না, কারণ), তোমার ৬৮০ ০)-৮১ ০১০৪০ 5৩০ ০0 
আগেও এমন বহু রসুল (নবুওতের) সুস্পষ্ট 10৮ এ 

দলীল প্রমাণ ও (হেদায়াতের) দীপ্তিমান গ্রন্থমালা 05519589056 45 
নিয়ে এসেছিলো, তাদেরও (এমনিভাবে) অস্বীকার 2] 











১৮৫, প্রত্যেক প্রাণীই মরণের স্বাদ ভোগ করবে; 17514. ৯৮146 দ7 2562 
নর [০ ৬ 9] টি ১০৮১০ 

(অতপর) তোমাদের (কর্মকান্ডের) পাওনা কেয়ামতের 9 রি | রা 
প্র & পা /৯ ০০৪০ ৮৪০ 


দিন পুরোপুরি আদায় করে দেয়া হবে, যাকে “ ১০৪1 ] 
(জাহান্নামের) আগুন থেকে বাঁচিয়ে দেয়া হবে এবং ক ভিত 
জান্নাতে প্রবেশ করানো হবে; সে-ই সফলতা পাবে । “06 ৪ 2 ৫5১ 5১20৫) 
(মনে রেখো, ) এই পার্থিব জীবন (কিছু বাহ্যিক) /৯১-০-০১ ০০ পাশা 

ছলনার মাল সামানা ছাড়া আর কিছুই নয়। ই 














১৮৬. (হে ঈমানদার ব্যক্তিরা,) নিশ্চয়ই জান মালের ১2285 2 টে ঢ-০০/-০ ৫ 
(ক্ষতি সাধনের) মাধ্যমে তোমাদের পরীক্ষা নেয়া -১৮-০-৯১9-৮৫-/191 এ 


হবে। (এ পরীক্ষা দিতে গিয়ে) তোমরা অবশ্যই “ 257 ৩55 অ-০৯ ০” 
তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়- যাদের (আল্লাহর) জি 
কিতাব দেয়া হয়েছিলে এবং যারা (আল্লাহর সাথে এ 15252 59 ০9 4 28 ৩০০ 


অন্যদের) শরীক করেছে, তাদের (উভয়ের) কাছ 


থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে; এ অবস্থায় 510১ ০91+2552 15 
তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় ৮১০০ 19591952519, 1১4৫ 


£৯-229/ /৯ 


করে চলো, তাহলে অবশ্যই তা হবে বড়ো ধরনের 
এক সাহসিকতার ব্যাপার । ৪১11 [১ ০ 























১৮৭. (ম্মরণ করো.) যখন আল্লাহ তায়ালা তাদের 252০৭ ০ 
কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি হি 1991 ০8০1 3৫ 2 91 ১19 
গ্রহণ করেছিলেন যে, তোমরা অবশ্যই একে মানুষদের ০* ?ত৫ণু ৮৯০৪৫ তাত প-এপএশ 
কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে ৮9০৯১১4১9০২ 5 ০০০ 4৮৮1 


না, কিন্তু তারা এ প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে 55 ভাটি 
রাখলো এবং অত্যন্ত অল্প মূল্যে তা বিক্রি করে দিলো; ১৭5 ০ টন 9195819৮৯38 গা)9 


পারা ৪ লান্‌ তানা-লু +৮১ //৬/.210017179050917910179010.0109 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সুরা আলে ইমরান 
বড়োই নিকৃষ্ট ছিলো যা তারা বিক্রী করছে! 











১৮৮. এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো /" গা ৯০০০৫ রি ৮৮ 5 খু 

ভেবো না যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ 19 ০৯১৯ ০৭৩ ৬৮০৯৯ 

করে, আবার নিজেরা যা কখনো করেনি তার জন্যেও 1+72৮* না” ০৪৮০. 

প্রশংসিত হতে ভালোবাসে, তুমি কখনো ভেবো না, 19-78-৮1 পে 9৩ ০ 09৯৭5 

এরা (বুঝি আল্লাহর) আযাব থেকে অব্যাহতি পেয়ে প্রপার্টি) পান পা প্রাণ টি িডেতা তা 8 পা পার্পি 

নে (মূলত) এদের জন্যেই রয়েছে যন্ত্রণাদায়ক ০০1০1 ৬০৪১০০০৮৯৯৪ 
1 














প্র পর /৯ পঠিপাি পা 


৪. ৮1722 








১৮৯. আসমানসমূহ ও যমীনের সার্বভৌমতৃ এককভাবে ,14812,। ১৭12. এ] পি 
আন্রাহর জন্যে;আল্লাহ তায়ালা সবকিছুর ওপর একক ০45 ৩১১২1৪৩ রর $ 
ক্ষমতাবান । 





তে ক০495৮15835 


লোকদের জন্যে অনেক নিদর্শন রয়েছে। $ ৬ চা এ ০২)521598। 








১৯১. যারা দীড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহ্‌ 15 ।৮*25 1৮ ৯০ 2৮ প৯ 

তায়ালাকে স্মরণ করে ৪2৮ ৫9125289505 05852 55০1 

এই সৃষ্টি (নৈপুণ্য) সম্পর্কে চিন্তা গবেষণা করে 1 পড়শি ৪০৪৬ 

(এবং এসব দেখে তারা বলে), হে আমাদের রব, ০০ 013 &09529255 
জগত)-এর কোনো কি মি অযথা পয়দা , 

যা হি অনেক পবিত্র, এ তুমি আমাদের ০১৮০ 1৫০ ০ 79৯১1 


জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দাও। 9301 45182 090 এ শির 


























১৯২. হে আমাদের রব, যাকেই তুমি জাহান্নামের * £%+ রি 
আগুনে প্রবেশ করাবে, অবশ্যই তাকে তুমি অপমানিত ০৪$9০-]1 95০০5 01৮77) 


করবে। (সেদিন) যালেমদের কোনো সাহায্যকারীই ৭ ৮ তত পদক 
ভিন ৃ ৪3020 ০5 ০281)05,29521 











আমাদের আমরা শু কপ তা০০ পা 
জিলানী ান6187616168 
দিকে ডাকছে (সে বলছিলো, হে মানুষরা), তোমরা & ৪৮৯ ৮০ 
তৌমীনের মালিকের ওর উন্নানজানো হেব, ৯ 25215:51019-30 





সেই আহ্বানকারীর কথায়) আমরা ঈমান এনেছি, 5815530915581958855 
হে আমাদের রব, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা ৮” 
করে দাও, (আমাদের আমলনামা থেকে) আমাদের $)15+%1 20396 
গুনাহসমূহ তুমি মুছে দাও, (তোমার) নেক লোকদের 

সাথে তুমি আমাদের মৃত্যু দান করো । 








পাপা পাটি তা পাপা 

















১৯৪. হে আমাদের রব, তুমি তোমার নবী রসূলদের 
মাধ্যমে যেসব প্রকারের) প্রতিশ্রীতি আমাদের 45447) 41533555595) 
দিয়েছো তা তুমি আমাদের দান করো এবং কেয়ামতের ০৯ ২ ০1, “2স্ট৪]1 [9 ০১৯০ 
দিন তুমি আমাদের অপমানিত করো না; নিশ্চয়ই তুমি ” 8 
ওয়াদার বরখেলাপ করো না। ৪ ১৯৪] 


পারা ৪ লান্‌ তানা-লু ৮২ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সুরা আলে ইমরান 


১৯৫. অতপর তাদের রব (এই বলে) তাদের ডাকে ৮*, উ * 572 *্ব ৮ 
সাড়া দিলেন যে, নর-নারী নির্বিশেষে তোমাদের যে শ্পো ৮০৮ 
যেই কাজ করে, আমি তাদের কোনো কাজ কখনো ? প. প্ণপ 
বিনষ্ট করবো না এবং তোমরা তো একে অপরের ১০528 ০৭৮৫ 925 টে 
মতো, অতপর যারা (নিজেদের ভিটেমাটি ছেড়ে) ১৫০৭ 225০ 
হিজরত করেছে এবং যাদের নিজেদের জন্মভূমি ১৮7১০৪1০-- রা 

থেকে বের করে দেয়া হয়েছে, আমারই পথে 

যারা নির্যাতিত হয়েছে, (সর্বোপরি) যারা (আমার 

জন্যে) লড়াই এবং € রই জন্যে) জীবন তি ৮ এশার বি দিল এ মর নর /৯ 5৯ পা 
দিয়েছে, অবশ্যই আমি তাদের গুনাহসমূহ মাফ করে -, 25১৯? ৪ রি গড 
দেবো, অবশ্যই আমি তাদের (এমন) জান্নাতে প্রবেশ ৩১৯৯ ০০০ 

করাবো, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে, ট তির 
এ হচ্ছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পুরঙ্কার, 15৩01760৮5৩ 
আর (যাবতীয়) উত্তম পুরস্কার তো আল্লাহ তায়ালার রি হারের 
কাছেই রয়েছে! ৪ ৮19২]1 ০235523 























১৯৬, (হে মোহাম্মদ,) জনপদসমূহে যারা (আল্লাহ £ টিপা পরা রা শা০০-০৩া 
তায়ালাকে) অস্বীকার করেছে, তাদের (দান্তিক) 81952 0891 ০86 ৩৭০ 
পদচারণা যেন কোনোভাবেই তোমাকে প্রতারিত না 

করে। ও ১ 











১৯৭. (কেননা তাদের এ পদচারনা) সামান্য ০৪৮ ৯০18 ছি  ছুত12 ৪10৮ 
(কয়দিনের) সামথ্রী মাত্র, অতপর তাদের নিবাস “৮২৪৯৮৪১9৮০০ £০০ 


(হবে) জাহান্নাম; আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম 
আবাসস্থল! 











১৯৮. তবে যারা নিজেদের মালিককে ভয় করেছে, ভ ০১৮ ৪ 2৯ এ ৯০৪, ৮৯ 

ছাদের ছন্ রয়েছে সুর) উদ্যানমালা, যার ৫১৯০০৩০৮198 ০015৫ 
য় প্রবাহিত হবে বর্ণাধারা, সেখানে তারা ».৫০৫,-*, ০৭ 1 51৮৮1 ৮৮ 

অনাদিকাল থাকবে, এ হবে আল্লাহ তায়ালার পক্ষ ৬2২ জে ৩০ ১৯81 ৪১০০৩ 

থেকে তোদের) আতিথেয়তা, আর আল্লাহ তায়ালার 5৮৭ ৪৯০ 

কাছে যা আছে, তা অবশ্যই নেককার লোকদের 83131241 9505,195 

জন্যে অতি উত্তম জিনিস! 

















১৯৯. (ইতিপূর্বে) আমি যাদের কাছে কিতাব &। ৮ 2৩ *”৭ 

পাঠিয়েছি, পৰা লোবদের মানে এন 550 ০28৪ ০০] ৩4৭| ০55০9 

লোক অবশ্যই আছে, যারা আল্লাহকে কিরে, %. % 

তোমাদের এ কিতাবের ওপর তারা (যেমনি) বিশ্বাস ক, 75179-৮৫৯1145175 

করে, (তেমনি) তারা বিশ্বাস করে তাদের ওপর ,*-* লেজ 4 
কিতাবের ওপরও, এরা হচ্ছে আল্লাহর ভীত ০641 ৩৪৪ ০2৮3874৯০০০ 

সন্ত্রস্ত ও বিনয়ী বান্দা, 1, এরা আল্লাহর আয়াতসমূহকে /১০৮ ৮৪8৯০০৯৯০০৩ 

স্বার্থের বিনিময়ে) সামান্য মূল্যে বিক্রি করে না, এরাই ৮৪০) ০০৩৮৯ ১২| ৩ এহাগা ৬৭৪ 

হচ্ছে সেসব ব্যক্তি, যাদের জন্যে তাদের মালিকের মিরার 

কাছে পাওনা (সংরক্ষিত) রয়েছে, নিসন্দেহে আল্লাহ ৪ ০০5 &১০ 011 

তায়ালা হচ্ছেন দ্রুত হিসাব সম্পন্নকারী। 




















সি 


২০০. হে মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা ১০ ০৮৮০ ৮৮৮০ 1 ৮ ১ু। অর্রী 
ধৈর্য ধারণ করো, (এ কাজে) সুদৃঢ় থেকো, শেক্রুর রি 





মোকাবেলায়) তৎপর থেকো, একমাত্র আল্লাহকেই ০১-০১-০০2৮ টু 
ভয় করো, আশা করা যায় তোমরা সফলকাম হতে € ০১1১১৮০% 4/ 





রি 
98519 





পারা ৪ লান্‌ তানা-লু +৮৩ ৬///%4.2100181780809171017001-019 











উস রকেট ৫9227089201 
হে তদ (& আ লা 255235529৩8 ৬৫ 
8429০905555 
(নে তোলা একে বাত নার নার ডি? 0১2 (৩ রা 18017 
অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের ওপর তীক্ষু দৃষ্টি 9 3৮০৮9 9005 20৩ এ 


























রাখেন । 
টি পরত পাঠ 


২. এতীমদের ধন-সম্পদ তাদের কাছে দিয়ে দাও, | 13755 ৬2 |] [টা 313 
(তাদের) ভালো জিনিসের সাথে (নিজেদের) খারাপ ১৯09 রি 








৫ 8 পা ৯ পাটি 





জিনিসের বদল করো না, তাদের সম্পদসমূহ কখনো _৮৪1191 17219. ০৬৪12 এ 
নিজেদের মালের সাথে মিলিয়ে হযম করে নিয়ো না, চিত্ত নর 
অবশ্যই তা জঘন্য পাপ। 91555169205 215219 











৩. আর যদি তোমরা এ আশংকা করো যে, তোমরা 2 ৩৪ 
এতীম (মেয়ে)-দের মাঝে ন্যায়বিচার করতে পারবে চেস্। 8198০861০85 019 
না, তাহলে (তোদের বদলে সাধারণ) নারীদের মাঝে $ ৮৮2৮1 রর 
থেকে তোমাদের যাদের ভালো লাগে তাদের দুই জন, £ তে 








তিন জন কিংবা চার জনকে বিয়ে করে নাও, যদি * 

তোমরা ভয় করো যে, তোমরা (একের অধিক হলে 

তাদের মাঝে) ইনসাফ করতে পারবে না, তাহলে “4171 

(তোমাদের জন্যে) একজনই (যথেষ্ট), কিংবা যে গ8০193 1১581 
তোমাদের অধিকারভুক্ত; (তাদেরই যথেষ্ট মনে করে 3 0১ 31711 
নাও ।) সীমালংঘন থেকে বেঁচে থাকার জন্যে এটাই 15581 রি 

(উত্তম ও) সহজতর (পন্থা)। 

















৪. নারীদের তাদের মোহরানার অংক খুশী মনে “1, 4 ₹ পল 

তাদের মোলিকানায়) দিয়ে দাও; অতপর তারা যদি ০৮" )০৪০৪৩-০21-1119915 
খুশী হয়ে এর ৮১৪ (ছড়া জয় -2:1271৮7778৮5৯22 8 
তাহলে তোমরা তাও খুশী মনে ভোগ করো । ইট ৩৪৪ ৩৯৮ ৩৪ 





হুম আন, ৮ 


ও ৫4১০ ৩ 





৫. আল্লাহ তায়ালা তোমাদের যে সম্পদ (দুনিয়ায়) এ ৭করপতলকিপ্র 
তোমাদের প্রতিষ্ঠা লাভের উপকরণ বানিয়ে দিয়েছেন, ০০1 -21541 ৮৯৯০| 1558 
তা নির্বোধ লোকদের হাতে ছেড়ে দিয়ো না, (অবশ্যই রবে নানি রাকাতে 
এ থেকে) তাদের খাওয়ার ব্যবস্থা করবে, তাদের (৪৮৪৮১959319 (৮৮১৮০ 481 0)- 
পোশাক সরবরাহ করবে, (সর্বোপরি) তাদের সাথে ৪১-০৯-০০8১ ৯৭9 8০০৩-০2-94 

ভালো কথা বলবে। ডি 42) 25০11952০১5 

















৬. এতীমদের প্রতি লক্ষ্য রাখতে হবে । 27) 7৮৮ 
যতোক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌছে, 19৯51১1 1261 দি 


অতপর যদি তোমরা তাদের মধ্যে (সম্পদ | * ++ 27৮ ৯ 2 * 


পারা ৪ লান্‌ তানা-লু জু নালা ফেরা 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
তাহলে তাদের ধন-সম্পদ তাদের হাতেই তুলে দেবে & ০০ পি 8৮০ ৮৮৮৮ 
এবং তাদের বড়ো হবার আগেই (তাড়াহুড়ো করে) (27415 15০০191-৫শা 19৯১১ 


ঠক ০০০9-২3510358054 








৯ পাপা /১ ৩৯ তত তি তা 


থেকে) বেঁচে থাকে (তবে হ্যা), যদি সে (পৃষ্ঠপোষক) ৫/3৮595$ -৯৪২৪3 ৮৫ ০0০ 
গরীব হয় ত তাহ (সমাজের) প্রচলি ত নিয়ম অনুযায়ী ১ ০2৮ পা পা নানী কটি, * 
সে যেন তা থেকে (নিজের পারিশ্রমিক) গ্রহণ করে, ০558510$555951502801 ১০১ 
যখন তোমরা তাদের ধন-সম্পদ তাদের ফা ০৯৫৮4 
দেবে; ভখন ছাদের পর আলী লেখো দিও ১৪৫৮০ 1১৩৯১০-০৮০শ পলা 


হিসাব গ্রহণের জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট! ০1:০540 (5829 




















৭. (তাদের) পিতামাতা ও আত্মীয়-স্বজনদের রেখে ১০119] চি (2 ০০৮2 ০৯১1] 
যাওয়া ধন-সম্পদে পুরুষদের (যেমন) অংশ রয়েছে, চার্চ তি 
(একইভাবে) নারীদের জন্যেও (সে সম্পদে) অংশ (১৯০65025112 
55 24 রি ০ 
রেখে গেছে, (পরিমাণ) অল্প হোক কিংবা বে (৮০ ১৬1 টির | 5) 
(উভয়ের জন্যেই এর) আরকি 5 27১53 রা 
হয়েছে। রঃ ১০91 4০ 











৮. (মৃত ব্যক্তির সম্পদ) বন্টনের সময় যখন (তার)  '”$% নত ৯ সত 
নিজ; এতীম ও মেসকীনরা (সেখানে) এল তো 2 রা 


হাযির হয়, তখন তা থেকে তাদেরও কিছু দেবে এবং $ এ রা 
তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে । +2-১৪৯১১১ ৩ 2 5 





৯ -980 উপ 8 প্র ১১০9 7১০৪৩ 


5 9১৯০ ম| 99৮৪1191959 








শা 2 পটিশ 


৯. মানুষের (এটুকু) ভয় করা উচিত, যদি তারা * 512 2০০19525591 05911 && 212 


মৃত্যুর সময় এমনি কিছু) দুর্বল সন্তানদের পেছনে 

রেখে চলে আসতো, তাহলে (তাদের ব্যাপারে) ভারা 44 |. $ ০০৪519806০5 2535 
(এভাবেই) ভীত শংকিত থাকতো, অতএব তারা সা? হি 
যেন আল্লাহকে ভয় করে এবং এদের সাথে ন্যায়- 91649615585 




















এ 
ইনসাফের কথাবার্তা বলে। 
শা টিপা পাঠ পঠি টি চিপ পা ৯ 


১০. যারা অন্যায়ভাবে এতীমদের মাল-সম্পদ ভক্ষণ 
করে, তারা যেন আগুন দিয়েই নিজেদের পেট ভর্তি শস্পা। ০19 ০91 ০৪০| 1 


করে, অচিরেই এ লোকগুলো জাহান্নামের আগুনে , 170 ০07০151011৫ 
জুলতে থাকবে। তি 60905 ০9০ 1০116 








ডি পা পা টিপা ডি পাশা পা 


৪ 1১৯৯ এ 





১১. আল্লাহ তায়ালা (তোমাদের রেখে যাওয়া সম্পদে) ৮ ছু (| * ০ ৭ মি ০৬) ০ ০৯৯০ 
তোমাদের সন্তানদের সম্পর্কে (এ মর্সে) তোমাদের ১০4-/১৮১১/91 & 4/1-৮598 
জন্যে বিধান জারি করছেন যে, এক ছেলের অংশ ₹* , ১০ ৭ ১৮85০ ০৮৪ 
হবে দুই কন্যা সন্তানের মতো, হা (উত্তরাধিকারী) ৪৮০০৩৮৪9055 ৬লল ৮৯ ০ 
কন্যারা যদি দু'য়ের বেশী হয় তাহলে তাদের জন্যে চর না চন রে ন্রালা 
(থাকবে) রেখে যাওয়া সম্পত্তির দুই তৃতীয়াংশ, 51917180995 ৬৮৮০) 355 
আর (সে) কন্যা সন্তান যদি একজন হয়, তাহলে নিনানানো 

তার (অংশ) হবে (রেখে যাওয়া সম্পত্তির) অর্ধেক; ১০৮০11158১19-2919 


পারা ৪ লান্‌ তানা-লু ৯৮৫ //৬/.210017179050917910179010.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতার প্রত্যেকের 1 *পপ্।প 
জন্যে থাকবে (সে সম্পদের) ছয় ভাগের এক ভাগ, ০০৩-৩-।৮৯১১০০/৪%%, 
(অপর দিকে) মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না পদ * ০- 
থাকে এবং পিতামাতাই যদি হয় (তোর একমাত্র) 2155-৮1০৫০৩ 9194 90591এ5 
উত্তরাধিকারী, তাহলে তার মায়ের (অংশ) হবে তিন » ৪ 
ভাগের এক ভাগ, যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন ০12 ১6-4৪-3695 ১05 
(বেঁচে) থাকে তাহলে তার মায়ের (অংশ) হবে ছয় ১৮18 ৮৪ 
ভাগের এক ভাগ, মৃত্যুর) আগে সে যে ওসিয়ত 2০৮2 ১২০০০০-৫।০৪ 35715 
করে গেছে এবং তার (রেখে যাওয়া) খণ আদায় করে €₹ 5৯. 
দেয়ার পরই কিন্তু ভাগ-বাটোয়ারা করতে হবে); 528025280, ৬2202০৮৮ 
তোমরা জানো না তোমাদের পিতামাতা ও তোমাদের 7.7 ০ 5 5.৯, পর পি 
সম্তান-সন্ততির মধ্যে কে তোমাদের জন্যে উপকারের £2+9.৯3৮০---১ঠা 22195958 
দিক থেকে বেশী নিকটবর্তী । (এ হচ্ছে) আল্লাহর 
বিধান, অবশ্যই আল্লাহ তায়ালা হচ্ছেন বিজ্ঞ, পরম 81৮2217120220191,91 27 
] রা রা পারত রা 












































১২. তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পক্জিতে তোমাদের ০ 4৮ 
অংশ হচ্ছে অর্ধেক- যদি তাদের কোনো সন্তানাদি না ৩1-০৯19) 580০ ০৯৯৪- 
থাকে, আর যদি তাদের সন্তান থাকে তাহলে (সে ০৮1৮ ০০০৭ 
সম্পত্তিতে) তোমাদের অংশ হবে চার ভাগের এক ভাগ, ৬ রি ৩০ ৩9 ০০1 ৩০, 


তারা যে ওসিয়ত করে গেছে কিংবা (তাদের) খণ পু 
পরিশোধ করার পরই (কিন্তু তোমরা এই অংশ পাবে); ১২ ০ ৩১ পু 50৮1-2 6৩15 


তোমাদের স্ত্রীদের জন্যে (থাকবে) তোমাদের রেখে 7” রণ হারে 
যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ- যদি তোমাদের কোনো ৫ ৮১ ৬5 5455 22০ 2 


সন্তান না থাকে, যদি তোমাদের সন্তান থাকে, তাহলে ০312 "4. +4. 1 2৫ রি 
5 5 [9 
তারা পাবে রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক রর ৫ : রে 


ভাগ, (মৃত্যুর আগে) তোমরা যা ওসিয়ত করে যাবে 2 211 ১৪1$ 019 251 0125 ০ 
কিংবা যে খণ (তোমরা রেখে যাবে) তা পরিশোধ করে রর টিভি 
দেয়ার পরই (এই অংশ তারা পাবে); যদি কোনো পুরুষ 250 2৮০2 ০৯/০০ ৮৪৫ 
কিংবা নারী এমন হয় যে, তার কোনো সন্তানও নেই, ৮, রা 4 রে 
পিতা মাতাও নেই, (শুধু) আছে তার এক ভাই ও এক 9 441 ০০)92 ০৯১ ০০919, ৬৭১ 
বোন, তাহলে তাদের সবার জন্যে থাকবে ছয় ভাগের ৮৫ প্রতি জ 

এক ভাগ, (ভাই বোন মিলে) তারা যদি এর চাইতে ১০15015-শঠি ত4985 
বেশী হয় তবে (রেখে যাওয়া সম্পদের) এক-তৃতীয়াংশে 7 ৮৮4 ৯ ভি ১৮৪৪৬ 
তারা সবাই (সমান) অংশীদার হবে, অবশ্য (এ সম্পত্তির ৬০ ৯: 1502 ৩০০০] ০৪৩ 
ওপর) মৃত ব্যক্তির যা ওসিয়ত করা আছে কিংবা কোনো 5০৭ ০০৯০৫ পর 
খণ (েরিশোধ)-এর পরই (এ ভাগাভাগি সম্পন্ন হবে), ১১০০2 ৪55৪-০ 0১ 
তবে (খেয়াল রাখতে হবে, কখনো উত্তরাধিকারীদের 72471 রে 
অধিকার পাওয়ার পথে) তা যেন ক্ষতিকর না হয়, ০) ১৯৯৮ ২১213 ৮৮2 এ 2৯০9 
(কেননা) এ নির্দেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে; আর ৭0 2৯1০০০।৮ ০৯ দু এ 
আল্লাহ তায়ালা সর্বজ্ঞানী ও পরম ধৈর্যশীল । উপ ০ 205,401 55 2 



























































১৩. এগুলো হচ্ছে আল্লাহ তায়ালার সীমারেখা; যে প্ন+০পপ বিচার রা রোডে 
ব্যক্তি (এর ভেতরে থেকে) আন্মাহ ও তার রসূলের 21927524658 ০22,441 56203 
আনুগত্য করবে, (আল্লাহ তায়ালা) তাকে এমন এক -০12117, * ৪ ৬৮ ০৯ ৯০ 
জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা ১০৮1৪৯০০১৯৪ ৬০৯45০৪ 
প্রবাহিত হবে, সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান _ ০*,৮%। 2৯৫ 
করবে; মূলত) এ হচ্ছে এক মহাসাফল্য। ৪5982115521 ৪1১3, (১০৪০০ 


পারা ৪ লান্‌ তানা-লু +৮৬ //৬/.210017179050917910179010.0109 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সূরা আন্‌ নেসা 
১৪. (অপরদিকে) যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তার গািি্পির ০০ ঢতপশ রা ৮৫ ও ৮০ 
রসূলের নাফরমানী করবে এবং আল্লাহ তায়ালার «১২৮১১৩৯১৯২৪ ঠা 
(নির্ধারিত) সীমারেখা লংঘন করবে, তিনি তাকে (জলন্ত) “ 
আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে অনন্তকাল থাকবে, $ ০৯৪4/62525101500 
তার জন্যে (রয়েছে) অপমানকর শাস্তি । 














১৫. তোমাদের নারীদের মধ্যে যারা ব্যেভিচারের) * 2 দা০4৮ 4? রা 
দুর্মে অভিযুক্ত হয়ে আসবে তাদের (বিচারের) ওপর -707524 2১011 ৬৯০৭ ৮12 


তোমরা নিজেদের মধ্যে থেকে চার জন সাক্ষী যোগাড় হিরা চুলি পিত্ত 
করবে, অতপর সে চার জন লোক যদি (ইতিবাচক) 9৩4 ০০০০5 £5)৩৪%519358550 


সাক্ষ্য প্রদান করে তাহলে সে নারীদের তোমরা ঘরের ৪৮ এ নিজ রানি 
ভেতর অবরুদ্ধ করে রাখবে, যতোদিন না মৃত্যু এসে ০০ ক2৬ঠপ] ৪০:১০ 

তাদের (জীবনের) সমাপ্তি ঘটিয়ে দেয়, অথবা আল্লাহ (52228 হিল 
তায়ালা তাদের জন্যে অন্য কোনো ব্যবস্থা করেন। ৪১০৮ ৬৪14 ০৯৯৭9 ০9প 

















১৬. আর তোমাদের মধ্যে যে দুজন (নর-নারী) এ ৯1৫1৮০৯217৪ 

(ব্যভিচারের) কাজ করবে, তাদের দুজনকেই তোমরা ০6৭০৯৪১-০০ ৩৮02 ৩৩113 
শাস্তি দেবে, হো) তারা যদি তাওবা করে এবং নিজে ০০৯০ 1৮ ৪৪ . 
দের সংশোধন করে নেয়, তাহলে তাদের শাস্তি 211, ০০৪২০ 195১০ 15০41591015 
দেয়া) থেকে তোমরা সরে দীড়াও, অবশ্যই আল্লাহ জি 
তায়ালা তাওবা কবুলকারী এবং পরম দয়ালু। ও [০১ 1919 ০4 




















১৭. আল্লাহ তায়ালার ওপর শুধু তাদের তাওবাই 0, ৮৮৮৯৮ ৮৬ ৮৮ ০৮ ৮ 
(করুলযোগ্য) হবে, যারা অজ্ঞতার সাথে গুনাহের কাজ +১41 5 সস 91416 25551120 
করে, অতপর (জানা মাত্রই) তারা দ্রুত €তা থেকে) 25 ৮ /১০/১-০৮ 06,৮ ৩ 
ফিরে আসে, (মূলত) এরাই হচ্ছে সেসব লোক, 427752)650)225 


শা 8 দ্র ০4১০০ ৯০৮ 


যাদের ওপরলতানলাহ্‌ তাযানা দয়াপরবশ হনটাআর 90555৮42201 085,-57224 452 











আল্লাহ তায়ালাই হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞানী, কুশলী । 
পা ভি টিপা ডি তা তা ডি ঢু ,-০৮৮ ৪ পা ভি পা 


১৮. আর তাদের জন্যে কোনো তাওবা নেই, যারা | 1175 | 
(আজীবন) শুধু গুনাহের কাজই করে, এভাবেই ০ তত 151 টি 


একদিন তাদের কারো (দুয়ারে) যখন মৃত্যু এসে “27:12: 1০ 
বাহির হযচতন সেবলেৃহে তারাই আঁ জন ৮১৩ ০১৯ 1০5. 2] 


৮9১ পা 


তাওবা করলাম, তাদের জন্যেও (কোনো তাওবা) ০৪] ৬৯ 3 15 950 
নয় যারা কাফের বা সাংগ করলো; রে ০2 এ ডু 


এরাই হচ্ছে সেসব লোক, যাদের জন্যে আমি কঠিন এ) হিতে 
যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। 91৮১0০১959০ ৭ ১৭| 
৪ স্ঞ6162৮10০2 























১৯. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ৯০০1 ০ 

জন্যে কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের ০৮1 3558 15:51020111285 
পণ্য বানানো বৈধ নয়, (বিয়ের সময় মোহর হিসেবে) ত ০৯? ৯2 

যা তোমরা তাদের দিয়েছো তার কোনো অংশ তাদের ডা 51452. 30 1985 
কাছ থেকে নিয়ে নেয়ার জন্যে তোমরা তাদের টি ক ৯৪০৬ 
আটক করে রেখো না, যতোক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্য ০প্ ও ১১৮০1%9 
কোনো ব্যভিচারের (অভিযুক্ত) না হয়ে আসে, তাদের _ ,৯-৮৪প। ৪-০৯- (প পর. এপর্থী ১ 

সাথে সভ্ভাবে জীবন যাপন করো, তোমরা যদি ০5১9১৮০ ৯9১০1০92৯৮2 
তাদের পছন্দ নাও করো, মনে রেখো এমনও তো ৮৯৮ ৯৮০৫ চর টিপু ০৯০৯5 


হতে পারে, যা কিছু 'ভোমরা পছন্দ করো না 16৮8155549০ ৬৪৮৪১৫ ৩৫ 


পারা ৪ লান্‌ তানা-লু ৮৭ ড///.2100171790250917910179010.019 









































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সূরা আন্‌ নেসা 
র আল্লাহ তায়ালা (তোমাদের জন্যে) সর 
অফুরন্ত কল্যাণ নিহিত রেখে দিয়েছেন । 91738155 43 ঞ|া একর 





/. ০৫ পপ & পানে 








২০. আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় আরেক ৯*€ « রর গন 
গ্রহণ করার সংকল্প করেই নাও, তাহলে (মোহর *€9) ০৫০ 001০-০4-20 ০2 
হিসেবে) সে বিপুল পরিমাণ সোনাদানা তোমরা |” 21 দু ₹ ৩৮15 
দিয়েছো তার কোনো অংশ তোমরা তার কাছ থেকে 19321 3: 1) ৩৪১১৯ ০০৪ ও 
ফেরত নিয়ো না; তোমরা কি (মিথ্যা) অপবাদ দিয়ে 15815 1912 15 [22228 
ও ুস্্ট পাপাচার করে তা ফেরত নিতে চাচ্ছোঃ 1৮19 ৩০5558508৯6 5 














৪/৯ 


৪1৫2 





1 উপ ১ পাপা চা চে শা ঠপাশা 


২১. তোমরা (মোহরানার) সে অংশটুকু ফেরত /১:-9-০/১৮ রে 4 
নেবেই বাকি করে? অথচ (বিভিন্নভাবে) তোমরা তো ৫1৮০০০৩৪ ১9০ 9 


একে অপরের স্বাদ গ্রহণ করেছো, তোছাড়া) তারা 9 122 0০৮৯০ 03৫9 ০৯ 
তোমাদের কাছ থেকে (বিয়ে বন্ধনের) পাকাপাকি 
একটা প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলো । 




















২২. নারীদের মধ্য থেকে তোমাদের পিতা িেদ্রেল্ নদ 
টি সে বরে রে ভোম 220 ৩০5৫০1১৯০5৮ 


কখনো বিয়ে করো না, হ্যা, এ নির্দেশ আসার) আগে , (৫25 %৫.16712৭।, 581 
কাহিযেতছেতা ভোরের গেছে এটি জরনেই ৮525৭ ০০০৪০ 
ছিলো অশ্ীল (নির্লজ্জ) কাজ এবং খুবই ঘৃণ্য ও নিকৃষ্ট $ €% রি 
আচরণ । ১০০৭ 











২৩. (বিয়ের জন্যে) তোমাদের ওপর হারাম করে * 21 পপ / বি ০9৯ পি ৯ পি৬ ০ 
দেয়া হয়েছে- তোমাদের মা, তোমাদের মেয়ে, ০9 ৯1০০০) 
তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ৮ পপ ৯22) 1৩8 ঠা ঠা রর 











সি 





ভাইদের মেয়ে, বোনদের মেয়ে, (আরো হারাম করা 


হয়েছে) সেসব মা- যারা তোমাদের বুকের দুধ -০:-9-91 0-তা 
খাইয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের চে ৫:৬9 ৬৪খ। ০০5 খে 


মা, তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা 2212২1| ০" $+212 "22591 
সহবাস করেছো তাদের আগের স্বামীর উরসজাত * ১11৬2 টপ রর 


মেয়েরা- যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে, কু 5 8 টা 
যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে, 3০০) রি রিকি টি 


(কিন্তু) কখনো তোমরা তাদের সাথে সহবাস +*13 পি টা ১ ৬2-৮১১৯ 


করোনি, তাহলে (তাদের আগের স্বামীর মেয়েদের রাডার রা ড 

বিয়ে করায়) তোমাদের জন্যে কোনো দোষ নেই, ৩৪ জাত লা ১৩ 

(তোমাদের জন্যে) তোমাদের নিজেদের ওরসজাত হিদ্রাগারা 

ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে; (পর 2৫9 0359, 2270260293 

বিয়ের বন্দনে) তোমাদের ওপর দুই বোনকে একত্র » ৮». 

করাও (হারাম করা হয়েছে), তবে যা কিছু (এর) 19:৯8 9 ৮৮৫৯১ ০০০৪৪] 

আগে সংঘটিত হয়ে গেছে (তা তো হয়েই গেছে, সে ৫ নিন 

ব্যাপারে) অবশ্যই আল্লাহ তায়ালা বড়োই ক্ষমাশীল 20101, ১8208 61 এখ। ০ 

ও একান্ত দয়াবান । ৮৮ তে ক ৯০০৩ তা ০ 
ও (৮৯১)1)9 ০৬ 









































পারা ৪ লান্‌ তানা-লু ৯ ৮৮ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


২৪. নারীদের মাঝে (বিয়ের) দুর্গে অবস্থানকারীদেরও ছািশে। ॥ ০ ৪ ৯০ 
৮৮ তাবে থেসব টা ৮? 
পা * (যুদ্ধবন্দ হয়ে) তোমাদের অধিকারে এসে চ্্‌ ৯০ ঈশা /১:-০ 29 পাঠ 
ড়া বা, তর বিয়াকারোপানা 4১9০51০৯৪০০ 
তোমাদের ওপর আল্লাহ তায়ালার বিধান, এর বাইরে 2০৩৯৫ ৯৫১০ 1... 0:58 2০ 
যে সব নোরী) রয়েছে, তাদের তোমাদের জন্যে (এ 2 


1 ৮ পাটি রি £৯ £৯ পাঠ পা 


শর্তে) হালাল করা হয়েছে যে, তোমরা (বিয়ের জন্যে ৮ ৬ ৪০০০০৫0 
মোহরের) কিছু সম্পদ ছারা তাদের পেতে চাইবে 2০13 তে পল 


তরি সংরক্ষিত দুর্ণে অবস্থান করবে, ৯42 পপ 15 

অবাধ যৌনস্পৃহা পূরণে ত হবে না; 2, পর পর শি হে পাঠ তা ক 
আতগবভাদের যাদের তোমরা তিামাযারে ১-৫৮265৯85-855 ৩৯১৮ 
উপভোগ করবে, তাদের বিনিময় (মোহর) ফরয রিনা 
হিসেবে আদায় করে দাও, (অবশ্য) মোহর নির্ধারিত ৩ '2)ী। 2০2 
হয়ে যাওয়ার পর যে (পরিমাণের) ওপর তোমরা ০ ৯০: 
উভয়ে একমত হও, তাতে কোনো দোষের কিছু নেই, ৪1০১5 (৮০ ০০ 4 
নিশ্চয়ই আল্লাহ তায়ালা সর্বজ্ঞ, কুশলী, 






































২৫. আর তোমাদের মধ্যে যে ব্যক্তির স্বাধীন ও সন্তান্ত ৮. *ড *₹২%% % ০৪ ৯৮৮৮৯ ৩৮ 
কোনো ঈমানদার নারীকে বিয়ে করার (আর্থিক) 05১২ ০96৮০ ৫৮০০৭ ৬০০ 
সামর্থ থাকবে না, সে যেন তোমাদের অধিকারভুক্ত * ৮115 * ৫ 4 
কোনো ঈমানদার নারীকে বিয়ে করে নেয়; তোমাদের ০০০০ ৬০৪ ০০০৪০। ৬০০০০] 
ঈমান সম্পর্কে আল্লাহ তায়ালা সম্যক অবগত আছেন; 2৬1৮, 1 21) ০2510 ৮৬১০ 
(ঈমানের মাপকাঠিতে) তোমরা তো একই রকম, 4/19৮--০9০1 ] ৬০৮ 














পা ৬৮৮০ 8৮ 9 পাটির 
অতপর (যারা তোমাদের অধিকারভুক্ত) তোমরা ৫ টি 0540 রা 





তাদের ৮5 করো এবং ০৩৯ এ 

তাদের ন্যায়-ইনসাফভিত্তিক যথার্থ মোহরানা দিয়ে 52802 «৯121 ০2 95) 
দাও 785 রশ 28 ৬ দি 
সুরক্ষিত হয়ে যায়-(স্বেচ্ছাচারিণী হয়ে) পরপুরুষকে 8৫ :2০.০ 03 5] 
আনন্দদানের কাজে নিয়োজিত না থাকে, অতপর 2 কা 
যখন তাদের বিয়ের দুর্গে অবস্থান করে দেয়া হলো, 15919-1 ৬৯9 ৯২৯০০ 
তখন যদি তারা ব্যভিচারে লিপ্ত হয়, (তখন) তাদের ৮, শু 

ওপর আরোপিত শান্তির পরিমাণ কিন্তু (বিয়ের) ০১০১০28৮0০০ ০৫০০০ 
দুর্গে অবস্থানকারিণী স্বাধীন (স্ত্াত্ত) নারীদের ওপর 12:82 
(আরোপিত শাস্তির) অর্ধেক; তোমাদের মধ্যে যাদের 11১৮5১16211 02 -৮০প]। 2 
ব্যভিচারে লিপ্ত হবার আশংকা থাকবে, (শুধু) তাদের ১ 8 
জন্যেই এ (রেয়াত)-টুকু (দেয়া হয়েছে, কিন্তু) তোমরা |95৮39 ১০০০] (৮5০০ 
যদি ধৈর্য ধারণ করতে পারো, তা তোমাদের জন্যে গু ৪. ও ১৫৫) ৮ ০ ৯৩ 
কল্যাণকর এবং আল্লাহ তায়ালা একান্ত ক্ষমাপরায়ণ, ৪ ৮৯৯)১9৯2 4019৮: ১৯৯ 
পরম দয়ালু । 


























২৬. আল্লাহ তায়ালা (তার বাণীসমূহ) তোমাদের ৮ * ০০৩ শি ৪ ৫ 14$। ৩০ ০ 
কাছে স্পষ্ট করে বলে দিতে চান এবং তিনি ৬৮০৮৭ ১৪29-৮৯1 ভগ] 4০1 ০৪ র 
তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী (পুণ্যবান) মানুষদের , * £৮14 ৮ ৫৫৮ দূ 
পথে পরিচালিত করতে চান, আর (এর মাধ্যমে) ০৫৮5 4১5529০৫056 ০০ ০৯০৭ 
তিনি তোমাদের ওপর দয়াপরবশ হতে চান, আ এ জা 
তায়ালা সর্বক্ঞ, কুশলী। 8698 ৪৮৫ -৯4৯49 

















২৭. আল্লাহ তায়ালা তোমাদের ওপর ক্ষমাপরবশ হতে চান, 9 হা ্ে রা ০ হ70 08325 282 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ৯৮৯ ৬///৬/.210001817808016171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সূরা আন্‌ নেসা 


(অপরদিকে) যারা নিজেদের (পাশবিক) লালসার *+ জাল টি 
অনুসরণ করে তারা চায়, তোমরা সে ক্ষেমার পথ ০5555811092 ০৪94 389 


থেকে) বহুদূরে (নিক্ষিপ্ত হয়ে গোমরাহ) থেকে যাও । 50823517 














২৮. আল্লাহ তায়ালা তোমাদের ওপর থেকে (নানা ৯৮ 8 তত ৪০৬) ৩৭০ 
ধরনের বোঝা) লঘু করে (তোমাদের জীবনকে সহজ (159 ০৮৫৮০ ০১৪ 0101 3498 


করে) দিতে চান, (কেননা) মানুষকে (আসলেই) ৪185 ০৮০ 
দুর্বল করে পয়দা করা হয়েছে। 











২৯. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা » ৮০4৮৭ 

একে অপরের ধন-সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো ০0191558190 20 বে 

না, হ্যো,) ব্যবসা-বাণিজ্য যা করবে তা তোমাদের ? 32 01) 

রিনি জমজ ভিতরে ওর কানা: দু 5০১০৫ ওম ০৮ 3৮০ 

(স্বার্থের কারণে) নিজেদের হত্যা করো না, অবশ্যই ৮ ০71 84%7০5+ ৫ 2৩1৮৩: 

আল্লাহ তায়ালা তোমাদের প্রতি মেহেরবান। ১ ১৫21০ ৃ 
গু ১৮০৪০ 481 ০) 























৩০. যে কেউই বাড়াবাড়ি ও যুলুম করতে গিয়ে এই পা টিপা ৮০৩ ০ ৯৮৯0 ৬ পাশা 
(নর হত্যার) কাজটি করবে, অচিরেই আমি তাকে এ [৮1590 919১০ ১025 রত 
আগুনে পুড়িয়ে দেবো, (আর) আল্লাহর পক্ষে এটা পা 5778 রি 
একেবারেই সহজ। প ৮ পি 





স্ঠি তা 








1১৯ 
৩১. যদি তোমরা সে সমস্ত বড়ো বড়ো গুনাহ ০৯৮ ৮ *৮₹%2 
থেকে বেঁচে থাকো, যা থেকে তোমাদের নিষেধ করা £:209580 755215:52601 
হয়েছে, তাহলে তোমাদের (ছোটোখাটো) গুনাহ আমি * 2 £ 1০-০১-০2৮৬ ৮০০ 
(এমনিই) তোমাদের (হিসাব) থেকে মুছে দেবো এবং ০০15959৫016 ৮৫5 টা 


করবোনা নর হান সর পপ $03253207 











৩২. আল্লাহ তায়ালা তোমাদের একজনের ওপর , | ” ৫4৭” দর 
আরেকজনকে যা (কিছু বেশী) দান করেছেন, তোমরা ৫০০55121001 8 39 
(তোর) লোভ করো না, যা কিছু পুরুষরা উপার্জন * 1951 (৮5 শু ৮2601591155 
করলো তা তাদেরই অংশ; আবার নারীরা যা কিছু টার 

অর্জন করলো তাও তাদেরই অংশ; তোমরা আল্লাহ 19059. ৩০ পে০৯5009 
তায়ালার কাছ থেকে তার অনুগ্রহ প্রার্থনা করো; টাটা 

অবশ্যই আল্লাহ তায়ালা প্রতিটি বিষয় সম্পর্কে সম্যক ৪৫ ০১00 24 ০1,4-১০ ৮০০ 
ওয়াকেফহাল রয়েছেন। রি 

















নিবি 


পা 














৩৩. পিতামাতা ও আত্মীয়-স্বজনের রেখে যাওয়া 5) 121578 
সম্পত্তিতে আমি সবার জন্যেই অভিভাবক বানিয়ে ১ 25 19 ০49 


রেখেছি; যাদের সাথে তোমাদের কোনো চুক্তি ০৯০71 ৮০১ 217 ০] 
কিংবা অংগীকার রয়েছে তাদের অংশ আদায় করে রর নি টি ১১১৯ চারা? 5) 
দেবে, আল্লাহ তায়ালা অবশ্যই প্রতিটি বিষয়ের ০1, ৮৪৮৯০০০১0৩৪ ০০৪০ 
ওপর সাক্ষী । ৮৮ তা ০৮ ৩৮০০৪ পার্কে 

1৯৪৪ ₹৪৪ 54 ০৫ 481 |র 














পারা ৫ ওয়াল মুহ্ছানাত ক ৯০ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 








করেছেন, কেননা (প্রধানত) তারাই (দাম্পত্য জীবনের 
জন্যে) নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে; অতএব সতী- 
সাধ্বী নারীরা হবে (একান্ত) অনুগত, (পুরুষদের) 
অনুপস্থিতিতে তারা (স্বয়ং) আল্লাহর তন্্ীাবধানে 
(থেকে) নিজেদের (ইযযত-আবরু ও অদেখা অন্য 
সব কিছুর) রক্ষণাবেক্ষণ করবে; আর যখন তোমরা 
কোনো নারীর অবাধ্যতার আশংকা করো, তখন 
তোমরা তাদের (ভালো কথার) উপদেশ দাও, (তা 
কার্যকর না হলে) তাদের সাথে একই বিছানায় থাক 
ছেড়ে দাও, (তাতেও সংশোধন না হলে চূড়ান্ত ব্যবস্থা 
হিসেবে) তাদের (মৃদু) প্রহার করো, যদি তারা অনুগত 
হয়ে যায়, তাহলে তাদের (খামাখা কষ্ট দেয়ার) ওপর 
অজুহাত খুঁজে বেড়িয়ো না; অবশ্যই আল্লাহ তায়ালা 
সর্বশ্রেষ্ঠ, সবার চাইতে মহান! 









































| ৫$0%2311& 0255 045)11 


৪ সূরা আন্‌ নেসা 


/১-০4১০৫ রা 


টি 
৯০০৮৪ পি ৯৮ 1৮ ৮০০৩ ৯৩ ০০ 


৩21988019৩০ ৫৮৪৪৩ 
০৯৬৯ এ ০ ০০০৩ ০০৯4০], ৮৪117 


058155 €. চ12,29 £৪- 1০5. ৪0 ] 
এ ০০১১৯9 ৩৪9৮ ০০92 


০০৭6 06০৮252১৯19 685০ 


পথ, 


00৫20 01, 


পা উপ 


£€ ৮ সে উন 9১79৮ পা পাপ 


৮১৩৮৮ ০৪৯০ 19৯৮ ১৪ 
915৮০ ৪12 





৩৫. আর যদি তাদের (স্বামী্ত্রী এ) দুজনের মাঝে 
পক্ষ থেকে একজন এবং তার ভ্্রীর) পরিবারের 
পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত করো, এরা 
উভয়ে যদি নিষ্পত্তি চায়, তাহলে আল্লাহ তায়ালা 
তাদের (মীমাংসায় পৌছার) তাওফীক দেবেন, 
নিশ্চয়ই আল্লাহ তায়ালা সম্যক জ্ঞানী, সর্ববিষয়ে 
ওয়াকেফহাল । 











চে পা পা ১৮৯ পগিাঠি পা 


(৮2-19820 শ্ঠ 389০8515 
193৩1, 20 


0529 01, 12521 339 ১.৭ 


ডি পা কি) পা 








৩৬. তোমরা এক আল্নীহ তায়ালার এবাদাত করো, 
কোনো কিছুকেই তার সাথে অংশীদার বানিয়ো 
না এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, 
যারা (তোমাদের) ঘনিষ্ঠ আত্মীয়, এতীম, মেসকীন, 
পথচারী ও তোমার অধিকারভূক্ত (দাস দাসী, তাদের 
সাথেও ভালো ব্যবহার করো), অবশ্যই আন্মাহ 
তায়ালা এমন মানুষকে কখনো পছন্দ করেন না, যে 
অহংকারী ও দান্তিক, 











1৯21১ 52 (9০19 
ঞঠ। ১50০5151125 


1172 


(530212৬০৮19 ৩৮২9 
৩১০০9 5-521)2215 ১১81 


টি 2709, ১: পু ৮ 
2 141০] তত 


2 প্রেত ৪১০9 


গু 1)৯১ ১1০৯৯ 








৩৭. (আল্লাহ তায়ালা তাদেরও ভালোবাসেন না) যারা 
নিজেরা (যেমন) কার্পণ্য করে, (তেমনি) অন্যদেরও 
কার্পণ্য করার আদেশ করে, (তাছাড়া) আল্লাহ তায়ালা 
তাদের যা কিছু (ধন-সম্পদের) অনুগধহ দান করেছেন 
তারা তা লুকিয়ে রাখে; আমি কাফেরদের জন্যে এক 
লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। 














পারা ৫ ওয়াল মুহ্ছানাত ৯১ 


৩৭11 035:059051555 ০8211 
8১0৪ 77 তি ক ৮৪৪ ৪ কল 
4156 ০০41531005890৯ 


চি ৪ রি ৮১ পাঠ পাপ 


৪ 0০০৮০ 2162 ০8১৪110642গি 


ড///.2100171790250917910170010.0109 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
৩৮. (আল্লাহ তায়ালা তাদেরও পছন্দ করেন না) ৮12 * পপ ৮7৮52 5৮০৩ 

যারা লোক দেখানোর উদ্দেশে নিজেদের ধন-সম্পদ ৮5১ ওশ ০ ০০19 
ব্যয় করে, তারা আল্লাহ তায়ালা এবং শেষ বিচারের ও ৫ ছা 
দিনকেও বিশ্বাস করে না; আর) শয়তান যদি কোনো [%) 25: রি $০১2৫85৩০ ] 


ব্যক্তির সাথী হয় তাহলে (বুঝতে হবে) সে বড়োই 0338 41 ০৮৯৪]| ৬৫৭ ৬০৪, ১51 
খারাপ সাথী (পেলো)! 




















৩৯. কি (দুর্যোগ) তাদের ওপর দিয়ে বয়ে নী ৯০০৩1 ৯০ 8 উির্দাশা রি 
ই 


বদলে) আল্লাহ তায়ালা ও পরকাল দিবসের ওপর 018940128) 1০1985)9 ১5৯ 
ঈমান আনতো, আল্লাহ তায়ালা তাদের যা কিছু 

দান করেছেন তা থেকে তারা খরচ করতো; 

আল্লাহ তায়ালা অবশ্যই তাদের সম্পর্কে জানেন। 




















8০. আল্লাহ তায়ালা কারো ওপর এক বিন্দু পরিমাণও 1” 9 তু 20182, ০ 84211 
যুলুম করেন না, (বরং তিনি এতো দয়ালু যে,) নেকীর ০1795 রঃ (5:০-৮158 


টি 2৯০ এন [৮০০০ 
+ 





কাজ যদি একটি হয় তবে তিনি তার পরিমাণ দ্বিগুণ 1১৯1 4১০৭ ৬০ 8.9 
করে দেন এবং (এর সাথে) তিনি নিজ থেকেও বড়ো 4 
পুরষ্কার দান করেন। 








৪১. সেদিন (তাদের অবস্থাটা) কেমন হবে যখন 
আমি প্রত্যেক উম্মতের (কাজের) সাক্ষী (হিসেবে ১৯৪০5 








তাদের নবীকে) এনে হাযির করবো, (হে মোহাম্মদ,) ০ ৮৬ 
এদের সবার কাছে সাক্ষী হিসেবে আমি (সেদিন) $ 105 56 ৫ ০৯5 
তোমাকে নিয়ে আসবো । 











৪২. যারা কুফরী করেছে এবং রসূলের বিরুদ্ধাচরণ । ₹₹₹$৯০৫৮ ৮ টানে 
করেছে, তারা সেদিন কামনা করবে, ভূমি (যদি ধ্বসে 19০59 2০ ০২৩71১৪৭ 32597 


যেতো এবং) মাটি যদি তাদের ওপর এসে সব সমান টাটকা িগাানত 
হয়ে যেতো! (সেদিন) মানুষ কোনো কথাই আল্লাহ 9, ৩০ পে 53 21492) 


তা পা) পা ৪১-9-০ 8 তা 


তায়ালার কাছ থেকে গোপন করতে পারবে না। 812০০ 401 09৮০ র 














৪৩. হে ঈমানদাররা, তোমরা কখনো নেশাগ্রস্ত হায় 
অবস্থায় নামাযের কাছে যেও না, যতোক্ষণ পর্যন্ত 03019958150 ০0) 26 


(তোমরা নিশ্চিত না হবে যে.) তোমরা যা কিছু [2:29 11722 ০ ৯ 
বলছো তা তোমরা (ঠিক ঠিক) জানতে (ও বুঝতে) 719৮ 7 


পারছো, অপবিত্র অবস্থায়ও (নামাযের কাছে যেও) (2: [০31৮ তর 
না, যতোক্ষণ না তোমরা গোসল সেরে নেবে, তবে ₹ ”্ন ০১ ১৯5 


5 £ ০৯8 রা 


সফরে থাকলে তা ভিন্ন কথা, যদি তোমরা টা ্ঃ রহ ঠা ৯ 
অসুস্থ হয়ে পড়ো অথবা প্রবাসে থাকো, বিরান ই পে ০ 


তোমাদের কেউ যদি পায়খানা থেকে (বেরিয়ে) ৮৪12] নে! 
আসো অথবা তোমরা যদি (দৈহিক মিলনের সাথে) €* 1০৫ টি গা 
নারী স্পর্শ করো (তাহলে পানি দিয়ে নিজেদের 221966০5731 নি 
পরিষ্কার করে নেবে), তবে যদি পানি না পাও, » 
তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মম করে নেবে, 1616 7৯218 এ £ 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ক ৯২ ৬///%4.2100181780809171017001-019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


(তার পদ্ধতি হচ্ছে, তা দিয়ে) তোমাদের মুখমন্ডল ও ৪। *£* ৯৭৯৩০ ০ তদা 
তোমাদের হাত মাসেহ করে নেবে, অবশ্যই আল্লাহ ০1৮৮৫2979৫৯ 9৯ 55198 


তায়ালা গুনাহ মার্জনাকারী, পরম ক্ষমাশীল । 8197 192 শা 











8৪. (হে নবী,) তুমি কি তাদের (অবস্থা) দেখোনি, ৮০০ কটি পা ০9৯9 ৩৪ ০25 
যাদের আসমানী) অ্থের লোমানা) একটা অংশই চায়ে রা ০371৫155- 


দেয়া হয়েছিলো, (কিন্তু) তারা গোমরাহীর পথই কিনে 0903 9 51111 ৰ 
নিচ্ছে, তারা চায় তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও। ১০৭৭9 8982 
& 0০০৮1155501 














৪৫. তোমাদের দুশমনদের আল্লাহ তায়ালা ভালো 3181” & ৮55 ০7৯৫৬ ৩ 
করেই জানেন; অভিভাবক হিসেবে আল্লাহ তায়ালা 35194013589 1৮৫01৩--পঝি2 


যথেষ্ট, সাহায্যকারী হিসেবেও আল্লাহ তায়ালাই ১ 
যথেষ্ট । €9 1১০94 413 ও 5559 














৪৬. ইহুদী জাতির মধ্যে কিছু লোক এমন আছে যারা 25552122 
উল) কথা নাকে সু ভা়নসিবকে সরি ৮41 058১৭15505 ৩৭০ ৩5 
(বিকৃত করে) দেয়। তারা বলে, আমরা শুনলাম 124222152৮7 0714853 ক প্ ৯ 
এবং (সোথে সাথে) অমান্যও করলাম, (আবার রি 19891 5137 ৩০ 





পা /১ টি জাবি £৯ পাঠ পা 


বলে) আমাদের কথা শুনুন, (আসলে) দ্বীনের মাঝে। ১2০0০190525 ] 
অপবাদ দানের উদ্দেশে নিজেদের জিহ্বাকে কুধ্িত এ 5» তি, 6 ঠা 








চর ঠ তোতা 





করে এরা বলে (হে নবী), আপনি শুনুন, (সাথে 1910 ৮০1919, ,৮4০]| $ 75559 
সাথেই বলে), আপনার শ্রবণশক্তি রহিত হয়ে যাক । শা শপ্ট ডি ০৪ তা টিপাটি পা পাটি পরা পাটি পা 
তারা যদি বলতো (হে নবী), আমরা শুনলাম ০/41১5-19 শি ৮০৮৮190৮৮ 











এবং মেনে নিলাম । আপনি আমাদের কথা শুনুন, ০। ৮ ০৫ ৯০10 তিতহাি এক ।ত৪৫ 
আমাদের প্রতি লক্ষ্য করুন, তাহলে এ বিষয়টা ০৮০ ০৪19, [9519-৮৪1 ১৯০ 
তাদের জন্যে খুবই ভালো হতো, তাই হতো বেরং) ্” 1? নি 2 এ” 

তাদের জন্যে সংগত, কিন্তু সত্য অস্বীকার করার ্ 31528 ৯১ 
কারণে তাদের ওপর আন্মাহ তায়ালা অভিশাপ 

দিয়েছেন, অতপর (তোদের) সামান্য কিছু লোকই 

মাত্র ঈমান এনে থাকে । 























৪৭. হে মানুষেরা, যাদের কিতাব দেয়া হয়েছে, 1*5 1 ৮211. 277৭ (1৫47 
তোমরা সেই গ্রন্থের ওপর ঈমান আনো, যা আমি 13-521 --54119591 5801 78 


(মোহাম্মদের ওপর) নাযিল করেছি, (এ কিতাব) (145 4” 22210150221 0 

2 ডর 
করে, ঈমান আনো) সে সময় আসার আগে, 12)1291 & 15১531722০৮ 

টা আমি (পোপিষ্ঠদের) চেহারাসমূহ চা করে রর 1 রীতি ৯ ৫ 

পির দিন) শনিবারের নসানরাীদের প্রতি রর 28০05 42 

আমি যেভাবে অভিশাপ নাযিল করেছি (তেমনি ও 9৯৯০ 481 ১০] 09 

কোনো বিপর্যয় আসার আগেই তোমরা ঈমান 

আনো), আর আল্লাহ তায়ালার হুকুম, সে তো 

অবধারিত! 




















৪৮. নিসন্দেহে আল্লাহ তায়ালা কখনো (সে গুনাহ) মাফ 
করবেন না (যেখানে) তীর সাথে কাউকে শরীক করা হয়, 2 ৪০৭ ০০] 101 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ৯৩ ৬///%4.2100181780809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


এ ছাড়া অন্য সব গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে *”* ডি 15 7551652 
দেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শেরেক করলো সে ০: ৬ পি ডি 
সত্যিই আল্লাহর ওপর) মিথ্যা আরোপ করলো যা ৪1282 01 এ১৪ ০847 ৩১৪ 
বড়ো ধরনের একটি গুনাহ। চু রা তির 








৯০০০০৪১50৮০ পা পার & পু 


৪৯. (হে নবী,) তুমি কি তাদের অবস্থা দেখোনি যারা ৮769 ০011 ৫175 
নিজেদের খুব পবিত্র মনে করে, অথচ একমাত্র আল্লাহ হিস্িত 2 111 


তায়ালাই যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। (যারা ০9৮13 ১/9 %12৭ 48102 
অহংকারী) তাদের ওপর বিন্দু পরিমাণও যুলুম করা ৬০১৪ 
হবেনা। 











৫০. তাকিয়ে দেখো (এদের দিকে), কিভাবে এরা 05257 ০822 
আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করছে, প্রকাশ্য :4০$1 1 2 এ 
গুনাহ হিসেবে এটাই তো তার জন্যে যথেষ্ট! 1 ঠ 485 








৫১. তুমি কি তাদের (অবস্থা) দেখোনি, যাদের “এ1৮* 12775 
আল্লাহ তায়ালার) কিতাবের কিছু অংশ দান করা ৬2 [৮৯০ 1582 ০2511 | 59: 


হয়েছিলো, (তারা আস্তে আস্তে) নানা ধরনের প ৯০০8০ 
ভিত্তিহীন অমূলক যাদুমন্ত্র জাতীয় জিনিস ও (বহুতরো) 58019 ৮৮০ ৮৯1 
মিথ্যা মাবুদের ওপর ঈমান আনতে শুরু করলো "উ. ৯৮2৮৮ 
এবং এ কাফেরদের সম্পর্কে তারা বলতে লাগলো, রি 1985 23710515852 


ভি য় এরাই তো বেশী সঠিক পথের $ 451521390০৬ 














৫২. এরাই হচ্ছে সেই হেতভাগ্য) মানুষগুলো, যাদের +?5 ৯৮৮ ৬) ০০০পর্ ০৪ 
ওপর আল্লাহ তায়ালা অভিসম্পাত করেছেন, আর ৬৯ 525,282 2৬ এএগ 
আল্লাহ তায়ালা যার ওপর অভিশাপ পাঠান তার জন্যে পঠ পুভর্ট ৮2 ৯ রতি ০ 
তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। ৪1১৯১ 4 ০৯০৬৩ 4০ 

















৫৩. অথবা (এরা কি মনে করে), তাদের ভাগে রাজতৃ ০০৭2৭ 
(বরাদ্দ করা) আছে? তেমন কিছু হলে এরা খেজুর 3 309 এ লা। ০2৮০৫ পা [1 
পাতার একটি ঝিল্লিও কাউকে দিতো না। & 178৫ বি 07 











৫৪. অথবা এরা কি অন্যান্য মানুষদের তার ওপর ৮ « ০০:৯০ চর 
হিংসা করে, যাদের আল্লাহ তায়ালা নিজস্ব ভান্ডার এ ০ (০৮০41 5৩-- 1 
থেকে (নানা কিছু) দান করেছেন, আমি তো ৪ 
(ইতিপূর্বে) ইবরাহীমের বংশধরদেরও আর 22197 
(ও সেই গ্রন্থলবূ) জ্ঞান-বিজ্ঞান দান করেছিলাম, আমি এ রে 











শির্ঘাডা 


০ 








৫৫. অতপর তাদের মধ্যে কিছু লোক ছিলো যারা তার , +₹ আপ 9 ৯০৮2 পু পপ এত ১০ পু 
ওপর ঈমান এনেছে, আবার দিক ছিলো যারা তার ৮০০৪ ০০ ০৮০৮৪১949০1 ৩৮৯ 


থেকে মুখ ফিরিয়ে নিয়েছে; এদের জন্যে জাহান্নামের পপ পপ 
জলন্ত আগুনই যথেষ্ট! ৪ 1১৯৮৮ ০৮৪৯৪ ৪৯৪ 








£৯ 9 পপ পাট পা 


৫৬. যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে 47195885801) 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ক ৯৪ ৬//৬/.810100121780806171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


আমি অচিরেই তাদের জাহান্নামের আগুনে পুড়িয়ে োযোমা 
দেবো, অতপর যখনি তাদের দেহের চামড়া গলে ০৮০, 49 ০৪0৪৮ 








পাপা |প ৪০ £-21 2 ডা ৯০9০০ /১০-৪ 





যাবে তখনি আমি তাদের নতুন চামড়া বদলে দেবো, | 9৫০5 ১ ৪410 -০৯১ 
যাতে করে তারা আযাব ভোগ করতে পারে, অবশ্যই % রা ++ রে 


আল্লাহ তায়ালা মহাপরাক্রমশালী, বিজ্ঞ কুশলী । ৪1৫ 1549 ০৫ 2101,41621 











৫৭. অপরদিকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ 
করেছে, তাদের অচিরেই আমি এমন এক জান্নাতে দি 1959 19:108919 


প্রবেশ করাবো, যার তলদেশ দিয়ে বর্ণাধারা প্রবাহিত 1 নু রি [ভি 
হবে, মা রা খরারে টিকা তাদের, জন্যে 2 প দি রি ৃ নে 
পি 67075178825 তু, ভ চাননি 
দেবো। 832635-7,365556480 

















৫৮. অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের নির্দেশ 
দিচ্ছেন, তোমরা আমানতসমূহ তাদের (যথার্থ) ০-119১% ০৮০১5 24৩ 


মালিকের কাছে সোপর্দ করে দেবে, আর যখন * ০৮৫ 
মানুষের মাঝে (কোনো কিছুর) ব্যাপারে তোমরা বিচার ৩1৩71 ০৮৫ 1225 


ফয়সালা করো তখন তা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে “ ৫ (১7৪ 
করবে; আল্লাহ তায়ালা যা এ ইসা ৮০৪০1৮০0001. ০09210915- 


তা 91290292005 ০1, 

















আত 55615 
রি যদি ₹৮250145925112৯5 
রাস রাতভর 21 ৫1 7১555৩5 ৬-০৪০০৪ ৫ 
22205 
ই ০০১০০ 75 
থেকেও (এটি) হচ্ছে উত্তম পন্থা। ১590 

















৬০. (হে নবী,) তুমি কি তাদের (অবস্থা) দেখোনি ১-০৮1 ৮ ০0৫ তা ৯০০০০ ৯৩ তাক নাহি 
যারা মনে করে, তারা সে বিষয়ের ওপর ঈমান 2 
এনেছে যা তোমার কাছে পাঠানো হয়েছে এবং তার 4149 

ওপরও ঈমান এনেছে, যা তোমার আগে নাযিল 

করা হয়েছে, (কেন্তু বিচার ফয়সালার সময় আমার 8785558 
নি নি রি তান 
ফয়সালা পেতে চায়, অথচ এদের নির্দেশ দেয়া ্ 
হয়েছিলো তারা যেন এ (মিথ্যা মাবুদ)-দের অ্বীকার 34929541998-2 ৩119929$9 


রা নজির 9125315-৪ 22 00581 








নি ৮9 2৯ পাপা 





48৮ পিল 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ৯৫ ৬/৬/৬/.৪100181780805171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


পা £৯ পর্ণ 


তার দিকে ফিরে) এসো, তখন তুমি মোনাফেকদের 
দেখবে, এরা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে দূরে ০০৪৪২] ৩৪০ ০১:১0 


সরে মাচ্ছে। 81599 402 ০ 











৬২. অতপর তাদের কৃতকর্মের কারণে যখন তাদের * ₹5%1718-7 এ *০১717112 রি রো 
ওপর কোনোবিপকুমসিবত এসে পড়ে, (তখন এদের দির 
অবস্থাটা) কি হয়? তারা তখন সবাই তোমার কাছে 415 উ 

(ছুটে) আসে এবং আল্লাহর নামের কসম করে আমরা ” রগ 

তো কল্যাণ ও সম্প্রীতি ছাড়া আর কিছুই চাইনি । ইত 

















৬৩. এরা হচ্ছে সেসব লোক যাদের মনের ভেতরে কি তারি নু শ্রাদিপ প 
481 7183 এল, 
(অভিসন্ধি) আছে তা আল্লাহ তায়ালা জানেন, তাই ৮৮৪2 82553 | ০911 ঠা 


তুমি এদের এড়িয়ে চলো, তুমি এদের ভালো উপদেশ রঃ ৮185 
9 2০88 (দি 
দাও এব তাদের এমন সব কথা বলো, যা তাদের পঠিত, প্র উিপা £ গু 


অন্তরে পৌছে যায়। ৪2 ১9 ০০৪০1 











৬৪. আমি যখনই (জনপদে) কোনো রসূল পাঠিয়েছি, টি 
তাকে এ জন্যেই পাঠিয়েছি যে, আল্লাহর নির্দেশ 53259810503 ৩2425 
অনুযায়ী তার আনুগত্য করা হবে; ভালো হতো এরা “31 ভি! 291” লি 
যখনি নিজেদের ওপর কোনো যুলুম করবে, তখনি 7 ০. হরেন পক 
তারা তোমার কাছে (ছুটে) আসবে এবং নিজেদের রিড নি 401 টি 5)9%৯ 
কৃতকর্মের জন্যে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা _(% ৪০4 এব 45০5 

করবে এবং রসূলও (তোদের জন্যে) ক্ষমা চাইবে, ৯৯৯১ 919 401 9659 ০9৮১1 
তাহলে তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও 

অতীব দয়ালু হিসেবে (দেখতে) পেতো! 























৬৫. (হে নবী,) তোমার মালিকের শপথ, এরা ৮2542058053 45233 
কিছুতেই ঈমানদার হতে পারবে না, যতোক্ষণ নাতারা _ 2 এ তি দু ৰ 


তাদের যাবতীয় মতবিরোধের ফয়সালায় তোমাকে ($ 19$৯2 গিনিতে ১৪ ৮০৯৪ 
(শত হী ) বিচারক » অতপর তুমি যা ২1১৩৯ রা রি 5৬ স্পা ৯ ৮9৮ পা 
ফয়সালা করবে সে ব্যাপারে তাদের মনে কোনো 19৮79 ০৯০৪ ৮৮০1৮১৯৪০৯৪ 


দিধাদন্দ থাকবে না এবং তোমার সিদ্ধান্ত তারা টিনা 
সর্বান্তকরণে মেনে নেবে। ৪০০৮1. 














৬৬. আমি যদি তাদের ওপর এ আদেশ জারি করতাম আহ 
যে, তোমরা নিজেদের জীবন বিসর্জন দাও অথবা 1948 এ প2 রঃ ৫ 


তোমরা নিজেদের ভিটেমাটি ছেড়ে বের হয়ে যাও, 15 
€ত হে ) ত তা র মধ্যে সামান্য সংখ্যক মানুষই তা ০0৫ ৮ পরা ৪ গু & -০/-ত তে 
করতো , যেসব উপদেশ তাদের দেয়া হয়েছে তা যদি ৮৪) 95.৮525 018 81 8925০ 

তারা মেনে চলতো, তবে তা তাদের জন্যে অবশ্যই * ০ দু ৯০ ৮৮ ৮৯2৮৮ সাধ 
কল্যাণকর হতো এবং (তাদের) মানসিক স্থিরতাও ৯19৯৯ 004 ট ও ০১9০ 940 1518 
(এতে করে) মযবুত হতো! 3৬৪ পর ৬টি 























৬৭. এমতাবস্থায় আমিও আমার পক্ষ থেকে ভাদির & 


টা বড়ো ধরনের পুরস্কার দিতাম, 





পারা ৫ ওয়াল মুহ্ছানাত ৯৬ ৬////.81001818090611101001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


ি 


. (উপর আমি তাদের সরল পথও দেখিয়ে ৮৮০৮ 7577ুভ্ত 
পি পরসু) সরল পথও 51220172200 








৬৯. যারা আল্লাহ তায়ালা ও (তার) রসূলের আনুগত্য ₹” শান £2:4% আ)) 4 প% ৯০৩ 
করে, তারা (শেষ বিচারের দিন সেসব) পুণ্যবান (25951541855 
মানুষদের সাথে থাকবে, যাদের ওপর আল্লাহ তায়ালা 8৯ উপ ০) পাপা পা৮ 
নেয়ামত বর্ষণ করেছেন, এরা হচ্ছ সকল নবী, ৮1 ০2পঠ০4 ০২৯| 
(আরো) যারা নেবুয়তের) সত্যতা স্বীকার করেছে, ৮5০ টি বোনাদ 

(আল্লাহর পথে জীবন উৎসর্ণকারী) শহীদ ও অন্যান্য ০০4৮০11951028119 ০8232113 
নেককার মানুষ, সাথী হিসেবে এরা সত্যিই উত্তম! $830 এত 2222 











৭০. এটা (মানুষদের প্রতি) আল্লাহ তায়ালার (বিরাট) হ 11৮ & এ 
অহ, (কোনো কিছু) জানার জন আলা তায়ালা $ $124240585,41 ০৫১৫1 ও 
যথেষ্ট! 








৭১. হে ঈমানদাররা, (শত্রুর মোকাবেলায়) তোমরা * প্র 
তোমাদের প্রতিরক্ষা (ও প্রস্তুতি) অব্যাহত রাখো। ০০৯19$5 1921 00125 


দলে দলে বিভক্ত হয়ে, কিংবা সবাই একসংগে শৈক্রুর 9৯ 1955)1 2 এ নি 19550 








মোকাবেলা) করো । 
তা৮০০০ ৮ পার্ ৯০৪৭ 


৭২. অবশ্যই তোমাদের মধ্যে এমন (মোনাফেক) * 
লোক থাকবে, যে (যুদ্ধের ব্যাপারে) গড়িমসি করবে, ৩৮ ৮৪৮৮ ৬৮/-এ৫ ০13 


তোমাদের ওপর কোনো বিপদ-মসিবত এলে সে ₹০। ০০ ৭৫ পপ ৬ ৮৮৬ প্ব 
বলবে, আল্লাহ্‌ তায়ালা আমার ওপর বড়ো অনুগহ &4/1-৮45 ০৫ এপ প্কিএ 


0859 91৫2 ু টি 

















৭৩. আর যদি তোমাদের ওপর আল্লাহ তায়ালার ৩০৯১ & 2৭ পারা 

পক্ষ থেকে (বিজয়ের) অনুগ্রহ আসে, তখন সে ০158৮] 52 023 পাশ ওিচাি 
(এমন সম্পর্কবিহীনভাবে কথা) বলে, যেন তার সাথে * :+₹%4% ০ পপ ৯ 2৮৮৮৫ 26*দ 5% 
তোমাদের কোনো রকম বন্ধুতুই ছিলো না, সে (তখন) (8১94৪9৮৫৯৩০ ০৬ 
বলে, কতোই না ভালো হতো যদি আমি তাদের ₹ পক কি ৯০ ০৯৪ 
সাথে থাকতাম, তাহলে (আজ) আমিও অনেক বড়ো 91821598580 ০৪০০ ০৪ 


সফলতা অর্জন করতে পারতাম! 




















৭৪. যেসব মানুষ পরকালের বিনিময়ে এ পার্থিব 7১27? কঃ 
জীবনকে বিক্রি করে দিয়েছে, মানুষের উচিত আল্লাহ কিট 5201 41 9০ ও 983 
তায়ালার পথে (তাদের বিরুদ্ধে) লড়াই করা, যে 15165 রর 1১17? 
আল্লাহর পথে লড়াই করবে সে (এ পথে) নিহত হবে রঃ ৬৭585532 3১189 
কিংবা সে বিজয় লাভ করবে, (উভয় অবস্থায়ই) আমি ১৭5 ভিপি 
তাকে বিরাট পুরষ্কার দেবো । িিঠে 

৪ 0০০821১৯14০ 

















টি প্র পাপা 


৭৫. তোমাদের এ কি হয়েছে, তোমরা আল্লাহর পথে 1০০৮3 ০9155 ১৫1 19 
সেসব অসহায় নর-নারী ও (দুস্থ) শিশু সন্তানদের ” টিবি 
(বাচাবার) জন্যে লড়াই করো না, যারা (এই বলে) ১31551450৩০ ০০১৯০-৯% 


ফরিয়াদ করছে, হে আমাদের রব, যালেমদের এই 1? ০%7*%% ** 
জনপদ থেকে তুমি আমাদের বের করে নাও, রর 55988 ০১119193909 


এটা 51801 22)81৯৩০০০৯১ 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ৯৭ ৬//৬/.8101001217808061791017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সূরা আন্‌ নেসা 
অতপর তুমি আমাদের জন্যে তোমার কাছ থেকে 

একজন অভিভাবক বানিয়ে দাও, তোমার কাছ থেকে 

আমাদের জন্যে একজন সাহায্যকারী বানিয়ে দাও! 





৭৬. যারা ঈমান এনেছে, তারা (সর্বদা) আল্লাহর পথে প | রী ্ 

যুদ্ধ করে, আর যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার 5 0৮০ &০গ 19 | ০294 

করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদদের পথে, 1158০ 

অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলা- এষ্ঠ-& 555 2128০০8979 

চামুন্ডাদের বিরুদ্ধে, অবশ্যই শয়তানের ষড়যন্ত্র একান্ত ₹ ০৬৮৪] ৮19 19563 ৩,9৮1 

দুর্বল । সিডি পি 
152১5 005 ০৮৯] ০৮০ এ 




















৭৭. (হে নবী,) তুমি কি তাদের দিকে তাকিয়ে 
দেখোনি, যাদের (প্রথম দিকে) যখন বলা হয়েছিলো, 2 


তোমরা (আপাতত লড়াই থেকে) নিজেদের হাত ্ু 
ওটিয়ে রাখো, (এখন শ) নামায প্রতিষ্ঠা করো এবং 1571282 ্ জি 9 এ 


যাকাত প্রদান করো (তখন তারা লড়াই করার জন্যে 1১ 2] 21৮5৫ 
আসি হযে পড়েছিলো, অথচ) যখন (সত্যি সই) রঃ 1 
তাদের ওপর লড়াইর হুকুম নাযিল করা হলো (তখন) ৯০০৮1৬৪৫৭5০ 
এদের একদল লোক তো (প্রতিপক্ষের) মানুষদের £ গিয়ার পানি 
এমনভাবে ভয় করতে শুরু করলো, যেমনি ভয় শুধু ৮10 [31911855228 2.2 € ১294 
আল্লাহ তায়ালাকেই করা উচিত; কিংবা তার চাইতেও 5 সত টা ররর 


বেশী ভয়! তারা বললো, হে আমাদের রব, তুমি 5১51 ০ 01311175০৪০ 





























আমাদের ওপর যুদ্ধের হুকুম (এতো তাড়াতাড়ি) 2 
জারি করতে গেলে কেন? কতো ভালো হতো যদি ৮০০৭। শি 08, ১ ০৯ থে 





তুমি আমাদের আরো কিছুটা অবকাশ দিতে? (হে ২2৪ রি টি 0০5 
নবী,) তুমি বলো, দুনিয়ার এ ভোগ সামী অত্যন্ত 4 ০8 ৮০1১০ ১19, ডিচি7 
সামান্য; যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে) ভয় করে, তার ৪) ৪ ১৯১ ০৮৮ 
জন্যে পরকাল অনেক উত্তম, আর (সেই পরকালে) 


তোমাদের ওপর কণামাত্রও যুলুম করা হবে না। 











৭৮. তোমরা যেখানেই থাকো_ তু তোমাদের “পণ ০ নিপা 
নাগাল পাবেই, রাবি জোনে) দুর্গেও 2৩১০ ০2১৫ 9;9-61০থ 


লগিন শর্ট _১-০- ৮১2০৯ ০০ 


থাকো (সেখানেও মৃত্যু এসে হাযির হবে। এদের রস 
অবস্থা হচ্ছে), যখন কোনো কল্যাণ তাদের পপ এ 


করে তখন তারা বলে, (হ্যা) এ তো আল্লাহর পক্ষ 641 ষ্ঠ চীনে 
থেকেই এসেছে, অপরদিকে যখন কোনো ক্ষতি (ও ০9: ১5 2 রর ০৫৮ 
অকল্যাণ) তাদের স্পর্শ করে তখন তারা বলে, এ 2 
(সব) তোমার কাছ থেকেই এসেছে, তুমি (তাদের) ৯০০2 / ১৪ 
বলে দাও, (কল্যাণ-অকল্যাণ) সব কিছুই আল্লাহর [১2 , 05:21 ৩ ৩০ 535 
পক্ষ থেকে আসে; এ জাতির হয়েছে কি, এরা মনে টার্ন গলে নান্রানেি 
হয় কথাটি বুঝতেই চায় না। 


























৭৯. যে কল্যাণই তুমি লাভ করো (না কেন, 
মনে রেখো), তা আল্লাহর পক্ষ থেকেই আসে, 
আর যেটুকু অকল্যাণ তোমার ওপর আসে 
তা আসে তোমার নিজের কাছ থেকে; 
পারা ৫ ওয়াল মুহ্ছানাত ৯৯৮ ৬///৬/.81001818090611101001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


আমি তোমাকে মানুষদের জন্যে রসূল বানিয়ে ০০ 21177 
পাঠিয়েছি; আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তায়ালাই এ 405 205৫9, ১9৮) ০74] 5144-5919 


যথেষ্ট ও 1০5 রি 




















৮০. যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে (যেন) 
আর পচ 


থেকে) মুখ ফিরিয়ে নেয়, মনে রেখো) তাদের ওপর ৪18৯ ০ ৩4০৪ এ 
আমি তোমাকে প্রহরী বানিয়ে পাঠাইনি । 5 











জা ০১১৩20906265052 
লা ০0385211229 830০ 
পপর হো কোপ 25580088304 
এ 5 




















হিসেবে তো আল্লাহ তায়ালাই যথেষ্ট! 


৮২. এরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে নাঃ 012” ্ু 
এ [্রন্থ)-টা যদি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো এ) 21958) ০১৮১৩ | 
কাছ থেকে আসতো তাহলে তাতে অবশ্যই তারা 1২142515055 481 ১০৫ ১:০৫ 

অনেক গরমিল (দেখতে) পেতো । জি ৯5144 3৭ ০৪ ৬ 














ক্রি তা 





৪1০: 

৮৩. এদের কাছে যখন নিরাপত্তা কিংবা ভয়জনিত  ,*”। 7 1 ৮ *০ দা 22171 
3 [হি 

কোনো খবর আসে, তখন (সত্য মিথ্যা যাচাই না ০১94191 ৬481 ৬2১-১৪ ৯ 1১19 
করেই) এরা তা প্রচার করে বেড়ায়; তারা যদি এ ,1”" ৮৪ 01752" 15,519 21? 
বিষয়টা (আল্লাহর) রসূল এবং তাদের দায়িত্প্রাপ্ত 4 এ 
ব্যক্তিকে জানিয়ে দিতো, তাহলে এমন সব লোকেরা ৬৪1 এ 1০] ও 5১৭1 9৫15 
তা জানতে পারতো, যারা তিটির। ঘাধ্ে পারে ০৯০8-58-১৮ ৪1৮৭ 
সেই খবরের যথার্থতা যাচাই করতে পারতো; যদি 540 ০ 5555 
তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ না থাকতো, তাহলে পাঠ 9 -9৯পাতে পার তাটিপাটি পা পা 
(এ প্রচারণার ফলে) হাতেগোনা কিছু লোক ছাড়া 84681 0880 ৫ 4০৯) 9 
তোমরা অধিকাংশই শয়তানের অনুগত্য করতে! 





























৮৪. অতপর (হে নবী), তুমি আল্লাহর পথে লড়াই ৬। 4৫3 ₹ & |" 80018 
করো, তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যেই দায়ী রা চি তি / 
করা হবে, তুমি মোমেনদের (আল্লাহ তায়ালার পথে 41 | ০০ 29 1০৪? 
লড়াই করতে) উদ্দ্ধ করতে থাকো, সম্ভবত আল্লাহ্‌ « এ ০০5০০ ও জেনে হি 
তায়ালা অচিরেই কাফেরদের শক্তি চূর্ণ-বিচর্ণ করে 209, 12১85 ০8371০০০০০৪ ৩ 


আল্লাহ তায়ালা শক্তিতে প্র এাছলালে তা 
চা ২ ৪ ৮০29 95125 921 

















৮৫. যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ ঘ$ হি 1৭ & ০ পপ 71? রর পদ নে 
করে, তাহলে তাতে অবশ্যই তার অংশ থাকবে, পি; ৬৭4৯ (544 ৬ 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ৯৯ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


আবার যে ব্যক্তি কোনো অন্যায় কাজের ব্যাপারে প্ৰ * 2 ততএপ দুপুর ঈ্ুতিত সপ 
সুপারিশ করবে, (তার সৃষ্ট অকল্যাণেও) তার অংশ ৩০ 40 ০৭ শি ০৬৫ নি বি 
থাকবে, আল্লাহ তায়ালাই হচ্ছেন সকল কাজের একক ৪ * ০1 











৮৬. যখন তোমাদের (সালাম বা অন্য কিছু) দ্বারা 
অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চাইতেও & 
উত্তম পন্থায় তার জবাব দাও, কিংবা ততোটুকু ফেরত 
দাও, অবশ্যই আল্লাহ তায়ালা সব কিছুর হিসাব 
রাখেন। 




















৮৮411 -1 


কেয়ামতের দিন তোমাদের এক জায়গায় জড়ো 52 পাটির চি পার্পা চি / 
করবেন, তাতে কোনো রকম সন্দেহ নেই; আর এমন ০০৪০০ ০০,০০০ 2৯৪1 


কে আছে যে আল্লাহ তায়ালার চাইতে বেশী সত্য বশত ান 
কথা বলতে পারে? $১-4 

















৮৮. একি হলো তোমাদের! তোমরা মোনাফেকদের “4 «০2 
ব্যাপারে দু'দল হয়ে গেলে? (বিশেষ করে) যখন 19৮5১ ০০৯১০] এ 


টা রি তাদের কৃতকর্মের জন্যে তে ৬৩১৯১, ৮1০৯ ৫0০ ৫) 





ঢা ৯ পা ৪১০ ৯ পা 





যাদের পথভ্রষ্ট করে দিয়েছেন তোমরা কি তাদের 2 0158 025, ০-51 ৬০19 


সঠিক পথে আনতে চাও? (বস্তুত) আল্লাহ তায়ালা রাজি চা 
যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্যে কোনো পথই ৪ ০৮০ 4 ৫৯ ০5 








(খুঁজে) পাবে না। 

৮৯. তারা তো এটাই কামনা করে যে, তারা যেভাবে ₹ ৯22৫0722212 ৫৯০৫৫ দ্ুদ্ণ 
কুফরী করেছে তোমরাও তেমনি কুফরী করো, অতপর রি 55 ১১৯ 91 15১2 
তোমরা উভয়ে একই রকম হয়ে যাবে, কাজেই তুমি 292 ৯০৪ ক 
তাদের মধ্য থেকে কাউকে নিজের বন্ধুরূপে গ্রহণ এ রর ঠাপ 196৫3 ৪9৭ 


করো না, যতোক্ষণ না তারা আল্লাহ তায়ালার পথে 1৭75 [5,401 | টু 
নিজেদের ভিটেমাটি ত্যাগ না করবে, আর যদি তি ৫ 02 


তারা এ কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে এ «22928 চিত 
তোমরা তাদের যেখানেই পাবে গ্রেফতার করবে এবং ষ্ট_ টি নি 


(শত্রদের সহযোগিতা করার জন্যে) তাদের হত্যা 19৮৪০ 19-+ ১9 ০০৮ ০০ ০:9 
করবে, তাদের মধ্য থেকে কাউকেই তোমরা বন্ধু ও 2: 


সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। ৪ 1১৯০১%9 
































বধ তোলো একটি সে সারে অল দলিত ৫০ [98 ৫1 95127549131 
মন (ধন অর নয) আসে তাদের অর ২০০৫০-০১%৩ $23-পঠ 
(নি নিজদের আতকে তালের ই 12162০22195 01০2১৩০ 
22 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ক ১০০ ৬///৬/.21001817808016171017001.019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


তেমন অবস্থায় তারা অবশ্যই তোমাদের সাথে লড়াই 
করতো, অতএব এরা যদি তোমাদের কাছ থেকে আলাদা 
হয়ে যায়, লড়াই থেকে বিরত থাকে এবং তোমাদের 
কাছে শোস্তি ও) সন্ধির প্রস্তাব পাঠায়, তাহলে তাদের 
তোমাদের জন্যে (উনুক্ত) রাখবেন না। 














৪ সুরা আন্‌ নেসা 
৮০গঠিহণ 3৮5০ ৮৫95 2814 
এন এ 19819291006 


প্রচ তে ৯ ঈদ ৪ ০ ০90 


পপ পর পা 


2410516$ 








৯১. অচিরেই তোমরা আরেকটি দল পাবে, যারা 
তোমাদের দিক থেকে (যেমন) শান্তি ও নিরাপত্তা 
পেতে চায়; (তেমনি) তারা তাদের নিজেদের জাতির 
কাছ থেকেও নিরাপত্তা পেতে চায়, কিন্তু এদের যখনি 
কোনো বিপর্যয়ের দিকে ডাক দেয়া হবে, তখন সাথে 
সাথেই তারা তার মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হবে, এরা 
যদি তোমাদের (সাথে যুদ্ধ করা) থেকে সরে না 
দীড়ায়, কোনো শান্তি ও সন্ধি প্রস্তাব তোমাদের কাছে 
পেশ না করে এবং নিজেদের অস্ত্র সংবরণ না করে, 
তাহলে তাদের তোমরা যেখানেই পাবে গ্রেফতার 
করবে এবং (বিদ্বোহের জন্যে) তাদের তোমরা হত্যা 
করবে; মুলত) এরাই হচ্ছে সেসব লোক, যাদের 
ওপর আমি তোমাদের সুস্পষ্ট ক্ষমতা দান করেছি। 





























না ০১56955- 


2০০ পান ০ ১ ঠা ঠা ডিপ নিপা ০৮-9৯-০৩৮5 
$ 


19১) 0৮০৮৮৫৪০951 9০09-৮- 9৮18 
0৮$০-৪৯১1৮-) 52২81 পু! 


9 ৮9 পি 75/০ ০ ৮০০৯ পাঠিত ১ দে 


পি ০21 835-০2% 


০১9 1425625৮292 38255 
15122 ৮451995৮252256422 


৮৮ 0 (৫512 ৮ উন্াপা 8৯ 2 


1৮৪ ০4০০-৮৪৯৩ ৮ 





৯২. এটা কোনো ঈমানদার ব্যক্তির কাজ নয় যে, 
সে কোনো ঈমানদার ব্যক্তিকে হত্যা করবে, অবশ্য 
ভুলবশত করে ফেললে তা ভিন্ন কথা, যদি কোনো « 
(ঈমানদার) ব্যক্তি আরেকজন ঈমানদার ব্যক্তিকে ভূল 
করে হত্যা করে, তাহলে (বিনিময় হিসেবে) সে 
একজন দাস মুক্ত করে দেবে এবং নিহত ব্যক্তির 
পরিবার-পরিজনকে (তার) রক্তের মূল্য পরিশোধ 
করে দেবে, তবে (নিহত ব্যক্তির) লোকেরা যদি 
(রক্তমূল্য) মাফ করে দেয় তবে তা আলাদা; এ « 
(নিহত) ঈমানদার ব্যক্তি যদি এমন কোনো জাতির 
(বা গোত্রের) লোক হয় যারা তোমাদের শক্র এবং 
সে নিহত ব্যক্তি) মোমেন হয় তাহলে (তার বিনিময় 
হবে) একজন মোমেন দাসের মুক্তি; অপরদিকে সে 






































১ ০ 5 শে রঃ 


আব 1262 ক 25 শালা £ পাপা 


0025 2০5) 


282158০5000 4580-০৪ ০ 


১৩ পারুল ৮97৯ গু /১-০ পাচা ৯০9০ 


2৮ 8৯০ ৩০১৭ ৯2০৪ 


(5৬০ -৮৪৪৪9 পেসিক। [5%:০৫৩| 


নি: পাল 


িলানুি শট /ি 


(নিহত) ব্যক্তি যদি এমন এক সম্প্রদায়ের কেউ 4 


হয়ে থাকে, যাদের সাথে তোমাদের কোনো সন্ধি 





চুক্তি বলবত আছে, তবে তার রক্তের মূল্য আদায় & 


করার (সাথে) একজন ঈমানদার দাসের মুক্তিও এ 
(অপরিহার্য), যে ব্যক্তি (মুক্ত করার জন্যে কোনো 
দাস) পাবে না, তোর বিধান হচ্ছে) ক্রমাগত দুই 
মাসের রোযা রাখা, (এটা হচ্ছে) আল্লাহ তায়ালার 
পক্ষ থেকে (এই গুনাহর) তাওবা, আল্লাহ তায়ালা 
সর্বজ্ঞ, কুশলী । 








2 0142541 058255, ৮ 


রা 








৯৩. যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ঈমানদার 
ব্যক্তিকে হত্যা করবে, তার শাস্তি হচ্ছে 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত 





ও ১০১ 


শা 7 দি 
০-০ ০ পা শার্ট এপার্া্ডে কপ /১০০ ০980 ৯ পারা 
র্‌ 


৪91১৯-৪ | ১৩৯৮০ + ৮০8০ ০-৭ ৩৮9 





ড///.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
জাহানীম, সেখানে সে অনন্তকাল থাকবে, আল্লাহ £ ৩ ০৫ পা শি ততার্া 
তায়ালা তার ওপর ভীষণ রুষ্ট হন, তাকে তিনি লানত 415 2/1 --5591৪316715-9৯ 


দেন, তিনি তার জন্যে যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে ক কত পন ৮৫০ পপ” 
রা ৪ ৪ ৮252 0165 এ ০০9 29 








৯৪. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন আল্লাহ 12185 ণ 
তায়ালার পথে (জেহাদের) রাস্তায় বের হবে, তখন 3০255100157 ০ 


(সবকিছু) যাচাই বাছাই করবে, কোনো ব্যক্তি যখন *”11*1%4 ৫ 
তোমাদের সামনে (শান্তি ও) সন্ধির প্রস্তাব পেশ ০০] 19198 9 15:৮5 52 এ 


করে, তখন তোমরা বলো না যে, তুমি ঈমানদার ৫০22০০17111 7221 (521 
নও, তোমরা তো বৈষয়িক জীবনের জর সন্ধান টিভি ০ এ 11 
করো, আল্লাহ তায়ালার কাছে অনায়াসলভ্য সম্পদ $:$)02301|8 1০» ০9৯৮3 
প্রচুর রয়েছে। তোমরাও আগে এমনই ছিলে, অতপর , ৬৮, ৯5 _ ৪১০ রা 
আল্লাহ তায়ালা তোমাদের ওপর অনুগ্রহ করেছেন, ১5182 ক ২৫০015741 
তোমরা যা কিছুই করো আল্লাহ তায়ালা অবশ্যই সে 24191, এশা 42০5 
ব্যাপারে সম্যক অবগত আছেন। উ8..:০2:782658:205 





রা 
স্খ্ 
1 


























৪1৮ ০91০৫ 
৯৫. মোমেনদের মাঝে যারা কোনো রকম (শারীরিক) ”*, 2] র্‌ রর 
অক্ষমতা না থাকা সত্বেও ঘেরে) বসে থেকেছে, আর তই 559985511৪৮ 
যারা নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহ তায়ালার ০9৪৯৮ 1 (151১ 
পথে জেহাদে অবতীর্ণ হয়েছে- এরা উভয়ে কখনো ৯ রর 5১৮৯1 ০১2১ 





পেত £৯ ৮০৮ প্রা /৯ 


সমান নয়; (ঘেরে) বসে থাকা লোকদের তুলনায় 0) 9209 264 দুলু 








(ময়দানের) মোজোহেদদের- যারা নিজেদের জান চি 
মাল দিয়ে আল্লাহ তায়ালার পথে) জেহাদ করেছে- ০৯১৪ চি0179 ০৪০৬৯ 2 


আল্লাহ তায়ালা তাদের উচু মর্যাদা দান করেছেন, ০ উ 5০ 
মেয়দানের জেহাদ তখনো ফরয ঘোষিত না হওয়ায়) 28 ৬০9 ১ ০৪৬৮৪] রর 


এদের সবার জন্যেই আল্লাহ তায়ালা উত্তম পুরস্কারের 1” ৩৪৯ 44 টা 59 ০ 
ওয়াদা করেছেন; (তবে) আল্লাহ তায়ালা (ঘরে) ৩৪ রি রি রি লা | 


বসে থাকা লোকদের ওপর (সংগ্রামরত ময়দানের) গু! 7২৯২ 1১1 ০৪১৯২] 
মোজাহেদদের উৎকৃষ্ট বিনিময় দান করেছেন। 





























৯৬. (এই) মর্ধাদাসমূহ স্বয়ং আল্লাহ তায়ালার পক্ষ 21 0142, %-+75 68222 225 473 
থেকেই, এর সাথে রয়েছে তার ক্ষমা ও দয়া, আল্লাহ 1৩ 39 এট নেনে 
তায়ালা বড়ো ক্ষমাশীল ও অতীব দয়ালু। ও (৮৯৯) 1)9৯2 





৯৭. যারা নিজেদের ওপর যুলুম করেছে ফেরেশতারা €% 6৫০2) 5 ০০৬৮৫০* দু 
তাদের মওতের সময় যখন তাদের জিজ্ঞেস করবে, 1 2০51০175856 ০8011 01 
(বলো তো!) সেখানে তোমরা কিভাবে ছিলে? তারা ১-০৮৮-০৮০ নু £ 25 
বলবে, আমরা দুনিয়ায় দুর্বল (অক্ষম) ছিলাম; 21910 :৮০ 29১৫ 
ফেরেশতারা বলবে, কেন, (তোমাদের জন্যে) আল্লাহর * 2৫ «পা ৮৯,৮৯৮ 
এ যমীন কি প্রশস্ত ছিলো না? তোমরা ইচ্ছা করলে ৬০ 1)16.০০১%। & ০১৪০১4এ 
হিজরত করে যেখানে চলে যেতে পারতে, (আসলে) ,21৮1 7:17 বু 
এরা হচ্ছে সেসব লোক যাদের আবাসস্থল জাহান্নাম; 3০504551955 85541০ 
হানা $15-22 ১2222 
পারা ৫ ওয়াল মুহ্ছানাত ++ ১০২ ৬/৬//.81000191780899171017001.019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


৯৮. তবে সেসব পুরুষ, নারী ও শিশু সন্তান, £43) ৮৯২৮৯৮৪০া 
যাদের হিজরত করার) শক্তি ছিলো না, কোথাও ₹ 59 , ১152 ভি ্া 
যাওয়ার কোনো উপকরণ ছিলো না- তাদের কথা £৮৯ ০9955 ৮ 21 1৩-19119 
| ₹€৮১ তা পানি পাতা পাতে 
গু € ১৮৮ 09০৯929 

















৯৯. এরা হচ্ছে সেসব লোক- আল্লাহ তায়ালা ॥» ০৯৮ ৮৪৪ ৯7৫ নি 
সম্ভবত যাদের (গোনাহসমূহ) মাফ করে দেবেন, ৮22 2801 29 
অবশ্যই আল্লাহ তায়ালা গুনাহ মোচনকারী ও পরম 57:০8:24 
ক্ষমাশীল। 9139619০401 0149 








১০০. আর যে কেউই আন্মাহ তায়ালার পথে হিজরত পরী ৯ পপ 
১১ 2419 ১৩৭ ০০9 


অগণিত ধন-সম্পদ পেয়ে যাবে; যখন কোনো ব্যক্তি “72542 ৮৮১০৮ 

আল্লাহ তায়ালা ও তার রসূলের উদ্দেশে হিজরত ৬9 21 ০ 
করার জন্যে নিজ বাড়ী থেকে বের হয় অতপর 415272481111 1০4৮৫ র্‌ 
এমতাবস্থায় মৃত্যু এসে তাকে গ্রাস করে নেয়, তাহলে ৫ এ রি হিং রি দো 
তার (অপূর্ণ হিজরতের) পুরস্কার দেয়ার দায়িত্ব আল্লাহ ০৯ ৮১৯69 ০৪ ০০৮1 4০3০৪ 
তায়ালার ওপর; আল্লাহ তায়ালা বড়ো ক্ষমাশীল ও রি রর নু এ ্ 
পরম দয়ালু। ৪ ০53199521 0০2.44 

















১০১. তোমরা যখন সফরে বের হবে, তখন তোমরা * ৮৮1 ” শা? ফৈলেদেরুর 
যদি তোমাদের নামায সংক্ষিপ্ত করে নাও জিতে ০০৮9৩৯০7551 


তোমাদের ওপর কোনোই দোষ নেই; তোমাদের যদি ০1 8891-০11 55155285060 





এ আশংকা থাকে যে, কাফেররা (নামাযের সময় দ্র 05 55 ০4:59 
আক্রমণ করে) তোমাদের বিপদপস্ত করে ফেলবে, ০1, ১198০ 0501 ০০ 1৮৪ 
তাহলে (তোমরা সতর্ক থেকো), নিসন্দেহে কাফেররা ৮০৮ 0 ০৮ 8১9০৯ ৩ ৮৪ 

হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। ৪ ৮৮৮০ 19০০-৮199 ০৪১৮। 














১০২. (হে নবী,) তুমি যখন মুসলমানদের মাঝে গা 

অবস্থান করবে এবং (যুদ্ধাবস্থায়) যখন তুমি তাদের ৪91-01-৮ ০০ রর 12 
(ইমামতির) জন্যে নামাযে) দীড়াবে, তখন যেন 195719৩০545 8816 ৮895 
তাদের একদল লোক তোমার সাথে (নামাযে) দীড়ায় »০,১-%. 5. টি 
এবং তারা যেন তাদের অস্ত্র সাথে (নিয়ে সতর্ক) 19১15 12১-৮125 ৮৯৫ 
রাখে; অতপর তারা যখন নোমাযের) সাজদা সম্পন্ন ' 

করে নেবে তখন তারা তোমাদের পেছনে থাকবে, ১০ 521 নাও ০৫০৪9 ৩৭ 
দ্বিতীয় দল- যারা (তখনো) নামায পড়েনি তারা 1 2 রাহি রি হন 
তোমার সাথে এসে নামায আদায় করবে, (কি 19৩৮১ ০151 ৮০1০8 
সু সর্বাবস্থায়ই) তারা যেন সতর্কতা অবলম্বন করে ৬৪১] ১9 «৮৪৮৯1৮9৮৯১৬ 
এবং সশন্ত্র (অবস্থায়) থাকে, (কারণ,) কাফেররা *» 28:56 5৮8০৮ 


তো এ (সুযোগটুকুই) চায়, যদি তোমরা তোমাদের ৮৮০৯1৮৬০০১5 11955 
মালসামানা ও অস্ত্রশস্ত্র সম্পর্কে একটু অসাবধান উদ ৪৫ 1নউ 28 :৮৫52৮2 
হয়ে যাও, যাতে করে তারা তোমাদের ওপর 4 ৮০9 শতশত 5 
(আকস্মিকভাবে) ঝাঁপিয়ে পড়তে পারে; অবশ্য ৩৫৬/৮০:128:585152$ 
(অতিরিক) বৃষ্টি বাদলের জন্যে যদি তোমাদের কষ্ট শাকডোছি ০৯০৪০ টিটি 
হয় কিংবা শারীরিকভাবে তোমরা যদি অসুস্থ হও, ০১*-৮৮০৪০ ট টে এ ৪৫০৪ 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ১০৩ ৬///৬/.81001818090611101001.019 
































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


তাহলে (কিছুক্ষণের জন্যে) তোমরা অস্ত্র রেখে দিতে পারো; ৪০০৩৪ টি তা চারা 
(অস্ত্র রেখে দিলেও) তোমরা কিন্তু নিজেদের সাবধানতা টি 19829, তা 197 ০ 


অক পঞ 


বজায় রাখবে; অবশ্যই আল্লাহ তায়ালা কাফেরদের জন্যে (2 ক ৮17 এন) 3০ ] 92148 টা 
এক অপমানকর আযাব নির্দিষ্ট করে রেখেছেন। 

















১০৩. অতপর তোমরা যখন নামায শেষ করে নেবে, 22 
তখন দীড়িয়ে, বসে এবং তোমাদের শোয়া অবস্থায় শি, 1০ শন 


শ9 1৮5 ১০০25 


আল্লাহ তায়ালাকে স্মরণ করতে থাকবে, এরপর যখন ” ক 88 2 
তোমরা পুরোপুরি স্বস্তি বোধ করবে তখন যেথারীতি) -” ছা 25৯০5 92 
নামায আদায় করবে, অবশ্যই নামায ঈমানদরাদের ০৮ 12891-11 ০1০854111 9০3 

ওপর সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরয করা হয়েছে। পর ৪% ৮8 ৪৮৮ 














806255504০8 ৫ 
১০৪. কোনো (শক্র) দলের পেছনে ধাওয়া করার 


সময় তোমরা বিন্দুমাত্রও মনোবল হারিয়ো না; তোমরা 19054501.58)। 56৮1 195 
যদি কষ্ট পেয়ে থাকো (তাহলে জেনে রেখো), তারাও _ ৮ ৯৮1৯2 1৮৮ ত দঞ্পাতিত ৯ এত ৮ঞ্পত 2 
তো তোমাদের মতো কষ্ট পাচ্ছে, ঠিক যেমনিভাবে উকি ১6 ক সেভিনড2 
তোমরা কষ্ট পাচ্ছো । (কিন্তু) তোমরা আল্লাহ তায়ালার পাঠ টিপার না পা পা ৯১০ ৯ পাশা 
কাছ থেকে যে (জান্নাত) আশা করো, তারা তো সেটা ০9-০১৯১$ 52 ৩59১5 


করে না; আল্লাহ তায়ালা সর্বজ্ঞ, কুশলী । 812. ১৪ 15422 

















১০৫. অবশ্যই আমি সত্য ছবীনের) সাথে তোমার 4751 ; ৮ * নু টা 
ওপর এগ্রন্থ নাযিল করেছি, যাতে করে আল্লাহ তায়ালা (5415 ০৮৪1 এ] 12152101 


তোমাকে (হারা যা দেখিয়েছেন তার আলোকে নু] এ|৬/ 12১১1: 02253) 





584 রি 
(মীমাংসার সময়) তুমি কখনো বিশ্বাসঘাতকদের 21৭ ৮৫2 
পক্ষে তর্ক করো না। $ ৮০৫ ০55041০0389 








১০৬. তুমি আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা 2৮ 1৮৮5৫ 1৮ 18) ৪০9 ৫৮15 
হে হকাহাআানাহাহাযালা হো নী তি 8১319586054 ০1,158) 
পরম দয়ালু । 











১০৭. যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, 0712-0 ৫ 
১1 ক 
তুমি কখনো এমন সব লোকের পক্ষ থেকে কোনো ০5 - ০3৭ ৮5০১১5 


বিতর্ক করো না, অবশ্যই আন্মাহ তায়ালা তাকে ৪15 2০2০1, না 
কখনো পছন্দ করেন না যে পাপিষ্ঠ বিশ্বাসঘাতক। ৬ 
উর 0195 














১০৮. এরা মানুষদের কাছ থেকে নিজেদের (কর্ম) হা ী টবে 
লুকিয়ে রাখতে চায়, যদিও আল্লাহ তায়ালার কাছ ০৯৮৭ 4-9 ৮৮ ৩০ /9৯৯০৭ 
থেকে তারা কিছুই লুকাতে পারবে না; তারা যখন 1: 05252 21” 2277224 

রাতের অন্ধকারে এমন সব বিষয়ে সলাপরামর্শ করে ভিউ ১1৮৮০ 9৯94 | ০ 


৫ 


যেসব কথা (ও কাজ) আল্লাহ তায়ালা পছন্দ করেন ৩ 
না, তখনও তিনি তাদের সাথেই থাকেন; এরা যা কিছু 1০549 রি ১5 ডে 2 


করে তা আল্লাহ তায়ালা (পুরোপুরিই) পরিবেষ্টন করে 21555 
| 155০ 9০৯ 

















১০৯. হ্যা, এরাই হচ্ছে সেসব লোক, দুনিয়ার জীবনে ॥ ০৪০ ৯০১০ । দত ৪৩৭৭ 
(সঠিক জ্ঞানের অভাবে) তোমরা যাদের পক্ষে কথা বলেছো, 20311025225, চোচাট 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ১০৪ ৬//৬/.8101001217808061791017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


কিন্তু কেয়ামতের দিনে আল্লাহ তায়ালার সামনে কে ৯,717 2৪ ৪১০০৪ 41৩ ৯০৫ 
তাদের পক্ষে কথা বলবে, কিংবা কে তাদের ওপর | এলো [97-৮৪-০ 4/1 উন ৬5 


(সেদিন) অভিভাবক হবে? 9 5455 রি কো 


১১০. যে ব্যক্তি গুনাহের কাজ করে অথবা (প্তনাহ ০৮৯৯01১৫৯৫8 এ 2৮৯০ & পাপা 
১08 91155 4 ০৮০9 

















০ /১-০০ পা) নিপা টিপা 


৪০০31058501 ৩৯3 9 ১32 





৯৩ [তা ০ টিপা পার্টি শা 0 পাপা 


১১১. যে ব্যক্তি কোনো গ্তনাহের কাজ করে, সে এর ০৪০৫ ৮৫৪ ০৩ ৮1 ০৮০৫৪ ০০০ 
দ্বারা নিজেই নিজের ক্ষতি সাধন করে, আল্লাহ তায়ালা গিরি 
সবকিছুই জানেন, তিনি কুশলী । ৪1০৮৯1৮5401 049 


১১২. যে ব্যক্তি একটি অন্যায় কিংবা পাপ কাজ ৮ 2, ৯৫ নিও তর ৯০৮ 
করে; কিনতু সে দোষ চাপিয়ে দিলো একজন নির্দোষ 43 [4০0০01212৮৪ ৮৮৭ ০5 
ব্যক্তির ওপর, (এ কাজের ফলে) সে (প্রকারান্তরে) 2 1 উপ _. ঈন্া, 
সাংঘাতিক একটি অপবাদ ও জঘন্য গুনাহের বোঝা ৪ 0০০01936501 4৪ ৭১? 
নিজের ঘাড়ে উঠিয়ে নিলো । 


১১৩. যদি তোমার ওপর আল্লাহ তায়ালার অনুগ্রহ ক জিলালো জারা কৃত বা 
ও দয়া না থাকতো, তাহলে এদের দল সেক ০০ 99 5] ৭82 
তো তোমাকে (প্রায়) ভুল পথে পরিচালিত করেই 71541755 8)2155 7) 225 251৮ 
ফেলেছিলো! যদিও তারা এই আচরণ দিয়ে তাদের 05152 7 224 1০৮55 


নিজেদের ছাড়া অন্য কাউকেই পথভ্রষ্ট করতে ৮৪” 2 “55192২51128 স্ 
লা) দে এ বকা ৫১৯০০ 


কাজ দ্বারা তারা তোমার কোনোই ক্ষতি সাধন করতে 24512 -521 512 ০0১39 
সক্ষম হতো না! (কোরণ) আল্লাহ তায়ালা তার ভা ০১০১ ০252, চার্চ রা 
ও (সে গ্রন্থলব্ধ) কলা-কৌশল তোমার ওপর নাযিল 059 0122 ৮ ও ০০০60 4559 
করেছেন এবং তিনি তোমাকে এমন সব কিছুর জ্ঞান দি বেরা রাম 
শিক্ষা দিয়েছেন, যা কখনো তোমার জানা ছিলো না; ৪ 1০45০ এ 401 
(আসলেই) তোমার ওপর আন্লাহ তায়ালার অনুগ্ধহ 
ছিলো অনেক বড়ো! 
১১৪. এদের অধিকাংশ গোপন সলাপরামর্শের ৪1791 11 
ভেতরেই কোনো কল্যাণ নিহিত নেই, তবে যদি কেউ ১” ৬৮ 1৮৮2৭ 2৯ ০৮ 
(এর দ্বারা) কাউকে কোনো দান-খয়রাত, সৎকাজ ও 5] ২০ ঢু ্ 
অন্য মানুষের মাঝে সংশোধন (কর্মসূচী)-এর আদেশ 1০৮০৯ 12 
দেয়- তা ভিন্ন কথা; আর আল্লাহ তায়ালার সন্তুষ্টি 4/1 ৮2১ গা 10১ 027 টগর 
অর্জনের লক্ষ্যে যদি কেউ এসব কাজ করে তাহলে বেরা নোট 
অতি শীঘই আমি তাকে মহাপুরক্কার দেবো। ৪18213৯1458 395 
১১৫. (আবার) যে ব্যক্তি তার কাছে প্রকৃত হেদায়াত এ ৪০ ৮ ৯৮ 4৮ টির 
স্পষ্ট হয়ে যাওয়ার পর রসূলের বিরুদ্ধাচরণ করবে এবং এ তল 5০৯০০ 05521 0৬৪ 9 
ঈমানদারদের পথ ছেড়ে (বেঈমান লোকদের) অন্য ৬.১ এ ৯০ ছারা পর্া 


ধরনের নিয়ম-নীতির অনুসরণ করবে, তাকে আমি 4 | ০৮৮ ৬৩পা| 
সেদিকেই ধাবিত করবো- যেদিকে সে ধাবিত হয়েছে ০১ ০০৪৮ ০ টো, 


১৭ | (এর শাস্তি হিসেবে) তাকে আমি জাহান্নামের আগুনে রা ৮৪৭ 4 এ 
কু] পুড়িয়ে দেবো, (আর) তা কতো নিকৃষ্ট আবাসস্থল! ৪1০০০? রি 555 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত +১০৫ ৬///%4.21001817802809171017001-019 

























































































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
১১৬. আল্লাহ তায়ালা (এ বিষয়টি) কখনো ক্ষমা ৮. টিতে 
করবেন না যে, তার সাথে (কোনো কিছুকে) শরীক ১৯৯৯4 ১৯ন 01১৯8 এ ০1 
করা হবে, এ ছাড়া অন্য সকল গুনাহ তিনি যাকে ৯ ৯পপ শীত উপ 1 ৮৯০1 
ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেবেন; যে ব্যক্তি ১৪৭ ৩০০৮৪2৭৬০00 ৬১9১৮ 
আল্লাহ তায়ালার সাথে (কোউকে) শরীক করলো, সে কঠি তা ্রাতা ভুত উিত্প ৭ 

উদঠ৯7857 1 914০5০ ১১ ০৩ 68415 











১১৭. আল্লাহকে ছাড়া এরা (যদি কাউকে ডাকে)_ টু ৪০৯ 
ডাকবে কোনো (নিকৃষ্ট) দেবীকে কিংবা কোনো ৩19 (2113143১3০502268 ) 
বিদ্রোহী 


68 81083 0৮০৪ রিলে 











১১৮, (যে এভাবে ডাকে) তাকে আল্লাহ তায়ালা রা পা ৯ আশ পটল ০৫ -০পাশান্ে 
অভিশাপ দিয়েছেন। (কারণ) সে (আল্লাহকে চ্যালেঞ্জ /১০ ০০০ ০১০৯ ৩৯ ০0094814250 


দিয়ে) বলেছিলো, আমি তোমার বান্দাদের এক ৮৯ -০৯0 কিউ তা 
অংশকে নিজের (দলে শামিল) করেই ছাড়বো। ৪ ৮১9১৯০৮০১ 














১১৯, (শয়তান আরো বলেছিলো,) আমি অবশ্যই -০0৮ 22 পাশ ৯০ তত এপাশ ৮০ তে 
তাদের গোমরাহ করে দেবো, আমি অবশ্যই তাদের প্১প2পািটাও 85 
হৃদয়ে নানা প্রকারের মিথ্যা কামনা (বাসনা) জাগিয়ে 5৯০ ডা ০91 পার্পা 1 0০৬৩০ নশি 
তুলবো এবং আমি তাদের নির্দেশ নেবো বেন তারা ৮৪354901941 0191 ০০৪০৮ 
(কুসংস্কারে লিপ্ত হয়ে) জন্তু-জানোয়ারের কান ছি ভি * ৮৮ ০ ক 3536844 
করে, আমি তাদের আরো নির্দেশ দেবো তারা যেন ৩৯৯৭০০১1815 5চও 
আল্লাহ তায়ালার সৃষ্টিকে বিকৃত করে দেয়; (মূলত) - ৯৬) ৯০ ০.৮ 

মেয্যজি একা করে) ন্রাহতানালার বদলে ১৮2. 38501 952 ৩2 21219 0৮৮| 
শয়তানকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেবে, সে এক লি রন 
সুস্পষ্ট ক্ষতি ও লোকসানের সম্মুখীন হবে । ৪ 0৮০ 01১৯ 























১২০. শয়তান তাদের (নানা) প্রতিশ্রুতি দেয়, তাদের 11 | ০ পার দি ৯এপঞিল ৯৩৩ প 
(সামনে) মিথ্যা বাসনার (মায়াজাল) সৃষ্টি করে, আর ৮৯৪4৮১০5195 পর 9১ 02৭ 
শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা হাহা ৮৮. নি 
কিছুই নয়। 91929 81 








১২১. রে 12 090৭ ১9; ,22222ঞ্ঞাস 
কোনো পন্থাই (সেদিন) তারা (খুঁজে) পাবে না। 








১২২. অপরদিকে যারা (শয়তানের প্রতিশ্রুতি উপেক্ষা . “1 4] কিছ ভি 
করে আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনবে এবং 1155 ০ 
ভালো কাজ করবে, তাদের আমি অচিরেই এমন এক 25০ 3০৯ ৪505 
জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা রি ঠা শুক 
বইতে থাকবে, তারা সেখানে অনন্তকাল অবস্থান 491 559, 37555550 2 
করবে; আল্লাহর ওয়াদা সত্য; আর আল্লাহ্‌র চাইতে কি 

বেশী সত্য কথা কে বলতে পারে? ৪ 41 ০০ 3৩০022,85 




















১২৩. কোরো ভালোমন্দ যেমন) তোমাদের খেয়াল 

খুশীর সাথে (জড়িত) নয়, (তেমনি তা) আহলে রর ১42০2943০০৮ 
কিতাবদের খেয়ালখুশীর সাথেও (সম্পৃক্ত) নয় ৮৩ ।পনত ঠাছ ৪০ 

(আসল কথা হচ্ছে), যে ব্যক্তি রে 9,12 ঠন 165৯ 0০4 ৩০৭ ১০৮5 
কাজ করবে, তাকে তার প্রতিফল দেয়া হবে, আর সে ৪ 
ব্যক্তি (সেদিন) আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকেই 
তার পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হিসেবে পাবে না। 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ক ১০৬ ৬///%4.21000181780809171017001-019 





£১ াশ্ি ৯ রা 


172 51541 ৬১০ 41 ০ 

















২৪ওয়াকফে লাযেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
১২৪. (পক্ষান্তরে) যে ব্যক্তি কোনো ভালো কাজ *₹ 5 ৭০৯০ ৯৮৩ 
করবে- নর কিংবা নারী, সে যদি ঈমানদার অবস্থায়ই 9) ০০৬৯০] 050০8 ৩৮০ 
তা (সম্পাদন) করে, তাহলে (সে এবং তার মতো +++ 








গ্ টি শা শটি পার 1১০০ 





অন্য) সব লোক জান্নাতে প্রবেশ করবে, (সেদিন) 09202 519 ৬৮৪৭ 929 ৮১1 
তাদের ওপর বিন্দুমাত্রও অবিচার করা হবে না। ৪9150 18 422 











১২৫. তার চাইতে উত্তম জীবন বিধান আর কার হতে & ০+*৮ ৮1৮7 *আএ 1৯ গত দ্ দিত 
পারে, যে আল্লাহ তায়ালার সামনে মাথানত করে, 44০৯5 জষত ০৯১৬স ভি 
(মূলত) সে-ই হচ্ছে নিষ্ঠাবান ব্যক্তি, (তদুপরি) সে 1". "৪ ভি 8 
ইবরাহীমের আদর্শেরও অনুসরণ করে; আর আল্লাহ 4$৯-৮৯৫] রর 26819 ০০০32 


তায়ালা ইবরাহীমকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করেছেন। ৪4422০৮2655 











১২৬. আসমান ও যমীনে যা কিছু আছে তার সব 

নিই অহ লা জা অব আল ১১০ /-১১০-3125 
ত সা ৯ পু টি 
দি সব কিছুই পরিবেষ্টন করে ছ - ড$ 0521 042 











১২৭. (হে নবী,) তারা তোমার কাছে নারীদের 2 ০1 ১11 ভা 
ব্যাপারে সিদ্ধান্ত জানতে চায়, তুমি বলো, আল্লাহ ০ যী 5 রা 


তায়ালা তাদের ব্যাপারে তোমাদের জানিয়ে দিচ্ছেন, শি 2০০5, ০৫০৮৭ 
আর এ কিতাব থেকে যা কিছু তোমাদের ওপর পঠিত 

হচ্ছে, সেই এতীম নারীদের সম্পর্কিত (বিষয়), তিনি ভে 50০30155520 ৮২৫1 
ডি যেসব অধিকার দান করেছেন যা তোমরা *7-এবদিক ভন ০1 ও০৫৭চ 


৮5৮ 


আদায় করতে চাও না, অথচ তোমরা তাদের বিয়ে 2 
(ঠিকই) করতে চাও, অসহায় শিশুদের ব্যাপারে দি 8 
(তোমাদের বলা হচ্ছে.) তোমরা যেন এতীমদের ৬৮ তি 


ব্যাপারে সুবিচার কারেম করো; তোমরা যেটুকু ভা এ 8712711 
ভালো কাজই করো, আল্লাহ তায়ালা সে সম্পর্কে - শা চিতা & ॥৯১০৮১ ০ পাপা 


সম্যকভাবে অবহিত রয়েছেন । 28 06 ১০৫ ৬৮০ 191 29,৮1১ 
[০2 49 915 












































১২৮. যদি কোনো স্ত্রীলোক তার স্বামীর কাছ থেকে 1৫+2171241? 52 
দুর্ব্যবহার কিংবা অবজ্ঞার আশংকা করে, তাহলে (পার চি ০০৪ সি 19 


রা তু 


স্পরিক ভালোর জন্যে) তাদের উভয়ের মধ্যে আপস- ৮4:2৭ 2৮ ও (:১$151: 5] গা 
স্ত করে নিলে ত র ওপর এতে দৌষ পা রে পিল দির 

নেই; কারণ আপসই হচ্ছে উত্তম, (আসলে) মানুষ এ) 19 শ-/5+-1 

লালসার দিকেই বেশী পরিমাণে ধাবিত হয়ে পড়ে; 2 

(কিন্তু) তোমরা যদি সততা ও তাকওয়া অবলম্বন | 9859 19 ৩9, ০০০1 

করো, তাহলে (তাই তোমাদের জন্যে ভালো) টপ এ 

আল্লাহ তায়ালা তোমাদের সব কর্মকান্ডই অবলোকন 1১৮ ০9০৯9 / ০৫ র্‌ ০৫ 

করছেন। 


























১২৯. তোমরা কখনো (একাধিক) স্ত্রীদের মাঝে *৫ ৯9৮০) ৯ দত 
ইনসাফ করতে পারবে না, যদিও (মনে প্রাণে) 4301 5501295011 58৬5 


তোমরা তা চাইবে, তাই তাদের একজনের 775 পক ৮০৯৩৩ অর্দত 
দিকে তুমি এমনভাবে ঝুঁকে পড়ো না, মেনে পণ [0 1915 ১১৮০১ 919 
পারা € ওয়াল মুহ্ছানাত ১০৭ ৬///৬/.৪10018178080111017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


হবে) আরেকজনকে তুমি ঝুলন্ত অবস্থায় (রেখে রঃ দ্র 

দিয়েছো); তোমরা যদি সংশোধন এবং তাকওয়া 1১০4- 12+281-02 5362 
র মি দেখ 

মালা অভিাশীল তাপ দান) অনা ৪ ০2310520৫91 ৩৫1৯2 














১৩০. (অতপর) যদি তারা একে অপরের কাছ ০৮ ৮ এ 5০৫) ৮০ দন্ত 2 ৯৮ 
থকে বিশ হয় যায়, তাহলে আল্লহ তায়ালা তার “1১ ৩৫441 ৬৯৭ ১84 ০9 
ভান্ডার থেকে দান করে তাদের সবাইকে পারস্পরিক 

মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন, আল্লাহ তায়ালা ৪1০৮5 55122 0149 
প্রাচুর্যময় ও প্রশংসাভাজন। 














হে ৩439১435458 
তা ০১০০1 0121055357 
ডা টিপ 2, নন 
মিডিলিসিজির 
প্রশংসা তার। ভান ০১$। & 




















১৩২. অবশ্যই আসমান-যমীনের সব কয়টি জিনিসের ৮। ৬ 215, 8 
মালিকানা আন্লাহর, অভিভাবক হিসেবে আন্মাহ ৩১ ১৬১৮ এ লি 
তায়ালাই যথেষ্ট! ৪ 35৫94 4015 8০9 








১৩৩. হে মানুষ, তিনি চাইলে যে কোনো সময় £ তাপ ৮9 5 ০০2০০ পাসে 
(যসীনের কর্তৃত থেকে) তোমাদের অপসারণ করে 4০৮7:9০৮]1 ০:১৩ 7০1 
অন্য কোনো সম্প্রদায়কে এনে বসিয়ে দিতে পারেন, এ * 
কাজের ওপর আল্লাহ তায়ালা অবশ্যই ক্ষমতাবান। 15555 1১59 052558350 














১৩৪. যে ব্যক্তি এ দুনিয়ার পুরস্কারটুকুই পেতে চায় 7*,.%17? পর ০৯ ০০1৮ 
(তোর জেনে রাখা উচিত), আল্লাহ তায়ালার কাছে রা ০৭১২ ধা 
তো ইহকাল পরকাল (এ উভয়কালের) পুরস্কারই 42012 1 

রয়েছে, আল্লাহ তায়ালা সব কিছু শোনেন এবং সব 1৩ 5:855819 3/1-1264 


চি রি 
কিছুই দেখেন। টমুষ্জে 














১৩৫, হে ঈমানদাররা, তোমরা ইনসাফের ওপর ৮ *%2)8 783 18 ০1 
(দৃঢ়ভাবে) কায়েম থেকো এবং আল্লাহ তায়ালার ৬৮9১ 195 09335 পু 


জন্যে সত্যের সাক্ষী হয়ে যাও, যদি এ (কোজ)-টি *£ 25 7৮77 ৫ 
তোমার নিজের, নিজের পিতামাতার কিংবা নিজের সরস গা49325 ৮05 


আত্মীয় স্বজনের ওপরেও আসে (তবুও তোমরা তা 
পালন করবে), সে ব্যক্তি ধনী হোক কিংবা গরীব ৬৫ ০1০ ০2১১৫19 ভি 
হোক! (মনে রাখবে) তাদের উভয়ের চাইতে আল্লাহ ১33 3 ১৯ ৪ 

তায়ালার অধিকার অনেক বেশী, অতএব তুমি কখনো 2, ০১:৫2 ১ ডি 
ন্যায়বিচার করতে গিয়ে নিজের খেয়ালখুশীর অনুসরণ /715 91961 ০০০ || 9: 

করো না, 5 রে ্ ৩০৪ ৯০০৯৭ 
(ইনসাফ থেকে) বিরত থাকো, তাহলে (জেনে 00062156138 
রেখো,) তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ ৪72 
তায়ালা তার খবর রাখেন । ৪ 1১৮৯ 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত * ১০৮ ////.810018180809171017001.019 



































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ 


১৩৬. 55 ছি 15293 4401, | 


রি পট 4 


ওপর যা তি তিনি তার (রসূলের ওপর নাধিল রি র্ ০) ভি রি? 
করেছেন এবং সেসব কিতাবের ওপর যা (তিনি তারও রে ্ 8৩5 ্ এ 


আগে) নাধিল করেছেন, যে ব্যক্তি আল্লাহ তায়ালা, ৬৮০ 9৮ 0৭ ৩০০5১ ০| ৮৫115 
তার ফেরেশতা তার কিতাবসমূহ, তার নবী রসূল 1৮৮ ৮০০ ৬1৯2 
ও পরকাল দিবসকে অস্বীকার করবে, সে অবশ্যই 41599 25549 22515949 23 


মারাত্মকভাবে পৎভ্রষ্ট হয়ে যাবে! ্ 1৩:৯215 (৩ ০৪১5১ [512 


১৩৭. নিসন্দেহে যারা ঈমান আনলো আবার কুফরী 2 
করলো, (কিছু দিন পর) আবার ঈমান আনলো, 19518195544 19:21 08311 ০1 


৮০ তা ঢু ১০99১ -2  পানি ডু ঈএকুপে আহ 


এরপর (সুযোগ বুঝে) আবার কাফের হয়ে গেলো, ৬৮ ৬০৮1198219515)1--819)8--০8 
এরপর কুফরীর পরিমাণ তারা (দিনে দিনে) বাড়িয়ে রি €/১ ৮৯০ পাশ & ০ পা দিশা ০০ 
দিলো, আল্লাহ তায়ালা এমন লোকদের কখনো ক্ষমা € & ২৮৮০ ৮৪০৪০ ১9০৪ ১] 4/| 
করবেন না, না কখনো তিনি এসব ব্যক্তিদের সঠিক 

পথ দেখাবেন! 


১৩৮. (হে নবী,) মোনাফেকদের তুমি সুসংবাদ দাও » 91৮% নাকাল 
যে, তাদের জন্যে ভয়াবহ আযাব রয়েছে, ্া 2165০ ০ ০০৯] ১8 
১৩৯. যারা (বৈষয়িক স্বার্থে) ঈমানদারদের বদলে শি জানি ৪ ৮* 
কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে, তারা (কি এর ৩০০ 1952381 ০9৬৯ রে 


9 ০০ পাঠ পাঠ ০9 পাটি পারা পা ৯১ -27 


















































দ্বারা) এদের কাছ থেকে কোনো রকম মান-সম্মানের ৮১০৪ ৪১০ 93 
প্রত্যাশা করে? অবশ্যই (সবটুকু) মান-সম্মান তো রিতার এ. এআ 


আল্লাহ তায়ালার জন্যেই (নির্দিষ্ট) । ৪1০০০448১৮1 ৩৫৪১০ 








৪০. তিনি ইতিপূর্বেও এ কিতাবের মাধ্যমে পক ৯০ 
মানের ওর জটিল আারিল রনেছিলন 19০৩5 ৫০০ চা 


তোমরা যখন শুনবে কোফেরদের কোনো বৈঠকে) [জং 91082 491 51 পতি 
আল্লাহ তায়ালার নাযিল করা কোনো আয়াত অস্বীকার 2 ঠা বিচির 
করা হচ্ছে এবং তা নিয়ে ঠাট্টা-বিদ্রপ করা হচ্ছে, 195৯৪ ০ প138535 
তখন তোমরা তাদের সাথে (সে মজলিসে) বসো না, 7১51) + 


যতোক্ষণ না তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত হয়, রি -20182ল ৪০৯ & 
জ রে 


(এমনটি করলে) তোমরা তো ঠিক তাদের মতোই ৮৯০০৭ 2 
হয়ে গেলে, (জেনে রেখো) আল্লাহ তায়ালা অবশ্যই ৬ ৩১ [9 ০৪ ৪০] 6০০ | ৩ 
০), পা পাতা 


সব কাফের ও মোনাফেকদের জাহান্নামে একত্রিত 0 ২1০০ ৮:৪৭ 
করে ছাড়বেন। রর 
পচ ৯ ০9 00 পাপার্পা পা ৯ 


১৪১. যারা সব সময়ই তোমাদের (শুভ দিনের) "4১ 012 ০)1$5 হি 
প্রতীক্ষায় থাকে, যদি আল্লাহ তায়ালার কাছ থেকে ₹ ৪ ৩০০০০৩১৮১০২) 


তোমাদের বিজয় আসে তখন এরা বলবে, কেন, ৮৫০০৫০15105 40 ০28৩ 

আমরা কি (যুদ্ধে) তোমাদের সাথে ছিলাম নাঃ শু 

(আবার) যদি কখনো কাফেরদের (ভাগে বিজয়ের) 15119, ৮৯০৫ ০৯১৪1] ০০০ 
ংশ (লেখা) হয়, তাহলে এরা বলবে, আমরা এ & ০ ৯৮৪০৩ 229৯ ৯ 8 পাজি পুদি শর 

কি তোমাদের ঘিরে রাখিনি? এবং তোমাদেরকে ৬৮০ ৮৮২০)9-প ১৪৮৮ 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত +১০৯ ৬///%4.210001817802809171017001-019 









































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সূরা আন্‌ নেসা 
মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি? (আসলে) শেষ 2৫ * তপতি ০ ৯ ৫০৮12, পলি 
বিচারের দিনে আল্লাহ তায়ালাই তোমাদের উভয়ের [92 পশলা 


মাঝে ফয়সালা শুনিয়ে দেবেন এবং আল্লাহ তায়ালা (7৮9 
(সেদিন) মোমেনদের বিরুদ্ধে কাফেরদের কোনো ০৪১৪০ ৫২০ 


(অজুহাত পেশ করার) পথ অবশিষ্ট রাখবেন না। ৪ ১০৮৮ ০১০৪৮] | 








তেও 














১৪২. অবশ্যই মোনাফেকরা আল্লাহ তায়ালাকে ধোকা « রি ০১ এ. রি রর হু রে & ভি 
দেয়, (মূলত এর মাধ্যমে) আল্লাহ তায়ালাই তাদের দু চারা 1০] 
প্রতারণায় ফেলে দিচ্ছেন, এরা যখন নামাযে দীড়ায় 19: 891511 0115261৫ 19520 
তখন একান্ত আলস্যভরেই দাঁড়ায়, তারা কেবল _« ০৪. ৮. 

লোকদের দেখায়, এরা আল্লাহ তায়ালাকে (আসলে) 03585555580 09%, ৫০ 
কমই স্মরণ করে। ২1? 


84:15 














১৪৩. এরা (কুফরী ও ঈমানের) দোটানায় দোদুল্যমান, ৪৯ ৮ দত 
(এরা) না এদিকে না ওদিকে; যাকে আন্মাহ তায়ালাই এও ৩০১ ০০ ০০৩০৩৭ 


গোমরাহ করে দেন তুমি সে ব্যক্তিকে কখনো (সঠিক) 2 00 1 এ রঃ ৮ 
পথ দেখাতে পারবে না। 4০ রর ৮০ (4185 








শা তাপ তা পা £৯ পপ 


২4] ০৯95 





১৪৪. হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো, 1 € ২ ৪০? এ 
টি বাদ 1১8-৯35815-51 500 তে 


দের বন্ধুরূপে গ্রহণ করো না; (তেমন কিছু করে) ৮ | 9 রিনি ১২০] 
তোমরা কি আল্লাহ তায়ালার কাছে তোমাদের বিরুদ্ধে পপ রা 


2 ০০8১ পা রী ৯ 9৩ 8 পা টিন পা ডি 9৯ 
(কোনো) সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? 4/191৯5 99947)%1 


৮ ও শর 15 





৩৪৪) 





আর 25281530৩০৯ 


সাহায্যকারী (খুঁজে) পাবে না। ৪ 1১০০০] ০৯8০9০)0। 











১৪৬. তবে তাদের কথা আলাদা, যারা তাওবা করে |++22:12 127721723০৭ 
| | - ৰ 
এবং (সে আলোকে নিজেদের) সংশোধন করে নেয়, ৮৮42 এস ঠাপা ও ৷ 3 


আল্লাহ তায়ালার রশি শক্ত করে ধরে রাখে এবং গ্রহ ($452225 923945 
একমাত্র আল্লহ তায়ালার উদেশেই ভার তাদের তি তি এঠি 


জীবন বিধানকে নিবেদন করে নেয়, এসব লোকেরা 2 ডি 
অবশ্যই (সেদিন) ঈমানদারদের সাথে থাকবে; আর টি এরি চিনির 
অচিরেই আল্লাহ তায়ালা তার ঈমানদার বান্দাদের 81555215০8০] 
বড়ো ধরনের পুরস্কার দেবেন । 











১৪৭. তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ তায়ালা কি * ১০2০৪ 
করবেন- যদি তোমরা (তর) কৃতজ্ঞতা আদায় করো 6৮2৪ ৩1 ৮০16০ 2 0588105 
এবং তার ওপর ঈমান আনো; আল্লাহ টির | 
তায়ালাই হচ্ছেন (সর্বোচ্চ) না সম্যক ৪1০51১5 2 ০০9,-৮-০9 
ওয়াকেফহাল | 

পারা ৫ ওয়াল মুহ্ছানাত ১১০ ৬/৬/4.81000191780899171017001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


১৪৮. আল্লাহ তায়ালা প্রকাশ্যভাবে মন্দ বলা গছন্দ ৯7 ৮ ৮ ) ডি এ টি রা 
করেন না, তবে যে ব্যক্তির ওপর অবিচার করা হয়েছে ০0911 ৬০ ৮4 ২১৪৭ 1৮5 খু 


ও তার কথা আলাদা; আল্লাহ তায়ালা সবকিছুই শোনেন গারাবুাকেবানিযোরা 

















১৪৯. ভালো কাজ তোমরা প্রকাশ করো কিংবা তা ৯০18৯725285 )প5 08 25৩ 
গোপন করো, অথবা কোনো মন্দ কাজের জন্যে ০০191 তি 1১ ১৮০] 


যদি তোমরা (কাউকে) ক্ষমা করে দাও, তাহলে 712 ৮ 
(তোমরা দেখতে পাবে,) নিসন্দেহে আল্লাহ তায়ালা সি 158 152 ্ রে টি 2 

















অতি ক্ষমাশীল ও প্রবল শক্তিমান । 
পাঠ টিটি টিপা পা ৯ পটিশটিনি পা পা 


১৫০. নিশ্চয়ই যারা আল্লাহ তায়ালা ও তার এ 1 দু 
রসূলদের অস্বীকার করে এবং আল্লাহ তায়ালা ও বা 394 22৮4 ০৫1৩! 


রসূলদের মাঝে যারা পার্থক্য করতে চায় তারা বলে, নীট 
৪১177৭৮486৮, ১28৬১১% মি 
কয়েকজনকে স্বীকার করি না, ডি ৬৭১৪ সী 3 

এরা (নিজেদের জন্যে) একটা মাঝামাঝি রাস্তা বের ০০০০০০১০ গে 
করে নিতে চায়। 845241:050452 























১৫১. এরা হচ্ছে সত্যিকারের কাফের, আর আমি 1%* ৮ 
কাফেরদের জন্যে এক চরম লাঞ্ছুনাদায়ক শাস্তি নির্দিষ্ট 193229550555401 2৫ ঞা 


ইনি ৪10০5+101$298411 








১৫২. (অপরদিকে) যারা আল্লাহ তায়ালা ও তার ১০০০০ ৯১ তা টা 
রসূলদের ওপর ঈমান এনেছে এবং তাদের একজনের 159-1545555 19521089115 


সাথে আরেকজনের কখনো কোনো রকম পার্থক্য " 522,755 916) “712৯০ তরততা 
করেনি, এরা হচ্ছে সেসব লোক যাদের তিনি অচিরেই -*৪৭ ০ 2191-9০2১৯1 ৬ক 


৮ 2 35০০1 শশা বিটি িনি 


অনেক পুরষ্কার দান করবেন, আল্লাহ তায়ালা অত্যন্ত 441 (01৫০৮ 
নী 1০১31) 1 ০9৮৮০১০৯] 














, মহাদয়ালু । 
৮০৮ ০১৩ 


১৫৩. আহলে কিতাবের লোকেরা তোমার কাছে *.+1 1৮৫ “1 
চায় তুমি যেন আসমান থেকে তাদের জন্যে কোনো ৯ ০/১১ 9৩10 এ. 


কিতাব নাধিল (করার ব্যবস্থা) করো! এরা (কি, 7, রা (৪ 

সু) মুসার কাছে এর চাইতেও বড়ো রকমের দাবী চি ্ না রি চি 
পেশ করেছিলো, তারা বলেছিলো (হে মুসা), তুমি 24 01 €$ 11 ০৪ | 
স্বয়ং আল্লাহ তায়ালাকেই আমাদের প্রকাশ্যভাবে ০ ৯.5 3 নিলি 
দেখিয়ে দাও, অতপর তাদের এই সীমালংঘনের _$ ০৮৪6588৮০11 2420 
জন্যে তাদের ওপর প্রচন্ড বজপাত নিপতিত হয়েছে ০০৯ 

এবং নেবুওতের) সুস্পষ্ট প্রমাণসমূহ তাদের কাছে -৮৪9৯0 ৩১০০০ ৫৯০ |9351 
আসার পরও তারা গো-বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ পা পুন রুপ এ 1 আপন 
করেছে, তারপরও আমি তাদের এ (অপরাধ)-টা [22619540১০2 05985$ ৪৮11 
ক্ষমা করে দিলাম এবং আমি মুসাকে স্পষ্ট প্রমাণ জিডি গলা 
(-সহ কিতাব) দান করলাম। ০৮০ চি 






































১৫৪. এদের কাছ থেকে (আনুগত্যের) প্রতিশ্রর্তি 1:12 * মলি মেরে 
আদায় করার জন্যে মা পাহাড়কে এদের [45 5০55৯১35811 259515 


ওপর উচু করে ধরেছিলাম, তাদের বলেছিলাম, 4০০৫ 7৮295 পাটি 9০৯) ০ 
নগরের দরজা দিয়ে প্রবেশ করার সময় জি ০৫08০ 0103322 
একান্ত অনুগত হয়ে ঢুকবে, আমি তাদের বলেছিলাম, 

পারা ৬ লা-ইউহিববুল্লাহ ১১১ ///.2100171790250917910179010.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সূরা আন্‌ নেসা 


তোমরা শনিবারে (মাছ ধরে আমার বিধানের) * +০109029 ০ 
সীমালংঘন করো না,(এ ব্যাপারে) আমি তাদের কাছ - ঠ ৃ 119৩০ 


থেকে শক্ত প্রতিশ্রতিও আদায় করে নিয়েছিলাম । 1৮12 10125 











১৫৫. অতপর তাদের (এই) প্রতিশ্রুতি ভংগ করা, ৪13 225 তা ্ 8128 
আল্লাহর আয়াতসমূহকে তাদের অস্বীকার করা এবং টি 2-৯5৯৫5-র 


অন্যায়ভাবে নবীদের তাদের হত্যা করা, তেদুপরি) ঠেলে পে, 401 
তাদের (একথা) বলা যে, আমাদের অন্তরসমূহ (বাতিল ।-*+-০%। ০০৫ 12122512 


তাদের কুফুরীর কারণে আল্লাহ তায়ালা স্বয়ং তাদের ১448 ০4 বত" 
দিলের ওপর মোহর মেরে দিয়েছেন, অতপর এদের ৬ হিলি এ 958 টা 


কমসংখ্যক লোকই ঈমান আনে । 





























ক্র পা্ডিতঠি পা পাতা [তানি ৯ পারা £১ 859 ৬ 


১৫৬. যেহেতু এরা (আল্লাহকে) অস্বীকার করতেই 19125 
থাকলো এবং এরা (পুণ্যবতী) মারইয়ামের ওপরও (5৬29৮ 51989 ০১১ 


জঘন্য অপবাদ আনলো, 





উল 


ঁ 











১৫৭. উপরস্তু তাদের উক্তি যে, আমরাই আল্লাহর জি 
রসুল মারইয়ামের পুত্র ঈসাকে হত্যা করেছি, তক ৬০ তস। 055 01-225 


9৯ টিপ পর ১ পাশা শটি £ি শিপ পা £৯ টি পাট পার পাঠ পা 


(আসলে) তারা কখনোই তাকে হত্যা করেনি, ৮9৯০1595 দি 
তারা তাকে শূলবিদ্ধও করেনি, (শুধু ধাধার কারণে) ১, 5 41455-8 


তাদের কাছে এমনি একটা কিছু মনে হয়েছিলো; 198551০8114 *-৮৪/4৮০ /৪49 
(সঠিক ঘটনা না জানার কারণে) যারা তার *০11,1:6 *27 
ব্যাপারে মতবিরোধ করেছিলো, তারাও (এতে 41০০4 পা 4223 2802 
করে) সন্দেহে পড়ে গেলো, আর এ ব্যাপারে 9 (রঙ্নিকলা শট নিপপাতে পাপা 

তাদের অনুমানের অনুসরণ করা ছাড়া সঠিক 9০৬8 ৪9:০5 10595 ৪] 208131 
কোনো জ্ঞানই ছিলো না, (তবে) এটুকু নিশ্চিত, 

তারা তাকে হত্যা করেনি । 





























১৫৮. বরং আল্লাহ তায়ালাই তাকে তার নিজের কাছে 1৫ *, 2 / এ 5825575 
তুলে নিয়েছেন; আল্লাহ তায়ালা মহাপরাক্রমশালী ও 154-401 ৩149,এ 11253৩3 


মহাপ্রজ্ঞাময় । 





্ে 





১৫৯. আহলে কিতাবদের মাঝে এমন একজনও । ) ঘ€₹ সা +৫1, 1৮4 712 
থাকবে না, যে ব্যক্তি তার মৃত্যুর আগে তার 4০০০০৪৯1151 9৮1৮2 19 


(তিরোধান সম্পর্কে আল্মাহ তায়ালার এই কথার) গ্রিযা টাল রানা রা পি 
ওপর ঈমান আনবে না, কেয়ামতের দিন সে রি 
নিজেই এদের ওপর সাক্ষী হবে। রবে 

















১৬০. ইহুদীদের বাড়াবাড়ি ও সীমালংঘনমূলক £ এর (৮৩ 
আচরণের জন্যে (এমন) অনেক পবিত্র জিনিসও আমি পরথকা ৮০১ 19212 ০৪1 2০8 


তাদের জন্যে হারাম করে দিয়েছিলাম যেটা তাদের 1" ” *₹* 

জন্যে (আগে) হালাল ছিলো, এটা এই কারণে যে, ০ ০০-১৩-০৪৪ প্াও 

টা রে আল্লাহ তায়ালার পথ থেকে বিরত ১1 এ 
পারা ৬ লা-ইউহিববুল্লাহ ১১২ //৬/.2100171790250917910179010.019 








পা পা ভি টি টিতে 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


১৬১. (লেনদেনে) এদের সূদ গ্রহণ করা, এবং এদের * (212 71” 2 
অন্যের মাল-সম্পদ ধোকা প্রতারণার মাধ্যমে গ্রাস -8945 19 559 150 --১35 


করা; অথচ এদের তা থেকে (সুস্পষ্টভাবে) নিষেধ 1? [00 [ঘ] 
করা হয়েছিলো, ৪ অপরাধ লি) ০--০19* ০ ৬ তি 
কাফেরদের জন্যে আমি কঠিন আযাব করে 03: চি 

রেখেছি। ও) ৯15 ৪৪০ ০৭১৯০ 

















১৬২. কিন্তু তাদের মধ্যে যাদের জ্ঞানের গভীরতা ” 
রয়েছে তারা এবং এমন সব ঈমানদার যারা তোমার 18270 


ওপর যা কিছু নাষিল হয়েছে তার ওপর বিশ্বাস করে, এা| 0১31০209588 3 ] 
(সাথে সাথে) তোমার পূর্ববর্তী নবী ও রসূলদের ». « %* গু. রি 525 52315 
ওপর যা নাযিল হয়েছে তার ওপরও বিশ্বাস করে, ৩ক্ত৭৪৮119৪ ০৩৮০0০5 
নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, (সর্বোপরি) ৮০১০ ১-০2 ৮০-০০-০৪১৮ ৮ 

আল্লাহ তায়ালা ও শেষ দিনের ওপর ঈমান আনে; 552৭1585511 ০28৭15821-1 


(মূলত) এরাই হচ্ছে সেসব (সৌভাগ্যবান) মানুষ, এ, রি 
যাদের অচিরেই আমি বড়ো পুরস্কার দেবো । ইল গা ১5৬1 [9211545 











ঠ১, পা ক্স টি পা 


$5:52121 








১৬৩. হে নবী,) আমি তোমার কাছে আমার ওহী 751 চি রি 11 রা হু 
পাঠিয়েছি, যেমনি করে আমি ওহী পঠিয়ছিলাম নূহ 5401. ১21 এল ঠা 
ও তার পরবর্তী নবীদের কাছে, আমি (আরো) হা: 01105259592 নিন 
পাঠিয়েছি ইবরাহীম, ইলমাঈল, ইসহাক, ইয়াকুব -*:১.০ বত 
ও তার বংশধরদের কাছে, (ওহী পাঠিয়েছি) ঈসা, ৮০০19 5১985893০19 0৯৮০5 
আইয়ুব, ইউনুস, হারূন ও সোলায়মানের কাছেও এবং ৮৯ 1৮ পনি তত ৩ কউ ৮৩ 
আমি দাউদের ওপর যাবুর গ্রন্থ) অবতীর্ণ করেছি। ০৫ 


ক্র /১-০ পাঠা | পা পাঠ ০12০ ৮ 


81)97) 591515312০9 











১৬৪. রসূলদের মাঝে এমন অনেক আছে, যারা 5 হাতে 2 রাত 
কথা ইতিপূর্বে আমি তোমার কাছে বলেছি, কিন্তু ০৯৯৬১ সান ৩ ১১2 


২০4), ৮ তিশা পা উির্দা্ণা 8০9০9 ৯৮৯ ৮০০৩ 


এদের মাঝে এমনও বহু রসূল আছে যাদের (কথা) 24 5171 
কখনো আমি তোমাকে বলিনি; মুসার সাথে তো লো 2555525745 


আল্লাহ তায়ালা কথাও বলেছেন। $1৫ 129 2 














১৬৫. রসুলরা (হচ্ছে জামাতের) সুসংবাদবাহী ও পা ৯০০ পা । ৮৯ ০৩ পাঠ এপার প০০ 
(জাহান্নামের) ভয় প্রদর্শনকারী, (তাদের এ জন্যেই এ ০৪৭১০ ৬৭১১--০9 টি টিক 

পাঠানো হয়েছিলো) যাতে করে রসূলদের আগমনের 

পর আল্লাহ তায়ালার ওপর মানব জাতির কোনো 92৮ $৯8৯5414 ৩7505 
অজুহাত খাড়া করার সুযোগ না থাকে; (সত্যিই) পরিপ্গািদি 

আল্লাহ তায়ালা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় । ৪০০১ 1১4১-41 এ চু 

















১৬৬. কিন্তু আল্লাহ তায়ালা তোমার ওপর যা - 
কিছু নাযিল করেছেন তা তার (প্রত্যক্ষ) জ্ঞানের 0 এন এল 58521 921 


মাধ্যমেই করেছেন, ফেরেশতারাও তো (এর) সাক্ষ্য 4. 1০:5৮ ডিন 
দেবে; যদিও সাক্ষ্য প্রদানের জন্যে আল্লাহ তায়ালাই £% ৪0৪৯9৮9০9৫4 -51০11551 


যথেষ্ট। 81022 











পারা ৬ লা-ইউহিবুল্লাহ ১১৩ ৬//৬/.8101001817808061791017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
১৬৭. নিশ্চয়ই যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার 2 তা টিপা টিউিতার্প ৯০৫৮ ৮৮ ছু) আ 
করে এবং (অন্য মানুষদেরও) আল্লাহ তায়ালার এ পথ বা 19১০ ০২৩৭| 1 
থেকে সরিয়ে রাখে, তারা গোমরাহী ও পথভ্রষ্টতায় (৫ 0552315 দ্ধ দা 
অনেক দূর এগিয়ে গেছে। 1915 5 4/1 














১৬৮. নিশ্চয়ই যারা কুফরী করলো এবং সীমালংঘন - ৮ 2৮15 
করলো, (তাদের ব্যাপারে) এটা কখনো হবে না যে, ৮০৫1৮622553 ৩1 


আল্লাহ তায়ালা তাদের ক্ষমা করে দেবেন, আর না (৫, 
তিনি তাদের সঠিক রাস্তা দেখাবেন! € ৭১৮৮9: ০90 ১19০1 ১৯৯] 








১৬৯. কিন্তু (তোদের জন্যে উনুক্ত থাকবে) শুধু 
জাহান্নামের রাস্তা, যেখানে তারা অনন্তকাল পড়ে * 
থাকবে; (শাস্তি প্রদানের) এ কাজ আল্লাহর জন্যে 
খুবই সহজ । 








১৭০. হে মানুষরা, তোমাদের মালিকের কাছ থেকে 41, 421) 2215 দু এ11117 
তোমাদের জন্যে সঠিক (বিধান) নিয়ে রসূল এসেছে, ৫০ ৮৮১11-৮5৯ ০১৬৮০1৪ 


(এ বিধানের ওপর) তোমরা ঈমান আনো, (এতেই) ৯ ৩৮০ এ বু 12” -9 ৮১০ /১ 
তোমাদের জন্যে কল্যাণ (রয়েছে), আর তোমরা ০1১১৮1১৯190 


যদি তা মেনে নিতে অস্বীকার করো তাহলে (জেনে 4 টি 

রেখো.) আসমান-যমীনে যা কিছু আছে তার সব ১১১৬ রে 2 ডি 
কিছুই আল্লাহ তায়ালার জন্যে এবং আল্লাহ তায়ালা 91451512241 0৫ 
সর্বজ্ঞ, কুশলী । 




















টান ক 57৫5201258৩ ১1152 





তোমরা বাড়াবাড়ি করো না এবং (ঈসার ঘটনা নিয়ে) 

আল্লাহ তায়ালার ওপর সত্য ছাড়া কোনো মিথ্যা ৪ ৯ 71117 31, 41,014 
চাপিয়ো না; (সে সত্য কথা হচ্ছে,) মারইয়ামের পুত্র | 1১211, এঞোঠ ভি 
মাসীহ ছিলো অল্লাহর রসূল ও তার (এমন এক) 1 3 ৪১৩] 

বাণী, যা তিনি মারইয়ামের ওপর প্রেরণ করেছেন রঃ দিনটি ক ৩ 
এবং সে ছিলো আল্লাহ তায়ালার কাছ থেকে পাঠানো 4009 21555, 2585:5-55241 2া 
এক “ূুহ', অতএব (হে আহলে কিতাবরা), তোমরা ,৮.. ৯৭ 

আল্লাহ তায়ালা ও তার রসূলদের ওপর ঈমান আনো, 1১০৯ 19231, £81719া9 1541595 
আর (কখনো) এটা বলো না যে, (মাবুদের সংখ্যা) ৯:৮৮ 1 

তিন; এ (জঘন্য মিথ্যা) থেকে তোমরা বেচে থেকো, ০) ০০৯৮০০০9824 0010 
(এটাই) তোমাদের জন্যে উত্তম; নিসন্দেহে আল্লাহ ভিন গন পবিজ্ছে 
তায়ালা একক মাবুদ; তিনি এ থেকে অনেক পবিত্র যে, 75৯০ ৬০এ ৩১44 ০৪৪ 
তার কোনো সন্তান থাকবে; এ আকাশ ও ভূমন্ডলের ৪ ২৫ ঠা ৮ (১১ 

সব কিছুর মালিকানাই তার, আর অভিভাবক হিসেবে ৪ টি 3০282 ৩০1৬ 
আল্লাহ তায়ালাই যথেষ্ট | 


























১৭২. সা) মাসীহ কখনো (এতে) নিজেকে ।**৮ ৮৯ ৪ 
হে মনে করেনি যে, সে হবে আল্লাহ তায়ালার 1552 035 ০ ৫০1 -5৫2245 তো 


পাটি শি ৮০টি পাশা ১9) 


বান্দা, ঘনিষ্ঠ ফেরেশতারাও (একে লঙ্জাকর মনে “ 42॥ £ 
করেনি); কোনো ব্যক্তি যদি (আল্লাহ তায়ালার) ৮ 1 ১944 


বন্দেগী করাকে লঙ্জাকর বিষয় মনে করে (এবং * 2-525453025 ৯৫৯ 
এটা ভেবে) সে অহংকার করে (তার জানা উচিত), “* রি 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ ক ১১৪ ৬/৬///.2100121780905111017001.019 














টৌেনলাস্ভুাকান 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


তিনি অচিরেই এদের সকলকে তীর সামনে একত্রিত দত 
(করে দন্ডাজ্ঞা দান) করবেন । 8 ০৯ এত ০১১৫-৮43 














১৭৩. যেসব মানুষ (আল্লাহ তায়ালার ওপর) ঈমান ৯4 127158৮1৮75 7111-5 
এনেছে এবং ভালো কাজ করেছে, (সেদিন) তিনি | ্প 9151 ০৭০7 
তাদের এর জন্যে পুরোপুরি পুরষ্কার দেবেন, (আল্লাহ রি চাচাতো চাচার গে টি 
তায়ালা) তার একান্ত অনুথহ থেকে তাদের (পাওনা) 1৮ ৬৮৫ গা পিঠ 
আরো বাড়িয়ে দেবেন, অপরদিকে যারা তীর বিধান 19১24-1919225 | 01ঠ1|1শ5 
মেনে নেয়াকে লজ্জাকর মনে করলো এবং অহংক রি রর রে রে এ 
করলো, তাদের তিনি কঠোর শাস্তি দেবেন, ত রা 09৩৯9 1০০]6165-9955 
(সেদিন) আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো অভিভাবক ও হিসি নর 
সাহায্যকারী পাবে না। 815০ 9154 89:০2 




















১৭৪. হে মানুষ, তোমাদের মালিকের কাছ থেকে * এ 51৯ ০০ পণ 
তোমাদের কাছে একটি উজ্জ্বল প্রমাণ এসেছে এবং ০৮2 ০০০১৪৮০৪৮০৪ ০0]| (এজ 


টি য়া কাছে একটি উজ্জ্বল জ্যোতি নাধিল লি 109 "০০ 105) রী 2) 











১৭৫. অতপর যারা (সে জ্যোতি দিয়ে) আল্লাহর 2৩৯ ৮ ঈ 
ওপর ঈমান আনলো এবং তা শক্ত করে আকড়ে * 315৮2251944 15251০40118 


£৯ পারা টি ৯৬৪ পা টিপা ঠক টি টিটি £৯ ৮ পা রা 


থাকলো, তিনি তাদের অচিরেই তীর অফুরন্ত দয়া ও » ৮০০৪9 ০০ ৮৯১ ৬৯-৮৯০পীশিি 
অনুগ্রহে জোন্নাতে) প্রবেশ করাবেন এবং তিনি তাদের পতি ৯ পপি 


তার দিকে সঠিক পথে পরিচালিত করবেন । ০০৪০০ 16155 এ ০৪৪৪ 

















১৭৬. (হে নবী,) তারা তোমার কাছে জানতে চায়; $ ৫৫ ২28 যান লা 
তুমি বলো, আল্লাহ তায়ালা সে ব্যক্তির (উত্তরাধিকার | রি 5 


শ্া্পা 2০০ 


82 যার মাতা 41০০৮ 515১5 81. 20121 
পতা কেউই নেই, আবার তার নিজেরও কোনো গিরি না 
সন্তান নেই, নিন ভোলারাডি তার 5521525 
এবং সে ব্যক্তি যদি সন্তানহীন হয় এবং তার একটি ০. দ্র, এ, টানি 
বোন থাকে, তাহলে সে বোনটির জন্যে (মৃত) ব্যক্তি 31912) ৮ শী 0112855525 
পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ থাকবে, অপরদিকে সে ভু ০ টি 

যদি নিসন্তান হয়,তাহলে সে তার বোনের (সম্পত্তির) ৮০ 111০3 এল) 00০০0 
উত্তরাধিকারী হবে; (আবার) যদি তারা দুজন হয়, পণ, ২, ০৫৮০ 

তাহলে তাদের দু রা জন্যে সেই পরিত্যক্ত 2335)855115015, 555 
সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পরিমাণ অংশ থাকবে; ০৬”, ++ ১০ 

যদি সে ভাইবোন ও মহিলারা কয়েকজন হয়, তাহলে ৮ ৮ রান 
মেয়েদের অংশ এক ভাগ ও পুরুষদের অংশ দুই ৪”? 44 ”1 7৮4 

ভাগ হবে; আল্লাহ তায়ালা (উত্তরাধিকারের এ আইন) ৪৩ 0০50% হিরা 
সুস্পষ্টভাবে তোমাদের জন্যে বলে দিয়েছেন, যাতে € ৮212 
করে (মানুষের উদ্তাবিত বন্টন পদ্ধতিতে) তোমরা রর 
বিভ্রান্ত হয়ে না পড়ো; আল্লাহ তায়ালা সব কিছুর 

ব্যাপারেই সম্যক ওয়াকেফহাল। 












































পারা ৬ লা-ইউহিবুল্লাহ +১১৫ ৬///৬/.21001817808016171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 





£৯ ০9৮৯ পা নিত 


৯ হে জোর রে ঈমান এনেছে ভোমরা £১১৫৫)1 ঢ 
ওয়াদাসমূহ পূরণ করো (মনে রেখো); তোমাদের 5১98৯] 21951571০01 ও 


জন্যে চার পা'বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে, ০31 0১11 এল 4০ 
সেসব (জন্তু) ছাড়া, যা (বিবরণসহ) তোমাদের পড়ে ৮৯ এ 





৮০৮৯ পর ৬ শট পাঠিপা / শি ভিপি 


শোনানো হচ্ছে, তবে এহরাম (বাধা অবস্থায় এসব »( ১২৫১9 ০০]1 ০ 758 ০ 
জন্তু) শিকার করাও বৈধ নয়; অবশ্যই আল্লাহ তায়ালা ০: 8৮5৮১ 
যা চান সে আদেশই তিনি জারি করেন। 9 3251 57৫০৭2401০1 











রশ 


২. হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তায়ালার “০4 পদ 2৬121 ৮* রি 
নিদর্শনসমূহের অসম্মান করো না, সম্মানিত ১৮ ১5৮6195519০ 5৭১২ 


মাসগুলোকে ুদ্ধ-বিগ্রহের জন্যে) কখনো হালাল পপ 2)তপণি 
বানিয়ে নিয়ো না, (আল্লাহর নামে) নিত 15551850541 7৯] | 2941 
জন্তুমূহ ও যেসব জন্তুর গলায় (উৎসর্গের চিহ্ন আরা 
হিসাবে) পষ্টি বেঁধে দেয়া হয়েছে, যারা (আল্লাহর) [1১41 রি রি 9 39১৫1 
অনুগ্হহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে (আল্লাহর) পবিত্র পাটি পাক এ ৯ এ পনি পর পাকি পানি 
ঘর কাবার দিকে রওনা দিয়েছে তোদেরও তোমরা 1512৯১9৮89১ ০5১১5 05858 
অসম্মান করো না), তোমরা যখন এহরামমুক্ত হবে * ৪. কারো 
তখন তোমরা শিকার করতে পারো। (বিশেষ) ১৯389, 19516-0৮41-1515 
কোনো সম্প্রদায়ের বিদ্বেষ (এমন বিদ্বেষ যার ৭ 
কারণে) তারা তোমাদের (আল্লাহ তায়ালার) পৰি ৫৮৮11 ও ৬2৮৫১৬০০1 [5০০৪ 
মাসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিলো, যেন টার 
তোমাদের (কোনো রকম) সীমালংঘন করতে ঠা) ৫ 190959-193225 ০1 01521 
প্ররোচিত না করে, তোমরা নেক কাজ ও তাকওয়ার 
ব্যাপারে একে অপরের সহযোগিতা করো, পাপ পাছে 19622 6442০ ৪58৯119 
ও বাড়াবাড়ির কাজে ফেখনো) একে অপরের 48 টি 
সহযোগিতা করো না, সর্বাবস্থায়ই আল্লাহ তায়ালাকে ১১৫ 2 01,20119815-8129205 
ভয় করো, কেননা আল্লাহ তায়ালা দন্ডদানের ব্যাপারে ৫ 
অত্যন্ত কঠোর! ও ১১৪] 


























ঠি পা ৮টি পাশা 


























৩. মৃত জন্তু, রক্ত, শুয়োরের গোশৃত ও যে জন্তু / প্র 2 0১,৮ 22প৯৩া8ি) ০ 9 জিনা ৯৯০০ 
আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো নামে যবাই পম? ড]া5 পা পেশি এন 


(কিংবা উৎসর্ণ) করা হয়েছে, (তা) তোমাদের ওপর ১৪ 
হারাম করা হয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে মরা, আঘাত +2417৮57 ৩ ১029১22১1 


পাআপাপাশ্টিনি পা 2252৮ 27 পাচা পা উিটিটি তা 


খেয়ে মরা, ওপর থেকে পড়ে মরা, শিংয়ের আঘাতে 7৫ 2? ১ ] বি 
মরা, হিংস্র জন্তুর খাওয়া জন্তুও (তোমাদের জন্যে 2 চি 2 ্ 


হারাম), তবে তোমরা তা যদি (জীবিত অবস্থায় 2 তে »1| 10059 25 ৮৮ 119 
পেয়ে) যবাই করে থাকো (তাহলে তা হারাম দির 
নয়)। পূজার বেদীতে বলি দেয়া জন্তুও হারাম, ওঠিভ। ডে ৫৩৩ ০ 
(লটারি কিংবা) জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য 

নির্ণয় করা (হারাম), এর সব কটাই হচ্ছে বড়ো * ১৮০১ চি এত 
(বড়ো) গুনাহের কাজ, আজ কাফেররা তোমাদের +* 2, * ্ 2 
দ্বীন (নির্মূল করা) সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, 1৮553 5519582 58911 ০০ (91 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ ১১৬ ৬/৬///.2100121780905111017001.019 









































শী 


1৩1২)11 এ২০৯।1২৪ ৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 
সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরংআমাকেই ০ +৮2*7 শত 
ভয় করো; আজ আমি তোমাদের জন্যে তোমাদের ০০451 97 [5585 19১8৯ ১১ 


দ্বীন পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের ওপর পা 829 উরি ৪ উিপাঠিকশা &29৩৮১8৩ 
আমার (প্রতিশ্রুত) নেয়ামতও আমি পুরো করে ৩০০৯১ ০০৮৮১19-৮৮8১-৮9] 


দিলাম, তোমাদের জন্যে জীবন বিধান হিসাবে আমি জিভ রি 
29495 ২ ১9-31-৮০৯2) 
ক্ষুধার তাড়নায় (হারাম খেতে) বাধ্য করা হয়, কিন্তু ৩3, ০০০০৪০9৯2০৯ 
(ইচ্ছা করে) সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে ভ% ভি ৯2৫ ৮৫ 
না চায় তোর ব্যাপারে) অবশ্যই আল্লাহ তায়ালা ৩১৯১১১৯১401 
ক্ষমাশীল পরম দয়ালু। 





























৪. তারা তোমার কাছ থেকে জানতে চায় কোন্‌ ছু ৮১৯০ ৯৩ 
কোন্‌ জিনিস তাদের জন্যে হালাল করা হয়েছে? 9০198 ৮9320553553 


তুমি বলো, সব ধরনের পাক-সাফ ব্তুই (তোমাদের 01251 74 ৭2৮15152,০4451| 721 
জন্যে) করা হয়েছে এবং সেসব শিকারী টু সাও সি ০০০০০ পান পি 


(জন্তু ও পাখীর) ধরে আনা (শিকার) তোমরা খাও, ১4] ৪৮০ ৩ ৩৬১ ৪০০৯১ আস 
যাদের তোমরা (শিকার করার নিয়ম) শিক্ষা দিয়েছো, .. টিপি বগা 
যেভাবে আল্লাহ তায়ালা তোমাদের শিক্ষা দিয়েছিলেন, পি ০1995 
(তবে) এর ওপর অবশ্যই আল্লাহ তায়ালার নাম নেবে, ৮ পচ হি এ 
তোমরা আল্লাহ তায়ালাকেই ভয় করো; অবশ্যই ৮১০ 41 ০1. রর 19812 ০এ 4 
আল্লাহ তায়ালা দ্রুত হিসাব গ্রহণকারী । 5051 























৫. আজ তোমাদের জন্যে যাবতীয় পাক জিনিস £171৮ 9725 ০79 
হালাল করা হলো; যাদের ওপর আল্লাহর) কিতাব ০429৮ ০৪৯০৮] ০09০] 


নাধিল করা হয়েছে তাদের খাবারও তোমাদের জন্যে "৭ 1 ৮]1| শি 101 
ই , আবার তে দের খাদ্যদ্রব্যও তাদের জন্যে 1৩২ তির 
হালাল । (বিয়ের) দুর্গে অবস্থানকারী মোমেন নারী ৩০ ০০০০-৯9-৮০ ০১-৮%০০৮9 
ও তোমাদের আগে যাদের কিতাব দেয়া হয়েছিলো- ্ু ০1 ৩৮০০৭ 1 4১০৭ 
যখন তোমরা (তোদের) মোহরানা আদায় করে দেবে, 5২91০০৮৯৯০9 ০০৪০ 


সেসব (আহলে কিতাব) সতী সাধ্বী নারীরাও তেখন 121” ৮০12 + 
তোমাদের জন্যে হালাল হয়ে যাবে), তোমরা (থাকবে 1১ $৮1-৪০০---11159 


চরিত্রের) রক্ষক হয়ে, কামনা চরিতার্থকারী কিংবা € নিস নি, 
গোপন অভিসারী হয়ে নয়; যে কেউই ঈমান অস্বীকার + ও টি ও 1 
করবে, তার (জীবনের সব) কর্মই নিক্ষল হয়ে যাবে টিটার্নি নো 
এবং শেষ বিচারের দিনে সে হবে (চরমভাবে) , তত আক্্প ৮০৯5 
ক্ষতিগন্তদের একজন । 6552 এ 5 5 230) 


$ ০৯০২। ০০5১১] 

















লালিত রা ৯৮-20-০৩79 -9 00-22-2৮৩1 














৬. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাযের 5 15111 +21511851 5 1টি 
ঁ 897০1 ৫ 2 
জন্যে দীড়াবে- তখন (ওযু করবে, আর ওযুর * | 41 রী 14 191 ০৭০৭ ০০ 
নিয়ম রর তোমরা তোমাদের মুখমন্ডল ও কনুই এ ৮০৪১৪৮০৮9৯9196218 
র হাত দুটো ধুয়ে নেবে, অতপর ১ -9প-০ &ি পা্পা /৯ ০ ০০ পানি পা 
তোমাদের মাথা মাসেহ করবে এবং পা দুটো +£৯১09৮5525219--99 517 





পারা ৬ লা-ইউহিবুল্লাহ ১১৭ ৬///৬/.2100181780806171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

গোড়ালি পর্যন্ত (ধুয়ে নেবে,) কখনো যদি (এমন 
বেশী) নাপাক হয়ে যাও, তাহলে (গোসল করে) 
পবিত্র হয়ে নেবে, যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো 
কিংবা তোমরা যদি সফরে থাকো, অথবা তোমাদের 
কেউ যদি মলমৃত্র ত্যাগ করে আসে অথবা যদি নারী 
সন্তেগ করে থাকো (তাহলে পানি দিয়ে পবিত্রতা 
অর্জন করো), আর যদি পানি না পাও তাহলে পবিত্র 
মাটি দিয়ে তায়াম্মুম করে নাও, (আর তায়াম্মুমের 
নিয়ম হচ্ছে, পবিত্র) মাটি দিয়ে তোমরা তোমাদের 
মুখমন্ডল ও হাত মাসেহ করে নেবে; মুলত) আল্লাহ 
তায়ালা এটা চান না যে, তোমাদের ওপর তিনি কোনো 

















কষ্ট পৌছাবেন; বরং তিনি চান তোমাদের পাক-সাফ 





করে দিতে এবং (এভাবেই) তিনি তোমাদের ওপর 
তার নেয়ামতসমূহ পূর্ণ করে দিতে চান, আশা করা 
যায় তোমরা তার কৃতজ্ঞতা আদায় করবে। 








৫ সুরা আল মায়েদা 
497৮ 12 2৫ ০১" ৫ ৮৮০০) ! 
525৯ ৬৯৮, লি 


2211 051 2৮532 


স্এ পে ০0 পাপাশা প্র 


(55162551525 2519386৭ 


প্ 
৮9/৬০/৯2৮৯ 5৯ পাপা / তি 2৯ ৩টি টি £৯ ৮9 পা ৯ পা 


৮ 4৮০০৮৪৩৭19৮ 9৯99 19৮৮৬ 
শার্শা 9৮৪ 89৯ পর্পা ৯ তা ১০৫,8০9 
০০০ ০০০৫০ হল] এএ| 02325 
তাপস, ও ০ নি ০ 90৮15 
লো 


তি 








৭. তোমরা তোমাদের ওপর আল্লাহ তায়ালার 

য় স্মরণ করো এবং তোমাদের কাছ 
থেকে যে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন 
(সে কথাও স্মরণ করো), যখন তোমরা বলেছিলে 
(হে আমাদের রব), আমরা (তোমার কথা) শুনলাম 
এবং (তা) মেনে নিলাম, তোমরা আল্লাহ তায়ালাকে 
ভয় করো, অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের 
অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক অবগত 
আছেন। 




















12 রা ০9, শট প্রা 2418 31950 


৫:+257-2-59621 


পা পা) তা ৪১ তন 


৮12 211,244 25 








৮. হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর জন্যে 
(সত্য ও) ন্যায়ের ওপর সাক্ষী হয়ে অবিচলভাবে 
দীড়িয়ে থাকো, (বিশেষ) কোনো সম্প্রদায়ের দুশমনী 
যেন তোমাদের এমনভাবে প্ররোচিত না করে যে, 
(এর ফলে) তোমরা (আর তাদের সাথে) ন্যায় ও 
ইনসাফ করবে না, তোমরা ইনসাফ করো। কারণ 
এ (কোজ)-টি (আল্লাহ তায়ালাকে) ভয় করে চলার 
অধিক নিকটতর; তোমরা আল্লাহ তায়ালাকে ভয় 
করো; অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের কর্মকান্ড 
সম্পর্কে পূর্ণাংগ ওয়াকেফহাল। 




















4/0551505৫ 51539] লেনে 


টি /৯-2 0৮ 


০৮ 5০১০১৯545৮2 939 
০১১99১-515191, 16419 


(52555 4০1.48 9৩১১ 


০০ 








৯. যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ 
তায়ালা তাদের সবাইকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের 
জন্যে (তার কাছে বিশেষ) ক্ষমা ও বড়ো পুরস্কার 
রয়েছে। 








১৬০৯4০15551: 0891 24 629 


গু ৯ পা 2৯১ প্রি গুতা 8৯5 ৯০৩ 


০০৮৮৪০ ১৯198১৪৯ পা 








১০. (অপরদিকে) যারা কুফরী করেছে এবং আমার 
আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই হচ্ছে এমন- 
যারা জাহান্নামের অধিবাসী | 





পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ 


১১৮ 


পপ 
[5 বা /-2 ঢা ১৯ পিশাচ পানি 


10195991958 059112 


৮91 এরা 


৪ ৮৯31০ 


//৬/.2100171790250917910179010.0109 


রা ৮ শ্ঠি 


০1519 10০ 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১১. হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের ওপর আন্লাহর 





নেয়ামত ম্মরণ করো, যখন একটি জনগোষ্ঠী তোমাদের * 





বিরুদ্ধে হাত ওঠাতে উদ 
তায়ালা তাদের সে হাতগুলোকে তোমাদের ওপর 
(আক্রমণ করা) থেকে বিরত রাখলেন, তোমরা 
আল্লাহ তায়ালাকে ভয় করো, মোমেনদের তো আল্লাহ 
তায়ালার ওপরই ভরসা করা উচিত। 











৫ সুরা আল মায়েনা 


এ] ০৮551501808 জে 


৮৯৬ প্রা হি ডিপ ৯ 5৯ ০0৮ প্রা 


হয়েছিলো, তখন আল্লাহ্‌ ” ৫. 1152-50-21 212 


192319০ ৮৫০০০৪০০০৪০-০০৭ 


€ পা ৯ /১-০/১ ০... খু পা পা 


ও) 9০8৮1 25515 40 (941 








১২. আল্লাহ তায়ালা বনী ইসরাঈলদের (আনুগত্যের) 
অংগীকার গ্রহণ করলেন, অতপর আমি (এ জন্যে) 
তাদের মধ্য থেকে বারো জন সর্দার পাঠালাম; আল্লাহ « 
তায়ালা তাদের বললেন, অবশ্যই আমি তোমাদের 
সাথে নি তোমরা যদি নামায প্রতিষ্ঠা করো, 





21606525552 (৪০01০৯৩0৩০৪ 


00541 5353। $-1 9819 


পা পা পারা ৮ শি ৮9 255 


৯৩ পা পা 


* ৮2919 89111 সা ০ টিটি 


£৯ -০ 7925 পাপা £৯ /:-2৮ পা পা পা 
৮১৮82559 04558985-91 
০০ ৯৮ ৮০০৮০ পা পা ক্র পা পু ০০০৬, পানা 


নি 8 


/ ৩০৮ ০০ 2 8১-০পাপা /১০9 10০৩ 


ও এবং (যদি) তোমরা তাদের সাহায্য সহযোগিতা 
করো, (সবেপিরি) আল্লাহ তায়ালাকে তোমরা যদি 
উত্তম খণ প্রদান করো, তাহলে অবশ্যই আমি 
তোমাদের (হিসাব) থেকে (তোমাদের) গুনাহসমূহ -, 
মোচন করে দেবো এবং অবশ্যই আমি তোমাদের ৩2১৯ ৩০ ১১১১-৮০ 
এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে রাজি রা্রারারা দাদ 

বর্ণাধারা প্রবাহিত, এরপর যদি তোমাদের কোনো এ।)১ ৩৯১৪০৬০০১৯1 ০ 

















ব্যক্তি কুফুরী করে, তাহলে সে সরল পথ থেকে 
অনেক বিচ্যুত হয়ে পড়বে । 





0৮ চি তর্পা ০১০9 5 


টি 








১৩. (অতপর) তাদের সেই অংগীকার ভংগ করার 
কারণে আমি তাদের ওপর অভিশাপ নাধিল করেছি 
এবং তাদের হৃদয়কে কঠিন বানিয়ে দিয়েছি তোদের 
চরিত্র ছিলো), তারা (আল্লাহর) কথাগুলোকে তার 
নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে নিয়ে বিকৃত করে দিতো, 




















পারিপাপাপা 4 ৯৬ চা ছি ৮১ 
8 পাপা ,প্নি পা ৯০9৬ পা জুর্পা 1 5১ পা /১ ০০১9 
রা 


/১-০ ০০ -০,0 , চ৮ 


(হেদায়াতের) যা কিছু তাদের শিক্ষা দেয়া হয়েছিলো 5419১5১৮41৯ 19-3,4৯519 
তার অধিকাংশ কথাই তারা ভুলে গেলো; তুমি ঘ * ০* ৬ 
তাদের দেখতে পাবে, তাদের সামান্য 'একটি খ৮2:2280486186015582 








অংশ ছাড়া অধিকাংশ মানুষই (আল্লাহর সাথে) ০4 


৮১৩৮৮ পা ৮৯ 9৩৮9১ পা /১৮9/১৬০ ৯১ পা 





বিশ্বীসঘাতকতা করে চলেছে, তুমি তাদের ক্ষমা 
করে দাও, েথাসন্ভব) তুমি তাদের (কার্যকলাপ) 
মার্জনা করো; অবশ্যই আল্লাহ তায়ালা কল্যাণকামী 
মানুষদের ভালোবাসেন । 





6 82852 এ 
৪০৯০০] ক 








১৪. আমি তো তাদের (কাছ থেকেও 
আনুগত্যের) অংগীকার গ্রহণ করেছিলাম, যারা 
বলে আমরা হচ্ছি খৃষ্টান, অতপর এরাও 
(অংগীকারের) অধিকাংশ কথা ভুলে গেলো, 

















আমি তাদের মধ্যে কেয়ামত পর্যন্ত স্োয়ী) 
শক্রতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম; 








পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ 


রি তো 


পা | পা পা ঠি) ৮9 ৩9 তা ডি পা 


যা তাদের স্মরণ করানো হয়েছিলো, অতপর 


29 পু? 


পা £৯ পা ৮ পা পরা 


চা নি 38-৭ 


5 তা 52৮৯ তা) শিকলে ৯ তা ঈ্ণ 
৮811 [951 £12522719 
শর শর শর শর 


১১৯ 





ড//৬/.2100171790250917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 
(দুনিয়ার জীবনে) তারা যা কিছু উদ্ভাবন করতো |” 

অচিরেই আন্মাহ তায়ালা তাদের তা বলে 

দেবেন । 











১৫. হে আহলে কেতাবরা, তোমাদের কাছে আমার ৬০ 14৫ ৪ ০ পণ 

(পক্ষ থেকে) রসূল এসেছে, আগের) কিতাবের যা ০ ০19৮)-৮-৯ ৩$ ০৭1 08 
কিছু তোমরা এতোদিন গোপন করে রেখেছিলে তার ৮. প2 22৩৯০ 15 এ।*৯*৮ বা 
বহু কিছুই সে তোমাদের স্পষ্ট করে বলে দিচ্ছে, আবার 4 
অনেক কিছু সে এড়িয়েও যাচ্ছে; তোমাদের কাছে এ 28 

না জিরো ১৪১ ১০৮০০ ি2পুর্টা 


সুস্পষ্ট কিতাবও এসে গেছে। ভ ৩৭ ১১21৩: 











১৬. এর দ্বারা আল্লাহ তায়ালা তাকে শান্তি ও 12915) 275 24145 
নিরাপত্তার পথ বাতলে দেন, যে ব্যক্তি আনুগত্য ০ 15৯৮ ৪০+ ॥1 ১৯৪ 


5৯ টিপা 


করে তার সন্তুষ্টি লাভ করতে চায়, অতপর তিনি চিত ঃ 

ইন লিন 1০2৯১৯২৪৮৫০ 
থেকে মানের) আলোতে বের করে আনেন, আর ৮1 |" ৩7১৪৪ 4১৮ ী 
(এভাবেই) তাদের তিনি সঠিক পথে পরিচালিত * 5৮ এ 5 2 টার 


করেন। ও ৪৪2 


হা 














এগ, নিশ্চয়ই তারা রা করেছে, যারা বলেছে, * ৮০১৮০ পঞ্চ) আনি ০৯ টিনার রাত 
অবশ্যই রা মাসীহই আল্লাহ; (হে ০০541 ৩1156০4150৪ 


মোহাম্মদ) তুমি তাদের বলো, আল্লাহ তায়ালা যদি 1৫4% 4 হি 
মারইয়াম পুত্র মাসীহ, তার মা ও গোটা বিশ্ব-চরাচরে এ] ৩০ এএস ০০ ০৪০১৩% 
যা কিছু আছে- সব কিছুও ধ্বংস করে দিতে চান, ০” ৪ চিনিটি 

এমন কে আছে যে আল্লাহ তায়ালার কাছ চল ০১০৩ এই এগ 01 


০০১০০ ৮ ৯ তা 200-০৮ 
এদের রক্ষা করতে পারে? এই আকাশমালা, ভূমন্ডল ৪11 4 ১৩৯ ১$| 4০০] 
ও এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, তার সার্বভৌমতু মি নি রর ০ 
আল্লাহ তায়ালার জন্যেই নির্দিষ্ট); তিনি যা ইচ্ছা তাই ঠেস ৮(০৪৯৪ ০ ০৬)? ৬১১০ 
সৃষ্টি করেন; আল্লাহ তায়ালা সকল বিষয়ের ওপর ৫ ০ ০৯5 


একক ক্ষমতাবান। ৪ 9808 ৪৪ 0৫064819525 




















ই উর ছা ভোলে) নো হলে | ৩৯০০১০০5৯53 
করন কে উর বই ০৯০4০0০2021 
বে রি ৩০৪০০৫05258 
পন রী হি 254438৩০৭2০ 


মালিকানা আল্লাহ তায়ালার জন্যেই (নির্দিষ্ট), তীর :1৮৮:৮৮1৮ 
কাছেই হচ্ছে সবার ফিরে যাওয়ার জায়গা । 1252553515০] 5 
৪ ১৯2০1 42119 























১৯. হে আহলে কিতাবরা, রসূলদের (আগমন 4* ০০ * ০ টে 
ধারার) দীর্ঘ বিরতির পর আমার (পক্ষ থেকে) (192)82+ 0৪ ০-৮ ৮ 
তোমাদের কাছে একজন রসুল এসেছে, 


পারা ৬ লা-ইউহিবুল্লাহ ১২০ ৬//৬/.8101001817808061791017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 


সে তোমাদের জন্যে (আমার কথাগুলোকে) সুস্পষ্টভাবে 
বর্ণনা করছে, যাতে করে তোমরা (শেষ বিচারের 


দিন) একথা 'বলতে না পারো যে, আমাদের কাছে ) *। রে বিল 
পু ৪8058188221 

জেতে) দা ও মোহে স ১5 3 
সতর্ককারী (হিসেবে) কেউই তো আগমন করেনি, পির ৩ 25 
হো, আজ তো সত্যি সত্যিই) তোমাদের কাছে ৩৬ 4[ নে ৩১ 
সুসংবাদবাহী ও সতর্ককারী (একজন রসূল) এসে & নই 

গেছে, বস্তুত আল্লাহ তায়ালা সর্ববিষয়ে শক্তিমান । ০ এ 








5৯ পা £৯ ৮০ /৯ ০0 পা 























২০. যখন মুসা তার জাতিকে বলেছিলো, হে আমার 1০2 1 টা 
সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তায়ালা তোমাদের 195১1 [587 4598] (৮5২ *00 319 


ওপর যে নেয়ামত নাধিল করেছেন তা তোমরা ম্মরণ ৮০77 ০০৭, ঠিনি 7 /-92৫৮ ঞ। ৯, 
করো, (সে নেয়ামতের কথাও স্মরণ করো) যখন পাঠ 0৯ 91 পি 48 
তিনি তোমাদের মাঝে বহু নবী পয়দা করেছেন,তিনি 2৮৭ *2 ! টা 
তোমাদের (এ যমীনের) শাসনকর্তা বানিয়েছেন, ০5, 2 
এছাড়াও তিনি তোমাদের এমন সব নেয়ামত দান টির রানির 
করেছেন যা তিনি সৃষ্টিকুলের আর কাউকে দান ও ৬৮| ০০1০০ 
করেননি। 























২১. হে আমার জাতি, আল্লাহ তায়ালা তোমাদের প্র 
জন্যে যে পবিত্র ভূখন্ড লিখে রেখেছেন তোমরা রো 


তাতে প্রবেশ করো এবং (এ অভিযানে) কখনো 5১1 519১১7 401 ০৮১ 
পশ্চাদপসরণ করো না; তারপরও তোমরা যদি ফিরে টি রর * রঃ রি ৯-০) 2৯৮ 
আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে । ও ০%১০০ 19185 














২২. তারা বললো, হে মুসা, সেখানে (তো) এক & -*.1৪-1৭4 ন,০। 
দো প্রতাপশালী সম্প্রদায় রয়েছে, তারা সেখান উ ৩১০৯০১৪০3৩1 ০০০ 1919 
থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আমরা কিছুতেই ০১8৯-০9-9৮ তা শর্প-০ চিত ৯ ১৩ 
সেখানে প্রবেশ করবো না, (হা) তারা সেখান থেকে 455155৯2০2০ 
টি রা গান ও 095১061625192558 ০৫ 











২৩. তাদের দুজন লোক, যারা (আল্লাহ তায়ালাকে) ”517৮+2124 ৮ স্পা 
ভয় করছিলো, যাদের ওপর আল্লাহ তায়ালা অনুথহ -** ০01950০৪০৪০ 5591৯948 
করেছিলেন- তারা (এগিয়ে এসে) বললো, তোমরা ($9০.১1]| ৮1212? ০ লা 2 
(সদর) দরজা দিয়েই সেখানে প্রবেশ করো, আর ০০ 1-০৫৮০197 


(একবার) সেখানে প্রবেশ করলেই তোমরা বিজয়ী 41 নিত 1 / ৮1] ৯০) পা 
হবে, তোমরা যদি (সত্যিকার অর্থে) মোমেন হও ” 9 ০5৮/৮০ ৮9:4১ 


তাহলে আল্লাহর ওপরই ভরসা করো । ও ৬৯০৪৭ ৮০০ 01191-55 








রা ভি ৯১০ ৯৮9৮৯ টি /৯ নি অ শশার 








২৪. তারা বললো, হে মুসা, সেই (শক্তিশালী) প্রত 2০ ৮ ৯ রা নি 
লোকেরা যতোক্ষণ সেখানে থাকবে, ততোক্ষণ আমরা ০15০১০01০০১ 1910 
কখনো সেখানে প্রবেশ করবো না, তুমিই (বরং) যাও, ধা হারা? 

তুমি ও তোমার রব_ উভয়ে মিলে যুদ্ধ করো, আমরা - - 02০) -৯ 52115 
এখানেই বসে রইলাম । ও 0১0০ 








পারা ৬ লা-ইউহিববুল্লাহ ১২১ ৬///৬/.210001817808016171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 


২৫. মূসা বললো, হে আমার রব, (তুমি জানো) 
আমার নিজের এবং আমার ভাই ছাড়া আর কারো ৬১৯০৯1এ/৭3০ চ্] ৮১০ 


ওপর আমার আধিপত্য নেই, অতএব আমাদের ও [9811 0259152553১ 1$ ৮519 
এই নাফরমান লোকদের মাঝে তুমি একটা মীমাংসা রি ৩১ ০ 
করে দাও। 














২৬. আন্মাহ তায়ালা বললেন, হো, আগামী) চল্লিশ দু ৮৭ তত পাত হত ৩০ 157 
বছর অবশ্যই সে (জনপদ)টি তাদের জন্যে নিষিদ্ধ ০2০০ ৩৯৯৭3 ৫০ ০০১০ ০০ ০) 
করে দেয়া হলো, (এ সময়ে) তারা উদ্‌ভ্রান্ত হয়ে 116 716$, ৰা চনত 
পৃথিবীতে ঘুরে বেড়াবে; সুতরাং তুমি এই না-ফরমান ” [9 ১০৮ ৩১ 99৯ 
লোকদের ওপর কখনো দুঃখ করো না। 








£ 1১ 








২৭. (হে মোহাম্মদ,) তুমি এদের কাছে আদমের দুই . 4০171 ৮ 2৯8 ৪ দাত 727 
পুত্রের গল্প যথাযথভাবে শুনিয়ে দাও! গল্পটি ছিলো + ৬4301 5-21 0প5০25 
এই,) যখন তারা দুই জন (আল্লাহর নামে) কোরবানী চারার 

পেশ করলো, তখন তাদের মধ্যে একজনের কাছ (7১৩0০505825105)85)58 
থেকে কোরবানী কবুল করা হলো, আরেকজনের কাছ. 21০7 
থেকে কবুলই করা হলো না, (যার কোরবানী কবুল * নগর 
করা হয়নি) সে বললো, আমি অবশ্যই তোমাকে ০৯০৭) ৮০৫ এপ ছে 

হত্যা করবো, (যার কোরবানী কবুল করা হলো), ও ০৯৪০৮] ০401 ৯০ ০ 

সে বললো, আল্লাহ তায়ালা শুধু মোত্তাকীদের কাছ 

থেকেই (কোরবানী) কবুল করেন, 





বে পাশ9 2৯ পরা 

















২৮. হিংসার বশবর্তী হয়ে) তুমি যদি আজ 7417 *,12821 21 4জআা। আ 77৮৯ দা 
আমাকে হত্যা করার জন্যে আমার দিকে তোমার 01 ভে ৩৩৪ ০1 ০৬০০০ক৩৬ 
হাত বাড়াও, তাহলে মেনে রেখো) আমি (কিন্তু) * 47511220211 

তোমাকে হত্যা করার জন্যে তোমার প্রতি আমার ৮৮৮ রর 2 

হাত বাড়াবো না, অবশ্যই আমি সৃষ্টিকুলের মালিক -*]। রি রি 
আল্লাহকে ভয় করি। ও ৬০1 ৮১ 13 | 




















২৯. আমি বেরং) চাইবো, তুমি আমার গুনাহ ও 
তোমার গুনাহর (বোঝা) একাই তোমার (মাথার) ০9 তাস ১32০8 


ওপর উঠিয়ে নাও এবং (এভাবেই) তুমি জাহান্নামের 1:25] রা 
অধিবাসী হয়ে পড়ো, (মূলত) এটাই হচ্ছে যালেমদের ৮ 45953 সপ ০০০১৪ 


(যথার্থ) কর্মফল। ঙ ০8 











৩০. অতপর তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার শি ডিন £ 4০2৮৮ ৮০2 গর ৪ পভ তশ 
কাজে উত্কানি দিলো, একপর্যায়ে সে তাকে খুন করে 6১০৩ 485 4১51০১৮৪১4০ 
ফেললো এবং (এ কাজের ফলে) সে ক্ষতিগ্রস্তদের 01 

অন্তর্ভূক্ত হয়ে গেলো । ৪ ৩৭১০৯| ০৫ 








এ তর আহত) টিকার টে ট0ী.$৫309212 
খুঁড়তে লাগলো, উদ্দেশ্য, তাকে দেখানো কিভাবে ৭1" ০:82 
সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে; (এটা দেখে) (4494 06,55০ 319 ১ 
সে (নিজে নিজে) বলতে লাগলো, হায়! আমি তো 

এই কাকটির চাইতেও অক্ষম হয়ে পড়েছি যে, 5158116০৫55 052191০০১ক 











পারা ৬ লা-ইউহিববুল্লাহ ১২২ ৬///৬/.21001817808016171017001.019 


0২১০11৩ ৩২০২৯0২৪, ৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদ 

আমি আমার ভাইয়ের লাশটা গোপন করবো, ০৪175515728 
০০০৩৮ ৮৬৯ 9 ৮১ 

অতপর সে সত্যি সত্যিই (নিজের কৃতকর্মের 


জনে) অনু হলো। ৪ ৩১9 














৩২. ওই (ঘটনার) কারণেই (পরবর্তীকালে) আমি বনী নি .₹ 171:7-৯42 
ইসরাঈলদের জন্যে এই বিধান জারি করলাম, কোনো (5১ ৮০০৪ ৮-৮৪ 50১95 


কতটি পপ পা পা £ ৩০6 প্রা ৯ 


মানুষকে হত্যা করা কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ ?£ রী ৭ ী 

(করার শাস্তি প্রদান) ছাড়া জন্য কোনো কারণে) 2 ০ ০১৬৭ ০2১1 
কেউ যদি কাউকে হত্যা করে, সে যেন গোটা মানব 056 36০$ ৬০১৬। 83089 ০০4৫ 
জাতিকেই হত্যা করলো; (আবার এমনিভাবে) যদি 2. 4 5০০2০ ০ 

কেউ একজনের প্রাণ রক্ষা করে তবে সে যেন ৮৮ ১ ১০ 0450 
গোটা মানব জাতিকেই বাচিয়ে দিলো; এদের কাছে * ৮ ৫ পদ 
আমার রসূলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলো, ৯৪৯০9, টা +০৮০410-1 


8 ৮৮ ৩৮5 পা শুটি শটি শটি 


তারপরও এদের অধিকাংশ লোক এ যমীনের বুকে “2 ৩১৪13 [টো 
সীমালংঘনকারী (হিসেবেই) থেকে গেলো। রা ১1 ্ 


























পা উিশটি  /৯ টিপ 


৪ 05০ ০৪১1 & ৫১০5 





৩৩. যারা আল্লাহ তায়ালা ও তাঁর রসুলের বিরুদ্ধে | « 
যুদ্ধ করে এবং (আল্লাহর) যমীনে বিপর্যয় সৃষ্টি রা 05১1৮ ০৪৩] ঠ৮:1০ 


পাঠ পাশার তাপ &১ টি পারা 


অপচেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে, তাদের হত্যা ৫/0112$১১%। (8 05252921 
না রেরিবাডি কপীহরে উ তি ৮০১ ০৪৮৮৭ নী 





পর পা 0০৪ ৮১ নি ৮০৮০ নি ৪০০ 





বিপরীত দিক থেকে তাদের হাত-পা কেটে ফেলা 92641 85639 191-2491 19157 





হবে, কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা » /৯০ ৪০০ টিপ /১:০০ ১০০ ০০ ৯ নপা 
হবে; এই অপমানজনক শাস্তি হচ্ছে তাদের দুনিয়ার ০21১৯751 ০০১5 ৬০-৮৯19 





আযাব তো রয়েছেই । 


£৯ পাপা 


482 ০162855%1 & ০5 





৩৪. তবে (এটা তাদের জন্যে নয়,) যাদের ওপর 22৯7 

তোমাদের আধিপত্য স্থাপিত হবার আগেই তারা 19998 ৩০০6 ০51990 91৭ 
চাওবা করেছে, তোমরা জেনে রেখো, আল্লাহ তায়ালা হ০* ০৮4 ৪15৮14-৮ পাত 
তিমির ৪.৮৯৯১১০৯১ 2101 550০ পণ 











৩৫. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ ,7-*, ৮& 

তায়ালাকে ভয় করো এবং তীর দিকে (এগিয়ে 1৯219 48 |9815:71 239 226 
যাওয়ার) উপায় খুঁজতে থাকো (তার দিকে এগুনোর 

বড়ো একটি উপায় হচ্ছে), তোমরা তীর পথে জেহাদ 41৮82 819352155 80৮5911 এল] 
করো, আশা করা যায় তোমরা সফলকাম হতে ৮০০১/১০০ ৯57৮ 


পারবে । ৪ ০০৪৯-৮৪-৮৩ 














৩৬. অবশ্যই যারা ঈমান আনতে অস্বীকার করেছে, ত+ ০৭৪০74৯০225 
(কেয়ামতের দিন) পৃথিবীর সমুদয় ধন-দৌলতও ০০০ 519586০8911 ০1 
যদি তাদের করায়ত্ত থাকে-(তার সাথে আরো) যদি ব্রি টি বি 
সমপরিমাণ সম্পদ তাদের কাছে থাকে, (এ সদয় 4193582 45541259 ০৯ ৩৪ 
সম্পদকে) মুক্তিপণ হিসেবে দান করেও যদি তারা _*-* 44221 

কেয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি তপ্ত 0986 হলে [9 ০1০৩৫ 
পেতে চায় (তাও সম্ভব হবে না), তাদের কাছ থেকে 


পারা ৬ লা-ইউহিববুল্লাহ ১২৩ ৬///%4.21001817802809171017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ ক 


(এর কিছুই সেদিন) গ্রহণ করা হবে না, তাদের জন্যে 7 5 
(সেদিন) কঠোর আযাব নির্ধারিত থাকবে । ৪ ০১1০-৮919 











৩৭. তারা (সেদিন বারবার) দোযখের আগুন থেকে /-০ রি ] / ৮৮০৪০ 
বেরিয়ে আসতে চাইবে, কিন্তু (কিছুতেই) তারা সেখান -*৯ ০9১ | 5219৯১৯৭ ৩99328 
থেকে বেরিয়ে আসতে পারবে না, তাদের জন্যে স্থায়ী _ ₹*৫ ০ 4" 

আযাব নির্দিষ্ট হয়ে আছে। ৪০০৯০ ০৮1০০৮৪:9, 1: ০৯১৯৪ 

















৩৮. পুরুষ ও নারী- এদের যে কেউই চুরি করবে, 1৮ 
তাদের উভয়ের হাত কেটে ফেলো, এটা তাদেরই (০4৩৭ 19563 ১৮৭2 34০19 


কর্মফল, (এটা) আল্লাহর পক্ষ থেকে (একটি শিক্ষণীয়) 2802 5128 
নির্ধারিত দন্ড; আল্লাহ তায়ালা মহাশক্তিশালী, প্রবল 219 4152 ডা 


নি 2 














৩৯. যে ব্যক্তি তার যুলুমের পর (আল্লাহ তায়ালার ০4 112 ১৫৯ 
কাছে) তাওবা করবে এবং (নিজের) সংশোধন করে ৬ ০-194 2516 ১৯৪ ৩৮০ ০13 


নেবে, অবশ্যই আল্লাহ তায়ালা তার প্রতি দয়াপরবশ ২ ** ০০৭৫৫ রা এ বি 
হবেন: নিসন্দেহে আল্লাহ তায়ালা বড়ো ক্ষমাশীল, ৩-৮৯৯১৭- 11, ০9 44 
দয়াময় । 

















৪০. তুমি কি জানো না, এই আকাশমন্ডলী ও যমীনের 1০ ০7748 5%17*6% শা 
একক সার্বভৌমত্‌ একমাত্র আল্লাহ তায়ালার জন্যে; ৬৪০ ৫4০4] 481 ০)1-৮1011 
যাকে ইচ্ছা তাকে তিনি শান্তি দেন, (আবার) যাকে *₹]৮৫ পারত ৮০০ ধা ৬ 
ইচ্ছা তাকে তিনি মাফ করে দেন; আল্লাহ তায়ালা সব ভি 2 ০১১19 


০ (9 ০৮ 


কিছুর ওপর একক ক্ষমতাবান । ৪১:০8 ৪৪0৫৫ 2019, 128 














৪১. হে রসূল, যারা দ্রুতগতিতে কুফরীর পথে ধাবিত ”৭ ৭5124 4 শর্ট 
হচ্ছে, (তোদের) এই বিষয়টি যেন তোমাকে দুঃখ না ২91 ০৮ 28৩2-১01০0 


দেয়, এরা সে দলের (লোক) যারা মুখে বলে, আমরা |10$ 0101 ০, 24118 0%2)152 
ঈমান এনেছি, কিন্তু (সত্যিকার অর্থে) তাদের অন্তর টি ৬, ৬৩৯ 
কখনো ঈমান আনেনি, (অপর দিকে) যারা ইহুদী- ২৮৪59০০৫৮19 ০551939 121 
তারাও মিথ্যা কথা শোনার জন্যে (সদা) কান খাড়া ০:৯০ 

করে রাখে এবং (তাদের বন্ধু সম্প্রদায়ের) যেসব ১321] ০০৭৯০ 81525 05911 ০22 
লোক কখনো তোমার কাছে আসেনি, এরা সে অপর টিনার 
সম্প্রদায়টির জন্যেই নিজেদের কান খাড়া করে রাখে; ১)9%051, ৩৪১৪1581০১৯ 
তারা (আল্লাহর কিতাবের) কথাগুলো আপন জায়গায় ৯৪৮ ₹ ৯৬ ৮ এ 
(বিন্যস্ত) থাকার পরেও তাকে বিকৃত করে এবং ০:০2197 ১০০ ০০০1৫) ০১৪৮ 
(অন্যদের কাছে) বলে, হো) যদি এ (ধরনের বিধান) “072 2 রি 
তোমাদের দেয়া হয় তাহলে তোমরা তা গ্রহণ করো, ১19১৩৯1৩১০০ 901 99198 
আর তা দেয়া না হলে তোমরা সতর্ক থেকো; 281 ১২৪ 85০18 

(আসলে) আল্লাহ তায়ালা যার পথচ্যুতি চান, তাকে ৫ ১১০79 চার ক 
আল্লাহর (পাকড়াও) থেকে বাচানোর জন্যে তুমি ০৪ 40 ০220 ৩০০০৪ ৫৪ 
কিছুই করতে পারো না; এরাইহছেদেসর হতাম) ০৬ লে ০০০৫ 

লোক, আল্লাহতায়ালা যাদের অরগুলোকে কখনো 5868 0/ 1১:৮1 553 219 
পাক-সাফ করার এরাদী পৌষণ করেন না, তাদের & ৪ * ০৩১72 ৩০ ০9০9 
জন্যে পৃথিবীতে রয়েছে অপমান ও জানা 869151 ৮০৮৫৪918 


পারা ৬ লা-ইউহিববুল্লাহ ক ১২৪ ৬///৬/.21001817808016171017001.019 









































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 
পরকালেও তাদের জন্যে ভয়াবহ আযাব রয়েছে। "শা 
রি ৪882 ০১162855819 











৪২. ছনুদীদের চরিত্র হচ্ছে”) এরা (যেমন) মিথ্যা ».. + 91) 71 ৮৯৪৬৩ 
কথা শুনতে অভ্যস্ত, (তেমনি) এরা হারাম মাল * 5 1০521০9০7০১ 
খেতেও ওস্তাদ; এরা যদি কখনো (কোনো বিচার (১১১০1945225 ৮৫০13 ৪05 ছি ”12 
নিয়ে) তোমার কাছে আসে তাহলে তুমি (চাইলে) নেন ৯ ০১৩ /১-০ রর রর 
তাদের বিচার করতে পারো কিংবা তাদের উপেক্ষা /9১2৪৩$ 48:2১ ০19০ ৪2 
৪৮১৯417- ডে 

(নিশ্চিত থাকো), এরা কখনো তোমার কোনো ৮৪2৮7 ৮০20$ ০৮৮22919০858 
অনিষ্ট করতে পারবে না, তবে যদি তুমি তাদের ০৪ এপ ৩০৬ ৯ 

বিচার ফয়সালা করো তাহলে অবশ্যই ন্যায়বিচার ৪ ৬৮০৪০| ০৪ 481 91৮ ৮৪5 
করবে; নিসন্দেহে আল্লাহ তায়ালা ন্যায় 

ভালোবাসেন। 


৯ পণ ৮৯ পর্ণ চি উদর £৯ 





























৪৩. এসব লোক কিভাবে তোমাকে বিচারক মানবে, 2.1 *আ1। ৮4৯৩০17৯০৮০ ভিডি 
যখন তাদের নিজেদের কাছেই (আল্লাহর পাঠানো) রি 


তা জুতা পাপ ০৮৯০ ২৩৯ 


তাওরাত মজুদ রয়েছে, তাতেও তো আল্লাহর বিধান রী & 2) 
আছে, (তুমি যাই করো না কেন) এরপরই তারা ” ৩ 91958 এ শর্ট 


তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, এরা কেউই ৪ 080৮ ওএস ৫5. 
(আল্লাহর কিতাবে) বিশ্বাসী নয়। 














৪৪. অবশ্যই আমি কাছে) তাওরাত নাযিল ₹*৭-%৪ 21:91 
০০7০5 
ছিলো, আমার নবীরা- যারা আমার বিধানের আনুগত্য 15:11 ০৪31 ০১০৮৯। এ 127 এর 
করতো- তারা ইহুদী জাতিকে এ (হেদায়াত) £ গড রি 

মোতাবেকই বিচার 5 (নবীদের পর 00:95355000 
তাদের) জ্ঞানসাধক এবং পন্ডিতরাও (এ ++ 5) ৮ 20802, 2৯ 
অনুযায়ী বিচার-আচার করতো), কেননা, (নবীর পর) £1515941 ০৪৩০159৭ 
আল্লাহর কিতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেয়া ,4% * 17৮ 
হয়েছিলো, তারা (নিজেরাও) এর ওপর সাক্ষী ছিলো, 558215৩1201553 $১৩০৭05 
সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে 9:8৮190৮6৫ 1315 ১2982 
আমাকেই ভয় করো, আর আমার আয়াতসমূহকে » ৬৭১ ৩2 রে? এ 
(তোদের মতো) সামান্য মূল্যে বিক্রি করো না; যারা 22415 45902৮৫-2া 
আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী বিচার-ফয়সালা টা 
করে না, তারাই হচ্ছে) কাফের । € ৬১১৯] 























৯ পরা পা পা ঠি পা পা পা 


৪৫. সেখানে আমি তাদের জন্যে (এই ফৌজদারী) ১11 রে 12172 
বিধান নাধিল করেছিলাম যে, প্রত্যেক জানের | ৮১০ 9 


বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে হে িনোতিদিনি ও 510 
নাক, কানের বদলে কান, দাতের বদলে দাত, 

(শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক) যখমটাই ০৮419 ০80 08৩12 রি 
কিন্তু আসল দণ্ড (বলে বিবেচনা করবে); অবশ্য * টিহিনিনি তির রিিি 
(বোদী পক্ষের) কেউ যদি এই দন্ড মাফ করে ৬৮০৮ ০০০০ 6215, রি 
দিতে চায়, তাহলে তা তার (নিজের গুনাহ- ০ রর 
খাতার) জন্যে কাফফারা (হিসেবে পরিগণিত) হবে; ৮ 4) 808 ০95 $£ সপ 2০০5 


পারা ৬ লা-ইউহিবুল্লাহ ১২৫ ৬////.210001817808016171017001.019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 


আর যারা আল্লাহর নাধিল করা বিধান অনুযায়ী বিচার- রঃ ৭০০ ৯ম ৮৩ 
ফয়সালা করে না, তারাই হচ্ছে যালেম। 15628 05812৮2-65 


শা ১-০১ এ৪ -০-০ 


৪ ৬৪৮1 -০১ 











৪৬. এ ক্রমধারায় অতপর আমি মারইয়াম-পুত্র ঈসাকে ৮₹*৮ নি রারর 
পাঠিয়েছি, (সেখানে) আগে থেকে তাওরাতের যা ০.১ এ ৬৪৫ ঠে 9 


পা পা টিপা পা কত ৬ পা শট 


কিছু (অবশিষ্ট) ছিলো, সে ছিলো তার সত্যায়নকারী, ৮.ঠ১ ১: টিনার 

আর আমি তাকে ইনজীল দান করেছি, তাতে ছিলো 2১5৯1 525 রা 
হেদায়াত ও নূর; তখন তাওরাতের যা কিছু তার কাছে ১১589 50 এ 0৯৯১3) 2৮919 
(বর্তমান) ছিলো- সে তার সত্যায়নকারী ছিলো, 1 8১ পা পা টিপা তা ক্র ৮০ 
(তদুপরি) তাতে মোত্তাকী লোকদের জন্যে পথনির্দেশ 2+)911 ০০ 4804 ০৪৪ 20150--59 


ও উপদেশ ছিলো ॥ ৪ ০-০১এ ক৮ সপ প্-০০ 
নি ৪ ০৯০৮ 425559 5৩০৪ 























৪৭. ইনজীলের অনুসারীদের উচিত ছিলো এর ভেতর 4 2৮259 ৯৮৯০ 
আল্লাহ তায়ালা যা কিছু নাষিল করেছেন তার ভিত্তিতে ০৮29৯833৫০5 


০০০০ ৯:৮9 8 পাটি ঢু উ পা্পা 


বিচার ফয়সালা করা; (কেননা) যারা আল্লাহর নাধিল এ 201 1 ৯ ১৪ 
551৬4884851 রয় তা 


ফাসেক। ৪ 096-511 ০5 4509 

















৪৮. (হে মোহাম্মদ) আমি তোমার প্রতি সত্য 285 2১১০৯ 
(দ্বী)-সহ এ কিতাব নাধিল করেছি, (আগের) (০০০ ০১4 ০] 11045 
কিতাবের যা কিছু তার সামনে মজুদ রয়েছে, এ » 7 গিয়ার হ্যারি 
কিতাব তার সত্যতা স্বীকার করে, (শুধু তাই নয়), এ চিপে ভৌত 
কিতাব তার রা বে তাং ) আল্লাহ টার ৯ পা 5, ৯ -2িপািপা ৯ ৩টি ৯ পা ৮৯ প্রা 
তায়ালা যেসব বিধি-বিধান করেছেন তার 44 [০4৮৪৪৮০৯54০ 
ভিত্তিতেই তুমি তাদের মধ্যে বিচার-ফয়সালা করো, 35 এস ্ ্ 
আর (িচারের সময়) তোমার নিজের কাছে যে  & 

সত্য (দ্বীন) এসেছে, তার থেকে সরে গিয়ে তাদের 

খেয়াল খুশীর অনুসরণ করো না; (কেননা) আমি 

রর (সম্প্রদায়ের) জন্যে শরীয়ত ও 

কর্মপন্থা ধারণ করে দিয়েছি; আল্লাহ তায়ালা দত শির্া্দ্রিগাাটিনি রি. 
চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে ০4498 8৩১19 নি পতিত 





























5৯ ০টি পা শি ভি পা ৬৪ 


দিতে পারতেন; কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন । ৫ ₹%1%5 ০. 1117 4২ 
তা দিয়ে তোমাদের যাচাই-বাছাই করে নিতে চান, 198522654-512৫ 58201 
অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা ৮৮৪০ 
করো; (কেননা) আল্লাহ তায়ালার কাছেই তোমাদের [২০৯-০৫৮৯১: 441 011,১১৮ 
সকলের প্রত্যাবর্তন করার স্থান, (এখানে) তোমরা 


যেসব বিষয় নিয়ে মতভেদ করতে, (ওখানে) তিনি তা ৪ ০9৯০৯ 4৯১ 4৫ (১১ ৫ টি 
তোমাদের বলে দেবেন। 





৩৫ 








পা ৮টি পা ভি পা 2৯0৯ তটিউিশটি পা £১ রি 








৪৯. (অতএব, হে মোহাম্মদ,) তোমার ওপর আল্লাহ পানি 2 

তায়ালা (আইন-কানুনের) যা কিছু নাযিল করেছেন 9 2 ০) 524 ৬গি 
তা দিয়ে এদের মাঝে বিচার ফয়সালা করো /৮-০ 0 ৯ তা ৯০95৯ তা /৯ পা ০৮৮77১৮৯০০৮ 
বং কখনো তাদের খেয়াল-খুশীর অনুসরণ করো না, রর 
[দের থেকে সতর্ক থেকো, যা কিছু আল্লাহ তায়ালা মিসির দার 
তোমার ওপর নাধিল করেছেন তার কোনো বিষয়ে তারা ৮21 128 ৪০ ৩০-৯- ০৮০ 
যেন কখনো তোমাকে ফেতনায় না ফেলতে পারে; 


পারা ৬ লা-ইউহিবুল্লাহ ++ ১২৬ ৬////.210001817808016171017001.019 

















০৪]-০ 


২211০ ৩২০৭৯11২৪১৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 
অতপর (তোমার ফয়সালা থেকে) যদি এরা মুখ *(+ প্র রর 
ফিরিয়ে নেয়, তাহলে জেনে রেখো, আল্লাহ তায়ালা 9 ৭৪ [০0৮60815196 908 
তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্যে তাদের ৮৮ ৩৮ ০১৩ ৯৮৮ -০৮৮১ ৪ 
কোনো মসিবতে ফেলবেন; অবশ্যই মানুষের মাঝে 52198৫ 9-৮85955 ১৯০ পর 
অধিকাংশ হচ্ছে অবাধ্য । 212 


ডি 











৫০. তবে কি তারা পুনরায় জাহেলিয়াতের বিচার ৮9 পাটির টিপার পা 10124 
ব্যবস্থা তালাশ করছে? অথচ যারা (আল্লাহতে) জা তি৫১ [441-০5 
একনিষ্ঠভাবে বিশ্বাস করে, তাদের কাছে আল্লাহ ৯৪০০০৯2৭৮9০) ৮ 
তায়ালার চাইতে উত্তম বিচারক আর কে হতে পারেঃ € ৩9৪9 [51:40 

















টি 53150551020 30 


(কেননা) এরা নিজেরা (সব সময়ই) একে অপরের 21210222501 
বন্ধু; তোমাদের মধ্যে কেউ যদি এদের কাউকে বন্ধু ্ 191-7৯258 এ 2 ৮৯৪ 


৯ ৮9/ গড 15 ৯7949 5৮ -90তাপাচি উপ 


বানিয়ে নেয় তাহলে সে অবশ্যই তাদের দলভুক্ত হয়ে ৮ 490 চিতা 
/৪+-০ ৬০ ০১৯ 
যাবে; আর আল্লাহ তায়ালা কখনো যালেম সম্প্রদায়কে 2 এর ভা 


হেদায়াত দান করেন না। ৪০৮8/ সিনা ১৮2০1 




















৫২. অতপর যাদের অন্তরে (মোনাফেকীর) ব্যাধি ৪,” * 

রয়েছে তাদের তুমি দেখবে, তারা (বিশেষ) তৎপরতার ০৯৮০৪295০৯৯ ০৮৪ 
সাথে এই বলে তাদের সাথে মিলিত হচ্ছে, “আমাদের ্ পা ৯৮৮৯০৪৩০৮৯৪ [এ 
আশংকা, কোনো বিপর্যয় এসে আমাদের ওপর ০ ৩৯০2282৪৯০১) 





আপতিত হবে" । (পরে) হয়তো আল্লাহ তায়ালা ৪ * ০৫ 
(তোমাদের কাছে) বিজয় নিয়ে আসবেন; কিংবা লি 0 5565855012258 
তার কাছ থেকে অন্য কিছু (অনুগথহ তিনি দান (2 (1 “০ দীন 

করবেন), তখন (এ) লোকেরা নিজেদের মনের ভেতর ০৫4 টি ৬০১০9 ঢ515 


পটতা লুকিয়ে রেখেছিলো, তার ভীষণ ৯৫৮ 
অনুতপ্ত হবে। ২ & ০০০০১ ৪০) 8819১21 














৫৩. (তখন) ঈমানদার লোকেরা বলবে, এরাই কি ৯2৮৮ 
সেসব মানুষ, যারা আল্লাহ তায়ালার নামে বড়ো বড়ো ১38 28151 5391 ০05889 


£৯ ০9 পা চিপ 


শপথ করতো যে, তারা অবশ্যই তোমাদের সঙ্গে ” ০01, ৪০0০2 955485155-1 
আছে; আজ (তাদের সমগ্র কার্যকলাপ) বিনষ্ট হয়ে ১৮9 পাঠ পা পাঠ ৮9০0 পাঁ্ডিপা 8 তা স্টি পাশাপি্কি 


গেলো এবং তারা ভীষণ ক্ষতিগ্স্ত হয়ে পড়লো । |9--০0$-৮910০5৮৮তপ 








৪ ৩৭১ 








৫৪. হে ঈমানদার ব্যক্তিরা, (জেনে রেখো) ++ ৯০৯ মকুট ৪৮0৭1 ৫৭ 

তোমাদের মধ্যে কোনো লোক যদি নিজের দ্বীন বি 35852157898 লে 
(ইসলাম) থেকে মোরতাদ হয়ে যায় তাহলে তোর * রে ্ ০ লা 
জায়গায়) আল্লাহ তায়ালা অচিরেই (এখানে) এমন টে [95 5 2 -3১৭5152১ 
এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদের তিনি ++. 7 ৮১০ রঃ 
ভালোবাসবেন, তারাও তাকে ভালোবাসবে, (তোরা & 8১০1 ০টশা 257235532 
হবে) মোমেনদের প্রতি কোমল ও কাফেরদের 

প্রতি কঠোর, তারা আল্লাহর পথে জেহাদ করবে, 41 0৮৮ & ৩9৩০৯৭, ০১৪০] 


পারা ৬ লা-ইউহিবুল্লাহ +১২৭ ৬///৬/.210001817808016171017001.019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 
কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবে না; রে 
(মূলত) এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, যাকে চান 400364১,23 5 ০9১ 5 


তাকেই তিনি তা দান করেন; আল্লাহ তায়ালা ৪১০৮ এল ৯০ ৬২ 
রাচ্্যময় ও প্রজ্ঞাময় । ৪৮%2519219-564০5 এর 














৫৫. অবশ্যই তোমাদের পাষক হচ্ছেন আল্লাহ । 21 ৮* দ।৫ ০1০৩ ০৬ ৮ ০ 
তায়ালা, তার রসূল 22 19 ০8১19 25255202250 


৪০৮ রা ৯ 05882585211 09৮৮22 ০৯11 


8৪ ৩5১০ 64১ 

















৫৬. আর যে ব্যক্তি আল্লাহ তায়ালা, তার রসুল ও ।০প1 ৮৪ এব) প্র *৮৩৩ প%। আতিত তত 
ঈমানদারদের নিজের বন্ধুবূপে গ্রহণ ৯৩ 19 ০%১-19419৮)9 401 সি ৬৮০9 
লি নাই লন দদ 8502491০853] 








৫৭. হে ঈমানদার লোকেরা, তোমাদের আগে যাদের ”* (না)? 5৫121 ৮৮ (17 
আল্লাহ তায়ালার) কিতাব দেয়া হয়েছিলো, তাদের ৬৪91195851315- ৩৭% রি 
মধ্যে যারা তোমাদের দ্বীনকে বিদ্রপ ও খেল- ৮ এ ।প. পা ০০৯০ ৫৯ 

তামাশার বস্তুতে পরিণত করে রেখেছে, তাদের এবং ০ ০০575125722 ১624 


৮9৯০০ পা 


কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিয়ো * ৬ 
না, যদি তোমরা সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকো ৮০27 টি ০৮৪ 1579 ০৪9] 














£৯৮9/৯ ৮9 ৯ 





তাহলে একমাত্র আল্লাহ তায়ালাকেই (বন্ধু বানাও নে শে 
এবং তাকেই) ভয় করো। 25011 98 ? 193 19 


রা টি 


€) ৬৯১০৪ 





৫৮. যখন তোমরা (মানুষদের) নামাযের জন্যে 12 1+% 

ডাকো, তখন এ (ডাক)কে এরা হাসি-তামাশা ও 19১5 5১৩০১1৮-1 ৫1-225595 
খেলার বস্তু বানিয়ে দেয়; এটা এ জন্যে যে, এরা হাহা গযাকঙ 

হচ্ছে এমন এক সম্প্রদায়, যারা (সত্য মিথ্যার) কিছুই ৪০258 [9600 1১০০৪ 
বোঝে না। 








৫৯. (হে রসূল,) তুমি বলো, হে আহলে কিতাবরা, টিবি টি 
তোমরা কি আমাদের কাছ থেকে এ কারণেই প্রতিশোধ 1১5০5 ০০ ৩০0 050 ০5 


০2৮ 


নিচ্ছো, যে, আমরা আল্লাহর ওপর ঈমান এনেছি এবং 7 
ঈমান এনেছি আমাদের ওপর আগে ও বর্তমানে যা 451০5651৭159000 


কিছু নাধিল করা হয়েছে তার ওপরও, (আসলে) ৃ 
তোমাদের অধিকাংশ (মানুষই) হচ্ছো গুনাহগার । গু ৪ 098০১ ৮ ১: ০19, 08 ৬০ 














৬০. (হে রসূল,) তুমি বলো, আমি কি তোমাদের কপ টিপা পাত 511৮০ ৬৩৪ ০ ১০০ 22 
বলে দেবো- আল্লাহর কাছে এর চাইতে নিকৃষ্ট £75৯* 410১ ৩৫ ৯৪- ৮5৮ ০৯০১ 
(শোস্তি) কে পাবে? হো) সে লোক (হচ্ছে) যার রে পটু ০ £দে ৭৩ 

ওপর আল্লাহ তায়ালা অভিশাপ দিয়েছেন, যার 2294 ৬:১০ 65 


পা পাপাপা পা /ি শর পা পা পর 


ওপর তার ক্রোধ রয়েছে এবং যাদের কিছু লোককে মা 
তিনি বানর (কিছু লোককে) শুয়োরে পরিণত করে ০9১৯2 19855811০25 ০/৯৯9 


দিয়েছেন, যারা মিথ্যা মাবুদের আনুগত্য করেছে; (551%145 32 41577, 0216) 
রাই হচ্ছে সেসব লোক, পেরকালে) যাদের ০১12 ৮ 01 ৃ 
অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট এবং (দুনিয়াতেও) এরা 0 নি ১০] ৪19৮ 2 
সরল পথ থেকে বেহুদুরে) বিচ্যুত হয়ে পড়বে । 


পারা ৬ লা-ইউহিবুল্লাহ ক ১২৮ ৬/৬///.2100121780905111017001.019 























রিও 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 
৬১. তারা যখন তোমাদের সামনে আসে তখন বলে, নে * পপ 10৮1151122৯ 
আমরা ঈমান এনেছি, (আসলে তোমার এ জায়গায়) 191১ ০591711915-৮-951919 
তারা কুফরী নিয়েই প্রবেশ করছিলো এবং তা নিয়েই ৮7+741৮ টাটা তা 

(তোমার কাছ থেকে) তারা বেরিয়ে গেছে; (তারা পু 915919৯52৩৪ ৮৪১০1 
তাদের মনের ভেতর) যা কিছু লুকিয়ে রাখছিলো, আল্লাহ শা ৯০০ ৯ পা কিটিপ 
তায়ালা সে ব্যাপারে পূর্ণ ওয়াকেফহাল রয়েছেন। ও ০০০ 19219 























৬২. তাদের অনেককেই তুমি দেখতে পাবে, গুনাহ, 82 
বিদ্রোহ ও হারাম মাল ভোগ করার কাজে একে ০১০) পাট | টিলা ৬১9 


অপরের সাথে প্রতিযোগিতা করে চলেছে; এরা যা ০০11 22গি 91992113891 
করে (আসলেই) তা বড়ো নিকৃষ্ট কাজ! 








5৯ সঠিপা পা ১ ০৯ পঠি 


99৮419020০০ 





৬৩. (কতো ভালো হতো, এদের) ধর্মীয় নেতা ও 3 ভি দো রান 
প্ভিত ব্যক্তিরা যদি এদেরকে এসব পাপের কথা ও 4 ১41905৮5৮। ৮৮৮48 
হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখতো! (কারণ) & ;? | রী “81 « 

এরা যা কিছু (সহ) করছে তা বড়োই জঘন্য! ০৯০1 ০8558) 98 ০০ 





শট ৯ টিপা £ি পা ও / টি পার্ট 


ও ০/9৯:-০৪ |50615 ০৪০] 





৬৪. ইহুদীরা বলে, আল্লাহর (দানের) হাত বাধা দাঃ ৮8112 এ) ০৩ ০০০১ -০৮০ ্ি 
পড়ে গেছে; আনে আলাহ তালার নয-) আদের ০০" 95 01 ০৪ ১৪৯]| ৬০ 9 


নিজেদের হাতই বীধা পড়ে গেছে, আর তারা যা ()7121051-122 ০৪1 
কিছু সে কারণে ত জাতি 215-272-৭9া 
হয়েছে। আল্লাহর তো উভয় হতই টা যেভাবে ৮ ৪144 ১ 8৯2 ৬৮০ 9৮ ৪০৪ 
তিনি চান সেভাবেই তিনি দান করেন; (আসলে) রি * ০44০ 
তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার ওপর ৩৮1 ০১9০-৯5 7০০০: 
নাধিল করা হয়েছে, তা অবশ্যই তাদের অনেকেরই 1£+£12, নিন 
সীমালংঘন ও কুফরীকে বাড়িয়ে দিয়েছে; ফেলে) রি? 158 9 টে ডি 
আমি তাদের মাঝে কেয়ামত পর্যন্ত শক্রতা ও পরস্পর [৭ | 722:112 89102114227 
বিদ্বেষ সঞ্তার করে দিয়েছি; যখনি তারা যুদ্ধের আগুন ” [5:15 2 এ নিলি 
জ্বালিয়ে দিতে চেয়েছে, আল্লাহ তায়ালা (তখনি) ৮১410 19659 1৮৮2 , ১2] 
তা নিভিয়ে দিয়েছেন, তারা (বোর বার) এ যমীনে স্পা পি ডিপাডিপা ০৪ পানর £ পা 
বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে; আল্লাহ তায়ালা বিপর্যয় 13 ৩১%। ০১৮৭৪০%। 59 


সৃষ্টিকারীদের পছন্দ করেন না। ও 089 | «5৫289 











পাঠ পাশা পা 




















৬৫. যদি আহলে কিতাবরা ঈমান আনতো এবং 1৭ 2517 1-21 নাচ নাররান্ 
(আল্লাহকে) ভয় করতো, তাহলে অবশ্যই আমি 195 ০5 গতি ভি 


£৯:-91 2 পা নি পারি ৯ 10১ তা ০20৩ পাঠ 5 ৩০8 


তাদের গুনাহ্খাতা মুছে দিতাম, অবশ্যই আমি তাদের ০৯০05১১9 প৯09৮০৮৯২০ 1১৯৫ 








নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম । 


৯ ৫০ 
টি... রাজ রা 








৬৬. যদি তারা (আল্লাহর যমীনে) তাওরাত ও (02২ 13 ভর 
ইনজীল এবং যা তাদের ওপর তাদের মালিকের ৯0192254117 চি 199 


কাছ থেকে নাধিল করা হয়েছে তা প্রতিষ্ঠা করতো , পি) ১০০৮৪৮1১9৮5 
পারা ৬ লা-ইউহিববুল্লাহ ১২৯ ড///.2100171790250917910179010.0109 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

তাহলে তারা তাদের মাথার ওপরের (আসমান) 
থেকে ও তাদের পায়ের নীচের (যমীন) থেকে 
পাওয়া রেষেক ভোগ করতে পারতো; তাদের মধ্যে 
একদল (ন্যায় ও) মধ্যপন্থী লোক রয়েছে, তবে 
তাদের অধিকাংশই হচ্ছে এমন, যাদের কর্মকান্ড 


খুবই নিকৃষ্ট! 








৫ সূরা আল মায়েদা 
.০৪1৯)-০৭ ৬০9-৮৪৪99 ৬ 19124 


পাশা পা ৯৮9৬৪ 255৯ পাশা রা ৮0 গ্০০-০ ১ -2/৯ 


(405 2০259588958 2 ০৪ 





৬৭. হে রসূল, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু * 





তোমার ওপর নাধিল করা হয়েছে তা তুমি (অন্যের 
কাছে) পৌছে দাও, যদি তুমি (তা) না করো তাহলে 
তুমি তো (মানুষদের কাছে) তার বার্তা পৌছে দিলে 
না! আল্লাহ তায়ালা তোমাকে মানুষের (অনিষ্ট) থেকে 
বাচিয়ে রাখবেন; আল্লাহ তায়ালা কখনো কোনো 
কাফের জাতিকে পথ প্রদর্শন করেন না। 














5501 050০2015251 


১44০) ০45086০0199) 


৯৮০০৫ ৩ 


2 ০1, ০115 ৬০ ৩৮০৯ 4819 
৪ 58384411581 5০ 








৬৮. তুমি (তাদের) বলো, হে আহলে কিতাবরা, 
যতোক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজীল ও 
তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে 

যা নাযিল করা হয়েছে তা (এ যমীনে) প্রতিষ্ঠিত 
না করবে, ততোক্ষণ পর্যন্ত মনে করতে হবে,) 
তোমরা কোনো কিছুর ওপরই প্রতিষ্ঠিত নেই; তোমার 
মালিকের কাছ থেকে যা কিছু তোমার প্রতি নাযিল 
করা হয়েছে (গৌড়ামীর কারণে) তা অবশ্যই তাদের 
অনেকেরই সীমালংঘন ও কুফরীকে বাড়িয়ে দেবে, 
সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্যে মোটেই 
আফসোস করো না। 























৮ পাত ০৯৩ ৮০৮ - 
গু 


০৮৯ ৪৫ ৫-০৩। এএর ্ 
০9929 020152)90 19০8 


৩9 ০০292) ০৫ পর 


সদ ৯৮95 1 পাঠিতটি তা পা £পাতি পা ভিপি টি 


০1588910286 ১) ০০ এল ৫5০ 


রত 
শে 


৪ ০8৫41 [511 & ০০৪১৪ 








৬৯. নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ছিলো 
ইহুদী, সাবেয়ী, খুষ্টান- (এদের) যে কেউই এক 
আল্লাহ তায়ালা _ও শেষ বিচার দিনের ওপর ঈমান 4 
আনবে এবং (ঈমানের দাবী অনযায়ী) নেক কাজ 
করবে, (পরকালে) তাদের কোনো ভয় নেই, ভারা 
কোনো দুশ্চিন্তা করবে না। 





15:.897151৭ ০৪৪11 01 


05210 09১০১1120525112 


৬০০ 


রি 


53610050559 ১581 [৯219 


৪ ০5১১৯৯১9৮৫৯ 








৭০. আমি বনী ইসরাঈলের কাছ থেকে (আনুগত্যের) 
অংগীকার আদায় করে নিয়েছিলাম এবং আমি তাদের 
কাছে রসূলদের প্রেরণ করেছিলাম; কিন্তু যখনি কোনো “2 
রসূল তাদের কাছে এমন কিছু (বিধান) নিয়ে হাযির 
হয়েছে, যা তাদের মন পছন্দ করেনি, তখনি তারা 
(রসূলদের) একদলকে মিথ্যাবাদী বলেছে, আরেক 
দলকে তারা হত্যা করেছে। 








০ 
+2721216, 2 
(6235, ০2৫ ৪9১5413৩527 


পা /১-০-০০ 1? পাশা /৯-০ 00৮ 


০ ০ 


শা ৮৯ পাপা 


রিল 








৭১. তারা ধরে নিয়েছিলো, (এতো কিছু করা সত্তেও) 
তাদের জন্যে কোনো বিপর্যয় থাকবে না, তাই টা 
(সত্য গ্রহণ করার ব্যাপারে) অন্ধ ও বধির হয়ে থাকলো, 
তারপরও আন্নাহ তায়ালা তাদের ওপর ক্ষমাপরবশ হলেন, 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ 











টড ০ নিও 


দ্র? 


চে ভি 





//৬/.210017179050917910170010.019 


1৩12)11 এ২)২৮।)২৪১ ৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 
অতপর তাদের অনেকেই আবার অন্ধ ও বধির হয়ে 15* ৮০১) ৯ এ ৪৯ 5) 5৮৩৯০ তক 
গেলো; তারা যা কিছু করছে আল্লাহ তায়ালা তা ১৮০ 4019৮9৩ ১৯ | 9০9 | 9০০-৮ 
পর্যবেক্ষণ করছেন। মি 


ও এ (৬৪ 











৭২. নিশ্যয়ই তারা কাফের হয়ে গেছে যারা (একথা) ” রি ক 
বলেছে, আল্লাহই হচ্ছেন মারইয়ামের পুত্র মাসীহ; 0 ০1151 - ০৪৪71 ৮৪৫ চা রঃ 


অথচ মাসীহ (নিজেই একথা) বলেছে যে, হে বনী (৩ “085, | শা 
ইসরাঈল, তোমরা এক আল্লাহর এবাদাত করো, যিনি 7 4. .& নি ৬ 5 
আমারও রব, তোমাদেরও রব; অবশ্যই যে ব্যক্তি (9১4 53421441054 
আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তায়ালা তার » ০৮ & ঢ ০ ॥-9০৮৮ 
ওপর জান্নাত হারাম করে দেবেন, আর তার স্থায়ী) ১১ 452 ৩০৪৭ এ ৮৮4৪9 
ঠিকানা হবে জাহান্নাম; এই যালেমদের (সেদিন) 172,415] 2১14 গুছ ৮০4০) 6 
রী রা 9 3001 29155 241 5244 72 

















৭৩. তারাও কুফরী করেছে যারা বলেছে, তিন জনের পু পাঞু তা৮ পাশ * পর 
মধ্যে তৃতীয় হচ্ছেন আল্লাহ। অথচ এক ইলাহ ছাড়া 420 ০1121 ৪ ০৪1| 3 ৪ 
আর কোনো ইলাহ নেই; তারা যেসব (অলীক) « ভজন 1৮ ২০ 
কথাবার্তা বলে তা থেকে যদি এখনো ফিরে না আসে, ৩19, :৩০1241181 41 ৩০০১০ ৪$ 
তবে তাদের মাঝে যারা (একথা বলে) কুফরী করেছে, ডে পাশপাশি পা 9১৭৪ 8০৩ েতা 0০৩৮৩ ৮ চু 
তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবে পেয়ে ০8011 ৬০ 05985151925 
যাবে। চর শা 8৯-9১-0৯০০ তপ 


৪ ক] ০১162৮৪5193 

















৭৪. তারা কি আল্লাহর কাছে তাওবা করবে না? এবং 52284 21৫ ্জ 
(কখনো কি) তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? ৮49১৯৯৮৮৪94 09598 


চে তে € /১-০০ ৮০৫ রা 
আল্লাহ তায়ালা বড়োই ক্ষমাশীল,দয়াময় । .৮৮৯১-১৪১49 

















৭৫. মারইয়াম পুত্র মাসীহ তো রসূল ছাড়া কিছুই ৫. প্র+-০₹ ডু ৮৪৯৮ টা 
ছিলো না, তার আগেও (তোর মতো) অনেক রসূল ১১০০৮১২1৭১৭ ০21 ০৯০০10 
গত হয়েছে; তার মা ছিলো এক সত্যনিষ্ঠ মহিলা; ০. ০ 0০৮ ৯ পু 
তারা বা ও ছেলে উতরই জোর দু'দশটি মানুষের ৮2889 2412, 0914428০2০5 


মতো করেই) খাবার খেতো; তুমি লক্ষ্য করে দেখো, টার 
আমি কিভাবে তাদের জন্যে (আমার) আয়াতগুলো ৩৪ ০ ১5)151081 ৬৫2 1912 


এনা করছি, অতপর তুমি দেখো, কিভাবে +721 ৪2 
2৯৯৮5 ও 0907 ০০58) ০ ০২। ০০ 























৭৬. তুমি বলো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে ৪০০৯০৭ 
এমন কিছুর এবাদাত করছো- যা তোমাদের কোনো এট | ৬১১ ৬ ৪১৩০০$ 


ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা রাখে না; উপ * ৪ 
(প্রকৃতপক্ষে) আল্লাহ তায়ালা (সব কিছুই) শোনেন ৮০৮৭ 19 20550545 খু9। ১১৮৭ 
এবং জানেন। ২০০১, পারি 


৪.৮] 




















৭৭, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কখনো 





৬৩১ প8€ 5180৫ ৩1 ॥. পন ? 
নিজেদের ছ্বীনের ব্যাপারে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না, 041 )১০০৪১ ও 195 ) ৬৮41 ০৮40 





পারা ৬ লা-ইউহিববুল্লাহ ১৩১ ৬///৬/.৪100121780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 
তোমরা সেসব জাতির খেয়াল-খুশীর অনুসরণ করো 4 ৯ দু ৯৫ ৯2 তল নিও টা পা 
না, যারা আগেই পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক ৬1975 ০5095 গ9211 9৯৮ ১ 


লোককেই গোমরাহ করে দিয়েছে, আর তারা নিজে 2” ৯ )পঁতুভ ।প৯, 2) 7৭8 
রাও সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। 519৮ ০০1559 1১ তিহল 














৭৮. বনী ইসরাঈলদের মাঝে আরো যারা (মাসীহের দি 
ব্যাপারে আল্লাহর এ ঘোষণা) অস্বীকার করেছে, 0১৮51 ০ ৬1955 58011 ০ 
তাদের ওপর দাউদ ও মারইয়াম পুত্র ঈসার -+*৮ টি রি 
মুখে অভিশাপ দেয়া হয়েছে; কেননা, তারা ০895 ৬%1 (৮5595915 ]%&ু 
আল্লাহর বিরুদ্ধে) বিদ্রোহ করেছে এবং সীমালংঘন ০৮৯৮ 0৯212 

রে ও 0962150691522 22 এ 














শট / শুটি পা পা ৩ ৯ পা পা / পা পাশা পর 


৭৯. তারা যেসব গহিত কাজ করতো তা থেকে তারা ,%12 ১৫ 1227 12 
একে অপরকে বারণ করতো না, তারা যা করতো ভি 5 


নিসন্দেহে তা ছিলো বিকৃষট। $ 92012005-41 














৮০. তুমি তাদের মাঝে এমন বহু লোককে দেখতে পদক ৯০৯) ৮১2 
পাবে, যারা (ঈমানদারদের বদলে) কাফেরদের সাথে ০২9] 95155 ৮ | ১৪ ৬১৪ 


রা £৯ ০০ পাপা 


বন্ধৃত্ব করতেই বেশী আগ্রহী, তারা নিজেরা নিজে +*€০] +7%1 
দের জন্যে যা কিছু অর্জন করে সামনে পায়ে ৮১1০৯ ০৩১ তি 19১ 


তাও অতি নিক, এ কারণে আল্লাহ ভাযালা তাদের ৮৫ ১6211 (82 ৮4:12:21 ০৯ ঠা 











ওপর ক্রোধাবিত হয়েছেন, এ লোকেরা অনন্তকাল 
ধরে আযাবেই নিমজ্জিত থাকবে । 











৮১. তারা যদি আল্লাহ তায়ালা, (তার) নবী ও তার 12 কর ারাকের 
প্রতি যা কিছু নাধিল করা হয়েছে তার প্রতি যথাযথ ("95219 450 05588150৫ 29 
ঈমান আনতো, তাহলে এরা কাফেরদের বন্ধু হিসেবে «৫1: নিত 242 

গ্রহণ করতো না, কিন্তু তাদের অধিকাংশ লোকই হচ্ছে ৩০19 গ্ 19া০১9358 15) 


৮8১52112989 ৩৯০ 
গুনাহগার । ৪০ তেব 1 23৫ 














৮২. মানুষদের মাঝে যারা ঈমান এনেছে- তাদের 21717215101 2 
সাথে শক্রতার ব্যাপারে অবশ্যই তোমরা ইহুদী ০৪০3891৩০ ৩৮ | ১৪৩৯৩ 


ও মোশরেকদেরই বেশী কঠোর (দেখতে) পাবে, 
(অপরদিকে) মোমেনদের সাথে বন্ধুত্রে ব্যাপারে ০1১৫৯1০8919 55221 [ 
তোমরা সেসব লোককে (কিছুটা) নিকটতর পাবে, ২০০1 ৮৮ স্এ রেপ & তাপাটি্ আত পর্ণ 
যারা বলেছে অবশ্যই আমরা শৃ্টা; এটা এই 1১1 ০৪৮৮ ৯৯১১ ৩০, 
কারণে, তিখনো) তাদের মধ্যে ধমীয়ি পন্ডিত ব্যক্তি 13, মি যা 

ও সংসারবিরাগী ফকীর-দরবেশরা মজুদ ছিলো, * ০৪১০৫ 11) ০৪৪] 
আর এ (ধরনের) লোকেরা (বেশী) অহংকারও করে 1 পু তডিত ৯৪৬৭ ৯ ৫৯ টি 


না। 
পা ৮টি টিপা ডি তা পরশ 


৪0 


পারা ৬ লা-ইউহিবুল্লাহ ১৩২ ৬///%4.21000181780809171017001-019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৮৩. রসূলের ওপর যা কিছু নাধিল করা 
হয়েছে তা যখন এরা শোনে, তখন সত্যের যেটুকু 
এরা জেনেছে- সে কারণে তুমি এদের অনেকের 
চোখকেই অশ্রীসজল দেখতে পাবে, (নিবেদিত হয়ে) 
তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, 
তুমি আমাদের (নাম) সত্যের সাক্ষ্যদাতাদের সাথে 
লিখে নাও। 




















৮৪. আল্লাহ তায়ালার কাছ থেকে আমাদের কাছে 
যা কিছু সত্য এসেছে তার ওপর আমরা ঈমান 
আনবো না কেন? আমরা তো (ররং) প্রত্যাশা করবো 
যে, আমাদের রব আমাদের সৎকর্মশীলদের সাথে 
(জান্নাতে) দাখিল করবেন, 








১5101672543 ০০86%110 


৮০৪৮ পা 0 ১ পর শিপা্িপা্পর 


৪০৯1০1[516-2)05৬029 








৮৫. অতপর তারা যা বললো সেজন্যে আল্লাহ তায়ালা 
সন্তুষ্ট হয়ে তাদের এমন এক জান্নাত দান করবেন, 
যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, 
সেখানে তারা হবে চিরস্থায়ী; আর এটা হচ্ছে নেককার 
লোকদের পুরস্কার । 





৫১৯ ০০০৪1519102 25180 
১5003952০০৩ 


/ ০০8 শা 


৪ ০০০! গ১৯ 








৮৬. অপরদিকে যারা কুফরী করেছে এবং আমার 215) 
আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই 
হবে জাহান্নামের অধিবাসী | 





শট ৬৬ পাপা ১2৯ পটিপাপার্ট পার /ি 


12178505321 


৮91 টিপা 


$ ৮৮414 


515491058 


পি 

8611 
৫ 
লা 








৮৭. হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তায়ালা তোমাদের 
জন্যে যে পবিত্র জিনিসগ্তলো হালাল করে 
দিয়েছেন, তোমরা সেগুলোকে (নিজেদের জন্যে) 
হারাম করে নিয়ো না, আর তোমরা সীমা লংঘন করো 
না; নিসন্দেহে আল্লাহ তায়ালা সীমালংঘনকারীদের 
পছন্দ করেন না। 


43519221901 2েতী। 2 
৮৫), ও 22 পানি তা শার্শা 8৮ ০9০৫ -০৮ পু 
481 1৮19০ ১9৮40 ০5 


পা/১-০)ি 


9:02021৮3 খুঁ 








৮৮. আল্লাহ তায়ালা তোমাদের যে হালাল ও 
পবিত্র রেষেক দান করেছেন তোমরা তা খাও এবং 
সে আল্লাহ তায়ালাকে ভয় করো, ধার ওপর তোমরা 
ঈমান এনেছো । 








19934358581-55707 


£৯ 9৮ পর গি 


80১,852 ত012 








৮৯. আল্লাহ তায়ালা তোমাদের অর্থহীন শপথের জন্যে 
তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু যে শপথ তোমরা 
শক্তভাবে করো সে ব্যাপারে আল্লাহ তায়ালা অবশ্যই তোমাদের £ 
পাকড়াও করবেন, (এ ধরনের শপথ ভংগ করলে) তার 
কাফফারা হচ্ছে দশ জন গরীব মেসকীনকে মধ্যম মানের 
খাবার খাওয়ানো, যা তোমরা (সচরাচর) নিজেদের পরিবার 
পরিজনদের খাইয়ে থাকো, কিংবা তাদের পোশাক পরানো, 
অথবা একজন ক্রীতদাস মুক্ত করে দেয়া; যে ব্যক্তি (এর 
কোনোটাই) পাবে না, তার জন্যে (কাফফারা হচ্ছে) তিন দিন 
রোযা (রাখা); যখন তোমরা তোমাদের শপথ ভাংগো তখন 
এই হচ্ছে তোমাদের শপথের কাফফারা; (অতএব) তোমরা 
তোমাদের শপথসমূহ রক্ষা করো; আল্লাহ তায়ালা এভাবেই 
তার আয়াতসমূহ তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেন- 
যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো । 





























পা ৯০ পা্িপ্ণ 


৬০923218295 
4818255010৭ 7548 (৮2871% 


৬৮৪০৮-১৩০০৯-৪৮০৪ 
৬০০58) ১৯690769-49 


82 4১1281658 ১৯৭পা 
5/8৫08:5-859-থা 


9 05245 "রাঁণ 1৮৫12 02 





পারা ৭ ওয়া ইযা সামিউ ১৩৩ ////4-810018179808016111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ০3:১451818 
৯০. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো * ++) ০৮ মিল] ০৪ 
(তোমরা জেনে রেখো), মদ, জুয়া, পূজার বেদী ও সা 2। 01150582166 


ভাগ্য নির্ণয়কারী শর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ, 11৮2” £ পি 
অতএব তোমরা তা (সম্পূর্ণরূপে) বর্জন করো, আশা ০০০০৭ টি 5 রর 2 


করা যায় তোমরা মুক্তি পেয়ে যাবে । ভিপি 2 ৬৮৮৪| 











৯১. শয়তান মদ ও জুয়ার মধ্যে (ফেলে) তোমাদের ৮৫:27 2572 এ ০৮১৪ ৪) ডি 
মাঝে শক্রতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায় এবং সন এ চট চট, 
এভাবেই সে তোমাদের আল্লাহ তায়ালার স্মরণ ও ১৮19০ এ ৭৮ 87621 
নামায থেকে দূরে সরিয়ে রাখে, (এরপরও) কি 79 0০০৩ 
তোমরা (এ কাজ থেকে) ফিরে আসবে না? 8511 2 


রা চা /১-9/১% পশু 














শা পা) 


৯২. তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো ,1" ৮5 ০1050112 রী 
(তার) রসূলের, (হারাম কাজের ধ্বংসকারিতা থেকে) জা রঃ 22? রর || ৮9 


সতর্ক থেকো, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও 13191০19৮৯9 458 
তাহলে জেনে রাখো, আমার রসুলের দায়িত্‌ হচ্ছে িনাটিভাটপ্র্রালানী 
সুস্পষ্টভাবে (আমার কথাগুলো) পৌছে দেয়া। ৪ ৩ষ্চলা £5110150& 














পর্ণ পা 


৯৩. যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, (এ 
নিষেধাজ্ঞা জারির আগে) তারা যা কিছু খেয়েছে তার 1952 157158511- 


জন্যে তাদের ওপর কোনোই গুনাহ নেই, (হা, ভবিষ্যতে) 
যদি তারা (হারাম থেকে) বেঁচে থাকে, (আল্লাহর ওপর) _ | | রি ৮ 0৯৩ এ 1- রী 


ঈমান আনে এবং নেক আমল করে, অতপর (আন্লাহ এ ] গছ জা ভিত 1 
তায়ালার নিষেধসমূহ থেকে) তারা সতর্ক থাকে, (এভাবে 5 ডে | 1 রি এ রি 1. | 


যতোক্ষণ পর্যন্ত) তারা ঈমান আনবে ও নেক আমল 2 ] 91581 -4142219| রা 
করবে, আবারও (আন্নাহ তায়ালাকে) ভয় করবে ও দর্িলা এ ্ঁ টি ও 
সততার নীতি অবলম্বন করতে থাকবে (আল্লাহ তায়ালা $ ও || 

অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন, কেননা); আন্মাহ 
তায়ালা সৎকর্মশীল মানুষদের ভালোবাসেন। 



































৯৪. হে ঈমানদার লোকেরা, (এহরাম বাধা অবস্থায়) %* 24০5 ।9। ৫* 
আল্লাহ তায়ালা অবশ্যই এমন কিছু শিকারের বস্তু ৪6529411442 11106 


£৯ ৮ ৮টি পা পা ৯ ০৮ লি, ৮০ 


দিয়ে তোমাদের পরীক্ষা নেবেন, যেগুলো তোমরা 
সহজেই নিজেদের হাত ও বর্শা দ্বারা ধরতে পারো, ০ ৩৪০] ০2 
০-2 শি নি ০০০০7: 


যেন আল্লাহ তায়ালা এ কথা ভালো করে জেনে নিতে (2 12 055 
পারেন, কে তীকে গায়ব থেকে ভয় করে, এরপরও ৮ ৮০4০০ 


যদি কেউ সীমালংঘন করে, তার জন্যে যন্ত্রণাদায়ক নি হো এ 
আযাব রয়েছে। দিতি ্ টা 





























৯৫. হে ঈমানদার ব্যক্তিরা, এহরাম (বাধা) অবস্থায় 7256 ৩)৭০৮। 

তোমরা কখনো শিকার হত্যা করো না, যদি তোমাদের 2 রে ্ 191 ০৪89] 20 
কেউ (এ অবস্থায়) জেনে-বুঝে শিকার হত্যা করে লেনে কু এ এস ০ নি ৫ "210 
(ভার জনে এ নিম হে, দে যে হত্যা 458 ০ (৩১১০5 
করেছে তার সমান পর্যায়ের একটি গৃহপালিত জন্তু লি 520 চা 

কোরবানী হিসেবে কাবায় পৌছে দেবে, (যার) ফয়সালা রা টি 
করবে তোমাদের দু'জন ন্যায়বান বিচারক ব্যক্তি, 2228100425৭ ০551954 

















পারা ৭ ওয়া ইযা সামিউ +১৩৪ ////4-8100018179808016111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 


কিংবা (তার জন্যে) কাফফারা হবে (কয়েকজন) গরীব- 22 82225 
মেসকীনকে খাওয়ানো জবা সমপরিমাণ রোষা রাখা, &১ ৯ ০১৫০০558029 


-9 পা ৬৪ 


যাতে করে সে আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম রর 
হয়। (এ নিষেধাজ্ঞা জারির আগে) যা কিছু গত হয়ে গেছে রে ০.১ 995 358০] ০০ 


আল্লাহ তায়ালা তা মাফ করে দিয়েছেন; কিন্তু (এর পর) দা কিিনভািত 8০022 ৮52 , 
যদি কেউ (এর) পুনরাবৃত্তি করে, তাহলে আল্লাহ তায়ালা 5 রে | র্ ০ গু ০ 
(অবশ্যই) তার কাছ থেকে প্রতিশোধ নেবেন; আর আল্লাহ ৪ [85 93 ১2 ১ 
তায়ালা পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণে প্রবল শক্তিমান । 



































৯৬. তোমাদের জন্যে সমুদ্ধের শিকার হালাল করা 117” ৮৮1৮৮ ০৮৮ ৯2 মূ 
হয়েছে এবং তার খাবার তোমাদের জন্যে ও (সমুদ্রের) (50 27559) ০৮০০ ০১ 


পর্যটকদের জন্যে (উৎকৃষ্ট) সম্পদ, (মনে রাখবে), 22০4582৮৮25 
যতোক্ষণ পর্যন্ত তোমরা এহরাম (বাধা) অবস্থায় 2 2৪: [95০৮-10-৫1 
থাকবে, ততোক্ষণ পর্যন্ত (শুধু) স্থলভাগের শিকার নি 
তোমাদের জন্যে হারাম থাকবে; তোমরা ভয় করো ৩191 19819 চিনো 
আল্লাহ তায়ালাকে, ধার সমীপে তোমাদের সবাইকে ৪ 095 3 











জড়ো করা হবে। 

৯৭. আল্লাহ তায়ালা কাবা ঘরকে সম্মানিত করেছেন, 6৮৮1৮ ৬ ৮৮1 

মানব জাতির জন্যে (তার) ভিত্তি হিসেবে (তিনি (পি 0১-। ৮1 ৪২019 40 
এটা প্রতিষ্ঠা করেছেন), একইভাবে তিনি সম্মানিত 1012111-”9] 1] ] 
করেছেন (হজ্জের) পবিত্র মাসকে, কোরবানীর জন্তুকে 2 1১ 12 চি 

এবং (এ উদ্দেশে) প্টি বাধা জন্তৃগুলোকে, এটা এ ৮ 441 ০) 19251 1১-693815 
জন্যে, যাতে করে তোমরা (এ কথা) জেনে নিতে 

পারো যে, আকাশমালা ও পৃথিবীর যেখানে যা কিছু ৬ঠি৩০%| 9 ০১৮৮]| ৩০ 




















আছে আল্লাহ্‌ তায়ালা তা সবই জানেন, অবশ্যই পার্ক রা নুন 
আল্লাহ তায়ালা সব বিষয়ে সর্বজ্ঞ ৪০৮5৪ ৬৯৬০ এ 











৯৮. তোমরা জেনে রাখো, অবশ্যই আল্লাহ তায়ালা ০1,16৯ ? র্ 
শাস্তিদানের ব্যাপারে (খুবই) কঠোর, নিসন্দেহে (পুরস্কারের 9 ৩০০5 1 ১:১৪ রা 319, দর 


বেলায়ও) আল্লাহ তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু। ৪ -৮৯৯১১9৬:44| 








রা 


৯৯. রসূলের দায়িতব (হেদায়াতের বাণী) পৌছে দেয়া 21724 
ছাড়া আর কিছুই নয়, আল্লাহ তায়ালা জানেন তোমরা যা -24489* 6513145514 ্ 


কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন রাখো। ৪ ০০০৯ 09 ০9০০ 














১০০. (হে রসূল,) তুমি বলো, পাক এবং নাপাক *+” ০ ৬ 

জিনিস কখনো সমান হতে পারে না, নাপাক জিনিসের 22০03 এ এ 
প্রাচুর্য যতোই তোমাকে চমৎকৃত করুক না কেন! 

অতপর হে জ্ঞানবান মানুষরা তোমরা আল্লাহকে রা 180০৪] 8৮১০০ 


ভয় করো, আশা করা যায় তোমরা সফলকাম হতে ৯৩285 ০ পণ 
পারবে। ৯০১৭৪ ০০6৭1 26 














১০১. হে ঈমানদার লোকেরা, আল্লাহর নবীর কাছে পলক কত 52৩ )৯৮৮] ৮৯ 
ই নলের যা স্যার আহ 21521255150 221652 


তোমাদের কাছে প্রকাশ করা হলে তোমাদের কষ্ট ।+ 7: * 2 2:28 
হবে, (অবশ্য) কোরআন নাধিল হবার মুহূর্তে যদি 19.-9919 ০৮৫8৮০6৮৫৮০ ০1 
তোমরা প্রশ্ন করো, তাহলে তা তোমাদের জন্যে 1৫ * 27752 ০1521 504 ৯1৯৩ 
প্রকাশ করা হবে; (এ বিধান জারির আগে যা কিছু (০৮৮1০ 01১৯]1 ০১ ৩৫৯ 
হয়ে গেছে) তা আল্লাহ তায়ালা মাফ করে দিয়েছেন; ভ ৮) ৮ গ ৯৫০ ৮1৮৪৮ ০% 
আল্লাহ তায়ালা পরম ক্ষমাশীল, ধৈর্যশীল । ৪-৮৮৮৯)৯১4/19৮৬০ এএ 


পারা ৭ ওয়া ইযা সামিউ ১৩৫ ////4-810018179808016111017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 


১০২. তোমাদের আগেও কিছু সম্প্রদায় (তাদের 2০০ পির এ2৯5 2 ৮৬ 552 ₹7, শে 
নবীকে এ ধরনের) পর্ন করেছিলো, কিছু পরক্ষণেই 12৮৮ ০৮ পি ৬:12515 পা 
তারা তা অমান্য করতে শুরু করলো । €) ৩৭ ১ 092 














১০৩. দেবতার উদ্দেশে প্রেরিত (কান ছেঁড়া) ৮৯ 
'বহীরা", (দেবতার নামে উৎসরগীকৃত) 'সায়েবা', 22০82 45 


(দেবতাদের উমম বা ০১৩ ০৮17 হা 


দেয়া দশ বাচ্চা প্রসবকারিণী উন্ত্রী) 'হাম'_ এর ; টাতেরির বুল পুলা 
কোনোটাই কিন্তু আল্লাহ তায়ালা বানিয়ে দেননি, 4৫01 41%& 035282 19১৯০ 
বরং কাফেররাই (কুসংক্কার দিয়ে) আল্লাহর ওপর 4১৮৩ পা ডিক 
মিথ্যা আরোপ করে, আর এদের অধিকাংশই কিছু ৪ 09048 5889 
উপলব্ধি করে না। 




















১০৪. যখন এদের বলা হয়, আল্লাহ তায়ালা যা কিছু 4,774 রে 
নাযিল করেছেন তোমরা সেদিকে এসো, (এসো তার) ০ 4৮০1 191 ০95 
রসূলের দিকে, তখন) তারা বলে, আমরা আমাদের 1022 টার ৮1516] ॥ 01 
বাপ-দাদাদের যার ওপর পেয়েছি তা-ই আমাদের আমাদের জি 5 251 ৩15 
জন্যে যথেষ্ট; যদিও তাদের বাপ-দাদারা (সত্য-মিথ্যা (৮:50 08 ঠার্গ 59 এ 
সম্পর্কে) কিছুই জানতো না এবং তারা হেদায়াতের ৮০১ -০৪১৮ পা ৮৮৩ তা ৯-০৫০১০ 
পথেও চলতো না। 9 21994 ১9 ৫৮ ০ 











১০৫, হে ঈমানদার লোকেরা, তোমাদের নিজেদের ১9৮০০ ৮ 8 ৯১০০৩ টে 
দায়িত্‌ তোমাদের নিজেদের ওপর, কোনো ব্যক্তি যদি ০৫৪) ০৪1 জি 
গোমরাহ হয় তাহলে সে ব্যক্তি তোমাদের কোনো * 5৩০০ প 
জা পারবে না, যতোক্ষণ পর্যন্ত তোমরা 01, ০21 121 05 টি 
নিজেরা পথের ওপর চলতে থাকবে; তোমাদের + 5) ৯ 8এপশ্পু এটি পা ৯৪৯৩ 4 
সবার ফিরে যাওয়ার জায়গা আল্লাহর কাছে, অতপর -৮- (০৪ ০৮৫০ টনি পেস্ট ১০ 4০ 

তোমাদের (সেদিন) তিনি তোমাদের বলে দেবেন ₹ ৯৫৯4 
(দুনিয়ায়) তোমরা কী করছিলে! € ০9:০৯ 




















১০৬. হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের কারো যখন তপুপ 52 উপ তক ।৯৮ ৮৯ 
মৃত্যু সেম) এসে উপনীত রি করার 2091 ৮0512ি 
নিলা 9 ৬.)| 2৯০9| ০০৯ এ১৪০| ০৫০4 
প্রবাসে থাকো এবং এ সময় যদি তোমাদের ওপর ”25” 1 ₹127% 255 

মৃত্যুর বিপদ এসে পড়ে, তখন বাইরের লোকদের ০1০8০2৯১৭25 9১০ 


£৯ রি 


মধ্য থেকে দু'জন ব্যক্তি সাক্ষী থাকবে; (পরে যদি) ৫7০০? ৫৪ £9120 

তোমরা কোনো সন্দেহ প্রকাশ করো, তাহলে (সাক্ষী) ডে ০ ৩ 1৩৪১৯ 
দু'জনকে নামাযের পর আটকে রাখবে, অতপর তারা 8910 05: (০০১১-১৯৩, 
আল্লাহর নামে কসম করে বলবে, আমরা কোনো ৮ 2 
স্বার্থের খাতিরে এ সাক্ষ্য বিক্রি করবো না, (এমনকি) ০১০২ ১2590 144০ ৬০০২: 
ঘনিষ্ঠ আত্মীয় হলেও (নয়), আমরা আল্লাহর সাক্ষ্য ॥ িনিিিত্র টিতী 
গোপন করবো না, আমরা যদি তেমন কিছু করি  836৮2389, ০৯৩৫ 95৮০ 
তাহলে আমরা গুনাহগারদের দলে শামিল হয়ে 

যাবো । 






































দু'জন সাক্ষী (সাক্ষ্য গোপন করে) অপরাধে লিপ্ত ছিলো, 


পারা ৭ ওয়া ইযা সামিউ + ১৩৬ ৬///%4.21001817802809171017001-019 





1৩1২211০ ৩২৭১11২৪২৬১ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 

বা নামি হে ০১৪ 554555278 রি 
আরা টি ০ ৮০১৯ ৬58 ৫৮2০ হি টির 
টা 03 
তাহলে আমরা যালেমদের দলভুক্ত হয়ে পড়বো । 90০8] ০5110111 ৪০০০1 























১০৮. এ (পদ্ধতি)-তে বেশী আশা করা যায়, তারা রঃ নু ৪০: 
ঠিক ঠিক সাক্ষ্য নিয়ে আসবে অথবা তারা অন্ততপক্ষে ৫৮০০১) 198 203, ্ 


এ ভয় করবে, (তাদের) কসম আবার অন্য কারো এ 14 

না ৩১০০৭১১০119 (2 
তায়ালাকে ভয় করো এবং (রসূলের কথা) শোনো; 215, 19251921158)12,৮0221 
আল্লাহ তায়ালা কখনো পাগী লোকদের সৎপথে 








প্র £৯ পা 


পরিচালিত করেন না। ৪ ০০০১] (98| ৪৩৬২ 








১০৯, যেদিন আল্লাহ তায়ালা সকল রসুলকে একত্রিত স্ঠিপার টি পা প্রানি 
করবেন, অতপর তিনি বলবেন, হে রসূলরা, তোমাদের 02 99825 ৫2১ 2 ০ 92 
(দাওয়াতের প্রতি মানুষদের পক্ষ থেকে) কিভাবে - 

সাড়া দেয়া হয়েছিলো; তারা বলবে, আমরা তো ০) 0145152195০ 
(তার) কিছুই জানি না; যাবতীয় গায়বের বিষয়ে *০1 এ 
তুমিই ভালো জানো। ০৯৮11 














১১০. (স্মরণ করো,) যখন আল্লাহ তায়ালা বলবেন, "2 74*” 
হে শাইররাম-পুহ ঈসা, আমার সেই নেয়ামতের ৮2১৮ ০1275228058 


[পা পাটি 2 


কথা স্রণ করো যা আমি তোমাকে ও তোমার 15 ০3 ০০৪০১ 
মাকে দান করেছিলাম, (বিশেষ করে) যখন আমি 8 টা 3049555 
পবিত্র আত্মা দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম । ৩৯1০০ প০3০৫৪। 2৪ 
তুমি মানুষের সাথে (যেমনি) দোলনায় থাকতে কথা ৮.১ ৯. দন ১০ পচ 2 
বলতে, (তেমনি বলবে) পরিণত বয়সেও, 1 
তোমাকে কিতাব, জ্ঞান-বিজ্ঞান, তাওরাত ও ই এনে 
দান করেছিলাম, যখন তুমি আমারই হুকুমে কীচা উঠে ৯5815 21 
দিয়ে পাখি সদৃশ আকৃতি বানাতে, অতপর 125 28:25 ”1)1১ 2001 ৪6৮22 ০1 
তাতে ফুঁ দিতে, আর আমার আদেশক্রমেই তা বা এ 22 শা তে ৰ 
হয়ে যেতো, আমারই হুকুমে তুমি জনান্ধ ও কুষ্ঠ 22581 ৫ 33121 2 ০১০৫2$ 
রোগীকে নিরাময় করে দিতে, আমারই আদেশে তুমি রি হা ৩১52৯) রি রি 
মৃতদের বের করে আনতে, আমি তোমার (কোনো ০০৮1 6১৯৯3, 319565331 -্স্ 
অনিষ্ট সাধন) থেকে বনী ইসরাঈলদের নিবৃত্ত করে নিহিত নিলি ডি 
রেখেছিলাম যখন তুমি তাদের কাছে (নবুওতের) ০০21১] ৩৪-৪৫312 (3১0 
এসব নিদর্শন নিয়ে পৌছলে, তখন তাদের মধ্যে যারা 1১৫? ৮8. 
(তোমাকে) অস্বীকার করেছিলো তারা বললো, এ 95৩11 06 ০০3-৮31 


লো যাদু ছাড়া আর কিছুই নয়। ধরন 


















































১১১. (আরো স্মরণ করো,) যখন আমি হাওয়ারী ৮2 | টি 
(সাহী)-দের (অন্তরে) এ প্রেরণা দিয়েছিলাম, তোমরা 19:41 ০%21541 | ০-৯৯9319 
আমার প্রতি ও আমার রসূলের প্রতি ঈমান আনো, *₹৭11৭-11511% 7:1০ এ * 

তারা বললো (হে রব,) আমরা এ ওপর) ০৯০91 191 ০০৪৮)29 ৩৩ 
ঈমান আনলাম, তুমি একথার ওপর থেকো যে, রে 7০০ হু 
আমরা তোমার অনুগত । ৪ ০৭০৮০ ০5 


পারা ৭ ওয়া ইযা সামিউ +১৩৭ ////4-810018179808016111017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ টি 
১১২. অতপর) যখন এই হাওয়ারীরা বললো, 

মারইয়াম-পুত্র ঈসা! তোমার রব কি আসমান থেকে 

খাবার সজ্জিত একটি টেবিল আমাদের জন্যে পাঠাতে 1: নি ঠে এ ০ 
পারেন? ঈসা বললো, (সত্যিই) যদি তোমরা মোমেন 2 রা 
হয়ে থাকো তাহলে (অহেতুক দাবী পেশ করার 

ব্যাপারে) আল্লাহ তায়ালাকে ভয় করো । 




















১১৩. তারা বললো, আমরা (শুধু এটুকুই) চাই, ৪ ₹-(১%+1+* শাহী ৭2214 

আমরা সেই টেবিল' থেকে (কিছু) খাবার খাবো" ৬৮৮9 0৪০ ০৮ 01 ০4১5190 
এতে টিপ পরিতৃপ্ত হয়ে যাবে, (এতে করে) পা টিটিপা্া পাপা পা পা ভিপি 
আমরা এও জানতে পারবো যে, তুমি আমাদের কাছে ০) ভিত 12915 
লা মনিরা $ 039৪ শা 








শর প্রানি পা পা গা তে 








১১৪. মারইয়াম-পুত্র ঈসা (আল্লাহর দরবারে) বললো, (দ্€ ৪৮107": ৮৭ 

হে আল্লাহ, হে আমাদের রব, তুমি তে 13৯১-01-2৭ ভা এ 
আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও, ০০ দু ০ ৮৪ 
তির আমাদের পূর্ববর্তী ওআমাদের ০১১ 2০1 03839205৭8 
পরবত জন্যে তোমার কাছ থেকে (পাঠানো) 21” দু [3512512] [21 
একটি আনন্দোৎসব এবং তোমার (কুদরতের একটি) ০৩০৬ 912 2219 194 1০55 




















পট চিপ পা পা 


নিদর্শন, তুমি আমাদের রেষেক দাও, কেননা তুমিই ্র্ রং 
হচ্ছো উত্তম রেষেকদাতা। ০35১] ৮:০9 3)19 





১১৫. আল্লাহ তায়ালা বললেন, (হা, অচিরেই) আমি (৩, তি কিতি ৮12 পো 


তা ্ ওপর , এরপর যদি রি নি গর. পারা 2৮6 পাত মিএ ৯5৯ ০০৮৩ -০০ 
কেউ (আমার ক্ষমতা) অস্বীকার করে তাহলে তাকে ১0519০42১০1 (9013৮৫4০ 0 

আমি এমন কঠিন শাস্তি দেবো, যা আমি সৃষ্টিকুলের ০ রা 
কাউকেই আর দেবো না। $ ০০০ 5219-15৫০ 








১১৬. যখন আল্লাহ তায়ালা বলবেন, হে মারইয়াম 79277 প ৪ 15? 
পুর ঈসা! ভুমি কি কখনো (তোমার) লোকদের -1%-৯* “ক এস্পি210 39 
(একথা) বলেছিলে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে রিং ৩৯৭ 4148 
আমাকে ও আমার মাকে 'ইলাহ' বানিয়ে নাও; (এ ঠ/৩9022৩, ্ 
কথার উত্তরে) সে বলবে (হে আল্লাহ), সমথ পবিত্রতা ০9৭ 15:4০ 008৮ 4/ ০9১ ৬০ 
তোমার জন্যে, এমন কোনো কথা আমার পক্ষে শোভা *» (০ ০১ ৮ বি ৯ 
পেতো না, যে কথা বলার আমার কোনো অধিকারই | ৮৫৯৩ 2226680 


ক 


ছিলো না, যদি আমি তাদের এমন কোনো কথা ** পা শগি প্রানি পা িরিহ্রিারাহ্রাালেরাতা ০০:/১5০ 
বলতামই, তাহলে তুমি তো অবশ্যই তা জানতে; ০৯ ০-৮০৮০ ৮4৮৮০ ০১ 4০০3 ০৮৪ 
নিশ্যয়ই তুমি জানো আমার মনে যা কিছু আছে, 15, € টা 

কিন্তু আমি জানি না তোমার মনে কি আছে; যাবতীয় ০ ১২৬০০39০5৯০ 
গায়বের খবর অবশ্যই তুমি ভালো করে জানো । ৪৮%112- 









































১১৭. তুমি আমাকে যা কিছু বলতে হুকুম 

আমি তো তাদের তাছাড়া (অন্য) কিছুই খত এ বল 2৫৪১ 2৮5 ৩7 
সে বিষয়টি ছিলো), তোমরা শুধু আল্লাহ তত্ঘলক ০ -৩৯ 5 তা 

এবাদাত করো, যিনি আমার রব, তোমাদেরও রব, রে ০এ৯)9 ০) রা 1১০০1 
আমি যতোদিন তাদের মধ্যে ছিলাম ততোদিন £৯ -০:/-০ ভে ৮ ৭ 22 
আমি (নিজেই তাদের কার্যকলাপের) সাক্ষী ছিলাম, ০০৪৮০ ০০৭৩ 151০-৮৪৯-পরিদী 


পারা ৭ ওয়া ইযা সামিউ ১৩৮ ////4-810018179808016111017001-019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমিই ছিলে £. টপ পিএ) ত টি ৩ 99 ৯. পাত এ 
তাদের ওপর একক নেগাহবান, যাবতীয় ক্রিয়াকর্মের *-৮৫৯ ০০১১] রি এ 2 ৩ 














১১৮. তাদের (অপরাধের জন্যে) তুমি যদি তাদের রি তিন 
শাস্তি দাও (দিতে পারো), নিসন্দেহে তারা তোমারই 919 5 ৬৭6 ০9591 
বান্দা, আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও (তাও ৯০৮,52৫ 
তোমার দয়া), অবশ্যই তুমি বিপুল ক্ষমতাশালী, ৪৮521 525 ০০ 130 61986 
প্রজ্ঞাময় । 











টন জা বানের তারের সভা (আর ০8৩2০৪০ 08181625 4 
জা কর পা হা 20152552৩285৩5০ 
টি চি পি পি খাতির 1৩০০১০৭ ১: 
তি মা (ভুত) এ ৪৮854135811 0১৮০195)9 

















১২০. আকাশমালা, যমীন এবং এর মধ্যবতী সমগ্র এ ০১০ ৬ 
সৃষ্টিলোকের ভেতর যা কিছু আছে তার সমুদয় ০৪৯০9 5 


বাদশাহী আল্লাহর জন্যেই এবং তিনিই সব কিছুর টিনা 











ওপর ক্ষমতাবান । ১ 9 





টি রানি াজি মু 


১, সমস্ত প্রশংসা মিন যিনি. 
আকাশমালা ও ভূমন্ডল পয়দা করেছেন, তিনি ও 4 ৩৮০ 


অন্ধকারসমূহ ও আলো সৃষ্টি করেছেন; যারা (আল্লাহ ০ মর: পশলা প 
তায়ালাকে) অস্বীকার করে, তারা (প্রকারান্তরে অন্য +* 8১919 নানী ০৯৯9 (59৬19 


কিছুকেই) তাদের মালিকের সমকক্ষ হিসেবে দীড় ৫? 
0 9091১ 535212586 81 

















২. তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, নতি ত 51৯০ 52৫7 5 এদ 
টা তিনি (সবার বীচার একটি) মেয়াদ নির্দিষ্ট ৮৮৮০৮ ৬৮ ৩৫4 ৬০712 


করে দিয়েছেন, (তেমনি তাদের মৃত্যুরও) তার কাছে 7 ৮৯৯ 
একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে, তারপরও ভেরি বি ্ঃ টি 


নিছো! চি 





হাটি রি ৬ পু পাা 











৩. আসমানসমূহ ও যমীনের (সর্বত্র) তিনিই হচ্ছেন ০1*” ৮ 
একমাত্র আল্লাহ; তিনি (যেমনি) তোমাদের গোপন রি ০০১%| ৬ ৬০০41 815 
ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন, (তেমনি) তিনি পা 2০০ ৩ পা ০ ছিপ পাপা 2০ 5 
জানেন তোমরা (পাপ-পুণ্যের) কতোটুকু উপার্জন ৩০৪৮১ ০7৮৯19759১5 
করছো_ তাও । 

















৪. তাদের মালিকের আয়াতসমূহের মধ্যে এমন একটি £ 15105 
আয়াতও নেই, যা তাদের কাছে আসার পর তারা তা 318) 1০28 1 ০০০০৪০ ৫ 


থেকে মুখ ফিরিয়ে নেয়নি। 0 ০৯৪১৯০1৪৩ 19904 


পারা ৭ ওয়া ইযা সামিউ ১৩৯ ////4-810018179808016111017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 
৫. তাদের কাছে যতোবারই সত্য (দ্বীন) এসেছে; ৮৯৮৫ «০ ৬৮7) 1১০ দু 2 ৫৫ 
ততোবারই তারা তাকে মিথ্যা বলেছে; অচিরেই 3৮-৫৮১৪৯ পপ 824315536৪ 
তাদের কাছে সে খবরগুলো এসে হাযির হবে যা নিয়ে ৮৪৩০ ৯৮৬ / ৮: 885 
তারা বিদ্রুপ করছিলো। ডে 49565212151 018 ০ 














তারা বিনা দের আসে আম হ 295০5০1০ ০51531 ৫১৮ 


এমন প্রতিষ্ঠা দান করেছিলাম, যা তোমাদেরও দান ভি 

করিনি । আকাশ থেকে তাদের ওপর আমি প্রচুর বৃষ্টি 09০ ০০০১০] ১১)$৬:০০৮ 
বর্ষণ করেছি, আবার তাদের (মাটির) নীচ থেকে শৃনির্িদ্রী নাট + 
22025004257 
পাপের কারণে আমি তাদের (চিরতরে) ধ্বংস করে দিছি ৫9 দু 

ছি রিচি পর ভামি ওক নলাজাতিন তি টিভি রে 


উদ্থান ঘটিয়েছি। ৯০৯০৪৫৪7৩৪৪ 























৭. (হে নবী,) আমি যদি তোমার ওপর কাগজে লেখা 81 এ 9157715-1 
কোনো কিতাব নাধিল করতাম এবং তারা যদি তাদের টি 55 
হাত দিয়ে তা স্পর্শও করতো, তারপরও যারা কুফরী |"? ; হ এ 








করেছে তারা বলতো, এটা তো সুস্পষ্ট যাদু ছাড়া আর তি নি 
কিছুই নয়! ডে ৩৮ ১৯ 21105 এ 





৮. তারা বলে, এ (নবী)-র প্রতি কোনো ফেরেশতা € ৯1৮ বছর 4 2৮ 
নাধিল করা হলো না কেন? যদি সত্যিই আমি কোনো ৬০৮৩৭ ১919109 


ফেরেশতা পাঠাতাম তাহলে আযাবের) ফয়সালা এ 4*₹ £7-1৮4৮8044 
(েখনি) হয়ে যেতো, এরপর তো আর কোনো ৮8541 0587420ঠা ঠঠি 


অবকাশই তাদের দেয়া হতো না। 60১51% 














৯. (তা ছাড়া) আমি যদি (সত্যিই) ফেরেশতা পাঠাতাম, 14*পািত পরত এন প দু শি ০11৩ পা 
তাকেও তো মানুষ বানিয়েই পাঠাতাম, (আজ) যেমন (৮79 ১৯১ 44৯4 412৯ 919 
এরা সন্দেহ করছে তখনও আমি এমনিভনুরে তাদের ৯০০ ০৮ আক এর 
মেনের) ওপর সন্দেহ বসিয়ে দিতাম । ও ০5 0৫৪ 











১০. (হে রসূল,) তোমার আগেও বহু নবী-রসূলকে 21175 গর 
এভাবে ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছিলো, অনন্তর) তাদের ৮ ৩৮১৪ নি, | ১9 
মধ্যে যারা নবীর সাথে যে ঠা্টা-বিদ্রপ করেছে 15912 15 +22519: ০8910 5053 
তাই (তাদের আযাবের আকারে) পরিবেষ্টন করে এ রা 2৯৮ ৮৪০০ ৫৩! 

ফেলেছে! গ ০১9১৪ 42 








১১. (হে নবী,) তুমি বলো, তোমরা পৃথিবীতে ঘুরে- 7১247 

ফিরে দেখো, দেখো মা শট মিথ্যা 31958) ০6 ০১১খ। 195০ 48 
প্রতিপন্ন করেছে তাদের কী ভেয়াবহ) পরিণাম ৮2০০৭ 2 

হয়েছে। 9 ৬০০11 ১ 29০05 











কু .৩0822:54505 


তুমি বলো, (এর সবকিছুই) আল্লাহ তায়ালার জন্যে; , 2174 22 
(মানুষদের ওপর) দয়া করাটা তিনি তার নিজের ৮25৫ 40 


ওপর (কর্তব্য বলে) স্থির করে নিয়েছেন; কেয়ামতের পেস 
দিন তিনি তোমাদের অবশ্যই জড়ো করবেন, অঃ] [57 ৫1৮22 


পারা ৭ ওয়া ইযা সামিউ ৭১৪০ ////4-810018179808016111017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


এতে সন্দেহ নেই; যারা নিজেরাই নিজেদের ক্ষতি *৮-2£4)৭৮ ৫ হে 
সাধন করেছে, তারা (এই দিনকে) বিশ্বাস করে না। ৮৪৯৮৯১119১৯ ০8974 -৯0 


রা ৮ শটি রর রি 


৪ ০১9,০৪৭ 2 ০৪ 





১৩. রাত ও দিনের মাঝে যা কিছু স্থিতি লাভ করেছে * 7] 2 রণ বি 
তার সব কিছুই তার জন্যে; তিনি সব শোনেন এবং 2 3 1৩৩ ৭. ০৪ রে 


দেখেন । 7৮৮11 ৮৮৭|।9০ 











১৪. (হে নবী,) তুমি বলো, আমি কিভাবে আসমানসমূহ 41817 4, ছা ৩।7৮ 
ও যমীনের মালিক আন্লাহ তায়ালাকে বাদ দিয়ে অন্য ভি 26262 চি 


কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেবো, অথচ তিনিই ০০৮০ ২৭ 
(সবাইকে) আহার যোগান, তীকে কোনো রকমের 521৩8 পর ২2৯2%13 


আহার যোগানো যায় না; (তুমি) বলো, আমাকে আদেশ দত দে 
দেয়া হয়েছে, যেন সবার আগে আমি তার অনুগত হই 455 একে 1১০০০ 


এবং (আমাকে এ মর্মে আরো) আদেশ দেয়া হয়েছে- 
তুমি কখনো মোশরেকদের দলে শামিল হয়ো না। ও ৩5 | ৬৫ ৬:9% 























১৫. তুমি) বলো, আমি যদি আমার মালিকের + ৬ * 12 
অবাধ্য হই, তাহলে আমি এক মহাদিবসের আযাব (৪১-৮০৪০1০ [৮198 


(আপতিত হওয়ার) ভয় করি । ৪ ৮০৮০ [9 ০1৫০ 














১৬. সে মহান দিবসে যাকে সে আযাব থেকে রেহাই , পপ. এক উনি কটি ননী সত 
দেয়া হবে, তার ওপর (নিসন্দেহে) আল্লাহ তায়ালা 


৮৫০৮৯) 0৯৬ 0594 ০১৪ ০০ ৫ 


অনুগ্হ করবেন, আর এটিই হচ্ছে সুস্পষ্ট সাফল্য। ৪ শা] | 55611 40১০ 











১৭. যদি আন্লাহ তায়ালা তোমাকে কোনো দুখ 74৮ 2 পা ৯ পাত কপ 
পৌছান তাহলে তিনি ছাড়া আর কেউই তা দূর 41455163558 00 ৪০০০৭ ০19 
করতে পারবে না; অপরদিকে তিনি যদি তোমার 45 17৮০ *৫ 

কোনো উপকার করেন তাহলে (কেউ তাতে বাধাও ০৫899 9 ৯৯ এ... ০19 রা 
দিতে পারে না, কেননা) তিনি সব কিছুর ওপর 

ক্ষমতাবান! ৪ ১880৪ 




















১৮. তিনি তার বান্দাদের ওপর একচ্ছত্র ক্ষমতার _ * €)) ০৭ 


অধিকারী: তিনি মহাজ্ঞানী, তিনি সম্যক ওয়াকেফহাল। ও) 9৮৫1 -952175-5505 55 5281%3 








১৯. তুমি বলো, সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে ॥ ০৫ ০55 

বড়ো? তুমি বলো, (হো) একমাত্র আল্লাহ তায়ালার, -১ খত 42 ৪৮৫ ভা এ$ 
যিনি তোমাদের এবং আমার মধ্যকার (সর্বোস্তম) ৪ ০৯০৮ ৯ কাক ০ 
সাক্ষী। এ কোরআন (তার কাছ থেকেই) আমার প্রতি ৫4! ৮৯০9 ১০৫০৪০ ( ০৯৪৪ 
নাধিল করা হয়েছে, আমি যেন তা দিয়ে তোমাদের £1৮৫* ৮৮ 

এবং (তোমাদের পর) যাদের কাছে এ গ্রন্থ পৌছবে বি ৬:৪:-০১১৭ 91581116০ 
(তাদের আযাবের) ভয় দেখাই; তোমরা কি একথার £ু ৫৮৯ ৪৩৮ পর্ণ ৮০ 5 
সাক্ষ্য দিতে পারবে, আল্লাহর সাথে আরো কোনো 22014 তে ণ ০০৩৯৯-০০ 


ইলাহ রয়েছে ? (হে নবী,) তুমি তোদের) জানিয়ে 21221010802 8. :০০শা 




















1২21০ ৩২)২১।1২৪১৬ 


দাও, আমি (জেনে-বুঝে) কখনো এ ধরনের (মিথ্যা) 


সাক্ষ্য দিতে পারবো না, তুমি বলো, তিনি একক, পা ৮9 /-90৬ 
তোমরা (আল্লাহ তায়ালার সাথে) যে শেরেক করে উ$ 058১581০2 €১2 02019 ০15 


যাচ্ছো, তার থেকে আমি অবশ্যই মুক্ত । 
পারা ৭ ওয়া ইযা সামিউ +১৪১ ৬///৬/.9100181780809111017001.019 


কজন গ্ 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 


২০. (তোমার আগে) যাদের আমি কিতাব দান 17225 ৮5০70০51557 
করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে, যেভাবে পির ০০1৪০ ০৪০7 
তারা তাদের ছেলেদের চেনে, (কিন্তু অজ্ঞতার বশবর্তী পা+ ই ৮ 5 
হয়ে) যারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে 19৮৮ ০:০7 রি 19১৯৭ 


পা ১০9 /১৮০ পার 8 পা 8 ৩টি পা ৮9৮ পা 


তারা কেখনো) ঈমান আনবে না। ও /9-০৪৫১৫০ ৪১] 











৮8|/০ ৯৪ওয়াকফে লাষেম 








২১. তার চাইতে বড়ো যালেম আর কে আছে, যে * ও ০477 ৮৮৮ 
স্বয়ং আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করে; 69০5 ৫ ০০ ৬০০টি ০০9 


কিংবা তার আয়াতসমূহকে অস্বীকার করে, আসলে রত 
? 4) ০ 
যালেমরা কখনো সাফল্য লাভ করে না। ও 0918) ৫ 1, 2 


২২. একদিন আমি তাদের সবাইকে একত্রিত করবো, ি ১ 
অতপর যারা শেরেক করেছে তাদের আমি বলবো, 32824 2 চেরা 


তোমাদের সেসব শরীকরা কোথায় (আজ)? কোথায় 2011 1০৪০1] 1০৪11 
(তারা) যাদের তোমরা (আমার সাথে শরীক) মনে ০৪91-৮75৫2 ৩ রি 
করতে! ৪ ০৭০১১-৮৮৬ 
২৩. অতপর তাদের (সেদিন) একথা (বলা) ছাড়া উড) ০৮ 
কোনো যুক্তিই থাকবে না যে, আল্লাহ তায়ালার কসম, 1১1 -৮৪-০৩ ০৮৮ 
যিনি আমাদের রব, আমরা কখনো মোশরেক ছিলাম +- 2203) 


না। | ও ৩৯৫১৯ 

২৪. (হে নবী,) তুমি দেখো, কিভাবে (আজ) এরা নিহিত রোোক্লাত্রাতারুত্যনাত 
নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে এবং তাদের 039০৮) 15০১ -৮৮১) 
01 কথা (কিভাবে আজ) নিক্ষল হয়ে 0১2 1৫1 *- 




















£৯ ৮2০০ /চ ৯০০ তা ৮১০৫ 079 




















২৫. তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যাকে 1০2৩ তাা ৮৮০ ৮5৮০০ ৮ 
(দেখলে মনে হয়) তোমার কথা সে কান দিয়ে শুনছে, 6৯5০৩৮0৭০০৯ 
(কিন্তু আসলে) আমি তাদের মনের ওপর পর্দা ঢেলে 9০/০৫/১০৮4 পি 2 
দিয়েছি, যার কারণে তারা কিছুই উপলব্ধি করতে 1759 375 ৩2৮ 
পারে না, আমি তাদের কানেও ছিপি এঁটে দিয়েছি; এ %.০% 
মূলত) তারা যদি আল্লাহর) সব কয়টি নিদর্শন ০০০৩৪15288 হ 08125215 
দেখেও নেয়, তবু তারা তাতে ঈমান আনবে না; নিচের 

এমনকি তারা যখন তোমার সামনে আসবে তখন ০8011 058 32১41 5:51 যা 
তোমার সাথে বিতর্কে লিপ্ত হবে, (কোরআনের ও 

সপর্কে) কাফেররা বলবে, এ তো পুরনো দিনের ৪021917৮016, ৩1155. 
গল্পকথা ছাড়া আর কিছুই নয়। ৪৩ ৮ র্প 1195 
২৬. তারা (যেমন) নিজেদের তা (শোনা) থেকে 12522022202 তি বইটিতে 
বিরত রাখে, (তেমনি) অন্যদেরও তা থেকে দূরে 0126+550188494550 48৮৯2 


রাখে, (এ দিয়ে মূলত) তারা নিজেদেরই ধ্বংস সাধন লা চাদর ৭ ০৯৩ ৭ 
করছে, অথচ তারা কোনো খবরই রাখে না। ও 9১৯৪ ০9-৮৮৯৯১ স ০9০ 


২৭. তুমি যদি (সত্যিই ত তাদের) দেখতে পেতে_ ৯ ৮2 % ঢু পণ ৯2০০ 2 নিতু * পণ 
যখন এদের আগুনের ওপর এনে দীড় করানো হবে, 1910851৮411 &$ 195931৮১919 
তখন তারা বলবে, হায়! যদি আমাদের আবার ৫2৩ (তত 
(দুনিয়ায়) ফেরত পাঠানো হতো, তাহলে আমরা 152): ০০3585১51 08 
(আর কখনো) আমাদের মালিকের আয়াত ০৪ 

মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং আমরা (অবশ্যই) রনি নি 
ঈমানদার লোকদের দলে শামিল হয়ে যেতাম । 


পারা ৭ ওয়া ইযা সামিউ ১৪২ ৬//$/.81002180809171017001.019 












































শর /৯ শিপ পার 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 

২৮. এর আগে যা কিছু তারা গোপন করে আসছিলো , 4” ০৫221৮11215 ৯1751 
(আজ) তা তাদের জন্যে উনুক্ত হয়ে গেলো; যদি দিপা রা [955 10-০১৯০ 
তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানোও হয়, তারা ” ব্য 2 
তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা ৯019 455 19৯31০119 15325 
হয়েছিলো, অবশ্যই তারা মিথ্যাবাদী । ৪ ১9৪১ 














২৯. এরা বলে, আমাদের এ পার্থিব জীবনই হচ্ছে 
একমাত্র জীবন, আমরা কখনোই পুনরুজ্জীবিত [31118551০৯1 1.5) 


না শা /চ ১৯৮ পট পা টি /৬ পা পাশা 
015 ও ৬০০৯৪ ০৯১০9 








৩০. হায়! তুমি যদি সত্যিই (সে দৃশ্য) দেখতে 714. * এ+ কলা 2 

পেতে- ধন তাদেরকে তাদের আনি 0৪,৮82) 1515531 ১৪ গি 
দাড় করানো হবে এবং তিনি বলবেন (বলো), এ ৮1242 35 12521 মি 
0 34 1৩১০০ 
মালিকের শপথ (এটা সত্য); তিনি বলবেন, ত তাহলে -৮2212৯০1621115858$ 0 
(আজ) সে আযাব ভোগ করো, যাকে তোমরা €. ৮৮০৪৯ 
অবিশ্বাস করতে । ও) ০9১৯ 

















৩১. অবশ্যই তারা (ভীষণভাবে) ক্ষতিগ্রস্ত হয়ে ০৮7৮৯ 

পড়েছে, যারা আল্লাহর সামনা সামনি হওয়াকে ১1 5 281 219+3৫ ৩৭9৭ ৮৮5 3৪ 
মিথ্যা বলেছে; আর একদিন যখন (সত্যি সত্যিই) হি পি 
কেয়ামতের ঘন্টা হঠাৎ করেই তাদের সামনে এসে টনি 11)? $ 2০52 
হাযির হবে, তখন তারা বলবে, হায় আফসোস, 
দুনিয়ায়) এ (দিন)-টিতে আমরা কতো না অবহেলা -শ 











টিপা পা ডি পণ পা 


করেছি, সেদিন তারা নিজেদের (পাপের) বোঝা নিজে তি 
দের পিঠেই বয়ে বেড়াবে; (দেখো,) কতো নিকৃষ্ট ডি 
বোঝা সেটি- যা সেদিন তারা বইবে! ০ 











৩২. আর (এ) বৈষয়িক জীবন তো নিছক খেল- গু *প৭ 5 2 1)2. 1৮001 ৮ 
তামাশা ছাড়া আর কিছুই নয়; (মুলত) যারা (আল্লাহ '৮2৮21811 ১০ রা 


তায়ালাকে) ভয় করে পরকালের বাড়িঘরই তাদের ৮৫) ৩৪০7 ৫ এ ১৯১131919 
জন্যে উৎকৃষ্ট; তোমরা কি (মোটেই) অনুধাবন করো টন নি 
না? 














৩৩. (হে রসূল,) আমি জানি, এরা যা বলে তা (৯ লা 
তোমাকে পীড়া দেয়, (এসব বলে) এরা (শুধু) ০7 এ৮৮৮4 


তোমাকেই মিথ্যা সাব্যস্ত করছে না; বরং এ যালেমরা ৮15 56932) ১2 
(এর মাধ্যমে) আল্লাহ তায়ালার আয়াতকেই অস্বীকার টা ০ 
ছে € 29০ 41 212 লেট 








৩৪. তোমার আগেও রসূলদের মিথ্যাবাদী সাব্যস্ত (৯৮-£2114 “এ 5 কাব 
করা হয়েছিলো, কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা 2 5 ০৫০৮১ ০৪৪৫ ০9 
ও (নানাভাবে) নির্যাতিত হবার পরও তারা ধৈর্য ধারণ ” ্ রা গীত 2 |? 1512৮ 
করেছে, শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য এসে 7... উর এ 

হাযির হয়েছে । (আসলে) আল্লাহর কথা বদল করার 085-51 ০০4০3 0০০৯ 
কেউ নেই, অবশ্য নবীদের সংবাদ তো তোমার কাছে নিত ৯ 

(আগেই) এসে পৌছেছে। ও ৬৮১০] (50৬৮ 2192 


পারা ৭ ওয়া ইযা সামিউ +১৪৩ ///4-810018179808016111017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


৩৫. (তারপরও) যদি তাদের এ উপেক্ষা তোমার 1$* 2202 ডি? 

কাছে কষ্টকর মনে হয়, তাহলে তোমার সাধ্য থাকলে 5 টি 1১০15 2১০ ৩৩19 
তুমি (পালানোর জন্যে) ভূগর্ভে কোনো সুড়ংগ কিংবা ০৯১। 26০ ০০৪৭ 
আসমানে কোনো সিঁড়ি তালাশ করো এবং (সেখান প.। & ০. ১ ০২ ড০ ৯ 
থেকে) তাদের জন্যে কোনো নিদর্শন নিয়ে এসো; 272৮৮ 55 এ] 


৮ ৮৯ পরি পা 


আল্লাহ তায়ালা যদি চাইতেন তিনি তাদের সবাইকে টা রান শা 
2 
হেদায়াতের ওপর জড়ো করে দিতে পারতেন এবং 35০০] ৮ রি 579 


তুমি কখনো মূর্খ লোকদের দলে শামিল হয়ো না। ৪ ০৫ ০555৫5 




















৩৬. যারা (এ কথাগুলো) 12 22 
আল্লাহর) ডাকে সাড়া দেয়। যারা মরে গেছে * ০9৯৮৮ ৩ কিল 


নে ০ চাটি ০ 


আল্লাহ তায়ালা তাদেরকেও কবর থেকে উঠাবেন, 44711 «8481 73257 | 
অতপর (মহাবিচারের জন্যে) তারা সবাই তার সামনে ” ঠ ০09 
প্রত্যাবর্তিত হবে। ডি] ০০৭৯৯ ১৭ 











৩৭. এরা বলে, নবীর ওপর তার মালিকের পক্ষ দ্র * ৬ 

থেকে আমাদের কথামতো) কোলো নন নাবিল “199 ০5 2৭ 4০155531909 
করা ? তুমি বলো, অবশ্যই হত দু! 7৭ 

ই তে নিদর্শন পাঠানোর 54381 05 ০1356209108 
ক্ষমতা রাখেন, কিন্তু এদের অধিকাংশ লোকই (এ পা ৯্ান্পা তা + পক 
ব্যাপারে) কিছুল্জানে না। ৪) ০০০০১ ৮১১৪] 











৩৮. যমীনের বুকে বিচরণশীল যে কোনো জন্তু কিংবা » 
2 ছা 52858 ০১81 2৮3 ৩25 


পাঠ প্রা 2 তা 


কোনো পাখী- যারা তোমাদের মতো সৃষ্টি নয়- আমি 22১25, ০ পপ খু! ও 
(এ) গ্রন্থে তোদের) বর্ণনার কোনো কিছুও বাকী * 2. 155৯ 
রাখিনি, অতপর এদের সবাইকে তাদের মালিকের ৮৪ ৫11০8 ₹০৪ ০০০৪1 & 


জড়ো করা হবে। ৮ ৯-০০৪০০ 
কাছে জর়ে ও 99১24 

















৩৯. যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করে, ২ 9০5 ৪ দু2-* 

তারা (হেদায়াতের ব্যাপারে) বধির ও মূক, তারা ২৪ 8 ৮229৮505801502 25015 
অন্ধকারে পড়ে আছে; আল্লাহ তায়ালা যাকে চান *”* 21122 ৭ “১111 
তাকে গোমরাহ করে দেন; আবার যাকে চান তাকে ০৮9" | দি, 
তিনি সঠিক পথের ওপর এনে স্থাপন করেন। এ 














৪০. তুমি বলো, তুমি কি তোমাদের (নিজেদের পপর 
রর দেখেছো, া তোমাদের বর আল 240 ০1৫০০০1০৭০0 
পক্ষ থেকে কোনো আযাব আসবে, কিংবা হঠাৎ করে *॥. ” নু 
কেয়ামত এসে হাযির হবে, তখন তোমরা কি আল্লাহ 5 এ সা 27০1 


তায়ালা ছাড়া আর কাউকে ডাকবে? (বলো) যদি চিন 
তোমরা সত্যবাদী হও! রি ০১৩০-০ 

















৪১. বরং তোমরা (তো তখন) শুধু তীকেই ডাকবে, পা 9১০০ ডি তা পা ৯ পাপা পা 8০9 ডি তা ৮95 
তোমরা যে জন্যে তাকে ডাকবে তিনি চাইলে তা ০ ১৪০০১০০০৩536৮৪1৩৭ 
দূর করে দেবেন (এবং) যাদের তোমরা (আল্লাহ 27৮2. 88 10272 2 
তায়ালার) অংশীদার বানাতে, তাদের তোমরা ভুলে 38300504928 ৩1 চা | 
যাবে। 


পারা ৭ ওয়া ইযা সামিউ ১৪৪ ////4-810018179808016111017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 
৪২. তোমার আগের জাতিসমূহের কাছেও আমি শিট ন্‌ ধার হা 
আমার রসূল পাঠিয়েছিলাম, তাদেরও আমি নানা , ৫: ৬০৫০] "352 
দুঃখ-কষ্ট ও বিপর্যয়ে আটকে রেখেছিলাম, যাতে করে ০5151 5১৯11955121 8826 
তারা বিনয়ের সাথে নতি স্বীকার করে। বি 
৪ 99০75 














তা £১-20 পা পা পাশটি 2৯ পা সি ৯ 


৪৩. যদি এমন হতো যে, তাদের ওপর আমার বিপর্যয় হে 
এসে আপতিত হলো, তারা বিনীত হয়ে গেলো, কি রর হে রি 


তারা যা করে যাচ্ছিলো, শয়তান তাদের কাছে তা ০ ৩১23 ০ 4১-9 ০ 
শোভনীয় করে তুলে ধরছিলো।  ০)91৮৯৫19১ 




















8৪. অতপর তারা সে সব কিছুই ভুলে গেলো, যা তাদের * ৯০৫,৪74 
(বার বার) স্মরণ করানো হয়েছিলো; তারপরও আমি 12118 19543121011 


তাদের ওপর (সচ্ছলতার) সব কয়টি দুয়ারই খুলে দিলাম; চা ৯:42 ০0 
শেষ পর্যন্ত যখন তারা তাতেই মত্ত হয়ে গেলো যা তাদের (০123910 1৮, ৪৪০19 


দেয়া হয়েছিলো, তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে _ ০৯1৭৩ *৮ (1427 421 51141 
নিলাম, তারা সাথে সাথে নিরাশ হয়ে পড়লো । ৩ ০০৮৮-১1১১ ০৯১৮৪১১১159 

















৪৫. যারা আল্লাহ তায়ালার ব্যাপারে) যুলুম করেছে, (++ 7* 17611 1288৫ 
তাদের সবার মূলোচ্ছেদ করে দেয়া হয়েছে: আর সকল *12 ৩৭১1 [557 ১31১ ৫৮৪ 


শা / পা ০:4০ ৪টি 





দাগ দাহ তা যিনি সৃষ্টিকুলের ৪ ৫ ক্| 540 4/ ৮419 
| 








৪৬. (হে রসূল) তুমি বলো, তোমরা কি একথা ভেবে /১:০০ তা ৯ পা ০4 পাও 7৪৮০ 422 
দেখেছো, যদি আল্লাহ তায়ালা কখনো তোমাদের ৮৮৯৮৮ ৭1 ৩৯1 ০1০৯৯০ 





0 ০০ £৯ ০০০2 1 লেপ” ১ টিপা পা & পরা 


শোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের 41| রি )0০5] 
41০১ ০- ২১৮9 বির 


তায়ালা ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ আছে কি, যে ০৯০১84৮৫৯56 4 2৮5 
তোমাদের এসব কিছু ফিরিয়ে দিতে পারবে; তাকিয়ে ৯৮৯০ এ117) ০,৬৩৩ 
দেখো কিভাবে আমি আমার আয়াতসমূহ খুলে খুলে ও ০5১০-৫ ০৯০২। ০১১৯) 
বর্ণনা করছি, এ সত্তেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। 























৪৭. তুমি বলো, তোমরা কি তাদের দেখেছো, যদি 4 যে 
কখনো গোপনে কিংবা প্রকাশ্যভাবে তোমাদের ওপর &া ০1$০৫- 1০০1 ৩ 


আল্লাহর আযাব আপতিত হয়, (তাতে) কতিপয় (0511 31 415358555 22 
যালেম সম্প্রদায়ের লোক ব্যতীত অন্য কাউকে ধ্বংস ৮৯৩৪, 


করা হবে কি? ৪ ৬০০৮) 











৯ 9 পাপা 


৪৮. আমি রসূলদের জোন্নাতের) সুসং রি 7৭1৮ টি 
(জাহাল্লাখের) সতর্ককারী ছাড়া অন্যভাবে পাঠা ই ০258581০০৮৩. 4 9 


না, অতপর যে ব্যক্তি ঈমান আনবে এবং নিজেকে ০5233 ৫৫০9021 9850 ০০8১৩০০9 
সংশোধন করে নেবে, তাদের কোনো ভয় নেই রুনা হজ কা 
এবং তারা (সেদিন) কোনোরকম চিন্তাও করবে € ৩9/১৯৭-৮১ ১9-৮৪৮০ 
না। 























৪৯. (অপরদিকে) যারা আমার আয়াতসমূহকে « হান্নান 
মিথ্যা প্রতিপন্ন করবে, কঠোর আযাব তাদের ঘিরে তি 717 ১192০ ০৪০19 
ধরবে, কেননা তারা (আমার সাথে) নাফরমানী ০2174 

করছিলো 








3121 
নালা € ০9৮০1991210 ১1৫2 ] 
পারা ৭ ওয়া ইযা সামিউ ১৪৫ ////4-810018179808016111017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 010 
(ক বীনা রমার আনার ৩56 ০৪:৮০] এম এ 
গা হিট 21০0 2 পে 2 
লন ০11০৯880312 


হয়, তুমি বলো, অন্ধ আর চক্ষুম্মান ব্যক্তি কি (কখনো) ১1৮ “১৯০9 1 ০৯৭ ্ার্ 
এক হতে পারেঃ তোমরা কি মোটেই চিন্তাভাবনা ি ৮৯ ০ 


করো না? € ০9১৫০ 





























৫১. (হে মোহাম্মদ,) তুমি (আল্লাহর) কিতাবের ৯77৯ 
মাধ্যমে সেসব লোকদের (আযাবের) সতর্ক করো, ৩1951 5-2 ০৪12১9ঠি 


? ০০৯/-৮৪৪১০৮। ১৯৪ 
সামনে একত্র করা হবে, (সেদিন) তাদের জন্যে তিনি ? 2১১০৫-৯, এ রর 


পা 2590৩ » ০ ১৮ পান ৪ ০ 


ছাড়া কোনো বন্ধু কিংবা কোনো সুপারিশকারী থাকবে ৪ ০9৯০৭-৮৪৯ &৯৪১9 ০১9 
না, আশা করা যায় তারা সাবধান হবে । 




















৫২. তাদের তুমি (তোমার কাছ থেকে) সরিয়ে * এ  ত৯০৪ ৩৩ 
দিয়ে লা যা সালা তাদের মালিককে ৯9 5555০31১৮৯3 


০ পাঠ পা পা ৯ টি ৯ 


ডাকে, তীরই সন্তুষ্টি কামনা করে, (কারণ) তাদের ৮4৪২9 0)904 2 পা? রঃ ০৪] 
কাজকর্মের কোনো রকম দায়িতই তোমার ওপর .. কি 28৪ রি 








পাও ঠ পা ১ পা 





নেই, তোমার কাজকর্মের হিসাব-কিতাবের রা 1০9৯ টব 511০ (5 
রকম দায়িতৃও তাদের ওপর নেই, যদি তুমি তাদের * ৮৮:৫5 পর 4৫5. দা 2 
সরিয়ে দাও, রিলে মিনালে জোক? 3০5 ৪৩৪০০০৪৭550525 


শা /৯ তিশা 


হয়ে যাবে। 9০811 ০05৫5 








৫৩. আর আমি এভাবেই তাদের একদল দ্বারা অন্য ++” 4 দত ৯ পনি ও 

দলের পরীক্ষা নিয়েছি, যেন (অহংকারী) লোকেরা 191987 ০১৯৮ -০৪ ৬4945 
(গর বদের একথা) বলতে পারে যে, এরাই কি হচ্ছে শে উিপর্দ পা 17৮4 ব্রি বিনা 
আমাদের মাঝে সে দলের লোক, যাদের ওপর আল্লাহ ০৮1৮৯ ০০০৪1 ০০% 
তায়ালা অনুগ্রহ করেছেন; আল্লাহ তায়ালা কি (তার) বিটি? 
কৃতজ্ঞ বান্দাদের ভালো করে জানেন না? ৪ ০৪১৯৯1০০৫০০ 481 

















৫৪. যারা আমার আয়াতসমূহের ওপর ঈমান এনেছে 
তারা যখন তোমার কাছে আসবে, তখন তুমি তাদের 
বলো, তোমাদের ওপর শান্তি বর্ধিত হোক- তোমাদের ছিপ চারে ও স্বীয়? 1? 
ওপর' অনুযহ করাটা তোমাদের রব নিজের কর্তব্য 4৯১ -৮১ টির ০৯ 


বলে স্থির করে নিয়েছেন, তবে তোমাদের মধ্যে 15০০০৩৪০৮72 2৮৯৯] 
যদি কেউ কখনো অজ্ঞতাবশত কোনো অন্যায় কাজ _._ টা 

করে বসে এবং পরক্ষণেই তাওবা করে ও (নিজেকে) 0৫০9 ৮১০ বিন 2002 
শুধরে নেয়, তাহলে (আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে শু ৮ ভু ৯০ ০৩৩৫ 


দেবেন,) তিনি একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। €০৯৯১-)9৯৪ 4১0 





0520 092282 ও] 715 19 




















৫৫. আর এভাবেই আমি আমার আয়াতসমূহকে ০] 24209 ০25? এ] 
বিশদভাবে বর্ণনা করি, যাতে করে (অন্যদের সামনে) ন ৯) 139 


অপরাধীদের পথ পরিষ্কার হয়ে যায়। ৪ ০০১৯০]| 0৮০ 











৫৬. (হে মোহাম্মদ,) তুমি বলো, আল্লাহ তায়ালাকে ”* :ম। 1 2৯5) 22 
বাদ রর 85 যাদের ডালে মানে: ০০41 ৫০1০৮৪৫৮1০৪ 


পারা ৭ ওয়া ইযা সামিউ ১৪৬ ////4-810018179808016111017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 
তাদের গোলামী করতে নিষেধ করা হয়েছে; ইসি ভাঁড় 72 ৭০৪ পক ৩৯০ 
(এও) বলো, আমি কখনো তোমাদের খেয়াল-খুশীর 5035:41 92১ ০5৩৯:১ 


অনুসরণ করবো না, (তেমনটি করলে) আমি গোমরাহ নে দু রা 
হয়ে যাবো এবং আমি আর সত্যের অনুসরণকারীদের ০৮ না 1)1-175৩5, তি, 


অন্তর্ভূক্ত থাকবো না। ৪ ৬৭ ০৭৪৮]| 

















৫৭. তুমি বলো, আমি অবশ্যই আমার মালিকের এ য * এ টেনে নু 
উজ্জল দলীল-প্রমাণের ওপর প্রতিষ্ঠিত আছি, আর -৮৮- 502১৬25৬০21 3৪ 
সে জিনিসটাই তোমরা অস্বীকার করছো, যা তোমরা (.)1৮ «১ 7++ 2510 / ৯২০ 
দ্রুত (দেখতে) চাও তা (ঘটানোর ক্ষমতা) আমার 0142 2 ১০5 ৮ 


নেই; সব কিছুর) চূড়ান্ত ক্ষমতা কেবলমাত্র আল্লাহ ৮5255 শা (০৪2 ৮4৪ ১81 
তায়ালার হাতেই রয়েছে; (আর এ সত্যটাই) 

তিনি (এখানে) বর্ণনা করছেন, তিনি হচ্ছেন উত্তম ৪ ০৮1-2811 
ফয়সালাকারী | 























৫৮. তুমি বলো, (আযাবের) যে বিষয়টার জন্যে «) 71 টি 
তোমরা তাড়াহুড়ো করছো, তা (ঘটানো) যদি আমার রি 091৮০ (৪০৪ র্‌ ঠা ি 


০০ এটি ০০) ৩৯১ পানা £১ 2০১ টি 


ক্ষমতার মধ্যে থাকতো, তাহলে তোমাদের ও আমার _৪1০14/19৮ ৫৯89 (5৮ ১০! 128 
মধ্যকার ফয়সালা (তো অনেক আগেই) হয়ে যেতো! 


আল্লাহ তায়ালা যালেমদের ভালো করেই জানেন। ৪০৪] 








পাশা তা পাঠ তা 


৫৯. গায়বের চাবিগুলো সব তার হাতেই নিবদ্ধ ॥ ০০” তি 
সোলার হছে নি ০1৬3৮৮01250 





৮০ /৯ পা পাপা টি 





জলে-স্থলে (যেখানে) যা কিছু আছে তা শুধু তিনিই 62129 ১92] ০ পুশ 
জানেন; (গোছের) একটি পাতা (কোথাও) ঝরে প ০০৮৮ 

না, যা তিনি জানেন না, মাটির অন্ধকারে একটি পুষ্ট উ ৫০২5 ২1 2899 ০৮ 
শস্যকণাও নেই- নেই কোনো তাজা সবুজ, (কিংবা “2 ৬ টু 

ক) কনো (কিছ), বার রিবরদ একটি সপ ৩৯১৫ 15৩-015৩১%1 
গ্রন্থে মজুদ নেই। উ এ ৪৪ 











5৯:79 এ পাপার্পা  & ০৩ 


৬০. তিনিই মেহান আল্লাহ), যিনি রাতের বেলা 21*+* 
তোমাদের ওপর মৃত্যু ছেয়ে দেন, দিনের বলার 599210৮2592 ৬9] 25 


তোমরা যা কিছু করো তা তিনি জানেন। (রাতের "১ 252 ০0025 ডিক 
পর) তিনি আবার তোমাদের উঠিয়ে দেন, যাতে করে ” * 


টিপা চি 1 ১৪ 


(তোমাদের) নির্দিষ্ট সময়কাল পু পেতে পারে, ৫৯৯১7 ক 35158: 
এরপর তার ্‌ হচ্ছে ফিরে যাবার শা ৮৬ শ্টিপাঠিি পা /৬ ০9/ পটি রা ৮৯ ৮০৮9৬ পাশিটি দের 
সা ও) 091৮২0৮4০2৫ 


(দুনিয়ায়) কী কাজ করছিলে । 














৬১. আল্লাহ তায়ালা নিজ বান্দাদের ওপর পূর্ণ ॥৯:০০ চপ রি ৯-০০ শাশটিপা 
মাত্রায় কর্তৃতৃশীল, তিনি তোমাদের ওপর পাহারাদার -৮4+ 35%512৮83৯81% 
(ফেরেশতা) নিযুক্ত করেন; এভাবে তোমাদের কারো ০ পনি) পাপা পটল ক্রপেপাা 
যখন মৃত্যু এসে হাযির হয়, তখন প্রেরিত ফেরেশ্তারা ০০১০০11০৮০০ 101 555866 
তার (জীবনের) সমাপ্তি ঘটিয়ে দেয়, (দায়িত্ব পালনে) ৮ দতত ৯৮৫৮ পু 
তারা কখনো কোনো ভুল করে না। ও 9৮১১৮১9০1৮১ 9 


পারা ৭ ওয়া ইযা সামিউ ১৪৭ ////4-810018179808016111017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৬২. অতপর তাদের সবাইকে তাদের (আসল) মালিক 2 
আল্লাহর সামনে ফিরিয়ে নেয়া হবে; সাবধান! যাবতীয় 44 
ক্ষমতা ও কর্তৃত্ কিন্তু একা তার । তৃরিৎ হিসাব গ্রহণে 
তিনি অত্যন্ত তৎপর । 





৬ সূরা আল আনয়াম 


2৪০ 0০ 


ৰ্ “৬21 ০৮15-51 এ115-৫ 


1 9 পানি পপাটিশা 


2 ০০৫০এ| 








৬৩. তুমি বলো, যখন তোমরা স্থলভূমে ও সমুদ্রের 
অন্ধকারে (বিপদে) পড়ো, (যখন) তোমরা কাতর 
কণ্ঠে এবং নীরবে তাকেই ডাকতে থাকো, তখন 
কে তোমাদের (সেসব থেকে) উদ্ধার করে? (কোকে 
তোমরা তখন) বলো, (হে মালিক), আমাদের তুমি 
যদি এ থেকে বাচিয়ে দাও, তাহলে আমরা তোমার 
কৃতজ্ঞ বান্দাদের দলে শামিল হয়ে যাবো । 














৬৮৭ 195 /১ ৬১ /১79/ শর্ট ৪৩ ৫ 


2৮11 ৩৮ ভ৫সিিভীমির ৬০০5 


০2568251955 45525 ১119 
টন 21৮৫-০1-৯1 


৬০৬9] 








৬৪. তুমি বলো, হা, আল্লাহ তায়ালাই তোমাদের সে 
(অবস্থা) থেকে এবং অন্য সব বিপদ-আপদ থেকে 
বাচিয়ে দেন, তারপরও তোমরাই তার সাথে অন্যদের 
শরীক করো! 











পা নিউ ৯2৭ এ পুষ্টি ৪৬ 


চি নী ৯০১০5 2 


গু 33537 


তি 


৮৮৩৫ 








৬৫. তুমি বলো, আল্লাহ তায়ালা তোমাদের ওপর- 
তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নীচ 
থেকে আযাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের 
দল-উপদলে বিভক্ত করে একদলকে আরেক দলের 
শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম; লক্ষ্য 
করো, কিভাবে আমি আমার আয়াতসমূহকে খুলে 
খুলে বর্ণনা করি, আশা করা যায়, তারা (সত্য) 
অনুধাবন করতে পারবে। 

















29 পা পা পানি ৯ তা 


০৫৮০৬১২০3১1 এ, 


৯ £৯ 
পি ৮০0 পা পি ০৯ 


%9 2০ 95427 


পাত ৯ ৮1222 না ০০%8৫০85 
রন 
পা 8১০টি ক ও 1.০ ০৩০৪ 


টির তে 











৬৬. তোমার জাতির লোকেরা এ (কোরআন)-কে 
অস্বীকার করেছে, অথচ তাই হচ্ছে একমাত্র সত্য; 
তুমি (তাদের) বলে দাও, আমি তোমাদের ওপর 
কর্মবিধায়ক নই। 








085 ; $51525425545 ১ 


উ ০9৮০০ ০০৭ 








৬৭. প্রতিটি বার্তার জন্যে একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুদ 
রয়েছে এবং তোমরা অচিরেই (তা) জানতে পারবে । 








পিল পু রা হি ৪৫৮ পাপ ৬. ০2 








৬৮. তুমি যখন এমন সব লোককে দেখতে পাও 
যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি-বিদ্রপ করছে, 
তখন তুমি তাদের কাছ থেকে সরে এসো, যতোক্ষণ 
না তারা অন্য কথায় মনোনিবেশ করে; যদি কখনো 2 
শয়তান তোমাকে ভুলিয়ে (ওখানে বসিয়ে) রাখে, 
তাহলে মনে পড়ার পর তুমি যালেম সম্প্রদায়ের সাথে 
আর বসে থেকো না। 





22 29 


২১1 ০৯৪৯ ০৯০৯০০৯শ৪ 


নি শিপ 


0258$ ০ ৩৪৮৯ এর 4155০: 


পা ৯৪ বিসিবি 8 ঠা তা 


9 লই] [581 0৬) 95 











৬৯. তাদের (এসব কার্যকলাপের) হিসাবের ব্যাপারে- যারা 
(আল্লাহ তায়ালাকে) ভয় করে, তাদের ওপর কোনো দায়- ০৮ 
দায়িত্ব নেই, তবে উপদেশ (তো দিয়েই যেতে হবে), আশা 
করা যায়, তারা (একাদন আল্লাহ তায়ালাকে) ভয় করবে। 








5৯৬৬ পা ডি শিপ পা /৯ পাপা পাপা 


৬০৪০১ ৩০০১৭ ০৪০ 622 


পা ৯০০০৩ ৯১ -90তাশির 


৪ 0584 পা ৪১৪১ ০৭9৯০$ 








৭০. সেসব লোকদের তুমি আল্লাহর হাতে) 
ছেড়ে দাও, যারা তাদের দ্বীনকে নিছক 
খেল-তামাশায় পরিণত করে রেখেছে 


পারা ৭ ওয়া ইযা সামিউ 











১৪৮ 


স্পভিিতি ক 


1951921-58১19351 ০80113$9 





//৬/.2100171790250917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


এবং এ পার্থিব জীবন যাদের প্রতারণার জালে আটকে 
রেখেছে, তুমি এ (কোরআন) দিয়ে (তাদের) স্মরণ 
করাতে থাকো, যাতে করে কেউ নিজের অর্জিত 
কর্মকান্ডের ফলে ধ্বংস হয়ে যেতে না পারে, (হাশরের _ 
দিন) তার জন্যে আল্লাহ তায়ালা ছাড়া কোনো বন্ধু এবং 9 
সুপারিশকারী থাকবে না, কোনো ব্যক্তি যদি নিজের 
সব কিছু দিয়েও দেয়, তবু তার কাছ থেকে (সেদিন 
তা) গ্রহণ করা হবে না; এরাই হচ্ছে সে মানুষ, যাদের 
নিজেদের (গ্তনাহ) অর্জনের কারণে তাদের ধ্বংস করে 
দেয়া হবে, € হতায়ালাকে) অস্বীকার করার কারণে 
তাদের জন্যে (থাকবে) ফুটন্ত পানি ও মর্মন্ত্দ শাস্তি 
































৬ সূরা আল আনয়াম 
01185350911 85521 28559 


তি পা 1 কি পু 7৮১2৩ 


গ পভ ০৫ 


25504581525 


১৪58-878 এ১৫৭১,$৩। 
19::8121519 0291 এ ৪9 


(2 


সি 


£ 


রা পারা &উ পগিল 


1৩০১১ ৩০ ৩/2৪ 


পাঠ পটিশটি £ি পা | ৮৯ পঠি পার্ট 


ও 99১৯০4 19412 








৭১. তুমি বলো, আমরা কি আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে 
এমন কাউকে ডাকবো, যে- না আমাদের কোনো ক্ষতি 
করতে পারে, না আমাদের কোনো অপকার করতে 
পারে, আল্লাহ তায়ালা যেখানে আমাদের সঠিক পথ 
বাতলে দিয়েছেন, সেখানে তীকে বাদ দিয়ে আমরা কি 
আমাদের উল্টো পায়ে ফিরে যাবো- ঠিক সে ব্যক্তিটির 
মতো, যাকে শয়তানরা যমীনের বুকে পথত্রষ্ট করে 
দ্বারে দ্বারে ঠোকর খাওয়াচ্ছে, অথচ তার সংগী-সাথীরা 
তাকে ডাকছে, তুমি আমাদের কাছে এসো, রা 
সহজ সরল পথের দিকে! তুমি বলো, সত্যিকার অ্ 
হেদায়াত তো হচ্ছে আল্লাহ তায়ালার টা 
সেটাই হচ্ছে আসল হেদায়াত এবং আমাদের এ আদেশ 
দেয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে 
আনুগত্যের মাথা নত করি, 



































[22:5৬ 154 59 93 ৬ 192১90$ 
21652262258 
৩০৬। 3558০1 ০162010595 
০81505৮24১0 ও 


০1038, 59 +)1415529 
04210549,5921155 | ৩: 


পাটি এন 


ও ০০৮।| 3] 





৭২. (আরো আদেশ দেয়া হয়েছে) তোমরা যেন 





নামায প্রতিষ্ঠা করো এবং তোমরা যেন আল্লাহ 





তায়ালাকে ভয় করো; তিনি হচ্ছেন এমন (সত্তা), যার 
সামনে সবাইকে সমবেত করা হবে। 





88 298912111লনভাতাঠি 
ও 49১৫৭ | ৫19১০ 








৭৩. তিনি যথাযথভাবে আসমানসমূহ ও যমীন সৃষ্টি 
করেছেন; যেদিন তিনি বলবেন (সব কিছু বিলীন) 
হয়ে যাও, তখন (সাথে সাথেই) তা (বিলীন) হয়ে 
যাবে, তার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য, যেদিন শিংগায় 

ফুঁ দেয়া হবে (সেদিন) যাবতীয় কর্তৃত্ব ও বদশহী 
হবে একান্তই তার; তিনি দৃশ্য- অদৃশ্য সব কিছু 
সম্পর্কেই সম্যক অবগত রয়েছেন; তিনি প্রজ্ঞাময়, 
তিনি সবকিছুর খবর রাখেন। 











পা ৯ পার্টি পা পানি 


০৯9৬1 2 ৬১৪৮]। 05 91253 
১০92৪ ০৫ 0985 0929 ৮ 05105 
86:15 এ০) 25 80255 


শা শাছে 


81581195০12 





৭৪. (ম্মরণ করো,) যখন ইবরাহীম তার পিতা € 
আযরকে বললো, তুমি কি সত্যি সত্যিই এই) 
মূর্তিগুলোকে মাবুদ হিসেবে গ্রহণ করছো? আমি তো 
দেখতে পাচ্ছি, তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা 
স্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত রয়েছো । 


পারা ৭ ওয়া ইযা সামিউ 














১৪৯ 


পাঠ পাশার পা 


এ, ০2] 





//৬/.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ নী দারা 
৭৫. এভাবেই আমি ইবরাহীমকে আকাশসমূহ ও | ৮ +£7৮17 
যমীনের পরিচালন ব্যবস্থা দেখাচ্ছিলাম, যেন সে ৩১৪০1০12765 51৬ 


বিশ্বাসীদের দলে শামিল হয়ে যেতে পারে । 3০351 550925৯১12 











৯ বা ভা না 


৭৬. যখন তার ওপর (আধার ছেয়ে) রাত এলো, £*21 নদ 
তখন সে একটি তারকা দেখতে পেলো, (তোরকাটি 0050৫56 |) 1 4৮০৬৯ ৮৮৪ 


দেখেই) সে বলে উঠলো, এ (বুঝি) আমার রব, রা 
অতপর যখন তারকাটি ডুবে গেলো, তখন সে বললো, শা ০ রত 5391৩, 
যাড়ুবে যায় তাকে তো আমি (আমার রব বলে) পছন্দ ০5৬1 
করতে পারি না! 

















৭৭, অতপর যখন সে আকাশে) একটি ঝলমলে _ * এ 0542 
টাদ দেখলো, তখন বললো (হা), এ-ই (মনে হয়) 52 1৫৯৪ 155০1 ঠা 0৮5 


আমার রব, অতপর (এক পর্যায়ে) যখন তাও ॥ ০০৪ 
গেলো তর সে বললো আমর দি আমা 99059৯৭০2৫5 এ ও 

পথ না দেখান, তাহলে অবশ্যই আমি গোমরাহ 15] ০4৯ 
লোকদের দলে শামিল হয়ে যাবো। ও ০ 2855 











৭৮. (এরপর দিনের বেলায়) সে যখন একটি * ৬14 01821 11215 
আলোকোজ্জ্বল সূর্য দেখলো তখন সে বললো, (মনে 2 ৃ ৪৫ রি পি. ৮৯ ৮ 
হচ্ছে) এই আমার রব, (কারণ) এটা হচ্ছে সবগুলোর ্ ০510৮5০১1০5 
চাইতে বড়ো, (সন্ধ্যা ঘনিয়ে এলে) তাও যখন ডুবে ৮৯£:8219৬ জান প 
গেলো, তখন সে (নিজের জাতিকে) বললো, হে রি ০০99 
আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যে সব কিছুকে 

(আল্লাহ তায়ালার সাথে) অংশীদার বানাও, আমি তা 

থেকে সম্পূর্ণ মুক্ত। 














৭৯. আমি নিষ্ঠার সাথে সেই সার্বভৌম মালিকের দিকেই ''আ1$- 11278 
আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি এই আসমানসমূহ ও ০০৪৮৭] এ ০ 


যমীন (-সহ টাদ-সুরুজ-গ্রহ-তারা সব কিছু) পয়দা হ ৮৫ এ 1" 
2 ্ঘ + ক 
করেছেন, আমি এখন আর মোশরেকদের দলভুক্ত নই । ও ৩১ ০5 তি তি -০১5 




















৮০. তার জাতির লোকেরা তার সাথে (আল্লাহ 

তায়ালার ব্যাপারে) বিতর্ক শুরু করলো; (জেবাবে) 

সে বললো, তোমরা কি আমার সাথে স্বয়ং আল্লাহ - রে 
তায়ালার ব্যাপারেই তর্ক করছো, অথচ তিনিই 910585805 তি, ৬৩5 689 
আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন; আমি তোমাদের দ$ * ৮ ৮ 1৭ লা 
মোবুদদের) ডরাই না- যাদের তোমরা (আল্লাহ 34985545295 
তায়ালার) অংশীদার (মনে) করো, অবশ্য আমার সত 
মালিক যদি অন্য কিছু চান (সেটা আলাদা); আমার 9 0958৫25১্৮, 15৯০ 
মালিকের জ্ঞান সব কিছুর ওপর পরিব্যাপ্ত; (এরপরও) 

কি তোমরা সতর্ক হবে নাঃ 


























৮১. তোমরা যাকে (আল্লাহ তায়ালার) অংশীদার বানাও, « ৯1 ৫ কু ৯৮০৭৫ 
তাকে আমি কিভাবে ভয় করবো, অথচ তোমরা আল্লাহ ০১১০০১০-/১ত ০৩০৪2 


৮০৮৩ ৯ পা ৯90 


তায়ালার সাথে অন্যদের শরীক করতে ভয় পাও না, 2275 1740 টু 
যে ব্যাপারে তিনি প্রমাণপত্র তে - কাছে সে ্ রঃ রি 


পাঠাননি; (তোমরাই বলো,) আমাদের এ উভয় দলের | এন 1 ১1515 
মধ্যে কোন দলটি (দুনিয়া ও আখেরাতে) নিরাপত্তালাভের ৩ রি * ০৪ ই 
বেশী অধিকারী? (বলো!) যদি তোমরা জানো! উ 0১০6288015৬ 


পারা ৭ ওয়া ইযা সামিউ ১৫০ ////4-810018179808016111017001-019 




















২০ওয়াকফে লাযেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 
৮২. হো) যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে 72 *০7% ১৮৮4৮৯৮৮1৮৯ না 
যুলুম (এর কালিমা) দিয়ে কখনো কলুষিত করেনি, 65৮00115225 191 8৩71 


তারাই হেচ্ছে দুনিয়া ও আখেরাতে) নিরাপত্তালাভের 2 ৮৭ এম্র ৯০ এ রি 
বেশী অধিকারী, (এবং) তারাই হচ্ছে হেদায়াতপ্রাপ্ত। ৩ ০১০৪০-৮৯9 ০০1০ এগ 

















৮৩. এ ছিলো (শেরেক সম্পর্কিত) আমার (সেই ৮৫ জিদ বাতা 
অকাটট) যুক্তি, যা আমি ইবরাহীমকে তার জাতির 6745 ৫6-৮৯১ (৩৭605৯54039 
ওপর দান করেছিলাম; (এভাবেই) আমি যাকে ইচ্ছা _ %1৮%, ₹ ৮ হ। এছ * ৮ 
তাকে সমুন্নত করি; অবশ্যই তোমার রব প্রবল ৪০০ এ) ৩1৮৪8) ৩০০৯১, 
প্রজ্ঞাময়, কুশলী । 














৮৪. আমি তাকে দান করেছি (পুত্র হিসেবে) ইসহাক ₹ ঠা দঃ ভিপি ও ৯ লাকি 
ও (পৌত্র হিসেবে) ইয়াকুব- এদের সবাইকেই আমি € 062১৫, 4,995৯৭ 455 
সঠিক পথের দিশা দিয়েছিলাম, (এদের) আগে আমি 42515171755 
নৃহকেও হেদায়াতের পথ দেখিয়েছি এবং তার বংশের 599 ০ + ৬29 সিডি রর রি 
মাঝে দাউদ, সোলায়মান, আইয়ুব, ইউসুফ, মুসা 22 
এবং হারূনকেও (আমি হেদায়াত দান করেছি): আর রা ঠি 1] পাশা পাটি তা 
এভাবেই আমি সৎকর্মশীলদের পুরঙ্কার দিয়ে থাকি। $৩৮২স্৮। এক) 1১০৮৮ 











৮৫. যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াসকেও , 2৫ 
(আমি সঠিক পথ দেখিয়েছিলাম); এরা সবাই ছিলো "০৮112 ৩ 590 ৯355855 


শা ০ 


নেককারদের দলভূক্ত। $ ০০৯4০]1 ০24৫ 





পা পা 18 


৮৬. আমি ইসমাঈল, ইয়া, ইউনুস এবং লুতকেও ৮659 ০০855362112 0৯৯০৮12 





(সৎপথ দেখিয়েছিলাম), এদের সবাইকেই আমি (নবুওত চারি হারনিরিা 7 
দিয়ে) সৃষ্টিকুলের ওপর বিশেষ মর্যাদা দান করেছিলাম । ু € ০৮৬] ৬ 0455359 








৮৭. এদের পূর্বপুরুষ, এদের পরবর্তী বংশধর ও এদের €€ ি। 
ভাই (বন্ধু)দেরও (আমি নানাভাবে পুরস্কৃত করেছি), রন 1১- চি 


আমি এদেরকে বাছাই করে নিয়েছি এবং আমি এদের ৪ *৮া | ০০ ৯ 
সবাইকে সরল পথে পরিচালিত করেছি । রর ৫1১ রি 











৮৮. এই হচ্ছে আল্লাহ তায়ালার হেদায়াত, নিজ 17৪ *” 
বান্দাদের মাঝে যাকে চান আল্লাহ তায়ালা তাকে 10৩০2 ৩৩৯] ৩5 ওএ১ 


ঠা লা পাশ 2০৮৮ ৮৯ পা 


হেদায়াত দান করেন; (কিন্তু) তারা যদি (আল্লাহর ৮০ ৮৪312৪ 
সাথে) শেরেক করতো, তাহলে তাদের যাবতীয় কর্ম 2 কেনে ১৬ 
অবশ্যই নিক্ষল হয়ে যেতো। € ০91০ টি 




















৮৯. এরাই ছিলো সেসব লোক, যাদের আমি কিতাব, - 9৮, ০৪1৯৫] ৮৪ 
গজ্ঞা ও নবুওত দান করেছি, (এরপরও) যদ ভার 74155012450 391 এ) 


তা অস্বীকার করে (তাহলে জেনে রেখো), আমি তো 82৮? টিবি 
(অতীতেও) এমন এক সম্প্রদায়ের ওপর এ দায়িত্ব 23658৩০8৮০2 


রস র রর £-2৯0 ক ৯পা 
পর করেই, যা কখনো (এলো) পর্াতযান 9 58384515215 59 21442 














৯০. এরা হচ্ছে সে সব (সৌভাগ্যবান) বান্দা ০ 1?» 
আল্লাহ তায়ালা যাদের সৎপথে পরিচালিত করেছেন; -৮৪১০৯৪ ১2552155229 এএাগা 


অতএব তুমিও এদের হেদায়াতের পথের অনুসরণ * 7:৮1 * 275 
করো (এবং) বলো, আমি এর ওপর তোমাদের কাছ ০1৮ তি 


থেকে কোনো পারিশ্রমিক চাই না; (আসলে) এ হচ্ছে 
মানুষের জন্যে একটি স্মরণিকা মাত্র। € ৩ সি] 58১ 115 
পারা ৭ ওয়া ইযা সামিউ ১৫১ ///.21001575080917107001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


৯১. তারা আল্লাহ তায়ালাকে তার যথাযোগ্য মূল্যায়ন রি 

করতে পারেনি, (বিশেষ করে) যখন তারা বললো, রঃ া 31) ৩ ৩০ রা 23৩5৮. 29 
আল্লাহ তায়ালা কোনো মানুষের ওপর কোনো বসতুই * 13,5৭7 2৮175 87 
নাধিল করেননি; তুমি বলো, মুসার আনীত কিতাব- ৬” ০০১ ে ৬৫৪ 4 ৭57 


৮৮৭ বা পপির 


যা মানুষের জন্যে ছিলো এক আলোকবর্তিকা ও | গিরি 01-4110 ১ 
পথনির্দেশ, যা তোমরা কাগজের (পাতায় লিখে) 25৮5৮০ ৩ জে 


রাখতে, যা তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং ০7 4391৯ ০417 ৮৪০১9 
(তার) অধিকাংশই গোপন করে রাখতে, (সর্বোপরি) তে /১-০৬-০৮ রর 2 2৩ ।তা৮ 9৯ 
সে কিতাব দ্বারা তোমাদের এমন সব জ্ঞান শিক্ষা দেয়া ০৮০০০ পু সক ০9৯৯-39 039 
হতো, যার কিছুই তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা তু ০৫ ৮ ৮০৪) ৯৮4৮% ৭ 
জানতে না- তা কে নাধিল করেছেন? তুমি বলো (হী,) ১9481 0 ৫0 ১9০০1 191৯০) 
আল্লাহ তায়ালাই (তা নাধিল করেছেন), (হে নবী,) ০, ১৭৫৯ ০৯ 
তুমি তাদের নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও । ৩ ০৪, ০৫৯9৯ ৩ ৯১১ 















































৯২. এটি এক বরকতপূর্ণ গ্রন্থ, যা আমি (তোমার « টার বিজন 
ওপর) নাধিল করেছি, এটি আগের কিতাবের সত্যায়ন (| 9১০ ৩/০০: 215 2541653 
করে এবং যাতে এ (কিতাব) দিয়ে তুমি মক্কা ও ,1:1+ ++ 15181 84212, ০ 
তার পার্ববর্তী (জনপদসমূহের) মানুষকে সাবধান রি থর 
করবে; যারা আখেরাতের ওপর ঈমান আনে তারা 4 রঃ টি ৬5 দি 0 

এ কিতাবের ওপরও ঈমান আনে, আর তারা তাদের ! এট 9288 58১-19 














পাপা 1 ৮১ টিপা 


নামাযেরও হেফাযত করে। 9 0963153৮০3০ 6১9 





৯৩. সে ব্যক্তির চাইতে বড়ো যালেম আর কে আছে * চল 
যে আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করে, অথবা 2294 12 ৮০-ঠা৩ 





বলে, আমার ওপর ওহী নাযিল হয়েছে, (যদিও) তার *প ₹* 

ওপর কিছুই নাধিল করা হয়নি, (তার চাইতেই বা বড়ো 5 554165-প2 ৮৯9 ৭ 
যালেম কে,) যে বলে, আমি অচিরেই আল্লাহর নাযিল শায়িত পয়লা 
করা গ্রন্থের মতো কিছু নাধিল করে দেখাবো! যদি ৬৮১ 4৫9 ০০১০৭ 

(সত্যি সত্যিই) যালেমদের মৃত্যু-যন্ত্রণা (উপস্থিত) হবার 156 0০5) ০১৪ 3০5481 
সময়টা তুমি দেখতে পেতে! যখন (মৃত্যুর) ফেরেশতারা 6 ০৮ 5০০০ 

তাদের দিকে হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণবানু চা ১৮৫28152১২০ 
বের করে দাও; তোমরা আল্লাহ তায়ালা সম্পর্কে যেসব ৮৮ রে টি 
অন্যায় কথা বলতে এবং তীর ব্যাপারে যে ক্ষেমাহীন) 22848 & ০0258 3৮228152456] 4182 
ওদ্ধত্য প্রকাশ করতে, তার বিনিময়ে আজ অত্যন্ত ₹৪০ 2৮411 ৮৫৯৪৫ এ 
অবমাননাকর এক আযাব তোমাদের দেয়া হবে। ৪ 9১:০০ এব ৬০৮০9 081 









































৯৪. (আজ) তোমরা আমার সামনে নিস অবস্থায় " £121:172, ,1721728 * 7 
এলে, যেমনি নিসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার 255 9 
করেছিলাম, অতপর তোমাদের আমি যা কিছু 27 * 21525 রম 

টি সম্পদ) দান করেছি, তার সবটুকুই তোমরা 39০ সি ২০9 ৪: +৩% 
পেছনে ফেলে এসেছো, তোমাদের সাথে তোমাদের -প৫৪1582 ৫ 5১0175০৮৫22 
সুপারিশকারী ব্যক্তিদের- যাদের তোমরা মনে করতে - ৪7৮ *5*. * এদর্র * ০৪৮2 ০ 

তারা তোমাদের (কাজকর্মের) মাঝে অংশীদার- ৮18১ -৮৪৯১ ৮৪৮৮০) ০৪০৭ 
(কই) তাদের তো (আজ) তোমাদের মাঝে দেখতে » ০৯৪ 19 ৯ 8৮৮৫ তল » 8৮৮৮ পাক 2৮ 
পাচ্ছি না! বস্তুত তাদের এবং তোমাদের মধ্যকার সেই -৮৮ 1 ১2 
সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তাদের ব্যাপারে নিচ 
তোমরা যা ধারণা করতে তাও আজ নিক্ষল হয়ে € ০১৪০০১৪ |র 
গেছে। 

পারা ৭ ওয়া ইযা সামিউ ১৫২ ///4-810018179808016111017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


৯৫. অবশ্যই আল্লাহ তায়ালা শস্যবীজ ও আটিগুলো ৮ ০. 10৮ এ ৩৭) 2117৬ 
আুরিত করেন, তিনি নিজীব মি জব € 0১০৭ ৩5713 ০5 330 48101 
(কিছু) বের করে আনেন, (আবার) তিনি ্ত ৯০ 

(কিছু) থেকে নিজীর্ব (কিছু) নির্গত করেন; এই হচ্ছেন 25 ৬না £ সপ রি ৩০ ৩ 


আল্লাহ তায়ালা, (এরপরও তোমাদের কোথায় কোথায় প টপুটিত 
মি দিতি ৃ 90258 53028105505 























৯৬. (রাতের শেষে) তিনিই উষার উন্মেষ ঘটান, তিনি (৫4: হিরো ঘনেন রী? 
রাতকে তোমাদের বিশ্রামের জন্যে বানিয়েছেন এবং লা! 029 « পর 151 





পাঠ ০9 ০ পাপা 


(দিন তারিখের) হিসাব কিতাবের জন্যে তিনি চাদ ও ১986 ৪১৭৮ স্থ19০৯09 





সুরুজ বানিয়েছেন, এসব কিছুই হচ্ছে পরাক্রমশালী ও 
মহাজ্ঞানী আল্লাহ তায়ালার নির্ধারণ করা। ৪ ৮1211 ১8) 





৯৭. তিনি তোমাদের জন্যে অসংখ্য তারকা বানিয়ে ।* 2:*₹ ডা টি 
রেখেছেন যেন তোমরা তা দিয়ে জলে-স্থলের আধারে 955210৯০005 ০1%2 


পানি তা রি 


পথের দিশা পেতে পারো, যে সম্প্রদায়ের লোকেরা 11০3 0৮ ১১০41195211 এ পিউ 
(এসব রহস্যের কথা) জানে, তাদের জন্যে আমি ০ বন 
আমার নিদরশনসমূহ খুলে খুলে বর্ণনা করেছি ৪ 05 (96) ৬৭১1 











৯৮. তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তিসত্তা থেকে ক্র 
পয়দা করেছেন, অতপর (এখানে তোমাদের) থাকার * 8৩০9 ০১০১ ৬০-৮%০০ ৬1259 


ও মালসামান রাখার জায়গা (বানানো) হলো, ৩ সির নি 
জ্ঞানী লোকদের জন্যে আমি আমার নিদর্শনগুলোকে চা 
(এভাবেই) বিস্তারিত বর্ণনা করেছি। ৪ 09584 [51 








৯৯. তিনি আসমান থেকে পানি (-র ধারা) নাষিল 1৫** ৮৮ 
করেন, অতপর সে পানি দিয়ে জি ১তাভি (252656৪০০০৭ ৪%1%7 
উত্তিদ (ও গাছপালা) জন্মানোর ব্যবস্থা করি, তা পুন রত পু 2 ক 3৫৭ 
থেকে সবুজ শ্যামল পাতা উদগত করি, (পরে) তা 1৮১5 20৯৮ চিল সি 
থেকে আমি পরস্পর জড়ানো ঘন শস্যদানা সৃষ্টি করি 3৯ ] র্ 245 
টনি আন 0525০ 55৮৮০2560৯১ 
করে আনি, আংগুরের উদ্যানমালা, জলপাই ও আনার ০০০০2 ৩5১ 895৩1955 
পয়দা করি, এগুলো একে অন্যের সদৃশ হয়, আবার টিভির নিনিনী চারের 
(একটার সাথে) আরেকটার গরমিলও থাকে; গাছ 25 সি 94955150581 
যখন সুশোভিত হয় তখন (এক সময়) ত 1 ফলবান টিটি ৩০৯১০ 
হয়, যখন ফলগুলো পাকতে শুরু করে, তখন তোমরা ও ৩1,4০২ 5: 1015)-5৫ 19১51 
এই সৃষ্টি-নৈপুণ্য দেখো; অবশ্যই এতে ঈমানদার ০৯০ আরদিিণ 21521 
লোকদের জন্যে বহু নিদর্শন রয়েছে। ৪) 9০০9 [98 ২১:৮১ 


























১০০. তারা জনকে আল্লাহর সাথে শরীক মনে করে, 12৮৫৩ দশ্রতির আ ০28৮৩ 
অথচ জ্নিদের তিনিই পয়দা করেছেন, অজ্ঞতার 158759-59 ৩21 ৪৫581 5 
বশবর্তী হয়ে তারা তার ওপর পুত্র-কন্যা ধারণের 

অপবাদও আনয়ন করে, অথচ তিনি মহিমা্িত, এরা 

যা বলে তিনি তার চাইতে অনেক মহান ও পবিত্র। 











১০১. তিনি আসমানসমূহ ও যমীনের (একক) +%5 9 ০] 
উদ্ভাবক। হেমিবলো) তীর সন্তান হবে কি ভাবে, ৫38 রো ৩৯১। 2০, 1০৩৪ 
তার (তো) সংগিনীই নেই, সব কিছু তিনিই পয়দা 25424281525 
করেছেন এবং সব কিছু সম্পর্কে তিনি পুরোপুরিই 48359: নিট ৩৪5 2 
ওয়াকেফহাল রয়েছেন । ৪০০ ৯ ৮৪৪ ৩299 ০৯৪ 


পারা ৭ ওয়া ইযা সামিউ ১৫৩ ////4-810018179808016111017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


১০২. আল্লাহ তায়ালা- তোমাদের রব, তিনি ছাড়া ৩2৪৪ ০21! 
আর কোনো মাবুদ নেই, সব কিছুর শ্রষ্টা (তিনি), 415) 41 


তরাং তোমরা তারই এবাদীত করো, সব কি র ০০ 1৮৮০৩ ৮ -০-০% 28% 
অপর তিনিই তারধারক। ষ্ট ৪0:2 ₹066297326 (৪৪ 














১০৩. কোনো দৃষ্টিই তাকে দেখতে পায় না, (অথচ) ))07729,0172 9$122)০ 4 
তিনি সব কিছুই দেখতে পান, তিনি সৃক্ষ্মদর্শী, তিনি £ সি : 


সব কিছুর খৌজ-খবর রাখেন। উ ১2 ৮৮1125 ০0028%1 














১০৪. তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ * ৮৫. % 2৩ %. ০ লিপ ৮টি 
থেকে (সূক্ষ্ম ও দৃষ্টিসম্পন্ন) নিদর্শন এসেছে, অতপর ৩৭ ০৮৫৪) ৩০ 90০৪ ০৪ 
যদি কোনো ব্যক্তি (তা) দেখতে পায়, তাহলে সে চাহি ভিত 
রি তার নিজের (কল্যাণের) জন্যেই, আবার যদি 9 ৮৪215 ০ ৬০9০ 4০-৪১ টা 
(তা না দেখে) অন্ধ হয়ে থাকে, তাহলে তার রর ঢা 
দায়িত্‌ তার ওপরই (বর্তাবে। তুমি বলো); আমি গু 98৮২৮৪০৫০০0 




















তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নই । 

১০৫. আমি এভাবেই আমার আয়াতগুলো বর্ণনা করি, (০8717 

যাতে করে তারা (একথা) বলতে পারে, তুমি (ভালো ভি 219৯8 21০৫892,- রি 
করেই এসব) পড়ে এসেছো এবং যারা জ্ঞানী তাদের ৪ ০)০1১4 [ 95] 42১19 ০৮৯১ 
জন্যেও যেন আমি তা সুস্পষ্ট করে দিতে পারি। রম ন্‌ 























১০৬. (হে মোহাম্মদ,) তুমি শুধু তারই অনুসরণ করো ?1। ৬০155 "51৮1 71172 ৭ 
যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাযিল 413 5423৩ ৮1221০62 


ভিলা পা পাশটি 





করা হয়েছে, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, ৪ ০৮১৪1 52৩০০ 95 টা 
যারা শেরেকে লিপ্ত, তাদের তুমি এড়িয়ে চলো । নিশি 








১০৭. আল্লাহ তায়ালা যদি চাইতেন, তাহলে এরা * %1₹ ৮117৮ 1৫1597৮4228) তিন 
কেউই শেরেক করতো না; আমি (কিন্তু) তোমাকে নিউ তিতির 
তাদের ওপর পাহারাদার নিযুক্ত করে পাঠাইনি, তুমি রর 

তো তাদের ওপর কোনো অভিভাবকও নও । গু ৪ 02459 ০৫০০ ০1 75০6০ 

















১০৮. তারা আল্লাহ তায়ালার বদলে যাদের ডাকে, 

তোমরা তাদের গালি-গালাজ করো না, নইলে তারা 4 99 ৬ ০১০৩ ল্ণী। 155 2 
72 কাছে টি 1১৫, নিলে 11995 2 চি 
তাদের বি দিধকার বে ০৮ পচ এলি ৩ 


























১০৯. এরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, টি 22৮ 
যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে, তাহলে পিল ৬2 লা 65540 1 
অবশ্যই তারা তার ওপর ঈমান আনবে; তুমি বলো, ১০ ডু ০) 
নিদর্শন পাঠানো (সম্পূ্ণত) আল্লাহ তায়ালার ব্যাপার, এ ৩০ ০৭%। ০ 08, ১1 ৬৫লা 0] 


ইরাকি নিজ নিদর্শন এলেও এরা কিন্তু ঈমান 9 05584$০251$ 2, +০৫১০84159 

















পা পার্ট ডি টিপা রা শট ৬ পাতা 


১১০. আমি তাদের অন্তকরণ ও দৃষ্টিশক্তিকে 123 ? 
(অন্যদিকে) ফিরিয়ে দেবো, যেমন তারা প্রথম বারেই ই দি 15৮৫৮০/5 


এ (কোরআনের) ওপর ঈমান আনেনি এবং আমি ৬৮১১$98১94215582৮1 
(এবার) তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার 
জন্যে ছেড়ে দেবো! 


পারা ৭ ওয়া ইযা সামিউ ক ১৫৪ ////.2100121790906111017001.019 























8 


রগ 
ও 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 
১১১. আমি যদি তাদের কাছে (আমার) চটির রে 1541641 
ফেরেশ্তাদেরও নাঘিল করি, মৃত ব্যক্তিরাও 75:০7 ০০1 31199 


৯ ৩0-9 ৯ উর্াা পাঠ তা পা পা 


কবর থেকে উঠে এসে) তাদের সাথে কথা বলতে 3 এ+ ০৪5025০9১৮০ 


শুরু করে এবং আমি যদি (দুনিয়ার) সমুদয় বস্তুও চির ্ 
এনে তাদের ওপর জড়ো করে দেই, তবু এরা ঈমান 549291 758 03115580158 
আনবে না, অবশ্য যদি আল্লাহ তায়ালা (ভিন্ন কিছু) হি নিগার 
চান (তা আলাদা ৷ আসলে), এদের অধিকাংশ ব্যক্তিই ৪ ০১9৯৯ -৮১১| 
মুর্খতার আচরণ করে । 











পা্িপাপা পা 


১১২. আমি এভাবেই প্রত্যেক নবীর জন্যে তাদের “114 827 এ 4 এঃ 
যুগে) মানুষ ও জ্বীনদের থেকে (কিছু কিছু) দুশমন ৬০৮০৪135595০4 0০৯ ৬1৬৪১ 


বানিয়ে রেখেছি, যারা প্রতারণা করার উদ্দেশে একে 2 রা 

অন্যকে চমকপ্রদ কথা বলে, তোমার রব চাইলে তারা এ. 2৩১১: ৪ 

এটা করতো না, তুমি তাদের ছেড়ে দাও, তারা যা 22১, 1)9১০ ০91 ১৯১ ০০৯৮ 

পারে মিথ্যা রচনা করে বেড়াক! পানি শিপাটিপা পাপা ০০৯ পপ ০৯ পিক ওতা টিপ 
৪ ০9১৪7 ০9-৮)৩5 ৮91১০ ৪) 

















শীতল 


১১৩. (এটা এ জন্যে যে, যারা শেষ বিচারের «- 
দিনের ওপর ঈমান রাখে না, তাদের মন এর ফলে 5528০8378৩০ 
শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে, যেন তারা তার ৩০১ পাঠিত তা ০28৯ তা & তা 

ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে, (সর্বোপরি) তারা যেসব ০১0515825851555552985585 
কুকর্ম চালিয়ে যাচ্ছিলো, এর ফলে নির্বিঘ্নে তারা তাও 

চালিয়ে যেতে পারে । 














১১৪. (তুমি বলো,) আমি কি আল্লাহ তায়ালা ছাড়া * ৬০৭ 
অন্য কোনো ফয়সালাকারী সন্ধান করবো, (অথচ) ০50550৮১৩০2 সা 


রা প% 0০ পা টি ৮০৯ পি 


তিনিই হচ্ছেন সেই মহান সত্তা, যিনি (এই বিচার ৮৮৫ ৃ 
ফয়সালার জন্যে) তোমাদের কাছে সবিস্তারে কিতাব চা 3০০৫] এ 


নাধিল করেছেন; (আগে) যাদের আমি আমার কিতাব 514) "9২2: 281 07157 « ৫41 
দান করেছিলাম তারা জানে, তোমার মালিকের পক্ষ টিভি ৬ | 


থেকে সত্য বাণী নিয়েই এটা নাধিল করা হয়েছে, ঠল্প। ২235 
অতএব তুমি কখনো সন্দিহানদের অন্তর্ভূক্ত হয়ো না। সি রিতা 3 

















১১৫. ন্যায় ও ইনসাফ (-এর আলোকে) তোমার ৪ ক 
মালিকের কথাগুলো পরিপূর্ণ হয়ে গেছে এবং তার ঠা :029180-5 030 ০-৮1৫ ০৮৪ 


কথা পরিবর্তন করার কেউ নেই, তিনি সব শোনেন ০৯1৫1) ০৪ টর 
সব জানেন। ৪ সুরা ৮৮৭1225৫095 








১১৬. (হে মোহাম্মদ,) তুমি যদি দুনিয়ার অধিকাংশ 21" ১ ৯৮ পচা * 

মানুষের কথা মেনে চলো, তাহলে তারা তোমাকে 52 ১১ 3০-৮৪0৮5৩ 
আল্লাহ তায়ালার পথ থেকে বিচ্যুত করে ছাড়বে; র্‌ পপ 
(কেননা) এরা নিছক কিছু আন্দায অনুমান ছাড়া আর ৩৯81 0558 91,0৯০ ৩2 


কিছুরই অনুসরণ করে না, এবং এরা মিথ্যা ছাড়া অন্য লে 
কিছু বলেও না। ৪ 09০১৯3 ২1৮১419 


























£ 


করেই জানেন- কে তার পথ ছেড়ে বিপথগামী হচ্ছে, ॥৮** 


(আবার) কে সঠিক পথের অনুসারী- তাও তিনি রি তিপি 
সম্যক অবগত রয়েছেন । 


১১৭. নিসন্দেহে তোমার মালিক (এ কথা) ভালো ₹ 1, চিনি পি 28৩2-29 49) ৩ 


পার-9ট ৮০ পাটি প্র পাটি 





পারা ৮ ওয়ালাও আন্নানা ১৫৫ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 
১১৮. তোমরা (শুধু) সেসব (জন্তুর গোশ্ত) খাবে, * 2৯2 ৯01 রি 
যার ওপর (যবাইর সময়) আল্লাহ তায়ালার নাম ৮৪৫০1 540 পন 2 ৮219 


নেয়া হয়েছে, যদি তোমরা আল্লাহ তায়ালার আয়াতে পাঠিত হিট ৯৭ 
বিশ্বাসী হও! ৪) 4০৪০ 440 

















/৯১-০-2/১ ৮:0৫ ৮9০ পাপা 


১১৯. তোমাদের এ কি হয়েছে! তোমরা সেসব (জন্তুর 41”: 
গোশত) কেন খাবে না, যার ওপর (েবাই করার ক ০758 ৮৮০194-53৮21155 
সময়) আল্লাহ তায়ালার নাম নেয়া হয়েছে, (বিশেষ নি 1০06. 
করে যখন) তিনি খুলে খুলে বর্ণনা করেছেন যে, 7: [১৯ ০৫10০ 9594 
তিনি তোমাদের ওপর কোন্‌ কোন্‌ বন্তু হারাম 7” ১42] রি 
করেছেন- সে কথা অবশ্যই আলাদা- যখন তোমাদের এঠাওলা 172৫. ০19 1-3১১%০ 


শট প্র/ পূণ পরশটি পর 


তার জন্যে একান্ত বাধ্য করা হয়। অধিকাংশ ] 6 ০1, 1০১5 
মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল-খুশীমতো নি 5৮৪০5 


(অন্যদের) বিপথে চালিত করে; নিসন্দেহে তোমার ৬০০২০] 
রব সীমালংঘনকারীদের ভালো করেই জানেন। রঃ রর 


























১২০. তোমরা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো, ০৪৩1 1,452 দু ১16 15952 
(বেঁচে থাকো) তার গোপন অংশ থেকেও; অবশ্যই সি ভি ১ এ 
যারা কোনো গুনাহ অর্জন করবে, অচিরেই তাদের 190161০095০ ০০০৪ 
কৃতকর্মের যথাযথ ফল তাদের প্রদান করা হবে। ৯ পাটি 

9১১৪ 




















১২১. যেবাইর সময়) যার ওপর আল্লাহ তায়ালার নাম এ ৫ 15 
নেয়া হয়নি, সে (জন্তুর গোশ্ত) তোমরা কখনো খাবে 1০০1 ১৫১২৮1৮519 2 


পা ১০৪ ০০৩ পাঠ 12 


না, (কেননা) তা হচ্ছে জঘন্য গুনাহের কাজ; অবশ্যই ০১০৯9৯1০৯৮৪] ০19, ০১1 51 








শয়তানরা তাদের সংগী-সাথীদের মনে প্ররোচনা দেয়, 
যেন তারা তোমাদের সাথে (এ নিয়ে) তর্ক বিতর্ক 919.৮87-215হ৮9]। 
করে, যদি তোমরা তাদের কথা মেনে চলো তাহলে 2১-9৯-০০১৮) /১-০৯-০০৮০ নী 


অবশ্যই তোমরা মোশরেক হয়ে যাবে। ৪ ০০ ৯৮1৮৫১1১৪০০ 














রা পট 2৯ পাশা পা 


১২২. যে ব্যক্তি (এক সময়) ছিলো মৃত, অতপর 112177721৮%1 
আমি তাকে জীবিত করলাম, তদুপরি) তার জন্যে 41 070৯9 এী ০ ০14 ৬9 


এমন এক আলোকবর্তিকাও আমি বানিয়ে দিলাম, , ১ পাছে ৮? ৯. এত ৯ 
যার (আলো) দিয়ে মানুষের মাঝে সে চলতে পারছে, ৪ 2৪৮ ০০৫ ১০]। 84 ০০৭09 


সে কি কখনো সে ব্যক্তির মতো হতে পারে, যে 511. 3৩০০৮ 
এমন অন্ধকারে (পড়ে) আছে, যেখান থেকে সে রা টার | 


(কোনোক্রমেই) বেরিয়ে আসতে পারছে না; এভাবেই ্ 121 
কাফেরদের জন্যে তাদের কর্মকাপ্তকে শোভনীয় €ও গু ৩০০ 19, ৩ 38৫1) ০ 























সুখকর) বানিয়ে রাখা হয়েছে। 


১২৩. এভাবে আমি প্রত্যেক জনপদে তার বড়ো বড়ো রি রে রাশি ]] 
কিছু অপরাধী বানিয়ে রেখেছি, যেন তারা সেখানে ত59-8 %-০% রে 


(অন্যদের) ধোকা দিতে পারে; (আসলে) এসব কিছুর 1 

মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রতারিত করছে, 19১৯1০9 বা 2 
অথচ তারা নিজেরা এ কথাটা মোটেই উপলব্ধি করছে ও 09১:22129 ও 
না। ্ উদিত 




















১২৪. তাদের কাছে যখনি আল্লাহর) কোনো 
আয়াত আসে তখন তারা বলে, আমরা এর 
ওপর কখনো ঈমান আনবো না, 
পারা ৮ ওয়ালাও আন্নানা ১৫৬ ৬////.21001817808016171017001.019 








1৩1২211০ এ২)২১।1২৪১৬ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 


যতোক্ষণ না আমাদেরও তাই দেয়া হয় যা আল্লাহর ৫ বাতি প8 522০ 
রসূলদের দেয়া হয়েছে। (অথচ) আল্লাহ তায়ালা +* 4 ০৮১59 0 ০ 58১০৯ 
ভালো করেই জানেন তার রেসালাত তিনি কোথায় ৭৫ ৭.7: *₹ ৮1৮11 
রাখবেন; যারা (এ) অপরাধ করেছে তারা অচিন“. 22170 0লী৬পহ্ঞ্ি 
আল্লাহর কাছে অপমান ও কঠিন আযাবের সম্মুখীন 4 কি পা রাবি 
হবে, কেননা তারা (আল্লাহ তায়ালার সাথে) প্রতারণা এ 1 9০১৫০12০371 আপ ্ট 
করছিলো। 














পর £৯ পঠিশ্টি পা ২ /৯ পট পা 


ও ০9১০৭ 19041 ০44৪ ০$29 








১২৫. আল্লাহ তায়ালা যদি কাউকে সৎপথে পরিচালিত €* এপ 7৮2৫ 

করতে চান, তাহলে তিনি তার হৃদয় ইসলামের জন্যে 2১০655545800ি 202০ 
খুলে দেন, (আবার) যদি চান কাউকে বিপথগামী (2 ৯? 4157 01১১৪ ন্ট 

করবেন তাহলে তার হৃদয়কে তিনি সংকীর্ণ করে ৮ চটী রি ন্‌ ০537৯ 
দেন, (এ অবস্থায় তার পক্ষে ইসলামের অনুসরণ ১এ। & ০৬ ডিন 
করা এমন কঠিন হয়) যেন কোনো একজন ব্যক্তি “ রানি তি 
আকাশে চড়তে চাইছে; আর যারা (আল্লাহর ওপর) ০৪০11 ০৮৯১] 2 0 এ 
বিশ্বাস করে না, আল্লাহ তায়ালা এভাবেই তাদের ৮০০ 2০০ ৩ 
ওপর (অপমান, লাঞ্থুনা ও) নাপাকী ছেয়ে দেন। ও ১১9০%৭: 








পা 
০০৪ 











গর ঠ পাঠ ৩ পাও তা 


১২৬, (মূলত) এটিই হচ্ছে তোমার মালিকের (6126 08০ ০৪০০৭ 42)8221529 


-০0 ০ 


৪ 9১১৭ 98) 5-১। 


লি 
15 








৯ ০ পা 


১২৭. তাদের মালিকের কাছে রয়েছে (তাদের) জন্যে * 217 ৮৫ ৯ এপ পু 
শান্তির এক সুন্দর নিবাস, আল্লাহ তায়ালাই তাদের পঞ9 99০8) ৩-০৮/1)১-৮ 





অভিভাবক য়ায়) তারা যা করতো এটা 82282 
তারই বিনিময় টি? ২ ও ০9৯ 19761 








১২৮. যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন, পু উল এ ভে 
1৮৮5৮ 8 ৩৬৯ 115 রি রে রি 
সম্প্রদায়, তোমরা তো অনেক মানুষকেই গোমরাহ ৃ র্ 
করেছো, (এ সময়) মানুষের ভেতর থেকে (যারা) 039 ০ ০৮৫৮ “1৩5 
তাদের বন্ধু (তারা) বলবে, হে আমাদের রব, 22? রন 
আমাদের একজন একেকজনকে (ব্যবহার করে) ১17 ₹৮1০:৩পিশু 
দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছে, আর এভাবেই 

আমরা চূড়ান্ত সময়ে এসে হাযির হয়েছি, যা তুমি হারা রা 


| 22৮০5550146 


পা পাতা 





























চাইবেন (তা আলাদা); তোমার মালিক অবশ্যই 





প্রজ্ঞাময়, সম্যক অবহিত । 
4১৮০৯ ৬)৮-০ 


১২৯. এভাবে আমি একদল যালেমকে তাদেরই 1711প* * ৮ 
(অন্যায়) কার্যকলাপের দরুন আরেক রহ ০20০০০60০১7 0৬2 


(যালেম)-এর ওপর ক্ষমতাবান করে দেই। $ ০0০০ 82190 








পাশা টিপা 


১৩০. (আল্লাহ তায়ালা সেদিন আরো বলবেন,) 2-০-০ /১ 9 /৯৮ ৯ পি 
হে জ্বিন ও মানুষ সম্প্রদায়, তোমাদের কাছে কি ০০330. ৩১3155৯] 


পারা ৮ ওয়ালাও আন্নানা ১৫৭ ৬//$/.810012180809171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


তোমাদেরই মধ্য থেকে আমার (এমন) সব রসূল +2৯5 (৮৫ ৪5 “পাত ০০87৮ 225 
আসেনি, যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে 2১5৭2৩8০০৪০ 


বর্ণনা করতো, (উপরন্তু) যারা তোমাদের আজকের ,(1? 18৮ £ গর 
ও দেখাতো ; (জবাবে) ওরা বলবে, হা টে ১৪৪? 1৩০ 252? 

(এসেছিলো, তবে আজ) আমরা আমাদের নিজেদের পা ৫21. 
বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি, (মূলত) দুনিয়ার জীবন এদের 55559 ১১1৪০ -০9 রি রি 
প্রতারিত করে রেখেছিলো, তারা নিজেদের বিরুদ্ধেই ১8 81566 :55 ৪০৯ ঢ 
একথার সাক্ষ্য দেবে যে, তারা (আসলেই) কাফের ৪ ০৯ এ রণ 





























ছিলো । 
১৩১. এটা এ জন্যে, তোমার রব অন্যায়ভাবে এমন /-০ শত ৯৪৮৯ ছু ৯৫৩ 
কোনো জনপদের মানুষকে কখনো ধ্বংস করেন না, ০১80 এ৬০ এপ) ৫ তা এ 


যার অধিবাসীরা দ্বীন সম্পর্কে ণগাফে ৪১1৮ 
টা 8589 ৪ 02১01592469 














১৩২. তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির 21৩-17+ লা 
জন্যেই (তোর) মর্যাদা রয়েছে, তোমার রব তাদের 52)15951905510৮4 ০৯95 449 
কাজকর্ম ্ উদাসীন নন। পা ৪১০৪৩৮১৩00০ 





১৩৩. তোমার রব কারো মুখাপেক্ষী নন, দয়া 
অনুগ্রহের মালিক তিনি; তিনি যদি চান তাহলে 
তোমাদেরকে (এই জনপদ থেকে) সরিয়ে নিতে 
পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান 
এখানে বসিয়েও দিতে পারেন, যেমনি করে (এক 
সময়) তিনি তোমাদেরও অন্য সম্প্রদায়ের বংশধর 











থেকে উত্থান ঘটিয়েছেন। 





১৩৪. তোমাদের (আজ) যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা ৮৮৯০ তি 1৮ ৮০৮ দর 
অবশ্যই আসবে, আর তোমরা (আল্লাহ তায়ালাকে) 9 ০৪১৯৯৮-০ 9, 4995975৩| 
ব্যর্থ করে দেয়ার ক্ষমতা রাখো না। 








১৩৫. ( হে নবী, তুমি বলো) হে আমার জাতি, ₹,৭ /১0 পপ [তা ১2১০৭ 
তোমরা নিজ নিজ জায়গায় (কাজ) করে যাও, আমিও 9520010০199 


(আমার করণীয়) করে যাবো, অচিরেই তোমরা 45162102254 ৮0512 
জানতে পারবে, কার জন্যে পরিণামের জোরাতের) 42 ৩১১৩৭ টি 
ঘরটি (নির্দিষ্ট) রয়েছে; নিসন্দেহে যালেমরা কখনো ০ রর 

সাফল্য লাভ করবে না। ৪ ০১প৯। ৫1 2৩1 








তায়ালা উ' পাদন করেছেন ৯০০৩৩ পা 
বানি সি করছেন এ বাজি তারই [ [৮ ১1০ ৬০ ১ 1৮24 91909 


অংশ (আল্লাহর জন্যে) নির্দিষ্ট করে রাখে এবং 

ভি খেয়ালখুশীমতো (একথা) বলে যে, এ নর 

ংশ হচ্ছে আল্লাহর জন্যে, আর এ অংশ হচ্ছে 2 12 05৫ 
আমাদের শরীক (দেবতা)দের জন্যে, অতপর যা 323১5 ০০ ৫51 35) 
তাদের দেবতাদের জন্যে রাখা হয় তা আন্মাহর রি ১, ০2554 12125 5444 
কাছ পর্যন্ত পৌছায় না, (যদিও) আল্লাহর (নামে) এ টি 9 /৫| 
রাখা অংশ শেষতক তাদের দেবতাদের কাছে গিয়েই 
পৌছে; কতো নিকৃষ্ট তাদের এ বিচার! 











পা ডি টিশটি &ি পা টিটি রোদের 











রা ৯ 


১৩৭. এভাবে বহু মোশরেকের ক্ষেত্রেই তাদের শরীক (দেবতা)রা ০৫)৯লা। 52 ১৮৫1 ০%$ ৪0১৫9 


পারা ৮ ওয়ালাও আন্নান ১৫৮ ৬///%4.21000181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 


তাদের আপন সন্তানদের হত্যা করার (জঘন্য) কাজটিকেও * ৯০৯ ০14 
একান্ত শোভনীয় করে রেখেছে, এর দ্বারা সে (আসলে) ৮2১৮2৮8৫8৯১ 0৮$ 


তাদের ধ্বংসই সাধন করতে চায় এবং তাদের গোটা জীবন 241 14 * 1৮,৯৫৭ ৮ পাতি ১৩ 07 
বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে এ গ6 919১৮৮2১০9০ 19-2429 
দিতে চায়, অবশ্য আল্লাহ তায়ালা চাইলে তারা এ কাজ 171 
করতো না, তুমি তাদের (তাদের অবস্থার ওপর) ছেড়ে শু ১9১৭ ,9-৮)১১ 8915 
দাও, মিথ্যা রচনা নিয়ে (তাদের ব্যস্ত) থাকতে দাও। 


























১৩৮. তারা বলে, এসব গবাদিপশু এবং এ খাদ্যশস্য & * ৯ “আগ 

নিষিদ্ধ (তালিকাভুক্ত) আমরা যাকে চাইবো সে ছাড়া 5 ১ ০৮2১ ৮১ 19155 
পা 00522 
এ ০০৩৮০ 
লা 2০৯০০ 2নট৪ 
জারা ভিত ৪) ০9১৪ 19১ 


























আমাদের (মহিলা) সাথীদের জন্যে (তা) হারাম, তবে 0157212)&৮৮55539887 





যদি এ (পশুর পেটে) মরা কিছু থাকে তাহলে তাতে 
তারা (নারী-পুরুষ) উভয়েই সমান অংশীদার; আল্লাহ * +. ৯₹* ৮22 7৭2 2 পু পুলে এছ 
তায়ালা অতি শীঘ্বই তাদের এ ধরনের উদ্ভট কথা ৪১৯৮ *৪558 এট এল ৩ 


গু ৮২৩ 2৯১৩ ভাত নি শপ নি পা 


বলার প্রতিফল দান করবেন; নিসন্দেহে তিনি প্রবল 
প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞ ৪০০০৯ 401৮৮৯০9 

















১৪০. যারা নির্ুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজে 11৮৫৮ ৯ ৮তপদর কর ৩52৭) ত *ু 
দের সন্তানদের হত্যা করলো এবং আল্লাহ তায়ালা ৫] 195 ৩৪3-1 ৩৯ 
তাদের যে রেষেক দান করেছেন তা নিজেদের ওপর * ডি 01: 811 ০৩০ 
হারাম করে নিলো এবং আল্লাহ তায়ালার ওপর গা) 44া-”৯১১ ৮৮০০ ক 
মিথ্যা আরোপ করলো- তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত 

হয়ে গেলো, তারা পৎন্রষ্ট হয়ে গেলো, এরা কখনো $ 58১21560915 05-90 & 


সৎপথের অনুসারী ছিলো না। 

















১৪১ তিনি মেহান আল্লাহ্‌ তায়ালা)- যিনি নানা ₹*৫5 ... ১৪ ,422%1 511 
প্রকারের উদ্যান বানিয়েছেন, কিছু লতা-গুলা, যা ১৯১9 -৬-৯9১৯ এ ০ ০০7199 


£৯ ০2 ১ পা 


কোনো কান ছাড়াই মাঢানের ওপর তুলে রাখা 16125 23; 
(হয়েছে), আবার ছি গাছ) যা বি £)১1 5? ৫৯৭ 5 ০০ 
তুলে রাখা হয়নি স্বীয় কান্ডের ওপর এমনিই দীড়িয়ে 72৭ 1₹১1255015 বে 
আছে। তিনি সৃষ্টি করেছেন), খেজুর গাছ এবং বিভিন্ন ৮5565 রি 912053812 | 
প্রকারের খাদ্যশস্য ও আনার (এগুলো স্বাদে গন্ধে এক 19/9স1, 91755515454 
রকমও হতে পারে), আবার তা ভিন্ন ধরনেরও হতে ৮ লিগের 
পারে, যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল £ 11, 115৮5851525 85 
খাও, তোমরা ফসল তোলার দিনে (যে বঞ্চিত) তার ৯৮০ পা 

হক আদায় করো, কখনো অপচয় করো না; নিসন্দেহে &০০১সপা কমু 
আল্মাহ তায়ালা অপচয়কারীদের পছন্দ করেন না। 























পারা ৮ ওয়ালাও আন্নানা ১৫৯ ৬///%4.2100181780809171017001-019 


১০ব 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


১৪২. গবাদিপশুর মধ্যে কিছু হচ্ছে উচু) ভারবাহী, 575 (পুত ত ৭৭ 
আর কিছু হচ্ছে (ভার বহনের অনুপোযোগী) যমীনের ০2 ঠা £19৮- [551 ৩9 
সাথে লেগে থাকা (খাবার উপযোগী) জন্তু, আল্লাহ. 1'* ডি: 
তায়ালা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও ১5৮০8] ০95 192০ ১9401-5)) 
এবং শয়তানের পদাংক অনুসরণ করো না; অবশ্যই ৯ 8৮ ৯5পছু 
সে তোমাদের প্রকাশ্য দশম! শু ০ 














১ 5 ই070৬০৮ 
সাল অল বল ৪০১৮৭১০৪ 

















১৪৪. (তৃতীয়ত) দুটো উট, চেতুর্থত) দুটো গরু; ,1%, *%। ৫ % 

এর (নের দুটো কিংবা মাদী) দুটো কি আল্লাহ তায়ালা ৩১ ৬ ১61 ০52৬) 92)1 ০ 
হারাম করেছেন, অথবা এদের উভয়ের মায়েরা যা *158115. +5%5116 52811 
কিছু পেটে রেখেছে তা কি তিনি তোমাদের জন্যে | ল্ 4 
হারাম করেছেন)? আল্লাহ তায়ালা যখন তোমাদের 8217-2 "2:21 27111771412 
এই নদ গদ ০০ 

কি সেখানে উপস্থিত ছিলেঃ অতপর তার চাইতে | |] রা হ1695481 (০১০ 

1 ্ 
গোমরাহ করার জন্যে অজ্ঞতাবশত আল্লাহর নামে 

মিথ্যা আরোপ করে; নিশ্চয়ই আন্মাহ তায়ালা যালেম টি টি হর টি রর 
সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। ৪০৮ 1০০ টু 




















১৪৫. (হে মোহাম্মদ,) তুমি বলো, আমার কাছে যে 1 (৮৭০৩ম্ন ররর 

ওহী পাঠানো হয়েছে (তাতে) একজন ভোজনকারী ৫ ০১০৫1০- ০ ৪৩৯ 
(সাধারণত) যাখায় তার মধ্যে এমন কোনো জনিস প্রত জন প্র৮৯৮ ৮৮ ৯ দি, 2০৮৯ টি 
তো আমি পাচ্ছি না- যাকে হারাম করা হয়েছে, (হা, 1০১91 4০০ 9 ০ 45825 
তা যদি হয়) মরা জন্তু, প্রবাহিত রক্ত এবং শুয়োরের *+ 5 * পু, চা ডে 
গৌশূত তোহলে তা অবশ্যই রাস) কেননা এসব 2 
হচ্ছে নাপাক, অথবা এমন (এক) অবৈধ (জন্তু) যার ৮৯৫ ৪০ , 
ওপর (যবাই করার সময়) আল্লাহ তায়ালা ছাড়া অন্য স৪১১। ৮০51 ৮1 02105 
কারো নাম নেয়া হয়েছে, তবে যে ব্যক্তি (ক্ষুধায়) গু ৪. ০৯ ৩ 

অতীষ্ট (তার) কোনো নাফরমানীর ইচ্ছা না থাকে, ৪৪-৯১-১১৯১ ৪৪) ০9 25580 
প্রয়োজনের বাইরে সীমালংঘন না করে, তাহলে তোর 


























ক্ষেত্রে) তোমার রব অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু । 








১৪৬. আমি ইহুদীদের ওপর নখযুক্ত সব পশুই ” টা চিরাতূলাদ 
হারাম করে দিয়েছিলাম, গরু রা 36 ১0805১51556 0019 


পাচা 2৯০9 ০9 8 উপ পারছি ডে তা পাপাটি পা পপাহি 


আমি তাদের জন্যে হারাম করেছিলাম, তবে কি ৮৭ ৮119 | 
(জন্তুর চর্বির) যা কিছু তাদের উভয়ের পিঠ, আত শাঈন সি পাশা ০ এ 


কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম ০5015015৮2১ ০০১০31 


ছিলো না। এভাবে (এগুলোকে হারাম করে) আমি %” , 2” ৮2222 4155 65 ডিও 
তাদের অবাধ্যতার জন্যে তাদের শাস্তি দিয়েছিলাম, - জরি নীতির | 


নিসন্দেহে আমি সত্যবাদী | 8 0589-15 


পারা ৮ ওয়ালাও আন্নানা ক ১৬০ ৬///%4.210001817802809171017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৪৭. (এরপরও) যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে 
তাহলে তুমি বলো, অবশ্যই তোমাদের রব বিশাল 
দয়ার আধার, (তবে) অপরাধী সম্প্রদায়ের ওপর থেকে 
তার শাস্তি (কারো পক্ষেই) ফেরানো সম্ভব নয়। 








৬ সুরা আল আনয়াম 
০255092209০ 08 ৩53৫০৫ 


শা 2০ 7৩ 0৮০ পাপা 


৪ ০০১৯] [381৬০2০6১55 





১৪৮. অচিরেই এ মোশরেক লোকগুলো বলতে শুরু 
করবে, যদি আল্লাহ তায়ালা চাইতেন তাহলে আমরা 
ও আমাদের পূর্বপুরুষরা শেরেক করতাম না, না 
এভাবে আমরা কোনো জিনিস নিজেরা হারাম করে 
নিতাম; (তুমি বলো, এর) আগেও অনেকে এভাবে 
(আল্লাহর আয়াত) অস্বীকার করেছে; অস্বীকার করতে 
করতে তারা আমার শাস্তির স্বাদও ভোগ করেছে; 
তুমি বলো, তোমাদের কাছে কি সত্যিই কোনো জ্ঞান 
(মজুদ) রয়েছে? (থাকলে) অতপর তা বের করে 
আমার কাছে নিয়ে এসো । তোমরা তো শুধু কল্পনার 
অনুসরণ করো এবং অনুসরণ করো শুধু মিথ্যার । 





























এরি 0 নি তি পা ঞ ০০৯০৩ তা 


4 559119855158571 0585 
৩০122525158 891285812 
৮০2০৪30০০৯৪ ১৫৭৩ 
28202 চাও 


পা ৯০০ পা পা প্রি পিঠ টি ৮৯ ০টি 


০5৮6 91, 00285 
৪ ০০১৯৪১। ৫) 915০8081 








১৪৯. তুমি বলো, (সব কিছুর) চুড়ান্ত প্রমাণ তো * 
আল্লাহ তায়ালার জন্যেই, তিনি যদি চাইতেন তাহলে 
তিনি তোমাদের সবাইকেই সৎপথে পরিচালিত করে 
দিতেন। 





১7৮ পা 259 


75 5055821001 2৯450141508 


পাঠ পানি পা ১০01 পা 


€ ৬৯০৯1-৮৪০৪ 





. তুমি বলো (যাও), তোমরা তোমাদের সেসব 
সাক্ষী নিয়ে এসো- যারা একথার সাক্ষ্য দেবে যে, 
আল্লাহ তায়ালাই এসব জিনিস হারাম করেছেন। 
তারা যদি সাক্ষ্য দেয়ও, তবু তুমি তাদের সাথে 
কোনো সাক্ষ্য দিয়ো না, তুমি তাদের ইচ্ছা আকাংখার 
অনুসরণ করো না যারা আমার আয়াতকে অস্বীকার 
করেছে, যারা পরকালের ওপর ঈমান আনেনি, 
সর্বোপরি তারা অন্য কিছুকেই তাদের মালিকের 

















9962 091876585৩8 


০৮ পঞ্চ । অর 


481০ 


958331১ 1902 6০1৫১ ১ 


03691 গা 255০ 
52985800558 5119 099 


€ ০9/১1-০89১ 





/১:-9/৯৩া ০906 পাক্রডেশা ৯ পি পাতা 


০১9০০১15154 


(হা, সে জিনিসগুলো হচ্ছে), তোমরা তার সাথে 
অন্য কিছুকে শরীক করবে না, পিতা-মাতার সাথে 
ভালো ব্যবহার করবে, দারিদ্রের আশংকায় কখনো 
তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, 
কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার 
যোগাই, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা 
অশ্লীলতার কাছে যেয়ো না, আল্লাহ তায়ালা যে 
জীবনকে তোমাদের জন্যে সম্মানিত করেছেন তাকে 
যথার্থ কারণ ব্যতিরেকে হত্যা করো না; এ হচ্ছে 
তোমাদের (জন্যে আল্লাহ তায়ালার কতিপয় নির্দেশ), 
এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিয়েছেন, আশা 
করা যায় তোমরা অনুধাবন করতে পারবে । 























পারা ৮ ওয়ালাও আন্নানা 


১৬১ 


৪531151050%51215852381 
:5১০1০2-458915586 49002] 
|52585 1.-7515-3056 ৩০ 
৮৬৪ 79-55৯ 2০8-১15£1 


211 501০৯019858 


"2121 4 চিক ০5:53 ১১15 ঠা 


পা ডি শটি পা 


ও ০৪৪ 


//৬/.2100171790250917910179010.0109 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


১৫২. তোমরা এতীমদের সম্পদের কাছে যেয়ো না, -. *. না, *.৮107 1৮০2 তত 
2 ৰৈ [হা ৬৮ 
তবে উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে একটা নিদিষ্ট ৩:13 1 ০০192১5১ 35 


বয়সসীমায় পৌছা পর্যন্ত (কোনো পদক্ষেপ নিলে 71 

তা ভিন্ন কথা), পরিমাপ ও ওযন (করার সময়) ৫৮01152125 £১216 4 
ন্যায্যভাবেই তা করবে, আমি কারো ওপর তার ॥1৮2$-145০ ৮15 ২ 01১৯৮19 
সাধ্যসীমার বাইরে কোনো দায়িত্‌ চাপাই না, যখনি ৮. ৯. 

তোমরা কোনো ব্যাপারে কথা বলবে, তখন ইনসাফ 1১ 55191213568 9124৮-5 
করবে, যদি তা (তোমাদের একান্ত) আপনজনের *5 ০৮ ৯511 

(বিরুদ্ধে)-ও হয়, তোমরা আল্লাহ তায়ালাকে দেয়া 2৮5৮21১1594 ৩59 ডি 
সব অংগীকার পুরণ করো; এ হচ্ছে তোমাদের জন্যে ৮৯০2৮ £₹৭ 
(তার কতিপয় বিধান); এর মাধ্যমে তিনি তোমাদের ৬ ৬১১৩১-৮০০4 4৪ 
আদেশ দিয়েছেন, আশা করা যায় তোমরা উপদেশ 

গ্রহণ করবে । 
































১৫৩. এটা হচ্ছে আমার (দেখানো) সহজ সরল ৮৮-৯৪ সু ৯০৮৪ 
পথ, অতএব তোমরা একমাত্র এরই অনুসরণ করো, 3955905 (০৪০০ ৮০০ 1৫০ ০9 


কখনো ভিন্ন পথ অবলম্বন করো না, কেননা ভিন্ন প ৯৫৯2 জপ প্্জ 
পথ অবলম্বন করলে) তা তোমাদের আল্লাহর পথ ১4৮০ ০০০০৪ ৬১৯১ ০৮ 19: 











/১:-2:০১৮ 7951 


থেকে বিচ্ছিন্ন করে দেবে । এ হচ্ছে তোমাদের (জন্যে ৮ ৯25৫ * £ণ 
আরো কয়েকটি বিধান; এর মাধ্যমে) তিনি তোমাদের ও ০9৯০০ ৮৪ 4৮৯০9৮৫05 


আদেশ দিচ্ছেন, আশা করা যায় তোমরা তাকওয়া 
অবলম্বন করবে । 











(যেন) যে ব্যক্তি উত্তম কাজ করেছে তার ওপর 9০ 
(আমার নেয়ামত) পূর্ণ হতে পারে এবং (এই কিতাব ৪”? ১৫ উড দি! 
হচ্ছে) বিশদ হেদায়াত ও রহমত, যাতে করে ০৪৩৯৪%০৪ ১১০৯ 


(বনী ইসরাঈলের) লোকেরা তাদের মালিকের সাথে রর দি 
সাক্ষাতের ওপর বিশ্বাস স্থাপন করে। ৪ /৪০5৫-৮893 5013০৮৮০৯39 








১৫৪. অতপর আমি মুসাকে কিতাব দান করেছিলাম, ১30 0050 নিযে [দ্ধ 











১৫৫. এ হচ্ছে এমন একটি বরকতময় কিতাব যা 
আমিই নাযিল করেছি, অতএব তোমরা এর অনুসরণ চিনির নিজ 


করো এবং তোমরা তাকওয়া অবলম্বন করো, আশা গু রিনি 19519 
করা যায় তোমাদের ওপর অনুগ্রহ করা হবে, 

















১৫৬. তোমরা যেন একথা বলতে না পারো যে, 

(আল্লাহর) কিতাৰ তো আমাদের আগের (ইহুদী ও 
খৃষ্টান এ) দুটো সম্প্রদায়কেই দেয়া হয়েছিলো, যদিও 
আমরা সেসব কিতাবের পাঠ সম্পর্কে বেখবর ছিলাম! 














১৫৭. অথবা এ কথাও যেন বলতে না পারে যে, যদি ০৯৮০ ৯৫ তি 54৯৪৯ ৪০৭ 
(ইহুদী খৃষ্টানদের মতো) আমাদের ওপরও কোনো ০২। ৮৮০ 4১015119552 
কিতাব নাধিল করা হতো, তাহলে আমরা তাদের 5-৬৮ * -9৮ বকা 1 /. রে 
চাইতে বেশী সৎপথের অনুসারী হতাম, (আজ) 25৫95 085০৮৯১০ ৬০০০ 
তোমাদের কাছে (সত্যিই) তোমাদের মালিকের পক্ষ ০7 *০- ০৯৮ ৮০০ % এ ৯০ 
থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়াত ও রহমত (সর্বস্ব কিতাব) ৮91৮5858৮09 ৪০১9-৮৪) ০৮০ 
এসেছে (তোমরা এর অনুসরণ করো), তার চাইতে ,. ৯. ৮ ৮৮৮ ৮ দু & 
বড়ো যালেম আর কে- যে আল্লাহর আয়াতসমূহকে ১1522505541 ৪৪ ০১০ ৩০৮০ 
অস্বীকার করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয় 

পারা ৮ ওয়ালাও আন্নানা ১৬২ ৬///%4.21001817802809171017001-019 



































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 
(জেনে রেখো), যারাই আমার আয়াত থেকে মুখ 1 ডি রিবন ৪৮ ১০৭ 

ফিরিয়ে নেয়, অচিরেই আমি তাদের এ জঘন্য 531 ০০ ০১৪১৩-০ ৩ ০ 
আচরণের জন্যে নিকৃষ্ট শাস্তি দেবো । 905১5 158৫0551621 2 
১৫৮. তারা কি (এ জন্যে) প্রতীক্ষা করছে যে, তাদের ॥*._ ০. ভির়িতা 
কাছে (আসমান থেকে) ফেরেশ্তা নাধিল হবে, কিংবা সা পল ৩ছি। ০১৪54 
মাদের রব তাদের কাছে এসে কিতাব »,৬. 

দিয়ে) যাবেন, অথবা মালিকের পক্ষ থেকে পাঠানো 3) ১1০23 তো ঠা এ) 050 
নিদর্শনের কোনো অংশ (তাদের কাছে) আসবে, ৮৫*₹ হার "41714 
যেদিন সত্যিই তোমার মালিকের (পক্ষ থেকে এমন) ৫644০১1০৯০৫ ০ি, 
কোনো নিদর্শন আসবে, সেদিন তো (হবে কেয়ামতের * 44৫ % «৮1 526৯ 41725 (৮৮ 
দিন, তখন) যে ব্যক্তি এর আগে ঈমান আনেনি 31০7 ৩৫০ ০৪০০] জি 
কিংবা যে ব্যক্তি তার ঈমান দিয়ে ভালো কিছু অর্জন 1৯1১7? 5168 
যা 19$ 12120818০০৫ 
না; (হে মোহাম্মদ,) তুমি বলো, তোমরাও প্রতীক্ষা 5 
করো, আমিও প্রতীক্ষা করছি। শু ০9১, 1 
১৫৯. যারা নিজেদের দ্বীনকে টুকরো টুকরো করে 1” *1"212 * দূ 
নিজেরাই নানা দল-উপদলে বিভক্ত হয়ে গেছে, ১০৫12৫2-০85158 ০২371 ০] 


তাদের কোনো দায়িতুই তোমার ওপর নেই; অবশ্যই ৯০০৯7 ঘ ১৯ »২ ৮০৯ তন 
তাদের (ফয়সালার) ব্যাপারটা আল্লাহ তায়ালার হাতে, ৫1-১শ (০31, ডে ০৯-৮৪-০০০০ 


(যেদিন কেয়ামত সংঘটিত হবে) তখন তিনি তাদের টি -22 টরাতাদ- পা 
বিস্তারিত বলবেন, তারা কি করছিলো। € 39558194০2-৮৪৭-৮3441 


১৬০. কেউ যদি একটা সৎকাজ নিয়ে (আল্লাহ কক ০৯ ০ পারি তত ই 
তায়ালার সামনে) আসে, তাহলে তার জন্যে দশ ৭৪16০58532০ 2০ 
গুণ বিনিময় থাকবে, (অপরদিকে) যদি কেউ একটা 1712 এগ ৯ 
গুনাহের কাজ নিয়ে আসে, তাকে তোর) একটাই 82311 ১৯৭3৩ 29৭ 0০” ০9 
প্রতিফল দেয়া হবে, তাদের ওপর কোনোই যুলুম করা রিবিিরবিবরনাাক 
হবে না। রবি 


১৬১. (হে মোহাম্মদ,) তুমি বলো, অবশ্যই আমার € 
মালিক 




































































নিস পরল০৮55৫109)4-450810 
06102 25- রী এ 
একনিষ্ঠ প্থ, সে কখনো মোশরেকদের দলতুক্ত ৮2৩ “9 ০০ 2১০৭১ 


ছিলো না। ও ৩১৯া| 
১৬২. তুমি বলো, অবশ্যই আমার নামায, আমার (৮৯ পু » 
(আনুষ্ঠানিক) কাজকর্ম, আমার জীবন, আমার মৃত্যু- ৮০৯৯9 ৫9 282 ০1৪ 


সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার ৪৪৭ টি 
৪82 & ক্পশী। ৬9025 
১৬৩. তার কোনো শরীক কেউ নেই, আর একথা 17112 5101135 2193 £ 

(বেলার জন্যেই) আমাকে আদেশ দেয়া হয়েছে এবং ০501 1 4১9, রঃ কে 
আমিই হচ্ছি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম । ভিজা! 


১৬৪. তুমি বলো, (এরপরও) আমি কি আল্লাহ 0৮৮ ৮ পানিপুর্ শীত 


তায়ালা ছাড়া অন্য কোনো মালিক সন্ধান করে ৪ ) 
বেড়াবোঃ অথচ তিনিই সব কিছুর রব; ৪৪০৫ ০১59 চি, 


পারা ৮ ওয়ালাও আন্নান +১৬৩ ৬///%4.2100181780809171017001-019 









































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


(তার বিধান হচ্ছে) প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের ৮7717৬12525 2 
জন্যে নিজেই দায়ী হবে এবং (কেয়ামতের দিন) ১১৫-৯/1০ ০ 


কোনো বোঝা বহনকারী ব্যক্তিই অন্য কোনো ঁ দূ 
৮৫ শঞ 999 8))19) 
লোকের (পাপের) বোঝা বহন করবে না, অতপর +, ১41, - ৮28 এ ঠু 


তোমাদের সবাইকে তোমাদের (আসল) মালিকের 49 ১৮৮০৪ ০৮৫৪ ৪৯৯ ১ 
কাছে ফিরে যেতে হবে, (সেদিন) তিনি তোমাদের ৮১8,১৪০ 
সেসব কিছুই জানিয়ে দেবেন, যা নিয়ে দেনিয়ার গ ৪ ০৪৯০৯ 
জীবনে) তোমরা মতবিরোধ করতে । 
































১৬৫. নি যিনি তোমাদের এ “শু ৮7 & 27৩5 ৭০০৮ 
যমীনে তার খলিফা বানিয়েছেন এবং (এই কারণে 199০2১%1  পরহ ৩1229 


তিনি) তোমাদের একজনকে অন্য জনের ওপর (কিছু 2৮৮৭ রি এন পুটিতু ত£ুলিত 
বেশী) মর্যাদা দান করেছেন, যেন তিনি তোমাদের -৮ 5৮৯2 ৯১১ ০৯৮ 3৪১৩ 
যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ ঠ'_1£,] ঞ১ 24112 
থেকে কৃতজ্ঞতার) পরীক্ষা নিতে পারেন; (জেনে : ১ -- ভি রর 
রেখো,) অবশ্যই তোমার রব শাস্তিদানের ব্যাপারে 

অত্যন্ত তৎপর, (আবার) তিনি বড়ো ক্ষমাশীল, 





























১. আলিফ লা-ম মী-ম ছোয়া-দ, 








২. (হে নবী,) এ গ্রন্থ তোমার প্রতি নাধিল করা ৪৮৮ 215৮ "১ “র্র21115 
হয়েছে- যেন তুমি এর দ্বারা (কাফেরদের) ভয় €১৯)১০৮০৯৬০৯১১ 1০১ ক 


দেখাতে পারো, ঈমানদারদের জন্যে (এটি) একটি চরিত 
স্মরণিকা, অতপর তার ব্যাপারে তোমার মনে যেন ৩ ৩০টপ] (5১১94 ১১০ 
কোনো প্রকারের সংকীর্ণতা না থাকে। 

















ত. (হে মানুষ, এ কিতাবে) তোমাদের মালিকের 4০ ০৮ প৮ ৮9 4০০ /১9/6)৮ ৯০ 2৯ 
কাছ থেকে তোমাদের কাছে যা কিছু পাঠানো হয়েছে 195 ডের 10195 
তোমরা তার অনুসরণ করো এবং তার বদলে তোমরা ৮৪৮-্ড তি ও পর, ৮৮5৮4 
অন্য কোনো কর্তৃপক্ষের অনুসরণ করো না; (আসলে) ৩9৮০০ ৮১১১৮৮5]912 

















তোমাদের কম লোকই উপদেশ মেনে চলো। 


৪. এমন কতো জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি- 1:০1 +174172171211 77 ৪৮ * £৮ 
তাদের ওপর আমার আযাব আসতো রাতের বেলায় ৮৮4515৮৯১৮৩ এ 28 ৬০-৮$9 
(যখন তারা ঘুমিয়ে থাকতো) কিংবা (আসতো মধ্য ৯1517” 
দিনে) যখন তারা বিশ্রাম করতো, 0996 ৫5া 3৮ 














সপে 
রা 





০৪১৮৮০৮৮784 1 8 পা পা পাট 


৫. আর যখন তাদের কাছে আমার আযাব আসতো, ডঁ 
তখন তারা এছাড়া আর কিছুই বলতো না যে, 310০921১9৩৮ 


“নিসন্দেহে আমরা ছিলাম যালেম ।” ০০০৮৮011916 ০ 








৬. যাদের কাছে নবী রসূল পাঠানো হয়েছিলো অবশ্যই ” 5 ] ৮৪415 
আমি তাদের জিজ্ঞেস করবো, (একইভাবে) আমি 1:1০8-15 দতস 


রসূলদেরও অবশ্যই প্রশ্ন করবো । 8০2১৭ 85 


পারা ৮ ওয়ালাও আন্নান ++ ১৬৪ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


৭. অতপর আমি (আমার নিজস্ব) জ্ঞান দ্বারা তাদের তল ০০০ 
কাছে তাদের কার্যাবলী খুলে খুলে বর্ণনা করবো, আমি 9০৯92080994 





তো (সেখানে) অনুপস্থিত ছিলাম না! 


৮. সেদিনের (পাপ-পুণ্যের) পরিমাপ সত্য, (সেদিন) * 1৫ ৭? 
যার (এবং যাদের) ওযনের পাল্লা ভারী হবে তারাই ০০০25 ৩৪০ টা, । 32০94 23217 


সফল হবে, ৪১০০১০০৪০৩০ ৮১৯7 ০০ ০০৪ 
6 ০/৪৯1২প| ১ 15190 42015 








পার্পা 8 ঢা চে পাপা 


৯. আর যার (কিংবা যাদের) পাল্লা সেদিন হালকা (০, ** ঘু($7% 
হবে, তারা হেচ্ছে এমন সব লোক, যারা) নিজেরাই 9.০ এ 24319০৯2৬০9 
নিজেদের ক্ষতি সাধন করেছে, কারণ এরা (দুনিয়ায়) বোঁটিটিড়া 
আমার আয়াতসমূহের সাথে যুলুম করতো। 90982 13519161241 











১০. অবশ্যই আমি তোমাদের (এই) যমীনের ওপর ” £1121277 টানি 
প্রতিষ্ঠিত করেছি, তাতে আমি তোমাদের গোল ৯৮১০ এ, . রি 
জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি; কিন্তু তোমরা ও 49১৫-91০ ১15,০88 জে 
(নেয়ামতের) খুব কমই শোকর আদায় করো। 











১৬, আমিই তোমাদের বানিয়েছি, তারপর আমিই ৮৪১০০ 09 55915 00৮0555912৩ ৯ ৩ পরশ 
তোমাদের (নানা) আকার দান করেছি, অতপর আমি ক 62 


ফেরেশতাদের বলেছি, (সম্মানের জন্যে তোমরা) 15542 $8%% 19০৯-০12 2 ু 1] 











আদমকে সাজদা করো, তখন সবাই সাজদা করলো, শিিিহিচা 
একমাত্র ইবলীস ছাড়া; সে কিছুতেই সাজদাকারীদের 9 02১৯০]| 02০৫2, রি 





মধ্যে শামিল হলো না। 








১২. আল্লাহ তায়ালা বললেন (হে ইবলীস), আমি হি শে পি? 
যখন (নিজেই) তোমাকে সাজদা করার আদেশ টা 


লি ০০৯০০ 25৮ তা ০ 


দিলাম, তখন কোন্‌ জিনিস তোমাকে সাজা কলা ) 112 
থেকে বিরত রাখলো? ইবলীস বললো (আমি কেন 2 ৬242 সা 
তাকে সাজদা করবো), আমি তো তার চাইতে উত্তম, টি টি | 59 
(কারণ) তুমি আমাকে বানিয়েছো আগুন থেকে, আর নিল 

তাকে বানিয়েছো মাটি থেকে। 














১৩. আল্লাহ তায়ালা বললেন, তুমি এখান থেকে নেমে ০ম মিতদানিলছ চির সা 
যাও! এখানে বেসে) অহংকার করবে, এটা তোমার টি? টি $ (৪:০০ 

পক্ষে সাজে না- (তুমি এখান থেকে) বেরিয়ে যাও, ৪০ | ০59818৫0 টা 
তুমি অবশ্যই অপমানিতদের একজন । 2১০) চে 








১৪. সে বললো (হে আল্লাহ), তুমি আমাকে সেদিন পা ৯৪৮৮৪ ৪৩ "5709 
পর্যন্ত (শয়তানী করার) অবকাশ দাও, যেদিন এ (আদম ৪ ০৭৪ [9 এ 1 0535 06 
সন্তান)-দের পুনরায় (কবর থেকে) উঠানো হবে। 














১৫. আল্লাহ তায়ালা বললেন হ্যো, যাও), অবশ্যই 
তুমি অবকাশপ্রাপ্তদের মাঝে একজন । 











১৬. সে বললো, যেহেতু তুমি এ (আদমের) জন্যেই * « 1৭ +০&€ 

আমাকে গোমরাহীতে নিমজ্জিত ১ নি লোম ৮৮৪1০৫৯৪% (55228175505 
এদের (গোমরাহ করার) জন্যে অবশ্যই তোমার (প্রদর্শিত) 

সরল পথে (ওৎ পেতে) বসে থাকবো । 

পারা ৮ ওয়ালাও আন্নানা ১৬৫ ড/////-910019150909171017001-010 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৭. অতপর (পথভ্রষ্ট করার জন্যে) আমি অবশ্যই 
তাদের কাছে আসবো, আসবো তাদের সামনের দিক 
থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক 
থেকে, তাদের বা দিক থেকে (ফলে) তুমি এদের 
অধিকাংশ লোককেই (তোমার) কৃতজ্ঞতা আদায়কারী 
(হিসেবে দেখতে) পাবে না। 

















৭ সুরা আল আ'রাফ 
£৯ রা ১ £৯ ৮৯ পা ৬৯০০৩ 1পঢে 2 


৩১৪৯১৭1০০০৫ 


পাটি পাঠ পাপা £চ 


২০13০ ৩22-০৪3৮৭59০815 


পাপািপুণ টি 


৪ ০৯১৫৬ ৮৪ 5০৯5 





১৮. আল্লাহ তায়ালা বললেন, বের হয়ে যাও তুমি 
এখান থেকে- অপমানিত ও বিতাড়িত মু 
যারাই তোমার অনুসরণ করবে, নিশ্চয়ই আমি 
(তাদের এবং) তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম 
পূর্ণ করে দেবো । 











নি 2 








১৯. (আল্লাহ তায়ালা আদমকে বললেন) তুমি এবং 
তোমার সাথী জান্নাতে বাস করতে থাকো এবং এর 
যেখান থেকে (যো) চাও- তা তোমরা খাও, কিন্তু এ 
গাছটির কাছেও যেয়ো না, (গেলে) তোমরা উভয়েই 
যালেমদের মধ্যে শামিল হয়ে যাবে । 





02274211252 
85251155058 49০৪০০৩৫ 


শা /৯ শি পা 


৪ ০৪]। 05653 





২০. এরপর শয়তান তাদের দু'জনকেই কুমন্ত্রণা 
দিলো- যেন সে তাদের নিজেদের লজ্জাস্থানসমূহ, 
যা তাদের পরস্পরের কাছ থেকে গোপন করে রাখা 
হয়েছিলো- প্রকাশ করে দিতে পারে, সে তোদের) 
বললো, তোমাদের রব এ গাছটির (কোছে যাওয়া) 
থেকে তোমাদের যে বারণ করেছেন, তার উদ্দেশ্য 
এ ছাড়া আর কিছুই নয় যে, (সেখানে গেলে) 
তোমরা উভয়েই ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা 
(জোন্নাতে) চিরস্থায়ী হয়ে যাবে। 














2151 921০ | ০,249 
০৫-6650069 80195 ০ 5 ৫১9 
355৬৪৯১০০০৯ 


৯ ০2 &ি পণ ৮৯ পা পপ 


ও ৪১1৯1 0510654 2 ৬ম 








২১. সে তাদের কাছে কসম করে বললো, 
আমি অবশ্যই তোমাদের উভয়ের হিতাকাংখীদের 
একজন । 


প্র পাশটিপি 6৬৪ পিল পাপা 


& ০১৯]| কর 0 ০81 ৮225 








২২. অতপর সে তাদের দুজনকেই প্রতারণার জালে 
আটকে ফেললো, (এক সময়) যখন তারা উভয়েই 
সে গাছ (-এর ফল) আস্বাদন করলো, তখন তাদের 
লজ্জাস্থানসমূহ তাদের উভয়ের সামনে খুলে গেলো, 
(সাথে সাথে) তারা জান্নাতের কিছু লতা পাতা নিজেদের 
ওপর জড়িয়ে (নিজেদের গোপন স্থানসমূহ) ঢাকতে 
শুরু করলো; তাদের রব (তখন) তাদের ডাক দিয়ে 
বললেন, আমি কি তোমাদের উভয়কে এ গাছটি (-র 
কাছে যাওয়া) থেকে নিষেধ করিনি এবং আমি কি 
তোমাদের একথা বলে দেইনি যে, শয়তান হচ্ছে 
তোমাদের উভয়ের প্রকাশ্য দুশমন! 




















পরশ পাচ টে 44 ৮০ এপ 
মিনার ০১০ 


০০৩০ পাটি 1 পাশা পা টিপা 


(০৪5) 5 চিন 


গ৪ দির ০9০০ চি 


55005530818 





২৩. অতপর তারা দুজনেই বলে উঠলো, হে আমাদের 
রব, আমরা আমাদের নিজেদের ওপর যুলুম করেছি, 
যদি তুমি আমাদের মাফ না করো এবং আমাদের 
(ওপর) দয়া না করো তাহলে আমরা অবশ্যই 
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাবো । 





01589 ৩1940 যা 1 9345 


12. পা আশা ৯০9 কস 


ও ০৭১০৯৯| ০০৬১5৫০10০০ ১9 





পারা ৮ ওয়ালাও আন্নানা € ১৬৬ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 
২৪. আল্লাহ তায়ালা বললেন, (এবার) তোমরা সবাই * 5+৮ ৪ ০ 4৮০১924৮852 

এখান থেকে নেমে যাও (মনে রেখো), তোমরা -৮4959১০ ০১০৯১) ৮৭০০৮ 19621 48 

€ও শয়তান) একে অপরের দুশমন, সুনির্দিষ্ট সময় এপ উপ 

পর্যন্ত পৃথিবীতে থাকার উদ্দেশে তোমাদের জন্যে গু ৪ ৬০৯৫ 1 05-5১% ১০১%।& 


সেখানে বসবাসের জায়গা ও জীবন-সামগ্রীর ব্যবস্থা 
থাকবে । 

















২৫. আল্লাহ তায়ালা বললেন, তোমরা সেখানেই 1 ৫ প দিদি ইত পণ ঈপট দা? 
জীবন যাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ 59090931959 09৯ 3 ০৪ 


করবে এবং সেখান থেকেই তোমাদের (পুনরায়) বের ৯৪০৪2 
করে আনা হবে। ও ০9৯১৯ 








২৬. হে আদম সন্তানরা, আমি তোমাদের ওপর ৯2৯7৮) 22৪71 

পোশাক েংক্রা্ বিধান) পাঠিয়েছি, যাতে করে ৮714-৮ 12159 95091 559 
(এর দ্বারা) তোমরা তোমাদের গোপন স্থানসমূহ রে তারি 
ঢেকে রাখতে পারো এবং (নিজেদের) সৌন্দর্যও ০০০12১০৯৮29 215 
ফুটিয়ে তুলতে পারো, (তবে আসল) পোশাক হচ্ছে 441 5৪০০ 0,১52 15,581 
তাকওয়ার পোশাক, আর এটাই হচ্ছে উত্তম এবং এটা _. 52 ও. + ০... 
আল্লাহর নিদর্শনসমূহেরও একটি (অংশ), আশা করা ও ০9১৬৭ 

যায় তারা শিক্ষা গ্রহণ করবে। 




















২৭. হে আদম সন্তানরা, শয়তান যেভাবে তোমাদের _ .*2 » 

পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, £:0060581 2 নি তে 
তেমনি করে তোমাদেরও সে যেন প্রতারিত করতে -০-,। ৮-০8৯৮ এ দত এত 8 ৮৭ ৯ ৯ পর 
না পারে, শয়তান তাদের উভয়ের (দেহ) থেকে 1 





তাদের পোশাক খুলে ফেলেছিলো, যাতে করে তাদের ০ 2৮০ 521৪ তে 
উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের কাছে উন্মুক্ত হয়ে রর 401, ১1০0195০8১৭ 
পড়ে; মুলত) সে নিজে এবং তার সংগী-সাথীরা রন 

তোমাদের এমন সব স্থান থেকে দেখতে পায়, যেখান 


থেকে তোমরা তাদের দেখতে পাও না; তাদের জন্যে 1 
শয়তানকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি- যারা শু ০9০8৫ লা] গা ০৮০৯।। 
(আমার ওপর) ঈমান আনে না । 

















২৮. তারা যখন কোনো অশ্লীল কাজ করে, তখন বলে, 12" হিট 23১0 নু 
আমরা আমাদের পূর্বপুরুষদের এর ওপর পেয়েছি ৯৯ ০৯9 19 দা ] 2 


এবং স্বয়ং আল্লাহ তায়ালাই আমাদের এর নির্দেশ 2 রে [১১০1 481913515 
দিয়েছেন; (হে নবী,) তুমি বলো, আল্লাহ তায় 1 রা ক রে 5 ক 
কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না; তোমরা কি 15 41 0ঠ 5,515 2 18 
আল্লাহ তায়ালা সম্পর্কে এমন কিছু বলছো, যার ” টার 
ব্যাপারে তোমরা কিছুই জানো না। ও ০৭৮৬) 




















২৯. তুমি বলো, আমার রব তো শুধু ন্যায়- ।+ ৮* এ ৬০ তা পা 
ইনসাফেরই আদেশ দেন, তৌর আদেশ হচ্ছে), 19৮৮9 ৮০৪02 ৫8) 598 


প্রতিটি এবাদাতেই তোমরা তোমাদের লক্ষ্য স্থির 2221০ রঃ ডিক চবি হে 
রাখবে; নিজেদের জীবন বিধানকে একান্তভাবে তার 2 ০ ই এ 
জন্যে খালেস করে তাকেই তোমরা ডাকো; যেভাবে ৮৫107 কর 21 ০৮০৯ 
তিনি তোমাদের (সৃষ্টির) শুর করেছেন সেভাবেই ৯০৯০৫ 
তোমরা (তার কাছেই) ফিরে যাবে । চু ০)9১ ৯ 




















পারা ৮ ওয়ালাও আন্নানা ১৬৭ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


৩০. একদল লোককে তিনি সঠিক পথ দেখিয়েছেন, ৫11 ৮ ৮ রর 
(অপরদিকে) আরেক দলের ওপর গোমরাহী ঠক ডি ৬ 62385 ১১৩৪১, 
(বিদ্রোহ) ভালোভাবেই চেপে বসেছে; এরা আল্লাহ * +*51*77+1" 

তায়ালাকে বাদ দিয়ে শয়তানদের নিজেদের ৬০ 251905৮৮811 40৯] 
অভিভাবক বানিয়ে নিয়েছে, অথচ তারা মনে করে ৮৪১ পানি ৯ এত তা ৯০৩ ৯ পাশা 4 
তারাই হেদায়াতপ্রাপ্ত। ০/9০০৪০-৮০১| 9৮০৯9 44 395 

















৩১. হে আদম সন্তানরা, তোমরা প্রতিটি এবাদাতের ,12 725 * 11 

সময়ই তোমাদের সৌন্দর্য (-মগ্ডিত পোশাক) গ্রহণ ৩৩2৮৪ রি পা 1০52 
করো, তোমরা খাও এবং পান করো, তবে কোনো 519 3১919: বটি 
অবস্থাতেই অপচয় করো না, অবশ্যই আল্লাহ তায়ালা টি 2 দিবাগত, 
অপচয়কারীদের পছন্দ করেন না। উ ০১১০] লিল 401 














প্র তা ৯ পা ০৪ 


৩২. (হে নবী,) তুমি বলো, আন্রাহ তায়ালার £*1 নত 
সেসব সৌন্দর্য (-মপ্তিত পোশাক) এবং পবিত্র খাবার 6০০ ঠিঃ 5 টি ৬০০৪ 


তোমাদের জন্যে কে হারাম করেছে? যেগুলো তিনি 2 ] ০] 
স্বয়ং তার বান্দাদের জন্যে উদ্ভাবন করেছেন; তুমি ৩৪. 33511 নি রে 15 রত 
বলো, দে দে দান 01 8৮-2111) 41০89 
পার্থিব পাওনা, (অবশ্য) কেয়ামতের দিনও এগুলো ৬০” রি ভিতরে 2 
ঈমানদারদের জন্যেই (নির্দিষ্ট থাকবে); এভাবেই ০28) 1৬৫, এ] | £2]12 
আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্যে আমার আয়াতসমূহ তেরি 

খুলে খুলে বর্ণনা করি। ৪ 05 [96 ৬৭২ 
































রা পাতা পাতে তা পারি 


৩৩. তুমি বলো, হা, আমার রব অবশ্যই যাবতীয় 17 পপ 
্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ, গুনাহ ও অন্যায়ভাবে 52১65০212109)0৮1 


বাড়াবাড়ি করাকে হারাম করেছেন, (তিনি আরো ৮1 
হারাম করেছেন) তোমরা আল্লাহর সাথে (অন্য 3125528501948015০09 
কাউকে) শরীক করবে, যার ব্যাপারে তিনি কখনো 11 12401) 2 

কোনো সনদ নাধিল করেননি এবং আল্লাহ তায়ালা 34৮3-০1০: ্ 21৮৯৩ ৩টি 


সম্পর্কে তোমরা এমন সব কথা বলবে, যার ব্যাপারে ৃ 61540 ] |] 
তোমাদের কোনোই জ্ঞান নেই। রি 1৮699 





























৩৪. প্রত্যেক জাতির জন্যেই (তার উথ্থান-পতনের) ৮(ততল 74217 
একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে, যখন তাদের সে ০৫ গ৯130 টি ৭229 
মেয়াদ আসবে তখন তারা একদন্ডও বিলম্ব করবে না, ত৯৪ টানি পে চুল তা ০৯০৫৭ 
তেমনি তারা এক মুহূর্ত এগুতেও পারবে না। ০9০১৪০০৭39০ 49১5 











25 এল 428 


৩৫. হে আদম সন্তানরা যখনি তোমাদের কাছে 2517 [৭1 
তোমাদের মধ্য থেকে রসূলরা আসবে, যারা তোমাদের রাড 32৮ 1৩৪ 


কাছে আমার আয়াতসমূহ পড়ে শোনাবে, তখন যে 09401 ৬০, প 4৯০ ০) 9০4 
(ও যারা সে অনুযায়ী) তাকওয়া অবলম্বন করবে এবং পা ৯িিপ উপ ৯০ হাপি ৯ সাপ হি 
(নিজেদের) সংশোধন করে নেবে, তাদের কোনোই € ৬৭১১ ০ 5--572-)55১$ 
ভয় থাকবে না, তারা কখনো দুশ্চন্তাও করবে না। 























৩৬. আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন (2+:1(১৮2121: * ছু? 
করবে এবং এ (সত্য) নিয়ে অহংকার করবে, তারা (2257253316০579 


হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন 296150-5০)৮ শির্লী 








পারা ৮ ওয়ালাও আন্নানা + ১৬৮ ৬//$/.810012180809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সূরা আল আ'রাফ 


কর বি গা ০ 4/ চে ০১ ভি টি 
তি ৫০ 515548০০38 
রাবার দর 1013০289519 28501 2 
এ নাল) ৩5209০3০0186--85 
রবে আদি আনার তে টে 15655515125 116,41 45: ০ ৬2 
উতলা পে বিরুদ্ধে সাক্ষ্য দেবে, রি ৪ 3১8 0৫-১৯ রর 



































৩৮. আল্লাহ তায়ালা বলবেন, তোমাদের আগে যেসব হি এপ 2 
মানুষের দল, জ্বিনের দল গত হয়ে গেছে, তাদের ৬০০০৪ ১৪০28195510 


সাথে তোমরাও আজ সবাই জাহান্নামের আগুনে ॥ 15] ৮০০৯, ৯৭ 
প্রবেশ করো; এমনি করে যখন এক একটি জনগোষ্ঠী 2 ১) ৬৩০) পি 


(জাহান্নামে) দাখিল হতে থাকবে, তখন তারা তাদের 2, ১1524 ঃা2122112 
(সাথী ভাই) বোনদের ওপর লানত দিতে থাকবে, ৃ দি রি 
এভাবে (লোনত দিতে দিতে) যখন সবাই সেখানে -০৮১৯০০৪, ৯১191, ১19 
গিয়ে একত্র হবে, তখন তাদের শেষের দলটি পূর্ববর্তী » নি? 

দলের ব্যাপারে বলবে, হে আমাদের রব, এরাই হচ্ছে ৮৮9615ঠা2 58515) ৯719 
সেসব লোক যারা আমাদের গোমরাহ করেছিলো, তুমি গ 

এদের আগুনের শাস্তি দ্বিগুণ করে দাও; আল্লাহ তায়ালা ০৩94 0 ১১1 521৫515165 
বলবেন, (আজ) তোমাদের প্রত্যেকের (শাস্তিই) হবে টনি 






































দ্বিগুণ, কিন্তু তোমরা তো (বিষয়টি) জানো টে শ ০০৮ 15 





পি পাপা 


৩৯. তাদের প্রথম দলটি তাদের শেষের দলটিকে ? 
বলবে, (হা, আমরা অপরাধী হয়ে বালে ০৫16 0০৯১৭ ০৯5০062 


তোমাদেরও আমাদের ওপর কোনো শ্রেষ্ঠতু ছিলো শে 
না, (এ সময় আল্লাহর ঘোষণা আসবে), তোমরা 21621 ডি 
(আজ) নিজ নিজ কর্মফলের জন্যে আযাবের স্বাদ ০৫ 





পা টিটি টিপা ১ ০9টি 





৪ ৩/% 





গ্রহণ করতে থাকো । 
৮০১৮১ -2৮9৮০৯ ২৩ ৩ 4৪ ৮১ ৮৯ 


৪০. অবশ্যই যারা আমার অস্বীকার 153 

করেছে এবং বিদ্রোহ করে তা থেকে মুখ ফিরিয়ে পির 219৩6০891৩ 
নিয়েছে, ভাদের জন্যে কখনো (রহমত ভরা) ০/9-১295-11-19০তশ্ঞ 
আসমানের দুয়ার খুলে দেয়া হবে না, না এরা জান্নাতে টরতি হিট, 
প্রবেশ করতে পারবে- যতোক্ষণ পর্যন্ত একটি সুঁচের ৮2৯] ৮০০ 0৭ ৫ ৬৯৪৭ 
ছিদ্রপথ দিয়ে একটি উট প্রবেশ করতে পারবে, আমি 

এভাবেই অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি। ৪ ৩ ০১৯০ ৩৫১০ 























৪১. (সেদিন) তাদের জন্যে বিছানা থাকবে জাহান্নামের ৷ 17৫” তর, ৮৪৮০ ৯৬ ৯৭ 
(আগুনের, আবার এই আগুনই হবে) তাদের ওপরের 15 ৩52 ১৪০৮২ ৬০৮৪1 
রা এভাবেই আমি যালেমদের প্রতিফল দিয়ে ৫ পু ১৯6 এ0৫2 











৪২. যারা (আমার ওপর) ঈমান এনেছে এবং নেক ,. * 14] : 
আমল করেছে, আমি (তাদের) কাউকেই তাদের * » |151559 1921 ০83-119 


সাধ্যের বাইরে দায়িতৃ দেই না, এ লোকেরাই হচ্ছে 19 1222581086-ার 
পারা ৮ ওয়ালাও আন্নানা +১৬৯ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 
জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে । রা রা রিটন 
৪ € 99915 (3 -০55241 -৯ 








ই পে ০০5০ ৩১০১১১৩3০02 
রে কি হে ৩০৯315৯0১৯৩ 
পি ০১-৩১-16৬০ 
টে  ৫2১০০১-0-০1০৬০৩82 
বে 8 44201৯8৯ 








শট ঠি শটিপানি পা ০9৮9 পা পা কিলদি92 £৯ সি 


ঘোষণা দেয়া হবে, এই হচ্ছে সে জান্নাত আজ ৪ ০০০০) ৮০৬ [০৪ ৪০991 
তোমাদের যার উত্তরাধিকারী করে দেয়া হলো, (আর টি, 
এটা হচ্ছে সেসব কাজের প্রতিফল) যা তোমরা 


(দুনিয়ায়) করছিলে । 








8৪. জান্নাতের অধিবাসীরা জাহান্নামী লোকদের ডেকে *% * 151 ৮ 1৯ এ 1৭ টা 
রর ৩৪১৮ ০০ ্ ৯৫9 





বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা 
করেছিলেন আমরা তা সত্য পেয়েছি, তোমরা কি ০”? পা ধা 15629116952 
তোমাদের মালিকের ওয়াদাসমূহকে সঠিক পেয়েছো? (৪ 5 রি দিন 
তারা বলবে, হা- অতপর তাদের মাঝে একজন ০137 ৬৯০০১ 176,082 22) ১০9 
ঘোষণাকারী ঘোষণা করবে_ যালেমদের ওপর আল্লাহ তত) তলে উিতী ৯ পাসিতা 
তায়ালার লানত হোক, & ০1816412০০2 














৪৫. (লানত হোক ত তাদের ওপরও) যারা মানুষদের পাপ ৯০৪ থু তিতা ৮৪৯0 ০৩৮৬ 
আল্লাহ তায়ালার পথ থেকে বিরত রাখতো এবইতাতে (69529401 25555 992 লেী। 
বক্রতা খুঁজে বেড়াতো, আর তারা শেষ বিচারের 

দিনকেও অস্বীকার করতো। ভ 035848524/0-৮2959 











. তাদের উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে, চি 
রে দেয়ালের) উচু স্থানের রী থাকবে (আরেক 05) ০091 05০০০৯৯ ৪9 
০ ০০০০০৯৩ 


পেশ ৯29৮ পা 21 তা টির সেটি 


পারবে, তারা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে, 12127” ও টা 
তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। এরা (যদিও) 95১৮7 উহ হি রে 


তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু প্রতি - 
মুহূর্তে) এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ ০)9৯৮০৭-৮১9 
করছে। 











৪৭. অতপর যখন তাদের জাহান্নামের ঢা 
অধিবাসীদের (আযাবের) দিকে ফিরিয়ে দেয়া হবে, 01 পি ০০ 10 
(তখন) তারা বলবে, হে আমাদের রব, আমাদের গতি 

(তুমি) যালেম সস্প্দায়ের অন্ত্ক্ত করো না। ৪ ০৮801810৫০580016 














৪৮. অতপর (পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের) +৮০*£ "৪৮1 বু 
উচু স্থানে অবস্থানকারী ব্যক্তিরা (জাহান্নামের) -৯১১১৭ 3 হার ৬ )9 
লোকদের-যাদের তারা নিজ নিজ চিহৃ অনুযায়ী তিল 828৫ 1201০ ১6৩7৯ -21 
চিনতে পারবে- ডেকে বলবে, (কই) তোমাদের (০9০৮৯০৪ী৪5 (৩1০ 1910 ০৪৮৯০৪ 
দলবল কোনোটাই তো (আজ) কাজে এলো না, 

পারা ৮ ওয়ালাও আন্নান ক ১৭০ ৬//৬/.৪100121780809171017001-019 











)২1২211০ ৩২০১11২৪১৪১ 


কি 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


তোমরা যে অহংকার করতে (তাও কোনো কাজে পর টপ ৯০৫2 
এলো না)! 992 








৪৯. এরা কি সে সব লোক নয়, (দুনিয়ায়) যাদের ০৫) ৮ ০41₹+ত * ৪৯৩৮ ৩৭ 
ব্যাপারে তোমরা কসম করে বলতে, আল্লাহ তায়ালা 441-৮৪41-- ০21 এ 
তার রহমতের কোনো অংশই এদের দান করবেন * £%1 ০২৫ ও বুছ৫9 1:1,2 

না (অথচ আজ এদেরকেই আল্লাহ তায়ালা বলছেন); প55 2 191-১1 ১2০৯) 
তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, তোমাদের ওপর পপ ৯ ভু জাতিত 
কোনো ভয় নেই, না তোমরা কোনো রকম দুশ্চিন্তা ৪ ০৪১১৯-৮1১9 
করবে। 

















টি বলবে, উল ওপর সামান্য কিছু পানি তা ০০০৪30০০৮59 


পাপা ১৮৯ পি ৯ পা 


(অন্তত) তোমরা ঢেলে দাও, অথবা আল্লাহ তায়ালা , ০) ৮ ৫ 15 
তোমাদের যে রেষেক দান করেছেন তার কিয়দংশ 48159) 59 গণ বে 191 
আমাদের দীও); তারা বলবে, আল্লাহ তায়ালা (আজ ০০০ ৮৭ 

95711 ও ০8৫1 & ০০5১2 40011916 

















৫১. যারা দ্বীনকে খেল-তামাশায় পরিণত করে 0 ৮০০ ৪০০৯ 
রেখেছিলো এবং পার্থিব জীবন তাদেরকে প্রতারণা 4 31991-৯4১ 19৭1 ০891 


(দিয়ে) আটকে রেখেছিলো, তাদের আজ আমি *০+:%6*] 510) ৮) দি 
(ঠিক) সেভাবেই ভুলে যাবো যেভাবে তারা আমার) - ৪ 311 ই 
সামনা সামনি হওয়ার এ দিনটিকে দেনিয়ায়) 11215, 20152512 
ভুলে গিয়েছিলো । তারা আমার আয়াতসমূহকেও ্ে রর 1৩০৯৪ রা ও 

অস্বীকার করতো । ৪ ০9০৩ 0213 




















৫২. আমি তাদের কাছে এমন একটি কিতাব নিয়ে (51754 ৯৫ 4৮ 
এসেছি, যাকে আমি (আমার বিশদ) জান ঘর (সম ৫15৫6 24-০5-০৯২৯ 0859 
দ্ধ করে) বর্ণনা করেছি, যে সম্প্রদায়ের লোকেরা (এর ৮৯৪ চি সদ পুপ*ত ও 

ওপর) ঈমান আনবে, এ কিতাব তাদের জন্যে (হবে) ৪ ০9৭ [955 2৮৯১9 ০৪৩৪ 
হেদায়াত ও রহমত । 














হে নিল দেবা ভন) কাছে লো $305-059 58105582507 
আই দলিল $50১5৩265-553311050 2050 
এ ছল ৩2০1094825055025 22 
সর দা 03504193528 
টি) জে ই রা 53৩21 


মিথ্যা আরোপ করতো, তাও তাদের কাছ থেকে (আজ) 






































হারিয়ে গেছে। 
আু, ০৫, 25৮ আ 


৫৪. রা তোমাদের রব আল্লাহ তায়ালা, যিনি ডি 
সা রনি ০১৫9১1$5৩514০05৩ 
অতপর তিনি "আরশের, ওপর অধিষ্ঠিত হন] ৫5৪৭ ০105 


পারা ৮ ওয়ালাও আন্নানা ৭৮১৭১ ড////.810081780809171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


নি দিভিন দর হা বা রিভি 687777 

দ্রুতগতিতে তা একে অন্যকে অনুসরণ করে, সুরুজ, রে 
চাদ ও তারাসমূহকে তীর বিধানের অধীন করে 2 81152 ০৮]। 
রাখা হয়েছে; জেনে রেখো, সৃষ্টি (যেহেতু) তার, উঠ 78 215 
(সুতরাং তার ওপর) সার্বভৌম ক্ষমতাও একমাত্র 2 0১৯৮ সভা এয়া ৭2 
তার; সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালা অত্যন্ত ”*1 
বরকতময় । ও ৬প্০*] ৮০) 




















৫৫. তোমরা বিনয়ের সাথে ও চুপিসারে তোমাদের প রি প৪2আ৮ 0৭০? 
রবে ডাকে ভবশান তিনি সমাজনকাইলের £017858290556৮4)155 3 


পাঠ পাকি০9টি 


নীরা বরিনিলা। টনি 








৫৬. (আল্লাহর) যমীনে (একবার) তার শাস্তি স্থাপনের 1১১৫০৩৫3193 89 
পর তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, তোমরা ভয় ও রিতা চিতা গা 
আশা নিয়ে একমাত্র তাকেই ডাকো; অবশ্যই আল্লাহর 4/ ৮৬৯২) ০1, ৮০২৮৪91১9 ৪9১19 
রহমত নেক লোকদের অতি কাছে রয়েছে। 











৯০, পা গু ৯ তা 


৪ ০০:০-৯০]| ০০ ০৯১ 





যিনি বাতাসকে পা টিশার্ট তি ০9 তা 
সি তিনি ৩৯৯ 19৯ ন)11 4০ ৩১199 


শেষ পর্যন্ত যখন সে বাতাস (পানির) ভারী মেঘমালা 1215... নিতেন . 
বহন করে (চলতে থাকে); তখন আমি তাকে একটি টিবি 1 ০০৯)098 


পাটি পাঠ পু প্পা ১:-917-9 1 





মৃত জনপদের দিকে পাঠিয়ে দেই, অতপর (সে) 0 20596 এ% 90288 


মেঘ থেকে আমি পানি বর্ষণ করি এবং তা দিয়ে র 8০৭ 
(মীন থেকে) আমি সব ধরনের ফলমূল বের করে ৩4১৫৯ ০০০১ 
আনি; এভাবেই আমি মৃতকে (জীবন থেকে) বের ০০0 পি &৯-9 1 পানি 

করে আনবো, আশা করা যায়, তোমরা (এ থেকে) 09365 -2151 (9 ৫১৯৭ 

কিছু শিক্ষা গ্রহণ করবে । 

















৫৮. উৎকৃষ্ট যমীন তার মালিকের আদেশে তার ০০৮৮৮ ০০০ ১ তা০9 ৬ ১, ০ বাটি তা 
ডিৎকৃষ্ট) ফসলই উৎপন্ন করে, আর যে যমীন বিনষ্ট 52) ৩9 45606১৯৭০৪৯] ০19 


হয়ে গেছে তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন 511,11145172এ হিঃ 
করে না; এভাবেই আমি আমার নিদর্শনসমূহ স্পষ্ট 1৩৫ 55315745৩25 


করে বর্ণনা করি- এমন এক জাতির জন্যে, যারা ৪০ 1 ৮০ 
(এসব নেয়ামতের) কৃতজ্ঞতা জ্ঞাপন করে। নি রি ৪ 




















৫৯. আমি নৃহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, িরন্ব্ট্র্ড 
অতপর তা বললো, হে আমার জাতি, [৪ 367554155075 82 
তোমরা আল্লাহ তায়ালার দাসত্ব (কবুল) করো, (1,8০5 411 ০৮৫০ 48119-৯51 
তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই; টিরিনিলিরা রর 
আমি আসলেই তোমাদের ওপর এক কঠিন দিনের $ ৪০ [54 1$2৫5০৮1 
আযাবের আশংকা করছি। 

















৬০, তার জাতির নেতারা বললো হে নূহ), আমরা ৯ 8 প্িপাটি | পট পা 
নিশ্চিত দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট বিভ্রান্তিতে 0153 ০১159 তু ০ 
(নিমজ্জিত) রয়েছো। দত 








পারা ৮ ওয়ালাও আন্নানা ১৭২ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ নানান 


৬১. সে বললো, হে আমার জাতি, স২1০71155 না 
কোনোরকম বিভ্রান্তি নেই, আমি হচ্ছি সৃষ্টিকুলের রি 2 [9 রি 
মালিকের পক্ষ থেকে (পাঠানো) একজন রসূল | ৪ ০০৮] ০১০2 495) 











৬২. (আমার কাজ হচ্ছে) আমি আমার মালিকের ৮11৮ *£7 ০০ 711 "৫70 
বাণীসমূৃহ তোমাদের কাছে পৌছে দেবো এবং -59৮৫1০০3909)-7 
তোমাদের শুভ কামনা করবো, (কেননা আখেরাত ৯০৭2 ৩7৬ 

সম্পর্কে) আমি আল্লাহ তায়ালার কাছ থেকে এমন ৪ ০9০৯9 ১0481 ০ 


কিছু কথা জানি যা তোমরা জানো না। 











৬৩. তোমরা কি (এতে) আশ্চর্যবিত হচ্ছো যে, 1. ৮90 /১০১ 2/৯ ৯- 

তোমাদের কাছে তোমাদেরই (মতো) একজন ৬৪৪৪৪) ৩১১৫2 ০1০ 
মানুষের ওপর তোমাদের মালিকের বাণী এসেছে, * £দ7171+25217 *2: ২৯০] * ৭০ 

যাতে করে সে তোমাদের (আযাব সম্পর্কে) সতর্ক -৮8414191985529 ৮6905 ০৯) 
করে দিতে পারে এবং তোমরাও (সময় থাকতে) 2 
সাবধান হবে । আশা করা যায় তোমাদের ওপর দয়া 

করা হবে। 























৬৪. অতপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, আমি , ১০₹- ”* দু? 2০ ছু 
তাকে এবং তার সাথে যারা নৌকায় (মজুদ) ছিলো, (84555800192 5 595043 
তাদের সবাইকে (বিপর্যয় থেকে) উদ্ধার করলাম, ১1251, রি দি 
আর যারা আমার আযাবসমূহকে মিথ্যা বলেছে তাদের টিসি 15 5589 এ] 
আমি € তে) ডুবিয়ে দিলাম; এরা ছিলো (আসলেই রড 215 *212 ০০ 
গড়া ও) অন্ধ জাতি ও) ০০০ 0০9919)6০)1 














৬৫. (আমি) আদ জাতির কাছে (পাঠিয়েছিলাম) | 2০১71 1%.16+2 5121 3৫100 
তাদেরই এক ভাই হুদকে, সে (তাদের) বললো, গি ১2 


হে আমার জাতি, তোমরা আল্লাহ তায়ালার দাসত ৮711৮5574 
(স্বীকার) করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো গু 9 998০ 9১০5১ এ 1 ০০-০/০ 44 


ইলাহ নেই; তোমরা কি (তাকে) ভয় করো না? 

















৬৬. তার জাতির সরদাররা, যারা কুফরী করেছে, 51 "তা [রা 
তারা বললো, আমরা তো নিশ্চিত দেখছি তুমি 4০51011558৩5656৩53 30106 


নিরুদ্ধিতার মাঝে আছো, অবশ্যই আমরা মনে করি রা 2০৭ ডু ও ৮৫৮ ৯২ 
দিদা ঠাপা ৪ ০০৪41 52 45550192267 














৬৭. সে বললো, হে আমার জাতি, আমার সাথে * এ৫ [5 5৮1৫” শ জলির পা? 
কোনোরকম নির্বৃদ্ধিতা নেই, বরং আমি হচ্ছি) (৮449 2০16০ ৫০ ০ [98 ০ 

৫ কের প পাঠানে এ পাড়ি পা ৯৬ 2৯০৩ 
নি 758 ৪ ৬ম ০০১০০ ০9১ 














৬৮. (আমার দায়িত্ব হচ্ছে) আমি আমার মালিকের ₹০( "21172 তি 
এডি নি ১ র্ 


তোমাদের একজন বিশ্বস্ত শুভাকাংঘীও বটে! ৪ ৬০ 





৬৯. তোমরা কি বিষ্মিত হচ্ছো, তোমাদের কাছে * 2 এ * ০৯, * ৮ টা ১০০ 
তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদেরই (মতো) ৮৫952 39 পর্৯ ৩০০৯১০9 


একজন মানুষের ওপর তোমাদের জন্যে (সুস্পষ্ট) বাণী £ 7-০-2/১৮ ০9৮ *7১-০) 59 পা তা 
এসেছে; যাতে করে (এ দিয়ে) সে তোমাদের (আযাবের) 3119১১195৮১ ৩-০৮ ৬৯১৫ 
ভয় দেখাতে পারে। স্মরণ করো; যখন আল্লাহ তায়ালা 

নূহের পর তোমাদেরকে এই যমীনে খলীফা বানিয়েছেন ঠ055৮০592পহ 


পারা ৮ ওয়ালাও আন্নান ১৭৩ ৬//$/.810012180809171017001.019 











রা দস রটি 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


এবং অন্যান্য সৃষ্টির মাঝে তিনি তোমাদের বেশী ৮৭175০৪৮০৮৮ ১৪৮ 
ক্ষমতা দান করেছেন, অতএব (হে আমার জাতি), %ঠ| 19১43055865 ঢো। 08.৮5199 
তোমরা আল্লাহ তায়ালার অনুগ্রহগুলো স্মরণ করো, ডি 159 “হি 4/ 
আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে ভি 

পারবে । 




















৭০. তারা (হুদকে) বললো, তুমি কি আমাদের ,০- 4৮ ৮৮৯৮ 

কাছে এ জন্যেই এসেছো যে, আমরা কেবল 555555-5 3 ০০5৪ 03515 
এক আল্লাহর এবাদাত করবো এবং আমাদের চরিত 
পূর্বপুরুষরা যাদের এবাদাত করেছে তাদের বাদ 31056105156 ০5204 
দিয়ে দেবো! (হা, এটাই যদি হয়), তাহলে নিয়ে 

এসো আমাদের কাছে সে (আযাবের) বিষয়টি, যার 

ব্যাপারে তুমি আমাদের (এতো) ভয় দেখাচ্ছো, 

যদি তুমি সত্যবাদী হও! 

















৭১. সে বললো, তোমাদের ওপর তোমাদের মালিকের ₹ * ৯ 2 ৭এ ৯ দাত রুপ 
পক্ষ থেকে আযাব ও ক্রোধ তো নির্ধারিত হয়েই -+৯4-৮34 ৯ 65258 

আছে; তোমরা কি আমার সাথে সে (মিথ্যা মাবুদদের) শু পপ» 
নামগ্ডলোর ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও, যা ৮৩০১2১- রা চি 


তোমরা এবং তোমাদের বাপ-দাদারা (এমনি এমনিই) 2১1 0153 05 421094280১5 
রেখে দিয়েছো, যার ব্যাপারে আল্লাহ তায়ালা কোনো , 4 5 পি 212 র্ 2০:৯৮ 
রকম সনদ নাযিল করেননি; (অতএব) তোমরা “22 2, 

(তোমাদের পরিণতির) অপেক্ষা করো, আমিও + হত 531198% ৬৮1০ ০০ 




















চিনি পাও 


তোমাদের সাথে অপেক্ষা করতে থাকবো । ও ০৭১৮০ ০ 








৭২. অতপর আমি তাকে এবং তার সাথে যেসব পাটি পা ভাপা পা ভি 2.৮ ০215 ৯ 
(িমানদার) ব্যক্তিরা ছিলো, তাদের আমার রহমত 53 22০৯১ ৮০০৭৪15 40 
দ্বারা (আযাব থেকে) বাচিয়ে দিলাম, আর যারা টি 
আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি তাদের 29150193289 521 559 
নির্মূল করে দিলাম, (আসলে) ওরা ঈমানদারই ছিলো টিনার 
না। 








ও ০০৭15) 





নিত রি লি, [588 0$-4-1৮50৫1598412 
এ 92520545585 
ই 5০0355954০০ 
পর জে পে 16280503048 
এসে তোমাদের পাকড়াও করবে । ৪৮৮ 























5 পা? £ রা 225 টি প্র পা পা £চ 2০-৯,৮ 


৭৪. স্মরণ করো, যখন তিনি আদ জাতির পর 0: 5215 টিকে ১] 
তোমাদের (দুনিয়ায়) খলীফা বানিয়েছিলেন এবং গা ও ্ট 


৮ 


যমীনে তিনি তোমাদের প্রতিষ্ঠা দান করেছেন, তোমরা ০93৯৮ ০৪১ & ৮4292 ১০ 








পারা ৮ ওয়ালাও আন্নানা ১৭৪ ৬///%4.21000181780809171017001-019 


7 টি 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 
এর সমতল ভূমি থেকে (মাটি নিয়ে) প্রাসাদ বানাচ্ছো, মিঃ ৯1109: ক 5 
আর পাহাড় কেটে কেটে নিজেদের ঘর-বাড়ি তৈরী এনা 4১৮৩2 
করতে পারছো, অতএব তোমরা আল্লাহ তায়ালার (এ 12 চি 4121। 33515 
জ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত) নেয়ামতগুলোকে স্মরণ ও রি টা রঃ 
করো এবং যমীনে তোমরা বিপর্যয় ঘটিয়ো না। ও ০২০০৪ ০০১%। 

















/৯-০৩ তা -2৮/ 


৭৫. তার জাতির সেসব নেতৃস্থানীয় লোক, 4558 ০5195221০83 ২০1 8 


নিজেদের গৌরবের বড়াই করতো- অপেক্ষাকৃত রী রি 
পাপা ডি পা 5৯৮2 4৯ 


শ্রেণীর লোকদের- যারা তাদের মধ্য থেকে ঈমান ১ ঢু 
এনেছে- বললো, তোমরা কি সত্যিই জানো, সন 2 ৩ ৩12৯1 ৩৭377 


ক 1 বেশ পা ৯১০০ পা 


তার মালিকের পাঠানো একজন রসূল; তারা বললো 119,455 +* 4 
(হা), তার সাথে যে বাণী পাঠানো হয়েছে আমরা তা 196”3১০2০০৮, রে 


বিশ্বাস করি। ও 09০8০420০00 3 


রা 























৭৬. অতপর (সে) অহংকারী লোকেরা বললো, ০০2৮৪ নর 
তোমরা যা কিছুতে বিশ্বাস করো আমরা অবশ্যই তা ০73 01 119৭1 ০৪১ ০ 
টি ও 095৮৫ 





৭৭. অতপর, তারা উন্ত্রীটিকে মেরে ফেললো এবং * নিপা হা 
(এর দ্বারা) তারা তাদের মালিকের নির্দেশের এট ০3১ ০৬2155292 |19)£25 


বিরোধিতা করলো এবং তারা বললো, হে সালেহ +712+ 
(আমরা উদ্ত্ীটকে মেরে ফেলেছি), যদি তুমি ০২৫০10০৩০0০ 0 1269 


(সত্যিই) রসূল হয়ে থাকো তাহলে সে (আঘাবের) সিনে] 1 








নিয়ে এসো, যার ওয়াদা তুমি আমাদের 
দিচ্ছো। 








৭৮. অতপর এক প্রলয়ংকরী ভূমিকম্প তাদের গ্রাস নিয়ে 4 
করে ফেললো, ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে 9050815০0৯1 ০১৫5 


পড়ে 1 
৬ থাকলো । ও 2৪ 











শর পাপা /৯ 


৭৯, তারপর সে (নবী) তাদের কাছ থেকে সরে * 2211 “৫1 নু 
বি) তোকে আরা ওহ [58062০5455 


তোমাদের কাছে আমার মালিকের (সতর্ক) বাণী রর রর মা 
পৌছে দিয়েছিলাম এবং আমি তোমাদের জন্যে কল্যাণ ঠ ৬79৮৫ ০০৯১9 ০8) 4179 
কামনা করেছিলাম, কিন্তু তোমরা তো কল্যাণকামীদের 

পছন্দ করো না। 














৮০. (আমি) লুতকেও (পাঠিয়েছিলাম), যখন সে তার ₹% 
জাতিকে বলেছিলো, তোমরা এমন এক অশ্লীলতার 


কাজ নিয়ে যা তোমাদের আগে সৃষ্টিকুলের পনি 
কেউ নো কলি। ্ কলর 5 ০] 52 ০০ ০০৪ -০855 














৮১. তোমরা যৌন তৃপ্তির জন্যে নারীদের বাদ দিয়ে 1১০ *%%27 সিন 
পুরুষদের কাছে আসো, তোমরা হচ্ছো বরং এক 59352858452 ০2৮4 
08888 5026১715058 


রত 











৮২. তার জাতির তেখন) এ কথা বলা 





পারা ৮ ওয়ালাও আন্নানা ১৭৫ ৬//$/.810012180809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 
তাদের তোমাদের জনপদ থেকে বের করে দাও, ॥৯:০9 ৮৯৮০০ ৯০9 চির 
(কেননা) এরা হচ্ছে কিছু পাক পবিত্র মানুষ! -০৯915-8735 ০৫-৯০৯১স | 


পা ৮০0 তাপ 





৪ ০)9 ১৬৪৮৪ 
৮৩. অতপর (আযাব এসে গেলে) আমি তাকে এবং * 41 & রন ভিশনের 
তার পরিবার-পরিজনকে উদ্ধার করলাম, তার স্ত্রীকে রি 
ছাড়া- সে (আযাবে কবলিত) পেছনের লোকদের | 
) 283৯ রি 

















মধ্যে শামিল থেকে গেলো । 

৮৪. আমি তাদের ওপর প্রচ (আযাবের) বৃষ্টি 65285 পঃ ভি তি 
বর্ষণ করলাম; অতপর তুমি (ভালো করে) দেখো, রি টং 1১৮০ ্ ১ম 
অপরাধীদের পরিণাম কী ভয়াবহ! বিশ 5 








৮৫. আর মাদইয়ানবাসীদের কাছে (আমি (৮৫ ৪2515126211 
পাঠিয়েছিলাম) তাদেরই ভাই শোয়ায়বকে; সে তাদের [5০ রি ৮5595419 
বললো, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ ৮2৮”? 4 ॥ 1 

তায়ালার বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর পাটি 1৬2 119১০ 
কোনো ইলাহ নেই; তি র কাছে তত 7৯595 ৬ 8৮ ৭25017 এ পু 
মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে, টি ১ টির রা তা টা 
অতপর তোমরা (সে মোতাবেক) ঠিক ঠিক মতো (0701115253 49০1১515০41 
পরিমাপ ও ওযন করো, মান্ষদের (দেয়ার সময়) _,. রহ কা 
কখনো (কম দিয়ে তাদের) ক্ষতিগ্রস্ত করো না, আল্লাহ ০০০ ০১০খ। $15338 ১/9-০51591 
তায়ালার এ যমীনে তার (শান্তি ও) সংস্কার স্থাপিত /১:-০/-9 239 সু /১৮ ৯ 
হওয়ার পর তাতে (পুনরায়) বিপর্যয় সৃষ্টি করো না; ৮৪৫01 ৮1)৮5 ৮015৭৯১০ 
তোমরা যদি (আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনো হু ০5. 9 
তাহলে এটাই তোমাদের জন্যে ভালো । শু) ৫১০৪০ 





























৮৬. তোমরা প্রতিটি রাস্তায় এজন্যে বসে থেকো না 7? ্ কতা 
ৃ এ ০০ ৮ 19৬৯4 
যে, তোমরা লোকদের ধমক দেবে এবং যারা আল্লাহর ? 25 2৫ 5 এ 


ওপর ঈমান এনেছে তাদের তোমরা আল্লাহ তায়ালার 13০124৩০০০০ ০১৬০ 
পথ থেকে বিরত রাখবে, আর (সব সময়ই) বক্রতা /” টাটা 
(ও দোষক্রটি) খুঁজতে থাকবে; স্মরণ করো, যখন “42831 195212515+5155 
তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম, অতপর (আল্লাহ) এ 1750, দির 
তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন এবং তোমরা সি 
চেয়ে দেখো, কেমন হয়েছিলো বিপর্যয় সৃষ্টিকারীদের 

















৮৭. আমাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে তার 15152517252 8012 

১77 দি রা এ 415 
আর একটি দল যদি তার ওপর আদৌ ঈমান |9) ১0187-7860855এ 101 
না আনে, তারপরও তোমরা ধৈর্য ধারণ করো, সরি শু - রর -+ 
যতোক্ষণ না আল্লাহ তায়ালা নিজেই আমাদের মাঝে ৮১0০৫ ০ 


০০7০৪ 





২০ /১ ত পা তা পা পাটি পা ৮90) পা 9 ৯ 





একটা ফয়সালা করে দেন, তিনিই হচ্ছেন উত্তম 





পারা ৮ ওয়ালাও আন্নান ১৭৬ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 





৭ সুরা আল আ'রাফ 
2555 ০5195221261 ২০1 0৪ 


১০০৩1 পাঠ ডে, শি পাছেশা ৯ "চপ 





| ৮৮. তার সম্পদায়ের কিছু নেতৃস্থানীয় লোক- যারা 
টে অহংকার করছিলো- বললো, হে শোয়ায়ব, আমরা 
অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান 











৬) এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের 
| করে দেবো, অথবা তোমাদের অবশ্যই আমাদের 








জাতিতে ফিরে আসতে হবে; সে বললো, যদি আমরা 
(তোমাদের দ্বীনকে) পছন্দ নাও করি তাহলেও (কি তা 





মানতে হবে) £ 


19:41 ০3115 -8৭ এ১৯১৯ 


০5 & ৩১519০55০5৩ 








৮৯. সেখান থেকে আল্লাহ তায়ালা আমাদের (একবার) 
মুক্তি দেয়ার পর যদি আমরা আবার তোমাদের 
জীবনাদর্শে ফিরে আসি, তাহলে আমরা (এর মাধ্যমে) 
আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করবো; 
আমাদের পক্ষে এটা কখনো সম্ভব নয় যে, আমরা 
সেখানে ফিরে যাবো, হো) আমাদের রব আল্লাহ 
তায়ালা যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান 
(তাহলে সেটা ভিন্ন); অবশ্যই আমাদের মালিকের 
জ্ঞান সব কিছুর ওপর ব্যাপূত; আমরা একান্তভাবে 
আল্লাহ তায়ালার ওপর নির্ভর করি; (এবং আমরা 
বলি,) হে আমাদের রব, আমাদের এবং আমাদের 
জাতির মাঝে তুমি সঠিক ফয়সালা করে দাও, কারণ 
তুমিই হচ্ছো সর্বোত্তম ফয়সালাকারী । 





























পরা 02 


| &$ 14১০ 


চি তার! 355১006059৫ 

ড-০ পাপ ৩ রা তা তত ০৫ 
১০5৪ 0241 
2 1616851 


৮9৯ পা পা ভি পরপর 


৪ ০০811 ৮5 ০০১93401055 








৯০. তার জাতির নেতৃস্থানীয় লোক- যারা কুফরী 
করেছে, তারা (অন্য মানুষদের) বললো, তোমরা যদি 
শোয়ায়বের অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই 
ক্ষতিগ্রস্ত হবে 








এছ 558 51558 0071১৩। 48 


ভু নু ৯7900, ,৪পা-9 ১ -9/১পা0 


৪০১০০৯10৮০৫ পন 








৯১. অতপর একটা প্রচন্ড ভূকম্পন এসে তাদের * 
(এমনভাবে) আঘাত করলো, অতপর দেখতে দেখতে 
তারা সবাই তাদের নিজ নিজ ঘরেই মুখ থুবড়ে পড়ে 
থাকলো । 








৮0150 15স্ (88৯৮1০28656 
6৮৯51 


৩ ৬০ 








৯২. যারা শোয়ায়বকে অমান্য করলো, তারা যেমন 
(-ভাবে ধ্বংস হয়ে গেলো দেখে মনে হয়েছে) সেখানে 
কোনোদিন কেউ বসবাসই করেনি, (বস্তুত) যারা 
শোয়ায়বকে অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত । 








2221535556231%8া 


০০০০ ১2১০9 ৩৮ পঠিপাশ9ি 2 ডে পাক 


9 ০৪১০২1০2190 ৮25159৫20া 








৯৩. এরপর শোয়ায়ব তাদের কাছ থেকে সরে 

গেলো, (যাবার সময়) বললো, হে আমার জাতি, 

আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ 4% 

পৌছে দিয়েছিলাম, আমি (আন্তরিকভাবেই) তোমাদের 

কল্যাণও কামনা করেছিলাম । আমি কিভাবে এমন 
১১] সব মানুষের জন্যে (আজ) আফসোস করবো যারা 
(স্বয়ং আল্লাহকেই) অস্বীকার করে! 














?:-৯7%6 *র্ /১ ০৮৩ ০০ পাপা 
১6৫1 [9%7 ০69০৮ 499 
5 ৬1) 


1 ৯১ 


$ 52380% & ৬৭ 


পচ নিপা 








৯৪. আমি কোনো জনপদে কোনো নবী পাঠিয়েছি- 
অথচ সেই জনপদের মানুষদের অভাব ও কষ্ট দিয়ে 





পাকড়াও (করে পরীক্ষা) করিনি, এমনটি কখনো 
হয়নি, আশা করা গিয়েছিলো, তারা (আল্লাহ তায়ালার 
কাছে) বিনয়াবনত হবে । 
পারা ৯ কুা-লাল মালাউ 








১৭ 


1 053৩5255531541055 
সগ1515801250195092 


৪ ০০১৪ 


ড//৬/.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 
৯৫. অতপর আমি তাদের দুঃখ-কষ্টের জায়গাকে &প দ্রুত 2৩ পতি তত 2 
সচ্ছল অবস্থা দ্বারা বদলে দিয়েছি, এমনকি যখন ৩2৭ এগ ০৫2০0৬০০৫ 
তারা (আমার নেয়ামতের) প্রাচুর্য লাভ করলো, তখন 91১1 192191 05] ও ০1582 
তারা (আমাকে ভুলে গেলো এবং) বললো, সচ্ছলতা 201 ০০2৪ 4 ৫ 
ও অসচ্ছলতা তো আমাদের পূর্বপুরুষদের ওপরও ৫৯ 9 2882 ৮৬০১2 215 
এসেছে, অতপর আমি তাদের এমন আককম্মিকভাবে 

পাকড়াও করলাম, তারা টেরও পেলো না। 














৯৬. (অথচ) যদি জনপদের মানুষগ্ডলো (আল্লাহ ।* 257 1*-241 সক 
তায়ালার ওপর) ঈমান আনতো এবং তাকওয়া 1] 25819155580 ৫2০21 


পারা ৯ প্রা পা £উ পাশা পি 


অবলম্বন করতো, তাহলে আমি তাদের ওপর ০5122 
আসমান-যমীনের যাবতীয় বরকতের দুয়ার খুলে ৫০ ০০৬১০ 

দিতাম, কিন্তু তারা (আমার নবীকে) মিথ্যা প্রতিপন্ন (৮০:৪১ 15:32৮5৮15 
করলো, অতপর তাদের কর্মকান্ডের জন্যে আমি 

তাদের (ভীষণভাবে) পাকড়াও করলাম । 




















৯৭. লোকালয়ের মানুষগ্তলো কি এতোই নির্ভয় হয়ে (ছি 
গেছে তোরা মনে করে নিয়েছে, নিঝুম) রাতে তাদের ৭৮৪৯2 
ওপর আমার আযাব আসবে না, যখন তারা (গভীর) 

ঘুমে (বিভোর) থাকবে! 








৯৮. অথবা জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে রা 

একি 
গেছে যে,আমার আযাব তাদের ওপর মধ্য দিনে এসে রি 
পড়বে না_ যখন তারা খেল-তামাশায় মত্ত থাকবে! 





229 (৪ 








৯৯. কিংবা তারা কি আল্লাহ তায়ালার কৌশল থেকে ২ 4। ৮2৮ এপ অত, 0727৮1৮2171 
নির্ভয় হয়ে গেছে, আসলে আল্লাহ তায়ালার কৌশল ১1 441১ ০০ ১5548 ১1955 
থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিন্ত ৮৪৮17) 8527 
থাকতে পারে না। ও ০০১| [9811]. 











১০০. (আগের) লোকদের চলে যাওয়ার পর (সেখানে) '* ৮১৭ 7৮৮2 ৫ ৯ টাক নাল 
যারা পরে দুনিয়ার উত্তরাধিকারী হয়েছে, এ বিষয়টি ০৫ ০৯১১1 99)5 5291 ১৯2 
কি তাদের কখনো হেদায়াতের পথ দেখায় না যে, তি যি লি 

আমি ইচ্ছা করলে তাদের অপরাধের জন্যে তাদের - এ | রি ৬ বর 
পাকড়াও করতে পারি এবং (এমনভাবে) তাদের ে 3 
দিলের ওপর মোহর মেরে দিতে পারি, যাতে করে ৪৪2 2585 
তারা শুনতেই পাবে না। 

















১০১. এই যে জনপদসমূহ_ যাদের কিছু কিছু 62817 * 51 11৭ 
কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি, তাদের কাছে সুস্পষ্ট 1 ৬ 42০০ ৩। এও 
প্রমাণাদি নিয়ে অবশ্যই রসূলরা এসেছিলো, কিন্তু তারা (2$০5-13 ১-৮৪৮০০৪৪ ০৪19 
যে বিষয়টি এর আগে অস্বীকার করেছিলো, তার ওপর 57 / ভিজা রি ০১০০ স 
(এবারও) ঈমান আনলো না; আর এভাবেই আল্লাহ * 0৮6 ৮০195341০219-58211994 


পা 


তায়ালা কাফেরদের অন্তরে মোহর মেরে দেন। 803৫1 ০১649 23৩04 

















১০২. আমি এদের বেশীসংখ্যক মানুষকেই (আমার * 2 2 
সাথে সম্পাদিত) প্রতিশ্রতির পালনকারী হিসেবে ০19 ১৮০ ০৯909 
নে না অধিকাংশকেই আমি অপরাধী ৪ ৮১1০2519859 


পারা ৯ কা-লাল মালাউ ১৭৮ ৬///%4.2100181780809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


১০৩. অতপর আমি মুসাকে আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ (2. ্ ঠিক বলা পিপি ভু 
দিয়ে ফেরাউন ও তার পারিষদবার্গের কাছে পাঠিয়েছি, 25212 ৩-৪-৯০০ ৬০০৪০০৫ 


নে পা ভি ১ 


(কিন্তু) তারা সে নেদর্শন)গুলোর সাথে যুলুম 4%1$ € 5০654 5? 
৮217 875 । 1. 5০৯৯৫ 


বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন ছিলো! ৪ ০৩০৫০ 29500 ০ 











১০৪. মুসা বললো, হে ফেরাউন, অবশ্যই আমি *এ ৭০ ৯৭1 ৬৭৫টি 15 শাক 
সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন ৩2০৮3 021 ৪০১৪২ ৮৮9০9 


্ গু কে ০১১ 











১০৫. সত্য কথা আমি আল্লাহ তায়ালা সম্পর্কে ৬ স্ ৯০ 1৬৯০ 
টা পরো দা অনিভোমিদিও 2 
মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি, 

অতএব তুমি বনী ইসরাঈলদের মুক্তি দিয়ে) আমার 

সাথে যেতে দাও! 





১০৬. ফেরাউন বললো, তুমি যদি (সত্যিই তেমন) 
কোনো নিদর্শন নিয়ে এসে থাকো এবং তুমি যদি 
(তোমার দাবীতে) সত্যবাদী হও, তাহলে তা 
(সামনে) নিয়ে এসো! 











১০৭. অতপর সে তার হাতের লাঠিটি মাটিতে ৬৫ গ* এ গু ৯৪ » 
নিক্ষেপ করলো, সাথে সাথেই তা একটি দৃশ্যমান উ ০০০০৭ ০০150 422 ০805 
অজগরে পরিণত হয়ে গেলো- 








১০৮. এবং সে (বগল থেকে) তার হাত বের করলো, সপ পশু 
সাথে সাথে তা (উৎসাহী) দর্শকদের জন্যে চমকাতে & ০১541 750513656: 895 
লাগলো । 





১০৯. (এসব দেখে) ফেরাউনের জাতির প্রধান 
ব্যক্তিরা বললো, এ তো (দেখছি) একজন সুদক্ষ 





1৩১ এ| ০০০১১ [95 ০১৮/1০৪ 


যাদুকর! € ০০৮০ ১৯০ 








১১০. (আসলে এর মাধ্যমে) এ ব্যক্তি তোমাদেরকে ৯৯এ ৯০ 2৯৫৩৯ এ 
তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়, (এ ০৮৫5) ৬৫ পরকিটিীল ০1 98১৭ 
পরিস্থিতিতে) তোমরা (আমাকে) কি পরামর্শ দেবে? 











১১১. তারা ফেরাউনকে বললো, আপাতত তাকে 5 ুপ্। ২ ৭ “তাত ৮ দির 
এবং তার ভাইকে (এখানে) থাকতে দাও এবং (এ ৬21০1 ৯ ৭০)19হা9 টা 191 
সুযোগে) তোমরা শহরে-বন্দরে (সরকারী) সংগ্রাহক 

পাঠিয়ে দাও, 





£৯৮9/৮ পা 


১১২. যেন তারা দেশের সকল দক্ষ যাদুকরদের 2 
(অবিলম্বে) তোমার কাছে নিয়ে আসে। ৪৮15 3৯৮ 02 ৩92 








১১৩. যাদুকররা যখন ফেরাউনের কাছে এলো, তখন রি়াানতাদ নাভ 
তারা বললো, আমরা যদি (মুসার মোকাবেলায়) 5191915৩৯৮, 8১৮০ 2৯9 
বিজয়ী হই, তবে আমাদের জন্যে নিশ্চিত পুরস্কারের 

ব্যবস্থা থাকবে তো! ৪ ০৮21511০608 0115 








পারা ৯ কা-লাল মালাউ +১৭৯ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১১৪. সে বললো, হা (তা তো অবশ্যই) এবং তোমরাই 
হবে (দরবারের) ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম 











৭ সুরা আল আ'রাফ 


পাঠ 0৩৮০5 পা প্র ৯০, ৯ পাশা পি 


ডি ০৪ 





১১৫. তারা বললো, হে মুসা, (যোদুর বাণ) তুমি আগে 
নিক্ষেপ করবে- না আমরা নিক্ষেপকারী হবো! 





নিন 


১119018৩101 ০8০110 


পাঠ ৮9,৮9৯ পা পা ৯০৪০ 


৪ ৬১৪1৮| ০ ০৪৭ 








১১৬. সে বললো, তোমরাই (বরং) আগে নিক্ষেপ 
করো, অতপর তারা (তাদের বাণ) নিক্ষেপ করে 
মানুষদের দৃষ্টিশক্তির ওপর যাদু করে ফেললো, 
(নানাভাবে) তারা তাদের ভীত-আতংকিত করে 
তুললো, তারা (সেদিন সত্যিই) বড়ো যাদু (মন্ত্র) নিয়ে 
হাযির হয়েছিলো । 














522195-01) 1981 0 


£৯ £৯ ৮2 দি ৯ ০9 /৯ টিপা ঠি পা পা 


১৯5০ 95৮9০৯9৮৯১৯৭19 ০411 
৪448 





মূসার কাছে ওহী পাঠালাম, (তাকে 
বললাম এবার) তুমি যেমীনে) তোমার লাঠিটি নিক্ষেপ € 
করো, (নিক্ষিপ্ত হবার সাথে সাথেই) তা তাদের অলীক 
বানোয়াটগুলোকে গ্রাস করে ফেললো । 


৮5291০1 ০০০5 2৫1 ১22 


০9450 ০ ০813 51509 


পারা 


50125 








১১৮. ফলে সত্য প্রতিষ্ঠিত হলো, আর তারা যা কিছু £ 
বানিয়ে এনেছিলো তা মিথ্যা প্রতিপন্ন হলো। 


পা 8১ শঠিপানিপা ১ ০৯১০০ পা পাপা চট পাটি পাদ পাশ 


৪ ০915 1945 469 541 655 





১১৯. সেখানে তারা সবাই পরাভূত হলো এবং তারা 
লাঞ্ছিত হয়ে (ফিরে) গেলো। 


স্টিপ্রপ্পাঠি পা রা পাটি): /৯ পঠি ও শটিপ 


8 08১৮০156319 ৩0051 5135 








১২০. (সত্যের সামনে) তাদের (মস্তককে) অবনত 
করে দেয়া হলো। 


টর্চ 1 ০০৩ পা 


উ ০৪১৯-৪৮-22 





১২১. সমস্বরে) তারা বলে উঠলো, আমরা সৃষ্টিকুলের 
মালিকের ওপর ঈমান আনলাম, 


পাঠ পা 


& শি 452 07128 





১২২. (তিনি) মুসা ও হারূনের রব। 


পাঠিত 1:৮9 ৬ পা 


৪ ৬9১১9 ০৮৮9 ৪১ 








১২৩. ঘেটনার এই আককম্মিক মোড় পরিবর্তন দেখে) 
ফেরাউন বললো, (একি!) আমি তোমাদের কোনো 
রকম অনুমতি দেয়ার আগেই তোমরা তার ওপর 
ঈমান আনলে! (আসলে) এটা ছিলো তোমাদের 
নিশ্চিত ষড়যন্ত্র! (এ) নগরে (বসেই) তোমরা তা 
পাকিয়েছো, যাতে করে তার অধিবাসীদের তোমরা 
এখান থেকে বের করে দিতে পারো, অচিরেই তোমরা 
(এর পরিণাম) জানতে পারবে । 














পাপা ডি প্রা পা ৯ পা 1 ৮9 6 পা 
991০1০75৮৮৭ ০৪০১৩ ৭8 
-০/৯-০-9 প 00 2৩৩ 


$৪১০৪৮৫০১৮11৯০1 ০৮৫1 


০৯৩৪০৪৯7৯85) 


শু এ 








১২৪. আমি অবশ্যই তোমাদের একদিকের হাতগুলো 
ও অন্যদিকের পাগ্ডলো কেটে ফেলবো, এরপর আমি 
অবশ্যই তোমাদের সবাইকে শুলে চড়াবো । 








্ ৯4০ 5১ ০99 পপ 8 ০0 টিনা ০৮০৫৮ 
৮১১৩ ৬০-৮৫৯)19-৮৮এ ৬০৪: 


পাটি পা & রিড পা ০৫ 9০ 


৪ ০০2 








১২৫. তারা বললো, আমরা অবশ্যই আমাদের 
মালিকের কাছে ফিরে যাবো (আমরা তোমার এ 
শাস্তির পরোয়া করি না)। 


£৯ ০টি পা ঠিশটি পাঁডিএ পা 


$ 05820504181 29 


রা 





১২৬. তুমি আমাদের কাছ থেকে এ কারণেই কি প্রতিশোধ 
নিচ্ছো যে, আমরা আমাদের মালিকের নিদর্শনসমূহ, 





পাপা 1 ৮1 ৯ এ, ০:৯০ পাশ 
(3) ৬০৪৪ ০০৩1০222555 





পারা ৯ কনা-লাল মালাউ ১৮০ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


যা তার কাছ থেকে আমাদের কাছে এসে পৌছেছে_ ।₹*+ 1:৮৫ £ 
তার ওপর ঈমান এনেছি; (আমরা আল্লাহ তায়ালার টি 
কাছে প্রার্থনা করি,) হে আমাদের রব, তুমি আমাদের সি 
ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং (তোমার) অনুগত ও ০৮0 

বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিয়ো । 




















১২৭. ফেরাউনের জাতির সরদাররা তাকে বললো, 74572 ূ 
7 


সৃষ্টি করার জন্যে এমনিই ছেড়ে দিয়ে রাখবে এবং ০১১ 19৩৯৮] 4০989 ৪৮9 
তারা তোমাকে ও তোমার দেবতাদের (এভাবে) বর্জন ৬০. 


করেই চলবে? সে বললো (না, তা কখনো হবে না), ০২৪৮ ০0৪* ৪119 89629 
আমি (অচিরেই) তাদের ছেলেদের হত্যা করবো এবং 1 হিানেগা রী ৯৮৮ পুশ» ৪৩ ্ 
তাদের মেয়েদের আমি জীবিত রাখবো, অবশ্যই আমি _৮9-৮৮৪ তি 


























১২৮. মুসা তার জাতিকে বললো, (তোমরা) আল্লাহর ৯2৯৫ ৃ্‌ 
কাছেই সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো (মনে 4 3132555158)০-550ও 
15 ০০০) )5 ৬৩০৬ ০1, 12215 
উত্তরাধিকার টি চূড়ান্ত সাফল্য হচ্ছে তাকওয়া ৪ 02820) 909-75050 র রদ 

















১২৯. তারা (মুসাকে) বললো, তুমি আমাদের কাছে ,-+ ০ 

(নেবী হয়ে) রর আমরা নির্যাতিত হয়েছি, 7 ৩ 9৪ ৮5539 1913 
আর (এখন) তুমি আমাদের কাছে আসার পরও (কি * রর 

আমরা তি হবো?) মূসা হা), খ্ব ৯ ৮0 পা ৯ তা ডি পারা & 90 ০০ তা রা র্ 
তাড়াতাড়িই সম্ভবত তোমাদের রব তোমাদের শত্রুকে ঠ পরসিসিলই 9৮9০০ 19 ঠা 
ধ্বংস করে দেবেন এবং (এ) দুনিয়ায় তিনি তোমাদের ডা রারাতিয্াটা তর 

(তোদের) স্থলাভিষিক্ত করবেন, অতপর তিনি দেখবেন ৪ 091২0 ৮১৪৫ ১০৩১ ০১ 
তোমরা কিভাবে কাজকর্ম করো! 























১৩০. ক্রমাগত বেশ কয়েক বছর ধরে আমি ” টিন 

ফেরাউনের লোকজনদের (দুর্ভিক্ষ ও ফসলের) স্বল্পতা ০৯৮৮০ 09593 1199-1০£- 
দিয়ে আক্রান্ত করে রেখেছিলাম, আশা (ছিলো) তারা _ **স্ভ দু” * পক 

কিছুনা হলেও) সতর্ক হবে। টস ৪০১৮৬৫-্প০ ৬০০। ৩৫৩ 








১৩১. যখন তাদের ওপর ভালো সময় আসতো ₹ 41547122৫৩9 এ ০ 
তখন তারা বলতো, এ তো আমাদের নিজেদের ১১০11191 4 2802195 
815872705255)1, 1০ 2195288 জে ৮৯০৯ এ 
তারা মূসা এবং তার সী-সাবীনের ওপর আরোপ ৫ রি জিদ ্রারুগ 
করতো; (আসলে) তাদের দুর্ভাগ্যের যাবতীয় বিষয় £ &1055227 লিড 

















তো আল্লাহ তায়ালার হাতেই রয়েছে, কিন্তু তাদের ০৯০৯৮ পে ৮০৮৮ 
অধিকাংশ লোকই (এ সম্পর্কে) অবহিত নয় । ০০৮৪১ ৮১১:% ৬৫49 














১৩২. তারা (মুসাকে) বললো, আমাদের ওপর যাদুর 1274 424 5 পা দি 
প্রভাব বিস্তার করার জন্যে তুমি যতো নিদর্শনই নিয়ে 5 12215 ০৪০19 ্ 


আসো না কেন, আমরা (কিন্তু) কখনো তোমার ওপর ৪ নিক 9 





পট ৮9 /৯ পা ১ পার 








পারা ৯ কা-লাল মালাউ ১৮১ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


রে অতপর (এ ধৃষ্টতার জন্যে) আমি তাদের ওপর 

তুফান (দিলাম), পংগপাল (পাঠালাম), উকুন 
দিত ব্যাঙ (ছেড়ে দিলাম) ও রক্ত (-পাতজনিত 
বিপর্যয়) পাঠালাম, এর সবকয়টিই (এসেছিলো আমার 
কতিপয়) সুস্পষ্ট নিদর্শন (হিসেবে, কিন্তু এ সত্তেও) 
তারা অহংকার বড়াই করতেই থাকলো, আসলেই 
তারা ছিলো অপরাধী জাতি । 














৭ সূরা আল আ'রাফ 
2515005381 ০৪৮12121775 
৪100192১650 ০৮19 


(7581981491995450 ০, ১০4 


রি 


৩ ৩৪০৯০ 


0 





১৩৪. তাদের ওপর যখন কোনো বিপর্যয় আসতো, 
তখন তারা বলতো হে মুসা! তোমার কাছে দেয়া 
তোমার মালিকের ওয়াদা অনুযায়ী তুমি আমাদের 
জন্যে তোমার মালিকের কাছে দোয়া করো, যদি 
(এবারের মতো) আমাদের ওপর থেকে এ বিপদ দূর 
করে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার ওপর 
ঈমান আনবো এবং অবশ্যই আমরা বনী ইসরাঈলদের 
তোমার সাথে যেতে দেবো । 











পা ঠি০91 2৯০ পা টি ৯ ৬৪ এশা পাপার্শা 0০৫ 


৬৪০19 ১৯১] পশু 25 ৮5 


পা শর্ট 9 2৯ 


«৩৫০ ০৪০1০৪7)0-151 


প্র 0৮৯০০ ৩ পাঠ এ 0৮ পা পা 2৯ 


55584553185 55৫০1 


পাপার্পা ভরা উি০9পা 


8 ৫9551 05 এ৫০৫০৩25 





১৩৫. অতপর যখন তাদের ওপর থেকে একটি নির্দিষ্ট * 


পানি এ -০:-27৯৩  পাঁঠি পা পা) 0 পাশা 


সময়ের জন্যে- যে সময়টুকু লোকের নিত 26051 01 55301222532 





ছিলো- সে বালা-মসিবত আমি অপসারণ করে নিতাম, 
তখন সাথে সাথেই তারা ওয়াদা ভংগ করে ফেলতো। 


পা /১-9-৪ ৯ /৯ ৮9 পা) ৮9/১-9১1 


ও ৩৫২৮১ 1১1 ৮9০ 








১৩৬. অতপর আমি তাদের কাছ থেকে €য়াদা 
ভঙ্গের) প্রতিশোধ নিলাম, তাদের আমি সাগরে 
ডুবিয়ে দিলাম, কেননা, তারা আমার আয়াতসমূহকে 
মিথ্যা প্রতিপন্ন করেছিলো এবং তারা ছিলো এসব 
(নিদর্শন) থেকে উদাসীন । 











৯৮9 1 চা টিপা পা ০৯০০০ পাঠ পা পাঠ পা 


ভা ৮১580 50290 


-০ 00৮৮ -20ক 


(51901651555019234৮৮05 








১৩৭. এবার আমি তাদেরকে ক্ষমতার আসনে 
বসিয়ে দিলাম_ যাদের (এতোদিন) দুর্বল করে রাখা 
হয়েছিলো, (তাদের আমি) এ রাজ্যের পূর্ব-পশ্চিম 
(-সহ সব কয়টি) প্রান্তের অধিকারী বানিয়ে দিলাম, 
যাতে আমি আমার প্রভূত কল্যাণ ছড়িয়ে দিয়েছি। 
(এভাবেই) বনী ইসরাঈলের ওপর প্রদত্ত তোমার 











197৫0811098 11028999 
52)1579 তে 


পাতউএরা শটি পা) পাট ৯ ই £৯ 


মালিকের (প্রতিশ্রতির) সেই কল্যাণবাণী সত্যে রি নিতে! 


পরিণত হলো, কেননা তারা ধৈর্য ধারণ করেছিলো; 
ফেরাউন ও তার জাতির যাবতীয় শিল্পকর্ম ও উচু 
প্রাসাদ-যা তারা নির্মাণ করেছিলো, আমি সব কিছুই 
ধ্বংস করে দিলাম । 








০7৮9 /৯ পাপা টি &ি পা /চ পাঠিত পা 


2 


এপার ) ৯ পি পার্ট পা পর 


টি পাট £ পা পা পার্ট ১ পর 








১৩৮. (ফেরাউনকে ডুবিয়ে মারার পর) আমি বনী 
সমুদ্ধ পার করিয়ে দিয়েছি, অতপর 
(সমুদ্রের ওপারে) তারা এমন একটি জাতির কাছে 
এসে পৌছলো, যারা (সব সময়) তাদের মূর্তিদের 
ওপর পূজার অর্থ দেয়ার জন্যে বসে থাকতো, (এদের 
দেখে বনী ইসরাঈলের) লোকেরা বললো, হে মুসা 
তুমি আমাদের জন্যেও একটি দেবতা বানিয়ে চি 
যেমন দেবতা রয়েছে এদের; (এ কথা শুনে) সে তাদের 
বললো, নিসন্দেহে তোমরা হচ্ছো এক মূর্খ জাতি। 


পারা ৯ কা-লাল মালাউ 























১৮২ 


শু 058১৯ 19369 
12552110551 05230)9৯2 


176--210দ% ০%৫815% 
১8121220101 01 455 


৯১০০৩ 5৯ তা উপ ৯০95 


€ ০9৩ (% ৮৫১19 





///.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 

১৩৯. এ লোকেরা যেসব কাজে লিগ রয়েছে, তা [৪ এ ০৮-০+৮৬নী 
টি [টা € 

(একদিন) ধ্বংস করে দেয়া হবে এবং এরা যা করছে 9৮224 ১০০ ১১৮০ 592০1] 


পাট £৯ প্ঠিপাঠিপা | ০৯টি পাট 


তাও সম্পূর্ণ বাতিল (সাব্যস্ত) হবে। ৪ ০১৭৯1 9১ 











১৪০. সে বললো, আমি কি তোমাদের জন্যে আল্লাহ্‌ * 275%--5 ।প নিক 
তায়ালাকে বাদ দিয়ে অন্য মাবুদ তালাশ করবো- -৮৫-2১৯9 ০11৫ 481 ১০5 


অথচ তিনি তোমাদের সৃষ্টিকূলের ওপর শ্রেষ্ঠত দান টাটা, 
উনিও প্র ৪ ৬শি| ফে 








১৪১. (স্মরণ করো) যখন আমি তোমাদেরকে 7122” 
ফেরাউনের লোকজনদের কাছ থেকে মুক্ত করেছিলাম, 2 01 ৬৫০ যা ১2 


তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিতো, তারা 090382০518 িটারাতি ৪ 
জোমাদের পুর সতানদের হত্যা করতো, আর 0324521515৮ টির 
তোমাদের মেয়েদের তারা জীবিত ছেড়ে দিতো; এতে 89 ১৮৫৪0০5 ৩) 9৯---০০১9-৮৫%125 

তে মাদের জন্যে তোমাদের মালিকের পক্ষ থেকে এক গুদ ৮৮9০0 ৮০ টা ৯5১1 
মহাপরীক্ষা নিহিত ছিলো । ৪ ৮০১০-৮৫০১ ১65 




















১৪২. আমি মূসাকে (আমার কাছে ডাকার জন্যে) ০2? হত হা 
তিরিশটি রাত নির্ধারণ করে দিয়েছিলাম, (পরে) 5515 ৮9 ১599 
আরো দশ মিলিয়ে তা পূর্ণ করেছি, এভাবেই তার 5?” ০* রি ছি ক 
জন্যে তার মালিকের নির্ধারিত সময় চল্লিশ রাতের , লজ 12১- 2 নর 
মেয়াদ পূর্ণ হয়েছে, (ঘোত্রার প্রাক্কালে) মূসা তার (৮১৯1 ০১9১৯ 4৯০% * 089 
ভাই হারূনকে বললো, (আমার অবর্তমানে) আমার ছি (2৩ 
জাতির মাঝে তুমি আমার প্রতিনিধিত্‌ করবে, তাদের ৮০৫৮০ 5শ৮2ি52৬ 
সংশোধন করবে, কখনো বিশৃংখলা সৃষ্টিকারীদের 

কথামতো চলবে না। ও ৬৭১০০ 


























১৪৩. যখন মুসা আমার সাক্ষাতের জন্যে নির্ধারিত প্র ০৮ 142৭ মনিব লা 
স্থানে) এসে ছিলো এবং ভার রব ছার আখে কথা ১৫) 212 সিএ (855 ক ও 
বললেন, তখন সে বললো, হে আমার রব, (তোমাকে) ৮) পা * 7527 

আমায় দেখিয়ে দাও, আমি (স্বচক্ষে) তোমার দিকে ০0৪, টি (53 ৮) ০0 
তাকাই; তিনি বললেন (না), তুমি কখনো আমাকে 

দেখতে পাবে না, তুমি বরং (অনতিদূরের) পাহাড়টির 500৮1 158) ৬45 ০৯১১৪০1 
দিকে তাকিয়ে দেখো, যদি (আমার নূর দেখার পর) 

পাহাড়টি স্বস্থানে স্থির হয়ে দীড়িয়ে থাকতে পারে, 

তাহলে তুমি অবশ্যই (সেখানে) আমায় দেখতে পাবে, 

অতপর যখন তার রব পাহাড়ের ওপর (স্বীয়) জ্যোতি 

নিক্ষেপ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ-বিচূর্ণ করে 

দিলো, (সাথে সাথেই) মুসা বেহুশ হয়ে গেলো, 

(পরে) যখন সে সংজ্ঞা ফিরে পেলো (তখন) সে 

বললো, মহাপবিত্রতা তোমার (হে আল্লাহ), আমি 

র কাছে তাওবা করছি, আর তোমার ওপর ঈমান 

য়নকারীদের মধ্যে আমিই (হতে চাই) প্রথম । 
























































. আল্লাহ তায়ালা বললেন, হে মুসা, আমি মানুষের পর্ণ পা 2 £ 

থেকে তোমাকে আমার নবুওত ও আমার সাথে রি ৯৯০5] টি তিক ০0 
বাক্যালাপের মর্যাদা দিয়ে বাছাই করে নিয়েছি, অতএব 

আমি তি (হেদায়াতের) যা কিছু (বাণী) দিয়েছি 

তা (নিষ্ঠার সাথে) গ্রহণ করো এবং (এ জন্যে তুমি রঃ লি লি, তিন 
আমার) কৃতজ্ঞ বান্দাহদের দলে শামিল হয়ে যাও। ৪০235541105 ০45 ৫০1 
পারা ৯ কুা-লাল মালাউ ক ১৮৩ /////-1001819808051791017007.010 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


১৪৫. এই ফলকের মধ্যে আমি তার জন্যে সব 5*€ 42 + ৮৯ পতি 
উপদেশমালা ও সব কিছুর বিস্তারিত বিবরণ লিখে শুট ০5 ৬০ 0911 08 41155529 








৬৬-9৬এ ৩৭০5 2৫৪ তে 5 





দিলাম, অতএব এটা (শক্ত করে) আকড়ে ধরো এবং 129-2$58£ ০৫০ ১৯০৪৭ 9 455 
তোমার জাতির লোকদের বলো, তারা যেন (এই) ডে ৯ রর 
ভালো ভালো কথাগুলো গ্রহণ করে; অচিরেই আমি ১৩০০০ 19621 ০5525 
তোমাদের (ধ্বংসপ্রাপ্ত) পাপীদের আস্তানা দেখাবো । কপ কত 

) ও  ০53০৬]1015-68990 











১৪৬. অচিরেই আমি সেসব মানুষের দৃষ্টি আমার নিদর্শন ১ ০৪৫০৭ বদ 711 

থেকে (ভিন্ন দিকে) ফিরিয়ে দেবো, যারা পৃথিবীতে ৯১৪১৯০ ৩৪০ 0221 ০০০১৯০ 
অন্যায়ভাবে বাহাদুরী করে বেড়ায়; (আসলে) এ লোকেরা 

যদি (অতীত ধ্বংসাবশেষের) সব কয়টি চিহৃও দেখতে 21 08135. ০19, 3৩ 9558০)81 


পায়, তবু তারা তার ওপর ঈমান আনবে না, যদি তারা 
সঠিক পথ দেখতেও পায়, তবু তারা (পথকে) পথ বলে 3851 1 1352 319592 1928 ১ 


গ্রহণ করবে না, যদি এর কোথাও কোনো বাকা পথ তারা (0 ০৭৮০২: 8 3 
দেখতে পায়, তাহলে তাকেই তারা (অনুসরণযোগ্য) ॥ টি 2০ এ ১০ 
পথ হিসেবে গ্রহণ করবে; এটা এ কারণে, তারা আমার এ 15০4:52 ৮9০-৯-৩ ৬৯ 
আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং তারা এ র 

(আযাব) থেকেও উদাসীন ছিলো । 5 ৩:৪১০০০153620586153৫ 


























১৪৭. যারা আমার আয়াতসমূহ ও পরকালের সামনা ছু দূ 
সামনি হওয়ার বিষয়কে অস্বীকার করেছে, তাদের ৪5515545558 1579 5২9419 


রর মিনির 


সব কার্ষকলাপই বিনষ্ট হয়ে গেছে; আর তারা (এ র্‌ 
যানি বে সে আর কি 21০১ ০০ ত 


প্রতিফল দেয়া হবে? $ নিন 190৫2 














১৪৮. মুসার জাতির লোকেরা তার তুর রী কিট তি টি 32 
একটি দেহমাত্র- যার আওয়ায ছিলো শুধু (গরুর) 11551122 1০-+২৯০৮৪1২ 
(পর লে লিখে কোনো কি বল লা, লা এত 0 
সন ভা লোক আন বণ কলা ৪ 08819023০ 
তারা ছিলো (আসলেই) যালেম। 




















১৪৯. অতপর যখন তারা অনুতপ্ত হলো এবং এটা + ৮5117 
দেখতে পেলো যে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তখন ৮৯71 1909-984৭1 62. রগ 


তারা বললো, আমাদের রব যদি আমাদের ওপর দয়া 1৫17৭ 
না করেন এবং (গো-বাছুরকে মাবুদ বানানোর জন্যে) ০4) ০০১৮ ৬211519, 12 05 


যদি তিনি আমাদের ক্ষমা না করেন, তাহলে আমরা ০৯৮৭4 14*১৮ 
নিশ্চিত ক্ষতিগ্রস্ত লোকদের দলে শামিল হয়ে যাবে। ৪ ০8১০1 ০2০৫5510155 




















১৫০. মুসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনের +1+ % ? ৯০ পপ 
কাছে ফিরে এলো, তখন সে (এসব কথা শুনে) বললো, ০১০৪ 258 টা ০৮১ ৮৯১ ৮৮9 
আমার (তুর পর্বতে যাওয়ার) পর তোমরা কি জঘন্য '*  * ১৯-৮৯1:1 

কাজই না করেছো! তোমরাকি তোমাদের মালিকের ০৮৫ (5$9৮:815 [৮2 ০0, ১০ 


আদেশ আসার আগেই (সে ব্যাপারে) তাড়াহুড়া £11_* শাদা 5 
(শুরু) করলে! রও জেতে) নন 49 ০০০9১ (৬০৯? 
একদিকে) রেখে এবং তার মাথা ৯45 ০ 

রি নে তাকে নিজের দিকে টেনে আনলো; ১4৯1| এইটি ৫5০৮5 $৫9ি612থ। 


পারা ৯ কা-লাল মালাউ +১৮৪ ৬///%4.21000181780809171017001-019 

















২৯ওয়াকফে লাযেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আপরাফ 


০০১০0 7173 


শপ /৯ পঠি শট ঠি পা ৮ পি পাপা 


দুর্বল করে দিতে চেয়েছিলো, তারা আমাকে প্রায় 7১, 23২2৮ 12 
মেরেই ফেলছিলো, তুমি (আজ) আমার সাথে এমন ১ 012 ০ 
কোনো আচরণ করো না যা শক্রদের আনন্দিত করবে, [5801 ৫2৫৮৯ 429৩2 
আর তুমি আমাকে কখনো যালেম সম্প্রদায়ের অন্তর্ভূক্ত 


করো না। ৪০8] 




















১৫১. মুসা বললো, হে আমার রব, আমাকে ও আমার 
ভাইকে তুমি মাফ করে দাও এবং তুমি আমাদের 84559 (59৫18 ৮) 0৪ 


তোমার রহমতের মধ্যে দাখিল করে নাও, তুমি $ গা তি 
সবচাইতে বড়ো দয়াবান। & ০০৯১/-2)০ঠ+ ০০) 














১৫২. অবশ্যই যেসব লোক গরুর বাছুরকে মাবুদ চিন রি 
বানিয়েছে, অচিরেই তাদের ওপর তাদের মালিকের ৯1 ০৯20124৯০৪৩] 


পক্ষ থেকে গযব আসবে, আর দুনিয়ার জীবনেও 19385 3১9-১৩2 ৮৪ 
(তাদের জন্যে থাকবে) অপমান এবং লাঞ্ছনা; (আল্লাহ চি 

তায়ালার নামে) মিথ্যা রটনাকারীদের আমি এভাবেই ৪ 5532০1 (৪১৯ 1৫9 
শাস্তি দিয়ে থাকি । - রম 














পা পা /৯ি 


১৫৩. যেসব লোক অন্যায় কাজ করেছে, এরপর ' * ০০190 ০1115 রি পা 
তারা তাওবা করেছে এবং (যথাযথ) ঈমান এনেছে, নে 2০ টা রর 


নিশ্চয়ই এ যেথার্থ) তাওবার পর তোমার রব (তাদের নিতে ০1) ১19:1915? 
ওপর) ক্ষমাশীল ও পরম দয়ালু (হবেন) । ভ* অভ ৭ক 
৬ -৮৯৯১১ 














১৫৪. পরে যখন মূসার ক্রোধ (কিছুটা) প্রশমিত হলো, পপ জজ পি ০৮58627৮5০2 
তখন সে (তাওরাতের) ফলকগুলো তুলে নিলো, তার 5 


পাতায় ছিলো হেদায়াত ও রহমত সম্বলিত কথা)- 22)9 (2 ১1০৪৮ 2612 
এমন সব লোকের জন্যে যারা তাদের মালিককে ভয় ক ৯৪৮৪৮ ৮ ৬ ৮০ ৮৮ চুন 


৮৪৪ ও ০/9৯৯২-০৪29] ০০৯ ৩২ 915 














১৫৫. মুসা তার সম্প্রদায়ের মধ্য থেকে স্তর জন খু: 0৪ 22 
লোককে আমার নির্ধারিত সময়ে সমবেত হবার জন্যে ১৯০ ৩ ৬ 


প্র পার্পা 


বাছাই করে নিলো, যখন প্রচন্ড ভূকম্পন এসে তাদের 018 তা ০230 00খ085] 
পাকড়াও করলো (তখন) মুসা বললো, হে আমার 5 ৮৯ ৬ 5৯১ ৮2 পাটি প্রা্িপ্া পা ৯ পেশ 
রব, তুমি চাইলে তাদের সবাইকে ও আমাকে আগেই 0৯6 ০০:৮৪৪1৮০8৩ 159 


₹স করে দিতে পারতে; আমাদের মধ্যকার নির্বোধ এল 17721 
মানুষরা যে আচরণ করেছে, তোর জন্যে) তুমি কি ৮ ০০1 ৫5০350559 


আমাদের ধ্বংস করে দেবে! অথচ সে ব্যাপারটা [2 ১ 2, 5122531 (০14, 
তোমার একটা পরীক্ষা ছাড়া আর কিছুই ছিলো না১এ _+ £১12০1132 


(পরীক্ষা) দিয়ে যাকে চাও তাকে তুমি বিপথগামী ০25 ০2০৯৪০ 21815 
করো, যাকে চাও তাকে সঠিক পথও দেখাও! তুমিই ০৯. ». ». ৯০৯ চাটি 
আমাদের অভিভাবক, তুমি আমাদের ক্ষমা করে দাও, ১ ০০19 [2০519 0-19521$ ৮429 
আমাদের ওপর তুমি দয়া করো, কেননা তুমিই হচ্ছো 

সর্বশ্রেষ্ঠ ক্ষমার আধার। 52১৯] 


পারা ৯ কা-লাল মালাউ ক ১৮৫ ৬///%4.21000181780809171017001-019 









































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


0 পপ পা পাকি পাপ & শিটি তা 


১৫৬. এই দুনিয়ায় তুমি আমাদের জন্যে কল্যাণ 

লিখে দাও, লি দা পরকালে অবশ 585039155580042 
আমরা তোমার দিকে প্রত্যাবাতিত আল্লাহ , £ 

তায়ালা বললেন (হা), আমার শাস্তি আমি যাকে ইচ্ছা (91650 45111050158 
তাকেই দেই, আর আমার দয়া তো সৃষ্টির) সবকয়টি (পৃ. +2,2”৮*72521217 

জিনিসকেই পরিবেষ্টন করে সবি ০৫০92০৯১9 [৬০2 


2০৩ পা 220৫ পাঠ ১ প৮০৯ত পু 


এমন লোকদের জন্যে তা লিখে দেবো, যারা তাকওয়া 0/%88420 30140 
অবলম্বন করে, যারা যাকাত আদায় করে, (সর্বোপরি) দু নর রে 


যারা আমার আয়াতসমূহের ওপর ঈমান আনে । 809583080৮2 50115854)1 

















9 ৬-০/, 0 9 ০৮ ৮৬৯ 


১৫৭. যারা এই বার্তাবাহক নিরক্ষর রসূলের অনুসরণ 
করে চলে- যা তারা তাদের (কিতাব) তাওরাত ও ০231০ 1০9 রঃ 1০১৭ ০৫৪ ৰ 


ইনজীলেও লিখিত দেখতে পাচ্ছে, যে (নবী) তাদের ১৯০০০:5159254590৯8 ৪94| 
ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত * ০০ ১ 

রাখে, যে তাদের জন্যে যাবতীয় পাক জিনিসকে কটা? 0৮১89 ১১৮] 
হালাল ও নাপাক জিনিসসমূহকে ত তাদের ওপর ০৩ রিনি শা ৯১০1 ৩৩ / ০১৮৪ 
হারাম ঘোষণা করে, তাদের ঘাড় থেকে (মানুষের দে 


গোলামীর) যে বোঝা ছিলো তা সে নামিয়ে রাখে ০45, : দিত 
এবং (মানুষের চাপানো) যেসব বন্ধন তাদের _ প ১ প০৭১ত-% নে 


(গলার) ওপর (ঝুলানো) ছিলো তা সে ফেলে দেয়; ৮ 629125 শা ৮ 3 
অতপর যারা তার ওপর ঈমান আনে, যারা তাকে 4 

সাহায্য সহযোগিতা করে, (সর্বোপরি) তার সাথে 12157 ০8910 ০৪৮০৫ 
(কোরআনের) যে আলো নাযিল করা হয়েছে তার রে ০০৮০ ৮০৫৮ ৯০ ৮৮ 























অনুসরণ করে, তারাই হচ্ছে সফলকাম । ৩81 7541158315895255595559 


৯9 7-27 


8 052482122 এগ 





১৫৮, (হে মোহাম্মদ) তুমি বলো, হে মানুষ, অবশ্যই ০১ ৩ 9৬ টা 
জিমি তোরা উর কাছে আল্লাহ তায়ালার রসূল 411১-01-40 08 


(হিসেবে এসেছি), আকাশমালা ও বীর যাবতীয় 9 ০৯৮৮39৯ 
সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা পু তিনি ছাড়া 17471 ০৩] [পপ 


আর কোনো মাবুদ নেই, তিনিই জীবন দান করেন, ** রা 
তিনিই মৃত্যু ঘটান, অতপর তোমরা আল্লাহ তায়ালার ৩৯৯ 11-5১815১- 
ওপর ঈমান আনো, তার বার্তাবাহক নিরক্ষর রসূলের এ 1 নিত 
বস হা ঈমান আনে যেরসূল নিজেও এ নী 21925 ৬29 
আল্লাহ তায়ালা ও তার বাণীতে বিশ্বাস করে এবং এ 

ক 1১০১9413০১1 2 


সঠিক পথের সন্ধান পেয়ে যাবে । ও ০9০১৯৪৮৫৯৭৮ 9৯১$19 


























১৫৯. মুসার জাতির মধ্যে এমন একটি সন্প্রদায়ও ১:91 ; ৮৮ ৪ দত 97 ৯০৭৫৯ ৫ 
আছে, যারা (অন্যদের) সত্যের পথ দেখায় এবং তা তা 7413 49০৪৭ এণ ৪৮9 [55০29 
দিয়ে 


ইনসাফ করে। ৪ 05135322 








১৬০. আমি তাদের বারোটি গোত্রে ভাগ করে ₹৮ যি 228 ০০1৭ 
তাদের স্বতন্ত্র দলে পরিণত করে দিয়েছি, মুর *্ রি 

সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি +৮*% এ ৮*৫% 2১০ 
চাইলো, তখন আমি মুসাকে ওহী পাঠিয়ে বললাম, 28519 ৯:48 


পারা ৯ কা-লাল মালাউ ১৮৬ ৬///%4.21000181780809171017001-019 











৯৪ওয়াকফে লাযেম 


তির 


11২21৮০ ৩২2৭১11২৪২৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো, * ₹ ₹প21%.7৭ পপ & 
অতপর তা থেকে বারোটি ঝর্ণাধারা বের হলো; ০৪১৫2 এ 4১১৯ চা 
প্রত্যেকটি মানুষ তাদের (নিজেদের) পানি পান করার 18523504808 
স্থান চিনে নিলো; আমি তাদের ওপর মেঘের ছায়া 02) রি পপ পালা তা এয়ার 

বিস্তার করে দিলাম, তাদের কাছে “মান ও “সালওয়া' [0০১11০৪০০২9 ১৮৪১১৯০ ৬৮৫ 


2. ৮৮৫৮825 


(নামক উৎকৃষ্ট খাবার) পাঠালাম; (তাদের আমি টা 
বললাম,) তোমাদের আমি যেসব পবিত্র জিনিস দান 198,০59 ০০] সশু5০৫58ঠি 


পাঠ টি প্র তো পাপা ৮9 1 চিপ পা 1৬ তা 


করেছি তা তোমরা খাও; (আমার কৃতজ্ঞতা আদায় না (১9৮1-5159 ১৮৫55990৬৪০ ৬০ 
করে) তারা আমার ওপর কোনো যুলুম করেনি, বরং 5০ 


তারা যুলুম করেছে তাদের নিজেদের ওপর । ৪ 09182 ৮৮০8)1504 5419 


























১৬১. যখন তাদের বলা হয়েছিলো, তোমরা এই £ 1 -০59 5 

জনপদে বসবাস করো এবং সেখান থেকে যা কিছু চাও 58118 ১১০ 921৮৪. ০০৪ 319 
তোমরা আহার করো, তোমরা বলো (হে আল্লাহ), 2 ন্রাহা দির 7 
আমরা তোমার কাছে ক্ষমা চাই, আর (যখন সেই) ১ |9/959-৮9 ০৯7 19159 


জনপদের দ্বারপথ দিয়ে ভেতরে প্রবেশ করবে, তেখন) * £ 1১2 রা তে 
সাজদাবনত অবস্থায় প্রবেশ করবে, আমি তোমাদের ডি 02 ০১৮11 5 


গুনাহসমূহ মাফ করে দেবো; আমি অচিরেই (এসব) ৪ ১০০০ ১8১৮, ৬ ০৫ 


উত্তম লোকদের অতিরিক্ত দান করবো 


























১৬২. কিন্তু তাদের মধ্যে যারা যালেম ছিলো, তারা 7+£ 5 "2,116 নর 
তাদের যা (করতে) বলা হয়েছিলো তা জশ্ূর্ণ বদলে ১৮১ বু লু 


স্ঠ8 উনারা পাটিপা ৯ পাপ 2১ টিপ পনি 


দিয়ে ভিন্ন কথা বললো, অতপর আমিও তাদের এ |: ১০০০4০30218 ডা 
যুলুমের শাস্তি হিসেবে তাদের ওপর আসমান থেকে তি ০575 








আযাব পাঠালাম । $০১৮৪/1৮৫০:০৩৪ 





গিরি 


১৬৩. তাদের কাছ থেকে সেই জনপদ সম্পর্কে জিজ্ঞেস রা পদ 
এরি ৬ 28580 ৬০2 5 


মানুষরা শনিবারে (আল্লাহ তায়ালার) সীমালংঘন ০৮০]। & 9995 ১1০১৯] 8১০ 
করতো, যখন শনিবারে (সাগরের) মাছগুলো তাদের (৫? £ চা পভ চি না 1 
কাছে উচু হয়ে পানির উপরিভাগে (ভেসে) আসতো রশ ১৮৫ 3 


এবং শনিবার ছাড়া অন্য কোনোদিন আসতো না ১1৩৫৪ ট্ ৯০২৩৪ 
পু পু 8০৪০ 4,০58 9 
এভাবেই আমি তাদের অবাধ্যতার কারণে তাদের 9 


৩ পার / নটি টি ভিলা | ০১০9 পাট টি £৯ ৮2 /৯ ০০/৯ পা 


পরীক্ষা নিচ্ছিলাম | ও ১৪৪৮৪৭1905158 ০১০ 

















১৬৪. যখন তাদের একদল লোক এও বলছিলো যে, 9.০ ৮*০ 4» গু 

তোমরা এমন একটি দলকে কেন উপদেশ দিতে » 195 060 ০ ৮৪৩ 2 4 27০৪ 319 
যাচ্ছো, যাদের আল্লাহ তায়ালা ধ্বংস করতে চান, ০৮ ০০ ৮০ ৬ ত্র ৮০০০ ০০ 
অথবা (গ্তনাহের জন্যে) যাদের তিনি কঠোর শাস্তি 19408 0165-82-59 ০84141 
দিতে যাচ্ছেন, তারা বললো, এটা হচ্ছে তোমাদের ৮ ৯5৪৮ * ০৮০৮ * 54০ 1, ₹৮ 

মালিকের দরবারে (নিজেদের পক্ষে) একটা ওযর 9 984 ৮৪151945) যা 6)05০1216 
পেশ করা, আশা ছিলো তারা সাবধান হবে । 

















১৬৫, অতপর যা তাদের (বার বার) স্মরণ 

করানো হচ্ছিলো তা তারা ভুলে গেলো, তখন (22549 13195430515 
আমি (সে দল থেকে) এমন লোকদের উদ্ধার *ন্ আভা ৬ সস 
করলাম, যারা নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকতো, 2771 


পারা ৯ কা-লাল মালাউ ক ১৮৭ ৬///%4.2100181780809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


৯ পা পর 


টা 848488 ক 9৮6 52 1382? 
আমি পাকড়াও করলাম, কেননা তারা নিজেরা গুনাহ ৩1৩৯1 এ ০১১1 0৩এ2 


করছিলো । ও ০৯৭ |9১0 0০, 











১৬৬. তাদেরকে যেসব (ঘৃণিত) কাজ থেকে নিষেধ /১:-০ ০৮০১০ ০৯৩,০০০ তে ৮ তা ৯ পাশা 

করা হয়েছিলো, যখন তারা তা (ধৃষ্টতার সাথে) করে ৮0018251806 ৩০1৯2 
যাচ্ছিলো, তখন আমি তাদের বললাম, তোমরা সবাই হি [নি 
লাঞ্তিত বানর হয়ে যাও। ভ ০০৫০০ & 3519995 

















শপ পাড়ের ৩ 


১৬৭. ম্মেরণ করো.) যখন তোমার রব (ইহুদীদের দত অন্ত বর 
উদ্দেশে) ঘোষণা দিলেন, তিনি কেয়ামত পর্যন্ত এ [5 £1-12০ এ) ৩১০ ১19 
সি 420৩1, 516155০১৯৩০ 


গ ৮ 0০ ৮-০পপু 2 ০9 পাপ 


কবে; অবশ্যই তোমার রব (যেমনি) সত্ব শাস্তি দান ৪১১31 315৬ ৮৪০ ৫১০ 




















রেন, (তেমনি) তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু । 
টুর মি ভাদেরদদলেদেনেবিভুতলকরেলযসীনে ০22৭ সণ ০ ৬৪০৮৪ 
৮০০০৮ তা পাঠ 


নুষ, আবার কিছু (ছিলো) এর চাইতে ভিন্ন (ধরনের), *৮:17) & 
ভালো-মন্দ (উভয়) অবস্থার (সম্মুখীন) করে আমি 2 এ নে 


তাদের পরীক্ষা নিয়েছি, আশা করা গিয়েছিলো, তারা ৪ ০১ [1০19 220 

















(হেদায়াতের পথে) প্রত্যাবর্তন করবে। 
৮ পা শর ু পু 


১৬৯. অতপর তাদের (অযোগ্য) উত্তরসুরিরা ্ নু 
যমীনে উত্তরাধিকারী হলো, তারা (আল্লাহ তায়ালার) 153১১4৮১৮৬০ [2 








1 (০ ৮০ /৯প পা 


কিতাবেরও উত্তরাধিকারী হলো, তারা এ দুনিয়ার (5১115 ০১১০ 99851 ০৫ 





ধন-সম্পদ করায়ত্ত করে নিচ্ছিলো, (ূর্খের মতো) ট 2 » ৫ ০০৪০০ 5555, 
বলতে থাকলো যে, আমাদের অবশ্যই (শেষ বিচারের ০৪98 ০19০11১৯৯৯৮ 919889 
দিন) মাফ করে দেয়া হবে, কিন্তু (অর্জিত সম্পদের) ইচি০৭ শর্ট ০০১2০8৮৪৮92 ৮৩ 
উদ 5 তারা টি রি 825 


সাথে সাথেই তা হস্তগত করে নেয়; তাদের কাছ +।+1*2 দীন 
থেকে (আল্লাহ তায়ালার) কিতাবের এ প্রতিশ্রুতি কি 1953 ৩1০৭ 3৫-০ 


নেয়া হয়নি যে, তারা আল্লাহ তায়ালা সম্বন্ধে সত্য 1 ৯ ০পাপাপা ভতণি 
ছাড়া কিছু বলবে না! দেরি ঠা2 1১:5271112 


অধ্যয়নও করেছে; আর পরকালীন ঘরবাড়ি! (হা) ১৮০5৫৫ € 21] ৪১০। 
যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্যে তাই হচ্ছে ৫ ০ ই 
উত্তম (নিবাস), তোমরা কি অনুধাবন করো না ? 
































১৭০. অপরদিকে যারা (আল্লাহর) কিতাবকে (শক্ত ৯3০০০ ০৯  ছু০ 
করে) আকড়ে ধরে এবং নামায প্রতিষ্ঠা করে (তাদের 15 এগ ৮৫15 09458 ০৯০1 


জনা উচিত) আম কখনো সংশোধনকারীদের ৪ ০2৯4০ 2৮165018921 





১৭১. আমি যখন তাদের (মাথার) ওপর পাহাড়কে € 7৫০5? * ০৫৯৫ তি? 
উচু করে রেখেছিলাম, (মনে হচ্ছিলো) তা যেন একটি 2:42 *১৮-৮৯৪9৯ ০1 0৯5919 


ছায়া, তারা তো ধরেই নিয়েছিলো, তা বুঝি (এখনি) * 21%%1121* ₹ পু ন্ছে 
তাদের ওপর পড়ে যাবে (আমি তাদের বললাম,) প10192 ০৮৫09215555 
আমি তোমাদের যে কিতাব দিয়েছি তা শক্ত করে 2 প ১5০৫ * গড় পা ০১-০9-98০5 
আকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ টু $ 058৭6৫114১০ 19১5১198952 
করো, আশা করা যায় তোমরা (আযাব থেকে) বেঁচে 

থাকতে পারবে । 


পারা ৯ কনা-লাল মালাউ ৯ ১৮৮ ৬//$/.810012180809171017001.019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


5৮1 


সন্তান-সন্ততিদের বের করে এনেছেন এবং তাদের ৭ ০০ পরি ৮ ৩৮৪৬৭ ৯০2 
নিজেদের ওপর নিজেদের সাক্ষী বানিয়ে (এ মর্মে ০৮-৮৯৬৯৪9-৮৯৮৪১১৮৯১৯৪ 


আনুগত্যের) স্বীকারোক্তি আদায় করেছেন যে, আমি £ প12,৮8৮- টি রি 
কি তোমাদের রব নইঃ তারা বললো, হা, আমরা ১4415 9০০ ০০৪০৪১ 
সাক্ষ্য দিলাম, (এর উদ্দেশ্য ছিলো) যেন কেয়ামতের 121 61186 “৮2 

দিন তোমরা একথা বলতে না পারো, আমরা এ [0151788 টি 
বিষয়ে বে-খবর ছিলাম । রর ৪৫1655 

















১৭৩. কিংবা (একথাও যেন না) বলো যে, (আল্লাহর 4*€ * €201 21+11751171+2%7 
সাথে) শেরেক তো আমাদের বাপ-দাদারাই আগে ০৭৯ ৬ 9 তো 
করেছে- আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর । 1221215: ছি 
বাতিলপন্থীরা যা করেছে সে জন্যে কি (আজ) তুমি নর দে রি ৫ 


আমাদের ধ্বংস করবে? ও ৮৮] ৮ 











পা পর্ণ 


১৭৪. এভাবেই আমি (অতীতের) দৃষটান্সসমূহ "212 1 ০25 ]] 
খোলাখুলি বর্ণনা করি, আশা করা যায়, এরা (সোজা 9০481 ০ 


পথে) ফিরে আসবে। শু ৬9৯১৭ 











১৭৫. (হে মোহাম্মদ,) তুমি তাদের কাছে (এমন) 12৯ ৪14 টিন 
একজন মানুষের কাহিনী (পড়ে) শোনাও, যার কাছে _ ক গেট (৪215 19 





পাশা 91৮0 টিপা ডি পর পা পা পাশ পা ঠা 





আমি আমার আয়াতসমূহ পাঠিয়েছিলাম, অতপর সে 25237250282 





তা থেকে বিচ্যুত হয়ে পড়ে, শয়তানও তার পিছু নেয় - লগ 
এবং সে পথভ্রষ্টদের দলভুক্ত হয়ে পড়ে । 9৯] 








১৭৬. (অথচ) আমি চাইলে তাকে এ (আয়াতসমূহ) টান লায ররানাদ্ বক্তা 
8 দান করতে রা সে 65449 1245৮055255 
তো (উ্ধ্বমুখী আসমানের বদলে) নিম্নমুখী যমীনের 1৮7 পর ৩1৩ পশু 

প্রতিই আসক্ত হয়ে পড়লো এবং তার (পার্থিব) ০১২৮ 4-২৮১০ 4১৪০ 699৩1! 


কামনা-বাসনার অনুসরণ করলো, তার উদাহরণ হচ্ছে *4 * +1+ 
কুকুরের উদাহরণের মতো, যদি তুমি তাকে দৌড়াতে 91914 4১20৯ ০1. ০৮৫] 


থাকো সে (জিহ্বা বের করে) হাপাতে থাকে, আবার ৮৭ 45101, *০1০ 7৮৮ 
তোমরা তাকে ছেড়ে দিলেও সে (জিহ্বা ঝুলিয়ে) ৪৬1 4০০১ মানে 


হাপাতে থাকে; এ হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার ।৭524%1 51561 21 র্‌ 
আয়াতসমূহকে অস্বীকার করেছে, এ কাহিনীগুলো | এ 3157 3৫ 
(তাদের) তুমি পড়ে শোনাও, আশা করা যায় তারা টি হন চি 
চিন্তা-গবেষণা করবে । 









































১৭৭. তাদের উদাহরণ কতো নিকষ্ট! যে সম্প্রদায়ের ৯৪০ ৮৮ আ। ০৯০৭ 
রর (52191958051 26113 22 


£৯ টি ও চিপ ও ভিশটি পাচ / ০টি পা ০০৮ পরা 


৪ ০১৪৪৭ 19)৫ ৮৮০৫১9ি 








১৭৮. আল্লাহ তায়ালা যাকে পথ দেখান সে (সঠিক) * +€ ০৮০৭০ ০৫০%।  এভ ৯৮ 
পথ পাবে, আবার যাকে তিনি পথভ্রষ্ট করেন তারা ০০9? ৬১০৪৮112৪? রা ১৪৭ ০০ 


হবে ভীষণ ক্ষতিথর্ত। 9 02১০হ1 22 এএা$ 0158 
পারা ৯ কা-লাল মালাউ ১৮৯ ৬///%4.2100181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


১৭৯. বহু সংখ্যক মানুষ ও জ্বিন (আছে, যাদের) নিলা বা রানা রাবার 
আমি জাহান্নামের জন্যে পয়দা করেছি, তাদের কাছে | ০১1১০২৫০195 982 
যদিও (বুঝার মতো) দিল আছে, কিন্তু তা দিয়ে তারা )/) 7+৮৫27 রব টা 

চিন্তা করে না, তাদের কাছে (দেখার মতো) চোখ ০9০৯৭ ০১৮০ ০০319 
হা 2 দেখে না, আবার “4 জবি রজত গত 
পানাহার নি (আসলে) এরা এ চি 
হচ্ছে জন্তু-জানোয়ারের মতো, চা, কোনো রর 
ক্ষেত্রে) তাদের চাইতেও এরা বেশী পথভ্রষ্ট; এসব ৫ $] এত, 1, টা 
লোকেরাই হচ্ছে উদাসীন । গঃ ৪ এড95 ৩৩০৩, 


























১৮০. আল্লাহ তায়ালার জন্যেই সুন্দর নামসমূহ ৮০০০৪ ০৯০ লতি পাছি 
(নিবেদিত), অতএব তোমরা সে সব ভালো নামেই ৮৪3 218 ৬ ০১149 
তাকে ডাকো এবং সেসব লোকের কথা ছেড়ে দাও 15 

যারা তার নামসমূহে বিকৃতি ঘটায়; যা কিছু তারা 9 ও 59১45 ০৪৩| 19355 


দুনিয়ার জীবনে) করে এসেছে, অচিরেই তার যথাযথ 15122 
রি পা জেতা 9) ০9০৮৯197০59) ৯৬৮ 











১৮১. আমি যাদের সৃষ্টি করেছি তাদের মাঝে এমন ০৮ এক হত 22৫৫ ৪ ৮ 
একটি দল আছে, যারা (মানুষকে) সঠিক পথের 459 340 ১9০৪৭ 4107 ০5০৪ 
দিকে ডাকে এবং (সেমতে) নিজেরা ইনসাফ কায়েম ক কত 
করে। € ৩9০০ 











৮৯ ৮ ৮ ৯ পাঠ পা ৮৮৯ 


১৮২. যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, 2 ০০০০18519 ৫ 912 
আমি আস্তে আস্তে তাদের এমন দিক থেকে (ধ্বংসের ্ 2 রি + রি 


দিকে) নিয়ে যাবো যে,তারা কিছুই জানবে না। ৪ ০১9০1০১ ০৯ ০ 














১৮৩. আমি তাদের (বিদ্রোহের) জন্যে অবকাশ দিয়ে ০৭ ৯৮৫৮ 
রাখবো, (এ ব্যাপারে) আমার কৌশল কিন্তু) অত্যন্ত ৪ ৬০৪৫ ৪০৪৫ ০1 ১০৪] 04৮19 
মযবুত। 











০০0 পরপাশা & পপ পা 


১৮৪. তারা কি কখনো চিন্তা করে দেখে না! তাদের *ছ * 
সাথী (মোহাম্মদ)-এর সাথে কোনো জিনের আছর *£ ৩৫৮০৪০৯০০৪০ ৮-19১+-৮191 


নেই; চা (আযাবের) একজন সুস্পষ্ট ৪০৪৮ 53512 1 








১৮৫. তারা কি আসমানসমূহ ও পৃথিবীর সার্বভৌমত্রের ৫ জিডি ক 
(বিষয়টির) দিকে কখনো তাকিয়ে দেখে না এবং ১:১৮ ১:১৫০৪1১১৪৯ুগি 
তাকিয়ে দেখে না- আল্লাহ তায়ালা এখানে যা 9,৪02 2৩৮2 ঢ 75৩১5 
কিছু সৃষ্টি করেছেন (তার প্রতি, এটা কি দেখে না * ০০. 7৫» ঠা রি 

যে, এখানে) তাদের (অবস্থানের) মেয়াদ হয়তো ০৮212140281 98903৫8৩1৮2 
নিকটবর্তী হয়ে এসেছে, অতপর আর কোন্‌ কথা ৪৩ তিল পনপ 8 

আছে যার ওপর এরা ঈমান আনবে? ও ৪০০৪৭ ৪০৯০৭০ ড2 

















টা] £৯ পা 


১৮৬. আল্লাহ তায়ালা যাকে পথহারা করে দেন তাকে +* 2০ খপ 
পথে আনার আর কেউই নেই; তিনি তো [তাকে ৮2565252003 36 241 0138 2 


(সবাইকে) তাদের অবাধ্যতায় উদ্তান্তের মতো ঘুরে 
বেড়ানোর জন্যে ছেড়ে দেন। 














১৮৭. তারা তোমার কাছে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, ? 42৮74 
এ দিনটি কখন সংঘটিত হবে; তুমি (তোদের) বলো, [এ| ০ 395৭4 





পারা ৯ কনা-লাল মালাউ ক ১৯০ ৬///%4.2100181780809171017001-019 


1২21০ ৩২০৬১1২৪১৩১ 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


এর জ্ঞান তো (রয়েছে) আমার মালিকের কাছে, এর 1 পন্ক৩০৩ 
সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না, 552 গগকিস টু ০০৪৩৩ ৪৩৮ 
৯ পাটি / চিনে ৮০ 


(তবে) আকাশমন্ডলী ও যমীনের জন্যে সেদিন তা রি রি হি 1 
হবে একটি ভয়াবহ ঘটনা; এটি তোমাদের কাছে ৩১812 , চি এ 
আসবে একান্ত আকম্মিকভাবেই। তারা (এ প্রশ্নটি 403 1050 ্ 22581. 058 
এমনভাবে) জিজ্ঞেস করে যে, মনে হয় তুমি বুঝি সে 


৩ ৮৪৮ 


সম্পর্কে সব কিছু জানো; (তাদের) বলো, কেয়ামতের 54541 056750108, 2০ 
জ্ঞান তো একমাত্র আল্লাহ তায়ালার কাছেই রয়েছে, 
কিন্তু অধিকাংশ মানুষই (এ কথাটি) জানে না। € ০ 



































১৮৮. ছে নবী,) তুমি বলো, আমি তো আমার পে ৮০ 
নিজের ভালো-মন্দের মালিকও নই, তবে আল্লাহ | 1155 ১91৯ ৩১৯৫, (08 


তায়ালা যা চান তা আলাদা; যদি আমি অজানা বিষয় (৭ £ 4121 
সম্পর্কে জানতাম, তাহলে আমি (তা দিয়ে) অনেক টা ৪ প 


ফায়দাই তো হাসিল করে নিতে পারতাম এবং কোনো (5১1 ্ি ০০১: 

অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারতো না, আমি রর রি ০ 
(জাহান্নামের) সতর্ককারী ও (জান্নাতের) সুসংবাদবাহী 1 ১5950510155] 
ছাড়া আর কিছুই নই- সে জাতির জন্যে যারা (আমার * হ ৮৯৩ চু 
ওপর) ঈমান আনে। শু ০9০৪২ 





























১৮৯. তিনিই আল্লাহ তায়ালা, যিনি তোমাদের একটি 2 এ ৯2217 2 “দু 
৩০ ৫ 2785 
প্রাণ থেকে পয়দা করেছেন এবং তার থেকে তিনি তার » 12 ৬০৮৪৪ (৪০195 


পা শ্টি টি পা পাঠ পা ও পাঠ পাশা 


জুড়ি বানিয়েছেন, যেন তার কাছে সে পরম শান্তি লাভ হ 171 145 
করতে পারে, অতপর যখন (পুরুষ) সাথীটি (তোর) চাচি ৩০ (৯9) 9০০ ০৯9 


মহিলা সাথীটিকে (দৈহিক প্রয়োজন মেটাতে গিয়ে) (৫:52 € আদি ৬ 
ঢেকে দিলো, তখন মহিলা সাথীটি এক লঘু গর্ভ ধারণ ২ ১০ ০০1৮৯ 2. 8 5 


করলো এবং সে এ নিয়েই চলাফেরা করলো; পরে ?17:5.*16ঠা 
টি ? সা এ ৫৬৪৭ (০65545 
যখন সে (গর্ভের কারণে) ভারী হয়ে এলো, তখন ৪115 ] ০১ 


তারা উভয়েই তাদের মালিককে ডেকে বললো, (হে 94 ৮712 12225 া ক 

আল্লাহ) যদি তুমি আমাদের সুস্থ ও পূর্ণাংগ সন্তান ০ ্ 
দান করো, তাহলে আমরা অবশ্যই তোমার কৃতজ্ঞ নে কি | এ 
বান্দাদের দলে শামিল হবো। রগ রে 






































১৯০. অতপর যখন তিনি তাদের উভয়কে একটি 142, ৮৮55 পন পেত 11 পি 
(নিখুত ও) ভালো সন্তান দান করলেন, তখন যা (2 $ 9১৪ 44 ১55 ০0০ (০৪০) রর 


কিছু তাদের দেয়া হয়েছে তারা তাতে অন্যদের শরীক চল 
নু & 2 [1 
বানিয়ে নিলো, আল্লাহ তায়ালা কিন্তু তাদের এ শেরেক রি 356224 | 


থেকে অনেক পবিভ্র। 

















১৯১. এরা কি (আল্লাহ তায়ালার) সাথে এমন কিছুকে ” 2৪ 12”? চি 
শরীক করে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং ৮৮০9 ৮৪১৯4 ১১৫৯৭ 


তাদের নিজেদেরই সৃষ্টি করা হয় ! ১ 

















১৯২. তারা তাদের কোনোরকম সাহায্য করতে * ৮০ 1৮৯4 *শ্ণা ৫৯৬৭ ৫৯ 
সক্ষম নয়, তারা তো (আসলে) নিজেদেরও সাহায্য ০৮৮৮ চিলি 1১০৪ চা 29 
করতে পারে না। পা & পট টিপা 


রি 


পারা ৯ কা-লাল মালাউ ১৯১ ৬//৬/.8101001217808061791017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


১৯৩. তোমরা যদি এ লোকদের হেদায়াতের পথের 
দিকে আহবান করো, তারা তোমাদের কথা শুনবে 510০8 ৩ 


না ভাদ্র হেদায়াতের পথে ডাকো কিংবা চুপ করে “27104729:8925142212 রর 
_ উভয়টাই তোমাদের জন্যে সমান কথা । তি মা 
৪ ০9০৩০ 














১৯৪. আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে তোমরা যাদের ₹ প ৯০৪৪০ ৯ 
(54 
ডাকো, তারা তো তোমাদের মতোই কতিপয় + 1 953৮5 09269 58911 ৩1 


শি পু | ৯ ৮2/৯ পাঠ পাটি /১ ০9১9৮ পা 7970 পানি প্রা 


বান্দা, তোমরা তাদের ডেকেই দেখো না, তোমরা চে 19: ১৯4০৯1$-০৮৯ ১৮০] 
সত্যবাদী হলে তাদের উচিত তোমাদের ডাকে সাড়া ্ 1০০25 5 


দেরা। ও ০৪১০০ ০1 

















১৯৫. তাদের কি কোনো পা আছে যার (ওপর ভর) ৪০০ 2 ভি পিস ভস ০৪ ৮ ০ এট 
দিয়ে তারা চলতে পারে, অথবা তাদের কি কোনো দে রঃ ১0৪2 ৩9০০৪ ০৯০ 


(ক্ষমতাধর) হাত আছে যা দিয়ে তারা সব কিছু ধরতে - নট ০৯৯০৭ রর 
পারে, কিংবা আছে কি তাদের কোনো চোখ- যা দিয়ে ৩১১০৭ কপ [ 2 958577 


তারা (সেব কিছু) দেখতে পারে, কিংবা আছে কি- ১1৪2 05747 ও ০1$1৮৮71টি (৪ 
তাদের কোনো কান যা দিয়ে তারা শুনতে পারে! তুমি রি 











০972৩ লি 


বলো, তোমরা ডাকো তোমাদের শরীকদের, এরপর ১ 90৮৫ -৮8৮৫ 9858 19531 0$ 
তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে /১-০,/১-৪ 
কোনো অবকাশও দিয়ো না। ও 29১5: 











১৯৬. (তুমি বলো,) নিশ্চয়ই আমার সাভিনিক ২ 0 ০৮5৩97215451 


হচ্ছেন একমাত্র আল্লাহ তায়ালা, যিনি কিতাব 


নাযিল করেছেন, তিনি সবসময়ই ভালো লোকদের দ্র প্প 
অভিভাবকতৃ করেন। গ ০৯1০।। রি 








১৯৭. তাকে বাদ দিয়ে যাদের তোমরা ডাকো, তারা টি 
£ 4 ১০৮০ 9 20 ঘা 20 দু 
তে দের কোনোরকম সাহায্য করতে সক্ষম নয়, ৫ টে ৩ ৯ ৯ -০ /৯ ৯ 5 


তারা তো নিজেদেরও সাহায্য করতে পারে না। ৮ 551 


পা ডি পি পটি ভি 


০9১৬ 





১৯৮. তোমরা যদি তাদের হেদায়াতের পথে আসার ।+-** দিনার 
আহ্বান জানাও, তবে তারা শুনতেই পাবে না; কেথা ১15০8 ৪৩৪]। ৫1৮92555019 


বলার সময়) তুমি দেখছো যে, তারা তোমার দিকেই “ 221 110928272১1 
চেয়ে আছে, কিন্তু এরা আসলে (সত্যকে) দেখতেই ৯ 1০১৮১ 


নি ৪ ০9১০৭: 











১৯৯. (হে মোহাম্মদ, এদের সাথে) তুমি ক্ষমার নীতি ৯০৮2 
অবলম্বন করো, নেক কাজের আদেশ দাও এবং মু. রব ৬৭ ০৯১৪9 ০3510 টি ১ 


লোকদের তুমি এড়িয়ে চলো । রি 21৫ ্ 














২০০. কখনো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে 5৯ € 1 
প্ররোচিত করে, (সাথে সাথেই) আল্লাহ তায়ালার £১ ১$৬৮৮৯। ০০ ১৪৮২৫৪ 


কাছে আশ্রয় চাও; অবশ্যই তিনি (সব কিছু) শোনেন ০122 21,449 ও 3 
এবং (সব কিছু) জানেন। ৩০৮৮০ শে” 451 3০০০ 


পারা ৯ কা-লাল মালাউ ১৯২ ৬///%4.21000181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সূরা আল আনফাল 


২০১. (আল্লাহ তায়ালাকে) যারা ভয় করে তাদের ”& ৮৩৪৮ টানা যু রি 
যদি কখনো শয়তানের বুমন্্ণা স্পর্শ করে, তবে তারা ০ ৯৮০৪ 1311 9571 ৬৭৬1 ০ 
(সাথে সাথেই) আত্মসচেতন হয়, তৎক্ষণাৎ তাদের হ ”* গ্ ৯৪ 4 ০5 42 । +5ে 

চোখও খুলে যায়। ৩ ০১১০৮০৮১1১0 19১7 ৮৯৯ 














২০২. তাদের (কাফের) ভাই-বন্ধুরা তাদের বিদ্রোহের ৬৪ ০৪ 06০৮৮০০৪৩৪৩ 
পথেই টেনে নিতে চায়, অতপর তারা (এ চেষ্টায়) 811 &৮৯৫9০০৫-৮৪919 


কোনো ত্রুটি করে না। ০2০ ইত 











২০৩. আবার) যখন তুমি তাদের কাছে কোনো 

আয়াত নিয়ে না আসো, তখন তারা বলে, ভালো 

হতো যদি তুমি নিজেই তেমন কিছু বেছে না নিতে! টা 
তুমি বলো, আমিতো তাই অনরদ করি যাআমার ৯৩8৬, সরি 
মালিকের কাছ থেকে আমার কাছে নাযিল হয়, * 4০ * 

সালাকের লোন থেকে কাছা হু ০৫2) ০৪ ১3০০ 16৯ ০০৯১০০ 
থেকে নাধিল করা (দূরদৃষ্টিসম্পন্ন) কতিপয় নিদর্শন ও রে 2৩ ৯৮৪ ০৮ পে টিটি 
দলিল, যারা ঈমান এনেছে (এ কিতাব) তাদের জন্যে € ৪০৪৭ [952 2১9 ০৪০৯9 
হেদায়াত ও রহমত । 




















২০৪. যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন 1 প টা ০15 
(মনোযোগের সাথে) তা শোনো এবং নিশ্চুপ থাকো, 15৮৮০ 01১8115১815 15 


আশা করা যায় তোমাদের ওপর দয়া করা হবে । ০৭০১ "221 | ৭ ০9 











২০৫. হে নবী,) স্মরণ করো তোমার মালিককে- ৫? 5512556 এ. 51 20 & 9) 


মনে মনে, সকাল-সন্ধ্যায় সবিনয়ে সশংক চিত্তে ও , ++, দিবা 
অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়ে। কখনো গজল 50853গ)515223 0১9 


দলে শামিল হয়ো না। 
9 051381102০৫ ২5 ০0815 











২০৬. নিসন্দেহে যারা তোমার মালিকের একান্ত *₹ ৮৯ 2:2৯+ 
সান্নিধ্যে আছে, তারা কখনো অহংকার করে তার ৬৩১১০ 4 43) 625 05011 01 


এবাদাত থেকে বিরত থাকে না, তারা তার তাসবীহ স্মজুদা রা টার্ন 











করে এবং তার জন্যেই সাজদা করে। ৪ ৩9০৯ 19 4১9৯৮৮০9 এ 43155 








১. €হে মোহাম্মদ”) লোকেরা তোমার কাছে (ুদ্ধলব মর 0 2 45755 
ও যুদ্ধে পরিত্যক্ত) অতিরিক্ত (মাল-সামান) সম্পর্কে 1৬৭ ৬৫৯ জা 


জানতে চাচ্ছে; তুমি বলো, (এ) অতিরিক্ত সম্পদ 1১০14 13895.০8-5194 


আল্লাহ তায়ালা ও (তার) রসূলের জন্যে, অতএব ++ ৮৮ প& ৭2৯ পা 
তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো এবং (এ ৮ রা 19০ ৮9০ রগ ৮০০15 


রা টি ৯ ৮2/৯টি /৯ 


আলোকে) নিজেদের মধ্যকার বিষয়গুলো সংশোধন 9 ০৯১০ ০ চি ৩ 
করে নাও, আল্লাহ তায়ালা এবং তার রসূলের 

আনুগত্য করো, যদি তোমরা সত্যিকার (অর্থে) 

মোমেন হও! 

পারা ৯ কা-লাল মালাউ +১৯৩ ৬///%4.21000181780809171017001-019 
































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সূরা আল আনফাল 


২. আসলে মোমেন তো হচ্ছে সেসব লোক, (যাদের) 4৫ ₹ ৫216) ৮* (দুড ০৯৩ ১৮1০5 
আল্লাহ তায়ালাকে যখন স্মরণ করানো হয় (তখন) 41 ১53131 ১-| ০৭০৪৮110৮21 
তাদের হৃদয় কম্পিত হয় এবং যখন তাদের সামনে রর 
তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তাদের 4২81-৯ ০৯) 1১19-৪595 ০০০9 


রত , উপরন্তু তারা তাদের মালিকের ওপর ০9859) &89001-839 

















৩. যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদের চিত ৮০৯০০ ৮* 
যা কিছু (অর্থ-সম্পদ) দান করেছি তা থেকে তারা -প* ৮ 288৮0 ৪১ 


(আমারই পথে) খরচ করে। $ 55৮ 











৪. এ লোকগুলোই হচ্ছে সত্যিকার মোমেন, তাদের ৪ '”**₹*স্প মি ১০০7 21 
মালিকের কাছে তাদের জন্যে (বিপুল) মর্যাদা, ক্ষমা ৯১১৯৪ ০092 ০ এাঠা 


ও সম্মানজনক জীবিকা (-র ব্যবস্থা) রয়েছে। ০:০৪ ৩১১৯১০০-৮১০ 











৫. যেভাবে (বদর যুদ্ধের দিনে) তোমার রব তোমাকে রর ৮৮৯25 
তোমার বাড়ী থেকে বের করে এনেছেন, অপ ০921০ ০ 2০) ১৯1৮৪ 
(তেখনও) মোমেনদের একদল লোক (এ কাজটি) » -* ৫175, ঠা 51৫ 5 

অপছন্দ করতো। বিকিনি 











৬. সত্য (তোমার কাছে) স্পষ্ট হওয়ার পরও এরা 13 ৮1745 9 নি 
১5712 5 (০ ০৪০০5 341 & গাও 
তারা যেন দেখতে পাচ্ছিলো যে, ধীরে র তাদের ৮ /১০০/৮ 2০৮ 01: 
মৃত্যুর দিকেই ঠেলে দেয়া হচ্ছে। ও 09383০42৪৭1 109 











৭. যখন আল্লাহ তায়ালা তোমাদের প্রতিশ্রুতি 
দিচ্ছিলেন যে- দুটি দলের মধ্যে একটি দল তোমাদের 


শেক "রগ তা ৪১০০৮১০০০০০ পা & পা 
1 52৫5841৩০121-8$539 


(কেরায়ন্ত) হবে, (অবশ্য) তোমরা চাচ্ছিলে (নিরন্তর 22911 ...১1$ -££ ০ ৫1 
ও) দুর্বল দলটিই তোমাদের (করায়ত্ত) হোক, অথচ £ 2৯1 ্ রর মা 


আল্লাহ তায়ালা তার “কথা” দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে ঠা ১৯৭ ০1 481 3449-47 ০ 
চাচ্ছিলেন এবং (এর দ্বারা) তিনি কাফেরদের শেকড় ₹ পাতিল 
কেটে দিতে চেয়েছিলেন, ৫):0838৫41 2213 6589 4133 











৮9৯ স্টিপা / টি পি তঠি ৯ শিপ 











£৯ পপ ৯৩ 0 পাটি 


৮. (এর উদ্দেশ্য ছিলো) সত্যকে যেন সত্য বানানো 8৫ 1 0৮1 ০৮9 ঠ51 0৯4] 


যায় এবং বাতিলকে বাতিল করে দেয়া যায়, যদিও ডি 
পাপিষ্ঠরা (একে) পছন্দ করেনি । ৪09১৯] 











পা পাঠ ৯20৩ ছি পাটি 


৯. (স্মরণ করো) যখন তোমরা তোমাদের মালিকের "৭1৮ শি টি 
কাছে ফরিয়াদ পেশ করছিলে, অতপর তিনি তোমাদের বা নিযে ০৪ রা 


ফরিয়াদ কবুল করে বলেছিলেন, হা, আমি (এ যুদ্ধে) ৮৫1] 52 50৮৫০ ০০1 
তোমাদের পর পর এক হাজার ফেরেশতা পাঠিয়ে ” 
সাহায্য করবো । 











১০. আল্লাহ তায়ালা (তোমাদের) শুভ সংবাদ দেয়া ॥) ৮৪1১2] ০৬ গস 
ও তা দিয়ে তোমাদের মনকে প্রশান্ত করা ছাড়া শু 455১8312 এ 
অন্য কোনো কারণে এটা বলেননি, নতুবা আসল) , 481 ১১০০৫ 1 ৮১111295732 
সাহায্য তো আল্লাহ তায়ালার কাছ থেকেই আসে; গু ৯০8. ৮৮৫ 

অবশ্যই আল্লাহ তায়ালা পরাক্রমশালী ও প্রজ্ঞাবান। $ ৮৮৫০ ১195 401০1 


পারা ৯ কা-লাল মালাউ ১৯৪ ///4-810018179808016111017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সূরা আল আনফাল 


১১. ম্মেরণ করো,) যখন আল্লাহ তায়ালা তার +৬₹৮₹ 2৯৬ কুপপার্রী ৩ ০৮০০ 2 
নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা ও স্বস্তির 34923 2৩০০0 ০৫৪৫ ১1 


পা ৬ ৯১ ত0ি ডি প্রা 


জন্যে তোমাদের তন্দ্রা আচ্ছন্ন করে দিচ্ছিলেন, ॥ চিনা এ ৮57 
কদিন তি থেকে বৃষ্টির পানি 42 ০৫957550195 ৫:12 


নাধিল করেছেন, যেন এ (পানি) দ্বারা তিনি তোমাদের (12 88৫ 
পাক-সাফ করতে পারেন, তোমাদের মন থেকে যেন £2১5 ৬৮০৪।| ৯১৫০ ০০389 


শয়তানের অপবিভ্রতা দূর করতে পারেন, তোমাদের 5৪ ০০5 ৮ 
মনে সাহস বৃদ্ধি করতে পারেন, (সর্বোপরি যুদ্ধের গু 1081 রি 2:5889-45 9 ণ 
ময়দানে) তিনি এর মাধ্যমে তোমাদের কদম মযবুত 

করতে পারেন। 


১২. ম্মেরণ করো,) যখন তোমার রব ফেরেশতাদের * ৮” *%(7£5171 ৭ হা ৭৭০ 
কাছে (এই মর্ম) ওহী পাঠালেন যে, আমি তোমাদের ++ (2 21০144০১০25. 


হি সদর ৩০১68৩3057751093)15 
সঞ্চার করে দেবো, অতপর তোমরা (তাদের) ঘাড়ের 99 15251 4০591119552 ০৪০| 
ওপর আঘাত হানো এবং তাদের (হাড়ের) প্রত্যেক শপ ছু ৯৯ 

জোড়ায় জোড়ায় আঘাত করো। $ 4152 ০৪ 15১১1950541 



































১৩. এটা এ কারণে যে, এরা আন্মাহ ও তার *”” রর পু, এ: 
রসূলের বিরোধীতা করেছে, আর যারাই (এভাবে) ৬৮৮০০1939 401198 ০৪ এ 


আল্লাহ ও তার রসূলের বিরোধিতা করে (তোদের 32 21০৩2 2 মাঃ 
জানা উচিত), অবশ্যই আল্লাহ তায়ালা আযাব প্রদানে ৮১91 ৬৯ 


অত্যন্ত কঠোর । ৪ ৮১৫] 











১৪. (হে কাফেররা,) এ হচ্ছে তোমাদের (যথার্থ “++ ৮ 7৮ ৯22৮24৯5911 
পাওনা), অতপর তোমরা এর স্থাদ গ্রহণ করতে ০১1০০ ০8580 19 ৪9১9১১৮৪১ 
থাকো, কাফেরদের জন্যে দোযখের আযাব তো 

রয়েছেই। ৪)0| 


১৫. হে মানুষ- যারা ঈমান এনেছো, তোমরা যখন -* (। ৮2৮11211551 7৭ ৭1747 
বের দান কাফের বাহিনী সুখে মোকাবেলা ০৪০০৪115112 ০831 6 


করবে, তখন কখনো তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। 870১1 2251583516551958 


১৬. (জেনে রেখো,) এ (যুদ্ধের) দিন যে ব্যক্তি তার এ ৮ ₹৮ ২) নিশি এট ৯০০ 
ষ্ঠ প্রদর্শন করবে, সে অবশ্যই আল্লাহ তায়ালার 5 ১:-১829র ৩9 
গযব অর্জন করবে, যুদ্ধের কৌশল হিসেবে কিংবা টু | এপ ৯ ৪] 
(নিজ) বাহিনীর সাথে মিলিত হবার উদ্দেশ্য ছাড়া ৩৮533 3626৫ 11599 
(যদি কেউ এমনটি করে তাহলে), তার আশ্রয়স্থল _ ”* “1 টানি রাগ 
ইবোজাহনা আর জাত সতিই নিক জায়গা ৪ ১৯০০| ০০99 *৯ 425521 ৩ 


১৭. (এ যুদ্ধে যারা নিহত হয়েছে) তাদের তোমরা * ০1৮2 প%। 21৮৮০৯72225 12 
কেউই হত্যা করোনি, বরং আল্লাহ তায়ালাই তাদের ০৪৭৪ 401০419-৮59189৮ 
হত্যা করেছেন, তুমি যখন (তাদের প্রতি) তীর নিক্ষেপ. ৮ 1.4 5৩৩ 28 ৩ দিত 
করছিলে, (মূলত) তুমি (এটা) নিক্ষেপ করোনি বরং € ৪) 4।| ০৫19 ০৯১১1 ০৯০9 
করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা, যেন তিনি নিজের ভ। 1৮৮” পরত ৮৯ ৮৯ ফিরা 
থেকে মোমেনদের উত্তম পুরস্কার দান করে (তাদের ০1, $১৩ 4০০ ৬8৮11 929 
বিজয়) দিতে পারেন, নিসন্দেহে আল্লাহ তায়ালা (সব ৪০৮ ০০৫ 
কিছু) শোনেন এবং (সব কিছু) জানেন । ৪৮৯1০ ৮১০ 401 


পারা ৯ কা-লাল মালাউ ১৯৫ ৬///%4.2100181780809171017001-019 





















































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সূরা আল আনফাল 


১৮. এটা হচ্ছে তোমাদের (ব্যাপারে আমার কৌশল), অবশ্যই ৯ ০ ০৪৫ ভর্প 55 
আল্লাহ তায়ালা কাফেরদের যড়্যনত্ দুর্বল করে দেন। গু ০83৫ এ ০৯ ৬১ 48] ০90১ 








১৯. (হে কাফেররা,) তোমরা একটা সিদ্ধান্ত * 4. 2511 ৮£712 *৫? 222+5০ 
চেয়েছিলে, হী, সে সিদ্ধান্ত (কর মুহূর্তটি) তোমাদের রাত এ 


9 রা (যুদ্ধ থেকে) হ 026 193525 ৩15 ? 5| 


কল্যাণকর, তোমরা যদি অজ) 5৫১০০০০৫2০2 
ফিরে আসো, তাহলে আমরাও ফিরে আসবো, আর ১০ রে 
তোমাদের বাহিনী সংখ্যায় যতো বেশীই হোক না $ ০০ £5 40 ৩5,০০০ | 
কেন তা তোমাদের কোনোই উপকারে আসবে না, 
আল্লাহ তায়ালা ঈমানদারদের সাথেই রয়েছেন । 











পাশা পা 











২০. হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তায়ালা *+*০--০& টে 

ও তার রসূলের আনুগত্য করো, কখনো তীর দিক 215255211551551 01 জে 
থেকে মুখ ফিরিয়ে নিয়ো না, তোমরা তো (সব ঞ ০৯৮৭ ৭০৩ ॥্ 
কিছুই) শুনতে পাচ্ছো ি উও5০৪ঠি2০125 








২১. তোমরা তাদের মতো হয়ো না যারা মুখে) বলে, * 0০০০ টানি 30141 50545 5 
হা, আমরা (নবীর কথা) শুনলাম, কিন্তু তারা (কার্যত) টি 5 ৩ 5989 


কিছুই শোনে না। ভি 








২২. আল্লাহ তায়ালার কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে সেই ”?৮11 ও ও 
বধির ও মূক মোনুষণুলো), যারা সেত্য হীন সম্পর্ক) -%411-৮*11 এ 401 0১০ 55/9309% 1 


কিছু বুঝে না। ৪22874 291 





২৩. আল্লাহ তায়ালা যদি জানতেন, এদের ভেতর , * পন্ড ।প৭ পু ৯ ৯১৫ 1৫ 4 বা 
কোনো ভালো (গুণ) আছে, তাহলে তিনি তাদের ৪০ 1১৮৪3 পা ০৫০55 
(হেদায়াতের কথা) শোনাতেন; (অবশ্য) তিনি তাদের ও 02 1 
শোনালেও তারা উপেক্ষাই করতো। বু 55 7 











২৪. হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তায়ালা 41+-০+ পা 
রি 
ও তীর রসূলের ডাকে সাড়া দাও- যখন তিনি 419:2251152510891058 


5৯৮9 পা £৯ ৮0 পাপা পণ 


তোমাদের এমন কিছুর দিকে ডাকেন, যা তোমাদের ₹” £” টু 
সত্যিকার অর্থে) জীবন দান করবে, জেনে রেখো, হট ০-9055191 195-5449 


আল্লাহ তায়ালা মানুষ ও তার হৃদয়ের মাঝামাঝি স্থানে **৮1 ৮*71" 7 
অবস্থান করেন; (এটাও জেনে রেখো) তোমাদের ” 5১11 তেল 23 1 015659 


সবাইকে তার কাছেই জড়ো করা হবে। ও 09১৫০ এ এ] 949 























২৫. তোমরা (আল্লাহদ্রোহিতার) সেই ফেতনা থেকে |+:6 74 
বেঁচে থাকো, যার শাস্তি- যারা তোমাদের মধ্যে 5৮ ৩৪ 
যালেম শুধু তাদের জন্যেই নিদৃষ্ট থাকবে না, আরো 0595 0195512 সা এ 
জেনে রাখো আন্মাহ তায়ালা অত্যন্ত কঠোর শাস্তি ” টা 
প্রদানকারী । ও ৮7০1 


তা ০০০2৪১22198 7 

















২৬. স্মরণ করো, যখন তোমরা (সংখ্যায়) ছিলে কম, ৯৫০ প৪০৮পচ্ত ০৮০১০) 228৮ 
যমীনে তোমাদের অত্যন্ত দুর্বল মনে করা হতো, ৩০%। ৬০%2১০৭ 0৭6 ৮ 31190 


পারা ৯ কা-লাল মালাউ ১৯৬ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

তোমরা সর্বদাই এ ভয়ে (আতংকিত) থাকতে, কখন 
(অন্য) মানুষরা তোমাদের ওপর এসে চড়াও হবে, 
অতপর আল্লাহ তায়ালা তোমাদের (একটি ভূখন্ডে 
এনে) আশ্রয় দিলেন, তার সাহায্য দিয়ে তিনি তোমাদের 
শক্তিশালী করলেন এবং তিনি তোমাদের উত্তম রেযেক 
দান করলেন, আশা করা যায় তোমরা (আল্লাহর 
নেয়ামতের) শোকর আদায় করবে । 




















৮ সূরা আল আনফাল 
5৫59$0০6| ০252৭010913 


[এ পা ৬৪ 5১ টিপা পা পার রা ৯:29 পানা 


৬১৮]| ০০-৮৪৪))9 ১০৫৩৭ 


পা ৯ -9-9 ৮ ত ৯790৩ ০৫ 


ও ০9১০৮ 








২৭. হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তায়ালা 
ও (তোর) রসূলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো 
না এবং জেনে-শুনে নিজেদের আমানতেরও খেয়ানত 
করোনা। 








05:212311550511531 090 


পতি চি পাপা 8৩0 1 নি5৯ ০ ০ 


ও ০9০ ০০09৫5411915৯59 





২৮. জেনে রেখো, তোমাদের মাল-সম্পদ ও 
সন্তান-সন্ততি হচ্ছে (আল্লাহ তায়ালার) পরীক্ষামাত্র, 
(আর যে ব্যক্তি এ পরীক্ষায় উত্তীর্ণ হবে) তার জন্যে 
অবশ্যই আল্লাহ তায়ালার কাছে মহা প্রতিদান রয়েছে। 














8১ ০৮501যা হো 9 


৮ ০. 8৮2৮8 ৮ 


$ ০82 ১৯৫১০ 41 ০59 








২৯. হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে 
ভয় করে চলো, তাহলে তিনি তোমাদের জন্যে ন্যায় 
অন্যায়ের মাঝে) পার্থক্য নির্ণয়কারী (মাপকাঠি) দান 
তিনি তোমাদের ক্ষমা করে দেবেন; আল্লাহ তায়ালা 
অনেক বড়ো দানের অধিকারী | 











03915250115 29126 
৫৮০ ৫25১8909328 


৪৮৮৮1 952198282 *-৮21১8৯89 








৩০. (স্মরণ করো,) যখন কাফেররা তোমার বিরুদ্ধে 
ষড়যন্ত্র করছিলো যে, তারা তোমাকে বন্দী করবে 
অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন 
ভূমি থেকে) নির্বাসিত করে দেবে; তারা তোমার 
বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলো, আল্লাহ তায়ালাও (তোমাকে 
উদ্ধারের) কৌশল চালিয়ে যাচ্ছিলেন; আর আল্লাহ 
তায়ালাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী । 














৮৯ সটিপাপার্ট পা /চি টি টি /পা / পা 


)55821155868011 এ১ 5৫531 


পা & পট সি /িপা পা £৯ ০9 পর, /৯ শঠিশটি/ভিপা ৮ পা 


59১09 ১৯১৯৭ 9 ও 95891 


17১ ০১৩০০ ৩০০৫, ০০-9৯তা পা 


ও ৩৪১: ১৮548195401 ১০5 








৩১. যখন তাদের সামনে আমার কোনো আয়াত পড়ে 
শোনানো হতো, তখন তারা বলতো, (হা) আমরা 
একথা (আগেও) শুনেছি, আমরা চাইলে এ ধরনের 
কথা তো আমরাও বলতে পারি, এগ্ডলো তো আগের 
লোকদের উপকথা ছাড়া আর কিছু নয়। 











£৯ পা ১ ৯ শি, পা 


১1906 --21-79705041% 


পা ১০০ ০6 ০9 87 পাঠ পা 


৩1, 1৩১258059৬2 
৪০151 2০০11 








৩২. তারা যখন বলেছিলো, হে আন্মাহ তায়ালা, 
এই কিতাব যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য 
(কিতাব) হয়, তাহলে (একে অমান্য করার কারণে) 
তুমি আমাদের ওপর আসমান থেকে পাথর বর্ষণ 
করো, কিংবা তুমি আমাদের ওপর কোনো কঠিন 
শাস্তি পাঠিয়ে দাও। 








৮১, পাটি ৮9,৩2৯ পা 


519 |$০ 01৫ ১1০01516 319 


রা 
৯ 





৩৩. হে নবী, আল্লাহ তায়ালা এমন নন যে, তিনি 
তাদের কোনো আযাব দেবেন, অথচ তুমি (সশরীরে) 
তাদের মধ্যে (বর্তমান) রয়েছো; আর আল্লাহ তায়ালা 
এমনও নন যে, তিনি তাদের শাস্তি দেবেন, অথচ 
তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। 








পা সিপ্ার্পা পি পা এ তা 
* পচ ০০39৮+9-৮] 28 ০90৫159 
পাঠ ৩টি টিপা ঠ পা 8 টিপ £ ০০৩ ৬৩০ 24 


ভ 09১8০৭৮১9৪১ 4/ ০4০9 





পারা ৯ কা-লাল মালাউ ১৯৭ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সূরা আল আনফাল 


৩৪. কেনই বা আল্লাহ তায়ালা তাদের আযাব দেবেন পাজি চাঁপা 8 তা 20 )- তা ০৪৩০ ডর & ০ বাপ 
না” যখন ভারা আল্লাহর বান্দাদের) মাসজিদুল ০:১৩৮০৫-০৯৪ 411৪ ৩স্র ২1৮ ০3 


শা, পাপা 


হারামে আসার পথ থেকে নিবৃত্ত করে, অথচ তারা তো 222 15065201751 ১৯৯ এ 
এর অভিভাবকও নয়; এ ঘরের (আসল) অভিভাবক ॥ ০... অ 1. ৯ 

হচ্ছে তারা, যারা আল্লাহ তায়ালাকে ভয় করে, কিন্ত চর 549098181২852 01 
তাদের অধিকাংশ মানুষই (এ কথাটা) জানে না। 

















৩৫. এ ঘরের পাশে তাদের নামায কিছু শিস দেয়া ও * 
তালি বাজানো ছাড়া আর কিছুই ছিলো না; (আল্লাহ 








কার্যকলাপের জন্যে শাস্তি ভোগ করো । 








০9 পাপা পা 


৩৬. যারা কুফরী করেছে এবং যারা নিজেদের * « 4/7*- 
ধন-সম্পদ (এ পথেই) ব্যয় করেছে, (এর দ্বারা) 15৩5৭ 1958208371৩ 


মানুষদের তারা আল্লাহ তায়ালার পথ থেকে ফিরিয়ে 12%78++:5, 11” 4 +214 27 
রাখবে; এরা (এ পথে) ধন-সম্পদ আরো ব্যয় করতে ০ 410 521952 


পা ৯০০১০ আভুপুণাটি পা & ৯ প্রা -০252 82 


থাকবে, অতপর একদিন সে (ব্যয় করা)-টাই তাদের £ 1157 7৮58 

জন্যে মনস্তাপের কারণ হবে, অতপর (দেনিয়ার টা নি ১০ ৪১ 02 
জীবনেও) তারা পরাভূত হবে, আর যারা কুফরী & 03552 7৮41 19552580115 
করেছে আখেরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে 

একত্বিত করা হবে । 











৩৭. আল্লাহ তায়ালা যেন (এর দ্বারা) ভালোকে খারাপ ++* ₹৮ ০৪25০ 
থেকে পৃথক করে দিতে পারেন এবং খারাপগুলোর 09 2৮ তে এপ ও চল 
একটাকে আরেকটার ওপর রেখে সবগুলো এক 1” ₹ পদ ১586 প ৪ পথ 
জায়গায় স্তুগীকৃত করবেন, অতপর তাকে জাহান্নামে 2 


নিক্ষেপ করবেন; (মূলত) এ লোকগুলো সেদিন মিজান ধা লেজ নহে 
চি $ 0৮815774859 2221 

















৩৮. (হে মোহাম্মদ,) যারা কুফরী করেছে তাদের তুমি 72০ তন &. নিল ৮৯ ,ভ্এ ৩ 
বলো, তারা যদি এ থেকে ফিরে আসে, তাহলে তাদের 197 2 ১ 
অতীতের সব কিছুই ক্ষমা করে দেয়া হবে, তবে 0£$19::28 012 রঃ 0 815+2 
যদি তারা (খারাপ কাজের দিকেই) ফিরে যায়,তাহলে বির পঠ, দ্রারান নার 
তাদের (সামনে) আগের (ধ্বংসপ্রাপ্তদের) পরিণামের ও 9811 ০০৮ ০০৫০ 
দৃষ্টান্ত তো আছেই! 

















৩৯. (হে ঈমানদার লোকেরা,) তোমরা কাফেরদের 7৮275 82২5 0, ৫ গা 
বিরুদ্ধে লড়াই করতে থাকো, যতোক্ষণ না (কুফরীর) ১০১ এ ক ১০9 & . এ রর 
ফেতনা বাকী থাকবে এবং দান সম্পূর্ণভাবে আন্মাহ 24 ০ 1952) 1 নর 42 25০] 
তায়ালার জন্যেই (নির্দিষ্ট) হয়ে যাবে, (হী,) তারা যদি গ্ চা রি 
(কুফ্ুর থেকে) নিবৃত্ত হয়, তাহলে নিসন্দেহে আল্লাহ ৪ ১৯০৭ ০) 97৮8 0৪ 
তায়ালাই তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী | রর ্ 

















8০. যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় ৯৪ 7৯ পথ তত নিভে ত নন্ুলল ॥ 
তাহলে তোমরা জেনে রাখো, আল্লাহ তায়ালাই হচ্ছেন নিত ডি 1529 


তোমাদের অভিভাবক, কতো উত্তম অভিভাবক; কতো 
উত্তম সাহায্যকারী! ১০০১ 09 ৫ গু | 
পারা ৯ কা-লাল মালাউ ক ১৯৮ ৬///%4.21000181780809171017001-019 














/ 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সূরা আল আনফাল 
৪১. (হে মোমেনরা,) তোমরা জেনে রেখো, 


পা ৯৯ -9৯ তা পারা নি 


(টি তোমরা যে সব জিনিস গনিমত (হিসেবে) হাসিল ৭ টস্প ০52 








করেছো, তার এক পঞ্চমাংশ আল্লাহ তায়ালার জন্যে, পা লা ও 
রসূলের জন্যে, (তোর) স্বজনদের জন্যে, এতীমদের (% ০৮1 829 প5-১452-84 





০8] 7 








| জন্যে, মেসকীনদের জন্যে ও পথচারী মোসাফেরদের টি 
জন্যে। তোমরা যদি আন্লাহতে বিশ্বাস করো এবং ১০৮11 ৬2 পা9 ৩৯ 9 
(বিশ্বাস করো বিজয় সম্পর্কিত) সে বিষয়টির প্রতি, টিপ উর লিপ ৮1 ৮০৮০৯ 

যা আমি হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন- টে 149717540-৯২14 ৩ 


একে অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার লে 2৮14 
ওপর নাষিল করেছিলাম; (তাহলে জেনে রেখো,) '৬মল ওঠ ১৪১11 16১%5 
আল্লাহ 0729 হচ্ছেন সর্ববিষয়ের ওপর একক 9 2368 22 




















৪২. রে তোমরা যখন উপত্যকার নিকট বিবার 

প্রান্তে ছিলে, (তখন) তারা ছিলো দূর প্রান্তে, আর 8532119৮2515601 82320 ৮৫ 3 
কাফেলা ছিলো তোমাদের তুলনায় নিম্নভূমিতে; যদি ? 

জা আই দের সাথ ভোগে জাত ৮১-৯৫:০৪০1০-৯১12০৩৪। 
করতে চাইতে, ত রি 1 ৮৪5 ১-৮০০০19 
অবশ্যই মতবিরোধ করতে, কিন্তু আল্লাহ তায়ালা ৷ €* ০৮, ৮৮ -50 5 5০5 577 
তাই ঘটাতে চেয়েছিলেন যা ঘটানো তার মনযুর 89৯০ ০11১1 401 (928৯1 ৪49 
ছিলো, (তিনি চাইলেন) যে দলটি ধ্বংস হবে সেটি 1 ৯ পাড়ে পাপা টি পা পা প্র্পা পা পাও ও পা 
যেন সত্য (মিথ্যা) স্পষ্ট হওয়ার পরই ধ্বংস হয়, (রও এল ৬০ এ ৯ ৩০৫৮7 


পাতা তা তা সি 


আবার যে দলটি বেঁচে থাকবে সেটিও যেন সত্যাসত্য ** 7218 
প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে; নিশ্চয়ই আল্লাহ ঠেলা 1০০৩০ 


তায়ালা সর্বশ্রোতা, সর্বজ্ঞ । € ৮৯1 




















৪৩. (স্মরণ করো,) যখন আল্লাহ তায়ালা তোমাকে *৭ পপ ৪২০ ০০৫৭ 
তোমার স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, 9 : এও ০05 & 4 ০০৫31 


(তখন) যদি তিনি তোমাকে তাদের সংখ্যা বেশী ১ *:*%1721 নি 
দেখাতেন; তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ০৯-০২০১০--/9৮৭০৪৪ 1৫৮১১ 


ফেলতে এবং এ বিষয়ে তোমরা একে অপরের সাথে পু ছি তরু ৩ 
বিতর্ক শুরু করে দিতে, কিনতু আল্লাহ তায়ালা (এটা 1১৪-০4%1 চা 252১1 
না করে তোমাদের) নিরাপদ করে দিয়েছেন; তিনি ৯ এ 
মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক ৪১9১ 
ওয়াকেফহাল রয়েছেন। 




















৪৪. ম্মেরণ করো.) যখন তোমরা (যুদ্ধের ময়দানে) %১ * 2৯879 58 ০৯০০ ৪ 
তাদের সামনাসামনি হলে, তখন আল্লাহ তায়ালা ৬৪৮৮১৪০০11১ ১1 ৮০9৮০7১2 319 


৮9৮৯ পা টি ৯7 ০০ :০৬১৮-০০ প্্ি পা ৯০9 ০9৮ 


তোমাদের চোখে তাদের সংখ্যাকে কম (করে) ” ৩ ০ 488 5 ০ 
দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের ও এ র 
(সংখ্যা) দেখালেন কম, যেন আল্লাহ তায়ালা তাই ৫19, 9282 015 1১ 441 ০০ 
ঘটিয়ে দেখান যা কিছু ভিন ঘটাতে চান; (মূলত) ০৯০০৯, এপ বৃ 

আল্লাহ তায়ালার দিকেই সব কিছু প্রতাবর্তিত ৪35০1 65১81 


হবে। 























৪৫. হে ঈমানদার লোকেরা, কোনো বাহিনীর দু; * ৯১1151172৮1 ৮ ঘটি 
488৮5. ১ 4০5]74 ঙ 
সাথে যখন তোমরা সামনাসামনি হও, 43-৯8-10119৭৭ ৩৭1 ১৪ 





পারা ১০ ওয়া'লামু ১৯৯ ৬//৬/.8101001217808061791017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সুরা আল আনফান 


তখন ময়দানে অবিচল থাকবে এবং আল্লাহ * ০ ₹৭দ।৮* 
তায়ালাকে বেশী বেশী করে স্মরণ করবে, আশা 2112 রে 19১০3191973 


পা ৮ তটি ২৮৯টি 


করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে । ৪ গু) ০১৪4১ 

















৪৬. তোমরা আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য ।” ৮14 দু নদ ০৩৩ প% 
করো; নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া-বিবাদ করো 19১7 1541952541 19৮9 
না, অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং চি এর টিন 
তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে, তোমরা ধৈর্য ১19১5০19০৭5 2 
ধারণ করো; অবশ্যই আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের পপ 

সাথে রয়েছেন। উ ০২১৮]| ৫ 401 ০1 











৪৭. তোমরা (কখনো) তাদের মতো হয়ো না, * দু 
যারা অহংকার ও লোকদের (নিজেদের শান-শওকত) ৮৯)5১৩ ৩০ 17৯55 ০2১15155 9 
দেখানোর জন্যে নিজেদের ঘর থেকে বেরিয়ে 1৮ ৮০৮৯ ০৫ 

এসেছে এবং সাধারণ মানুষদের যারা আল্লাহ ১ ০26১১29৩-80765155 


তায়ালার পথ থেকে ফিরিয়ে রাখে; মুলত) তাদের টিটি ৰ 
সমুদয় কার্যকলাপই আল্লাহ তায়ালা পরিবেষ্টন করে 9 £১520221529 4/ 

















শট পার্পা 8৯ 9 পর পাটি পা ৮9125 ৮9 ০০ পাতা 8১ পা 


৪৮. যখন শয়তান তাদের কাজগুলো তে ও 
খুব চাকচিক্যময় করে পেশ করেছিলো এবং ০ 8 


তাদের বলেছিলো, আজ মানুষের মধ্যে কেউই 3 41| | 7০204 
তোমাদের ওপর বিজয়ী হতে পারবে না এবং অবশ্যই 512৩ ক সর 
আমি তোমাদের পাশে আছি, অতপর যখন উভয় দল ৩০০৫৬201৮75 পু € ০০1) 
সম্মখসমরে ঝাঁপিয়ে পড়লো, তখন সে কেটে পড়লো ন৬. * 4 গ্রঁন 




















এবং বললো, তোমাদের সাথে আমার কোনোই 201৮৫425621 465485& 
সম্পর্ক নেই, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা ০..: 

তোমরা দেখতে পাও না, আমি অবশ্যই আল্লাহ সির পা ০০১ 
তায়ালাকে ভয় করি, (কেননা) আল্লাহ তায়ালা হচ্ছেন 

কঠোর শাস্তিদাতা | ৪ ৮১০]| 3248 | 














৪৯. মোনাফেক ও তাদের দলবল- যাদের দিলে * *5 5, ৮ 1০7,2৮৫ ৪ 
(গোমরাহীর) ব্যাধি রয়েছে, যখন তারা বললো, প5ট& ০011909০145) 
তাদের দ্বীনই তাদের প্রতারিত করে রেখেছে; পন্ড টিপা ৯০৯ ৮দএনা ৪০ গু ০ 
(আসলে) যে ব্যক্তি আল্লাহ তায়ালার ওপর ভরসা ০9 ০০9৮ ভাব 


করে (সে যেন জেনে রাখে), আল্লাহ তায়ালা প্রবল ০ 
পরাক্রান্ত, প্রজ্ঞাময় । ৪০৪2 5255 41 3৫41& 











৫০. তুমি যদি (সত্যিই) সেই অবস্থাটা দেখতে পেতে, ॥ ৮€৫ ৮* (ঘ। ছা), শা” বর 
যখন ফেরেশতারা কাফেরদের রূহ বের করে নিয়ে 19 ৩৭০1 ৯৪৯ +০57275 
যাচ্ছিলো, ফেরেশতারা তাদের মুখমন্ডল ও পৃষ্ঠদেশে 2 /-০৮ ০০০০ রি ৪০ রশ 
আঘাত করে যাচ্ছিলো (এবং বলছিলো), তোমরা ৮১ 7 9৮9৯9৯995৮৭ 2411 


পা ১ ৪১০9৮ টিপা 


আগুনের আযাব উপভোগ করো। ও 91941 16519855 














৫১. (আসলে) এটা হচ্ছে তোমাদের নিজেদের ৮4। ০7” * 
উভয় হাতের কামাই, যা তোমরা (আগেই এখানে) 1৩০০৩০১5০৩৭ 


পাঠিয়েছিলে, আন্মাহ তায়ালা কখনো তীর বান্দার & ০৯ 52100969 টি 
ওপর যুলুম করেন না, 


পারা ১০ ওয়া*লামু ক ২০০ ৬///৬/.21001818090611101001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সূরা আল আনফাল 


৫২. (এরা হচ্ছে) ফেরাউনের আপনজন ও তাদের * 1+% * 

পূর্ববর্তী কাফেরদের মতোই; তারা আল্লাহ তায়ালার ৮৪18 ৬০ ০৪১19০৯১৮ 0 562 
আয়াতকে অস্বীকার করেছে, ফলে তাদের গুনাহের 2424) ০০৭ ৮ 
দরুন আল্লাহ তায়ালা তাদের পাকড়াও করলেন; ৯81-5553557825 


৪ পপ 
ক 


ূ ও ৮৫০] 0855 558 40 01 














৫৩. এটা এ কারণে যে, আন্নাহ তায়ালা যখন কোনো 2৮৯4 ৮০ ৪1৮% 4৮4 

জাতিকে কোনো নেয়ামত দান করেন, তিনি ততোক্ষণ 4৮৯ 1১৮৯০ ০ 2 40 ৪0১ 
পর্যন্ত তোদের জন্যে) তার সে নেয়ামত বদলে দেন ।+ 1৭৬ 

না, যতোক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার 21১৮৮54216৫ ০৮5 
পরিবর্তন করে, নিশ্চয়ই আল্লাহ তায়ালা সব কি ১:5৮) 2৮৮ ৮% 

শোনেন, (সব কিছু) জানেন, টি ৪০ পে ৩ঠি ৪৮) 

















৫৪. (এরা হচ্ছে) ফেরাউন, তার স্বজন ও তাদের “_ ” 2113 ) এ 
তান ০) এ] ০42 
আগের লোকদের মতো:যারা তাদের মালিকের ০ ৭53 ০৯১১গা চে 


আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, অতপর আমি 93) ৬৪০০190-2 ৮৮৪7৪ 
তাদের (কুফরীর) অপরাধের জন্যে তাদের ধ্বংস 15, 0 « সেবিকা 


করে দিয়েছি এবং ফেরাউনের স্বজনদের আমি ডুবিয়ে 01035219885582 ০৮৮০৮ 

















তারা যালেম 
দিয়েছি, মুলত) তারা সবাই ছিলো | ৪ ০১181702 মা 
৫৫. নিশ্চয়ই (আল্লাহর) যমীনে (বিচরণশীল) জীবের 


মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা, যারা ০৯০] 4/ ৩ +/59/1১591 
(আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে অতপর তারা ৯৯৪১ ৮০৫ ।৯০৫০ 








(তার ওপর) ঈমান আনে না। তি ১০৪৭২৮০১19১ 








৫৬. (তোরাও নিকৃষ্ট লোকদের অন্যতম,) যাদের সাথে 71252 অর্ত্রীতটি আত 
তুমি সন্ধিচুক্তি স্বাক্ষর করেছো, অতপর তারা প্রতিবারই শি নি সাকিন ্ তি ০৪১7 
সে চুক্তি ভংগ করেছে এবং তারা (কাউকেই) পরোয়া € ০) ১০১9 8১০ ০3০ ০১০৩০ 
করেনি। টি 28. 











৫৭. অতএব এ লোকদের যখনি তুমি ধরতে পারো, 0 4 ৯ ০ পাপা পাটি *: 2১ -20৫৫৮৫ ৪ 

তাহলে তাদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে ৬*-৮৪9 ১585 ০১1 ৪-৮৪৪২৪০$ 
(এমনভাবে) শাস্তি দেবে, যাতে তাদের পরবর্তী ৮০০০ ও সত ৯০7৮০ ৮০৫০ 
বাহিনী (এ থেকে কিছু) শিক্ষা গ্রহণ করে। ৪ ০১১০০২০০৪০৮ 

















৫৮. যদি কখনো কোনো জাতির কাছ থেকে তোমার "912 175 2518 
বিশ্বাসঘাতকতার আশংকা হয়, তাহলে (তাদের সাথে ৩ ১5৩ ৬৪ ৩৫ 9 
সম্পাদিত) চুক্তি তুমি একইভাবে তাদের (মুখের) ওপর ৯7 8 31,82 ৬ এ 
ছুঁড়ে দাও; নিশ্চয়ই আল্লাহ তায়ালা খেয়ানতকারীদের রি 

পছন্দ করেন না। € ০৯১৫ গা 

















৫৯. কাফেররা যেন কখনো এ ধারণা না করে যে, ওরা 5227 রিড ছিরে 
(তোমাদের পেছনে ফেলে নিজেরা) এগিয়ে গেছে; “19৯৮৮ 19১৯ ৩৭৩ ৬৮৯ 29 
(মনে রেখো,) তারা কখনো (তোমাদের) অক্ষম করে টা 
দিতে পারবে না। ৪ 093৯৯81 ৮9 








৬০. তাদের (সোথে মোকাবেলার) জন্যে 52 * ০ * ০৯০৭ 
তোমরা যথাসাধ্য শক্তি, সাজ-সরঞ্জাম ও ৪9৫৮2৮১52১1 0৮৮211935গ 


পারা ১০ ওয়া*লামু ২০১ ৬///%4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০৮58 
ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহর ]" 1৮175 
দুশমন ও তোমাদের দুশমনদের ভীত-সন্্স্ত করে 2153215০৯১৪ ূ ১০5১ 
দেবে (এ ছাড়াও কিছু লোক আছে) যাদের পরিচয় ০৮৪9১ ৩5 ৩7১৮9৩59 
তোমরা জা না, আল্লাহ তায়ালাই তাদের চেনেন; 5959 পারা 89০৩ ০) ৯ ৩৩ ৯০ না তা 
আল্লাহ তায়ালার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে, 192-159 ৮৮৪৮৯ 4015-৮১9৮7 
তার পুরোপুরি প্রতিদান তোমাদের আদায় করে * ৮% 4. ঢ ৮৮ & ৯2৯ 
দেয়া হবে এবং তোমাদের ওপর বিন্দুমাত্রও যুলুম ৮৮০৮1 ১9৭ এ/| 2৮৮০ ৪ ০5৪ ৬০ 




















সি পাপা ১ রা 


৬১. (হে নবী) তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায়, 17621 ৮:*1% 
তাহলে তুমিও সেদিকে ঝুঁকে যাবে এবং সব সময়ই অিত8৪88228 
আল্লাহর ওপরই ভরসা করবে; অবশ্যই তিনি (সব ৮৯171 . 

কিছু) শোনেন, (সব কিছু) দেখেন। ৯1 61৮-1 এ1%ু 











৬২. আর যদি কখনো তারা (সন্ধির আড়ালে) 5 রও 
তোমাকে ধোকা দিতে চায়, তাহলে (জেনে রেখো) ১০ এ ০ [9৩237 ১2 
তোমার জন্যে তো আল্লাহ তায়ালাই যথেষ্ট; তিনি ১০ 081 ১9] 2,202 
তার (সরাসরি) সাহায্য ও মোমেনদের দ্বারা তোমাকে '+₹ এ ০ ১০) 
শক্তি যুগিয়েছেন, ৪ ০৯০০৪৮1০9 














৬৩. আল্লাহ তায়ালা তাদের অন্তরসমূহের মাঝে তা পা ৯০ ০০ 75272 আুু 
পারস্পরিক (ভালোবাসা ও) সম্প্রীতির বন্ধন স্থাপন ৪০০০৯৪51 ০229০৮৫০5ঠি 


ঠা 


করে দিয়েছেন; অথচ তুমি যদি দুনিয়ার সবকিছু ব্যয় ৮8৮৮৬ 
করতে, তবু তুমি এদের অন্তরের মাঝে ভালোবাসার 9 ০৯৪০০ ৩৯ ০৪১ 
বন্ধন স্থাপন করতে পারতে না; কিন্তু আল্লাহ তায়ালাই 28 তা তত, ৯৩০ ৩াঠিশা রিকি? 

এদের মাঝে শ্রীতি স্থাপন করে দিয়েছেন; অবশ্যই ১৯১৭4214৯৯৮ | 1০৯ 
তিনি পরাক্রমশালী, বিজ্ঞ কুশলী । 


























৬৪. হে নবী, তোমার জন্যে এবং মোমেনদের মাঝে শি জান প্ছাি 
যারা তোমাকে অনুসরণ করে তাদের জন্যে তো টা ৬29 এ এ৮০৯ ০ 








1? 
০০০টি 


৬৫. হে নবী, তুমি মোমেনদের যুদ্ধের জন্যে উদ্€ুদ্ধ ₹7+ 
করো, মেনে রেখো) তোমাদের মধ্যে বিশ জন 2 ০0 


লোকও যদি ধৈর্যশীল হতে পারে তাহলে তারা দুশ' 7224 ০৮০২০ ৮৫৭৩ |.012311 

লোকের ওপর বিজয়ী হবে, আবার তোমাদের মাঝে 7 ০1০৮5 । 

(এমন লোকের সংখ্যা) যদি একশ” হয় তাহলে তারা ববি ১9215 কে 

কাফেরদের এক হাজার লোকের ওপর জয় লাভ রব ৯ 

করবে, কেননা তারা হচ্ছে এমন জাতি যারা (আল্লাহর ০2৩1 52071192182 2 

শক্তি সম্পর্কে) কিছুই বোঝে না। ৮০ ৯ ০ 
টির 























৬৬. (এ নিশ্চয়তা দ্বারা) এখন আল্লাহ তায়ালা * ০*, (৮ * ০৪৮০৬ ৮ 
তোমাদের ওপর থেকে (উদ্বেগ ও দুশ্চিন্তার) বোঝা ১০ 1০২০০ 
হালকা করে দিয়েছেন, (যেহেতু) তিনি (একথা) জানেন গু এ ০০2৬ * 

যে, তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে; (অতপর) 852০8 ৪1০০০ ৩০০ 03৮1855 
তোমাদের মধ্যে যদি একশ" ধৈর্যশীল মানুষ থাকে 


পারা ১০ ওয়া*লামু + ২০২ ৬///%4.210001817802809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সূরা আল আনফাল 


তাহলে তারা দুশ'র ওপর বিজয়ী হবে, আবার যদি ০4০০ ৯ 
থাকে তোমাদের এক হাজার ধৈর্যশীল ব্যক্তি, তাহলে -৮০-১3 ৬০০৪ 015 ৬৮৪০ 19517 


তারা আল্লাহ তায়ালার হুকুমে বিজয়ী হবে দু'হাজার 27 ন০। ১৩০ ৭ 
লোকের ওপর; (জেনে রেখো.) আল্লাহ তায়ালা 4819* এ। 8১0 ১8117 41 


ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। ৪ ০৪১৮০1| 2 











৬৭. কোনো নবীর পক্ষেই এটা শোভা পায় নাযে,  _'*(277+25 

তার কাছে বন্দীরা থাকবে, যতোক্ষণ পর্যন্ত সে যমীনে না 452 ৭৩০৪ নিতে 

(আল্লাহর দুশমনদের) রক্তপাত ঘটাবে; (আসলে) 0১03২, ১১%| ৯৪ 

তোমরা তো দুনিয়ার (সামান্য) স্বার্থটুকুই চাও, আর ্ সি ৬ ক এ 

লায়লা চান (তোমাদের) আখেরাত; আলাহ “855 $282/5 $2১541 ০৯৮2 

তায়ালাই হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময় । টাকা 
৪০৪০ 581554019 

















৬৮. যদি (এ ব্যাপারে) আল্লাহ তায়ালার কাছ থেকে 125 ৯০ অত 2৩৩ & 
পূর্বের কোনো ফেরমান) লেখা না থাকতো, তাহলে (৮০০০০০35548 ০০০০৪ ২9 
(বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা) যা 

কিছু নিয়েছো, তার জন্যে একটা বড়ো ধরনের আযাব ৪ ০০০82 ০১162-০941 
তোমাদের পাকড়াও করতো । 














৬৯. অতপর যা কিছু তোমরা গনীমত হিসেবে লাভ মারা রির়ের জারি 
করেছো, (নিসংকোচে) তোমরা তা খাও, (তা) হালাল 198019 সা 
ও পবিত্র, তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো; ডি 

আল্লাহ তায়ালা অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু । $ ০১১১3522091, 














৭০. হে নবী, তোমার হাতে যেসব বন্দী রয়েছে যে, এ * £* দয ০৭ নে 
তাদের তুমি বলো, আল্লাহ তায়ালা যদি জানতে পান ০০০৫০৪০০৪০0 লে 
যে, তোমাদের দিলে ভালো কিছু (গ্রহণের যোগ্যতা * £ ৯172 4৫ ০৬ 

আছে), তাহলে তিনি তোমাদের (ঈমানের) এমন এক ৮৫296 80 এি। ০1, ১৪১০ 
কল্যাণ দান করবেন- তোমাদের কাছ থেকে (মুক্তিপণ * এ ৮৫৯2 5টি ৪৯৫ 
হিসেবে) নেয়া হয়েছে যা তার চাইতে অনেক ভালো -৮০- 65 ০519হ পরই ১১ 
এবং তিনি তোমাদের (পুনাহসমূহ) মাফ করে দেবেন; ৪. অভ ৮৫০৬৮৯4৯৯৮৩ 
আল্লাহ তায়ালা ক্ষমাশীল দয়াবান। ও ৮৮৯৯) -১9৯ 4819 “198৯9 





























৭১. আর তারা যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা * »& ০০ ৮৩ 
করতে চায় (তাহলে তুমি ভেবো না), এরা তো ৬44 1902 64500519545 ০13 
এর আগে আল্লাহ তায়ালার সাথেও বিশ্বাসঘাতকতা জ ০০৪০ এ পনর এ 
করেছে এবং অতপর (এর শাস্তি হিসেবে) তিনি ৪০৮৯০০৮5019 ৬০০ 
তোমাদের হাতে বন্দি প্রেফতার করিয়েছেন; আল্লাহ 

তায়ালাই হচ্ছেন জ্ঞানবান, কুশলী । 











৭২. নিসন্দেহে যারা ঈমান এনেছে (এবং ঈমানের "১](7:01১32215-021%201 45 ঈী। এ 
জন্যে) হিজরত করেছে, নিজেদের জান-মাল দিয়ে এ 23652) গান 
আল্লাহর পথে জেহাদ করেছে এবং যারা 9587941০০৮০ ৮৪5৫)2 
(মোহাজেরদের) আশ্রয় দিয়েছে সাহায্য করেছে, ৯৮০৯5 ৮৯ ৮ নিও পপ 
তারা সবাই পরস্পরের বন্ধু; (অপরদিকে) যারা ঈমান ৩১০৮৯০5199১ 
এনেছে অথচ এখনো হিজরত করেনি, যতোক্ষণ *৬ * ০০ ৭1৮15 1৮৮ পর্ণ ৪৪৮1 ৮৯ 

পর্যন্ত তারা হিজরত না করবে ততোক্ষণ পর্যন্ত ৩৮০ ঠ5৮7915415519 
তাদের অভিভাবকত্ে দায়িত্ব তোমাদের ওপর নেই, 19৯22 4 প হি পট ১ 


পারা ১০ ওয়া*লামু +% ২০৩ দিদা দি 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সূরা আত্‌ তাওবা 


(তবে কখনো) যদি তারা (একান্ত) দ্বীনের খাতিরে « ০৯17৫ মতা 
তোমাদের কাছে কোনো সাহায্য চায়, তাহলে তাদের ০০ 57911 $৮০৪১০৪৭। 09 
সাহায্য করা তোমাদের কর্তব্য, (তবে তা) যেন , গা ৮৪১৬০ ৯১ পাতা 8১০9 তা ত 

এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না হয় যাদের সাথে ৮০৮21 
তোমাদের চুক্তি রয়েছে; বেস্তুত) তোমরা যা কিছু টিযািরেগিরির 
করো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখেন । ১০220505205 




















৭৩. যারা কুফরী করেছে তারা একে অপরের হিরা জাকার্তায় 
বন্ধ, তোমরা যদি (একে অপরকে সাহায্য করার) ০ গা প৯12১8 ০৪919 


সে কাজটি না করো, তাহলে আল্লাহর যমীনে যা 
ফেতনা-ফাসাদ ও বড়ো ধরনের বিপর্যয় সৃষ্টি) ০৪১৬ 82১০০ ৮৭153 | 


হবে। ৬৮০০০ 








1 








৭৪. যারা ঈমান এনেছে, (ঈমানের জন্যেই) হিজরত রর চি 

করেছে, আল্লাহর পথে জেহাদ করেছে এবং যারা 319৩৯৯১ 2১ তি 
(মোহাজেরদের) আশ্রয় দিয়েছে এবং (তাদের) 9 |221 05৩11? 1০7 
1১ ৫ ০ 

মোমেন; এদের জন্যে (আল্লাহ তায়ালার) ক্ষমা ও ৪১৯০-৮৪-৮৯ ০১5811-22৮ 
উত্তম জীবিকার ব্যবস্থা রয়েছে। 














৪ 2১০ 3১১9 





৭৫. যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং 1৮ ৫1৫৫ 2৫ *2721725 
তোমাদের সাথে জেহাদ করেছে, তারাও তোমাদের বি 52152218919 








অন্তর্ভুক্ত; যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সাথে , 54৩] ৮2 
আবদ্ধ, আল্লাহর কিতাব অনুযায়ী তারাও একে অন্যের সপ - ০০০190৪৯9 


বেশী হকদার, নিশ্চয়ই আল্লাহ তায়ালা সব ব্যাপারে (০2:0১ +25571129%111ণা 
সম্যক ওয়াকেফহাল। রি 24 ৭. রি 2 
28 

















8০2 





এ রিডার দাত 
(সন্ধি) চুক্তি সম্পাদন করেছিলে, আল্লাহ তায়ালা ও 05৬ ৭1৫14195948 ০38973 


তার রসূলের পক্ষ থেকে তোমাদের (আজ তা থেকে) ১০৭। ০০ এ ২০। 
অব্যাহতি (দেয়া হলো)। ৫ ০৯৪১৯ ০৫০৪৩৪০ 











২. অতপর (হে মোশরেকরা), তোমরা (আরো) চার 
মাস পর্যন্ত (এ পবিভ্র) ভূখণ্ডে চলাফেরা করে নাও এ 72152015381 | ৯০৮৮৫ 


উিল৪ গলিত /-০ 0০ 7০৯ া] 


এবং জেনে রেখো, তোমরা কখনো আল্লাহ তায়ালা ক 22 ১4 ১৯৯০ ৮০১1 | ৭৮০1 
অক্ষম করে দিতে পারবে না, আল্লাহ তায়ালা অবশ্যই ্ ৫ টি ক 


কাফেরদের অপমানিত করবেন। 9:০8১8০]1 ৪১৯ এ 














পারা ১০ ওয়া*লামু *% ২০৪ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


৩. মহান হজ্জের (এ) দিনে দুনিয়ার মানুষের প্রতি ব্রার টা 
আল্লাহ তায়ালা ও তার রসূলের ঘোষণা (এই ১০০২ ৫1128:2521 ০39 


যে), আল্লাহ তায়ালা অবশ্যই মোশরেকদের (সাথে “ এ মূ টিভি 
সম্পাদিত চুক্তির বাধ্যবাধকতা) থেকে মুক্ত এবং ০৮ ১ এ গল 


মুক্ত) তার রসূলও; (হে মোশরেকরা,) যদি তোমরা " ৪4 ৫)1$,41 নি 1 
(এখনো) তাওবা করো তাহলে তা হবে তোমাদের £5., রি টিটি ৪ এ লা 
জন্যে কল্যাণকর; আর যদি তোমরা মুখ ফিরিয়ে 12০৪ -০৮৮58 ৩15 ০০৫-0১০5 99$ 
নাও তাহলে জেনে রাখো, তোমরা কখনো আল্লাহ »* ছু ৯০০৪০ ৮ এত্ত 
তায়ালাকে অক্ষম করে দিতে পারবে না; (হে নবী,) জেওী। 9852,41 ১৯৬০৫ ০০ 
যারা কুফরী করেছে তাদের তুমি কঠোর আযাবের 

সুসংবাদ দাও, ও এ] 51 6519582 























৪. তবে মোশরেকদের মাঝে সেসব লোকের কথা -** ৪1 75৭৪০ . 
আলাদা, যাদের সাথে তোমরা চুক্তি করেছো, অতপর ৬ ০৯৪2 ০2৮62০91 
তারা (সে চুক্তি রক্ষায়) গতোটুকুও ত্রুটি করেনি- না 167” 191052০2821, শর 5০ 
টা ৮19 ১৮3 রর 
করেছে, তাদের চুক্তি তাদের (নিদৃষ্ট) মেয়াদ (শেষ ০০৩৮ 1৩- ০০1০৮ 
হওয়া) পর্যন্ত তোমরা মেনে চলবে; অবশ্যই আল্লাহ ০৪ ০ 

তায়ালা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন । ০০৯৪৮] শি 2 ০1০০০ 




















৫. অতপর যখন (এ) নিষিদ্ধ চার মাস অতিবাহিত 27557255 ভভিত ভুতু 
হয়ে যাবে, তখন মোশরেকদের তোমরা যেখানে 19129151941 585৬1 €121190 


পাবে সেখানেই তাদের হত্যা করবে, তাদের বন্দী *2*42”24স্থ 8৫৫ শত পণ এ] 
করবে, তাদের অবরোধ করবে এবং তাদের (ধরার) -** 9০-9-০১ ৪০০৯9০৬১৬৮১] 


90-০5-০7৫১ -2-9/৮ ৩৯-9৯-০79১ 


জন্যে তোমরা প্রতিটি ঘাটিতে বসে থাকবে, তবে £(১2% রত 
এরপরও তারা যদি তাওবা করে ছ্বীনের পথে ফিরে ১০১০০০৯2১,০১১১৯ 


আসে) এবং নামা প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, ৪5178 0$ 
তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও; অবশ্যই 6-0152-11৮ 99949 
আল্লাহ তায়ালা ক্ষমাশীল, বড়ো দয়াময় । ০৮৯১১১৪৯১4০ ০1 ৮০০৮৮ 19৯৯ 























৬. মোশরেকদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি 2; ৮৮৭ চোরা 
তোমার কাছে আশ্রয় চায় তবে অবশ্যই তাকে তুমি এ/)৯-৮| ০০৯১৪ ৬০ ৩ ৩19 
আশ্রয় দেবে, যাতে করে (তোমার আশ্রয়ে থেকে) 2১1৮17529৮1 নিল ৬৩ ৯1 
সে আল্লাহ তায়ালার বাণী শুনতে পায়, অতপর তুমি কাপ এপাশ তা এ 2টি 
তাকে তার নিরাপদ জায়গায় পৌছে দেবে; (এটা) এ $ ভিজ ৮2৮ 

জন্যেই যে, এরা (আসলেই) এমন এক সম্প্রদায়ের ০৪৮০4): [96০26 0১, 2০5 
লোক যারা সত্যের) কিছুই জানে না। 











৭. আল্লাহ তায়ালা ও তার রসূলের সাথে শপ ঠ গত পাঠ -০ 7৯ ০2 পা পাচ টি পো 
মোশরেকদের (এ) চুক্তি কিভাবে (বহাল) থাকবে? হি 23 05 


তবে যাদের সাথে মাসজিদুল হারামের পাশে (বেসে) “32০7 এটি ৫০ 
তোমরা চুক্তি সম্পাদন করেছিলে (তাদের ক --৩০১০২৭11 6 62594 | 


আলাদা), যতোক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে চিনি কিছ [1521 ১৯--০] 35 
(সম্পাদিত এ) চুক্তির ওপর বহাল থাকবে, ততোক্ষণ প্র ট্রে 
পর্যন্ত তোমরাও তাদের সাথে (সম্পাদিত চুক্তিতে) ০৯ 21০1, ১০৪1198০3০৫] 
বহাল থেকো; অবশ্যই আল্লাহ তায়ালা তাকওয়া ০ ৪০১ 
অবলম্বনকারীদের ভালোবাসেন। ০ ০০৪০৮] 


পারা ১০ ওয়া*লামু ২০৫ ৬///%4.21000181780809171017001-019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১5 


৮. কিভাবে (তোমরা তাদের বিশ্বাস করবে?) এরা যদি 18৮7 ৩” ৮1016 ৩5 ৮12 পেঠত 
কখনো তোমাদের ওপর জয়লাভ করে, তাহলে তারা 1১১ ১৪128 515০ 


(যেমনি) আত্মীয়তার তোয়াক্কা করবে না, (তেমনি) ৮2095১8 ১৫০ 531 ০০৯ 
চুক্তির মর্যাদাও তারা দেবে না; তারা (শুধু) মুখ * ০০. 7% ০ 

দিয়েই তোমাদের খুশী রাখার চেষ্টা করে, কিন্ত তাদের ০৫ 4০9৮8 2 (57059981556 
অন্তরপ্তলো সেসব কথা মেনে নেয় না, (মূলত) এদের ভু পি, 1 
অধিকাংশ ব্যক্তিই হচ্ছে ফাসেক, ৩ ৪৪০ 

















৯. এরা আল্লাহ তায়ালার আয়াতসমূহকে সামান্য *₹17 এ-€ 14 

মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং মানুষকে) ৬ 19০১ ১৬ ্ 4 ৪৪ 19521 
তার পথ থেকে দূরে রেখেছে; নিশ্চয়ই এটা খুব জঘন্য €) ০৮৮13161020” 

কাজ, যা তারা করছিলো। ০5০21950722) 








১০. ঈমানদার লোকের ব্যাপারে এরা (যেমন) প্র, প্ উ্ ৯২৮৯০ ৩৯ ত 
আত্মীয়তার ধার ধারে না, (তেমনি) কোনো “8১391 9-87৩575528 


অংগীকারের মর্ধাদাও এরা রক্ষা করে না; পদ ৪প০৭। ৩৩ ৮ 
এরা হচ্ছে সীমালংঘনকারী। মী ০9০০২ -৪ 45129 





১১. যদি তারা তাওবা করে, নামায প্রতিষ্ঠা করে, ৫? ০ ] 5 [9115 
যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদেরই 15 138 1197 রি 15 ৩ 

দ্বীনী ভাই; আমি সেসব মানুষের কাছে আমার ৮৬৮৪০] &৮019 203852-২]| 
আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি, যারা (সত্য-মিথ্যা) ? টিবি ্্ মাযারে 


বুঝতে পারে। ০১৮৯ [581 ৩৭1 58 














১২. তারা যদি তাদের প্রতিশ্রুতি দেয়ার পরও তাদের ৯৩ নি ৯ এ প্র 


চুক্তি ভংগ করে তার দাদ ৮2552 93৩59015850 


করে, তাহলে তোমরা কাফের সরদারদের বিরুদ্ধে 12? 
যুদ্ধ (ঘোষণা) করো, কেননা তাদের জন্যে (তখন) £স্ 195 লও ্ & |9---59 


আর কোনো চুক্তিই (বহাল) নেই, আশা করা যায় ৮৪127781041 ৮201, ১৪০] 
তারা (এসব কাজ থেকে) বিরত থাকবে । 








-্ 
£-20৩া পট ৯০9 শত পা পাটির র্প 








পর /৯ পঠি পাঠ পা 


ও ০) 9০১০৩ 








১৩. তোমরা কি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ (৫০ *-517118251*4 7 

করবে না, যারা (বার বার) নিজেদের অংগীকার ভংগ 17৮220০15-560256881 
করেছে! যারা রসুলকে (তার দেশ থেকে) বের করার রি 0721 
সংকল্প করেছে এবং তারাই প্রথম (তোমাদের ওপর 49-৮১+-৯১95-51 25 
হামলা) শুরু করেছে; তোমরা কি তাদের ভয় করো? ০0 ৯14408 5 ৮৯858 চতিঃ১৭ 
অথচ যদি তোমরা মোমেন হও তাহলে তোমাদের ০. 25:7728747 
উচিত আল্লাহ তায়ালাকেই বেশী ভয় করা। ৪ ০০১০৪৭৮০০০1 ৮92০৯ 

















১৪. তোমরা তাদের সাথে লড়াই করো, আল্লাহ * ১০০4), ০ ০৪৮০৪ ০৯০ 

তায়ালা তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন, ০28989 201৮৪2858৮৮9090 
তিনি তাদের অপমানিত করবেন, তাদের ওপর (বিজয় ১৩৩৪ এত ৪০৯ দত ৯8০৩ 
দিয়ে) ভিনি তোমাদের সাহায্য করবেন এবং তিনি ০৯%৭5---১৭০৯১ ৭৪ 


মোমেন সম্প্রদায়ের অন্তরগুলোকেও নিরাময় করে গু ৩০ট [599১০ 

















১৫. তিনি (এর দ্বারা) তাদের দিলের ক্ষোভ বিদূরিত 481 (১272 2 
করে দেবেন; আল্লাহ তায়ালা যাকে চাইবেন তার 8 ০০99 ০৪9 ৯৪9 


পারা ১০ ওয়া*লামু +% ২০৬ ৬///%4.21001817802809171017001-019 








1121০ ৩২০১।)২৪১৩, 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


পা গু ৮ পা ০৫) ৩ ০৮50 ৮৮ পা 


৪:৮৪2০15215208 ০2 


হে লে না আছ 1০৫2591৮৫৩০ 
ও [5$১২:০৫5০৫451265 2831 
০১৭228244১৮ 
8585 ও ০1০0 (০১ ১৮৮৯4019525 


১৭ মোশরেকদের জন্যে এটা মানায় না যে. তারা * 1৮ টিজার 
০৯ রি ভে 
আল্লাহ তায়ালার মাসজিদ আবাদ করবে, তারা তো ই ৩ [০৮2১৯৮)০ 


নিজেরাই নিজেদের ওপর কুফরীর সাক্ষ্য দিচ্ছে; মূলত ৮ ১১15 চিনি রন রব? 
এরা হচ্ছে সেসব লোক, যাদের যাবতীয় কর্মকান্ড ০4 ০9১1 রা 
বরবাদ হয়ে গেছে এবং চিরকাল এরা দোযখের 320 892 চাপে ধা 
আগ্তনেই কাটাবে। ৮০০1 ৮০ 

৪ ৬১০০৮ 





























1 পা-০০-৯ি৩া পাছে 


১৮. আল্লাহ তায়ালার (ঘর) মাসজিদ তো আবাদ 0 ৩৯৮53৮21201 
| 





রি 


15 





করবে তারা, যারা আল্লাহ তায়ালা ও পরকালের ওপর 
ঈমান আনে, নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় 19955811515 
করে, আর আল্লাহ তায়ালা ছাড়া যারা কাউকে ভয় রানি 

করে না। আশা করা যায় এরা হেদায়াতপরাপ্ত মানুষের (5৮ ২১ 11 ০১:০2852)0 
অন্তর্ভুক্ত হবে। /১-০ ৮ -20 


ও 05921 0515855 ০1এএ9 


১৯. তোমরা কি হাজীদের পানি পান করানো ও কাবা প ভ্রান্ত 
ঘর আবাদ করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায়ের ৮ ১পা। 8)০59 ট্হ ৪০০০ 


মনে করো- যে ব্যক্তি আল্লাহ তায়ালার ওপর ঈমান ২ 

এনেছে, পরকালের ওপর ঈমান এনেছে এবং আল্লাহ 75811992০4০] 
তায়ালার রাস্তায় জেহাদ করেছে; এরা কখনো আল্লাহর 5১5০-28-21 ০৮০৬০ 
কাছে সমান নয়; আল্লাহ তায়ালা কখনো যালেমদের 

সঠিক পথ দেখান না, উ ০8] [981 ১5২ 215.41 


৯৮৬ 58 ভান . 19 ৩০৯ 19১৯ 2 12 ৬৪ ৩7 ৰা 


৮9 পানি পট ০৯ 


পথে তাদের জান-মাল দিয়ে জেহাদ করেছে, তাদের ৮০1 2589520155041 ০ 
মর্যাদা আন্মাহ তায়ালার কাছে সবার চাইতে বড়ো » টু রী 
এবং এ ধরনের লোকেরাই সফলকাম হবে । 2 09941 0525) 























09250 


২১. তাদের রব তাদের জন্যে নিজের পক্ষ থেকে ০122 চি 4০ £ ০৮ ৯ ০৮ ৪০ 
দয়া, সতুষ্টি ও এমন এক (সুরম্য) জান্নাতের সুসংবাদ 27 ১2-৮১-৮৯32 


পবা শে ডি ৮ -০ু ৬৮ 


দিচ্ছেন, যেখানে তাদের জন্যে চিরস্থায়ী নেয়ামতের ৪) ০০8৭ পে) ৬১০৬৭ ০৯৪ | 
সামশরীসমূহ মজুদ রয়েছে, মু 

















পারা ১০ ওয়া*লামু ২০৭ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 
২২. সেখানে তারা চিরদিন থাকবে, অবশ্যই আল্লাহ ০*7০+৯_ ”& 75 

তায়ালার কাছে (মোমেনদের জন্যে) মহাপুরস্কার ১৯505540015 |2923 ০4০1 
(সংরক্ষিত) রয়েছে। 








ঈমানদার ব্যক্তিরা, যদি তোমাদের পিতা * ১০০5 ন 
টন কখনো ঈমানের ওপর হরাকে ৮20153৯15৩9) লে 


58৮০ লজ 


(প্রাধান্য দিতে) বেশী ভালোবাসে, তাহলে তোমরা “১৮৭ রী 
এমন লোকদের কখনো বন্ধুরূপে গ্রহণ করো না; ১০01৯ নিত (এপি 5 
তোমাদের মধ্যে যারা এদের বন্ধু হিসেবে গ্রহণ করে, ০০০ পনি ৬+১০৮৯)।% 
তারা (সুস্পষ্ট) যালেম। টা 

ও ০9০1511 ০০ 9 














২৪. €হে নবী) তুমি বলো, যদি তোমাদের পিতা, * ০2৮ 
তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের ০০9০9০৫01959138 


পরিবার পরিজন, তোমাদের বংশ-গোত্র এবং ” ও 0 া রি 
তোমাদের ধন-সম্পদ যা তোমরা অর্জন করেছো এবং - ১৯০০৪০৯99৮5 


ব্যবসা-বাণিজ্য- যা লোকসান হয়ে যাবে বলে তোমরা ০১১৫9 5১39, ১0129 
ভয় করো, তোমাদের বাড়ীঘরসমূহ, যা তোমরা ভ 2৮ ৮24 2 
পছন্দ করো- যদি (এগুলো) তোমাদের কাছে আল্লাহ ০১1 5১১৮০৪০৩০০৪ 
তায়ালা, তার রসূল ও তার পথে জেহাদ করার চাইতে ি তে উন ত6277 
বেশী প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহ তায়ালার 268921549০০ 
(পক্ষ থেকে তার আযাবের) ঘোষণা আসা পর্যন্ত এ 




















৩০০,১০০ তেতা পাশা 


891৮403 0 (৯1942১স 


শা 








অপেক্ষা করো, (জেনে রেখো) আল্লাহ তায়ালা কখনো 
পাপী সম্প্রদায়কে হেদায়াত করেন না। $০2.০111581 5১৬ 











২৫. আল্লাহ তায়ালা তো বহু জায়গায়ই তোমাদের ১ পা তালি 
সাহায্য করেছেন, (বিশেষ করে) হোনায়নের দিনে, ডি ৪৮ ১০০৮1৮-২ রা 


(সেদিন) যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের শব ০৯০1১1,৬৯ 
উর িহিরা রিড 
তোমাদের (তেখন) কোনোই কাজে আসেনি, যমীন 1০৪ ৯১১1 ৮০558159165 255 
তার বিশালতা সত্তেও (সেদিন) তোমাদের ওপর 0 ৮০ দু আ৮৮৩ 

₹কুচিত হয়ে পড়েছিলো, অতপর তোমরা ময়দান 8 58১2৩+ ৮9০% ০০৯৪ 
ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে । 




















২৬. অতপর আন্মাহ তায়ালা তার রসূল ও মোমেনদের 2 পা পাতা ০০৮৯৫ আ 
ওপর তর গরশানতি নাষিল করলেন, (ময়দানে) তিনি 7 32208 25275528 এটা 
এমন এক লশকর (বাহিনী) পাঠালেন, যাদের তোমরা [2 চি নিন বি | 
দেখতে পাওনি এবং (তাদের দিয়ে) তিনি কাফেরদের 6371১ 5৯ 1১9০৮ 
শাস্তি দিলেন, যারা (আল্লাহকে) অস্বীকার করেছে, গা ৪৫১9, 19১52 ০411 5959 
এই হচ্ছে তাদের (যথাযথ) পাওনা । 

ও ০8১৪০ 














২৭. এর পরও আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে +* 1325 রো এ ৭০ভহ 
তাওবা করার তাওফীক দেন, আল্লাহ তায়ালা ৩৮০০5 চা ০০৪৯ 


গ & ও 5.০, ০৫, টির নু. 


ক্ষমাশীল, পরম দয়ালু । ৪-৮৯১৯১১9৯১ 4019 550. 
পারা ১০ ওয়া*লামু ২০৮ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 
২৮. হে ঈমানদাররা! মোশরেকরা হচ্ছে চিন্তা ও ০*১০ ৮7 (ছা । 9৮1 ০৯ দু রী 
আদর্শের দিক থেকে) নাপাক, অতএব (এ নাপাকী ০9১৯৮।| 1 19] ৬%০- 1955 
নিয়ে) তারা যেন এ বছরের পর আর কখনো 7+7101 725 ৮10 ০৭৩ তি 
পবিত্র মাসজিদের কাছে না আসে, তোদের না ও 
আসার কারণে) তোমরা যদি (আশু) দারিদ্রের ০১5০5 2০০৯০ 91251$৬ “ ৩ 1 
আশংকা করো তাহলে (জেনে রেখো), অচিরেই হন রি 9 দি 
আল্লাহ তায়ালা চাইলে নিজ অনুগ্বহ দিয়ে তোমাদের 90191, 01752201442 
অভাবমুক্ত করে দেবেন; অবশ্যই আল্লাহ তায়ালা 


সর্বজ্ঞ ও কুশলী । 





























২৯. যাদের ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছে তাদের ৬ 4175 2২7৮৯২৭1142 
মধ্যে যারা আল্লাহ তায়ালার ওপর ঈমান আনে না, 2 
পরকালের ওপর ঈমান আনে না, আল্লাহ তায়ালা (১12 02453 2 ১১:01, 
ও তীর রসূল যা কিছু হারাম করেছেন তাকে হারাম [১ ০১7১ 2 
(বলে স্বীকার) করে না, সর্বোপরি) যারা সত্য দ্বীনকে ] ১০) 2১৪৭ 41 ৭5)9 481 
(নিজেদের) জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করে না, ৬ ০ ++ এ 

তাদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও, যে 19655 2 4011589০891 তে 
পর্যন্ত না তারা পদানত হয়ে স্বেচ্ছায় (আনুগত্যের কর তা৪৯০০ 1৮ -ত পা পর্পা 8) 
হিসেবে) জিযিয়া দিতে শুরু করে । ও ০১১০-৮৪ ১৭ ৩০2৪১8| 

















৩০. ইহুদীরা বলে ওযায়র আল্লাহর পুত্র, (আবার) .1182 41 ৮৭9৮122৮118: 
দলা বললে) এ ১০১১৫ 1৩০1 এত 9 
সবই হচ্ছে তাদের মুখের কথা, তাদের আগে যারা ১4৪1 ০1 ০2 চিত 2 এ]| 
কুফরী করেছে, (এসব কথার মাধ্যমে) এরা তাদেরই ৩, ০. রতি যাতা 
অনুকরণ করছে মাত্র; আল্লাহ তায়ালা এদের ধ্বংস 098 0581-58 *:27+42455 
করুন, (তাকিয়ে দেখো) এদের কিভাবে (আজ দ্বারে ১44 ৮০০০৫ ১০০৯, 

দ্বারে) ঠোকর খাওয়ানো হচ্ছে! 1 পি ৬০1958০০291 


র্পা হি 


ও ৩১০৪ ঞ্ো 

















৩১. এ লোকেরা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে তাদের 1*%17%7 * ৪৫48৮ ৯ ৬1৮৯% 
ধর্মীয় পণ্ডিত, তাদের পীর-দরবেশদের মাবুদ বানিয়ে 721-৮0৮১9-৮০ 1১358 


নিয়েছে এবং (মাবুদ বানিয়ে রেখেছে) মারইয়াম 12257” 79170 রি 
পুত্র মাসীহকেও, অথচ এক ইলাহ ছাড়া এদের অন্য +5552570%15550191 955৩2 


নি ০০৯৮ 


কারোই বন্দেগী করতে আদেশ দেয়া হয়নি, তিনি 211যৎ ০1৫১1915]1 1১৩231121 
ছাড়া আর কোনো মাবুদ নেই; তারা যাদের তার সাথে 85482 
শরীক করে, তিনি এসব থেকে অনেক পবিত্র । ৪ 092)8415 27৮55%1 


























৩২. এরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর রি (5 ১77৯ ০৮০ 
(দ্বীনের) নূর নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ ৫৯190 321530192 রা 


৯ পরশ চাপা 2৮-9 5 সা 


তায়ালা তার এ নুরকে পূর্ণ করা ছাড়া অন্য £ £) এা2 5122 
কিছুই চান না, যদিও কাফেরদের কাছে এটা খুবই 2515 5৪ রী রর 


অগ্রীতিকর মনে হয়। ৪ ৬০১০] 

















৩৩. তিনিই মহান আল্লাহ,_যিনি (তোমাদের কাছে) ০ 
সুস্পষ্ট হেদায়াত ও সঠিক জীবনবিধান সহকারে তীর 5255685209255502) 919 








পারা ১০ ওয়া*লামু * ২০৯ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সূরা আত্‌ তাওবা 


পাঠিয়েছেন, যেন তিনি এ (বিধান)-কে ? এপ তাপ ১৮০ 
(দুনিয়ার) সব কয়টি বিধানের ওপর বিজয়ী করে ৪১০94128911 5৮৭ ১51 
দিতে পারেন, মোশরেকরা (এ বিজয়কে) যতো হ ০৯৮ ৪ 
খারাপই মনে করুক না কেন! ও ০9-১৯।| 








৩৪. হে ঈমানদার লোকেরা, অবশ্যই (আহলে “4৮৯৯৫ ৪1521 75 : রি 
কিতাবদের মাঝে) এমন বহু পন্ডিত ও ফকির-দরবেশ ৩219 রা 
আছে, যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ 013 02151 5৮+১2১৮41 
ভোগ করে, এরা (আল্লাহর বান্দাদের) আল্লাহর পথ ৯4. ২:74, প্রত ০ 

থেকে ফিরিয়ে রাখে; (এদের মাঝে) যারা সোনা-রূপা 0৮2০ 52 099220৮1215 ০ 
পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্মাহর পথে ব্যয় করে £ 8 

না, তুমি তাদের কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ বাদ 242811095৮2 ০৯৩12, 


রন 41 ০0815598813 35255019 


£৯ 9 ৮৮ ৬৪ পাপা 


$ এ] ০০16০০১১845 

















৩৫. যেদিন (পু্জীভূত) সোনা-রূপা জাহান্নামের রি 
আগুনে উত্তপ্ত করা হবে, অতপর তা রিয়ার ৮৯৯৮91৮৮65০ ০7092 
এগুলো জমা করে রেখেছিলো) তাদের কপালে, * 2৮+ ০ * ৮৭ 72 
তাদের পার্থর ও তাদের পিঠ চি তকে দে ৮৯৭৮৯১৯৭০৪০ 


£৯ ৮9০ & পি 5টি পা 


হবে (এবং তাদের বলা হবে), এ হচ্ছে তোমাদের 
সে সম্পদ যা তোমরা নিজেদের জন্যে জমা করে ০28 ০8৮ |$,-৮5)9582 














£৯৮9/ টিপা 


রেখেছিলে, অতএব যা কিছু সেদিন তোমরা জমা (09525 ৮-৫০15158938 


করেছিলে (আজ) তার স্বাদ গ্রহণ করো । 





৩৬. আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই 7£21ঠ1 41 +০ ১2 05০ « 
আল্লাহ তায়ালার বিধানে মাসের সংখ্যা বারোটি, ১+--1 ৩-2? ৫ 
(এটা) রয়েছে আল্লাহ তায়ালার কিতাবে, এ | 245) 

(বারোটি)-র মধ্যে চারটি হচ্ছে যুদ্ধ-বিপ্রহের এ 3৮ ৩০ রা রি 
জন্যে) নিষিদ্ধ মাস; এটা (আল্লাহর প্রণীত) নির্ভুল ৩১] ১০০০ ০০1৮5০৯১12 


১০৬৫? 


ব্যবস্থা, অতএব তার ভেতরে (হানাহানি করে) * ০০ “হও * 
তোমরা নিজেদের ওপর যুলুম করো না, তোমরা -০০-১১৬১118$ 355 2৯11 


এক সাথে মিলিত হয়ে মোশরেকদের সাথে যুদ্ধ (4 দু ৭1৫” ৮ ৪] 18 

করবে, যেমনিভাবে তারাও এক সাথে তোমাদের / ও 7, . চিত রর 
বিরুদ্ধে লড়াই করে; জেনে রেখো, যারা তাকওয়া 21০ 15725, 22৮22 
অবলম্বন করে, আল্লাহ তায়ালা অবশ্যই তাদের ৯ 0-০7। পাপা 


সাথে রয়েছেন। ও ৬৯৯০০]| ৮ 
































৩৭. নিষিদ্ধ মাসকে হীন স্বার্থে মুলতবি করা কিংবা 
তা আগ পাছ করা তো কুফরীর মাত্রা বৃদ্ধি (করার এ সিডি 
শামিল), এর ফলে কাফেরদের গোমরাহীতে নিমজ্জিত ৮ _ কি 

করে দেয়া হয়, এ লোকেরা এক বছর কোনো মাসকে 1০5 2595 19১ ০7145 

(প্রয়োজনে) হালাল করে নেয়, আবার (পরবর্তী) বছরে _ 84 

কোনো মাসকে তারা হারাম বানিয়ে নেয়, যেন এভাবে (০ 8০৪| |] (51০ এ গা 

আল্লাহ তায়ালা যে মাসগুলো হারাম করেছেন তার 2৮ ঠল রর 
খ্যাও পূরণ হয়ে যায়, আবার আল্লাহ তায়ালা যা হারাম ৮24 রি 1 - 52 রঃ ্ 

করেছেন তাও (মাঝে মাঝে) হালাল করে নেয়া যায়; ০ 21 টি, 

পারা ১০ ওয়া*লামু * ২১০ ড/////.810081780809171017001.019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


(বস্তুত) তাদের অন্যায় কাজগুলোকে (এভাবেই) ৮৮৯7০ ৮০০ ৮০- 
তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে; আর ৮ ০০ ১০গ্রলে ০ 
আল্লাহ তায়ালা কখনো কাফের সম্প্রদায়কে সঠিক লিকার 
পথের দিশা দেন না। $ ০৪১৪০ (981 

















৩৮. হে ঈমানদাররা, এ কি হলো তোমাদের! যখন এন 
তোমাদের আল্লাহ তায়ালার পথে (কোনো অভিযানে) ৫৯1$ 1৮211519518] 


বের হতে বলা হয়, তখন তোমরা যমীন আকড়ে “21218 ৭০২) এ ০০ 
ধরো; তোমরা কি আখেরাতের স্থায়ী কল্যাণের) 1 ০০০৬192১7৮1 
তুলনায় (এ) দুনিয়ার (অস্থায়ী) জীবনকে নিয়েই বেশী 191 [৯ 3, & 9$| ] 
সন্তুষ্ট (অথচ) পরকালে (হিসাবের মানদন্ডে) দুনিয়ার ৪ ১ এ ৩৯১1 | 


মালসামানা নিতান্তই কম। 1১০1০৮০৭।655054581 55 

















৪ 07184185581 & 
৩৯. তোমরা যদি (তার পথে) বের না হও, তাহলে ৯1₹* 
(এ জন্যে) তিনি তোমাদের কঠিন শাস্তি দেবেন 2] 6165৮৫০$58 1958:531 


০১06 -০ ত পার্প & ০9৩৯৩ ডি 8 ৯৩ ৯ পে 


এবং তোমাদের অন্য এক জাতি দ্বারা তিনি বদল ৮9১০৪ [০ ৭৯ ০) ৯০৬৪ 
করে দেবেন, তোমরা তার কোনোই অনিষ্ট সাধন ্ 3০৮ রি ৪ 


করতে পারবে না, আল্লাহ তায়ালা সব কিছুর ওপর ও) ১495 ৪৫5৪ 05 ৫8 419518 
ক্ষমতাবান । 




















৪০. (হে মোমেনরা,) তোমরা যদি তাকে সাহায্য ৮₹+£12144। 75 স22০০৭% 
না করো তাহলে (আল্লাহ তায়ালাই তাকে সাহায্য বিটি রি, ০৪০৬০১৪ ১1 
করবেন) আল্লাহ তায়ালা তাকে সাহায্য করেছিলেন র 

যখন কাফেররা তাকে তার ভিটে-বাড়ি থেকে বের ৮ 31৬) ০23 155-0801 
করে দিয়েছিলো- (বিশেষ করে) যখন সে ছিলো মাত্র ০1 ০): 4৯02] 1787 )1 021 
দু'জনের মধ্যে একজন, (তাও আবার) তারা দু'জন চর & রঃ টা এ 
ছিলো (অন্ধকার এক) গুহার মধ্যে, সে (নবী) যখন 4০7০ 4০৪৮ 2 82 এ 441 
তার সাথীকে বলছিলো, কোনো দুশ্চিন্তা করো না, নিটাকিররনোডি চা 
আল্লাহ তায়ালা আমাদের সাথেই আছেন, অতপর ৪০০৮5০5- ১৪3 ৪59 
আল্লাহ তায়ালা তার ওপর তার প্রশান্তি নাযিল (করে ৫). ০০০, পি ০০ পা পাকি 
তাকে সাহায্য) করলেন এবং এমন বাহিনী দ্বারা 491 2৮129 গেইনা 1 ০৪০] 
তাকে শক্তি যোগালেন যাদের তোমরা দেখতে পাওনি ০ ৪ ০ টন 

এবং যারা (আল্লাহ তায়ালাকে) অমান্য করেছে, ৪ ৮৮5 5892 205,0120| £ে 
তিনি তাদের (যাবতীয়) বক্তব্য নীচু করে দিলেন, 

(পরিশেষে) আল্লাহ তায়ালার কথাই ওপরে (থাকে); 

আল্লাহ তায়ালা পরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময় | 


















































৪১. তোমরা অভিযানে বের হয়ে পড়ো- কম হোক রি (8 3$51% 
কিংবা বেশী (রণসন্তারে) হোক এবং জেহাদ করো 19৩ 9 -9 [519১8 


আল্লাহ তায়ালার পথে নিজেদের জান দিয়ে মাল ১441 (৭৮ & ০০০৪০৮০19০9 


রা 


দিয়ে; এটাই তে র জন্যে উত্তম, (কতো ভালো পা ৯ পটিপ্রান্ি পা ৮৮ ০2/৯ ০9 ০ ৯7০ 025১৮ ০০ 
হতো) যদি তোমরা বুঝতে পারতে! ৪ 09৯6 ০2:৫০ 01 ০4 ১৮৫ ০০এ১ 


৮০ ৮৯ প্রা 














পা ত্র পাপা পা 


৪২. (হে নবী, এতে) যদি আশু কোনো লাভ ।* ভ্রু 
থাকতো, হতো যদি (তোদের এ) সফর সহজ সুগম, 1০-50$15529104381555 01251 


পারা ১০ ওয়া*লামু ২১১ ৬///%4.2100181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 
দের লো এ রা) নেক “831 -505০+52055 558 
সি আরা ৯505542180০: 
2 


নুড়ি গাযাও এরা ৪8 09১১-1-৮6)1 























৪৩. (হে নবী,) আল্লাহ তায়ালা তোমাকে মাফ ৮” *০৭৮+ 
করুন, (মানের দাবীতে) কারা সত্যবাদী আর (৮৪৯ (৯০৮০৫০2া ০৩:52 এ 


কারা মিথ্যাবাদী এ বিষয়টা তোমার কাছে স্পষ্ট 21599 15$6-2 ০4$71 এ. 105 2 
হওয়ার আগে তুমি কেন তাদের (যুদ্ধে যাওয়া থেকে) 
অব্যাহতি দিলে? নিয়ো 











৪৪. যারা আল্লাহ তায়ালা ও পরকালের ওপর ঈমান &। ৮৯০ ৯৪৮৪ টক 

এনেছে, তারা নিজেদের মাল ও জীবন দিয়ে (আল্লাহর 403 ০)9-০৪৭ ০২1 ৩০১ম 
পথে) জেহাদে অবতীর্ণ না হওয়ার জন্যে তোমার কাছ * 117৮1 ৯৮77 
থেকে অব্যাহতি চাইতে আসবে না; আল্লাহ তায়ালা ৪0195 193১৪ ০15১1 [9119 


(5 /১)৮ ৮০০৮ ০০২ পা 


(অবশ্যই) সেসব লোককে জানেন যারা তাকওয়া লি জ, 
অবলম্বন করে । ৪ ৯৪০৮৪ টিন 4019 ০৪০৪১ 











৪৫. (যুদ্ধে না যাওয়ার জন্য) তোমার কাছে অব্যাহতি 022,85৬ ০8৩] 35 21201 
চাইতে তো আসবে তারা, যারা আল্লাহ তায়ালা ৩১১৭ সিডি 

ও পরকালের ওপর ঈমান রাখে না, তাদের মন ৮2258 ০-9)12১৬1 [52115445 
সংশয়যুক্ত, আর তারা নিজেরাও সংশয়ে দোদুল্যমান ৪ এতেতাতা্প 8 সি ৯০৯০৩ 


থাকে। € ১9১১১৭৭৮৪৪২) ৮৯৮৪৪ 














৪৬. যদি এরা (তোমার সাথে) বের হতেই চাইতো, পু প 
তাহলে তারা সে জন্যে প্রতি নিতো, কিনতু ওদের ৪০০ ৮ 19৬2 €5:3119210519 


(এ) যাত্রাটা আল্লাহ তায়ালার মনোপৃত হয়নি; তাই ৯:০7 ৯ এত 082৬) ৮ 
তিনি তাদের (এ থেকে) বিরত রাখলেন, (তাদের -*৯১১-০৪ ৭ যে ০৪49 
যেন) বলে দেয়া হলো, যারা পেছনে বসে আছে ৪ ৩৭১৯] ৮০193. এ 
তোমরাও তাদের সাথে বসে থাকো । পপ রি 











2 সত এ ০200০221555) 
টস -05-05927 
নার মে (রকি দান) মোক ৭৮৮৮1৩১২ি 























৪৮. এরা এর আগেও (তোমাদের মাঝে) বিশৃংখলা ।+-271%  দু551115 
সৃষ্টি করতে চেয়েছিলো এবং তোমার পরিকল্পুনাগুলো 159 ০৪ ৬ বি নি ও 


পালটে দেয়ার চক্রান্ত করেছিলো, শেষ পর্যন্ত ন্যায় **77-% চিনির 
(ও ইনসাফ তাদের কাছে) এসে 'হাযির হলো এবং সস উঠ পও 55581 ৩ 
আল্লাহ তায়ালার ফয়সালাই (চূড়ান্তভাবে) বিজয়ী প 12০০৮ 4 
হলো, যদিও তারা (এ বিজয়কে) পছন্দ করে না! গু ০৪০১০৮৪এ 44 


পারা ১০ ওয়া*লামু ক ২১২ ৬///%4.21000181780809171017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


৪৯. তাদের ভেতর এমন কিছু মানুষও আছে, যারা ৬০ পা পার্পা 2৬ ৯ পক -০/-০0 ৮0 ৬ -০/ ৮ 
বলে, (হে নবী, যুদ্ধে যাওয়া থেকে তুমি) আমাকে নে ভিডি 
অব্যাহতি দাও এবং আমাকে তুমি (কোনো লোভের) + ৪5- 2 

মসিবতে ফেলো না; জেনে রেখো, এরা তো (আগে ৮৯৯ 419৮ 1988-27 1 
থেকেই নানা) মসিবতে পড়ে আছে; আর জাহান্নাম - রঃ নাগিন 
তো কাফেরদের বেড়ো মসিবতের মতোই) ঘিরে 58584 পিন 
রেখেছে। 

৫০. তোমাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে 9 ক হা 
তাহলে (এতে) তাদের দুঃখ হয়, আবার তোমার ৩1০০৯8০52০০ ৩৮০১৩ 
কোনো বিপদ ঘটলে তারা বলে, (হা, আমরা জানতাম, 0821 651 22 
তাই) আমরা আগেই আমাদের ৮2 টি গা 
নিয়েছিলাম, অতপর তারা উৎফুল্ল চিত্তে তোমার কাছ ৪ ০9৯১$-১9191549 0৯ 
থেকে সরে পড়ে। 





























ও 0 /০ 


৫১, তুমি বলো, (আসলে কল্যাণ অকল্যাণ) কখনো 51:12 
আমাদের স্পর্য করবে না- হবে শুধু তাই যা আল্লাহ 42215811222) 08 


তায়ালা আমাদের জন্যে নির্দিষ্ট করে রেখেছেন, )2225154। 818. ] 
তিনিই আমাদের একমাত্র বন্ধু, আর যারা মোমেন 2 বি 
তাদের তো শুধু আল্লাহ তায়ালার ওপরই ভরসা করা 99:48 
উচিত। রর 




















৫২. আমাদের ব্যাপারে তোমরা কি (বিজয় ও ০ তত 
শাহাদাত এ) দুটো কল্যাণের যে কোনো একটির ৩৩11534৯545 








অপেক্ষা করছো? কিন্তু তোমাদের জন্যে আমরা যা 1" টা নিত 
কিছুর প্রতীক্ষা করছি তা হচ্ছে, আল্লাহ তায়ালা নিজে ৩5 2০০১১ ০০ 2১ দি 1 


থেকে তোমাদের আযাব দেবেন, কিংবা আমাদের 22855551658 

হাত দিয়ে (তিনি তোমাদের শাস্তি দেবেন), হা, » “ 

তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে ৮4220811287255 07088 

অপেক্ষা করছি। ১০০ ০০ পাশা 
৪ ০9৭১৮ 











৫৩. (হে নবী,) তুমি (এ ধরনের লোকদের) বলো, ন্ক্তিুদ্ত 
দি সারের কিরন 05658012)2212951? 2 106 
খরচ করো, কোনো অবস্থায়ই তা তোমাদের কাছ ১15 ৯5৮০ ৮ এ 

থেকে কবুল করা হবে না; তোমরা অবশ্যই একটি ৪ ০৮০৪ 59-৮০-৮৪১০ ৫০ 
নাফরমান জাতি । 














ূ র য় ্ গান চিন প্রলটিতি রা হি এলাি বি 
আর কোনো কিছুই বাধা দেয়নি যে, তারা য়) 31-৯৯-১০০৪ ০০৯৪১ ৩1৯৮ ০9 
আল্লাহ তায়ালা ও তার রসুলকে অমান্য করেছে, তারা ৫) ঠ35419, 41519 2 ৪7 
নামাযের জন্যে আসে ঠিকই, কিন্তু তারা থাকে একান্ত রী ৮০১০5 4575 টাল 
অলস, আর তারা অর্থ ব্যয় করে ঠিকই, কিন্তু তা করে ৩9৪৪৪১9 ৫]-2-5281 891০] 
(একান্ত) অনিচ্ছার সাথে । রে ৪ 022১7%2 3 
৫৫. সুতরাং (হে নবী), ওদের মাল-সম্পদ ও ৮১৮1৩ ১৮1৮7, 21-52 
সন্তান-সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যান্বিত না করে, ০৯১51 ১9-০2115- ৫৯ 3 


পারা ১০ ওয়া*লামু ২১৩ লা টাকার 
































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 
উহ অথ দিতে চা আর হল ভজন 8৮০21 353৮2282181 2710 
বের হেয়ে বাবে তখন তারা ফাকের অবহাযই ৪ 0১৯4০) -2:982552331 
টি ১2০০০১75455 




















৫৭. তারা যদি এতোটুকু আশ্রয়স্থল (কোথাও) $23:95১25515993251 


পেয়ে যায় কিংবা পায় (যদি মাথা লুকোবার) 
কোনো গিরিগুহা- অথবা ঢুকে পালাবার কোনো 
জায়গা, তাহলে অবশ্যই তারা সেদিকে দ্রুত 
পালাচ্ছে। 


সি এদের মাঝে এমন লোকও আছে, যারা অনুদানের ৮১০ ঠি ৯০ ৯০৮১ ৩ 
(ভাগ-বন্টনের) ব্যাপারে তোমার ওপর দোষারোপ 6০১৩০] & ঠা ৩০-৮৪০9 
করে, (কিন্তু) সে অংশ থেকে যদি তাদের কিছু দেয়া ৮৯০০৮ ঢু ৯৩৯০৩ 5৩ 
হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয়, আবার যদি তা 95196511919 195) ৩ 19521 
থেকে তাদের কিছু দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ ৪ ০১654522191 
হয়ে ওঠে। গু 927০7 ৯ 


৫৯. আল্লাহ তায়ালা ও তার রসুল তাদের যা ০4*-ত৩ এ ১-০৮ ৯ এতেক & এশা 
দিয়েছেন যদি তারা এর এ সা হো ভার +095541-7831015১-া ঠা 


পাঠ 8০০ ৩০৫ ৯72. পাশা 


(যদি) বলতো, আল্লাহ তায়ালা আমাদের জন্যে * 
যথেষ্ট, অচিরেই আল্লাহ তায়ালা তার অনন্ত ভান্ডার ০০০ এ রি ০ করিও 
থেকে আমাদের দান করবেন এবং তার রসূলও $ 095) 40110 
আমাদের দান করবেন, অবশ্যই আমরা আল্লাহর 
সন্তুষ্টির দিকে তাকিয়ে আছি। 


£৯ ৮ পাঠ পা ৯ পটি পর £৯ 


৪ 02০৯৫ ৮25 | 5 



































নি 22৮০৮ ৭ 


1,457754155 [ল্‌ 














৬০. “সাদাকা” যোকাত) হচ্ছে ফকীর- মেসকীনদের *. ৮৭, লুক) এ ০) 
জন্যে, এর ব্যবস্থাপনার) ওপর নিয়োজিত ৬৪৮৮1192127. ৮৩41৮ 
কর্মচারীদের জন্যে, যাদের অন্তকরণ ছ্বৌীনের প্রতি) ৮ * ৮০*%2 ৮৫৭৫৭) ॥তদত ৩৪ 

অনুরাগী কেরা প্রয়োজন) তাদের জন্যে, গোলামী - 2 2615০15 ক5 ০০ 19 


থেকে আযাদ করার মধ্যে, খণগ্রস্ত ব্যক্তিদের ৮ 
5 

(খণমুক্তির) মধ্যে, আল্লাহ তায়ালার পথে ও ” 4105০ &5 ০১৯15 ৩ 3৬ 

মোসাফেরদের জন্যে (এ সাদাকার অর্থ ব্যয় করা 24194) টাল 

হবে); এটা আল্লাহ তায়ালার নির্ধারিত ফরয; আন্মাহ 9 | 55 2543$" ০7৮৮1 525 

তায়ালা বিজ্ঞ, কুশলী । ভা পু 


রা 











৬১. তাদের মধ্যে এমন কিছু লোকও পা ০9৮9 পা /১ 0. ০০১০ 


আছে যারা নবীকে কষ্ট দেয়; ০৮195587০৪1 -৮559 


পারা ১০ ওয়া*লামু ২১৪ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 
তারা বলে, এ ব্যক্তি কান (-কথায় বিশ্বাস করে, হে» ৮০০ 72. 5৫৮০ প দবদিভতপ 
নবী), তুমি বলো, (তার) কান (তাই শোনে যা) ৮7 শি ৬১105505195 ১১91949 


তি নর ন্যে কল্যাণকর; সে আল্লাহ তায়ালাতে সির িলাল তেন 2০০1 টি নী ৯ 
৫ 4০ ৯১ 4415 
বিশ্বাস করে, মোমেনদের' ওপর বিশ্বাস রাখে, ৮১3 ৩৯ 28৮ ০28৭9 4012 ০৫৭ 


৮ ০১০9 2১-9 তা/ /১-০৮1 


তোমাদের মধ্যে যারা ঈমান আনে সে তাদের জন্যে 09588 ০56112,5255195105911 
(আল্লাহ তায়ালার) রহমত; যারা আল্লাহর রসুলকে কষ্ট 2৮০৭ ৯০ 
দেয় তাদের জন্যে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। ৪ ০১162-614 9 





























পা ডিশটি) /৯ পা 


৬২. এরা তোমাদের খুশী করার জন্যে আল্লাহ ৮১77*০2*০ ৭7 & 
44195 নি 
তায়ালার নামে শপথ করে, (অথচ) এরা যদি মোমেন 12--৮-৯১ ০1৭ 


হতো তাহলে (এরা বুঝতো যে,) তাদের খুশী করার | 21201 বিচ 
জন্যে আল্লাহ তায়ালা ও তার রসূলের অধিকারই হচ্ছে 57 চে ৩ ৫ 
বেশী। ৪ ৬৯০৪ 











পা তাক 7০০৮৮ ৯ পর্ণ 


৬৩. এরা কি একথা জানে না, যদি কোনো ব্যক্তি ”৭*-৫প প& পি 
আল্লাহ তায়ালা ও তীর রসুলের বিদ্রোহ করে- 41929481515 ০4১15-]1 


তার জন্যে রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে 11১,122 10115775590 01 
চিরকাল থাকবে; আর তা হেবে তার জন্যে) চরম ০৯, ০৪ 


লাহ্ছনা। ৪-৮982]1 (5১81 














৬৪. মোনাফেকরা আশংকা করে, তোমাদের ওপর ” *1:1224 41722311127 
এমন কোনো সুরা নাধিল হয়ে পড়ে কিনা, যা-৪শ ০১৯১০9৪০১০৯ 


সেসব কিছু ফাস করে দেবে যা তাদের মনের (18 ডি 





ভেতরে (লুকিয়ে) আছে; (হে নবী,) তুমি বলো, (হা ০৮৪৯ 59 


তোমরা) বিদ্ধপ করে নাও, অবশ্যই আল্লাহ তায়ালা ? 0৬, রন 
(এমন) সব কিছু ফাস করে দেবেন, যার তোমরা চর 0১৯০ 41 915199৯51 


আশংকা করছো । ০৯০45 
ূ শ ৬১৪১০ 














৬৫. তুমি যদি তাদের জিজ্ঞেস করো তারা অবশ্যই 1৫, ৪৮87৮ ৮215 ৭ 
বলবে (না), আমরা তো এমনি অর্থহীন কথাবার্তা ও 1০1০28৮1 ৬ 2 


হাসি কৌতুক করছিলাম মাত্র, তুমি বলো, তোমরা £5894098, রি চি 99 ৮১০9৯৯ 
কি আল্লাহ তায়ালা, তার আয়াতসমূহ ও তার রসূলের ' ৩০১০ টিপা নি পি ০১০9৮ ০০ দি 
সাথেই বিদ্রীপ করছিলে? ও ০9১৪০০৮০০৪4 47৮09 

















৬৬. (হে কাফেররা,) তোমরা দৌষ ছাড়ানোর চেষ্টা £ ০2 58৩9] পাটি ৯22৫৫ ১23৯ (দি পা 
করো না, (একবার) তোমাদের ঈমান আনার পর রানে: এ ৩, এ 


তোমরা (পুনরায়) কাফের হয়ে গিয়েছিলে; আমি ০১৯) 222 28516 ৬০ ০৪০১০ 
যদি তোমাদের একদলকে (ঈমানের কারণে) ক্ষমা িতান্রাতেরানারীরা 
করে দিতে পারি, তাহলে আরেক দলকে (কুফরীর উ ০৪১ 19)--8303 4৮৮ 
জন্যে) কঠোর শাস্তিও দিতে পারি, কারণ এরা ছিলো 

জঘন্য অপরাধী । 




















৬৭. মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী, এরা একে "৯ 4 ৯০০৯৩ 25 12িণি।ণ উজ 
অপরের লোক। তারা (উভয়েই মানুষদের) অসৎ ৬৮০+৮৪৯৭ ৮৯০৯ ০৯৪৮9 ০5৪. 
কাজের আদেশ দেয় ও সৎকাজ থেকে বিরত রাখে ৮ ৯পপপ ৮ টি 

এবং (আল্লাহ তায়ালার পথে খরচ করার ব্যাপারে) 05৮59 ১২৮99১৭24৩০ 


পারা ১০ ওয়া*লামু ক ২১৫ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 
উভয়েই নিজেদের হাত বন্ধ করে রাখে; তারা (যেমনি * ৮* ০ পপ ৯০৯পনি | 

এ দুনিয়ায়) আল্লাহ তায়ালাকে ভুলে গেছে, তিনিও ৮০৮৪7 ০১৭ 9০১৯৭.9 ১১9১৮] ৬০ 
(তেমনি আখেরাতে) তাদের ভুলে যাবেন; নিসন্দেহে 2০ ৮৯১০7 ০৮ পু প% 
মোনাফেকরা সবাই পাপিষ্ঠ। ৪ ০৯০০] ০1 পা 8115 


পা ৮১৮9 0 


৪ ৪৮৪] 














শা পানি 1797১ 90) পাপাশা 


৬৮. আল্লাহ তায়ালা মোনাফেক পুরুষ, মোনাফেক (612 
নারী এবং কাফেরদের জাহান্নামের ভয়াবহ আগুনের 4 1939৮152811 281 322 


প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে তারা চিরকাল (জ্বলতে) ₹ 

থাকবে; এ (আগুনই) হবে তাদের জন্যে যথেষ্ট, টার রগ 
তাদের ওপর আল্লাহ তায়ালার গযব (নাযিল হোক), $ 2৯ 4162 পাঠ হও 
ওদের জন্যে রয়েছে চিরস্থায়ী আযাব । 











৬৯. (তোমরা) তাদেরই মতো, যারা তোমাদের * ৮25,৮৯০ ৪৮ ৯ ৯ ০ 
আগে এখানে (প্রতিষ্ঠিত) ছিলো, তারা শক্তিতে ছিলো ০০ ০1 19১2-৮2-15 ৬০ ৩৭5 
তোমাদের চাইতে প্রবল, ধন-সম্পদ, সন্তান-সন্ততি ।+-++৯ 14 75 
তাদের তোমাদের চাইতে ছিলো বেশী; দুনিয়ার যে 195০০০১9124 5৮989 
ভোগ-বিলাস তাদের ভাগে ছিলো তা তারা ভোগ করে বান্ধবি 
গেছে, অতপর তোমাদের ভাগে যা ছিলো তোমরাও এ 

তা ভোগ করছো, যেমনি করে তোমাদের আগের * 

লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করার ছিলো +. 

তা শেষ করে গেছে, তারা যেমন অনর্থক কাজ 

করতো, তোমরাও তেমনি অর্থহীন কাজ করছো; এরা 


হচ্ছে সেসব লোক, দুনিয়া-আখেরাতে যাদের কর্মফল ₹ [০ রঃ 
বিনষ্ট হয়ে গেছে, আর এরাই হচ্ছে নিদারুণভাবে 8512 8৬০৩: 


ইতি! ও 095০2142519 








2 


























৭০. এদের কাছে কি আগের লোকদের খবর 7৮"? *1%% * 7 84 
পৌছেনিঃ নূহের জাতির, আদ জাতির, সামূদ জাতির [+-%০2০৫51 0৮ 
(কীর্তিকলাপ?) ইবরাহীম, মাদইয়ানবাসী (নবী) ও “4২%11789 85 এরি 

সে বিধ্বংস জনবসতির কথা? এদের কাছে তাদের - ৮৯০৭] [55 5৮852 রি ্ে 
রসূলরা (আল্লাহ তায়ালার) সুস্পষ্ট আয়াত নিয়ে ৪৪ট19 525 ₹০9 
এসেছিলো, (নবী না পাঠিয়ে কাউকে আযাব দেয়ার) « বনি 
অবিচার তো আল্লাহ তায়ালা তাদের ওপর কখনো 21 0.2 225-6 


করতে পারেন না, বস্তুত তারা নিজেরাই নিজেদের * ০” £%7 সার্ছি ০7..5:5 
ওপর যুলুম করেছে ০৮৪০৮20119 ৬৪-19-৮৮50 


ও ০০০৪ 























৭১. (অপরদিকে) মোমেন পুরুষ ও মোমেন নারীরা 21:15" 220 ৫8112075817 
একে অপরের বন্ধু। এরা মোনুষদের) ন্যায় কাজের £ *- ০১৮194১2১৮1 


শা পা ভি পাঠ পা পা ১ :-/১পাঠি শা &৯ ০০০0 পা £১ পা 
আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে । ৬১5৯৯9১১১৯0 ৩2১44 ৩৯ 
তারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, প ৪৪০৫৫ প ৪০৪০৩৫০৮০1 


6০১10368589 09812). 


পারা ১০ ওয়া*লামু *% ২১৬ ৬///%4.2100181780809171017001-019 














11২2115 ৩২১৭১11২৪১৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সূরা আত্‌ তাওবা 
(সব কাজে) আল্লাহ তায়ালা ও তার রসূলের £ 518) ০৪ পাপা পা পা ৯০০৯ 

অনুসরণ করে, এরাই হচ্ছে সেসব মানুষ; যাদের ++ ৪ 12, লা 09৮৮৮59 
ওপর আল্লাহ তায়ালা অচিরেই দয়া করবেন; গত ৯ ২০4) -০-০-০৩ ভি পাশা 
অবশ্যই আল্লাহ তায়ালা পরাক্রমশালী, কুশলী । ৪.০ 5532 র্‌ ০1,201 2৪৮5০ 














৭২. (এ ধরনের) মোমেন পুরুষ ও মোমেন নারীদের ৮ ॥ 2০1) ০8, পনি) ৬) তত 
আল্লাহ তায়ালা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি এ ল2৩কল এ ০9 


দিয়েছেন, যার তলদেশ নিয়ে ঝর্ণাধারা প্রবাহমান & পু 
থাকবে, সেখানে তারা চিরদিন অবস্থান করবে, ০৭১4৯ ১৯৬। ০ ৪৬2১৯ 


ক্রপাঞিতো তা 1 পাপা পাঠ 


জান্নাতে তাদের জন্যে সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা ১325 & 8286৫ ৮ 9 [৩৯৪ 
থাকবে; (সেদিনের) সবচাইতে বড়ো (নেয়ামত) হবে ০, ৮. রি 
আল্লাহ তায়ালার পক্ষ থেকে সন্তুষ্টি; এটাই হবে 55812 এ1১, 5৫ ঞ| 02915৯)9 
সবচেয়ে বড়ো সাফল্য । শিরিন 


৪০৮৮০] 




















8 ১ 15582) ০১০ ৫5: ৪৪6 


যা নি (জাহান্নাম) কতোই ,” বি রি 8212 
না স্থান! টা রা ্ 


ও ১৯০০] 





৭৪. এরা আল্লাহর নামে কসম করে বলে, 1*1% 412 ৯1৯4 
কেফরী শব্দ) এরা বলেনি: (হা) কুফরী শব্দ এরা 1910 ১৯79+ সারে 





অবশ্যই বলেছে এবং তাদের ইসলাম গ্রহণের পরই ” 

তারা কুফরী করেছে, এরা এমন এক কাজের 

সংকল্প করেছিলো যা তারা কখনো করতে পারেনি, 59555 1311051959 
(এরপরও) তাদের প্রতিশোধ নেয়ার এছাড়া আরকি 2 কে ৯০০ ্ 21৯5 
কারণ থাকতে পারে, আল্লাহ তায়ালা ও তার রসূল ৩0$০41-2 ৮০ ০ 449৮99441৮9 
নিজ অনুগ্রহ দিয়ে তাদের ধনশালী করে দিয়েছিলেন, ৯ সুপ ৮৩ চু.৮৬৩া ০০৩ /-০৮০ 
(এখনও) যদি এরা তাওবা করে, তাহলে এটা 15374 ৩2০ 15915 
তাদের জন্যেই ভালো হবে, আর যদি তারা (সত্য ০০৯ 2৮০ 
থেকে) মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তায়ালা 25৩41 &, 16241 02 
দুনিয়া-আখেরাত উভয় স্থানেই তাদের কঠিন আযাব লী 
দেবেন এবং উেপরন্তু এ) যমীনে তাদের কোনো বন্ধ (5৩ রি ৩৯১| ৬০৪1০585৯89 


কিংবা সাহায্যকারী থাকবে না। ৮০০০ 5 



































৭৫. ওদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা [25 নে পপ ৯৮০৮ ৩ 
হর সা তান করেছিলো, দি ভিনি নি এ: 1০:10 ০৩০ ০৮৪ 


9৯০০৩ শরণ আপু ০৮ রশ 


অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন তাহলে আমরা 84 ] ১০: 1 41-2£ 
উ৬১৮5818৯ নি 
আমরা নেক লোকদের অন্তর্ভূক্ত হয়ে যাবো । ও ০৯৯141| 














৭৬. অতপর যখন তিনি নিজ অনুগহে পু সিএ ৯০1 ভি? 
তাদের ধন-সম্পদ দান করলেন, তখন 42191824153 ০০৮৯ ও 
তারা (তোর সাথে) কার্পণ্য করলো 

পারা ১০ ওয়া*লামু ২১৭ ড/////.810081780809171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


এবং (আল্লাহ তায়ালাকে দেয়া ওয়াদা থেকে) তারা রি? ৯6 ১০ এ 
ফিরে এলো । ও) 9১১৯০-৮১9191959 








৭৭. অতপর তিনি তাদের অন্তরে মোনাফেকী বদ্ধমূল ১৮ পপর 4 
করে দিলেন সেদিন পর্যন্ত, যেদিন তারা তার সাথে [লাথে [58 01-2555 3105 ০০5 


পপ 


সাক্ষাত করবে, এটা এ কারণে, এরা আল্লাহ তায়ালার 1৮ ৮ ৮%* ০৫প ॥ 2 ০৯৫৭৮ 
কাছে যে ওয়াদী করেছিলো তা ভংগ করেছে এবং এরা [9 890250%1 19151 43513 


মিথ্যা বলেছে 5 ঠা ৯১2 পা 
র ও 092০০519006 











৭৮. এরা কি একথা জানতো না, তাদের সব গোপন * এ ৮ 7 প% ০৯৯ 

কথা ও সব সলাপরামর্শ সম্পর্কে আল্লাহ তায়ালা ৮৮৯১-৮-৮৪ 2 019-1-- 
জানেন এবং অবশ্যই আল্লাহ তায়ালা গায়ব সম্পর্কে হ 257 2 ডু ৮ 

বিশেষভাবে অবহিত $ 5,922 03228 এ০2১9৯$9 


5 














পাঠ ০9 টিপা পানি 


৭৯, যারা সেসব ঈমানদার ব্যক্তিদের দোষারোপ (0, গজল 
করে, যারা আন্তরিক নিষ্ঠা ও আগহের সাথে (আল্লাহ ৬৯৪৮৮] 9১০1৭ 251 


তায়ালার পথে) দান করে এবং যারা (দান করার তল 16821 টা ] 
মতো) ্ ্ (লব্ধ কিছু সম্পদ) (৩ রা রে 
ছাড়া কিছুই পায় না, তাদের সাথেও এ লোকেরা ০9১৮5৮50৪৯1 090 
হাসি-ঠাট্টা করে; (মূলত) এদের স্বয়ং আল্লাহ € 4০ *৮+ *৮* ০।-, ৮ ৪28 
তায়ালাও বিদ্রুপ করতে থাকেন, (পরকালে) তাদের ৩১12 2205, ০৮৭৪ 441 ১৯৭০ ৮০৮৪৮০ 

জন্যে রয়েছে কঠিন আযাব। 














সি 


রি 











৮০. (হে নবী,) এদের জন্যে তুমি (আল্লাহ তায়ালার * |, ৮12245৮1525 
কাছে) ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো (দেটোই ৩ ৮ 5821 ৮ রা 
সমান); তুমি যদি সত্তর বারও তাদের জন্যে (আল্লাহর 2 কো াডিতিভাাির [কা 
কাছে) ক্ষমা চাও, আল্লাহ তায়ালা কখনো তাদের 124৮ 2? জট ১৯ 

ক্ষমা করবেন না; কেননা, এরা (জেনে-বুঝে) আল্লাহ 14৮5785-55 
তায়ালা ও তার রসূলকে অস্লীকার করেছে; (আসলে) 

আল্লাহ তায়ালা কখনো না-ফরমান লোকদের হেদায়াত $ ০০৪০] (| ৪০৬২ 289 
করেন না। 




















৮১. যাদের পেছনে ফেলে রাখা হলো, তারা (যুদ্ধে না টব 
গিয়ে) আল্লাহর রসূলের বন) বে নিজেদের ১ 852 রা ১ 
ঘরে বসে থাকতে পেরে খুব হয়ে গেলো, শন 

তারা জলে নমল দিয়ে আলাহর গে জেহাদ (2০4, ১০192751955 
করাটাকে পছন্দ করলো না, তারা বললো, (এ ভ ৭) 4100৮: && ৪৮ | চি 
গরমে তোমরা অভিযানে যেও না; (হে নবী,) তুমি ০৪. ০. » টেডি 
(তাদের) বলো, জাহান্নামের আগুন তো এর চাইতেও 45219 08৮ ১2119581969 
বেশী গরম; (কতো ভাল হতো) তারা যদি বুঝতে নারে 

পারতো! ভ 05588 15002 51, 12 321 

















৮২. অতএব (এ দুনিয়ায়) তাদের কম হাসা উচিত, ৮৮০ ৯৮৯ ও দত তি ৯৮৯ 
(অন্যথায় কেয়ামতের দিন) তাদের বেশী কাদতে ০17০০ চিনে রাগ 


হবে, তারা যা কিছুই অর্জন করেছে তাই হবে তাদের রি লি 
সেদিনের যথার্থ বিনিময় । 


পারা ১০ ওয়া*লামু ২১৮ কবজ 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সূরা আত্‌ তাওবা 


৮৩. ভিন রা ডি হা ১5 1751৮ ৮5৯14 
তোমাকে তাদের কোনো একটি দলের কাছে ফেরত 58141118858 
নিয়ে আসেন অতপর তারা যদি তোমার কাছে 
(পুনরায় কোনো যুদ্ধে যাবার) অনুমতি চায়, তোহলে) ৩85 ০৮4 50 ৮ 
তুমি বলো (না-) কখনো তোমরা আমার সাথে (আর *€*ন 
কোনো অভিযানে) বের হবে না এবং তোমরা আর 19089519 1৩21 ৬ 1৯৯৪০] 
আমার সাথে কখনো শক্রর সাথেও লড়বে না; কেননা ৯27) 2৪ ৩৯ 
তোমরা প্রথম বার (যুদ্ধের বদলে) পেছনে বসে ১5581 ০৮০) ৮201, 19320 
থাকা পছন্দ করেছিলে, (আজ যাও), যারা পেছনে ১ নাগা 
থেকে গেছে তাদের সাথে তোমরাও (পেছনে) বসে 9 ০৯81এ1 £2193-00 8১ 5 
থাকো । 
৮৪. ওদের মধ্যে কোনো লোকের মৃত্যু হলে তুমি । প্র ৮1৯ -০%এ পর্ব ৪৩2৩৩ 
কখনো ওদের কারো (জানাযার) নামায পড়ো না, 11 ১৮-৮৪০ ০৯1০8০৮০589 
কখনো তুমি তার কবরের পাশে দীড়িয়ো না; কেননা 5৫15 উহ 
এ ব্যক্তিরা আল্লাহ তায়ালা ও তার রসূলের সাথে ” 409 91958280103 ঠেপই9 ১9 
কুফরী করেছে, এরা না-ফরমান অবস্থায় মরেছে। এ 1 এত উপ 1৯০৩৫ 
ভ /৭৪০১-৮১919749 21959 
৮৫. ওদের ধন-সম্পদ ওদের সন্তান-সন্ততি যেন ৯ ৯:০4) ৮ ৯৩ 
তোমাকে কখনো বিমুগ্ধ করতে না পারে; মূলত ০1,53895 ০০112 ৬০৯০৪ 
আল্লাহ তায়ালা এসব কিছু দিয়ে তাদের দুনিয়ায় ,-১৪ ৪০৩ ছুঁত্ ৪৫০৬। ০৯০ 
(নানা ধরনের) শাস্তি দিতে চান এবং এমন এক 03১০ $152৮9282 ০1441 0৭১4 
অবস্থায় তাদের প্রাণ (বায়ু) বের হবে, যখন তারা 1 ৯০৩ ৯৪টি ততসি 















































(পুরোপুরিই) কাফের থাকবে । ৪ ০9১০৮৯০৮৪০৪ 95569 








৮৬. যখনি (এমন ধরনের) কোনো সুরা নাধিল &। 15 ) 475৮5০52124 
হয়, (যেখানে বলা হয়) তোমরা আল্লাহর ওপর 4/7219--1 0 ৪) ০-1311919 
ঈমান আনো এবং তার রসূলের সাথে কোফেরদের তেরে ০৮ 

বিরুদ্ধ) ভেহাদ করো, তখনি তাদের বিভশালী 19151 40502411549 6-19৩2৯5 
ব্যক্তিরা তোমার কাছে এসে (যুদ্ধে না যাওয়ার জন্যে) ₹ 5 * 

অব্যাহতি চায় এবং তারা বলে (হে নবী), আমাদের &* ৬৫ 0) |5119-৮৪:০ ০0581 
ছেড়ে দাও, যারা ঘরে বসে আছে আমরাও তাদের & 
সাথে থাকি। গু ০৪১৯২] 


৮৭. তারা (মূলত) ঘরে বসে থাকা লোকদের সাথে রা 
অবস্থান করাই পছন্দ করে নিয়েছে, তাদের অন্তরের 69695901581 021555 99195) 


ওপর মোহর মেরে দেয়া হয়েছে, ফলে তারা কিছুই পা ৯টিপাঠিপা পার্ট /৯ টিপা /৬-9-০ 
বুঝতে পারে না। € 99252 ১৮৪১ ৮৫৪93 ০$ 


৮৮. কিন্তু (আল্লাহর) রসূল এবং যারা তার সাথে %21+251 
5177 


(আল্লাহর পথে) জেহাদ করেছে; এদের জন্যেই ৮ 
যাবতীয় কল্যাণ রয়েছে, আর এরাই হচ্ছে প্রকৃত নি 9৩০৯ 


তা ০১০০ ১-০০-০০০ 


হি 























পারা ১০ ওয়া*লামু ২১৯ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


৮৯. আল্লাহ তায়ালা এদের জন্যে এমন এক (সুরম্য) 1, *% * ০০০ ৯০4০) অ০৫ 
জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার পাদদেশে বর্ণাধারা 1৩০০ ০5১৯ ০-৯-৮৯4॥ ০০ 


প্রবাহমান, সেখানে তারা চিরকাল থাকবে; বস্তুত) এ £*€1 এ]: ণ 1:০1 :৮% 
হচ্ছে সর্বোত্তম সাফল্য । ১9৯11 505 [০৮৪ ০৪০7০ ১৯১%। 








০০০৯ পাটি 


৪৮78৯] | 








৯০. ওযরকামী কিছু সংখ্যক আরব বেদুঈনও (তোমার ০? ৯০ পুপভনি। ৮৮৮৮ 

৯ 

কাছে) এসে হাযির হয়েছে, যেন তাদেরও এ যুদ্ধে ০৩০] 1521 ৩৫ ৩১১৯]? টি 

যাওয়া থেকে অব্যাহতি দেয়া হয়, এভাবে সে ,215:5528115962 0201 28561 
লোকগুলোও ঘরে বসে থাকলো, যারা আল্লাহ তায়ালা 





£৯ -টিপা পা পা /১ ৮9 স্টপ 





ও তার রসূলকে মিথ্যা সাব্যস্ত করেছিলো; এদের ০162০৪ 1952 ০8971 ০৮০০ 
মধ্যে যারা কুফরী করেছে, অচিরেই তারা মর্মান্তিক 
আযাবে নিমজ্জিত হবে। সা 








৯১. যারা দুর্বল (যুদ্ধে শরীক না হওয়ায়), তাদের '*৮% 2 রঃ 
ওপর (দোষের) কিছু নেই, (দোষ নেই তাদেরও-) 5১০] 9451 ঞ& ০] 
যারা অসুস্থ কিংবা যারা (যুদ্ধের) খরচ করার মতো পা 2০১১9 পা পাপা 
কোনো সম্বল পায়নি, (অবশ্য) এরা যদি আল্লাহ 09885150535 08911 & 
তায়ালা ও তীর রসূলের প্রতি নিষ্ঠাবান হয় তাভিন্ন ০ 
কথা), সৎকর্মশীল মানুষদের বিরুদ্ধেও অভিযোগের & (৮ 21927549125 1816 
কোনো সুযোগ নেই; আল্লাহ তায়ালা একান্ত ক্ষমাশীল *, ,. ৫৮ 

ও পরম দয়ালু, )9৯১4819৮ 0৮৮০০ ০৮৮সল] 


৯ ০০৯) 














৯২. (তোদেরও কোনো দোষ নেই) যারা ফুদ্ধ ,,. ,. 

শুরুর প্রাক্কালে) তোমার কাছে যখন ফোতরার) ৮2051 এ 921৫ 15911 & ১9 
বাহন সরবরাহ করার জন্যে এসেছিলো, তখন তুমি , 

(তাদের) বলেছিলে, তোমাদের জন্যে আমি এমন |5156-420০-৫ত রি 3৯ রি 
কিছু পাচ্ছি না, যার ওপর আমি তোমাদের আরোহণ _ 


৬০০৫ পা ৮৯ -9-9-০/৯ পি 


করাতে পারি, (অতপর) তারা ফিরে গেলো তখনও 11%£ ১০11 ০৫ ০৯০৫৪ ০৪০০ি 
তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিলো, (যুদ্ধের) ডি ১:12: 


খরচ যোগাড় করতে না পারায় তারা (ভীষণভাবে) & ০ 388-৭ 01968 
দুঃখিত হলো। 


























৯৩. মূলত অভিযোগ তো তাদের বিরুদ্ধে, যারা ভাবা 291 ৮৮ 5 12 
সামর্থবান হওয়া সত্বেও তোমার কাছে অব্যাহতি ০ ০৪০7 ০ 

চায়, যারা পেছনে পড়ে থাকলো তাদের সাথে (ঘরে লিলা রি তি 
বসে) থাকাই তারা পছন্দ করলো, আল্লাহ তায়ালা ৮154575 এ 2155৪ পাও 


৯ ০০৮০ 1 ০৬ পাশা পা পা 


তাদের অন্তরের ওপর মোহর মেরে দিয়েছেন, * 2৫ * 
(মূলত) তারা কিছুই জানে না। ০১ ৮999 ৫৯ 401 6৮০9 ০01941 




















পা উিশটিবটিপা পর 


৪ ০০০৪ 


পারা ১০ ওয়া*লামু ++ ২২০ ৬///৬/.21001818090611101001.019 





টি ফিরে আসবে; তখন তারা তোমাদের কাছে ওযর সু 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত তাওবা 
পা ৮৯৩টি রা /৯ 


৯৪. (যুদ্ধের পর) তোমরা যখন তাদের কাছে চি ১2: চাটি রা | 09395 








্ পেশ করবে, তুমি (তাদের) বলো, (আজ) তোমরা +%* 27৮ $+715০ ৮৯ 2 





কোনো রকম ওযর-আপত্তি পেশ করো না, আমরা ০১৪৮৫) ৮০৪৬7 বেদ 9৫ 
আর কখনো তোমাদের বিশ্বাস করবো না, আল্লাহ 2। . শর্পপ ৯? 
তায়ালা (ইতিমধ্যেই) তোমাদের (অন্তরের) সব কথা 401 টি ৮2১০০] ০ 2100 


আমাদের জানিয়ে দিয়েছেন; আল্লাহ তায়ালা ও তার ০৯৩৮2 আঁ ৮4৯০৮ ৯০ বশ 
তি ৫1 09১58 ০8215299 পল 


তোমাদের সেই মহান সত্তার কাছেই ফিরিয়ে নেয়া * 2”? রিপা পভ 
হবে, মিন নন জানাযার ভানিাবরে তি ০৮৫58855511 581 
রাখা সব কিছু, (তেমনি) জানেন প্রকাশ্য বিষয়সমূহ, বনে 
অতপর তিনি (সে আলোকে) তোমাদের বলে দেবেন ০৮২) 


























(দুনিয়ার জীবনে) তোমরা কি কাজ করছিলে । 


৯৫. যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে, তখন “728 911$ 31৮21419 9581৮ 


তারা আল্লাহ তায়ালার নামে কসম করে তোমাদের 4, ২, 5 ৭ পর্ত ও তি পুত তির, ও 
বলবে, তোমরা যেন তাদের ব্যাপারটা উপেক্ষা করো; ৮৮৪45 19১১০$৮৮৪:৪| ০৪০ 
(হা) তোমরা ওদের উপেক্ষাই করো; কেননা ওরা +৯. নি *ঠ্ছ 
হচ্ছে চিন্তা ও কর্মের দিক থেকে) নাপাক, তাদের নীতি ০৮৯১-৯০] 
ঠিকানা হচ্ছে জাহান্নাম, (দুনিয়ার) তারা যা কিছু করে 
এসেছে এটাই হচ্ছে তার (যথার্থ) বিনিময় । ০১ ৪ 19215 














৯৬. এরা তোমাদের কাছে (এ জন্যেই) কসম করে হি িিভিবান বিবরন বাদ 
যেন তোমরা পুনরায়) তাদের ওপর সন্তুষ্ট হয়ে যাও, এ 2 রা 


কিন্তু তোমরা যদি (শতবারও) তাদের ওপর ৪ ৬০ 420 915:752195 
০০ ্ 





হও, আল্লাহ তায়ালা কখনো এ ফাসেক 


ওপর সতষ্ট হবেন না। ৪ ০০০41115811 














৯৭. বেদুঈন (আরব) লোকগুলো কুফুর ও ৮€ হু শক ৬ কির 
মোনাফেকীর ব্যাপারে অত্যন্ত কঠোর (প্রকৃতির), 3৩৯918459 ১1582 $51৮০152থ 


আল্লাহ তায়ালা তার রসূলের ওপর (দ্বীনের) সীমারেখা 17241721772 1৮5 0৮৬ 
দি সে জ্ঞান 48 05)115390৯15”15%1 


রর 2 ৯, তা 2৯১ পা 9৮৮ ৩ ৪০০৩ 
লাভ না করার ক্ষমতাই মনে হয় এদের (মধ্যে) প্রবল; ৪ ০৮ ৯1০41195419) 











আল্লাহ তায়ালা হচ্ছেন সুবিজ্ঞ, কুশলী । 


৯৮. বেদুঈন (আরব)-দের মধ্যে এমন কিছু লোকও 423 হু রর 
আছে, যারা (আল্লাহ তায়ালার পথে) কোনো ব্যয় ১৯:৮৩৯ তা 
করলে (তাকে) জরিমানা (মনে করে) এবং কালের ০৪৮55 ৪2 মী ৮০০৪ 

বিবর্তনে তোমাদের কাছে (কোনো বিপদ-মসিবত) রে পি টা রি 
আসুক_ তারা এ অপেক্ষায় থাকে; (আসলে) ৪০৯ ৮ 205,591 2 
কালের মন্দচক্র তো তাদের ওপর (ছেয়েই আছে; 

বস্তুত) আল্লাহ তায়ালা সব কিছু শোনেন, সব কিছু 

জানেন। 























৯৯. বেদুঈন (আরব)-দের মাঝে এমন কিছু »৯+৭।+ টিকা 
লোকও আছে, যারা আল্লাহ তায়ালা ও পরকালের [92115445 তি ৬৭181 ০2১ 
ওপর ঈমান রাখে, (এরা আল্লাহর পথে) যা &) + 1০০০ আ.. 

কিছু খরচ করে তাকে টার টেকা 4/ 62552580836 ৯4251 


পারা ১১ ইয়া'তাধিরূন ২২১ ৬///%4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

ও রসুলের দোয়া (পাওয়ার একটা অবলম্বন হিসেবেই) 
গ্রহণ করে; হা, আসলেই তা হচ্ছে তাদের জন্যে 
(আল্লাহর) নৈকট্যলাভের উপায়; অচিরেই আল্লাহ তায়ালা 
তাদের স্বীয় রহমতে প্রবেশ করাবেন; অবশ্যই আন্নাহ 
তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু। 














গত ৯72৩ পা) 


3988 44 01,4০৯) & 04 ০91৯6০০ 


৯ সূরা আত তাওবা 


:৮28558 0818-95-21 ০95 


পা ৯০০০৮) ০৫ ঠিিতা 


£ 5 


০৮৯৯১ ॥ 





১০০. মোহাজের ও আনসারদের মাঝে যারা প্রথম 
(দিকে ঈমান এনেছে) এবং পরে যারা একান্ত নিষ্ঠার 





রা পা 2১০৪০ পার্টি, পা / 


০৪১৯৬ 55 9ঠা9 খু ৩১8০-01 


সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তায়ালা তাদের '১০৯০০-৪৯ট ৩৪৩9১০১012 





ওপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার ওপর সন্তুষ্ট 
হয়েছে, তিনি তাদের জন্যে এমন এক (সুরম্য) 
জান্নাত তৈরী করে রেখেছেন যার তলদেশ দিয়ে 
ঝর্ণাধারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে; 
আর তাই হেবে সেদিনের) সর্বোত্তম সাফল্য । 











৮১ ৫ ভরা ০৩ ৯ পাশা ০১ -০৩া রি 


০1929 45515539৮৮5 401০১ 


০8915 ১১115 ও ৬১৯০5 


০০১, পাটি শাপর্ণ লন 


98211 5521 এ 1১,162 2 








১০১. বেদুঈন (আরব)-দের যারা তোমার আশেপাশে 
(বাস করে), তাদের মধ্যে কিছু কিছু মোনাফেক 
আছে; আবার (কিছু মোনাফেক) আছে মদীনাবাসীদের 
মধ্যেও, এরা সবাই (কিন্তু) মোনাফেকীতে সিদ্ধহস্ত । 
তুমি এদের জানো না; আমি (কিন্তু) এদের জানি, 








০১ 3671 ডে 19১১৭ 


পা ৯০০19 পাউপার্টি, পা 8 ০ প্৯িপা ঠা 


৩১৬৭ 1১81 ৩৫ আঃ 


ও 28০০1 0৮৮ 


পর্ণ ১০১ ০9 পাপা 


৮9০9 এ পাটি ৮০০ পাটি পা ০9 টি পা 8 9িি পাতিল র্ 


অচিরেই আমি এদের (অপমান ও পরাজয় ছারা) +£4::. ৮৮৪০৫) ০৯০৮ ৪৪৮০ সু 


দুবার শাস্তি দেবো, অতপর (ধীরে ধীরে) এদের 
সবাইকে বড়ো 1 আযাবের দিকে ফিরিয়ে দেয়া হবে। 





পাঠ ৬৭ পাশটি ৩৬০৪ ১ পা ৬৪৬৪ 


84282516201 05551৮1৮০৫৯, 





১০২. আরো কিছু লোক আছে, যারা (অকপটে) 
নিজেদের গুনাহসমূহে, 





র কথা স্বীকার করেছে, 
(শয়তানের প্ররোচনায়) তারা তাদের নেক কাজকে 
গুনাহের সাথে মিশিয়ে ফেলেছে; আশা করা যায় ০ 
আল্লাহ তায়ালা তাদের ওপর ক্ষমাপরবশ হবেন, 
অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু। 











1961--5257331555551 ৩9১19 
৯৮০০৫ লগ এ রা রি পা প্রতাপ 
৬০ ৩০০০৪৪০০19০ 
গু / ডে 2 ১০০৩ পা ৯ চিনা তা ৮৯০ 


৪ ৮৮৯১3585441 01 ৮ পর ০৮ 9 








১০৩. তুমি তাদের ধন-সম্পদ থেকে যোকাত ও) 
সাদকা গ্রহণ করো, এটা তাদের পাক-সাফ করে 
দেবে, তুমিও তাদের তা দিয়ে পরিশোধিত করে দেবে, 
তুমি তাদের জন্যে দোয়া করবে; অবশ্যই তোমার 
দোয়া তাদের জন্যে (হবে পরম) সান্তনা; আল্লাহ 
তায়ালা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন । 








৮৮9৮9 ৬০ তে ০9 


০৯১৪০625৩৮8] ভিও ৩৪ 


15912 ০1:০৪ 0০20৯৮589 


০০0 গু 


৪-৮126225 ০৯1০ 





১০৪. তারা কি (এ কথাটা) জানে না যে, আন্মাহ 
তায়ালা কেতো মহান)! তিনি তার বান্দাদের তাওবা 
কবুল করেন এবং তিনি (যাকাত ও) সাদকা গ্রহণ « 
করেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাওবা গ্রহণকারী ও 
পরম দয়ালু । 














৮ ২০৮০১ তা পান্টি পা নি ৮ ৮৮ এন 


2৮0৩৪৮০1০০৮ 


2 99 ৬১০] 82129 ৮১05 ০2 
0 








১০৫. (হে নবী) তুমি বলো, তোমরা (ভালো) কাজ - 
করো, অবশ্যই আল্লাহ তায়ালা, তার রসূল ও মোমেনরা 








2১০2 পা 2৮2১2 তাশা 2৯৮০ বাতা 


তোমাদের ভেবিষ্যত) কর্মকান্ড পর্যবেক্ষণ করবেন; টিটি ঠা 


পারা ১১ ইয়া'তাধিরূন 


২২২ 





///.2100171790250917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত তাওবা 
অতপর (মৃত্যুর পর) তোমাদের সবাইকে এমন এক সত্তার টে 
দিকে ফিরিয়ে দেয়া হবে, যিনি দেখা-অদেখা, জানা-অজানা 8:58419 ০৪৪11 ৮1০ যা ৩০৯ 
সব কিছু সম্পর্কেই সম্যক অবগত, অতপর তিনি তোমাদের চা 6221215 
৮০৩১৯ 


বলে দেবেন তোমরা (দুনিয়ার জীবনে) যা কিছু করছিলে- শ ০/১:০৯১৮০৪০৪ 

















১০৬. আরো কিছু লোক রয়েছে, যাদের ব্যাপারে * 2০ দু 1 ৯৮৪০ ৯০পুপ 
(এখনো) আল্লাহ তায়ালার সিদ্ধান্তের আশা করা 29৭ (211) ০7) ১১19 


প্রাপা তটি ভিতর 


হচ্ছে, তিনি তাদের হয় শাস্তি দেবেন, না হয় তিনি 6৬৮৬8 
তাদের ওপর দয়া পরবশ হবেন; (বস্তুত) আল্লাহ ৪৮৮৯৮15409 ০৪৪৯০ ০98 19 


তায়ালা হচ্ছেন সুবিজ্ঞ, কুশলী | 

















১০৭. (মোনাফেকদের-) যারা মাসজিদে 'যেরার' 117 ১17. ১৮1৮2 2 ছু। ৫21 
বানিয়েছে, (তোদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ |)1)-51১-৮০19৩৯1 ০৪919 
তায়ালার) কুফরী করা, মুসলমানদের মধ্যে অনৈক্য 52255 
সৃষ্টি করা, (সর্বোপরি) আগে যেসব লোক আল্লাহ এ ১৯91১৯9 
তায়ালা ও তার নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের ৩4155 এ ভিন বি 112) 
জন্যে গোপন খাটি (সরবরাহ) করা; এরা অবশ্যই 











পারি পা 





কসম খেয়ে বলবে, আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য ১০০) ১ ৩| ৩৫1৯2, 0 
কোনো উদ্দেশে (এটা) করিনি; আল্লাহ তায়ালা শা ৯০০ 1 % এ ০০ ডি পা ০৫৩ 
(নিজে) সাক্ষ্য দিচ্ছেন, অবশ্যই এরা মিথ্যাবাদী । গু গ ০১০৯০১-৮৪| ০৪০৪ 489 











১০৮. (এবাদাতের উদ্দেশে কখনো) তুমি সেখানে 1.৮ 41 
দীড়াবে না_ যে মাসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার ০৪০৮2 ১৯, 105 এ র্‌ 


ওপর প্রতিষ্ঠিত হয়েছে সে মসজিদের অধিকার বেশী- 585 এড এ9 ০2১০ 


যে, তুমি সেখানেই দীড়াবে, সেখানে এমন কিছু মানুষ 7 55, ৪ 

আছে, যারা (ঈমান ও আমলের ক্ষেত্রে) নিজেরা সব ৮19১5 ৩০9৪ 005) 4235423 
সময় পাক-পবিত্র হওয়া পছন্দ করে; আর আল্লাহ ০৯ দিত ভর ০০৫ 
তায়ালা তো পাক-সাফ লোকদেরই ভালোবাসেন । ৪ ০8)26-1 ০-52285 














১০৯. যে ব্যক্তি তার (ঘরের) ভিত্তি স্থাপন করেছে মিরা রোল রাতে য় 
আল্লাহর ভয় ও তীর সন্তুষ্টির ওপর- সে ব্যক্তি উত্তম, 4 ০2 5860 205০ জি 


না যে ব্যক্তি তার (ঘরের) ভিত্তি দীড় করিয়েছে (12517350০৮2 
পতনোনুখ একটি গর্তের কিনারায় এবং যা তাকেসহ চো ০১৯০] &৮ [1১৯৯ 15535 


পা ডেপাশা শট পি ০ পা পরশ 


(অচিরেই) জাহান্নামের আগুনে গিয়ে পড়বে; আল্লাহ পপ 03313950525 2১৯ 8 
তায়ালা যালেম সম্প্রদায়কে হেদায়াত দেন না। 
9০1801981৪১: 245 














১১০. যে পর্যন্ত না ওদের অন্তরসমূহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে ৫৮5 (7 গনি 
যাবে- ততোদিন পর্যন্ত ওরা যা বানিয়েছে তা সব 48 19 ডে ০৮09 ০0158 3 


বিডির পাত পা ॥& 4 2629 2১৯ 


সময়ই তাদের অন্তরে (একটি কীটা হয়ে) আটকে ॥ 5১1 ঠ 
থাকবে; আল্লাহ তায়ালা সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । টির: 55 


৮৪০০০ 419 














উঠি, লিনা আন্াছ তানিয়া 'মোলিনদেন কাছ: ১০ ৮& ৮& 
থেকে তাদের জান ও তাদের মাল খরিদ করে ৮৪৯, 5০০8০। ০5532814141 
নিয়েছেন, যেন (এর বিনিময়ে) তাদের জন্যে জান্নাত 7+7516, ?54। ৮০1 বিচি পদ 
নির্দিষ্ট থাকে। এরা আল্লাহর পথে যুদ্ধ করে, অতপর চে রা 99 
(এ যুদ্ধে কখনো দুশমনদের) তারা হত্যা করে, -১০)1৮৪79 ০)18 25401 0৯: & 
(কখনো আবার দুশমনদের হাতে) তারা নিহত হয়। 

















পারা ১১ ইয়া'তাধিরূন ২২৩ ৬///%4.21001817802809171017001-019 


1 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত তাওবা 


তার সাথে (এই) খাঁটি ওয়াদাটি করা হয়েছে তাওরাত, ») পক 
ইঞ্জিল ও কোরআনে, আর বারি চাইতে কে বেশী ১০9 2১১৩৬ 2 4০1 ০ 
তা ভার লা বে িনারেচার জা এ 


£৯ ০9৮১ পা পা ৯ শট ৮9 ঠা £৯ ৮2 £৯ পাঠ পা 


করলে তার জন্যে সুসংবাদ গ্রহণ করো, পা) ০0০07247093 
এটি হচ্ছে (এক) মহাসাফল্য । ৭ 2৮3725 











৪ ৮82119961195 155,452 
১১২. যারা (আল্লাহর দরবারে) তাওবা করে, (নিষ্ঠার 7 


সাথে তার) এবাদাত করে, (তার) প্রশংসা করে, (তার এ) ০১০১০ 05021050241 ০5001 


জন্যে) রোযা রাখে, তোর জন্যে) রুকু-সাজদা করে, ? ০৮৭ 

(যার অন্যদের) ভালো কাজের আদেশ দেয় এবং 29/6১51 ০১৩৯) ০১47 
কাজ থেকে বিরত রাখে, (সর্বোপরি যারা) আল্লাহ হানি ভাগরালিরা রাকা 
তায়ালার (নির্ধারিত হালাল-হারামের) সীমা রক্ষা ১3০) 5981932] 52935015 
করে; (হে নবী,) তুমি (এ ধরনের সব) মোমেনদের ৬০৮ 
(জান্নাতের) সুসংবাদ দাও। ৪ 12802 

















১১৩. নবী ও তৌর ওপর) যারা ঈমান এনেছে তাদের *71% 2717২ রত 
জন্যে টা নয় না বে, তারা মোরেকদের জন্যে ৩12 1 ০291155- ৫ 


কখনো মাগফেরাতের দোয়া করবে, এমনকি যদি ৫19190125 2০০৪১৯০11৯৯ 
তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয়ও হয়, (বিশেষ করে করে) 3151-52৩০ 4 152 
যখন এটা পরার হয়ে গেছে যে, ভরা (আসলেই) -০৯1-৮ ৩০৯০৩ (5) 
জাহান্নামের অধি শিচিত 














১১৪. ইবরাহীমের স্বীয় পিতার জন্যে মাগফেরাতের *+ 

ব্যাপারটি একটি ওরাদার প্রতিপালন বরা ছাড়া আর ১5829251547 060 
কিছুই ছিলো না, যে (ওয়াদা) সে তার পিতার কাছে পা ৮ম 1 পপ ১৫. দি 
(আগেই) করে রেখেছিলো, এ (ব্যতিক্রম)-টা ছিলো এ ০ প৪1156598655 
শুধু তার একার জন্যেই, কিন্তু যখন এ কথা তার ৪ ৫-*.' চারশ ভি নর 
সামনে পরিষ্কার হয়ে গেলো যে, সে সত্যি সত্যিই 215 2০৯১১ 1৮255175848 962 
আল্লাহ্‌র দুশমন, তখন সে তার (পিতার) সাথে শিরা 
একজন কোমল হৃদয় ও সহানুভূতিশীল মানুষ। 

















১১৫. আল্লাহ তায়ালা এমন নন যে, কোনো * ০ 1৮2) প৯পা শত রর 
জাতিকে এবার হায়াত দলের পর পুনরায় ভিন -০৯+৩5319-:58 3:11 0669 
তাদের গোমরাহ করে দেবেন, যতোক্ষণ না তাদের আ৮ 7 ০ ৮৩০ 

সুস্পষ্টভাবে (এ কথাটা) জানিয়ে দেয়া হয়, (কোন্‌ 21 1,05882 লাগি চিপ 
জিনিস থেকে) তাদের সাবধান হতে হবে; অবশ্যই গু ৯৮5 ৮৮০ 
আল্লাহ তায়ালা সকল বিষয়ের জ্ঞান রাখেন । ৪৮০৯ ০৯ ০৪ 

















১১৬. নিসন্দেহে আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌম ৮ ৃ 1 
ক্ষমতা একমাত্র আল্লাহ তায়ালার হাতেই; তিনিই ৩42১৪, রি চিযারিত 1৩1 
জীবন দেন, তিনিই মৃত্যু ঘটান; আল্লাহ তায়ালা 441 9১৬ ৩৮০৮০৯/০০9৮ ০০9 ৬৪ 
ছাড়া তোমাদের জন্যে কোনো অভিভাবক নেই, নেই ». ০৪ এ « 
কোনো সাহায্যকারীও। ও ৯০১১9 529 ০ 

















১১৭. অবশ্যই আল্লাহ তায়ালা তার নবীর ওপর ৮* _ 1৮117 * ৪ পপ 
অনুগহ করেছেন, অনুগ্হ করেছেন মোহাজেরদের ওপর, ৩৬৭১৯৯০9 ০৮৭ ে 4 ০5০ 
পারা ১১ ইয়া'তাধিরূন ২২৪ 9///৬/.9100181790805171017001.010 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত তাওবা 
আনসারদের ওপর, যারা একান্ত কঠিন সময়ে তার ৯:1৮ ১৩৭ এপ ছু 

অনুসরণ করেছে তাদের (সবার) ওপর, এমনকি যখন 221০0885৮01 ০801 )৮০19 
তাদের একটি (ছোট্ট) দলের চিন্তা (একটু) বাকা পথে 

ঝুঁকে পড়ার উপক্রম হয়ে পড়েছিলো, অতপর আল্লাহ 

তায়ালা এদের সবার ওপর দয়া করলেন; অবশ্যই 

তিনি তাদের প্রতি দয়ালু ও অনুথহশীল, 











৬ ০৯) ১9%১-০৪৪ 








ই যানের ভোপডেসিসতবি দর ০5155120391 2518) 
এস পৌহল মী রান সেও ০27 02০৯0275০5219 
টু 1540৮5১5495 
হা কালাই ০৮০4-5০13121 2218 
১৮2৮ 15১22 
আলা সী জা অপ বি 
































১১৯. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ ।*£% ০৮4 । 2।। 2০1 ৮৮ (সনি 
তায়ালাকে ভয় করো এবং (সর্বদা) সত্যবাদীদের 1935-34011989115-1 ০৪৩ জর 


পা ঞ& পাপা 
সাথে থেকো। ৪ ৩১৩ || ৮ 











রা 


১২০. মদীনার (মূল) অধিবাসী ও তাদের আশেপাশের ” ৮" ₹ * পু হাহ? 
বেদুঈন (আরব)-দের জন্যে এটা সংগত ছিলো না পরত ৮9590 ০১ ০ এ 

যে, তারা আল্লাহ তায়ালার রসূলের (সহগামী না ০) ) 52198155201 5১13০ মি 
হয়ে) পেছনে থেকে যাবে এবং তার জীবন থেকে নিন এড 25 হিরা 
নিজেদের জীবনকে বেশী প্রিয় মনে করবে; (আসলে) ৮4৮- ৩০০৪৪ 15:5578548 
এটা এ জন্যে যে, আল্লাহ তায়ালার পথে তাদের নিটল রানির এ এ! 
যে তৃষ্তা, ক্রান্তি ও ক্ষুধায় কষ্ট পাওয়া- (তা তাদের 5 ২4 ্ 


রা 


নেক আমলের মধ্যেই শামিল হবে, তাছাড়া) এমন 07265; ভি জি -₹?০ ছু 
কোনো স্থানে তারা যাবে, যেখানে যাওয়ায় তাদের 4: ২94 রি 3 $ ০ ১5 
ওপর কাফেরদের ক্রোধ আসবে এবং (মোকাবেলার 255০5510782) চর 25 
সময়) শক্রদের কাছ থেকে তারা কিছু (সম্পদ) লাভ * দ* 
করবে, (মূলত) এর প্রতিটি কাজের বদলে তাদের ৮00০52৮০২13 
জন্যে নেক আমল লেখা হবে; নিশ্যয়ই আল্লাহ তায়ালা হিরা রিল 

নেক লোকদের কাজের প্রতিফল বিনষ্ট করেন না, ৬ ০০০০৭ ০ ৮৮9 ০ 



































১২১. (একইভাবে) তারা (আল্লাহর পথে) যা খরচ ডঃ পরপর 25858 
করে (তা পরিমাণে) কম হোক কিংবা বেশী- (তাও /*৮ রি 

বিনষ্ট হয় না) এবং যদি তারা (আল্লাহর উদ্দেশে) রি ২৫ ডঃ রী নর 
কোনো মাঠ ঘাট প্রান্তর অতিক্রম করে, তাও তাদের শর্ট ॥ 72245 হি 29 
জন্যে লিপিবদ্ধ করা হবে, যাতে করে তারা (দুনিয়ায়) (902 রি নিত! 01৯7১] 
যা কিছু করে এসেছে, (আখেরাতে) আল্লাহ তায়ালা 22 
তার চাইতে উত্তম পুরস্কার তাদের দিতে পারেন । শ ৬ 


পারা ১১ ইয়া'তাযিরূন ২২৫ ৬///%4.210001817802809171017001-019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত তাওবা 


১২২. মোমেনদের কখনো (কোনো অভিযানে) সবার চিতা ক ।৯-০১৯৮ 
একত্রে বের হওয়া ঠিক নয়; (তোরা) এমন কেন 25519)572 095০1 ০০1০9 


করলো না যে, তাদের প্রত্যেক দল থেকে কিছু কিছু ছি 2 2 পু তদাক 
লোক বের হতো, যাতে করে তারা দ্বীন সম্পর্কে 4 পি, 


ক তিন ১0350530218 


তাদের জাতিকে তারা (আযাবের) ভয় দেখাতো, বে র্‌ 
আশা করা যায় এতে তারা সতর্ক হয়ে চলবে। ৪ 02)3-5 ০22০৪21155)15 





























১২৩. হে ঈমানদার লোকেরা, কাফেরদের মধ্যে -* “দু ৮০০1 স্টোর 
যারা তোমাদের (সীমান্তের) কাছাকাছি রয়েছে তাদের %১| 19151 1521 059115813 


বিরুদ্ধে যুদ্ধ করো, (এমনভাবে করো-) যেন তারা * 5 তিতা 099) পা 839৩৩ 
তোমাদের মধ্যে কঠোরতা (দেখতে) পায়; জেনে ৫193০924111 এর 
রেখো, আল্লাহ তায়ালা অবশ্যই মোত্তাকী লোকদের পপ প% 

সাথে রয়েছেন। উ ০০]| &2 901 0119519, 88 

















১২৪. যখন কোনো (নতুন) সুরা নাযিল হয় তখন ৭৯2 ও ১এ/-০৮৫৮৯৪ লে নে 
এদের কিছু লোক (বিদ্রেপের ভাষায়) জিজ্ঞেস করে, ০984 ৬৪৪92 ০০900619 
য় টা মা বৃদ্ধি ৯ 29 ও ০0 55509 4 


ঈমান এনেছে, এ (অবশ্যই) তাদের ঈমান ১৮৯৮৮ এতে ০7 ৯ ০৪ পাশ ৯০০1 
করেছে নি ুষ্ি 9 09১5+2০$৮29 011-৮85১195 1941 

















১২৫. যাদের অন্তরে ব্যাধি রয়েছে, এ (সূরা তাদের ৯১ * /* 
আগের) নাপাকীর সাথে আরো (কিছু নতুন) নাপাকী ০১৮৭৪3883০887 ি 


টি ভি পা পা পর 








(যুক্ত করে) দিয়েছে এবং তারা (এ) কাফের অবস্থায় 1509-9৮-৯১ ৫111-৯)-8915$ 
মারা যাবে। ৯০০1৯ ০৩ 


€ ০9১৯-৮৯9 








১২৬. তারা কি দেখতে পায় না, প্রতিবছর তাদের [ 2০ ৮ ভু ৫৮ ধাতা 
কিভাবে (বিভিন্ন পরীক্ষায় ফেলে) একবার কিংবা ০০০ & 95587 ৮৮১9354821 


পাপা পা /-9 তিতা পারছেন ৯ 0৯ পা এ 


দুবার বিপর্যস্ত করা হচ্ছে, এরপরও তারা তাওবা ৯১90) মান 98 
করে না এবং (এ থেকে) তারা কোনো শিক্ষাও গ্রহণ টি দিযে 
করে না। ৮০৮ 











১২৭. যখনি কোনো নেতুন) সূরা নাধিল হয় তখন *০£* ৮০ ছু 
তারা পরম্পর চোখ টানে ইশ 22১55832০420519 9 


পা প্রা 


একে অপরকে জিজ্ঞেস করে); “কেউ কি তোমাদের 4021 5 
৮৫ ০৬২০] 
দেখতে পাচ্ছে? অতপর তারা (হেদায়াত থেকে) ফিরে “5 , না “০ ১০*এ রিটা ৫1 


যায়; আল্লাহ তায়ালা তাদের অন্তরকে এভাবেই (সত্য ৪১০ -৮৯95 401 ৮১১০৮19৪১০১ 
থেকে) ফিরিয়ে দিয়েছেন, কেননা এরা হচ্ছে এমন ৪৪ 31 
সম্প্রদায়ের লোক, যারা কিছু অনুধাবন করে না। ও ০9৪৪৭! [98 























১২৮. (হে মানুষ, ) তোমাদের কাছে তোমাদেরই মধ্য মা ৯০০৫ ৯:2৯ ছি 7:2০ 
থেকে এক রসূল এসেছে, তোমাদের কোনোরকম “১৭ 2০2১০ ০2] 


7০252 ডি েত 


কষ্ট ভোগ তার ওপর দুঃসহ, সে তোমাদের একান্ত ০ + [2 ঃ এ 5 
5 টি নি 
কল্যাণকামী, ঈমানদারদের প্রতি সে হচ্ছে ম্নেহপরায়ণ, দি রা দা 


পরম দয়ালু। ৪৮৯১১ 95) ৬৯০০৪০৪ 
পারা ১১ ইয়া'তাযিরূন ২২৬ ৬///%4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 


১২৯. এরা যদি (এমন কল্যাণকামী একজন রসূলের ৪৪ দু ৯১৩ 
কাছ থেকে) মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি (তাদের) 2181 204596125১৪ 


তানি পা পাশিটি পা 


বলে দাও, আল্লাহ তায়ালাই আমার জন্যে যথেষ্ট, রে 
ছাড়া আন কোনো মাবুদ নেই; (সমস্যায় সং ্ ৬৮01৮১০৯221 


আমি তীর ওপরই ভরসা করি এবং তিনিই রে 
মহান আরশের (একচ্ছত্র) অধিপতি । 

















০:০1 ১১:০০) 201০-১ 
বহমান ৪৯৪ 9১১০৬, নামে 








৯, পাটি 17 ০11০: হি 
আলি লা া। এল চে কট জপ ঢ | 55401 281 15) 1 








২. মানুষের জন্যে এটা কি (আসলেই) একটা আশ্চর্যের ০৯৫৯8 

বিষয় ছিলো যে, আমি তাদের মধ্য থেকে (তাদেরই ০৯1৮5996৯2৩0০ধা 

মতো) একজন র কাছে ওহী পাঠিয়েছি, যেন 27575 ০৯ 

সে রর ভাটি জাহান্নাম সম্পর্কে) সাবধান 281 ১829 ৩০01 ১5 ০০৮3 
রে দিতে পারে, (আবার) যারা (এ পর) ৮* ৬ ₹%* 2৯ এন তন 

১40 


গু 


যে, তাদের জন্যে তাদের মালিকের কাছে উচু ২ ** ও 
মর্যাদা রয়েছে, কাফেররা (আশ্চর্যাৰিত হয়ে) বললো, ও ০৯৫ ১৯-41৫৯ 1 0938০11 0 


নিসন্দেহে এ ব্যক্তি হচ্ছে সুস্পষ্ট যাদুকর! 


























৩. (হে মানুষ,) নিসন্দেহে তোমাদের রব আল্লাহ ,..! টন 
তায়ালা, যিনি আকাশমন্ডলী ও পৃথিবীকে ছয় দিনে ১০১০ 13 ১] 2৭-25০1 


পয়দা করেছেন, অতপর তিনি “আরশে” সমাসীন ৬১৭টি ০০৫ 
হলেন, তিনি (তার) কাজ স্বেহস্তে) নিয়ন্ত্রণ করেন; ৯», * ৮ ০০০০ 
কেউই তীর অনুমতি ছাড়া (কারো) সুপারিশকারী 82 ০2০+781 55 ৩। 
হতে পারে না; এই হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ “232 , ্‌ 
তায়ালা, অতএব তোমরা তারই এবাদাত করো; 200 রা ৬০০০২ 
তোমরা কি (এটা) অনুধাবন করবে না? 099১9 ১১ ৮৮9০+০$ 


























৪. (মৃত্যুর পর) তোমাদের সবার ফিরে যাবার জায়গা 18৮ ১৫ তি ক 
হবে একমাত্র তার কাছে; আল্লাহ তায়ালার (সকল) 452 ১০3, ই 41 
প্রতিশ্রুতি সত্য, অবশ্যই তিনি এ সৃষ্টির অস্তিত্ব (২ 22:322*4$ 11? ০2201 
দান করেন, (কেয়ামতের দিন) তিনিই আবার তার এট ০9 9 
(জীবনের) পুনরাবৃত্তি ঘটাবেন, যাতে করে যারা -৯০119529152210821 
(তার ওপর) ঈ ঈমান আনে ও ভালো কাজ করে-_ রর পা ৯০০৪8 পপি পাকি 
ইনসাফের সাথে তিনি তাদের (কাজের) বিনিময় দান 15--8119556০৪919--215 


(০ 5 ৯ পা ১ 


করতে পারেন, যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার প্‌ রা 
উট ৬ না 3০1০2 লি 359 এ্ন্তিত ৩৪ 


রয়েছে, কেননা তারা (পরকালের এ শাস্তি) অস্বীকার 99১5 
করছিলো । 22৭ 



































৫. (মহান আল্লাহ তায়ালা-) যিনি সূর্যকে তেজোদ্দীপ্ত ৫? পল 
বানিয়েছেন এবং চাদকে (বানিয়েছেন) জ্যোতির্ময়, 9 9৮5 রিনি 0০ ০119 


অতপর তিনি তার কিছু মনযিল নির্দিষ্ট করে দিয়েছেন, টিনা কি ০ 
যাতে করে (এ নিয়ম দ্বারা) তোমরা বছরের গণনা + টিভির 


পারা ১১ ইয়া'তাযিরূন চে ২২৭ ৬///%4.21000181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সুরা ইউনূস 


বং দিন-তারিখের হিসাবটা জানতে পারো; (আসলে) 211: 11, মিড 
লা তায়ালা যা কিছু পয়দা করেছেন (তার) এ১ | 05০ 515119 ০৯১১।। 


কোনোটাই তিনি অনর্থক করেননি; যারা (সৃষ্টি রহস্য 7« 2441 2৫ 0618 73 
সম্পর্কে) জানে তাদের জন্যে তিনি নিদর্শনগুলো খুলে নি রি গা চর রি 
খুলে বর্ণনা করেন। ৪ ০9৮ 




















৬. অবশ্যই দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ 172 17911211121 5 
তায়ালা যা কিছু আসমানসমূহ ও যমীনের মাঝে 921 তা ১১৪ 
পয়দা করেছেন-_ তার (প্রতিটি জিনিসের) মাঝে এমন ৪১৫ ১১১১19 ০,৮]| (8491 915 
জাতির জন্যে (আল্লাহ তায়ালাকে চেনার) নিদর্শন * ্ রঃ টিগিলি পাজি 
রয়েছে যারা তাকওয়া অবলম্বন করে । ডে ০৭৪৮৭ [9 

















৭. অবশ্যই যারা (মৃত্যুর পর) আমার সাথে সাক্ষাতের | 2++ 14৭ 
প্রত্যাশা করে না, যারা এ পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট 1959 16701 15৯১৭ ০৪৩] ট 


এবং এখানকার সবকিছু নিয়েই পরিতৃপ্ত, সর্বোপরি) ্ী 1 নি 
যারা আমার নিদর্শনসমূহ থেকে গাফেল থাকে_ ০8905 219 19 31185520 











না রি 2514 


৫ 91221581৬০০ 








৮. তারাই হচ্ছে সেসব লোক, যাদের ঠিকানা হবে 1১712177151 উন 
(জাহান্নামের) আগুন; (এটা তাদের সে কাজের হি, 93 ০ ৪ 5 ১: 5 


বিনিময়-) যা তারা অর্জন করেছে। ৪ ০৭৮৫৭ 








৯. (অপরদিকে) যারা অবশ্যই (আল্লাহ তায়ালার বা ০ ০০ পা * পা] ৮৮ দু) 
ওপর) ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের 4৯4৮০ তি 191 4০11 | 
মালিক তাদের (এ) ঈমানের কারণেই তাদের সঠিক * ্ 30215 ৪ এত ৯৯. পি 
পথ দেখাবেন; তাদের তলদেশ দিয়ে (অসংখ্য) ৬০১৯ ০৪ 3০৮৪৮১৪৭১৪৭ 


নেয়ামতে (পরিপূর্ণ) জান্নাতে (সুপেয়) ঝর্ণাধারা ০ ৯২ ৮1 চপ ০ 
প্রবাহমান থাকবে । 














9৫1৯87148৯১ 





১০. (এ সময়) সেখানে তাদের (একটি মাত্র) ধ্বনিই «৫ 10151: [রি 
থাকবে, হে আল্লাহ তায়ালা, তুমি মহান, তুমি পবিত্র! 4 , এ রী “০০৯৭ 
সেখানে তাদের অভিবাদন হবে সালাম" (এবং) ৮৪১০১ সৌর ০০ 
তাদের শেষ ডাক হবে (আলহামদু লিল্লাহ), যাবতীয় ০৪ নি এ ০০ ৩৮৮৭ 

তারীফ সৃষ্টিকুলের মালিক আন্মাহ তায়ালার জন্যে । ও ৩) ০৯৮০| ০৮১ 48 ০| এ 























১১. আল্লাহ তায়ালা যদি মানুষের জন্যে তাদের টিরিারনাতরা! 
অকল্যাণকে ত্রাঘিত করতেন, যেভাবে মানুষ ১৪1155411 24 ০৯৮7 9719 


নিজেদের কল্যাণ তৃ্রাৰিত করতে চায়, তাহলে ৮:০০, ৮ 
তাদের অবকাশ (দেয়ার সুযোগ কবেই) শেষ করে পল ০282-4৮-21 


দেয়া হতো (কিন্তু আল্লাহ তায়ালা তাদের টিল দিয়ে 620 কু ৪ রর 
রেখেছেন); অতপর যারা আমার সাথে সাক্ষাতের 1৩8 ০%13৫51 এ | 


আশা করে না, আমি তাদের না-ফরমানীর মাঝে 9 35৮ 
, ০)9৪০৯৭ ৮৮৫2৩ ঙ& 
ছেড়ে দেই- তারা উদ্র্ান্তের মতো ঘুরে বেড়ায় । 



































১২. মানুষকে যখন কোনো দুঃখ-দৈন্য স্পর্শ করে তখন সে _ এ 19102 নি রি 
বসে, শুয়ে, দাঁড়িয়ে সর্বাবস্থায় আমাকে ডাকে, অতপর আমি ॥ ₹ ১৪ ঃ )। ০413 2 


০65-০ -2/১৩া পাঠ পা 


যখন তার দুঃখ-কষ্ট তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাই, & ৮১৯ 4-২০ 1822 1 16569 








পারা ১১ ইয়া'তাধিরন + ২২৮ ৬//৬/.৪100121780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউস 


তখন সে এমনি (বেপরোয়া হয়ে) চলতে শুরু করে, ণ আর এ ০:৭০ 4০০. 
তাকে যে এক সময় দুঃখ-কষ্ট স্পর্শ করেছিলো, তা দূর চির ৫ এ ০০১ 


রা 


করার জন্যে (মনে হয়) আমাকে সে কখনো ডাকেইনি; 21210 এ] 
এভাবেই যারা সীমালংঘন করে তাদের জন্যে তাদের 19 ৬১১ 1] ৬৪১ 4১০ 


কাজকর্মকে শোভনীয় করে দেয়া হয়েছে। 99 91০৯: 




















পা ১০9০০ 2 12211 ৯ পপি 


১৩. তোমাদের আগে অনেক মানবগোষ্ঠীকে আমি (৮:৮158 55028111280 ০৪19 





ধ্বংস করে দিয়েছি, যখন তারা যুলুম করেছিলো, 


£৯ ৮9 সঠিশটি পঠি ৮ ৮ ভি মিলস 


তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনসহ তাদের রসূলরা ৪213 279 ৮285159519506 
এসেছিলো, কেন্তু) তারা তোদের ওপর) ঈমান 1] এ নর 
আনলো না; এভাবেই আমি না-ফরমান জাতিদের (৪১৯ /৩০১1৯8159209 
(তাদের যুলুমের) প্রতিফল দিয়ে থাকি । ৪ ০৫) এপ 


রা 











১৪. অতপর আমি যমীনে (তাদের জায়গায়) '* ৮ ৮০17৩ আক 
তোমাদের খলীফা বানিয়েছি, ডি ইরা ০০০৪৬ 83515 ৮০৮প 


পা ভি শ্টিপাঠি পা পা ঠ১িপা পা টি ঠা ও 


তোমরা কি ধরনের আচরণ করো । 262 


১৫. (হে নবী,) যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ টা 
তাদের পড়ে শোনানো হয়, তখন যারা (মৃত্যুর পর) ০003০০৪5 ১ ৬০৪৪ 0301 ০৪০5৮581915 
তাদের সাথে আমার সাথে দেখা সাক্ষাতের আশা 1”? টি 
করে না, তারা (উদ্ধত্যের সাথে) বলে, এছাড়া অন্য এ 1১ ৪105 ০৯১৭ ও ৬৭০৭ 


কোনো কোরআন নিয়ে এসো, কিংবা একে বদলে রর নি তিনি 

দাও; তুমি (এদের) বলো, আমার নিজের এমন ৩১৩১ টি 3421০ ১০ 
কোনো ক্ষমতা নেই যে, আমি একে বদলে দেবো; ৩1০ (৮58 51813 ০১ 41১21০1 
আমি তো তাই অনুসরণ করি যা আমার ওপর ওহী এ 

আসে, আমি যদি আমার মালিকের কোনো রকম ৮21 (5515 28122 
না-ফরমানী করি, তাহলে আমি একটি মহা দিবসের তু এত ৩৪ & 
(কঠিন) শাস্তির ভয় করি। ৪ ৮৭৮০15 2 


১৬. তুমি বলো, আল্লাহ তায়ালা না চাইলে আমি ৮” « 217 ৮2172 17 4% রি 
তোমাদের ওপর এ (কোরআন)পাঠই করতাম না, ১9৮৫৯ 45919154419 % 


লগত পা 2? 


আমি এ (গ্রহ) সম্পর্কেও তোমাদের কোনো কিছু ক -০-০ ০594 ৪ 
জানাতাম না, আমি তো এর আগে তোমাদের মাঝে ভি ও ০ 
অনেক বয়স কাটিয়েছি, (কিন্তু এমন কোনো কথা আমি ৪০ 3১৪,412 
তোমাদের বলিনি?) তোমরা কি বুঝতে পারছো না? চপ 


১৭. অতপর (বলো), তার চাইতে বড়ো যালেম আর * ০177 572 
কে, যে আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করে ্ ০৫41৫ ০১৯০ ভি ৬ 


৮9 /১-9 পার ঠা 


কিংবাত তার আয়াতসমূহকে অস্বীকার করে; ন তে গিহি্জা পু ১20 
না-ফরমান লোকেরা কখনোই সফলকাম হয় ও ৬১১৯ তে রা ০৪৫ 
১৮. রা /১:-০06-৮ পারা পা ৯-9-2/৯ পাপা 
উপাসনা করে, যা তাদের কোনো রকম কৃতি ৮৯১2 5291 553 ৩১৬25 
করতে পারে না, (আবার) তা তাদের কোনো রকম 27 ৮৯4% 2 পণ ৯৩৩ কুছ পাপ 
উপকারও করতে পারে না। তারা বলে, এগুলো হচ্ছে পে ০৪১৮৭১৯২৪3৪ 
আল্লাহ তায়ালার কাছে আমাদের সুপারিশকারী; তুমি ৮৬) ৮৯০৫ 

(মোশরেকদের) বলো, তোমরা কি আল্লাহ তায়ালাকে 0 09685 08,401 035 006 
পারা ১১ ইয়া'তািরূন +২২৯ ৬/৬/৬/.৪100181780806171017001.019 
















































































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 
মা ৬৪০৬ $ 89৭1 &প 9 


নন; তিনি পাক পবিত্র এবং মহান, তারা (তার সাথে) 88005 টেলি ৪০ 
ৃ 445৩5 
যে শেরেক করে তিনি তার চাইতে অনেক পবিত্র । ৮ 1৮০ ০49 

















১৯. মানুষরা ছিলো এক জাতি (-ভুক্ত), অতপর তারা ক | আ্ড। ৮1 এ 171 21 74 
(নিজেদের মাঝে) মতবিরোধ সৃষ্টি করেছে; তোমার 2 রা ১1০৮৮19৮759 
মালিকের পক্ষ থেকে (তাদের মৃত্যু) পরবর্তী (শাস্তির) 5 তত ৪12 ১2121 
ঘোষণা না থাকলে কবেই সে বিষয়ের ফয়সালা হয়ে রিনি ূ 

যেতো, যে বিষয় নিয়ে তারা মতবিরোধ করে। ১) ৪৫ [০৪ ০2 




















২০. তারা বলে, তার মালিকের কাছ থেকে তার ওপর 282 
কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? তুমি বলো, 275500255 
গায়ব (সংক্রান্ত জ্ঞান) একমাত্র আল্লাহ তায়ালার 51১ 52064 "50110 ডি 
জন্যে, অতপর (আল্লাহ তায়ালার সে গায়বী ফয়সালার ১৮ রা টি রি 


জন্যে) তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের ও রি ৫৪০ ৫591] | 
সাথে প্রতীক্ষা করছি। রর শপ 














২১. মানুষকে দুঃখ-মসিবত স্পর্শ করার পর যখন পু ৯পাদিএ নর্তণমিপ 
আমি তাদের ক স্বাদ ভোগ করাই, তখন ৫০:৩৫ ০০8010519 


সাথে সাথেই আমার (রহমতের) নিদর্শনসমূহের সাথে এ ১0৩ পন 8৫) ৯০৯৬০ 
৮ | ১৫০৪1151০2৯ 


পাপা ০ টি তা পার্ট-০-০ স্টপ পাঠ পা 





কৌশলে আল্লাহ তায়ালা সবার চাইতে বেশী তৎপর; [* ৫১৭ ০4৮) 11১+6১ 


অবশ্যই আমার পাঠানো (ফেরেশতা)-রা তোমাদের নিধি 
যাবতীয় কৌশলের কথা লিখে রাখে । ৪ ৪9১০১ 








২২. তিনিই মহান (আল্লাহ তায়ালা), যিনি তোমাদের ». +:112 4711, $ "৮4: 172 
জলে-স্থলে ভ্রমণ করান; এমনকি তোমরা যখন ১৯920 এপ 919 


পা ডিপ পা 


নৌকায় থাকো এবং এ (নৌকা)-গুলো যখন তাদের 5 13 2] ১219 

নিয়ে অনুকূল আবহাওয়ায় চলতে থাকে, তখন 2৯9 ॥ 3০০ 1 
(নৌকার) আরোহীরা এতে আনন্দিত হয়, (হঠাৎ) ৭০219 ১2 এট ভ১22 
এগুলো ঝড়বাহী বাতাসের কবলে পড়ে এবং সবদিক এ এ * 2৯৪ 

থেকে তাদের ওপর ঢেউ আসতে থাকে এবং তারা ০3০০০ €9০0122929, ০০1০ ঃ) 
মনে করে, (এবার সত্যিই) এ (বাতাস ও ঢেউ) * ০ ডর গড 

দ্বারা তারা পরিবেষ্টিত হয়ে গেছে, তখন তারা একান্ত 1955৮ €:৮7৮019569 ৩1৭ 


নিষ্ঠাবান বান্দা হয়ে আল্লাহ তায়ালাকে ডাকে_ হে (22581 ১6 91121” 4৬৫ 
আল্লাহ), যদি তুমি আমাদের এ (মহাদুর্যোগ) থেকে চকে রে রি রা 


বাঁচিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার কৃতজ্ঞ ও ৮১ 
বান্দাদের অন্তর্ভূক্ত হয়ে যাবো । ০৫ ৬০০৪১13১৩ 


























ই ৩১0145১2043 


যমীনে না-ফরমানী শুরু করে দেয়; হে মানুষ * ০০৯৮1৮ছু টি 
(শুনে রাখো), তোমাদের এ নাফরমানী তোমাদের ৮5০01 ৩0]1 2 321০ 


নিজেদের ওপরই (পতিত হবে, মূলত এগুলো ০ কন তি 


হচ্ছে) দুনিয়ার (অস্থায়ী) সহায় সম্পদ, 12611 891 00 ৮০০৪7 


পারা ১১ ইয়া'তাধিরন ২৩০ ৬/৬/4.81000191780899171017001.019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 


অতপর আমার কাছেই হচ্ছে তোমাদের ফেরার (7) * ৫2 «242৯71৫11০4 
জায়গা, (সেদিন) আমি তোমাদের বলে দেবো, থু উস দক 


রা টি পনি পু £৯ ৮9৮ ৮2 


(দেনিয়ায়) তোমরা কি করতে। ৪ 0953 ৮2২2 


২৪. এ পার্থিব জীবনের উদাহরণ (হচ্ছে), যেমন আমি « 
আকাশ থেকে পানি বর্ষণ করলাম, তা দ্বারা অতপর 24205 8220)311 89০1 ৩4০ 1 


/৯ পা 


যমীনের গাছপালা ঘন সম্নিবিষ্ট হয়ে উদ্গত হলো, 174 015 
ও জে আছ ৩০০০ ৫৮2 
সং্হ করলো; এরপর যখন তার সৌর (৭, (25810 ৮1 2৮ 
রূপ ধারণ করলো এবং (আপন সৌন্দর্যে) সে শোভিত ২. রা টাসিসিন ডাচ ৩০ 

হয়ে উঠলো, তখন তার মালিক মনে করলো, তারা 5019685 ০৯১। ৪৫1 
বুঝি এর ফেসল ভোগ করার) ওপর (এখন সম্পূর্ণ) সার্হাদার তা 
ক্ষমতাবান, (এ সময় হঠাৎ করে) রাতে কিংবা দিনে ০ /৮৮5০১১১-৯ প৬5 
আমার (আযাবের) ফয়সালা তাদের ওপর আপতিত 1৮৮401৮5511 
হলো, অতপর আমি তাদের এমনভাবে নির্মূল করে ০০০ ০০৯ ১15 1). ১৮15১ 


দিলাম যেন গতকাল (পর্যন্ত এখানে) তার কোনো 4754 , সে 
অস্তিতুই ছিলো না; এতাবেই আমি আমার জাযাতসমূহ 3261৩০০০০১৪ এ ০5 


জাতির এনা করি, যারা 
ভি ও 09524 [58] ৬৭১ 


২৫. (হে মানুষ) আল্লাহ তায়ালা (তোমাদের) শান্তির * রে 
নিবাসের দিকে ডাকছেন; তিনি যাকে ইচ্ছা করেন (৪১29 10121, ৫1 12০১ 4819 


৮55 £৯ পা 


তাকে সহজ-সরল পথে পরিচালিত করেন। ও 2 






































২৬. যারা ভালো কাজ করেছে, কল্যাণ তো রর হি? ০৮৯৫৫ ৯১ 
তাদের জন্যে এবং (থাকবে আরো) বেশী; সেদিন 152 ৬০ ১ রি 


তাদের চেহারা কোনো কালিমা ও হীনতা দ্বারা আচ্ছন্র বা ৰা 2759 ঠা. 
থাকবে না; তারাই (হবে) জান্নাতের অধিবাসী, তারা রি টব 2 রা 
সেখানে থাকবে চিরদিন। ও 4১০০ ৬১৮১০ 21 ৮৯৮ 

















২৭. (অপরদিকে) যারা মন্দ কাজ করেছে, (তাদের) পু? 47 হি রর 

মন্দের প্রতিফল মন্দের মতোই হবে, অপমান তাদের ₹ 222+9132 ১৮ রি ০ 
আচ্ছন্ন করে ফেলবে; সেদিন আল্লাহ (-র আযাব) কি 27১-০8565৩182 
থেকে তাদের রক্ষাকারী কেউই থাকবে না, (তাদের 8১:০9:58 ০268. ৮. উল পিট ০, পপ পুশ 
চেহারা এমনি কালো হবে) যেন রাতের অন্ধকার ছিড়ে রি ০০ ৮১৫০5 ৩৮০ 4/ 


চে /১০০ পা ঙ্গেতো 
রগ 


(তার) একটি টুকরো তাদের মুখের ওপর ছেয়ে দেয়া ৮ ' 2 
হয়েছে, এরাই হচ্ছে) জাহান্নামের অধিবাসী, সেখানে “এগ, (67 91 ০০৪ 
তারা চিরদিন থাকবে । ৪ ০১৫425৮2০38 




















২৮. (স্মরণ করো,) যেদিন আমি তাদের সবাইকে -০/১০ ৮ 0০ পা ৪০৩ ৯ পু পিউিতা্া 
সামনে একত্রিত করবো, অতপর যারা আমার সাথে বদ [২০প৯-৮৯১৫-৭ [979 


সি হিরু তি পরশ ৯ টি পা উপ পা ঠি 


শরীক করেছে- আমি তাদের বলবো, তোমরা এবং "292 2127 ) 
যাদের তোমরা শরীক করেছো- স্ব স্ব স্থানে অবস্থান রা রর 2 


করো, এরপর আমি তাদের পরস্পরকে আলাদা করে 0085 ৮৪১৪ [1 25 ঃ 
দেবো এবং যাদের তারা শরীক করেছিলো- তারা বলবে, টা ০৪৯ রি চি 39 
না, তোমরা কখনোই আমার উপাসনা করতে না। 90230556081 ৮2১০০৮৪৪৫5৪ 


পারা ১১ ইয়া'তাযিরূন ২৩১ ৬///%4.21001817802809171017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সুরা ইউনুস 
২৯. (আজ) আল্লাহ তায়ালাই আমাদের এবং +। "০৫৫৫ রা নে ১৪৪40 

তোমাদের মাঝে সাক্ষ্য প্রদানকারী হিসেবে যথেষ্ট, ০1-৮৯9 1০৭৪৪ 2০ 
আমরা তোমাদের উপাসনার ব্যাপারে (আসলেই) ভি ০18৮ ৮৫ 330520৫ 














গাফেল ছিলাম। 


৩০. এভাবেই সেদিন প্রত্যেক ব্যক্তি যা সে করে 
এসেছে, (পুরোপুরিই) জানতে পারবে এবং সবাইকে ০৫ রি রন শে 1275 ০০০ 


তাদের আসল মালিক আল্লাহ তায়ালার কাছে ফিরিয়ে 1 | 21: 4। 12 ্ 

নেয়া হবে, (আল্লাহ তায়ালা সম্পর্কে) তারা যেসব ১১৩৯ নু রে 41৫ ৮ 
মিথ্যা ও অলীক কথাবার্তা উদ্ভাবন করতো, (নিমিষেই) ও ০9১: 19/041-৮৪২০ |র 
তা তাদের কাছ থেকে হারিয়ে যাবে । 























৩১. (হে নবী,) তুমি বলো, কে তোমাদের আসমান চলার রাকা 
ও যমীন থেকে জীবিকা সরবরাহ করেন, অথবা কে ৬০১% 19 ৪০ ৩০-৮১১১৭ ৬ ০) 


(তোমাদের শো দা কে ০235১207082 ] 4174০ 
জীবিতকে মৃত থেকে, আবার মৃতকে জীবিত থেকে রা 5 পা ৩ 
বের করে আনেন! কে (আছে এমন), যিনি (এসব (১৯9 ০1 ৩০ চে ৫১৯৪ 
কিছুর) পরিকল্পনা প্রণয়ন করেন; তারা বলবে, ৮৮১ এ এরি ৪০০ ০৪ 

(হ্যা, অবশ্যই) আল্লাহ তায়ালা, তুমি বলো, তাহলে ১০31 2০৭ ৬৮০9 লে ৬ ০০১৮] 


সত্য অস্বীকার করার পরিণামকে কি) তোমরা ভয় শর ৭2 ৮ ৯4৮2৮৫ 
করো নাঃ 1 লিল সা ও 098৯5 086০0 05875 


























৩২. এই তোমাদের আল্লাহ তায়ালা, তিনিই তোমাদের ০2৩৮৮৮০2112 
আসল রব, সত্য আসার পর (তাকে না মানা) ১৯1০ ০ 32147521248 








গোমরাহী ছাড়া আর কিঃ (তারপরও এই সত্য থেকে) জটিল 
তোমাদের কোথায় কোথায় ফেরানো হচ্ছে? 9 035০6358৫15 1319 











৩৩. যারা নাফরমানী করেছে তাদের ওপর তোমার 2011 133 ০০০ 1] 
রি 1০০ 
মালিকের কথা এভাবেই সত্য বলে প্রমাণিত হলো, ৩ এ ্ ০১০৩৯ এড 22৮2 


(আসলেই) এরা কখনো ঈমান আনবে না। ৪0884427183 











৩৪. তুমি বলো, তোমাদের (বানানো) এসব শরীকদের ০. * দ্র *এ* এ ৮2০ 5 ৯০ ৯০ 
মধ্যে এমন কেউ কি আছে, যে প্রথম বার (এগুলো) চিড৮৭ ৩০৮৫৫5৪৮০95 0৪ 
বানাতে পেরেছে- অতপর (মৃত্যুর পর) তাকে ফিরিয়ে ০০০৯০ ৪৫ ০৮-০/-০ 2৮2৮৪ 
আনতে পারবে! তুমি বলো, আল্লাহ তায়ালাই সৃষ্টিকে 1০৯ 20101580৮57 পি (151 
প্রথম অস্তিত্‌ প্রদান করেন, অতপর (দ্বিতীয়বার) তা ০১-০৪ 8০৮5 এ আঅ7প 
তিনিই তাতে জীবন দান 'করবেন, (এ সতও) 5 5৫588 0530 5০০95 
তোমাদের (সত্য থেকে) কোন্‌ দিকে বিচ্যুত করা 

হচ্ছে? 























টিলা নি 





৩৫. তুমি) বলো, তোমাদের শরীকদের মধ্যে এমন পি 

কে আছে যে (মানুষকে) সঠিক পথ দেখাতে পারে, এ ০১৯৪-০৪ 5358৩520 
(তুমি) বলো, হো) আল্লাহ তায়ালাই (তোদের) সঠিক ৫৮৮$ ১43০৯ 2008, ] 
পথ দেখাতে পারেন; যিনি সঠিক পথ দেখান তিনি ৪ হু! 
অনুসরণের বেশী যোগ্য, না সে ব্যক্তি (বেশী যোগ্য)- ৮6 ৩1521511০০৯ 
যে নিজে কোনো পথের সন্ধান পায় না- যতোক্ষণ না” ৫,11৮ %5 

তাকে পথের সন্ধান দেয়া হয়, তোমাদের এ কি হলো, ্ ০ হি 


কেমন ধরনের ফয়সালা করো তোমরা? €) ০) 9০ ৪৮৪ 
পারা ১১ ইয়া'তাযিরূন % ২৩২ ৬///%4.2100181780809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুচ 


৩৬. তাদের অধিকাংশ ব্যক্তিই নিজেদের আন্দায ॥ ০০০৯৫ ০ অত 
অনুমানের অনুসরণ করে, আর সত্যের মোকাবেলায় ৩৪] ০1. ১1 ম1৮2552৫582 9 


আন্দায অনুমান অবশ্যই কোনো কাজে আসে না; 1221 0156 টে 52/5848 
আল্লাহ তায়ালা অবশ্যই ওদের কর্মকান্ড সম্পর্কে নি 


পূর্ণাংগ ওয়াকেফহাল রয়েছেন। ৩ ০914 ০ 




















৩৭. এ কোরআন এমন (কোনো গ্রন্থ) নয় যে, টি 
আল্লাহর (ওহী) ব্যতিরেকে (কারো ইচ্ছামাফিক একে) ৩১৪৪৭ 0101581116১৩৫০5 


পা ডি পা / 


গড়ে দেয়া যাবে, বরং এ গ্রন্থ) সেসব গ্রন্থের ৩০৪০ $৪০৪ ০০352 ৪৪: 
সত্যবাদিতার সাক্ষ্য প্রদান করে যা এর আগে নাধিল 2 € পপ 


হয়েছে, এতে কোনোরকম সন্দেহ নেই, এটা (হচ্ছে) একট ০০ ৮৮৪ ০0৮০859 44০৭ 


টে মালি আল্লাহ ঠায়ালা)-এ কিতাবের ” 2) পাঠ 05 মি 
ভি 8155 ৪ ৬০ ০১৬০ 

















৩৮. তারা কি একথা বলে যে, এ ব্যক্তি (মোহাম্মদ) এ 2 ৮12 ৮1 
প্রন্)-টি রচনা করে নিয়েছে; (হে নবী,) তুমি বলো, £99-31986 0852১281 095? 1 
তোমরা তোমাদের দাবীতে যদি সত্যবাদী হও, তাহলে ++ + ৯০৯৫৭ ৮017 
তোমরাও এমনি ধরনের কিছু সূরা বানিয়ে নিয়ে এসো এবং ৪১১ ০৫-১১৪৪০ ভ০1995455 
(এ ব্যাপারে) আল্লাহ তায়ালা ছাড়া আর যাদের যাদের 888 
তোমরা ডাকতে চাও ডেকে (তাদেরও সাহায্য) নাও ৪ ০১৩০০ ১1 

















৩৯. (আসল কথা হচ্ছে, যে বিষয়টিই তারা তাদের ॥ 1, ১1* 117১1 দ৫,17 
জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারলো না, কিংবা (মানবীয় 2515591928-৮10815792 7 


জ্ঞান বিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে) যার ব্যাখ্যা 84০ ৩৫ ৮41899০80৮9 
এখনো তাদের পর্যন্ত পৌছায়নি_ তারা তাই অস্বীকার .. টি তি ্ন্ব্ট যদ 
করে বসলো; ঠিক এভাবে তাদের পূর্ববর্তী মানুষরাও &) ০১০96) ৮৪15 ৩ ০89] 
অস্বীকার করেছিলো, দেখো, (এ অস্বীকারকারী) 2০৭ 

যালেমদের পরিণাম কি হয়েছে। ৪0811 52 














৯১০,  ৮0 / ০৮ ০ ৫ ৬5 /-০৪১৩ 


৪০. তাদের মধ্যে কিছু লোক এর ওপর ঈমান « 2 * ্ ণ 
আনবে, আবার কিছু আছে যারা এতে ঈমান আনবে 2 
মিস মালিক রক্ত এ) বিপর্যয় সৃষ্টিকারীদের $ 9 20 র্0ে 48758 








৪১. তারা যদি (এরপরও) তোমাকে মিথ্যা প্রতিপন্ন “৮৭2 ৮1৮7 এ জা 02 
করতে থাকে, তাহলে তুমি (তাদের) বলে দাও ১ 4৫ 293 রড 


(দেখো), আমার কাজকর্ম আমার জন্যে, আর 590222052০2 
তোমাদের কাজকর্ম তোমাদের জন্যে, আমি যা কিছু তির ৫ ভ এ 
করছি তার জন্যে তোমরা দায়িতৃমুক্ত, আবার তোমরা ও ০9:০৯ (5 ৬4) 
যা করো তার জন্যেও আমি দায়িতৃমুক্ত। 























৪২. (হে নবী,) এদের মধ্যে কিছু লোক এমন আছে, * «নি ৮৯৩ পভ দি ৯৩৯৮ 
যারা তোমার দিকে কান পেতে রাখে। (কিন্তু) তুমি ০০১ এল ডি + 5 


কি বধিরকে (আল্লাহর কালাম) শোনাবে? যদিও তারা রি শে রঃ 
(এর) কিছুই বুঝতে পারছে না! 09019 99৮০] ৮০ 














৪৩. (আবার) ওদের মধ্যে কেউ কেউ আছে যারা প ই 21৮5 দত ৭ ৪৪ ৩ 
তোমার দিকে তাকিয়ে থাকে; কিন্তু) তুমি কি ০১৬৫০) 1৯৭ ০৭০৯৪ 
অন্ধকে পথ দেখাবে? যদিও তারা (এর) কিছুই নিন দো 

দেখতে পায় না! ৪ 09১০219 গঠিচেছ। 





পারা ১১ ইয়া'তাধিরূন ২৩৩ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৪৪. নিসন্দেহে আল্লাহ তায়ালা মানুষের ওপর কোনো 
রকম যুলুম করেন না, (বরং আল্লাহর অবাধ্য হয়ে) 
মানুষেরা নিজেরাই নিজেদের ওপর যুলুম করে । 





১০ সূরা ইউনুস 
০90৭2 ৩০০৭। 1858 161 


পট ঠপঠি ও টিপা ডি পটি পাশ্গি নিপা পা 


ও 05187250001 





৪৫. যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন 
(সেদিন) তাদের (মনে হবে) যেন তারা সেখানে 
পারস্পরিক পরিচয়ের জন্যে দিনের মাত্র একটি 
ক্ষণই কাটিয়ে এসেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, 
যারা আল্লাহর সামনা-সামনি হওয়াকে অস্বীকার 
করেছিলো, (আসলে) তারা কখনোই হেদায়াতপ্রাপ্ত 
ছিলো না। 














৮০০ পরত তা ৮7১০ গা 


০0481%22৫ নিল 99 


পা ডি 


৬৭ 


পা পা টি | তটিপা্টি পা পা ভিশ্টিলা পাপা 


তা ১০2৩৪ -০০5০426 
9 5302219065540 8813155 








৪৬. আমি ওদের কাছে যে (বিষয়ের) ওয়াদা করেছি, 
তার কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই, 
অথবা (এর আগেই) যদি আমি তোমাকে মৃত্যু দেই, 
(এ উভয় অবস্থায়) তাদের আমার কাছেই ফিরে 
আসতে হবে, অতপর এরা যা কিছু (দুনিয়ায়) করতো 
তার ওপর আল্লাহ তায়ালাই সাক্ষী হবেন। 














৪৩৯6 ০] ০০০ এজ১ট5 
০4), থে 9 /১-2-2 টি তা পাক াছেতা তে তাপা তা & পা 
401-৮১-৮৮.৯১ 010 ৫০৮১৪ 


পর ৮৯ পঠিত পর 


ও ০9৭ ০ & 


6 








৪৭. প্রত্যেক উম্মতের জন্যেই রসূল আছে, অতপর 
যখন তাদের কাছে তাদের রসূল এসে যায়, তখন 
তাদের মাঝে (যাবতীয় কাজ) ইনসাফের সাথে 
সম্পন্ন হয়ে যায়, তাদের ওপর কখনো যুলুম করা 
হয় না। 











পা বট পার & টিপা ১ 22 পা 


ভা 





৪৮. এরা বলে (হে মুসলমানরা), তোমরা যদি 
সত্যবাদী হও তাহলে বলো, কবে তোমাদের এই গু 
আযাবের ওয়াদা ফলবে? 








পা পা ৯26৩পাপা 


9০০৩০৮১০০122116১ (2 051563 





৪৯. তুমি বলো, আল্লাহ তায়ালা যা চান তা ব্যতিরেকে 
আমি তো আমার নিজস্ব ভালো-মন্দের ক্ষমতাও রাখি 
না। প্রত্যেক জাতির ধ্বংসের) জন্যে একটি দিনক্ষণ 
নির্দিষ্ট করা আছে; তাদের সে ক্ষণটি যখন আসবে 
তখন তারা এক মুহূর্তকাল সময় পেছনে থাকতে 
পারবে না- না (এক মুহূর্ত সময়) তারা এগিয়ে 
আসতে পারবে । 














৮ 


চপ 17 পা ঠি শট ডি পাটি তা পা ৯ তটি শটি পা প্র রা কে 


2252235০22া গা 9 


ভি ঠা পপ 


৪ 05+১৯০০৪%9 





৫০. তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছো, যদি 
তোমাদের ওপর (আন্মাহর) আযাব- রাতে কিংবা দিনের 
বেলায় এসে পতিত হয়, তাহলে (এরপর) আর কোন বিষয় 
নিয়ে না-ফরমান লোকেরা তাড়াহুড়ো করতে চাইবে? 











265525162৮৫ ০1০80 98 


পাঠ ০) 


৪313-56506 








৫১. অতপর যখন (সত্যিই) একদিন এ বিষয়টি 
ঘটবে তখন কি তোমরা এটা বিশ্বাস করবে! তেখন) 
বলা হবে (হা), এখন (তো আযাব এসেই গেলো,) 
আর এ জন্যেই তো তোমরা তাড়াহুড়ো করছিলে! 








শশা 


৩৪9০৫11543০ 6695 11০ 





৫২. অতপর যালেমদের বলা হবে, এবার তোমরা 
চিরস্থায়ী (জাহান্নামের) আযাবের স্বাদ ভোগ করো, 
(দুনিয়ায়) তোমরা যা কিছু অর্জন করেছো, তোমাদের 
কি তার বিনিময় দেয়া হবে না? 


পারা ১১ ইয়া'তাধিরূন 





চর ২৩৪ 


প্রপা 18১-9/১-9  চিিবি পাঠ ৮05 


5১141 51621585816 ০9005 ০৫ 
৪ 0১:০৫৮৫:2581035৯64 


ড//৬/.210017179050917910179010.0109 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সুরা ইউনুস 
৫৩. (হে নবী,) এরা তোমার কাছে জানতে চায়, 7৬০ ৯ ॥ 72৭ 11 
(যা হিম আলেনেইলক হি) 02251085435 গজ 
বলো, হা, আমার মালিকের শপথ, এটা আমোঘ + ১18 

সত্য; শোস্তি প্রয়োগে) তোমরা কোনোদিনই তাকে ৪ ৩৪১৯০-০৪)1 ১9৫ ১121 
অক্ষম করে দিতে পারবে না। 














৫৪. যদি এমন প্রতিটি মানুষ যে যুলুম করেছে তার 

কাছে দুনিয়ায় যা (সম্পদ) আছে তা জমা হয় সে পে 

তার সবকিছুই মুক্তিপণ হিসেবে ব্যয় করতে চাইবে, 1৩8112522-4-৩48৩1 
যখন এ (যালেম) মানুষরা (জাহান্নামের)আযাব » »_, 4: চিনে 


দেখবে তখন তারা মনে মনে অনুতাপ করবে ৮৪৮৯7 ৫ ০5895 ০162111901৮] 
(তখন), সম্পূর্ণ ইনসাফের সাথেই তাদের বিচার টা নিন 


সম্পন্ন হবে এবং তাদের ওপর বিন্দুমাত্র যুলুমও করা € ০9০৭ ৮১9 ৮ ৮.1 
হবেনা। 




















৫৫. মনে রেখো, আসমানসমূহ ও যমীনে যা কিছু এ) ১৮1০ তা ১1৮ ৬ ও) 
আছে তা সব আল্লাহ তায়ালার জন্যেই; জেনে রেখো, 181৮ ৩১২1১০১ $০4/০18 


অবশ্যই আল্লাহ তায়ালার ওয়াদা সত্য, তাদের ৩ ৯নঠিতা পা ৯০৩টি ও 
অধিকাংশ লোকই তা জানে না। 8৪ 9 0১:2৮:21 ০49$24 629 








৫৬. তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান 2 55-84 
এবং (মৃত্যুর পর) তোমাদের সবাইকে তার কাছেই €) ০9৯৯১ 4৯ 19 ০৭ (৪৯৯৪ 
ফিরিয়ে নেয়া হবে । 











৫৭. হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের 
পক্ষ থেকে নসীহত (বিশিষ্ট একটি কিতাব) এসেছে, 
(এটা হচ্ছে) মানুষের অন্তরে যেসব ব্যাধি রয়েছে 
তার নিরাময় এবং মোমেনদের জন্যে হেদায়াত ও 
রহমত । 











৫৮. (হে নবী) তুমি বলো, (এটা) আন্মাহ তায়ালার দয়া 
ও অনুগ্বহেই (নাধিল) হয়েছে, অতএব মানুষের উচিত এ 
জন্যে আনন্দ প্রকাশ করা, (কারণ) তারা যা কিছু (জ্ঞান প ৯ ৯৩ এ গদি পানি 8৪ পটিপঠিপু 
ও সম্পদ) জমা করছে, এটা তার চাইতে অনেক উত্তম। € ৩৭৯০৯ 2 ১৮৯9১৮1৯১৯5 











৫৯. তুমি বলো, তোমরা কি কখনো চিন্তা করে ৬৬০ 5৯ ৬৬ ৯ শিপ -০0 ০০৮৯৫ ও ৬০৪ পপ 
দেখেছো, আল্লাহ তায়ালা তোমাদের জন্যে যে রেযেক 3১ ৩০৮৫৩ এটা তত 


প 1 তা ক শার্শা ৮98০ ৯০9টি পা পা পা 


নাযিল করেছেন তার মধ্য থেকে অতপর কিছু অংশকে “৮72 
তোমরা হারাম আর কিছু অংশকে হালাল করে 007 1 4৫০ 














নিয়েছো; বলো, (এসব ব্যাপারে) আল্লাহ তায়ালা াছন্রিন্চ্ানুতে। 
কি তোমাদের কোনো অনুমতি দিয়েছেন, না তোমরা ৪ 49১586 এ এ1%ু [2] ১1 
আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো! 














. যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে, তাদের প ত৯ ০৫টি ৮ 
নি ০3141 ৫ ০2৮8 হেখী। ০৪০5 


কখনো আসবে না); অবশ্যই আল্লাহ তায়ালা বড়ো ট্রে 3-৯59$75 2 ৩1. 2৯311 ঠঃ 
অনুগ্হশীল (তিনি তাদের অবকাশ দিয়ে রেখেছেন), বিজিবির যকত 
কিন্তু অধিকাংশ মানুষই শোকর আদায় করে না। ও 09525 ২০588 5412 এ৭। 














৬১. (হে নবী,) তুমি যে কাজের ভেতরেই থাকো * ডি রানি 
না কেন এবং কোরআন থেকে যা কিছু তেলাওয়াত ০ 4 21909 5 & ০9৫৪ 9 


পারা ১১ ইয়া'তাধিরন +২৩৫ ৬///৬/.91001817808091710যনরি ০৩9 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 
করো না কেন (তা আমি জানি,) তোমরা যে কোনো 1০০ ২ দার ভন 
কাজ করো, কোনো কাজে তোমরা যখন প্রবৃত্ত হও, __ ১1১-০:০১০৯০3921৯ 
আমিই তার ব্যাপারে তোমাদের ওপর সাক্ষী হয়ে [9৮4৯ ০5৯ ১11১ ০9 
থাকি, তোমার মালিকের (দৃষ্টি) থেকে একটি অণু ২ ৪ 1129 -০:-০/১ ৮ 
পরিমাণ জিনিসও গোপন থাকে না- আসমানে ও নয় 8১5010882৬2 ৩১ ৩০০০১ 
যমীনে নয়- এর চাইতে ছোটো কিংবা এর চাইতে ₹দউ 

নল সা হে 22৩ 
লিপিবদ্ধ নেই। ও এত ০৪ & 1 ৮ 9, 











৬২. জেনে রেখো, (কেয়ামতের দিন) আল্লাহ তায়ালার */” * ৯1 5 
বন্ধুদের জন্যে (কোনো) ভয় নেই, (সেদিন) তারা ১9-৮৫৮1০ ০5924 4/ 220 ৩1 


চিন্তিতও হবে না। 





পা /৯ পটি পাঠ পা ৯ ৩টি 


৪ ০5১৯৭ ৮৮ 








৬৩. (তোরাই আল্লাহর বন্ধু_) যারা (আল্লাহর ওপর) ৮ ৮৯2 
ঈমান এনেছে এবং (তীকে) ভয় করেছে। $ 05852150915:51 ০801 





৬৪. তাদের জন্যে দুনিয়ার জীবনে (যেমন) সুসংবাদ হিলি & ০৮, ০০৭ 
রয়েছে, (তেমনি রয়েছে) পরকালের জীবনেও; আল্লাহ ৪9 ০৭1 85৯1 ৪১৯০2 


তায়ালার কথার কোনো রদবদল হয় না; আর এটাই ০ 
দিনের) মহাসাফল্য নি ৭ এপিছিন, ০৪ 
হচ্ছে সে ( ) | 5:11996115 











৬৫. (হে নবী,) তোমাকে তাদের কথা যেন কোনো &% ০2 ৯০ ৩ 
দুঃখ না দেয়। অবশ্যই মান-ইযযত সবই আল্লাহ 4 রাভিনা 


ঠা 





তায়ালার জন্যে, তিনি সবকিছু শোনেন, সবকিছু -০৯)৮৭। ০৮ 








৬৬. জেনে রেখো, যা কিছু আসমানে আছে, যা কিছু ,9 * 


রিও 48 শা 
আছে যমীনে, সব অবশ্যই আল্লাহর ১৯ রি ৬7 ঃ 


আল্লাহ তায়ালা ছাড়া (কল্পিত) শরীকদের ডাকে ৩৩5০৪ ৩৪৩ ৮4০9, ৩১১ 
তারা তো (কিছু আন্দায) অনুমানেরই অনুসরণ ভর 
করে মাত্র! তারা (আসলে) মিথ্যাবাদী ছাড়া আর ০৯] 1 05 91-2858 4 95: 


শিইলর। ও 09253 ৮1 














শট টিপি পাত পা পা 


৬৭. তিনিই মেহান আল্লাহ), যিনি তোমাদের জন্যে (2%? 
রাত বানিয়েছেন, যাতে করে তোমরা তাতে বিশ্রাম 19:৫1 ০৮1৮0৩৯৩০19 


গ্রহণ করতে পারো, আর দিনকে বোনিয়েছেন) ৬১ এ৫)১& ০1,1০5 32811 8 
আলোকোজ্জ্বল, অবশ্যই এতে শোনার মতো জাতির * 27. টির নু রর 
জন্যে অনেক নিদর্শন রয়েছে। ৪) ০) [95 

















৬৮. তারা বলে, আল্লাহ তায়ালা সন্তান গ্রহণ $এ ক্র ০০ ০৫, / 
করেছেন, (অথচ) তিনি মহাপবিভ্র; তিনি অভাবমুক্ত; 5৮ 10948 $ 15 


আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই 8295০5৭1152, 5015 
তার; তোমাদের কাছে এ (দাবীর) পক্ষে কোনো 1 /১-2 ০ ১ -2৮৮০ 

দলিল-প্রমাণও নেই; তোমরা কি আল্লাহ তায়ালা ১189 ৮1৮ ০৩প৫০৪ ০1, ০১ 
সম্পর্কে এমন সব কথা বলো, যে বিষয়ে তোমরা ০ ৮৯৪৯৪ 
কিছুই জানো না। ্ ৪ 0525 খু 5401 & ০9199 


পারা ১১ ইয়া'তাধিরন + ২৩৬ ৬/৬/৬/.৪1001817808051710মণয়িজ০ 














২ওয়াকফে লাষেম 


»8-০ 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 


৬৯. (হে নবী,) তুমি বলো, যারা আল্লাহ তায়ালার পর্ণ পাটি তা 
ওপর মিথ্যা আরোপ করে, তারা কখনোই সফলকাম 4/1% 09558 ০110108 


পা তটি ১টি 


9 বিশ 








৭০. (এ হচ্ছে) পার্থিব (জীবনের) মাল সামানা, 2০2% ১2 ৪2৯০৪ 
এরপর আমার কাছেই তাদের ফিরে আসতে হবে, এর 04455404014 


অতপর এ নী করার জন্যে কঠোর ৪2১ 10605 05১৯। 5165 














৭১. (হে নবী,) ওদের কাছে তুমি কথা বলো, রর *₹ 
যন সে তারণজাতিকে বলেছিলো, হেজমার জাতি 006314 09১050-৮৮5 ৫09 


যদি তোমাদের কাছে আমার অবস্থিতি ও আল্লাহর ৪০০৯ ৩০%৫ 
আরা হারা আসার উপ হান বে ০০৮৫06০128৭ 4০55] 


মনে হয়, (তবে শুনে রাখো), আমি শুধু আল্লাহর এ| ০281 ০২120১35902 














11২211৩ ৩২১৭১11২৪১৩ 


ওপর ভরসা করি, অতপর তোমরা যাদের আমার 


সাথে শরীক বানাচ্ছো, তাদের একত্রিত করে (আমার 72282025572 82০2 7৮-0০০ 
বিরুদ্ধে তোমাদের) পরিকল্পনা চূড়ান্ত করে নাও, যেন 5১০9৮১০19০৯ ০০95 


সে পরিকল্পনা (-এর কোনো বিষয় তোমাদের দৃষ্টির) এ রা 
আড়ালে না থাকে, আমার লা তহাদে। ০০5 8৮8প2 প 


বাদি জি ও 958:550111928। 




















৭২. (হা,) যদি তোমরা (আমার থেকে) মুখ ফিরিয়ে ১ পা 8৯৬০ 5১ ০9-92াপা 1 ৯ -90 পাশা 8 পা 
নাও (তাহলে জনে জেনে ভামি তো মারে ১৯ ০০-০ (০০৮99 ৩০ 
কাছ থেকে (এ জন্যে) কোনো পারিশ্রমিক দাবী ”*ঠ “7 

করিনি; রি পারিশ্রমিক- তো আল্লাহ তায়ালার ১1 41 ০০১ 15131) 
কাছেই, আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন তার 

অনুগত বান্দাদের দলভুক্ত হয়ে যাই। ও তলা ০ 























৭৩. অতপর লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, 91 51514517572 
তখন আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় 68 ৯৭ ভোট এন ৮2855 
(আরোহী) ছিলো, তাদের (তুফান থেকে) উদ্ধার 12521 € 9 শু 2 

করলাম, আমি তাদের (পূর্ববর্তী লোকদের) প্রতিনিধি 21৩ রি 
বানিয়ে দিয়েছি, যারা আমার নিদর্শনসমূহ অস্বীকার 4১০ 03580650421 
করেছে, তাদের আমি (মহাপ্রাবনে) ডুবিয়ে দিয়েছি, ” টি্ডি বি 
অতপর (হে নবী), তুমি (চেয়ে) দেখো, তাদের কী ও ও ৬৭১০-৮] 
ভয়াবহ পরিণাম হয়েছে- যাদের (আল্লাহর আযাবের) 

ভয় দেখানো হয়েছিলো । 























৭8. উদ 

নিজ) জাতির কাছে পাঠিয়েছি, তারা সুস্পষ্ট প্রমাণসমূহ নর 

নিয়ে তাদের কাছে এসেছে, কিন্তু এমনটি হয়নি যে, |৭ 5 2৫৩ জাত ৩ 
(আগের) লোকেরা ইতিপূর্বে যা অস্বীকার করেছিলো 52 28 এ রর 
তার ওপর এরা ঈমান আনবে; এভাবেই আমি এ], 2 
সীমালংঘনকারীদের দিলে মোহর মেরে দেই। পনির ১75 ঢু ০৮৫ 








৭৫. তাদের পরে আমি আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ ৮+৮1€ . 1 ঈর্ভ পতি অহ 
নিয়ে মূসা ও হারূনকে ফেরাউন এবং তার ৩9১১9 ০৮৮9০-৮১০৯ ০ 0০ 


পারা ১১ ইয়া'তাযিরূন প্২৩৭ ///.81001817808091710চীণখিল০৬9 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 


পারিষদবর্গের কাছে পাঠালাম, কিন্তু তারা সবাই /-০০৯ ৮৫০ রহ 
অহংকার করলো, (আসলে) তারা ছিলো বড়োই 15৮4--0058013379 ০9০১৪ ৫1 


না-ফরমান জাতি । রে টে টি রি 











৭৬. আমার পক্ষ থেকে সত্য যখন তাদের কাছে 
এলো, তখন ওরা বললো, নিশ্চয়ই এ হচ্ছে সুস্পষ্ট 
যাদু! 











৭৭. মূসা বললো, তোমরা কি সত্য সম্পর্কে এসব (বাজে) * 2৮ । এ ৮ রর ্ 
কথা বলছো, যখন তা তোমাদের কাছে (প্রমাণসহ) এসে ৮৮ 58:4৫ 


গেছে! (তোমার কি মনে হয় যে,) এটা আসলেই যাদু? আর কল 9 8 লে ক ক 
যাদুকররা তো কখনোই সফলকাম হয় না। ৪ ০১১৯-41০০৭ ১9৮1০ ১৯1 





৭৮. তারা বললো, তোমরা কি এ উদ্দেশেই আমাদের 41১৮৩ আপ 2৫৯11 
কাছে এসেছো যে, যা কিছুর ওপর আমরা আমাদের ১০26৩৯2৮505 0521516 


বাপ-দাদাদের পেয়েছি, তা থেকে তোমরা আমাদের বিচ্যুত রি ছি 
করে দেবে এবং (এ) ভুখন্ডে তোমাদের দু' (ভাই)-য়ের 0১:41 লা 09৫69 গন 


প্রতিপত্তি প্রতিষ্ঠিত) হয়ে যাবে? (কিন্তু); আমরা তো 6 ৮৭২,১17] ৮4012 
তোমাদের দু'জনের ওপর কখনো ঈমান আনবো না। ও ০৯০৫৪ ভিপি তে বি2 ৬৯১ 




















৭৯. (এবার) ফেরাউন (নিজের দলবলকে) বললো, তোমরা ২5৫। ৮৮০ 16 
আমার কাছে (রাজ্যের) সব সুদক্ষ যাদুকরদের নিয়ে এসো। ৪ 245 3৯৮ ০০8 05801 9555 এ 9 














৮০. অতপর যাদুকররা যখন এলো, তখন মুসা তাদের টিক ৮০০০০ ৪০ ৮ 
বললো, তোমাদের যা নিক্ষেপ করার তা তোমরা ০৮৮9০৮৪ 0885] 22 ৮তু$ 


রা 


নিক্ষেপ করো। ৪০5--91019 











৮১. তারা যখন (তাদের যাদুর বাণ) নিক্ষেপ করলো, টু 

তখন মূসা বললো, তোমরা যা নিয়ে এসেছো তা (তো “০৪০০ ৩১৭৫৪ |581৮15 
) যাদু; (দেখবে) আল্লাহ তায়ালা অবশ্যই 

আসলেই যা (বেখনে) আহমাদ অবলা 21৫1, পি 2 


সৃষ্টিকারীদের কাজকর্ম শুধরে দেন না। ৪ ৩০০ 2 স]| 020 











৮২. আল্লাহ তায়ালা স্বীয় বাণী দ্বারা সত্যকে সত্য 5০৮০ ০ ৯৫ 
হিসেবে প্রতিষ্ঠিত করেন, যদিও না-ফরমান মানুষরা 8০9:)৯0 02955425829 উ৯2 ূ 
একে খুবই অগ্রীতিকর মনে করে। 











৮৩. ফেরাউন ও তার পারিষদবর্ণের লোকেরা- । “দু ৭5৪ 5০ লা 
তাদের বিপদে ফেলবে এই ভয়ে মূসার ওপর তার ১331০ ভা 
জাতির কতিপয় কিশোর (যুবক) ছাড়া অন্য কোনো ৩৮৯৪১7 টা 2 ৮১9৯ 

লোক ঈমান আনেনি, (অবশ্যই) ফেরাউন ছিলো রি ৭০০ 2 
যমীনের ওপর একজন অহংকারী (বাদশাহ) এবং ০৩5%1 ০৪ 0928 ০15 ৮০৮৪৯৩৭ 


নিসন্দেহে সে ছিলো সীমালংঘনকারীদের একজন । ৪ ০৯১৫ তো 2 

















৮৪. মুদা বললো, হে আমার জাতি, তোমরা যদি 401+52:212:401 16: 
৩ ০ 
আল্লাহ তায়ালার ওপর ঈমান এনে থাকো, তাহলে ” শা 1[58৩-5 5 


রানি ৮ £১ যা £১ দিত ৯ পাপা 


তোমরা আল্লাহর ওপর ভরসা করো, যদি (সত্যি ৪ ০০ পে ০11955 এানি 
সত্যি) তোমরা মুসলমান হও। 








পারা ১১ ইয়া'তাযিরূন ২৩৮ ৬///%4.210018178028091710মর্ণ যিন ০৬০ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 


পরা ও ০৯ পট পাপা 


৮৫. অতপর তারা বললো (হা), আমরা আল্লাহর 125 
ওপরই ভরসা করেছি, মিড রব, তুমি 85075510121 


আসাদের মাসের উইসিরের অজাচার কারে *৫14 275 
পরিণত করো না। $০০6/058355 








৮৬. তোমার একান্ত রহমত দ্বারা তুমি আমাদের টি 
কাফের সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দাও । 5 ০১৯ [চ্গা। ০ 025 বা 











৮৭. আমি মুসা ও তার ভাই হোরন)-এর কাছে (এই | ৮ %%*7 ডি 
মর্মে) পা তোমা |9£ €০1৮-59৮52৫1155559 
(লোকদের) জন্যে মিসরেই ঘরবাড়ি বানাও রে /:9৮/-০-০ ৮০৮৮ 5৮৮০০ ৮৬ পি কপ 
তোমাদের ঘরগুলোকে কেবলা (-মুখী করে) বানাও, 2৮৮18 পট 050শ ০25 


তোমরা নামায প্রতিষ্ঠা করো এবং ঈমানদারদের _ “* ৬০০2 ০৪ ছি তা 
(জান্নাতের) সুসংবাদ দাও । 8 ০52)ল1 989,857) 19৮01947 














৮৮. মূসা বললো, হে আমাদের রব, নিসন্দেহে তুমি ০৯৮৯, * 

ফেরাউন ও তার মন্ত্রী) পরিষদকে দুনিয়ার জীবনে ০৯১১০৮৪৩01১) ৩-১:৩৩ 
সৌন্দর্য (-মন্ডিত উপকরণ) এবং ধন-সম্পদ দান করে 3 ধর 
রেখেছো, হে আমাদের রব (এটা কি এ জন্যে,) তারা 91533195927) 85 
(এ দিয়ে মানুষদের) তোমার পথ থেকে গোমরাহ ০ 059 5 এপ ০1007) 
করে দেবে? হে আমাদের রব, তাদের (সমুদয়) /১-০ ১22 পাপা £ ৯ ০০-০ [পা 8০97৯ পি 
ধন-সম্পদ বিনষ্ট করে দাও, তাদের ৬ 12১5৮555১5১2-2121 
(আরো) শক্ত করে দাও, (আসলে) এ পি 
আযাব না দেখলে তারা ঈমান আনবে না। $ কী 21৫৭1195৫৬০ 














৮৯. আল্লাহ তায়ালা বললেন, (হা) তোমাদের উভয়ের ১1৮81512475 ৯৭ 
দোয়াই কবুল করা হয়েছে, অতএব তোমরা ছ্বৌীনের ১9৪০৬ 1৮০0 9০১ চিএ ঃ 


ওপর) সুদৃঢ় থাকো, তোমরা দু'জন কখনো সেসব 09৭55 8011 0৯ ৯:১৪ 
লোকের অনুসরণ করো না, যারা কিছুই জানে না। 











৯০. অতপর, আমি বনী ইসরাঈলদের সাগর পার 4227809+1 (4৭ 

করিয়ে দিলাম, এরপর ফেরাউন এবং তার সৈন্য সামন্ত ৯ 25 ₹00515-1022 399 
বিদ্বেষপরায়ণতা ও সীমালংঘন করতে করতে তাদের 1$ ১1 ৯৮ 1১১০১1৮০৯১৯ ৩৪০১৪ 
পিছু নিলো; এমনকি যখন সাগরের অথৈ ঢেউ তাকে ২ 
ডুবিয়ে দিতে লাগলো, (তখন) সে বললো, আমি বিশ্বাস 31211 13 14 06-$512১৮ 
করি, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, যার ০০199 2 ১1154১461৬৪) 
ওপর বনী ইসরাঈলের লোকেরা ঈমান এনেছে_ আমিও শি 990 5৭ 251 ১০ ৩, 
(তার) অনুগতদের একজন। ০৭০০] 











1.৮ ০০০৫ 7০ চিতা শ্টি পা পা ভি 














রা 


৯১. (আমি বললাম,) হা এখন তুমি (ঈমান আনছো)7 ৮. ₹*£77৮% ৫৮০৫ এ্ু 
অথচ (একটু) আগেই তুমি না-ফরমানী করছিলে এবং ০০ ০০৫9 00৯5 ০০৮০০ ০১৪9 ০ 


(যমীনে) তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম । € 5০০ 21 














পা ৪১০ ৯৬ পু পর & পাটি পা 


আজ আমি অবশ্যই তোমাকে- তোমার দেহকে *” তাও 1 
বাচিয়ে রাখবো, যাতে করে তুমি- (তোমার এ দেহ) ৩ রি ১০২ 9 


পরবর্তী (প্রজন্মের লোকদের) জন্যে একটা নিদর্শন রে ০০৮০৭ ৬০] রর 51914 
হয়ে থাকতে পারো; অবশ্য অধিকাংশ মানুষই আমার রি চির 


নিদর্শনসমূহ থেকে উদাসীন ও 05921051 


পারা ১১ ইয়া'তাযিরূন +২৩৯ ৬///%4.21001817802809171017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 


৯৩. (এরপর) আমি বনী ইসরাঈলের লোকদের (৮৮ বা? কি দর 
উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করালাম এবং তাদের ০5 19 02371: 01929£5 


পাও 2০1 টিপা 


জন্যে উত্তম জীবনোপকরণের ব্যবস্থা করলাম, অতপর "27 
তারা নানা মতবিরোধ শুরু করে দিলো, এমনকি পি (০০৬০ ৬2-০৯১১9 


লিপি গা 

পরও (তোরা মতবিরোধ থেকে ফিরে এলো না); রা 2 ৯১ 
অবশ্যই তোমার রব কেয়ামতের দিন তাদের সেসব এ৪৪ 15153 এল] (9 পল 
বিষয়ের ফয়সালা করে দেবেন- যে বিষয়ে তারা ” ০৯১৮৯ ৮ 
মতবিরোধ করতো ।  ০১৪4--৯৪ 

















৯৪. (হে নবী, তুমি তাদের বলো) আমি তোমার 22 এ এ 
ওপর যে কিতাব নাযিল করেছি, তাতে যদি তোমার দি 


(মনে) কোনো সন্দেহ থাকে, তাহলে সেসব লোকের ৮৫ 1 0০)9% টো ১ 
কাছে জিজ্ঞেস করো, যারা তোমার আগে (তাদের ৬ ঠি টি গে 

ওপর নাযিল করা) কিতাব পড়ছে, তোমার কাছে 405 55821 এ?2 3৪7 হু 1 
তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে, তাই তুমি ৮০৯ ০১-০/ 0. /১-9০ পা 
কখনো সন্দেহবাদীদের (দলে) শামিল হয়ো না, $ ০৭১০৮৮]| ০০ ০5৫১৪ 


























৯৫. আর তুমি তাদের দলেও শামিল হয়ো না রা 
যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, 281553৫৩৪9৩ ০১১৪ 


নতুবা) তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাবে। ও ৬৭১*-এ| ৬০ ০9০ 4৮ 








পাপা ৮9 পাও পা 9 টিপা & ডেতা পানি 


৯৬. (হে নবী,) অবশ্যই তাদের ব্যাপারে তোমার 51 ০০৮ প৪ ০৮৪৯৪ ৩1101 
মালিকের কথা (সত্য) প্রমাণিত হয়ে গেছে, তারা রি টু ১০ 
কখনো ঈমান আনবে না। ৩ ০৪০৪৭ 











৯৭. তাদের কাছে আল্লাহর) প্রত্যেকটি নিদর্শন এসে টা 2 ক্র57577558 772 
পৌছলেও (তোরা ঈমান আনবে) না, যতোক্ষণ না 1955 ৩০18৫০৯2 


তারা কঠিন আযাব দেখতে পাবে । ৪:০1$1 ৮১11211 











৯৮. ইউনুস (নবীর) জাতি ব্যতীত অন্য (কোনো) 1244 £ পা ৫৯212 ৩%12 
জনপদ এমন ছিলো না, যে তারা (আযাব দেখে) রি ৬ 95 


ঈমান এনেছে এবং তার ঈমান তার কোনো ।* ০০1 উন 
উপকার করতে পেরেছে; তারা যখন ঈমান আনলো, 0:50, ০৪৭ 9 1150221 


তখন আমি তাদের কাছ থেকে তাদের এ পার্থিব ₹%5৯412246£ 
জীবনের অপমানকর আযাব সরিয়ে নিলাম এবং ৪১০ & টু ০০1৫০০৮532৫ 


তাদের আমি এক (বিশেষ) সময় পর্যন্ত জীবনের রাড গননা 
উপকরণ দান করলাম । € ৬৯] 8556501 




















25 
তুমি কি মানুষদের জোর জবরদস্তি করবে যেন তারা ০০০]। ১ ০১0 “৮ 


রা £৯ ৮2 তিনি 


সবাই মোমেন হয়ে যায়! ৪0৮82153565 তে 








১০০. কোনো মানুষেরই এ সাধ্য নেই, আল্লাহর &। £ ১2 নু 
অনুমতি ব্যতিরেকে সে ঈমান আনবে; যারা তর) 0 9১81 ০5580 58210003 


বুঝতে পারে না, তিনি তাদের ওপর কুফুর ও পনর ৮ হদু। 6 এ 2৩ ৮ পাপা 
শেরেকের) কলুষ লাগিয়ে দেন। | 5 4৪১৯৭ ৩০ ৬ ০৯21 ০৯৯9 
পারা ১১ ইয়া'তাধিরূন ২৪০ ৬///%4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 
১০১. (হে নবী,) তুমি বলো, তোমরা দেখো, যাহারা 
আসমানসমূহ ও বীনে কি কি জিনিস রয়েছে; কন :৩১419১৮3121258758 
যে জাতি ঈমানই আনে না তাদের জন্যে (আল্লাহর 15 বা 
এসব) নিদর্শন ও (পরকালের) সাবধানবাণী কোনোই [১০2১৬5০481২ তে ডি 
উপকারে আসে না। ৪ ০০,০৪৭ 











পাঠ পা 


১০২. তারা কি সে ধরনের কোনো দিনের অপেক্ষা রদ ++ 
করছে, যে ধরনের (অপমানকর) দিন তাদের আগের ০১] 11523105580 


লোকদের ওপর এসেছিলো; (হা) তুমি বলো, তোমরা 31955236005. ০9178 | 
(সেদিনের) অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে রি 3 


অপেক্ষা করতে থাকবো । ভ ৩৭১৮০ ০৫৮৫০ 

















১০৩. অতপর (আযাব এলে) আমি আমার রসূলদের পা? তা ] 2 এআ 
এবং যারা ঈমান আনে (তাদের সে আযাব থেকে) 19 1০৪১9 1৮১৬ 
বাঁচিয়ে দেই, আমার ওপর কর্তব্য যে, আমি [তি] ক 2 ১0৮5 55$03৫ 
মোমেনদের উদ্ধার করি। ৪ ০০3৯1 €- 











সা 8৬ ৬ ও ৬০০০ ৩1 ০০] তি 08 


7-০ 2 পানি ঢু. ০০৯৭ সি 


রাখো), আল্লাহ তায়ালা ছাড়া অন্য যাদের তোমরা (,/9১ রর ১১, 43১ 
এবাদাত করো, আমি তাদের এবাদাত করি না, আমি ৬:০১৬১০৪৪। ০০555 


তো বরং আল্লাহ তায়ালারই এবাদাত করি, যিনি 8০555 0০1 2 ৫2 ০5194 
তোমাদের মৃত্যু ঘটান, আমাকে আদেশ দেয়া হয়েছে ১০ টি 
আমি যেন মোমেনদেরই অন্তর্ভূক্ত হই। ৪ ০০২০ট০| 5505৫455559 











১০৫. (আমাকে আরো বলা হয়েছে,) তুমি (আল্লাহর) ১251৫”: 412৮5 12 
দ্বীনের জন্যে একনিষ্ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো 5 নি ৬:১1) রি ০9 


এবং কখনো তুমি মোশরেকদের দলে শামিল হয়ো না। 85 














১০৬. তুমি কখনো আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে ৬ হি রে 

এমন কাউকে ডেকো না, যে তোমার কোনো কল্যাণ ১95 খু 540 493 শু €৩৪ 9 
(যেমন) করতে পারে না, (তেমনি) তোমার কোনো ৮“ (41 5915, 122 21$ 5 22 
অকল্যাণও করতে পারে না। যদি তুমি অন্যথা 5219 প রি এ 
হল পর মল ৪ ০০০৪] 














১০৭. যদি আল্লাহ তায়ালা তোমাকে কোনো 

দুঃখ-কষ্ট দেন তাহলে তিনি ছাড়া অন্য কেউই নেই ৪. 

তা দুরীভূত করার, (আবার) তিনি যদি তোমার 31 ২ তি ০195 রি 
কোনো কল্যাণ চান তাহলে তার সে কল্যাণ রদ ৮2 এন্ড ৯০ 23 594 
করারও কেউ নেই; তিনি তার বান্দাদের যাকে চান ১৪১05 ঠা 145 ৩০০ 42 টি ৮ ১4158] 


তাকেই তা প্রদান করেন; তিনি বড়োই ক্ষমাশীল ও ৫ যা ভি গানও 
পরম দয়ালু ৪,০৯১] 99821129 




















.ণি 


১০৮. (হে নবী,) তুমি বলো, হে মানুষ, তোমাদের কাছে “ রি [21115 515 
তোমাদের মালিকের পক্ষ থেকে সত্য (দ্বীন) এসেছে; 2 এ ৩3 


অতএব যে ব্যক্তি হেদায়াতের পথ অবলম্বন করবে ০55| ১ ০৮৪১০ 1 
পারা ১১ ইয়া'তাযিরূন ২৪১ ৬///%4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সুরা হুদ 





সে তো তার নিজের ভালোর জন্যেই হেদায়াতের 151? ঘ% ** ৯ এছ 
পথে চলবে, আর যে গোমরাহ থেকে যাবে সে তো 1৮15 ০৩৬০১০15188 50 
গোমরাহীর ওপর চলার কারণেই গোমরাহ হয়ে চিত রি হি ক 

যাবে, আমি কিন্তু তোমাদের ওপর কর্মবিধায়ক ৪৫5 ০ ৩১৫ 
নই। 





১০৯. (হে নবী,) তোমার ওপর যে হেদায়াত নাযিল ৬» * ॥ ভা 

করা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ০৮১৯ ১০19 ও 15312059 
ধারণ করো, যে পর্যন্ত আল্লাহ তায়ালা (হেদায়াত 1৭) ৮৮৫ ৮৪৮ & ০৮) ৮5০ 
ও গোমরাহীর মাঝে) কোনো ফয়সালা না করেন, 6 ০০০৫০ ৮5925 ই এ. ০৫. | 
৮১০১০১৯১৯৪৫ 











রুকু ১০ এ 





্ ০ «44 2০511 ৯৩ 

কিতাব, যার আয়াতসমূহ অত্যন্ত স্পষ্ট করে দেয়া 4০৪৮ 25122184৮11 
হয়েছে, অতপর (এর বর্ণনাসমূহও) বিশদভাবে বলে সা 
দেয়া হয়েছে, (এ কিতাব এসেছে) প্রজ্ঞাময় সর্বজ্ঞ ৫১2 পর ০৩৭ ০ 
সত্তার কাছ থেকে । 




















২. (এর বক্তব্য হচ্ছে,) তোমরা আল্লাহ তায়ালা ছাড়া ০* 4 * 57 * 

আর কারো গোলামী করবে না, আমি হচ্ছি তোমাদের 4০7৮৪ চে, থা |১::5% 
জন্যে তার কাছ থেকে (আযাবের) ভয় প্রদর্শনকারী ও রঃ 
(জান্নাতের) সুসংবাদদানকারী | 











সি 57525175 নি০ ৬ 290৮ 2০৯৮৮ 
মালিকের (দরবারে গুনাহখাতার জন্যে) ক্ষমা চাইতে 4 11275-4844)1258০ এ 


স্পা র্শ 5৯ ০0 ৯৮ ৬ পাশটি 


পারো, অতপর তার কাছে তাওবা করতে পারো, রি ৰা 
তিনি তোমাদের একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ০৭ 3৯৫1 ০ রর 


উত্তম (জীবন) সামগ্রী দান করবেন এবং তিনি প্রতিটি ৫)(3৮ 4753 ১ ৬০ 
ই 
আদায় করে) দেবেন; আর যদি তোমরা মুখ ফিরিয়ে ৮1-৮৯-১৮০1 0556 19195 
নাও, তাহলে অবশ্যই আমি তোমাদের ওপর একটি * 5 
কঠিন দিনের আযাবের ভয় করছি। হি স 


























৪. (এ জীবনের শেষে) আল্লাহ তায়ালার কাছেই হচ্ছে ৪ ৮2, 
ওপর একক ক্ষমতাবান। টে 








৫. সাবধান, এরা নিজেদের অন্তরসমূহকে ঢেকে খপ ৯ -০৩ ৮72৮2 তা ৮9৩৮ 25 স্পি 


41৮৯১9০১০০৪ ৮০১1১ 
রাখে, যেন আল্লাহর কাছ থেকে তা লুকিয়ে রাখতে “০০1০৫ ৩ টিতে 


পারে; জেনে রেখো, যখন তারা কোনো কাপড় দিয়ে »৫৪৮1 ও ০১৪৯০৭ ৩৯৯ 545 


(নিজেদের) ঢেকে দেয়, তখন তিনি অবশ্যই জানেন * ৯০ | পি ৩৭৮০ ৯৩ 
তারা (তার ভেতরে) কোন্‌ বিষয় লুকিয়ে রাখছে, আর 20159915 9 ৮০০০ (০৮128 


প্র [2৮ ৩ 


কোন্‌ বিষয় তারা প্রকাশ করছে, অবশ্যই তিনি মনের 5১93-1 51৩5 1০ 
ভেতরের সব কথা জানেন। 

















পারা ১১ ইয়া'তাযিরূন ২৪২ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সুরা হুদ 








৬. যমীনের ওপর বিচরণশীল এমন কোনো জীব নেই, 

যার রেষেক (পৌছানোর দায়িতু) আল্লাহর ওপর নয়, এ ছা ৩১ উ 03৩5659 
রী তিনি (যেমন) তার আবাস সম্পর্কে অবহিত, (তেমনি ১1227221582 1202 চু 
তার মুর পর) তাকে যেখানে টাডাতি হবে ০ রি 5১ 
তাও (তিনি জানেন); এসব (বিবরণ) একটি সুস্পষ্ট ভারী ” 
রন্থে লিপিবদ্ধ) আছে। ও এপ 2 4৫80৫ 














৭. আর তিনিই (আল্লাহ তায়ালা), ঘিনি ছয় দিনের ,?১৬।2 2 
মধ্যে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন, (সে ০2১19 ৬১- $15 ০371925 
সময়) তার 'আরশ" ছিলো পানির ওপর, (এটা এ গু 48১০ 0৫9075& 
জন্যে), যেন তিনি এটা যাচাই করে নিতে পারেন, €০৮৪ লাকি পু্রিদ ক 2০৭ 
তোমাদের মধ্যে কে কাজে কর্মে উত্তম; (হে নবী,) ৬৮19,৮০ ৬০ এল শ্গাি 


যদি তুমি (এদের) বলো, মৃত্যুর পর তোমাদের পা 5 পা ৯০ ৯-০৯০ ৯ 9 
অবশ্যই পুনরুথিত করা হবে, তাহলে যেসব মানুষ ২১৪ ০৩০9565৮০৫0 


০০৯৩ পাশ 


কুফুরী অবলম্বন করেছে তারা সাথে সাথেই বলবে, এ ৮ 
তো সুসপ্ট যাদু ছাড়া আর কিছুই নয় 3116১115552 80] ০5851 














/১0 5 


99 85৮৬ 





৮. আমি যদি নির্দিষ্ট একটা মেয়াদের জন্যে ২৫ ০০৯৩ ৫৯ 
কোনো উম্মত থেকে আযাব সরিয়ে রাখি, তাহলে হর থু। 21620175:2 9১1০9 


লে 


(তামাশাচ্ছলেই) ওরা বলবে, কোন্‌ জিনিস এখন ₹£*৮ * ০০ 752 
একে আটকে রেখেছে; সাবধান! যেদিন এ (আযাব) [94 280০1988353 
তাদের কাছে আসবে, সেদিন একে তাদের কাছ 22245219১52 ০০১1 2৯312 
থেকে সরাবার কেউই থাকবে না, যে (আযাব) নিয়ে ১৬৮9-৮৪-০১ ০ পতি 
তারা হাসি-বিদ্রপ করছিলো, তা তাদের পরিবেষ্টন 

করেই ফেলবে । 




















৯. আমি যদি মানুষকে আমার রহমতের স্বাদ আস্বাদন ও ? ৫৮ ৯ 
করাই এবং পরে যদি তা তার কাছ থেকে ছিনিয়ে 82501550101 23০ জাগি 


পা & পাপা 


নিই, তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। 9358৫০০9220 231০ 25155 








১০. (আবার) কোনো দুঃখ-দৈন্য তাকে স্পর্শ করার 2*- কচ ৯:7৯ টা 2 
পর যদি তাকে আমি অনুগহের স্বাদ ভোগ করাই, বি তি বি 
তখন সে অবশ্যই বলতে শুরু করবে হ্যা, এবার) ৪ এপ ০ এও 0) তত অন্ন 
আমার সব বিপদ-মসিবত কেটে গেছে, (আসলে) 21, ৮০৮৮০ -০০৪]| আি ৬৮/982ী) 
সে (যেমন অল্পতে) উৎফুল্ন হেয়, তেমনি সহজে) 

অহংকারীও (হয়ে যায়), 














১১. কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং নেক আমল ৪-8858৮ 4%8 ঢু 
করে, (তাদের কথা আলাদা) এরাই হচ্ছে সেসব ০৯4 1955 19520890181 
লোক, যাদের জন্যে (আল্লাহর) ক্ষমা ও মহাপুরস্কার গ/৬ ০ ৮১ কে ৮ / ১-০৮,72 


রয়েছে। ৪১০ ১৯15 8১৪৯০০৮৪৩21 














১২. (হে নবী, কাফেররা মনে করে,) তোমার 
কাছে যা কিছু ওহী নাধিল হয় সম্ভবত তার 


4০৮০০০৪৪১৫৩ 


কিয়দংশ তুমি ছেড়ে দাও এবং এ কারণে তোমার বিটি হি নি 
দির জর জিত তএ০১০4৪$ 











পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ বু ২৪৩ ড//4.9100119178080917101001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 


এব্যক্তির ওপর কোনো ধন-ভান্ডার অবতীর্ণ হলো না গা পপ কলা 
এ ডি 
কেন, কিংবা তার সাথে (নবুওতের স্বাক্ষী হয়ে) কোনো ৮14 ০৯০ ৪ 25৫5 ৭১] 49 


ফেরেশতা এলো না কেন? আসলে তুমি হচ্ছো (আযাবের) ৮৪ 20৫ 217, “১১ দিতি 1 
ভয় প্রদর্শনকারী (একজন রসূল মাত্র); যাবতীয় কাজকর্মের ৪ 


কর্মবিধায়ক হচ্ছেন স্বয়ং আল্লাহ তায়ালা । ৫ ০059 


১৩. অথবা এরা কি বলে, (মোহাম্মদ নামের) সে +- ২৮214 ৯22৩ চির 
ব্যক্তি) তা নিজে নিজে রচনা করে নিয়েছে! (হে ১8221586 48-24১201 02585 | 
নবী,) তুমি বলো, তোমরা (যদি তাই মনে করো) +(*2%)5 17221 5 
তাহলে (তোমরাও রচনা করে) নিয়ে এসো এর 52 

প দশটি রা এবং আল্লাহ তায়ালা ছাড়া অন্য ০০ /১-95 7০ /১০ /১-28 টা পান 
টা ১৮৮ ডাকতে পারো তাদের এত ০1 এ 9১ 5 স্ত 
ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও! 


























৪ ০০১০০ 


১৪. আর যদি তারা তোমাদের (কথায়) সাড়া না 1৯1৫5 £1 ৫৯৯ দু 
দেয়, তাহলে জেনে রেখো, এটা আল্লাহর জ্ঞান (ও নট রি 2 1৮০০২০0 


কুদরত) ছ্বারাই নাযিল করা হয়েছে, তিনি ব্যতীত 211১০ ং 
আর কোনো মাবুদ নেই, (বলো) তোমরা কি তোর ৬ + 1) 49512580 
প্রতি) আত্মসমর্পণকারী নও? ০ 


১৫. যদি কোনো ব্যক্তি এ পার্থিব জীবন ও তার 17:71? পি সত পু 
্রাচূর্য ভোগ করতে চায়, তাহলে আমি তাদের 15535123011 8221 ০৭ ৩৫০ 




















5৯ টিপা পা ঠচি £৯ টিপা পা ০ পা 





সবাইকে তাদের কর্মসমূহ এখানেই আদায় করে দেই (* 
এবং সেখানে তাদের (পাওনা মোটেই) কম করা ৯৭১-৮০৪ ৩৯ -০০1০ ০]। ০১9 


হবেনা। 





১৬. এরাই হচ্ছে সেসব লোক, যাদের জন্যে এব 2 
পরকালে (জাহান্নামের) আগুন ছাড়া আর কিছুই 2131০০০২০০2 


থাকবে না, যা কিছু তারা বানিয়েছে সেখানে তা সব (9১19-০162৯ [4131 
বাতিল হয়ে যাবে, যা কিছু তারা করে এসেছে তাও ডিও রর 2 ৯৩ 


হবে নিরর6৫থক। ৪0202198315 


১৭. অতপর যে ব্যক্তি তার মালিকের পক্ষ থেকে ০* ৮৯০৮ এন্ড & ০) ০ ৮:৮৮: ৯2৮ 
নাধিল করা সুস্পষ্ট (কোরআনের) প্রমাণের ওপর ৪9179 43) ৬2 2৮ ০৮ ০৮১ 
প্রতিষ্ঠিত রয়েছে এবং তা সে নিজেও তেলাওয়াত ৭৯ ৬ « 2৭ ০০৪৬ 
করে, (যার ওপর স্বয়ং) তার পক্ষ থেকে সে 2 
(সোহান) সাক্ষী (হিসেবে মু) রয়েছে, (আরো ৮4945: ৩) দির 21 
রয়েছে) তার পূর্ববর্তী মুসার কিতাব, (যা ছিলো) 2 ও 
পথপ্রদর্শক ও রহমত; এরা এর ওপর ঈমান আনে; 3510 515 ই 
(মানব) দলের মধ্যে অতপর যে একে অশ্ীকার 12 5১ রা 

করবে তার প্রতিশ্রুত স্থান হচ্ছে (জাহান্নামের) 4315 422 28১8 2 ৪3 «8359 
টা 5827 277 ঢ 
সন্দিপ্ধ হয়ো না, এ সত্য হচ্ছে তোমার মালিকের পক্ষ % ১০001 5841509০০82 
থেকে (নাধিল করা), কিন্তু অধিকাংশ মানুষই ঈমান ৮৯৪ 2৮ 
আনে না। ৪ ০০৪ 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৪৪ ৬///%4.21000181780809171017001-019 
































ঢেটিনি 1৩ পা৬৪ 














২211০ এ২০১1২৪১৫ 


»০ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 
১৮. আল্লাহ তায়ালার ওপর যে মিথ্যা আরোপ করে, ০৫ তত 
তার চাইতে বড়ো যালেম আর কে? এ লোকদের 64621 ৫ ০ ৬ ৩০ 
যখন কেয়ামতের দিন তাদের মালিকের সামনে হাযির 4” 2€₹ ৮ ৮৫7৮ 2৮85 হা | 
করা হবে এবং তাদের (বিপক্ষীয়) সাক্ষীরা যখন ০19829৮9994 সি 47 
বলবে (হে আমাদের রব), এরাই হচ্ছে সেসব ব্যক্তি, _ * ? 
যারা তাদের মালিকের বিরুদ্ধে মিথ্যা কথা রচনা ০৮৪9) 1976৫ ক] ডি 2৭ 
করেছিলো, জেনে রেখো, যালেমদের ওপর আল্লাহ টি 
তায়ালার অভিসম্পাত, $ ০8] & 41 2 খা 














১৯. যারা (অন্য মানুষদের) আল্লাহর পথ থেকে বিরত প ০৯ ০৩৩ 
রাখে এবং (তীর পথে) হা পুতে 0 ০০০০৯৬০০২৪1 
বেড়ায়- তারা হচ্ছে সেসব লোক যারা শেষ বিচারের 2 15 রি 845 
দিনকে অস্বীকার করে। পট 59 সুতি ই 


পাঠ 1 


99 








২০. এরা যমীনের বুকে (আল্লাহ তায়ালাকে) কখনো ১০৯424*ব21" 
ব্যর্থ করে দিতে পারেনি, হর নেনে ০৭১৯৯1১১০০০ 


তাদের (সেখানে) কোনো অভিভাবক ছিলো । এদের র্ রা 

জন্যে আযাব দ্বিগুণ করে দেয়া হবে; লো। আদর ০5895 ইত 01 5 

(দ্বীন-ঈমানের কথা) শুনতে সক্ষম হতো না, না এরা ৮ ০০162012142 

(সত্য দ্বীন) দেখতে পেতো! টা চট 
15041596-]1 09555421500 5 


পা ৯ টি /৯০০ 











ও ৬9১০৭ 
২১. এরাই হচ্ছে সেসব লোক, যারা নিজেদের দারুণ +” *৮০ক3 2৮৫ 
ক্ষতি সাধন করলো, দদেনিয়ায়) যতো মিথ্যা তারা 955289195০৫ 0591 এগ 
রচনা করেছিলো, (আখেরাতে) তা সবই তাদের কাছ ৮৪৫৫৪০1১%1212 42 
থেকে হারিয়ে যাবে । ও 9১৭৪ 19) 1০৯২০ 











* শী ্ রব ক্ষতি রাচা ডি 
নিন এরা হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৪৪১১4৭৮৮193 





২৩. পেক্ষান্তরে) যারা আল্লাহর ওপর) ঈমান এনেছে ০] ] রি ; 
এবং নেক আমল করেছে, (উপরস্তু) যারা নিজেদের 1155515০২91 ৩! 


মালিকের প্রতি সদা বিনয়াবনত থেকেছে, ত তারাই ০০০০০ এ07 ৮৪3) ০/119-+19 
হচ্ছে জানাতের বাসিন্দা, সেখানে তারা চিরকাল ৮০৩০1 ১৯৩০ 
অবস্থান করবে । 0531515৮553 





২৪. (জাহান্নামী আর জান্নাতী এ) দুটো পর ০9০০0৫৬2823) এ? 


উদাহরণ হচ্ছে- যেমন (একদল) অন্ধ ও বধির, 

(আরেক দল) চক্ষুম্মান ও শ্রবণশক্তিসম্পন্ন; এ দুটো ৮ ৬৫,১45 শ ৮112 
দল কি সমান? তোমরা কি (এখনো) শিক্ষা গ্রহণ ৯৪ ৩৪" ১ 
করবে না? $ 9954$5১% 











২৫. আমি অবশ্যই নৃহকে তার জাতির কাছে ) ₹ ৯1৮৮৯ ৭ 
পাঠিয়েছি, (সে তাদের বললো), আমি হচ্ছি তোমাদের ০21 55541 ৮9১০440০৮75 


জন্যে একজন সুস্পষ্ট সতর্ককারী, ৪ & এলিট 9৭১১ 





গু 08 54১,০৮9 











পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ 4২৪৫ ///-2170157505051779107907.0 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সুরা হুদ 


২৬. (আমার দাওয়াত হচ্ছে,) যেন তোমরা আল্লাহ্‌ -,। ₹7 খা 
তায়ালা ছাড়া অন্য কারো এবাদাত না করো, আমি 21৮1৮ 481119৩৯৯5২ ০1 
তোমাদের ওপর এক ভয়াবহ দিনের আযাবের ভয় ৯৮ ০০888 
করছি। ও একা [9 ০19০-০৫০০ 


ই বলে রর 558 ০512556০800 এ) 0108 
১৮ ৫০8 পাচ্ছিনা ০১075 2 555. 3 1১১০০ 
কর রা নে (00 ৩৪ 81৩০০ 
রা ভে জিব জনা তেরা কিনি, (০১০০০ তা 
৮44 ও ০০৯০৩৫০৫০৬১ 05 


২৮. সে বললো, হে আমার জাতি! তোমরা কি ভেবে টিনা 
দেখেছো, আমি যদি আমার মালিকের (পাঠানো) 229৫ ০১৪০1-০[8 গো 


একটি সুস্পষ্ট প্রমাণের ওপর (প্রতিষ্ঠিত) থাকি এবং * অরুণ কত ৪17৩ ৯ আত * এ 
তিনি যদি আমাকে তার (নবুওতের) বিশেষ রহমত ॥ ৩5 ০৫৮৯১ (৯19 529 ৬৪ 


০০৯১ পেশা পা ৯-9-9-০ পিচ ৯ ০9৯ £৯ পাল 


দিয়ে (ধন্য করে) থাকেন, যা তোমাদের দৃষ্টির বাইরে 121 “৪3915 ৫৮০ ০০৪৯ 
রাখা হয়েছে, তাহলে সে (বিষয়টা) ব্যাপারে আমি নি ও ৮%- 
কি তোমাদের বাধ্য করতে পারি, এবং তোমরা তাকে ০০৪১১ 
অপছন্দ করতে থাকবে । 





সি৩০০৯০ ড ০ 












































পা এরা ০9০৮ পি ৮৯ পা পা 








২৯. হে আমার জাতি, আমি তো এ জন্যে তোমাদের ,” টনের 
কাছ থেকে কোনো অর্থ-সম্পদ চাই না, আমার ওত ০০181559 


বিনিময় তো আল্লাহ তায়ালার কাছেই আছে এবং ১1521 2801509 তঢ51 ডেম! 
যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে, গেরীব হওয়ার ০. * 5 ॥£ 750 
কারণে) তাদের তাড়িয়ে দেয়ার মোনুষ) আমি নই; 1০95-৮৫+)1 ৮:19 1981--০2)1 
তারা অবশ্যই তাদের মালিকের সাথে সাক্ষাত করবে, রি 


১০০৩] 








€ ০ 





বরং আমি তো দেখতে পাচ্ছি তোমরা হচ্ছো এক 
(নিরেট) অজ্ঞ সম্প্রদায়। 

৩০. হে আমার জাতি, আমি যদি (তোমাদের কথায়) * | রা ০০৪৯৮৮০৮৫1৩ 
তাদের তাড়িয়ে দেই, তাহলে আল্লাহ তায়ালা (র এ, 4 ০৬১৯ জল 


শাস্তি) থেকে আমাকে কে বাঁচাবে; তোমরা কি ০০ 
অনুধাবন করতে পাচ্ছো নাঃ ৪ 0954$8১$5525576 


৩১. আমি তোমাদের (কখনো) একথা বলি না যে, £9 1 রি 
আমার কাছে আল্লাহর ধন-ভান্ডার আছে, না আমি 3541 ৩5 ১5০৫০ য 9 
752 511 ৮2 
8 ব্যাপারে- যাদের দৃষ্টি £৯ ১৫-০21০3 ২ 3৭ ৮01 
হেয় করে দেখে- টানতে পারি নে আল্লাহ ০০9১১6০১140 
তায়ালা কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন পি ৮৮০৫), ০০০৮ ৯6 ৮4 
না; তাদের মনে কি আছে তা আল্লাহ তায়ালাই ও শি 1১401৪354৩1 
ভালো জানেন (এমন কিছু করলে) সত্যি সত্যিই আমি 
যালেমদের দলে শামিল হয়ে যাবো । ৪ ০০৪] ০5101 ০81 ৪৪০৪ 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৪৬ ৬///%4.210001817808091710917001-019 















































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 


৩২. লোকেরা বললো, হে নূহ (এ বিষয়টা নিয়ে) তুমি * 22217217722 
আমাদের সাথে বাকবিতন্ডা করছো এবং আমাদের ০০১৩ সিল ৩09 1915 


সাথে বিতন্ডা তুমি একটু বেশীই করেছো, (এখন) নারি ৫ 050 এ 
তুমি যদি সত্যবাদী হও তাহলে (অন) সে ০০০২৩] ১১ রি 
জিনিসটাই আমাদের জন্যে নিয়ে এসো, যার ভয় তুমি ৪2০) 
আমাদের দেখাচ্ছো। প্র 




















৩৩. সে বললো, তা তো আল্লাহ তায়ালাই তোমাদের 12” ৮৮72 % ৮9 8285 ছু) 712 
্ (১ যা গু 

কাছে আনবেন যদি তিনি চান, আর তোমরা কখনো 129 %8 ০14814৮0৩৮1 

তাকে ব্যর্থ করতে পারবে না। 8১-০-০৮ 


9 ০৪১৯০-০ 














৩৪. (আসলে) তোমাদের জন্যে আমার (এ) শুভ শী, ” রঙ রি | ৯০৯০৫ ? 
এল জো! কাজেই সরে নানি জাই ₹+১৩1০১9৩1০-৫-প৩ 9 
তায়াল তোমাদের গোমরাহ করে দিতে চান; তাহলে /:9৩ ৮0 ৯৭০ 

আমি তোমাদের ভালো কামনা করলে তোতেও কিছু বা ৩1432 28 010৫1৫1 
হবে না, কারণ) তিনিই হচ্ছেন তোমাদের রব এবং লট উলটিলী ১০] পা টা 
তীর কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে; ও ৩১9৯১ এ 19 ১৮৫) 9০ 

















৩৫. হে নবী,) এরা কি বলছে, এ [গ্রন্থ)-টা সে ৭৮72? টার 
রন ভা 2১21 ০92৮1 


9 পাশা 


আমি তা রচনা করে থাকি তাহলে আমার অপরাধ [৮252৪ 1919 ॥১-৯| 
(-এর দায়িত্) আমার ওপর, তেবে মিথ্যা বলে) যে ঠ+ টি নো 
অপরাধ তোমরা করছো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। ও) ০৪০৯ 

















৩৬. নূহের ওপর (এই মর্মে) ওহী পাঠানো হলো যে, * % 0৮০৮ 


তোমার জাতির লোকদের মধ্য থেকে যারা ইতিমধ্যেই ৮: 52457 441 09; এ (99 


ঈমান এনেছে, তারা ছাড়া আর কেউই (নতুন করে) 12১ ০,৫25 ২$ 3602136০231 45 
ঈমান আনবে না, সুতরাং এরা যা কিছু করছে (হে ”-” 
নবী), তুমি তার জন্যে দুঃখ করো না, ও ০9119) 





ক £৯ টিপি পা / টি পার্ট 











৩৭. তুমি আমারই তন্বীবধানে (থেকে) আমারই 5112] ৯2512 
ওহী (-এর নির্দেশ) অনুযায়ী একটি নৌকা বানাও 4915555 ০ 16০5 
এবং যারা যুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার ৮৪015 19৮6 ০৪১৭1 ৬ ০০৭৮৮৯৯ 
কাছে কিছু বলো না, নিশ্চয়ই তারা (মহাপ্লাবনে) 

নিমজ্জিত (হবে)। 











৩৮. আল্লাহর নির্দেশে) সে নৌকা বানাতে থাকলো টি 
এবং যখনই তার জাতির নেতৃস্থানীয় লোকেরা ত মা টি ৮৪ 

পাশ দিয়ে আসা-যাওয়া করতো, তখন তারা (নৌকা , 

দেখে) তাকে নিয়ে হাসাহাসি করতো; সে বললো, ৩1৭ 4 212১৯ ভি ১০ 
তোমরা যদি আমাদের উপহাস করো (তাহলে পাশ 2792 005 

জনে রখ), রেভাবের অল তামরা সহ (৫০৫০৫১৯৭০00 0০12১৯- 


নিয়ে হাসছো (একদিন) আমরাও তোমাদের নিয়ে বিভব 
হাসবো; টি 























পা ৯ পটি পাঠ পা পা /উ পা পা 
রি 


৩৯. অচিরেই তোমরা জানতে পারবে, কার ওপর নী , 
(এমন) আযাব আসবে যা তাকে (দুনিয়াতে) ০165 4৯ ৬*০৪০৯৪০৯০ 
অপম নত করবে এবং (পরকালে) স্থায়ী আযাব কার ৪৭৫৮১162412 0525 23৯৪ 
ওপর আসবে । 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৪৭ ৬///%/.210001817808091710917001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ টন 
৪০. অবশেষে (তাদের কাছে আযাব সম্পর্কিত) 

আমার আদেশ ৮ এবং চুলা (থেকে ১728010155155 গা? 10152 
পানি) উথলে ও আমি (নৃহকে) বললাম, 7৮০০ ০০-০ 2০ 
নি পক ে (পুরুষ-স্ত্রীর) এক এক 5০ 5০৯১ ৫৫০০০ ০৪৭ এ 
জোড়া য় নাও, (সাথে) তোমার £ ৮৮ -2১22 এ লিল তিনি 
পরিবার-পরিজনদেরও (ওঠ তাকে বাদ দিয়ে «৮ ০০9 ০1981 এ $2০০-১1এ 9 
যার ব্যাপারে আগেই সিদ্ধান্ত (ঘোষিত) হয়েছে এবং দুপপ পাপ রন 
(তাদেরও ওঠিয়ে নাও) যারা ঈমান এনেছে; তার 59458145001 5.০ 
সাথে (আল্লাহর ওপর তখন) খুব কমসংখ্যক মানুষই 

ঈমান এনেছিলো। 

৪১. সে (তার সাথীদের) বললো, তোমরা এতে উঠে হর 
পড়ো, আল্লাহর নামে এর গতি: ও স্থিতি (নির্ধারিত (০3৯210০1591 59 
হবে); নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু। ৪৮৮৯১১9৯819) ০1৮৪-১৭৪ 


৪২. অতপর সে (নৌকা) পাহাড়সম বড়ো বড়ো ১ হি 
ঢেউয়ের মধ্য দিয়ে তাদের বয়ে নিয়ে চলতে থাকলো । 5৮3৫ ২০ ০১৯১ ০৮5 
নুহ তার ছেলেকে (নৌকায় আরোহণ করার জন্যে) 2১৩০৩ 5251 ছি (5১035 
ডাকলো- সে (আগে থেকেই) দূরবর্তী এক জায়গায় ₹৫ « ১ ২:০৬ 
দৌড়িয়ে) ছিলো- হে আমার ছেলে, আমাদের সাথে ৮০০৮৫3502৮৫) এল 
(নৌকায়) ওঠো, (এই কঠিন দিনে) তুমি কাফেরদের 

দলভুক্ত হয়ো না। 


৪৩. সে বললো, পোনি বেশী হলে) আমি কোনো ” 

পাহাড়ে গিয়ে আশ্রয় নেবো (এবং) তা-ই আমাকে ₹ 

পানি থেকে বাঁচিয়ে দেবে; নৃহ বললো, (কিন্তু) আজ 

তো কেউই আল্লাহর (গযবের) হুকুম থেকে (কাউকে) & ২.৮ ৭, 

বাচাতে পারবে না, তবে যার ওপর তিনি দয়া করবেন €5০1525 05355১৮2814 
তার কথা আলাদা, (এ সময়) হঠাৎ করে একটা নিরাতিত রা 
(বিশাল) ঢেউ তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিলো, ও ৬০০ ১৯৮]| ০০ ০৬৬ 
[মুহূর্তের মধ্যেই) সে নিমজ্জিত লোকদের অন্তত 

হয়ে গেলো । 


সা টা 22:59 ০2 শি ১০ ০৯9 
টা % রা নখ 2 22) ০০০৯০ ৮ 
ক) পাই 1৩৯০9 ৬25 ভি 
৪৪) লোকেরা (নিশেষিত হয়ে) বহুদূর ৪ ৪ ০181[611 


৪৫. নূহ (ছেলেকে ডুবতে দেখে) তার মালিককে ] ] রা টির গু ৯১-০ দিয় 
ডেকে বললো, হে আমার রব, নদ সোল ভে ০1১৩ +) 09 ৮-5১09 


আমারই পরিবারের অন্তর্ভুক্ত এবং (তাদের উদ্ধারের এ-)9 95 ৪৫০2০190121 ৮5 
ব্যাপারে) তোমার ওয়াদা অবশ্যই সত্য, আর তুমিই রা 
হচ্ছো সর্বোচ্চ বিচারক। ৪ ০০৫৫-৫|-৮৫- 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৪৮ ৬///%4.210001817802809171017001-019 













































































চুন্নু 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 





৪৬. আল্লাহ বললেন, হে নৃহ, কোনো অবস্থায়ই € ৯ ০) ০৯০ 
সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে এক 231০ ৫০০০০০21095 90 


অসৎকর্মপরায়ণ ব্যক্তি, অতএব তোমার যে বিষয়ের (7,112 12 ০535 রি 

জ্ঞান নেই, সে বিষয়ে আমার কাছে তুমি কিছু চিরায়ত জে ৪৩ 
চেয়ো না; আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন 05601 এ৫এ চে ১৮154 0 
জাহেলদের দলে শামিল না হও। ভি 














৪ ০৯1 ০০ 
৪৭. সে বললো, হে আমার রব, যে বিষয় সম্পর্কে 27211 251,৫৩ মিঠ। এত বা 
আমার কোনো জ্ঞান নেই, সে ব্যাপারে কিছু চাওয়া 5১101 ১ (52০01 4০ ০013 
থেকে আমি অবশ্যই তোমার কাছে পানাহ চাই; ”1”১2%৬1 1 না 
তুমি যদি আমাকে মাফ না করো এবং আমার ওপর 4 
রা তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভক্ত ৮০৯৭ হি নিপা নিপা 




















৪৮. তাকে বলা হলো, হে নূহ (বন্যার পানি নেমে 1৮ 52552 55 
গেছে), এবার তুমি (নৌকা থেকে) নেমে পড়ো, ১79 3১৭ 82৩3 ০৪ 
তোমার ওপর, তোমার সাথে যারা আছে তাদের তি, 21525 “এ এ ৮ হাতত 
ওপর আমার দৈয়া সালাম ও বরকতের সাথে এবং ০5 এস ০ পি 9:1০ 
(অন্য) সম্প্রদায়সমূহ! (হা) আমি (আবার) তাদের পপ এ ৯ এটেলপজ 2৮০০ ০৮৪০ 
জীবনের (যাবতীয়) উপকরণ প্রদান করবো, এরপর ০০12 [০৯০৪8 পা পরিখা 
(নোফরমানী করলে) আমার কাছ থেকে মর্মান্তিক ভ॥ ৰ্ 
শাস্তিও তাদের ভোগ করতে হবে। রি 














৪৯. (হে নবী,) এগুলো হচ্ছে অজানা অদৃশ্য গায়বের. ৮4 2% ৯58 

কিছু খবর, যা আমি তোমাকে ওহীর মাধ্যমে জানিয়ে € এনা ৬১5 ০০৫1 5005 ও 
দিচ্ছি, এর আগে না তুমি এগুলো জানতে, না পাল পা জি পিকউিপ পা ৯ পা 
তোমার জাতি এগুলো জানতো; অতএব, তুমি ধৈর্য 0৩2৩445৩0৩০ 
ধারণ করো, অবশ্যই (ভালো) পরিণাম সব সময় ০*,.০১ ৫ 

আল্লাহভীরু লোকদের জন্যেই (নির্দিষ্ট থাকে)। ৪ ০০০1] 290] |: :১216, 

















৫০. আ'দ জাতির কাছে এসেছিলো তাদেরই ভাই ₹* ৫ 42 প* ক্র 
হুদ; সে তাদের বললো, হে আমার জাতি, তোমরা [587 457129৯-৮-2 ১5 15 
এবাদাত করো একমাত্র আল্লাহ তায়ালার, তিনি ছাড়া *। ০০? 

তোমাদের আর কোনো মাবুদ নেই; আসলে তোমরা ০) ৩/1১৪১৯ এ ৩৫০৮৫ 24 19৬2 


তো (আল্লাহ তায়ালার ব্যাপারে) মিথ্যা রচনাকারী যান প 
ছাড়া আর কিছুই নও। ৪ ৩১১০ ১।-৮ 

















৫১. হে (আমার) জাতি, (আন্লাহর দিকে ডেকে) * ৯45৯7 
পা ৯ ৩১৯1, ৯52 8[9৮ 
দাবী করছি না; আমার (যাবতীয়) পাওনা তো তার 

কাছেই, যিনি আমাকে পয়দা করেছেন; তোমরা কি গ 99955১,05355 ৮12 
বুঝতে পারো না? 

















৫২. হে আমার) জাতি, তোমরা তোমাদের মালিকের 51858747753 
কাছে গুনাহখাতা মাফ চাও, অতপর তোমরা তীর একা | 9595 ০$০৫5) 19১৯-০| [989 
কাছে টা তিনি তোমাদের ওপর প্রচুর 2, 2.৭» ৭5৭ 
বৃষ্টি বর্ষ যা ১১:০| 1১০০ 1 
(আরো) শক্তি যুগিয়ে তোমাদের (বর্তমান) শর্ত রর - দা ১১৮ 
আরো বাড়িয়ে দেবেন, অতএব তোমরা অপরা নিত 

হয়ে (তোর এবাদাত থেকে) মুখ ফিরিয়ে নিয়ো না। ও ০০০১৯ ০ 15435 ৫18 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৪৯ ৬///%4.210001817802809171017001-019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৫৩. তারা বললো, হে হুদ, তুমি তো আমাদের কাছে 
(ধরা-ছৌয়ার মতো) কোনো স্পষ্ট দলীল-প্রমাণ 
নিয়ে আসোনি, শুধু তোমার (মুখের) কথায় আমরা 
(কিন্তু) আমাদের দেবতাদের ছেড়ে দেয়ার (লোক) 
নই, (এমনটিও মনে করো না,) আমরা তোমার 
ওপর ঈমান এনে ফেলবো! 














১১ সুরা হুদ 
০০৯59 29510325595 1911 


পা পাপা রা 


৩৯609025620 0৫225 





৫৪. আমরা তো (েরং) বলি, আমাদের কোনো 
দেবতা অশুভ কিছু দ্বারা তোমাকে আবিষ্ট করে 
ফেলেছে; (এ উত্তট কথা শুনে) সে বললো, আমি 
আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী থেকো, 
তোমরা যে (আল্লাহর সাথে) শেরেক করছো, আমি 
তা থেকে সম্পূর্ণ মুক্ত, 








০9০90 4 


(5501 ০৬ ৩০১৯০ 21498০1 
55891 5221 05. 


পা 2১০৪৯০90৬25 পা ৯ এরা 


ও 938283০৮১৭০ 








৫৫. (যাও,) তাকে বাদ দিয়ে তোমরা আমার বিরুদ্ধে 
যতো রকম যড়যন্ত্র (করতে চাও) করো, অতপর 
আমাকে কোনো রকম প্রেস্তুতির) অবকাশও দিয়ো 
না। 








24255 59325950 


£৯ 9, ৮১2 


€ ৬9১৮ 








৫৬. আমি অবশ্যই আল্লাহ তায়ালার ওপর ভরসা 
করি, (যিনি) আমার রব, তোমাদেরও রব; বিচরণশীল 
এমন কোনো প্রাণী নেই যার নিয়ন্ত্রণ তার হাতের 
মুঠোয় নেই; অবশ্যই আমার রব সঠিক পথের ওপর 
রয়েছেন। 








£৯ ৮9 ৬এপারা 8 উপ ৬ পা ১ 


(৮৫509 ০21৫ ০০326 ০1 


১৪৮৮505 18515201210 
[তা ৯ তা ও 


৪৪৪০০ 15০ 9) 91 





৫৭. (এ সত্তেও) যদি তোমরা মুখ ফিরিয়ে নাও 
তাহলে (জেনে রেখো), আমি যে (বাণী) তোমাদের 
কাছে পৌছে দেয়ার জন্যে প্রেরিত হয়েছিলাম, তা 
আমি তোমাদের কাছে পৌছে দিয়েছি; (তোমরা 
তা না মানলে অচিরেই) আমার রব অন্য কোনো 
জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তোমরা 
তার কোনোই ক্ষতি সাধন করতে পারবে না; অবশ্যই 
আমার রব প্রত্যেকটি বস্তুর ওপর একক রক্ষক । 











44০0০০29125 ৫ 
৮৯৬ ৮টি পাপা কি ডিপ ডি তা শটে ৬ পাঠ পাশা ৮৯ ৮9 /৮প 


₹ পচ ১8 (99 (5) 4৯০৪৪ * এ 


৬-2 [তা ৯ এপা ছে চর ঠা ০০৮ 08 ০ ৮ পাপা 


০ ৩৪১০1-০০৪ 42৮৯635 
৪ ৪৭৫০৯৫ ৪5 








৫৮. অতপর যখন আমার (আযাবের) হুকুমটি এলো, 
তখন আমি হুদকে এবং তার সাথে যতো ঈমানদার 
ছিলো, তাদের আমার রহমত দ্বারা (আযাব থেকে) 
বাচিয়ে দিয়েছি, (সত্যি সত্যিই) আমি তাদের এক 
কঠিন আযাব থেকে রক্ষা করেছি। 














ভে ১৮-৮০-১৮৪৭ 
০8119 নিট নি [929 
ভিত 1 0 পাপা পা ভাপা ১৮৯ ৩ঠিপা 1 


৩০ ০৪922 হত আত 
৪৮5 ত1৩০ 








৫৯. এ হচ্ছে আদ জাতি (ও তাদের ঘটনা), তারা 
তাদের মালিকের আয়াতসমূহ অস্বীকার করেছিলো, 
তারা তার (পাঠানো) রসূলদের নাফরমানী করেছিলো, 











(সর্বোপরি) তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ * 


মেনে নিয়েছিলো । 


5 ৬ 11 2০6 পাপা. শিরা পাঠ ৮ 
৮৪9১153190৯ 505 35839 
আা৬- পাজি নিঞ্পভু।ণ পর ১ পা পাপা 


৯ ৩6১০119৮019 4৮91959 








৬০. (পরিশেষে) এ দুনিয়ায় (আল্লাহর) অভিশাপ তাদের গিছু 
নিলো, কেয়ামতের দিনও (এ অভিশাপ তাদের পিছু নেবে); 








পা টি প্রউিপাতে জপ পানি 


এটির 2308) 





পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ৮ ২৫০ ৬///%4.210001817802809171017001-019 


সন 


1২1২2189 এ২০৯1)২৪১০ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 

ভালো করে শুনে রেখো, আদ (জাতি) তাদের পপ ১০০ 8 তত ৯০৪ তত করণ আর 
মালিককে অস্বীকার করেছিলো; এও জেনে রেখো, |৩-২০ 815-৮575 ভি ১1১ 
ধ্বংসই ছিলো হুদের জাতি আ'দের (একমাত্র) মরার্িরি 
পরিণতি। $১9১155১0 











৬১. আমি সামুদের কাছে (পাঠিয়েছিলাম) তাদেরই 2-5০% 
(এক) ভাই সালেহকে। সে (তাদের) বললো, হে [57 3০ ০৮৯০ পা 19 





(আমার) জাতি, তোমরা আল্লাহর এবাদাত করো, ,প**? 27174 
তিনি ছাড়া তোমাদের জার কোনো মাবুদ নেই, তিনি * ৪১৯৪ এ115৮210 9৩০1 
তোমাদের থেকেই পয়দা করেছেন, তাতেই 22৯ রা শি ৬০ ৯১ ৩৩ পা কিল এ 
তিনি তোমাদের বসবাস করিয়েছেন, অতপর তোমরা -৮ ১৮৯৮1 ০০১ ৬০৮৪০192 
তার কাছেই গুনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করো এবং নি০৪2 ও 2০৮১০১১৮০৯৫ 

(তাওবা করে) তার দিকেই ফিরে এসো, অবশ্যই |, এক] 1357 ১9১৯: 93 
আমার রব (প্রত্যেকের) একান্ত নিকটবর্তী এবং তিনি ৪. এ ৯. পু ৮ এ 
(প্রত্যেকেরই) ডাকের জবাব দেন। গু) শী ০) 0৪১ 


























৬২. তারা বললো, হে সালেহ, এর আগে তুমি এমন ।5-০৯-14%5 ত৮3 2%০)17 04712 
(একজন মানুষ) ছিলে, (যার) ব্যাপারে আমাদের 19৯১71১৫6৪০ 1910 
মাঝে (নানা) আশা করা হতো, (আর এখন) কি 2417 72 কিন 
তুমি না সেসব টা রে ৩৯৯৭৮ ৫০৯১ ৩০-৯২1৫১ 
বিরত রাখতে চাও যাদের এবাদাত আমাদের 17%+- * 21৬ 

পিতা-মাতারা যুগ যুগ থেকে) করে আসছে, 09236192৫ তে085 05 
(আসলে) আমাদের তুমি যে (দ্বীনের) দিকে ডাকছো, * ০.৭] 
সে ব্যাপারে আমরা সন্দেহে নিমজ্জিত আছি, (এ 9 2৮)৭ এশা 
ব্যাপারে) আমরা খুব দ্িধাগ্স্তও বটে! 




















৬৩. সে বললো, হে আমার জাতি, তোমরা কি একটুও ++ 17 4 *£ 





চিন্তা করোনি? যদি আমি আমার মালিকের পক্ষ থেকে 2292৫ ০১৪০] [8 9৪ 
একটি সুস্পষ্ট দলীলের ওপর প্রতিষ্ঠিত থাকি এবং পুত ৯5 নথ 1175 এড ৯৬ 


৬ 4০৯) এটি 
তিনি যদি আমাকে তার (নবৃওতের) অনুগ্ঠহ দিয়ে ভি টি রর 92০2৩ 


(ধন্য) করেন- আর যদি আমি তার বিরোধিতা করি [০4 4২১০ ০1401 ০৪ ০৮১১৭ 
তাহলে কে এমন আছে, যে আল্লাহর মৌকাবেলায় ৯. 8 পনি ঈ পুনি ৪৯2 
আমাকে সাহায্য করবেঃ (আসলে) তোমরা আমার ও ১৮০০৯-১ ১৯ (555998 
ক্ষতি ছাড়া আর কিছুই তো বাড়াচ্ছো নাঃ ্ 




















৬৪. হে আমার সম্প্রদায়, এ হচ্ছে তোমাদের জন্যে 1 %% দু নু 
হা তন হস ছে 25385 21০৫121015০ 585 


তায়ালার) নিদর্শন । অতপর একে তোমরা ছেড়ে দাও, রি "হও 
সে আল্লাহর যমীনে চরে খেতে থাক, তোমরা তাকে ৪5 2০ 49 481 ০০) টা 


প্র /৬ শটি পা টি ঠাপা 


কোনো রকম কষ্ট দেয়ার নিয়তে ছুঁয়ো না, (তেমনটি টি ্ ঃ 
করলে) অতিসত্র (বড়ো ধরনের) আযাব তোমাদের রি রে উন 
পাকড়াও করবে । 

















৬৫. অতপর তারা সেটিকে বধ করে ফেললো, £21%2)| ৮ 4১2৫ ৮৯০৪৫ 
525 |3 19:২6 055 5352 
নিজ ঘরে তিন দিন জীবন উপভোগ করে নাও; £৯-07৩ ৮০৯৩ গুন 1]! দা 
(আযাবের ব্যাপারে আল্লাহর) এই ওয়াদা কখনো ০9০4০ ১৭৯ 959 545০21 
মিথ্যা হবার নয়। 














৬৬. এর পর (যখন আমার আযাবের) নির্দেশ পা৯ ঘুও ঙ্ ৮৯ ও ০০৮০৮ ৫ ৮৮5 আনশি 
এলো (এবং তা তাদের পাকড়াও করলো), তখন ০89019154৯5 পপ 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৫১ ৬///%4.210001817808091710917001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 
আমি সালেহকে এবং তার সাথে আরো যারা ঈমান , * ২ * + জাতে 
এনেছিলো তাদের সবাইকে আমার রহমত দিয়ে সে কট ০2১০০২০৯১৪৪ হি 


দিনের অপমান (-কর আযাব) থেকে বাচিয়ে দিলাম; - 2২] 
(হে নবী.) অবশ্যই তোমার রব প্রবল শক্তিমান, ৪ ১4১ 98112 ১) ০1, 3259 

















পরাক্রমশালী । 
০৫৮০ টিতে 


৬৭. অতপর যারা যুলুম করেছে, এক মহানাদ তাদের বে ভি +১1৬০ 
আঘাত করলো, ফলে তারা তাদের ঘরসমূহেই মুখ রি 1:25 











৬৮. (মনে হলো) যেন তারা কোনোদিন সেখানে । % যা 
বসবাসই করেনি, শুনে রাখো, সামুদ জাতি তাদের চি 38-5305525, 


মালিককে অস্বীকার করেছিলো; আরো জেনে রেখো, ৪১ 1১৯১১], ] 
সামুদ জাতির জন্যে এই ধ্বংসই (নির্ধারিত) ছিলো! রর রি রি 








৬৯. (একবার) আমার পাঠানো কতিপয় ফেরেশতা 18১8 কি 8 পি ক লিটা পিল 
টিটি ভাতে ধিরে রর তারা ০১৯০ ১০৯৯১৯1০২০১ ০০৪ ০9 
(তাকে) বললো, (তোমার ওপর) শান্তি বের্ধিত হোক); ৮৮5 *₹ £ এ 
সে (জবাবে) বললো, (তোমাদের ওপরও) শান্তি 25 0511৮146555126 
(বর্ধিত হোক), অতপর সে (তোদের মেহমানদারীর ব্রা? 
জন্যে) একটি ভুনা গো-বৎস নিয়ে আসতে একটুও ও ০১৯ ০৯০৪ 
বিলম্ব করলো না। ৭ 

















৭০. সে যখন দেখলো, তাদের হাত (খাবারের) * ০৮, ৪ 
দিকে যাচ্ছে না, 2 1)1$ 
(কাছে) খারাপ লাগলো এবং তাদের সম্পর্কে নি 

মনে একটা পপ্রচ্ছন্ন) ভয়ের সৃষ্টি 

(ইবরাহীমকে) বললো, (আমাদের ব্যাপারে) তুমি ৪০1 5 ৪০ 
কোনো রকম ভয় করো না, আমরা (আসলে) উ৮7%418-8 
প্রেরিত হয়েছি লুতের জাতির প্রতি; 











৭১. তার স্ত্রী- (সেখানে) দীড়িয়ে ছিলো, (এদের ।1* ৮৫ * 7 4৮ পরি ৯৩ 
কথাবার্তা শুনে) সে হেসে উঠলো, হাতির ৮ 
তাকে (তোর ছেলে) ইসহাক ও ইসহাক পরবতী পা 8৩৯৩ পা 12 ৮0:87 টি 
ইয়াকুবের জেন্মের) সুসংবাদ দিলাম । ও 9৯5 ৯০1. 9139 ৬০৪, 0০0 











৭২. সে বললো, একি (আশ্চর্য)! আমি সন্তান জন্য দেবো! 41 ৪ ০৮ ৭ 

আমি তো বৃদ্ধা হয়ে গেছি,) আর এই (যে) আমার স্বামী! |$১9)9৯5 199 04 চিনি নিয় 
(সেও তো) বৃদ্ধ হয়ে গেছে; (এ সময় সন্তান হলে) এটা ন্প ৯৮ ৯১৯৮ 
(সত্যিই হবে) একটা আশ্চর্যজনক ব্যাপার । ও ০০৯৫ ৬8115 ০1০০৪ 22 














৭৩. তারা বললো, তুমি কি আল্লাহর কোনো --%। টা 2১৫1১16 
কাজে বিম্ময় বোধ করছো, নেবীর) পরিবার-পরিজন -+০১ 7 ৩ ০৯৮৯ রা 


(হিসেবে) তোমাদের ওপর আল্লাহর (বিশেষ) রহমত 281 ০ | তি তে ঞ 
ও তার অনুগহ রয়েছে; অবশ্যই তিনি প্রচুর প্রশংসা ও ০১ এ পে এ 
বিপুল সম্মানের মালিক । ডি 




















৭8. অতপর যখন ইবরাহীমের (মন থেকে) ভীতি » কপ পপর আছি 
দূরীভূত হয়ে গেলো এবং সিভি তার কাছে 2925 £১১1-০১৮1৬৭ ০৪১ ৮ 
(সন্তানের ব্যাপারেও) সুসংবাদ ৫ গেলো, তখন 

সে লূতের সম্প্রদায়ের (কাছে আযাব না পাঠানোর) $ ৮5] [%& 024 ১৪ 
ব্যাপারে আমার সাথে যুক্তি তর্ক করলো; 
পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৫২ ৬///%/.210001817802809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৭৫. অবশ্যই ইবরাহীম ছিলো (একান্ত) 


সহনশীল, কোমল হৃদয় (আল্লাহর প্রতি) 
নিবেদিত । 





ঢা লি লি 
গু 0 2,5 পাপ পাঠ 19) 5 


ছা ক 





৭৬. (আমি বললাম) হে ইবরাহীম, এ (যুক্তিতর্ক) « 
থেকে তুমি বিরত থাকো, কেননা (এদের ব্যাপারে) 
তোমার মালিকের সিদ্ধান্ত এসে গেছে, এদের ওপর 
এমন এক ভয়ানক শাস্তি আসবে, যা রোধ করা সম্ভব 
হবেনা। 








গতি 28 


ডিন 








৭৭. আমার পাঠানো ফেরেশতারা যখন লুতের কাছে 
এলো, তখন সে (কিছুটা) বিষণ্ন হলো, তাদের কারণে 
তার মনও খারাপ হয়ে গেলো এবং সে বললো, 
আজকের দিনটি (দেখছি) সত্যিই বড়ো (কঠিন) 
বিপদের (দিন)। 





035558551621025525 ০19 


গন পা ৮ পর ভি পা & 


ও ০০৯০৪ [5816৯ 06915)$০ 








৭৮. (এই অপরিচিত লোকদের দেখে) তার জাতির 
লোকেরা তার কাছে দৌড়ে আসতে লাগলো; আর 
তারা তো আগে থেকেই পাপকর্ম করে আসছিলো; 
(তাদের কুমতলব বুঝতে পেরে) লৃত বললো, 
হে আমার সম্প্রদায়, এ হচ্ছে আমার (জাতির) 
মেয়েরা, (বিধিবদ্ধ দৈহিক সম্পর্কের জন্যে) এরা হচ্ছে 
তোমাদের জন্যে বেশী পবিক্র, সুতরাং (তোমরা) 
আল্লাহ তায়ালাকে ভয় করো এবং আমার মেহমানদের 
ব্যাপারে আমাকে তোমরা অপমানিত করো না; 
তোমাদের মধ্যে (এগুলো শোনার মতো) একজন 
ভালো মানুষও কি (অবশিষ্ট) নেই? 























08 ০59,42]| 092552 2596 8953 
[58 0$,০০]। 09152 21912 


20198)0 পর 5০০৫ 


৯০92৯ পা চিপ ৯১০9 ১ ০9 পাপা 


পরি ০০ ০৫৯ & 9১১৯ 25 








৭৯. তারা বললো, তুমি ভালো করেই জানো, তোমার 
(জাতির) মেয়েদের আমাদের কোনোই প্রয়োজন 
নেই, তুমি ঠিকই জানো, আমরা কি চাই! 














৮০. সে বললো, (কতো ভালো হতো) যদি তোমাদের 
ওপর আমার কোনো ক্ষমতা চলতো, কিংবা যদি 
(আজ) আমি কোনো শক্তিশালী স্তন্তের কাছে আশ্রয় 
গ্রহণ করতে পারতাম! 











৮১. তারা বললো, হে লুত (তুমি ভেবো না), 
আমরা হচ্ছি তোমার মালিকের (পাঠানো) ফেরেশতা, 
(আমাদের কথা দূরে থাক) এরা কখনো তোমার 
কাছেও পৌছতে পারবে না, তুমি রাতের কোনো এক 
প্রহরে তোমার পরিবার-পরিজনসহ বেরিয়ে পড়ো, 

(তবে) তোমাদের কোনো ব্যক্তিই যেন (যাবার সময়) 
পেছনে ফিরে না তাকায়, -তোমার স্ত্রী ব্যতীত; 
(কেননা) যা কিছু (আযাবের তান্ডব) তাদের (ওপর) 
ঘটবে, তা তার (ওপর)-ও ঘটবে; তাদের (আযাবের) 
ক্ষণ নির্ধারিত হয়েছে সকাল বেলা; আর সকাল কি 
খুব কাছে নয়? 
পারা ১২ ওয়ামা মিন দা-ব্ব 



































ও ২৫৩ 


টিটি 


শা ৩ ঠা পাপা 


০০০০ পা চি আ ৮০০০ এ 


চি রি 


পা ভিপি শ9/ 


5 5238১6211 ০তিত] 


ড//৬/.2100171790250917910179010.0109 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সর রাহুদ 


৮২. অতপর যখন আমার (আযাবের নির্ধারিত) হুকুম পতিত তাল ক্র 
এলো, তখন আমি সেই জনপদগুলো উল্টে দিলাম (6১549361014 0১ গজাপুঃ 


এবং তার ওপর ক্রমাগত পাকা মাটির পাথর নিক্ষেপ সিনে শান 
করতে শুরু করলাম, ও টিবি ০৮৯৬৫ ০৬৮৩ 











৮৩. এগুলো (অপরাধী ব্যক্তিদের নাম-ধামসহ) চর হণ 
তোমার মালিকের কাছে চিহ্নিত ছিলো,আর (গযবের) ০8)1০2৫ 2)০-০৫০১০ 


সে স্থানটি তো যালেমদের কাছ থেকে দৃরেও নয়! 6 








তে 
চে শা 





৮৪. মাদইয়ান (বোসী)-এর কাছে (পাঠানো হয়েছিলো) নেবে 

তাদেরই ভাই শোয়ায়বকে; সে (তাদের) বলেছিলো, [9. 16-০৯পচএ ৩5০5 
হে আমার জাতি, তোমরা আল্লাহর এবাদাত করো, ৮”? এ ] 1৭ 

তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই; (আর এ 124 রী 15৩ 
সে মাবুদেরই নির্দেশ হচ্ছে,) তোমরা মাপ ও ওযনে ০21 019211515250119-8 8 
কখনো কম করো না, আমি তো (অর্থনৈতিকভাবে) * 22৮৮ ০০ 5 

তোমাদের ভালো অবস্থায়ই দেখতে পাচ্ছি, (তারপরও ০০০ ৮1 ১৯৪১৮৫০১ 

















এমনটি করলে) আমি (কিন্তু) তোমাদের জন্যে এক ॥ ভল৯ত ০৫০ 
সর্বপ্রাসী দিনের আযাবের আশংকা করছি। € ৮৯৯৮ [98 ০০1০০ 








৮৫. হে আমার জাতি, তোমরা মাপ ও ওযনের ৮$৫5 17 
কাজটি ইনসাফের সাথে সম্পন্ন করবে, লোকদের ০1519 4.525011585 0925 


জিনিসপত্র (কম দিয়ে) তাদের ক্ষতি করো না, +2212%1 7011195২5৮0 
আর (আল্লাহর) যমীনে (কখনো) বিশৃহলা সৃষ্টি ₹৮ 
করো না। ৪ ০৪০০০১11955 3 





৮৬, যদি তোমরা (আল্লাহর ওপর) ঈমান এনে পভ 2 ৯০৯9 ৯ | 5 দু 5৮৮) অন্ত 
থাকো, তাহলে (জেনে রেখো.) আল্লাহ তায়ালা প্রদর্ত 2 ৬৯০ ৪০-৮০২৫ 01-৮ ১৯৯ 40155 

যে সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে, তাই 

তোমাদের জন্যে উত্তম। আমি (কিন্তু) তোমাদের 

ওপর পাহারাদার নই । 











৮৭. তারা বললো, হে শোয়ায়ব, তোমার নামায কি 

তোমাকে এই আদেশ দেয় যে, আমরা আমাদের 

দেবতাদের এবাদাত ছেড়ে দেবো, (এমন সব 

দেবতাদের)_ যাদের এবাদাত আমাদের পিতৃপুরুষরা ০৯... 

করতো, অথবা আমরা আমাদের ধন-সম্পদ নিয়ে যা 21441 ১ 01. 1850121112 
করতে চাই তাই করতে পারবো? (আমরা জানি) 

অবশ্যই তুমি একজন ধৈর্যশীল নেককার মানুষ! 9 02৪91 




















৮৮. সে বললো, হে আমার জাতি, তোমরা কি কখনো »₹০+ 1 এ *? 

ভেবে দেখেছো, আমি যদি আমার মালিকের পাঠানো 42 52৫ ০১৫ 01৮86) [98 ০5 
একটি সুস্পষ্ট দলীলের ওপর প্রতিষ্ঠিত থাকি, অতপর 2 ৮... 2১ ০ % ০ ৯৬ ২৪ 
তিনি যদি আমাকে তার কাছ থেকে উত্তম রেষেকের 09০55183345 35979 02১ ০০ 
ব্যবস্থা করেন; (তাহলে কি আমি তোমাদের তার ৯ 

পথে ডাকবো নাঃ?) আমি (কেখনো) এটা চাই না, যে ৮242 72015 41 ৮0141 বাতি 
(কথা) থেকে আমি তোমাদের বারণ করি, নিজে (তার ঠ সি 


বিরুদ্ধে চলে) তোমাদের বিরোধিতা করবো; আমি , 4 
আমার সাধ্যমতো (তোমাদের) সংশোধনই কামনা ০২৪৪০1০ ০7) 3 ১৯) ৩1 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ বি ২৫৪ ৬///%/.21000181780809171017001-019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 
করবো; আমার পক্ষে ততোটুকুই কাজ আঞ্জাম দেয়া ্ 

সম্ভব যতোটুকু আল্লাহ তায়ালা চাইবেন; আমি তার 

ওপরই নির্ভর করি এবং তার দিকেই ধাবিত হই। 

















৮৯. হে আমার জাতি, আমার বিরুদ্ধে (তোমাদের) *7 নি ৫, % 2৮ ৯ ৮৩৮৭৫ 
্ কি ক 
জেদ (এবং শক্রতা) যেন তোমাদের জন্যে এমন ০ ৪৮৪৪ --টাশীনঠ! [989 


এক (আযাবজনিত) বিষয়ের কারণ না হয়ে দীড়ায় ৪, & 
নত রর নে 20৩০০ 4৯ 


হবে, যেমনটি নূহ কিংবা হুদ অথবা সালেহের জাতির [৫ রি দুর 2 
ওপর আপতিত হয়েছিলো; আর লুতের সম্প্রদায়ের ৮9 9 2০] [5591 ১৪ 9 
(আযাবের স্থানটি তো) তোমাদের থেকে খুব বেশী রী ১ 




















৯০. তোমরা তোমাদের মালিকের কাছে নিজেদের এ নি০৯ তে ৮0৮ ১৮১০ ৯৮৪ ৮ 
গুনাহের জন্যে) ক্ষমা প্রার্থনা করো, অতপর (তাওবা ৩1, এ |9%9)-৮5-৮82)19১৯৯-০19 


করে) তার দিকেই ফিরে এসো; অবশ্যই আমার রব ভা 
র্‌ €9 ১9৪ +5 9 
পরম দয়ালু, ন্নেহময়। 9১9-৯ট ০8 








৯১. তারা বললো, হে শোয়ায়ব, তুমি যা বলো 4*2€ ০ ।₹% 210542 
তার অধিকাংশই আমাদের বুঝে আসে না, (আসলে) 4989 15০৫48204৮৪ 1916 
আমরা তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাদের মাঝে 21৮৮ ৬*্ঁ ১. 
খুবই দুর্বল, (আমাদের মাঝে) তোমার (আপন) 56৯) 45505 দে এ০০এ 019 
গোত্রের লোকজন না থাকলে আমরা অবশ্যই তোমাকে পক তক 21৮ 
পাথর নিক্ষেপ (কেরে হত্যা) করতাম, তুমি তো 35220502065, ০৯১] 
আমাদের ওপর খুব শক্তিশালীও নও (যে, তুমি কোনো 

প্রতিশোধ নিতে পারবে)। 

















৯২. সে বললো, হে আমার জাতি, তোমাদের টির কারের 

কাছে আমার গোত্র ভাই-বনু কিআল্লাহ তায়ালার ৮441 ৩০257 709 ৭ 
চাইতে বেশী প্রভাবশালী (যে, তোমরা ওদের *৬- এ 5৮৮০ ০৯০৫ £ ৫ 
দোহাই দিচ্ছো)? তাকে কি তোমরা তোমাদের (3১ 01583৪১৫959 ৮৪০)১19 
পেছনে ফেলে রাখলে? তোমরা যা কিছু করছো, 2৯. ০ ৮ দিক 
আমার মালিকের জ্ঞানের পরিধি দ্বারা তা অবশ্যই 9 ৮৮৯০০ 0390 ৮ 
পরিবেষ্টিত হয়ে আছে। 

















৯৩. হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের দু ২৮ ৯৬ ৭2. 5৮11৯৮1৮521 
জায়গায় যা কিছু করতে চাও করে যাও; আমিও তা দ1ঠা 


(আমার জায়গায় যা করার) করে যাবো; অচিরেই ৯১12 475 
তোমরা জানতে পারবে, কার ওপর এমন আযাব ০1০০ টু ৬১০৪৮ 
আসবে যা তাকে অপমানিত করে ছাড়বে, আর কে হি 224252 

মিথ্যাবাদী (তাও তখন জানা যাবে); অতএব তোমরা 198 83১ লি 2 ৯ 


(সেদিনের) নটি আমিও তোমাদের সাথে ইন 9” ৫ 




















৯৪. পেরিশেষে) যখন আমার (আযাবের) সিদ্ধান্ত ,**--০ 8 
এলো, তখন আমি শোয়ায়বকে এবং তার সাথে (৮৮৪০৯00৮থিকল্ 
যারা ঈমান এনেছিলো তাদের আমার নিজস্ব রহমত | ১-৯৮ পপ ৯৩৩৮৯ 











দ্বারা (প্রলয়ংকরী আযাব থেকে) বাঁচিয়ে দিলাম, [০2০৯১১25219 89119 ১ 





পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৫৫ ৬///%4.21000181780809171017001-019 


৬ব 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সুরা হুদ 
অতপর যারা যুলুম করেছে, তাদের ওপর এক মহানাদ £ ০7255 টানা 
আঘাত হানলো, ফলে মুহূর্তের মাঝেই তারা নিজেদের আর চি ০+০। ৬০ 


ঘরসমূহে উপুড় হয়ে পড়ে রইলো, ও ০ ৬২০৯১0১0155 রি 








পা টিপা এ) ক 9১০০ পাটি ৯ পানি 8 ঢু & শা 


৯৫. এমন হলো) যেন সেখানে কখনো তারা 
টব শুনে রাখো, এ ধ্বংসই ৬৪০৮5 1০০ স ০ ৪ ৩৪ 


ছিলো মাদইয়ান (বাসী)-এর চূড়ান্ত পরিণাম, (ঠিক) ০৯০ ৯ পা পা শি 
যেমন পরিণাম হয়েছিলো সামুদের! ৪ ১০৯) ০৩৯০1 











৯৬. আমি ক তার জাতির কাছে আমার নিতিটা়ারেন্রঃ 
৮৬ সুস্পষ্ট দলীসহ 6:79 0280০-১০০- ১2 
পাঠিয়েছিলাম 


2 


0 


শু ডট 








৯৭. (পাঠিয়েছিলাম) ফেরাউন ও তার পারিষদবর্ণের _ +*₹* মিনি ছাতা 
কাছে, এরা ফেরাউনের কথা মেনে চলতো, (অথচ) € ৪০১১৭ 19৯5১ 4০ 2935 এ! 
ফেরাউনের তো কোনো কাজ ও আদেশই সঠিক ত.ত৯৮৯ রি 
ছিলো না। ৪ ০৪১2 95০১ ১ 9 














৯৮. কেয়ামতের দিন সে তার (দেন্প্রাপ্ত) জাতির ; 2৮7৮০528০০৮ 
আগে আগে থাকবে, অতপর সে তাদের (জাহান্নামের) ১01-45020 :্ [549 (০৪৪ 


আগুন পর্যন্ত নেতৃত্‌ দিয়ে নিয়ে যাবে; কতো নিকৃষ্ট 2২০ 
সে জায়গা, রেধানেতারাদিয়ে তে 





£ 


€ ১9১৪০]| ১১911 ০9 








৯৯. এখানে (আল্লাহর) অভিশাপ তাদের পেছনে পাটি) ৪৯ পাত জপ /১-০ 2১৩ 
লাগিয়ে দযাহলো, আবার) কেয়ামতের দিনও 2০৯11 1959 £4 2৩৬ ৬1929 
(তারা কঠিন আযাবে নিমজ্জিত হবে); কতো নিকৃষ্ট ০৯৯7) ০2 

(এ) পুরস্কার, যা সেদিন (তাদের) দেয়া হবে। 398১1 53১] ০০৪ 








১০০. (হে নবী,) এ হচ্ছে (ধ্বংসপ্রাপ্ত) কতিপয় পাও ভা ০66০০ টি ১ 

জনপদের কাহিনী, যা আমি তোমার কাছে বর্ণনা করছি, 2০০ ০9 এ০ী। ৪৮১ ০2১ 
এদের (ধ্বংসাবশেষের) কিছু (এখনো) বিদ্যমান দাত রং 
আছে, (আবার কিছু) বিলীনও (হয়ে গেছে)। ৪ ৩৮০০ 2০০ (০০ 














১০১. (এ আযাব পাঠিয়ে) আমি তাদের ওপর যুলুম টি নি ৯1৩ ৯ চিত পাপ 
করিনি, যুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের ওপর (০১৮৪৮-১119৮.5 ৬/9-৮৪৮০ 9 
করেছে, যখন তাদের ওপর তোমার মালিকের আযাব * ৮ ৯ *প ৮ দু। ০০০11 ৪৫৯৫ ৯ ৫21 
নাধিল হয়েছে, তখন তাদের সেসব দেবতা তাদের ৬০ ০৪০৭ (পপি ০4 
কোনো কাজেই আসেনি, যাদের তারা আল্লাহর বদলে , 5147 20212 (ঘ্দু৪ ৭? * 
? 448 
ডাকতো, বরং তারা (সেদিন) এদের ধ্বংস ছাড়া অন্য ৪) ১০ গী 11 (লি ৪ 1 33 


কিছুই বৃদ্ধি করতে পারেনি । এস 58 ০5951009 














পাত ৬ 


১০২. €হে নবী,) তোমার রব যখন কোনো জনপদকে ,.'£1। £:1 
তাদের অধিবাসীদের যুলুমের কারণে পাকড়াও করেন, ১ ০০111 43 $৮10১45 


তখন তীর পাকড়াও এমনিই হয়; অবশ্যই তার রি গা 
পাকড়াও অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত কঠোর । গ ৪ 9402 শ্্ ৮০ তর ্ টি 

















১০৩. এ (কোহিনীগুলো)-র মাঝে তার জন্যে নিদর্শন ,8$1,112700 118 913 45 
্ (মজুদ) রয়েছে, যে ব্যক্তি পরকালের আযাবকে ভয় করে, '82814162) ৩ যু 1১8০1 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ *% ২৫৬ ৬///%4.21000181780809171017001-019 











এল 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সুরা হুদ 


সেদিন (হচ্ছে) সব মানুষদের একত্রিত করার দু ৯০৯ ৪৯৫ 
দিন, উপর স্তু) সেটা সবাইকে হাধির করার দিনও 1১০ ০০4 পে [98 ১ 
বটে। 


গু ৯-০ 0 গ ৮৩ 











১০৪. আমি সে (দিন)-টি একটি সুনির্দিষ্ট সময়ের 
জন্যে মুলতবি করে রেখেছি; 


১০৫. সেদিন (যখন) আসবে (তখন) কেউ আল্লাহর 
অনুমতি ব্যতিরেকে কোনো কথা বলবে না, অতপর 
(মানুষরা দু'দলে বিভক্ত হয়ে যাবে,) তাদের মধ্যে কিছু 
থাকবে হতভাগ্য গুনাহগার আর কিছু (থাকবে) ভাগ্যবান । 
১০৬. অতপর যারা গুনাহ করেছে, তারা থাকবে 
(জাহান্নামের) আগুনে, সেখানে তাদের জন্যে থাকবে 
(আযাবের ভয়াবহ) চীৎকার ও (যন্ত্রণার ভয়াল) 
আর্তনাদ 


5 





























১০৭. তারা সেখানে থাকবে চিরকাল- যতোক্ষণ 
88865518788 

হ্যা, তাদের কথা আলাদা যাদের ব্যাপারে তোমার ০) ০1, এই পে 
রব ভিন্ন কিছু চান; তোমার রব যখন যা চান তার ০৪ ৮ ৭ ছু 
বাস্তবায়নে তিনি একক ক্ষমতাবান। ৪ ৬২১ ০:০/৬ 
১০৮. (অপরদিকে) যাদের নেক পথে পরিচালিত ৮ রি 
রদ সেখানে ৬০১ 

তারা চিরদিন থাকবে, যতোদিন পর্যন্ত আসমানসমূহ ৃ রর 

ও যমীন বিদ্যমান থাকবে, তবে তার কথা আলাদা যা ঠ150545-:7575555 
তোমার রব ইচ্ছা করেন; আর এ জোন্নাত) হবে এক ॥ 2৯৮৯৫ পট ০ 

নিরবচ্ছিন্ন পুরস্কার, যা কোনোদিনই নিশেষ হবে না।  €) ১9১৯ ১৯ ৪0০০ * 57200 
১০৯. সুতরাং (হে নবী), যে ব্যক্তি (আল্লাহ তায়ালা) এল ০৮৯০ ৪৬০8 

ছাড়া' এসব কিছুর গোলামী করে, তাদের (শাস্তির) (৮5১7৯ ০০1৮5 2795 28403: 
ব্যাপারে তুমি কখনো সন্দিগ্ধ হয়ো না; আসলে) ওদের. 44 এ *2ঠীল। ৩০৪ ০৯ ০০৪৮ 
বাপ দাদারা আগে যাদের বন্দেগী করতো, এরাও * 0: ০2৮2%9| 2002810১625 


৯ | তাদের বন্দেগী করে; আমি এদের (অপরাধের) পাওনা 52221 

রুকু, পুরোপুরিই আদায় করে দেবো, তাতে বিন্দুমাত্রও কম ও ৩০৪৯৭ ১০১০৮০০৪১১০ 019 
করা হবে না। 
১১০. (হে নবী,) আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম, 1220 শা 4৫ ০5 * পুত 
অতপর তাতেও নানা রকম মতবিরোধ সৃষ্টি করা ০ | ৬১ 1৩১ 
হয়েছিলো; (আসলে) তোমার মালিকের পক্ষ থেকে ৬৮০ & ৪০০ এ 99,49 
এ (বিদ্রোহী)-দের ব্যাপারে যদি আগে থেকেই -০/৮০ ০,৩8১ প্র ৯ তে পা ৯ টিপা পা 


(পরকালের বিচার সংক্রান্ত) ঘোষণা না থাকতো, 4--2 5.2 (৪৯1-৪19 ক ০ 
তাহলে কবেই এদের ব্যাপারে (গযবের) সিদ্ধান্ত 
























































এসে যেতো; নিসন্দেহে এরা এ গ্রন্থের) ব্যাপারে ৪ ০4 
বিভ্রান্তিকর এক সন্দেহে নিমজ্জিত আছে। 








/ ০০০৮০০৮-০০ এছু 85 


১১১. অবশ্যই তোমার রব এদের কাজকর্মের পুরোপুরি 1] রা 3:৯5 ৭1 (০1১ 
৮৬ রর ০ 


তিনি অবশ্যই তার সব জানেন। 9) ১৮৫ 9গাল2 221 
পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৫৭ ৬///%4.21000181780809171017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সুরা হুদ 


১১২. অতএব (হে নবী), তোমাকে যেমনি করে 517,৮13 ৮72 ৮৮711728221 
আদেশ দেয়া হয়েছে তুমি তাতেই দৃঢ় থাকো, তোমার ৩০০০ ৬৪০০১ ০৫৪ 


সাথে আরো যে ব্যক্তি কেফরী থেকে) ফিরে এসেছে রে 
সেও (যেন তোমার সাথে সত্যের ওপর দৃঢ় থাকে), ৪ ১৮০০ 096231. 15:25 2 
তোমরা কখনো সীমালংঘন করো না; এরা যা কিছু 

করছে, আল্লাহ তায়ালা অবশ্যই তার সব কিছু 

দেখছেন। 

১১৩. (হে মুসলমানরা,) তোমরা কখনো তাদের দিকে -০:-9 ঢা ২৯০টি ৩৯ 

ঝুঁকে পড়ো না যারা যুলুম করেছে (লু করলে) এ সি ০৫৩) ৫1155 39 
জাহান্নামের আগ্তন তোমাদের করবে, আর ৭৬ ৭1225 
তেমন অবস্থায়) আল্লাহ তায়ালা ছাড়া তোমাদের 129 054195; ৬০৮০9 3] 
কোনো অভিভাবক থাকবে না, এরপর তোমাদের ০৮০৮৯ এজ 
কোনো রকম সাহায্যও করা হবে না। ৪ ০9১০: ১৮ 


১১৪. (হে নবী) নামায প্রতিষ্ঠা করো দিনের 521৫ 

দুপ্ান্তভাগে ও রাতের একভাগে; অবশ্যই মানুষের 5৬৭1 তি 8912|| এপি 
ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহকে দূর করে ১০০৩ ৩৯১০৭ ২23 ০1, 0৮। 
দেয়; এটা হচ্ছে (বিশেষ) উপদেশ তাদের জন্যে, 

যারা (আল্লাহকে) স্মরণ করে। $ ০8১৫1) (5১8১ ১ 


১১৫. তুমি ধৈর্য ধারণ করো, (জেনে রেখো) আল্লাহ পড়ে 
তায়ালা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না। ৪ ০৫০ 9৯ (০ ঢা ৩৫১০ 


পনি পা 


১১৬. এমনটি কেন হয়নি যে, যেসব উম্মতের লোকেরা * £1”% £. ৯৮ 2 
তোমাদের আগে অতিবাহিত হয়ে গেছে, (তাদের) পর 5 855811০50 ১915 


অবশিষ্ট লোকেরা (অন্য মানুষদেরকে) যমীনে বিপর্যয় ১৮০6] ৮5০09৮8 হল21ঠা্া 
সৃষ্টি করা থেকে নিষেধ করতো, তাদের মধ্যে আমি » 2, খা "৭০ বশ 

যাদের আযাব থেকে বাঁচিয়ে রেখেছিলাম এদের সংখ্যা বি (০₹০০-3531 5১81 
ছিলো নিতান্ত কম, আর যালেমরা যে (বৈষয়িক) রি তক দক 
প্রাচুর্য ছিলো তার পেছনেই পড়ে থেকেছে, তারা £ 42515 01 ০৪১৭ 6599 


ছিলো (আসলেই) অপরাধী । 4৯১০০ /১০০০া 


$ ০১০ 15065 

১১৭. এটা কখনো তোমার মালিকের কাজ নয় যে 
তিনি কোনো জনপদকে অন্যায়ভাবে ধ্বংস করে 2169 05১8| 41521 ৪) ০1 9 
দেবেন_ অথচ সে জনপদের অধিবাসীরা সংশোধনে ৯০ বি 
নিয়োজিত থাকে। ৪ ০৭০4-০০ ০1 9 
১১৮. (হে নবী,) তোমার মালিক চাইলে মানুষদের ৪ ০719 ৮৯ 
কই উঠানো মিনার কির 21001 এল এ) ঠা? 
আল্লাহ তায়ালা কারো ওপর তীর ইচ্ছা চাপিয়ে দেন পাপা পারছে কে তা 
না), আর এভাবে তারা সব সময় নিজেদের মধ্যে & ০৪৫৫৯০ 091545 8515 
মতবিরোধ করতে থাকবে, 
১১৯. তবে তোমার রব যার ওপর দয়া করেন তার * ০৫4৮ ৮ ৪৯০ 
কথা আলাদা; তাদের তো আল্লাহ তায়ালা এ জন্যেই ১৮585 015,৮০৯ 

করেছেন, (আর এটা লর্ঘঘত হলে) তাদের * পপ আক্রনদে 24৫ 212 5 অনুপ 
15 ৩০ ৮১৪৯ ৩৪০খ! ৩০ 2৮৮৫ ৮99 
তা হচ্ছে); অবশ্যই আমি জাহান্নীমকে ও টা 
ভেদ ৬ সিরিদিবিটা উ ০ ১০0119291 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৫৮ ৬///%4.21000181780809171017001-019 








































































































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউস 


১২০. (হে নবী,) আগের নবীদের কাহিনীগুলো আমি 17 1৮৫1 1721 * শি 52 
তোমাকে শোনাচ্ছি, যেন আমি এর দ্বারা তোমার 1 ০/+১:1 5৮1 ৬৫ ২৬০ ০০৪ 355 
মনকে দৃঢ়তা দান করতে পারি, এ সত্যের মাঝে ৮3১85121755 9)0162$ 4১: % 
যে শিক্ষা তা তোমার কাছে এসে গেছে: (তা ছাড়া ৯ * ৯5 বা 
রয়েছে) ঈমানদারদের জন্যে কিছু শিক্ষণীয় উপদেশ জী চা রি হিগা 

এবং সাবধানবাণীও। ভি 229৮ 


রা 











১২১. যারা ঈমান আনে না, তুমি তাদের বলো চ। 5 2০৩০৯ 2 
তোমরা ৃ » 19৮51 ০9:8৭! ০৪০ 
তোমরা তোমাদের জায়গায় যা করার করে যাও, আর ৈ তর ভি? ০ 


আমরাও আমাদের কাজ করে যাবো, & 030০015৫245 








১২২. তোমরা অপেক্ষা করো (জাহান্নামের), অবশ্যই ৪ 955822 যা 1955)15 





আমরা অপেক্ষা করছি (জান্নাতের) 
০ ৯ ৫০ 


১২৩. আসমানসমূহ ও যমীনের যাবতীয় গায়বের 41101 ১৭৬০5] 

বিষয় আল্লাহ তায়ালার জন্যেই (নির্দিষ্ট) এবং এর সব ৫ 53 টিক টি রি রর দি 
কয়টি বিষয় তার দিকেই ধাবিত হবে, অতএব তুমি ৮4৯1০ 05979 ৮০৯০১ 4৫ ১1 ৫৯১৪ 
তারই এবাদাত করো এবং একান্তভাবে তার ওপরই ” ্ ্ 
ভরসা করো; (হে মানুষ,) তোমরা যা কিছু করো সে 


সম্পর্কে তোমার রব মোটেই বে-খবর নন। 

















৯৬৫ 
৬ 
০ 


2১০) ১৮০5) 43) 


রঃ ধু বৃহমান রহীম আল্লাহ তায়ালার নামে 





১. আলিফ লীম রা? এগুলো (হচ্ছে একটি) সুস্পষ্ট লহ. *০] 





গ্রন্থের আয়াত । ও 5 
পপ 8০০ ০212 পাউি 


২. নিসন্দেহে আমি একে আরবী কোরআন (হিসেবে) নাধিল ২ 7+18+" 21821221012 
করেছি, আশা করা যায়, তোমরা (তা) অনুধাবন করতে পারবে। হি ৩১০ ০ ৪ 1 


রি 
না] 











1? 
পা পা ডি পা পাত ভিপ্র্ণা ৬ ৩6৩ টি 8 পা 
তক 





৩. হে নবী,) আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে (7)। ০ টি 
একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি, আমি তোমার ৫৯০1 ৩ 3 টা 


কাছে ওহীর মাধ্যমে এই কোরআন পাঠিয়েছি, যদিও 19 উ 01811 (95155101222 
তার আগ পর্যন্ত তুমি (এ সম্পর্কে) ছিলে সম্পূর্ণ প্‌ ৮৯১17) ৮ ভিন ৮ ৯০9 
বেখবর লোকদেরই একজন। ণে ০:৪১৮।| ৩০ 4475 ৩৮০ ০৮৯ 

















৪. (এটা সে সময়ের কথা,) যখন ইউসুফ তার “ 4 . 70,” ০*০118 
পিতাকে বললো, হে আমার পিতা, আমি স্বেপ্নে) ০5217 428 ০৪০98০10531 
দেখেছি এগারোটি ট তারা চাদ ও সুরুজ, আমি এদের রা ৮ 68885 8-1৮2 

? ০০৮৪70190 ১৮-০ ১৯1 ০৮79 
আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। রঃ 








৮৯ ৮9৮০৮ প্রা পাপা পা 
ঠ 


৩২১৯০ এ ০9 ১০819 





৫. (এ কথা শুনে তার পিতা বললো.) হে আমার %₹ 275 * ৪৪৩ ও ৮০1 2 
স্নেহের পুত্র, তুমি তোমার স্বপ্ন কিনতু) তোমার &$৯ 2৮75) ৮১০ | ৮78০0 
ভাইদের কাছে বলো না, (বললে) তারা অতপর ৪, +25111১ 76291 472 
তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আটতে শুরু করবে; (কেননা) ০1৮ ন্‌ রন পন রি 
নিসন্দেহে শয়তান মানুষের খোলাখুলি দুশমন । ০ ০ 9505 40১] ০৮ 














পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ চর ২৫৯ ড//4.9100119178080917101001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ মা ইউসুফ 


৬. এমনি করেই তোমার রব তোমাকে নেবুওতের ” 41242 টির এ 25181112 
জন্যে) মনোনীত করবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা ০” ক রর রি 13৫5 
শিক্ষা দেবেন এবং তীর নেয়ামত তোমার ওপর 35235055520 
ও ইয়াকুবের সন্তানদের ওপর তেমনিভাবেই পূর্ণ ... ২... ৮৮৮, 2৮, 

করে দেবেন, যেমনিভাবে এর আগেও তিনি তোমার 14971 &ু ষ্া 5৫ 4১985 01 রঃ 
পূর্বপুরুষ ইবরাহীম ও ইসহাকের ওপর তা পূর্ণ করে কি 
দিয়েছিলেন; অবশ্যই তোমার রব সর্বজ্ঞ কুশলী । 7 ০1, ৯19০৯১21৫৮5 ৩ 


£5৯5পা গু সি) 


রা রা 

















৭. ইউসুফ ও তার ভাইদের (এ কাহিনীর) মাঝে ৪ 117 (2481 
যারা সত্যানুসন্ধিৎসু, তাদের জন্যে প্রচুর নির্দশন ০143512৮579 ৩ 


রয়েছে। 90911 











৮. (এ কাহিনীটি শুরু হয়েছিলো ইউসুফের ভাইদের ৭ ০৯ এবি টিচার 
দিয়ে,) যখন তারা বললো, আমাদের পিতার কাছে এ! বি ৮9219 ৮9৮] 191 3 


পাপ পা ডি টি পটি। / পাপা 


নিসন্দেহে ইউসুফ ও তার ভাই আমাদের চাইতে বেশী 19091 ০, 12০12, 
রয়, (যদিও) দলে আমরাই হচ্ছি ভারী; রে ০12 ০৯০9 রা 
আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তিতে আছেন, উ ৬ ৬০৮০ ৪15 

















৯. (শয়তান তাদের পরামর্শ দিলো,) ইউসুফকে মেরে বিভা নি রুনা রব 
ফেলো অথবা তাকে কোনো (অজানা) ভূখণ্ডে নিক্ষেপ 0৯৭ 5)159৯51 2া০১৮91991 





5৯ পা ১ ৯ ০2 /৮ শি পাপা ৮ ৮টি /৯ 2 5 শিপ 


করে এসো, (এরপর দেখবে) তোমাদের পিতার দৃষ্টি ৮১০ ৩০199999০21 4৯9৮৪) 





তোমাদের দিকেই নিবিষ্ট হবে, এরপর তোমরা সবাই ' ৯ 
ভালো মানুষ হয়ে যেয়ো। ০ ০৯4 9 





১০. (এ সময়) তাদের মধ্য থেকে একজন বললো, -.৮*০।*?০:% 

না, ইউসুফকে তোমরা হত্যা করো না, তোমরা -৯+9%191--25 ১০৪5 টে 0 
যদি সত্যি সত্যিই কিছু একটা করতে চাও তাহলে ». +৮₹ ৮ ১০৭৮ পাত ৪২ ০৯ পি 
তাকে কোনো গভীর কৃপে ফেলে দিয়ে এসো, আসা ০৯ 421৭ ভ ০৬৯১৪595119 
রা পথে) কোনো যাত্রীদল তাকে উঠিয়ে নিয়ে ছু 91802] 














7 
শার্পি 





১১. (এক পর্যায়ে) তারা বললো, হে আমাদের পিতা, জিনা দা 0101906 19 


এ কি হলো তোমার, তুমি কি ইউসুফের ব্যাপারে , রর 
(আমাদের ওপর) ভরসা করতে পারছো না, আমরা ৪ ০১০ 4019 
অবশ্যই সবাই তার শুভাকাং 

















১২. আগামীকাল তাকে তুমি আমাদের সাথে (জংগলে) প্ন 1812 "22 12 
যেতে দিয়ো, সে (আমাদের সাথে) ফলমূল খাবে ও 401019০৮189 098 192 ১১ 
খেলাধুলা করবে, আমরা নিশ্চয়ই তার রক্ষণাবেক্ষণ রি 095 লি 
করবো । 











১৩. সে বললো, এটা অবশ্যই আমাকে দুশ্চিন্তা দেবে ত্র ০72 
যে, তোমরা তাকে নিয়ে যাবে, (তদুপরি) আমি ভয় 4219+১০- 01০5৫52 514 


5 £৯ ৮9৮ পর 


করছি (এমন তো হবে না), কোনো বাঘ তাকে খেয়ে 2 ০] পারে ৫) ০2 
ফেলবে, অথচ তোমরা তার ব্যাপারে অমনোযোগী ৫৭ 
থাকবে! ও ৩92 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ *% ২৬০ ৬///%4.210001817808091710917001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৪. তারা বললো, আমরা একটি ভারী দল (-বদ্ধ শ্র+ ৮ ++ ৮251 পাঠা “5 
শক্তি) হওয়া সত্তেও যদি তাকে বাঘ এসে খেয়ে ০০ ০৯৭০ ৮5৪।। এ ০ 
ফেলে, তাহলে আমরা সত্যিই (অথর্ব) ক্ষতিগ্রস্ত 








হয়ে পড়বো! 

১৫. অতপর (অনেক বলে কয়ে) যখন তারা তাকে ৭১2৯5 ৮1 ০০৯ শত 2 
নিয়ে গেলো এবং তারা তাকে এক অন্ধ কৃপে নিক্ষেপ ৪3 ০115 * চি 315ল3 প্3 
করার ব্যাপারে সবাই একমত হলো, তখন আমি তা হও একে 
তাকে ওহী পাঠিয়ে জানিয়ে দিলাম, (একদিন) তুমি চন রি 
অবশ্যই এসব কথা এদের (সবাইকে) বলে দেবে, ও 09829 ০591৫০০১১৭০ 
এরা তো (কেউই এ ঘটনার পরিণাম) জানে না। 

















১৬. (ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে) রাতের কিছু নন্ঞপাি 
অংশ অতিবাহিত হবার পর তারা কীদতে কীদতে & ৩০৯৭ ৪ 
তাদের পিতার কাছে এলো; 








১৭. (অনুযোগের স্বরে) তারা বললো, হে আমাদের 1৫? £ তা ছু ছু 
পিতা, আমরা জেংগলে দৌড়ের) প্রতিযোগিতা ওটি নে 
দিচ্ছিলাম, আমরা ইউসুফকে আমাদের মাল সামানার 22০45311240 ডি ০:59 
পাশে ছেড়ে গিয়েছিলাম, অতপর একটা নেকড়ে 0 ২ 
বাঘ তাকে খেয়ে ফেলে, কিন্তু তুমি তো আমাদের ৪ ৬১০-০4 91914 ৬০%১ ০০১ 
কথা বিশ্বাসই করবে না, যতো সত্যবাদীই আমরা রি 

হই না কেন! 

















১৮. তারা তার জামার ওপর মিথ্যা রক্ত (মেখে) নিয়ে টি বারা 
এসেছিলো; (তাদের কথা শুনে) সে বললো, (আসল 85, 54৫ [42 4০০৪ 9৯9 


ঘটনা তো এটা নয়) বরং তোমাদের মন তোমাদের , টু ্ ০১০০, জা: রে রা রা 
জন্যে একটা খোরাপ) কথা বানিয়ে দিয়েছে, (এ *৩গ৯ ১৮৯১৭1১ রর 
অবস্থায়) উত্তম ধৈর্য ধারণই (আমার করণীয়); ৪ 08292 & 002451129 
তোমরা যে মনগড়া কথা বলছো সে ব্যাপারে আল্লাহ 

তায়ালাই একমাত্র সাহায্যস্থল। 

















১৯. (ইতিমধ্যে) একটি (বাণিজ্যিক) কাফেলা * ৮₹ 0৮ 0৯77%7 
দানে রা তা তারা রে পানি -৮৯১319 ০ 8৮2 4০22 


পাঠিত উর 


সংগ্রাহককে (সেখানে) পাঠালো, সে যখন তার বালতি , রী 

কুয়ায়) নিক্ষেপ করলো, অতপর সে (যখন) বালতি 218 ৩১৯০০ রঃ ক 
টান দিলো; তখন সে বললো, ওহে, সুখবর, এ (০১৮৯02219,821528 9১৮9 
তো (দেখছি) একটি বালক; (কাফেলার লোকেরা ভে লিনল 
বাণিজ্যিক পণ্য মনে করে) একে লুকিয়ে নিলো; ৪৯ ০১ 
আল্লাহ তায়ালা ভালো করেই জানতেন যা কিছু এরা 

তখন করছিলো । 




















২০. 85:30 রি ৯, এ 59589 
বিনিময়ে বিক্রি করে দিলো, (সহজে পাওয়ার কারণে) ১০৮০) রি ০ 
এ ব্যাপারে তারা বেশী (মূল্যের) পরত্যাশীও ছিলো না। বির 











২১. মিসরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিলো 74*১) ৮৮5 * 
সে (তাকে ঘরে এনে) তার স্ত্রীকে বললো, 4058 5০3০5 23281 ৪৩] 49 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৬১ ৬///%4.21000181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


সম্মানজনকভাবে এর প্রতিপালন করো, সম্ভবত (বড়ো নিপা 5 ৯ পা 0.4 
হয়ে) সে আমাদের উপকারে আসবে, অথবা তাকে 91৮-5 3০52১35023৫ 
আমরা নিজেদের ছেলেও বানিয়ে নিতে পারি; পাত ৯-০) ৪৮ ০০৫০ 
এভাবেই আমি (মিসরের) যমীনে ইউসুফকে প্রতিষ্ঠা ০০5] 045 0০৫9, | 19 8৫৯+৫ 


দান করলাম, যাতে করে আমি তাকে স্বপ্নের 114” গত রা 
ব্যাখ্যা (-সহ অন্যান্য বিষয়-আশয়) সম্পর্কিত জ্ঞান 325 2 ০০১১৬ 


শিক্ষা দিতে পারি; আল্লাহ তায়ালা (সব সময়ই) ৮115 1 ্ 1 
তার কর্মের বাস্তবায়নের) ওপর ক্ষমতাবান, যদিও ৬45 ১ ৮2 219 ৪3 1 




















শা ৮৯ শিপ নিপা পাপা পর 





অধিকাংশ মানুষ (তা) জানে না। [ ০০০ ০1 ১ 





২২. অতপর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো, ৮৮ তে ৮2-০-21৯%1 কিছ 21 পা চ.- 
তখন আমি তাকে নানারকম প্রজ্ঞা ও জ্ঞান দান ৮11০ 91৮ «91 5০০1 &1০ 0৮9 
করলাম এবং আমি এভাবেই নেককার লোকদের 


পুরষ্কার দিয়ে থাকি। ও ০০-পা। ৩৯ এ০৫9 











২৩. (একদিন এমন হলো যে,) সে যে মহিলার | £দু ৭০1৮, 8প৮ * এ। 8212 
ঘরে থাকতো সে তাকে তার প্রতি (অসৎ উদ্দেশে) ভিন 2 05112859109 
আকৃষ্ট করতে চাইলো এবং (এ উদ্দেশে) সে তার 5৫০ ০46১ 1৯41 ৩৪ 
ঘরের দরজাসমূহ বন্ধ করে দিয়ে (তাকে) বললো, _ ২. _ ২. ৬. 2 

এসো- (এ অশ্ীল প্রস্তাব শুনে) সে বললো, আমি : 9০৩০ ০9)2151954 
আল্লাহ তায়ালার কাছে আশ্রয় চাচ্ছি, অবশ্যই তিনি শা ৯০০ ১০ খু 
আমার রব, তিনিই আমার উৎকৃষ্ট আশ্রয়; আল্লাহ ও 05181101278 451 
তায়ালা (অকৃতজ্ঞ) যালেমদের কখনো সাফল্য 

দেন না। 


























২৪. সে মহিলা তার প্রতি (অসৎ কাজের) এরাদা ৩৮ ৫4৮ 
করলো এবং সেও তার প্রতি এরাদা (প্রায়) করেই তোিত2০59০43৮5387 
ফেলেছিলো, যদি না সে তার মালিকের নিদর্শন 422 5.5 2] এ] ১45) 05921) 
প্রত্যক্ষ না করতো, এভাবেই (আমি ইউসুফকে নি রে ডে রর রঃ 
নৈতিকতার উচ্চমানে প্রতিষ্ঠিত রাখলাম) যেন আমি 3:555281782617 ৪9711 
তার থেকে অন্যায় ও অশ্লীলতাপূর্ণ কাজ দূরে সরিয়ে টির 
রাখতে পারি; অবশ্যই সে ছিলো আমার নিষ্ঠাবান ও ০৯০৯৮] 
বান্দাদের একজন । 























২৫. অতপর তারা উভয়েই (সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উদ্দেশে) * পপি দু ভন ৩ 2৮৯৫ 
দরজার দিকে দৌড়ে গেলো, মহিলা পেছন দিক থেকে ৮ ০০৫2 ০০০89 412111822517 
তার জামা (টেনে) ছিড়ে ফেললো, এমতাবস্থায় তারা নী পাপ পা পাতা পার্টি ০০০ 
(ভয়েই) তার স্বামীকে দরজার পাশে (দেখতে) পেলো, ০ ৮116) 509755127 
তখন মহিলাটি (ইউসুফকে অভিযুক্ত করে) বললো,কি *+ হ 

শাস্তি হওয়া উচিত সে ব্যক্তির, যে ব্যক্তি তোমার স্ত্রীর ০1১11 ৪৫078 
সাথে অশ্লীল কাজের ইচ্ছা পোষণ করে? এ ছাড়া তার ৪০ জান বিশ 
র কি শাস্তি হতে পারে যে- তাকে হয় জেলে পাঠাতে গু 71০০9 ৬৯ 
হবে নতুবা অন্য কোনো কঠিন শান্তি (দিতে হবে)। 








পা পাপ £ পা শট হেল 














২৬. সে বললো, সে মেহিলা)-ই আমাকে অশ্লীল 
কাজের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিলো, (এ 
সময়) সে মহিলার আপনজনদের মধ্য থেকে ₹ 
একজন সাক্ষী বললো (তদন্ত করে দেখা যাক), 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ * ২৬২ ৬///%4.210001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 
যদি তার জামার সম্মুখভাগ ছেড়া হয়ে থাকে ০2 5. 2০০৯2 ৮15 
তাহলে (বুঝতে হবে, অভিযোগের ব্যাপারে) সে ১০১ ০5 ৩০ ১ এগ ০৫০1 
মহিলা সত্য বলেছে এবং সে হচ্ছে মি 
একজন, 





2৯ পা পা পা পা 








পা পাতিটি পা 


০9৫11 252 





5 পা পা পপ ৮9৮9 /৯ 0০ ০-০7 পে পার্ট 


২৭. আর যদি তার জামা পেছন দিক থেকে ছেঁড়া হয়ে ০26৫5 355 ০০ ০৪4০০০৪0৫19 


থাকে তাহলে (বেঝতে হবে), সে (মহিলাই) মিথ্যা 
কথা বলেছে এবং সে হচ্ছে সত্যবাদীদের একজন । 





পট পাশিটি পা 


৩৪১৪ 


পা ৪ রম 
ও ৬৯১১। 





২৮. অতপর সে (গৃহস্বামী) যখন দেখলো, তার * 
জামা পেছন দিক থেকে ছেঁড়া, তখন সে (আসল ০৮5 
ঘটনা বুঝতে পেরে নিজের স্ত্রীকে) বললো, কোনো 
সন্দেহ নেই, এটা তোমাদের (নারীদের) ছলনার 
অংশ, সত্যিই তোমাদের (মতো নারীদের) ছলনা 








বড়ো জঘন্য! 





২৯. হে) ইউসুফ, তুমি (এ নিয়ে বাড়াবাড়ি করা) 
ছেড়ে দাও এবং (হেনরী, ) তুমি তোমার অপরাধের 
জন্যে (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই 
তুমি অপরাধীদের একজন। 








£৯ ৯ পণ টি শটি ৯১৩টি 


(১58৯০19516০ ০০০১০ ০১০৪ 


$ 052541০০২৫3] ই ৫০১] 








৩০. (বিষয়টা জানাজানি হয়ে গেলে) শহরের (অভিজাত) 
নারীরা বলতে লাগলো, আযীযের স্ত্রী তার (যুবক) 
গোলামের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তাকে (তার 
গোলামের) প্রেম উন্ত্ত করে দিয়েছে, আমরা তাকে 
দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হয়েছে। 

















৯201 চিন 2৩ 85০3 ০9 
35০44 02053222 


॥ পা 
৯ 6০ 1 পাপ 


5 ৬2150 601 


ট্ট০ পাপা পা পা 


৮1৯ 928 








৩১. সে (মহিলা) যখন ওদের (কোনাকানি ও) ৪ 
চক্রান্তের কথা শুনলো, তখন সে ওদের (নিজের 
ঘরে) ডেকে পাঠালো এবং তাদের জন্যে একটি 
মাহফিলের আয়োজন করলো, (রৌতি 17 সে 
তাদের প্রত্যেক মহিলাকে এক একটি ছুরি দিলো 
অতপর (যখন তারা খাবার গ্রহণ করার জন্যে ছুরির 
ব্যবহার শুরু করলো তখন) সে (ইউসুফকে) বললো, 
(এবার) তুমি এদের সামনে বেরিয়ে এসো, যখন 
মহিলারা তাকে দেখলো তখন তারা তার রেপ 
যৌবনের) মাহাত্মে অভিভূত হয়ে গেলো (এবং ছুরি 
দিয়ে খাবার গ্রহণের পরিবর্তে) নিজেদের হাত তারা 
কেটে ফেললো, তারা বললো, আল্লাহর কসম, এ কি 
অদ্ভুত (সৃষ্টি!) এ তো কোনো মানুষ নয়; এ তো হচ্ছে 
এক ত ফেরেশতা! 























ঞচলা। ০12) ০১১৫০ ০০ 
8০০190০০৫9৫ ০৪1 ০০৫2হঠি 
৩ 6০৯1 5405 08 ৩৪৪ 


৬৯৪০৭ ৩৪৫৪ 2 4201 
13১০1, ১1585145542 088 
৪862 








৩২. (বিজয়িনীর ভংগিতে) সে মেহিলা) বললো, 
(এবার দেখলে; তো?) এ হচ্ছে সে ব্যক্তি, যার 
ব্যাপারে তোমরা আমাকে ভ€সনা করছিলে, হো) 
আমি তার কাছ থেকে অসৎ কিছু কামনা করেছিলাম, ” 
কিন্তু সে নিজেকে বাঁচিয়ে রেখেছে; তেবে) আমি £ 
তাকে যা করতে আদেশ করি সে যদি তা না করে £ 

















পারা ১২ ওয়ামা মিন দা-ব্বাহ ++ ২৬৩ 


/৯ ০-০/১-০ /৯ ্ 
১4৯১ ৫ ১১৫ ৪০৭। ০৫1৬ এ ৪] 
পা পা টিপা ঠা টি পুহিটিটি টার কাল 


০5 45৯১ ০54599 ১৪79 


ঠা 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সুরা ইউসুফ 
তাহলে অবশ্যই সে কারাগারে নিক্ষিপ্ত হবে এবং ৬০ পপর আত তা ৯০০ 
অপমানিতদের মাঝে গণ্য হবে। ৪ :০2১৯০।1 05165225 ০:52] 











৩৩. সে বললো, হে আমার রব, এরা আমাকে ৯০৪৮5 ০7০ ৪ 
যে পোপের) দিকে আহ্বান করছে তার চাইতে ১5৯৬৫ 2৫1০৩৯5৮০৩৪ 
কারাগার আমার কাছে অধিক প্রিয়, যদি তুমি এ ১+৪০-৯5 * এ৮ রি 
আমাকে এদের ছলনা থেকে রক্ষা না করো তাহলে ৮০ ৩৯০ (৪৮০ ১১১০ 31554 ] 
হয়তো আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাবো এবং এ ৯ ও দা 

(এক সময় হয়তো) আমিও জাহেলদের অন্তর্ভূক্ত ওঁ এও! 52445 ৬ 
হয়ে পড়বো! 























৩৪. অতপর তার রব তীর ডাকে সাড়া দিলেন, তার ০4৯2 2৪৩ যো টে হেরা 
কাছ থেকে তিনি মহিলাদের চক্রান্ত সরিয়ে নিলেন, € ৬১০৯ 4১০ ০১১45) ০১৯০০ 
নিশ্চয়ই তিনি (মানুষের ডাক) শোনেন এবং (তাদের ৯০, এত আ ৭০০ পথ 
যত তিনি জান ও ঁ ৮1৯11 ৮১০11 9১ 421 








৩৫. লোকদের কাছে অতপর এটাই (তখনকার ৯৮ ০4০৮৫ 
মতো) সঠিক (সিদ্ধান্ত) মনে হলো যে, তাকে নির্দিষ্ট | 190 চির (ভা 1০৮০ 
কিছু সময়ের জন্যে কারাগারে নিক্ষেপ করতে হবে, &- ০০০ ৮ 
অথচ ইতিমধ্যেই তারা (তোর সঙ্চরিত্রতার) যাবতীয় গু $ ৬৯ তি 

নিদর্শন দেখে নিয়েছে। 

















0 02 শা 


৩৬. (একই সময়) তার সাথে আরো দু'জন যুবকও 1771 
(সে) কারাগারে প্রবেশ করলো, (একদিন) ওদের জি ৬০৯৪০ 2০৩৭ 
একজন বন আমি স্বপ্লে) দেখেছি, 2 1525 1 নদ 











ঠপা তা 


ভল বল, আমি দেখেছিসিআমার মাধ ওপর 

রুটি বহন করছি, (কিছু) পাখী তা থেকে (খুটে খুঁটে) রি এ 342 তস 
খাচ্ছে, উভয়ই ইউসুফকে বললো); তুমি আমাদের [91 নিট সা ০35 
এর ব্যাখ্যা বলে দাও, আমরা দেখতে পাচ্ছি তুমি ৮ /” ৮ 

(আসলেই) ভালো মানুষদের একজন । ৪ ০০০০০০1০5১১ 




















৩৭. সে বললো (এ বেলা) তোমাদের যে খাবার 5878727 হি (পা 
দেয়া হবে তা তোমাদের কাছে আসার পূর্বেই নন [৮4 চা 
আমি তোমাদের উভয়কে এর ব্যাখ্যা বলে দেবো, ৮1542 00251435902 ডি 
(আসলে) এ হচ্ছে সে জ্ঞানেরই অংশবিশেষ, রি £ ৬৪ ৯:০০ ৭ রি পানি 01 
যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন; আমি 28:60, (85৬ হান 
ইতিমধ্যেই তাদের জাতিকে বর্জন করেছি যারা ১৮ ৪৪ ১০৯৫ 2 
হু 1, 
আল্লাহর ওপর ঈমান আনে না, (উপরন্তু) তারা 85531 ৮১94 2৩984 [9545 


০০ 1 ১০9 


আখেরাতেও বিশ্বাস করে না। € 09 























৯57 সে 


৩৮. আমি আমার পিতৃপুরুষ ইবরাহীম, ইসহাক | 

ও ইয়াকুবের মিল্লাতের অনুসরণ করি; (ইবরাহীমের ৩9৯০৫ ৬3 45 ০5 
অনুসারী হিসেবে) এটা আমাদের শোভা পায় না যে, 407) [21 দারদা নব 
আমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করবো; ₹ : 428১৩ ০৫ চারা 
(তাওহীদের) এ (িত্তরাধিকার) আমাদের ওপর এবং ৫৮91-৮1-০4 323০ ৬০ ১১৪ ১৪৪ ৬০ 
সমত্ত মানুষের ওপর আল্লাহ তায়ালার অনুগ্বহেরই পা ৯১-০০-৪৪১৩ প্পানিত ও 

একটা অংশ, কিন্তু অধিকাংশ মানুষই (এ অনুগ্বহের) শু ৪ 093285% ১/। 5 ৬৫2 ১৭ 
কৃতজ্ঞতা আদায় করে না। 

পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৬৪ ৬///%4.210001817802809171017001-019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 


৩৯. হে আমার জেলের সাথীরা (তোমরাই বলো, ৮*ঠএদু্ 1৮ 
মানুষের জন্যে) ভিন্ন ভিন্ন রব ভালো- না ১১০০ ০০৪১ি উল] তেলে 











মহাপরাক্রমশালী এক আল্লাহ তায়ালা! উ3681 6515) 2। [ফর 


৪০. তাকে ছেড়ে তোমরা যাদের এবাদাত করছো, তা ৮1 « ব্রন মরার 
তো কতিপয় নাম ছাড়া আর কিছুই নয়, যাতোমরা দা 15859545458 
ও তোমাদের বাপদাদারা (এমনি এমনিই) রেখে 281 ৫ টা, রাঃ শি বিজিবেড 
দিয়েছো, আল্লাহ তায়ালা সে ব্যাপারে কোনো দলীল টে ৮ 2০৮ 52৮৮ 


প্রমাণ নাযিল করেননি, (মূলত) আইন জারি করার * 4 ৫০11, ৬৮1০৮2০০৪ 
অধিকার একমাত্র আল্লাহ তায়ালার; আর তিনিই ০* ৬ সি তে 
আদেশ দিচ্ছেন, তোমরা তিনি ছাড়া অন্য কারো ৩30 এ1১801811৯0-সি 
গোলামী করবে না; এটাই হচ্ছে সঠিক জীবনবিধান, _ -**: 14০৬৫? 


কিন্তু মানুষদের অধিকাংশই (এটা) জানে না। 9 05৮58 070 8 ০9 2 























৪১. হে আমার জেলের সাথীরা (তোমাদের স্বপ্রের * ৮1৮2৫ 
ব্যাখ্যা হচ্ছে), তোমাদের একজন সে তার মালিককে এআ ০৫৩০ ৯ ০১৩৪ 


-9-97পা  ৮9 বডি তা চিতা 17 স্টপ তােশা 


শরাব পান করাবে, আর অপরজন, যার মাথা থেকে 71155 [এগ9িহ 

পাখী (টে খুঁটে) রুটি খাচ্ছিলো, লে অচিরেই ০ ৯ তস্য না 
শুলবিদ্ধ হবে (এই হচ্ছে সে বিষয়টির ব্যাখ্যা), যা (5০11) "| $,4০1) ০ ] 
তোমরা উভয়ে জানতে চাচ্ছিলে, (ইতিমধ্যেই কিন্তু) রর ০৪ তিতা 
তার ফয়সালাও হয়ে গেছে! ও ৬০০০০ এ 











৪২. তাদের মধ্যে যার ব্যাপারে সে মনে করেছে, ॥ ৯92) 1৮৮৯০ ৯৫ ০4 57 ভু) 42 
সে মুক্তি পেয়ে যাবে, তাকে ডেদেশ্য করে) সে ৩3১1০950616 ৩9145 
বললো, (মুক্তি পাওয়ার পর তুমি) তোমার মালিকের ৮” ৮১, ০7 %5 

কাছে আমার কথা বলো, কিন্তু (সে মুক্তি পাওয়ার 43 3) ১5১ ৬৮৪ 2০50, 5) ৩5 
পর) শয়তান তাকে তার মালিকের কাছে (ইউসুফের ৯৬ 

কথাটা বলতে) ভুলিয়ে দিলো, ফলে কয়েক বছর € ০৯০৮ €23 ৬৯] & পি 
সময় ধরে সে কারাগারেই পড়ে থাকলো । 




















৪৩. (একদিন) বাদশাহ (তোর পারিষদদের) বললো, 1, 16 27 «1 নখ 1111 
আমি স্বেগ্নে) দেখলাম, সাতটি পাতলা গাতী সাতটি জার 5 
মোটা ী খেয়ে ৮ ) সাতটি 12 (8১72 পারা ৩৩ হি ্ 2/৯৮ 0-০০-৪৮ ত 
৮৮৮৭ আর শেষের সাতটি (দেখলাম) 4 রি পদ 8 
শুকনো, হে (আমার দরবার) প্রধানরা, তোমরা ০10,০০৪ 9 
আমাকে এ স্বপ্রের ব্যাখ্যা বলে দাও যদি তোমরা এড রে 92 
(কেউ এ) স্বপ্নের ব্যাখ্যা জানো! ৪০১৯০৪৮4-৫৩:০৪০ও 











সি 


৪৪. তারা বললো (হে রাজন), এ তো হচ্ছে কতিপয় * +%172€ 212211115 
অর্থহীন স্বপ্ন, আমরা তো (এ ধরনের) অর্থহীন স্বপ্নের 9 [১০1 টি ে 


ব্যখ্যা জানি না। ৪ ০22 [১৯ 95905 








৪৫. যে দু'জনের একজন (কারাগার থেকে) মুক্তি ₹৯+ ৮141৮০৯1৩৭8 দি প 
পেয়েছিলো, দীর্ঘ দিন পর (ইউসুফের কথা) তার ০৯5৫2915551 ০1 05 
মনে হলো, সে (দরবারী লোকদের কথাবার্তা শুনে) "৫৫০ (ও 
বললো, আমি এক্ষুণি তোমাদের এ স্বপ্নের ব্যাখ্যা বলে ও 90530 44490৮৫5001 এ 
দিচ্ছি, তোমরা আমাকে (কারাগারে ইউসুফের কাছে) 

পাঠিয়ে দাও। 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৬৫ ৬///%4.21000181780809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সুরা ইউসুফ 


৪৬. রা রর 2০০০০১০৬০০০ $১১। ৪০৯ 
খেয়ে ফেলছে এবংসাভটিস শ্যামল ফসলের শীষ অপর 245 7515-2-8 
লা চকনোলীয একথা ভিমিদামাদেররদে পহ ৮১০৯৫০০পি 


দাও, আমি আশাকরি (এ ব্যাখ্যা নিয়ে) মানুষদের কাছে £ ০৮৮ "পুঁত। 450,112 17, 
ফিরে যাবো, হয় তো (এর ফলে) তারা [হ্বপ্রের ব্যাখ্যার ৪ ০১০৫-৯০ 14187 4,৬ ১7 


সাথে তোমার মর্যাদা সম্পর্কেও) জানতে পারবে । 














পপ পা পা ডি পা ছিল শে 


৪৭. সে বললো (এ স্বপ্রের ব্যাখ্যা হচ্ছে), তোমরা [9 টা 
ক্রমাগত সাত বছর ফসল ফলাতে থাকবে, অতপর 1(৮551513 ০৮০০ ৮৮ ০9০১৯১ ০5 
ফসল তোলার সময় আসলে তোমরা যে পরিমাণ ৩15 2 7) (8১-০৯-০১০৪ বু স্তি তত 
ফসল তুলতে চাও তার মধ্য থেকে কিছু অংশ তোমরা -*৮ ১০5 ১1 4৮৮ ৮9১০১-৮৪০ 
খাবারের জন্যে রাখবে, তা বাদ দিয়ে বাকি অংশ (যাতে 
করে বিনষ্ট না হয় সে জন্যে) শীষসমেত রেখে দেবে । 














৪৮. এরপর আসবে সাতটি কঠিন (খরার) বছর, 

যা এর আগের কয় বছরের (গোটা সঞ্চয়ই) খেয়ে 1 ৪88 ৪০ 
ফেলবে, যা তোমরা আগেই এ কয় বছরের জন্যে মর 
জমা করে থাকবে, তার সামান্য পরিমাণ ছাড়া, যা ্ 


তোমরা বৌজের জন্যে) রেখে দেবে । 











৪৯. অতপর একটি বছর এমন আসবে, যখন মানুষের 
জন্যে প্রচুর বৃষ্টি বর্ষণ করা হবে, তাতে তারা (প্রচুর) 
ংগুরের রসও বের করবে। 














৫০. (একথা শুনে) বাদশাহ (আগ্রহের সাথে) বললো, 

17, যখন (শাহী) দূত 

তার কাছে (এ খবর কারাগারে) এলো, তখন 122 শি 1) %৯)710 2৮০ 
সে বললো (আমার বিরুদ্ধে আনীত অভিযোগ আগে 44--”5 413) ০1 ০ ০৩ ০9৮১] 
তদন্ত হোক), তুমি বরং তোমার মালিকের কাছে -৮” ৯7 7522 

মিনা রে করো, সে নারীদের ০৪৪৪ ০৪ 2 ৪০]| 966 
( ) নট ট £ যারা (প্রকাশ্য মজলিসে) 2৯) £ ৬৩ 5 
নিজেদের হাত কেটে ফেলেছিলো (আমি জানি), ৪৮৮০ ৩৯৩৯৪ ৪9১০ 
আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সম্যক অবগত । 


























১25০%171 ৬ ০০৪ ৮১03 31 ০৫:৮2 
পি 4৯০ ৮৮০ 55 ৩৪০ রা 
ই 11184022 
পি লই ১৯১০০4১2190 3 ন্ 
১5111888858 ভ 035১৯ তা 

















৫২. রোস্ত্রীয়) তদন্তের খবর শুনে ইউসুফ বললো,) 7 
এটি (আমি) এ জন্যেই (করতে বলেছিলাম), যেন ০5810 মা 1 [৯ ] 0১ 


বাদশাহ জেনে নিতে পারে, আমি (আযীযের) 
অবর্তমানে কখনো (তার আমানতের) খেয়ানত 
করিনি, অবশ্যই আল্লাহ তায়ালা খেয়ানতকারীদের 
সঠিক পথ দেখান না। 

পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ *% ২৬৬ ৬///%4.210001817802809171017001-019 











তর ০০ ৬৩৬ 2 99 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সুরা ইউসুফ 





(5৮:০৫ ০ 2০০০ ০০ 2৩ 
৫৩. আমি আমার ব্যক্তিসত্তাকেও নির্দোষ মনে করি | /ন্ ১৩1০৫০০৩১05 








টা না, অবশ্যই (মানুষের) প্রবৃত্তি মন্দের প্রতিই প্ররোচনা 


এ দিতে থাকে, অবশ্য তার কথা আলাদা যার প্রতি “491, “437 1215) 1 
| আমার রব দয়া করেন; নিসন্দেহে আমার রব ভি ৫ 


€& গত /৯ ০ -০৫ 


ক্ষমাশীল, পরম দয়ালু। €)৮৯৯-)-)9 


৫৪. বাদশাহ বললো, তাকে আমার কাছে নিয়ে 2*। ৯৮৯47 

এসো, আমি তাকে একান্তভাবে আমার নিজের জন্যে 4০1৯৭] রর 200928| 1০1 909 
নদৃষ্ট করে রাখবো, অতপর বাদশাহ যখন তার সাথে ₹*-? টিপি 

কথা বললো, (তখন) সে বললো, তুমি আজ সত্যিই [9শা এ ০ 4৮০৮৮৩হ ৭৫৮০৪] 


আমাদের কাছে একজন সম্মানী ও বিশ্বস্ত ব্যক্তি! ভ৯ 7৯৮৫৯ পরশ 


৫৫. সে বললো, (যদি আমাকে বিশ্বস্তই মনে করো *41.. ১ 2214৭ 1 
তাহলে) রাজ্যের এ (বিশৃংখল খাদ্য)-ভান্ডারের ওপর রিও ০১% 921১ চে চি £ 1 


আমাকে দায়িতৃশীল বানাও, অবশ্যই আমি একজন € ৭1 68 
রগ €০ কক কক 
বিশ্বস্ত রক্ষক ও অভিজ্ঞ বটে । পা র্প 















































৫৬. এভাবেই আমি ইউসুফকে (মিসরের) ভূখন্ডে হ (১৬১৬ (£ ৫ 67 80167 
ক্ষমতা দান করলাম, যেন দেশের যেখানে ইচ্ছা রর ০ রে 
সেখানে সে বসবাস করতে পারে, আমি যাকে চাই (০৯১৪০৮০১০৪৭ ৬৯৪৭ 125 219 
তার কাছেই আমার রহমত পৌছে দিই, আমি কখনো ডিনার রা এ 


নেককার লোকদের পাওনা বিনষ্ট করি না। ৪ ০৮০০০] ১৯৮0 89 28) ৬০ 














পাপা ১০১০ 1 £১ -০ 7৯ পারা 


৫৭. যারা (আল্লাহর ওপর) ঈমান আনে এবং তাকে 17242151557 
ভয় করে, তাদের জন্যে আখেরাতের পাওনা রয়েছে, বি ছি রি 


যা অনেক উত্তম। ৩৩৮৯৭ 


৮৪]-০ 





৫৮. ইউসুফের ভাইয়েরা (দূর্ভিক্ষের রসদের জন্যে ।*171+7 7 পে ৫৯০ রত 
মিসরে) এলো এবং (একদিন) তারা তার সামনেও ৮ 4৮5০ রি ০৮৭ ০1 রব 
হাযির হলো, সে তাদের চিনতে পারলো, (কিন্তু) 2০৪ এন ৯০৩ ৯ এ্পুপপাশু 
তারা তার জন্যে অচেনাই থেকে গেলো । ৪ 49 9১৯৮ 44৮০9০95১৯১ 

















৫৯. যখন সে তাদের রসদের ব্যবস্থা (সম্পন) ৯০০ পার" ৬০০৮ 
করে দিলো, তখন সে (তাদের) বললো, (পরেরবার ১৪০৭ ৯01০ প১০৯!পগ 


5৯৬ 72 ৩ 


তোমরা) তোমাদের পিতার কাছ থেকে তোমাদের (0955 সুতি ০৩ টা 
(বৈমাত্রেয়) ভাইটিকে নিয়ে আমার কাছে আসবে, 5 
তোমরা কি দেখতে পাচ্ছো না, আমি (মাথা হিসেবে) ৪ ০০০] 5০5 994541 &7 
মেপে রসদ দেই, আমি একজন উত্তম অতিথিপরায়ণ 

ব্যক্তিও বটে। 














পর ৯:/১-97৮ ডে পা 


৬০. যদি (আগামীবার) তোমরা তাকে নিয়ে আমার 2 2:30, পা ০0 
কাছে না আসো, তাহলে আমার কাছে কিনতু তোমাদের ৩১১০৮০০3৪29 


জন্যে (আর) কোনো রসদ থাকবে না, (সে অবস্থায়) 
তোমরা আমার কাছেও ঘেঁষো না। 








০০ পািতি পাপা 


59০১৯ ২9 








পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৬৭ /৬/৬/.810012180809117101001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সুরা ইউসুফ 


৬১. তারা বললো, এ বিষয়ে আমরা তার পিতাকে ০ ০,৮৭৫ ০৩ 
অনুরোধ (করে সম্মত) করবো, আমরা অবশ্যই 9995 0152 553915০ 196 


(তাকে আনার চেষ্টা) করবো। 

















৬২. সে তার রেসদ) কর্মচারীদের বললো, এ রর ৮502519৯145 ১২৪] 008 
18০১5 ডি রর 


দাও, যাতে করে ওরা তাদের আপনজনদের কাছে 655; ৮911-11-3 
ফিরে গেলে তা চিনে নিতে পারে, সম্ভবত (এ চা 


কারণেই) তারা (আবার) ফিরে আসবে । 90585 "গাঁ ০4201 














৬৩. যখন তারা তাদের পিতার কাছে ফিরে গেলো, ?,1? পট ৮112৮ 4 21৯৩৮ 
তখন তারা বললো, হে আমাদের পিতা, আমাদের ৫০ 65650191650 
(ভবিষ্যতের) রসদ বন্ধ করে দেয়া হয়েছে, অতএব .1:44%1% রি ৭১727 

তুমি আমাদের ভাইকে আমাদের সাথে যেতে দাও, ০১0৮ [04০১0 0৮015 
যাতে করে আমরা (তার ভাগসহ) ওযন করে রসদ 1 ৭ পন 9) 
আনতে পারি,অবশ্যই আমরা তার হেফাযত করবো । ভ ০2৪81411019 




















৬৪. সে বললো, আমি কি তার ব্যাপারে তোমাদের * ্ 
4০15 5 
ওপর সেভাবেই ভরসা করবো, যেভাবে ইতিপূর্বে সপ ত০৯। এ ০1০5 


তার ভাইয়ের ব্যাপারে আমি তোমাদের ওপর ০1 রা 455 
ভরসা করেছিলাম; (অবশ্য) আল্লাহ তায়ালাই হচ্ছেন ০০৬ 


(মোনুষের) উত্তম রক্ষক এবং তিনি সর্বশেষ্ঠ দয়ালু। ও ০০৯১] ৮৯১99 














৬৫. অতপর তারা যখন মালপত্র খুললো তখন তারা ” 23 এপাশ 0৭ এ তপু জাত 
(যা দিয়ে রসদ খরিদ করেছিলো- দেখতে) পেলো, ০৪০ 319৩৯১৮৮০১৯ 
সে মূলধন তাদের (পুরোপুরিই) ফেরত দেয়া হয়েছে; ৮( 1881757 5, গা 
(এটা দেখে) তারা বললো, হে আমাদের পিতা, ৮ 5, _. ৭ 5 ৩ ৯ 
(এর চাইতে বেশী মহানুভবতা) আমরা আর কি ০ ১০592] ০১১ 07২০025 ৮১৯ 
চাইতে পারি; (দেখো) এই হচ্ছে আমাদের মূলধন যা .. রিনার রিকি 
আমাদের ফেরত দেয়া হয়েছে; (এবার আমরা যাই 1১১০৬ ৫৮25 পদ 
এবং) আমরা আমাদের পরিবারের জন্যে রসদ নিয়ে 

আসি, আমরা আমাদের ভাইয়েরও হেফাযত করবো 

এবং (ভাইয়ের কারণে) আমরা অতিরিক্ত একটি উট 

(বোঝাই) রসদও আনতে পারবো; এবারের রসদ তো 

পরিমাণে কম। 




















৬৬. সে বললো, আমি কখনোই তাকে তোমাদের ০ ৮. ০ পপ 21,9101$ 
সাথে পাঠাবো না- যতোক্ষণ না তোমরা আল্লাহর 4৮151 
নামে (আমাকে) অংগীকার দেবে যে, তোমরা অবশ্যই 

তাকে আমার কাছে ফিরিয়ে) আনবে, তবে যদি 

তোমরা নিজেরাই (সমস্যায়) পরিবেষ্টিত হয়ে যাও, 

তাহলে সেটা ভিন্ন কথা, অতপর যখন তারা তার 

কাছে তাদের অংগীকার নিয়ে হাযির হলো, তখন সে 

বললো,আমরা যা কিছু বলছি, আল্লাহ তায়ালাই তার 

ওপর কর্মবিধায়ক। 























পারা ১৩ ওয়ামা উবার্রিউ ৮ ২৬৮ ////4-810018179808016111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সুরা ইউসুফ 


৬৭. সে বললো, হে আমার ছেলেরা, তোমরা একই ০০ /১০ পা টিটি 
দরজা দিয়ে (নগরে) প্রবেশ করো না, বরং ভিন্ন ১১193-05212595% তল 099 
না ৫ 21০5 )লি তা ০212299 


পান চল 


আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাদের কোনো ১ চি 1১8, 401 
কাজেই আসবো না; বিধান (জারি করার কাজ) শুধু € ” 5 ৩৪৩৫৫ সি 


পা পাপা ভি ৮৯ প্রা পা ঠা পা ভিন 


আল্লাহ তায়ালার জন্যেই নির্দিষ্ট); আমি (সর্বদা) 00941345059 ০1495 4৮155 এ ১48 
তার ওপরই নির্ভর করি, যারা ভরসা করে তারা যেন তিনিও 
আল্লাহর ওপরই ভরসা করা। ও ০১9০9] 


৬৮. অতপর তারা (সেখানে) ঠিক সেভাবেই প্রবেশ ,”2*. 272৮0৮1৮101 
করলো যেভাবে তাদের পিতা তাদের আদেশ *৯১%1 ০৯০ ০৯ ত218 ৯ 2 
করেছিলো; (যদিও) আল্লাহ তায়ালার ইচ্ছার সামনে &+% + 12775 
এটা কোনোই কাজে আসেনি, তবে হ্যো,) এটা ছিলো ৮৮০4 ০৫৯ 


ইয়াকুবের মনের একটি ধারণা, যা সে পূর্ণ করে ৬০৪০০১০58৮০ 
নিয়েছিলো, অবশ্যই সে ছিলো অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, 
কেননা তাকে জ্ঞান আমিই শিক্ষা দিয়েছিলাম, কিন্তু 

৮ | অধিকাংশ মানুষই (তা) জানে না। 





























রা 

















৬৯. যখন তারা ইউসুফের কাছে হাযির হলো, তখন 

সে তার (নিজ) ভাইকে তার পাশে (বসার) জায়গা 

দিলো এবং (একান্তে) তাকে বললো, আমি হচ্ছি 

তোমার ভাই (ইউসুফ), এরা (তোমার আমার সাথে) দু 

যা করছিলো তার জন্যে তুমি কোনো কষ্ট নিয়ো না। ৪০৭ 19৫ 

















৭০. অতপর সে যখন তাদের রসদপত্রের ব্যবস্থা *. ₹”1%% ৯০০৮ আনি 
চূড়ান্ত করে দিলো, তখন তার ভাইয়ের মালপত্রের ০1 0৯৯0৩৯৪০০১০ ও 
মধ্যে সে একটি (রাজকীয়) পানপাত্র রেখে দিলো, ”*1 ভ ৬৫৮ পভুর্ঘআ 

(এরপর যখন তারা রসদ নিয়ে রওনা দিলো, তখন) স1192053- ৩১০ এ) 
একজন আহ্বানকারী ডাক দিয়ে বললো, হে কাফেলার রি নমর ০] 
যাত্রীদল (শোহী পানপাত্র চুরি হয়ে গেছে), আর ভি 01590 শি 








নিসন্দেহে তোমরাই হচ্ছো সে চোর! 





৭১, ওরা তাদের দিকে (একটু) এগিয়ে এলো এবং £ শিরা ওটি টিপান্িপ্রণা ও রি পা 
জিজ্ঞেস করলো, বলো তো! কি জিনিস যা তোমরা ও 09088 |? ০2 19419 195 
হারিয়েছোঃ 


৭২. তারা বললো, আমরা রাজার পানপাত্র হারিয়েছি, রিল 
যে ব্যক্তি তা (খুজে) আনবে, (তোর জন্যে) উট 13৮5০ ৩৫০ £1% 38015৫ 


বোঝাই (রসদের ব্যবস্থা) থাকবে এবং আমিই তার 
যামিন থাকবো । 


৭৩. তারা বললো, আল্লাহর শপথ, তোমরা ভালো চ ৯০৯, ন্ট ঘু) পি কিল 
করেই (একথা) জানো, আমরা (এ) দেশে কোনো ০০৯০৪ ৮০০ 4/01910 
রকম বিপর্যয় সৃষ্টি করতে আসিনি, (উপরন্তু) আমরা 

চোরও নই! 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ক ২৬৯ ////4-810018179808016111017001-019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সুরা ইউসুফ 


৭8. লোকেরা বললো, যদি (তন্লাশি নেয়ার পর) রাতের রো তেরা 
তোমরা মিথ্যাবাদী (প্রমাণিত) হও তাহলে (যে চুরি ও ৬৩৮4৪ 01 তঠ1১৯ ০১190 
করেছে) তার শাস্তি কি হবে? 








৭৫. তারা বললো, তার শাস্তি! হা) যার মাল-সামানার  প%512+ ৫ ভি 
ভেতরে সে (পানপাত্র)-টি পাওয়া যাবে, সে নিজেই * 81১৯৪ 4 4-& 685৬ ০ 190 
হবে তার শাস্তি; আমরা তো (আমাদের শরীয়তে) ৪.5 

যালেমদের এভাবেই শাস্তি দিয়ে থাকি। ও ০611 ১৯ এ1৬০ 











৭৬. তারপর সে তার (নিজ) ভাইয়ের মালপত্রের ৪ £ .* 7 মিটাতে 
(তল্লাশির) আগে ওদের মালপত্র দিয়েই (তল্লাশি) ৬5545 ৩ ₹5909105 


করতে শুরু করলো, অতপর তার ভাইয়ের হা 
মালপত্রের ভেতর থেকে সে (পানপাত্র)-টি বের বি 559295565৯৪ 
করে আনলো; এভাবেই ইউসুফের জন্যে আমি 2১8 511 ০০] 0215552 
(তার ভাইকে কাছে রাখার) একটা কৌশল *₹ ৬ ১৩ এ রা এ 
শিক্ষা দিয়েছিলাম; নতুবা (মিসরের) রাজার আইন ০৯)১ ৮১ ৮ 2 কিল তাস এ| 
অনুযায়ী সে তার ভাইকে চাইলেই) রেখে দিতে 8. শা ৮৯ পাপা ০৮75 ৮৪ 
পারতো না, হ্যা, আল্লাহ তায়ালা যদি চাইতেন ৪১৮42 215 ৫3 025895983০৮ 
সেটা ভিন্ন কথা; আমি যাকেই চাই তার মর্যাদা 

বাড়িয়ে দেই; প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপরেই 

অধিকতর জ্ঞানী সত্তা রয়েছেন। 



































৭৭. তারা বললো, যদি সে চুরি করেই থাকে তাহলে পদ ৪1 4+- £?2 2৭ 

এতে আশ্র্যািত হবার কিছুই নেই), এর আগে 210 3১৮০ ১৪৪১৭ 11915 
তার ভাইও চুরি করেছিলো, (নিজের সম্পর্কে এই 4 278 ৮222212571$51715 রর 
জঘন্য কথা শুনেও) ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের রগ 3০ শি রি 
মনে গোপন করে রাখলো, কখনো তাদের কাছে ০৫-১৪-০ ০৫০059--2 
তা প্রকাশ করলো না, (মনে মনে এটুকুই) সে যানি? 
বললো, তোমাদের অবস্থা তো আরো নিকৃষ্ট, তোমরা ও 0982৫ 310০-৮০14819 
(আমাদের সম্পর্কে) যা বলছো সে ব্যাপারে আল্লাহ 


তায়ালাই ভালো জানেন। 

















৬ রা 


৭৮. তারা বললো, হে আযীয, এ ব্যক্তির পিতা (বেঁচে) 1.৫”? 2 91712 
আছে, সে অতিশয় বৃদ্ধ, সুতরাং এর জায়গায় তুমি | ০157119 51 

আমাদের একজনকে রেখে দাও, আমরা তোমাকে 1) 50154052664 95172 টি 
একজন মহানুভব ব্যক্তি হিসেবেই দেখতে পাচ্ছি। ৯ 











৯7০7 পা 


ও ০৯০০1 ০2 








৭৯. সে বললো, আমরা আল্লাহ তায়ালার কাছে আশ্রয় 1 ২-৪ +»- ২ €₹1দ 5417৮ 
চাই, যার কাছে আমরা আমাদেরও হোরানে) মাস (6৩৯১ ০-| $20 ০1 255008 
পেয়েছি, তাকে বাদ অন্য কাউকে রেখে দেবো এ ২০2 ০12 
কি করে? এমনটি করলে আমরা তো যালেমদের $০১প৬া 001,235 ৮০0০ 
অন্তর্ভূক্ত হয়ে যাবো! 

















৮০. অতপর তারা যখন তার কাছ থেকে নিরাশ ০৫2৮0৭০০৫৯1? 
হয়ে পড়লো, তখন তারা একাকী বসে নিজেদের 00০৮ ৯19 ১42০ 19৮প ০10৮5 








পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭০ ////4-810018179808016111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সুরা ইউসুফ 








বড়ো- সে বললে, (আচ্ছা) তোমরা কি এনা জানো না, 


তোমাদের (বৃদ্ধ) পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর রি র্ এ [৫4 
নামে অংগীকার নিয়েছিলো, তা ছাড়া এর আগে ৩০9৭ 4155 ২০০ 


ইউসুফের ব্যাপারেও তোমরা (কতো) বড়ো অন্যায় ছি 

করেছিলে! আমি তো কোনো অবস্থায়ই (এ)দেশ থেকে ০৯ 1০৩ রে ৯১ 
নড়বো না, যতোক্ষণ না আমার পিতা আমাকে তেমন ₹ ৫2/2253 9 চা৫9%3 দলে 
কিছু করতে অনুমতি দেন, কিংবা আন্লাহ তায়ালা 65 
আমার জন্যে (কোনো) সিদ্ধান্ত না করেন, আল্লাহ গু ০০৪এ| ১৮559 





























৮১. (সে তাদের বললো,) তোমরা (বরং) তোমাদের 
পিতার কাছেই ফিরে যাও এবং বলো, হে আমাদের 
পিতা, তোমার ছেলে (বোদশাহর পানপাত্র) ছুরি 1: 
করেছে, আমরা তো (তোমার কাছে) সেটুকুই বলবো 
যা আমরা জানতে পেরেছি, আমরা তো গায়বের 
(খবর) সংরক্ষণ করতে পারি না। 














৮২. (বিশ্বাস না হলে) যে জনপদে আমরা অবস্থান ৮*.7717+152 * দু 47৫? 
করেছি তাদের কাছে (না হয়) তুমি জিজ্ঞেস করো স219202 চো 0 925 


এবং সে কাফেলাকেও (জিজ্ঞেস করো), যাদের সাথে চি্টার্কি 
আমরা (একক্রে) এসেছি; আমরা আসলেই সত্য কথা ৪ 058০1101542 2 ল্চো। 


বলছি। 











৮৩. কেথাগুলো শুনে) সে বললো, (আসলে) ,(৮*0* 22221 157 ঢু 
তোমাদের মন তোমাদের (সুবিধার) জন্যে একটা ৭, ০৩১০৩ 


কথা বানিয়ে নিয়েছে (তোই তোমরা এসব বলছো), ০ (রি 020 (০৪৪ ৮০০০ ১৪৭৪ 
অতপর উত্তম ধৈর্ধ্ই (আমার একমাত্র পাথেয়); টন 

আল্লাহ তায়ালা হয়তো ওদের সবাইকে একত্রেই ৪2৯41212119 201০ 
আমার কাছে এনে হাযির করবেন; তিনি অবশ্যই 


সর্বজ্ঞ, কুশলী । 

















৮৪. সে ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলো এবং টির রা তে টিটি সপ 
(নিজে নিজে) বললো, হায় ইউসুফ! ইতিমধ্যে) ৯৮9৭ &$ (৯৮০ ০039৮৯০ ৫58 
শোকের কারণে তার চোখও সাদা হয়ে গেছে, সে _ ৪৮1০৮ পষ্পু শা টোলীপা ঠি ও পাটি ওলা 
নিজেও দারুণভাবে ক্রিষ্ট! ৩৯০ ০১] ০০2০০০৯৫ 99 








৮৫. (পিতার এ অবস্থা দেখে) তারা বললো, আল্লাহর. &- ৮২৮৯ ০০ 224? 
তুমি তো দেখছি শুধু ইউসুফের কথাই মনে ৮০০০১১98854015 


পা টিশ্টিপা চিপ কি পাশা পা /৯ টিপা 


করছো, যতোক্ষণ পর্যন্ত না তার চিন্তায় তুমি মুমূর্ষু ৪ ৫ সেএলা ০০ 9115১ & 
হয়ে পড়বে, কিংবা (তার চিন্তায়) তুমি ধ্বংস হয়ে রি রি এ 


যাবে। 














৮৬. সে বললো, আমি তো আমার যন্ত্রণা, আমার | 7 মি ১১০৫ % 4৫৪৭০ এ লছ। বার 
দুশ্চিন্তা সব আল্লাহ তায়ালার কাছেই নিবেদন করছি, 4141 ১১৯9 8215251৮1 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭১ 9////.910018780809117107001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 


আমি আল্লাহর কাছ থেকে যতোটুকু জানি, তোমরা তা মাযাদা্রুদ্যুর 
জানো না। ৪ 9০০০০ 





481 ০৫ 


রা 





৮৭. হে আমার ছেলেরা, তোমরা (মিসরে) যাও এবং ;১০*্ * (5 ত৫%1৫2। হ 
ইউসুফ ও তার ভাইকে (আরেকবার) তালাশ করো, ০9% ত15 2319-51 2ল 
তোমরা আল্লাহ তায়ালার রহমত থেকে নিরাশ হয়ো 251,481 ০ (9. 22? ৪৬1 
না; আল্লাহ তায়ালার রহমত থেকে তো শুধু কাফের ,,প, ১০1 টি রে 
সন্প্রদায়ের লোকেরাই নিরাশ হতে পারে । [5511114409১ 


৪ ৬9১৯| 














৮৮. তারা যখন (পুনরায়) তার কাছে হাযির হলো, শ্টীতটি ৯০০ উন ৯০৩৩ / 
তখন তারা বললো, হে আযীয, দুর্ভিক্ষ আমাদের সন জেল টি 
পরিবার-পরিজনকে বিপন্ন করে দিয়েছে, (এবার) +' পরশ 175৮ 
ৃ কিিজি নিযে পজেছি (নিন ও ৯2205580285১5005905 
আপনি) আমাদের রসদ দান করার ব্যবস্থা করুন, রি 0? ৮1121, 
এটা আমাদের দান করুন; যারা দান খয়রাত করে ০1" ১০০9 | ডা 


আল্লাহ তায়ালা অবশ্যই তাদের পুরস্কৃত করেন। ৪ ৪ ০৭৩ ১৯৭ 281 




















155 ০৮৯৪ তে 7 


আচরণ করেছিলে, কতো মূর্খ ছিলে তোমরা তখন! রা ৩ ৯ সা 3 








৯০. তারা বলে ওঠলো, তুমিই কি ইউসুফ! সে 
বললো, হা, আমিই ইউসুফ, আর এ হচ্ছে আমার ভাই, 


০পুর্ব 142 -০১-9 2০ পা টিপা পচ নিদ।2 
01০0৮ ১৮92৮ 55151910 
আল্লাহ তায়ালা আমাদের ওপর অনেক মেহেরবানী 17+6281 ঘ” দু পারের 





৮1০ 
করেছেন (সত্যি কথা হচ্ছে), যে কোনো ব্যক্তিই রা ১০210162০৯5 


তাকওয়া ও ধৈর্যের আচরণ করে (সে যেন জেনে 2*৬:% ০ 905৭ 491 
৮৯5৪ ১০০ ৩৮০ 
রাখে), আল্লাহ তায়ালা কখনোই নেককার মানুষের চি রে 


পাওনা বিনষ্ট করেন না। ৪ ০৯০০-৯1|১৯1 














৯১. ওরা বললো, আল্লাহর কসম, আল্লাহ তায়ালা *।+1:+1774812%1 ৫৪ দু 
অবশ্যই (আজ) তোমাকে আমাদের ওপর প্রাধান্য ০191---4॥ ০৫ 3£1403 19115 


দিয়েছেন, আমরা (আসলেই) অপরাধী! টি ০৪৪৯ (০, 








৯২. (ভাইদের কথা শুনে) সে বললো, আজ তোমাদের 24 ৮২৮৮ 2৯৮1 এ দা ৫ 

ওপর (আমার) কোনো অভিযোগ নেই; আল্লাহ্‌ 4/1 ১৯ * সি ০35০৪ 
তায়ালা তোমাদের ক্ষমা করে দিন, (কেননা) তিনি এ পদরণতত 

সব দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু! ৪ ০৯১1 22$%3, ০৫1 














৯৩. তোমরা আমার এ জামাটি নিয়ে যাও এবং /+2,1£151€ টি 
এ ৮৭৪ ক রি 
একে আমার পিতার মুখমন্ডলের ওপর রেখো, (এতে) * ৯১৩ টি 1, | | 


তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন, অতপর তোমরা ৮৫৮0৫ 8155] 22 371 
তোমাদের সমগ্র পরিবার পরিজনদের নিয়ে আমার ০3999 | ণ 


কাছে চলে এসো । 











পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭২ সালা 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 
৯৪. (এদিকে) এ কাফেলা যখন (মিসর থেকে) * এ) * ০৯০৫ 41255 পন অ+ 
বেরিয়ে পড়লো, তখন তাদের পিতা (আপনজনদের) (21-৮5 ঠা ডি 
বলতে লাগলো, তোমরা যদি (সত্যিই) আমাকে এ 

অপ্রকৃতিস্থ মনে না করো তাহলে (আমি তোমাদের 39428 ওঠ ০8 ১০৯ 
বলবো,) আমি আসলেই ইউসুফের গন্ধ পাচ্ছি। 

৯৫. তারা বললো, আল্লাহর কসম, তুমি তো (দেখছি ,21 114 * হি 43 নিট 
পলা) তারার (রন বিডি ডের ৯28 18 
রয়েছো। ৪2 


পা রা 

















শা 
£]| 





প্র 





৯৬. অতপর সত্যিই যখন (ইউসুফের খবর নিয়ে) ,*প 175 ৮1৭5 ৮ 
₹বাদদাতা তার কাছে উপস্থিত হলো এবং 1৩৯2৬ +5015৮1 

(ইউসুফের) জামাটি তার মুখমন্ডলের ওপর রাখলো, **& 5 

তখন সাথে সাথেই তার দেখার শক্তি ফিরে এলো, 1৫ (শোও 1555) 

(ৎফুন্ন হয়ে) সে বললো, আমি কি তোমাদের বলিনি 

যে, আমি আল্লাহর কাছ থেকে (এমন সব) কিছু জানি 

যা তোমরা জানো না। 


৯৭. তারা বললো, হে আমাদের পিতা, তুমি (আল্লাহর 
কাছে) আমাদের গুনাহের ক্ষমা প্রার্থনা করো, সত্যিই 











পাপা 8১-9-০ পি 8 চিতাঠি | পা পাশ 


20110558804 525510081? $ 


আমরা বড়ো গুনাহগার! পলি 1 








৯৮. সে বললো, অচিরেই আমি তোমাদের জন্যে 201, (০৮৫৮88৮৮39০ 015 


৪০০১১1750% 
৯৯. অতপর যখন তারা (সবাই) ইউসুফের কাছে ইভ 
চলে এলো, তখন সে তার পিতামাতাকে নিজের পাশে ২9 একা 91 1০5৫ রে 19১1৮ 
৮৬১৮৮৮4 
করো। 


১০০. সে তার পিতামাতাকে (সম্মানের) উচ্চাসনে রি দর মি হি 
বসালো এবং ওরা সবাই (দরবারের নিয়ম অনুযায়ী) ৭ 9৮5১ ৪%69 
তার প্রতি (সম্মানের) সাজদা করলো, সে বললো, ) নি 09616, ও 
হে আমার পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বেকার 1৩৯ ৩০৩৫ ১০৯৪ রি 369 
সে স্বপ্নের ব্যাখ্যা, (আজ) আমার রব যা সত্যে (৯০193 ১ 115058 
পরিণত করেছেন; তিনি আমাকে জেল থেকে বের রা টা 3 মিনির 
করে আমার ওপর অনুগ্ধহ করেছেন, তিনি তোমাদের ৫ ০০৮৫৪ 99 ৬৯। ০০৫৯১ 
মরুভূমি থেকে (রাজদরবারে এনে) তোমাদের ওপরও ॥» ».. 2৪. 2৪, ছি 

মেহেরবানী করেছেন, (এমনকি) শয়তান আমার এবং ৩2৯ ০৮৮16), ৩১২2০59০211 
আমার ভাইদের মধ্যেকার সম্পর্ক খারাপ করার পরও » টি 
(তিনি দয়া করেছেন); অবশ্যই আমার রব যা ইচ্ছা ১2510458108) 0105212 
করেন, তা তেত্যন্ত) নিপুণতার সাথেই আঞ্জাম দেন; ০৯১০৭, ০০ এ 
নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রবল প্রজ্ঞাময় । ৪৮৯14101520 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ক২৭৩ 9///.9100181790805171017001.010 





























পা ভিপি 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 


১০১. হে (আমার) রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা “222 এ রনির 7 
দান করেছো, তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা ৮» টি 1৬2০১ ডি 


দিয়েছো, হে আসমানসমূহ ও যমীনের অষ্টা, দুনিয়া 1:15 ৬ নর 
এবং আখেরাতে তুমিই আমার একমাত্র অভিভাবক, লু 1১৬1 এ $12252 
একজন অনুগত বান্দা হিসেবে তুমি আমার মৃত্যু দিয়ো 55819 যা ঃ 49 ০ রি 
এবং (পরকালে) তুমি আমাকে নেককার মানুষদের পা 
দলে শামিল করো। ৪ ০৯৯4 ৫০901-2085 




















১০২. (হে নবী, ইউসুফের) এ (কাহিনী) হচ্ছে ₹5 ও 
গায়বের ঘটনাসমূহের একটি, এটা আমি তোমাকে ওল! ৯ কী পণ, 

ওহীর মাধামেই জানিয়েছি, তারা (যখন ইউসুফের ৯১19০৯3৮980 74209 

বিরুদ্ধে) তাদের পরিকল্পনা চূড়ান্ত করছিলো এবং টান রাহা 

তারা যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিলো, 

তখন তুমি সেখানে হাযির ছিলে না! 

















১০৩. (এ সত্তেও) অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে 
যতোই তুমি চাও না কেন, তারা কখনো ঈমান আনার 
মতো নয়। 





১০৪. তুমি তো (এ) কাজের জন্যে তাদের কাছ বিরনানিলতা তর 
বৈ কালো পারিনি দাবী বরো না। ও ২15 ০1:১৯ ০5 ০০০ প64859 





পানি পা 2৬ 2৯ 





(কোরআন) সৃষ্টিকুলের জন্যে একটি নসীহত ছাড়া ০৯৮5 ১১ 


অন্য কিছু নয়। 





১০৫. আকাশমন্ডলী ও যমীনে (আল্লাহর কুদরতের) & পাটি ৮ 0৮০ * 
কতো (বিপুল) পরিমাণ নিদর্শন রয়েছে, যার ওপর ০১19 ৩০5৮৮|। 825195০5 রি 


উনিও ভাসি ৪0553525542 525 0952 











১০৬. তাদের অধিকাংশ মানুষ আল্লাহ তায়ালার ওপর * ৯০০ টা 
ঈমান আনে (সাথে সাথে) আল্লাহ তায়ালার সাথে ৪ ০০১১৮58144১ 5 ৩8109 
অন্যদের শরীকও করে। 





১০৭. তারা কি এ বিষয়ে নির্ভয় হয়ে গেছে, হেঠাৎকরে 4 12 ১552652298 1 
একদিন) তাদের ওপর আন্রাহ তায়ালার (সর্বগ্রাসী) 441 51৩০248 রি ৩1192 | 


আযাবের শাস্তি কিংবা আকম্মিক কেয়ামত আপতিত ২ ৮৯০৪ ৯ ক দু 2215) 2 
১০১৭ 2584০ 09 
হবে এবং তারা (তো) টেরও পারবে না! ৪ ৬১১৮৭২-১১৪ | ্ 














১০৮. (হে নবী,) তুমি বলে দাও, এ হচ্ছে আমার পথ, 1৮ &. 7 নদ নি 5০51 42 
আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি; আমি বিন তত 
ও আমার অনুসারীরা পূর্ণাংগ সচেতনতার সাথেই & ৫ 
(এ পথে তাদের) আহ্বান জানাই; আল্লাহ তায়ালা 491 ০০৮০9 (০ 95 01 8১৮০৪ 
মহান, পবিত্র এবং আমি কখনো মোশরেকদের ৯৫ এপ) ৫1 
অন্তর্ভক্ত নই। 





বা পা ০ পাপী পাঠ রা 











১০৯. তোমার আগে বিভিন্ন জনপদে যতো নবী নন *দ্ু4 
আমি পাঠিয়েছি, তারা সবাই (তোমার মতো) মানুষই ৮৮9৯) 
ছিলো, আমি তাদের ওপর ওহী নাধিল করতাম; 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৪ ////4-810018179808016111017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সুরা আর্‌ রা"্দ 
এরা কি আমার যমীন পরিভ্রমণ করেনি, (করলে 1১৭ +*1%1 
অবশ্যই) তারা দেখতে পেতো, এদের পূর্বেকার 19১৯1-শ্ধ (১৫) 051০০ ০ 


লোকদের কি ভিয়াবহ) পরিণাম হয়েছিলো; (সত্য £20150145 রি 2৫193%2 ৩১১ 
কথা হচ্ছে,) আখেরাতের ঠিকানা তাদের জন্যেই 5,” _ 1% 5 
কল্যাণময় যারা তাকওয়া অবলম্বন করেছে; তোমরা ১৮8751016 ০18 এ ০০ লত| 


কি কিছুই অনুধাবন করবে না? 04 
৪ 0985১০15801 ০৪৩1) 

















১১০. এমনকি নবীরাও (তাদের মিথ্যা সাব্যস্ত করায় * ০5(15৪2- € 

মাঝে মাঝে) নিরাশ হয়ে যেতো, তারা মনে করতো, ৪3119 5:650290 ৫2০ ১1101 ঞ2 
তাদের (বুঝি সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে) মিথ্যা বলা *৮ ₹ ৬০৫1০ ৯৫ * এতখিল রী 
হয়েছে, তখন হেঠাৎ করেই) তাদের কাছে আমার ৬৭ 85 ৯1535 ৩৪ 
সাহায্য এসে হাযির হলো, (তখন) আমি যাকে রিনিতা হারল 
ই [9811৬21250 55%5.227 
জাতির ওপর থেকে আমার আযাব কখনোই রোধ 

করা যাবে না। ৪০০০) 

















১১১. অবশ্যই তাদের কাহিনীতে জ্ঞানবান মানুষদের , 101 288 712421 
জন্যে শিক্ষা রয়েছে; (কোরআনের) এসব কথা কোনো টু? 1৩2 ৮০৪ ১৬৩ ৩৮ 
মনগড়া গল্প নয়, বরং এ হচ্ছে তারই স্পষ্ট সমর্থন যে 4 (0 রি ৪0232 042 
আসমানী কিতাব তাদের কাছে আগে থেকেই মজুদ ৬১ দি ১72০১ টিনা 
রয়েছে, তোতে রয়েছে) প্রতিটি বিষয়ের বিস্তারিত 9 ৪৪ 0৫0৮58954862 ৮ ৬৩] 
ব্যাখ্যা, রে ডিও ০৯৪ চু এর ৯০5 

€ ০৪৮০৪ [5812-5995৩5 














রি ভাজ দা ৯ 2, রি / 2211৩০১৮ 1| 
কিতাবের আয়াত এবং যা কিছু তোমার মালিকের ৮১719 ০০৪৭ ১৮] 
পক্ষ থেকে তোমার ওপর নাধিল করা হয়েছে তা 584 ৬৫4 | 3১৩ এএা| 99 
(সবই) সত্য, কিন্তু অধিকাংশ মানুষই এর ওপর রি 22 ডি রর 
ঈমান আনে না। ঞ 





দে] রর পা 











২. তিনিই আল্লাহ তায়ালা- যিনি আসমানসমূহকে ৫ পে 
কোনোরকম স্তশ্ত ছাড়াই উঁচু করে রেখেছেন যা তোমরা ১52১৮8০৪৮৭1 69 ৬৩11: 


দেখতে পাচ্ছো, অতপর তিনি আরশে সমাসীন হলেন পাতে পার্প 1৮৮ 0০ পানি পা 
এবং তিনি সুরুজ ও চাদকে (একটি নিয়মের) অধীন ৯০১৩৮) ৫ ০১০৫ (৬১9১7 


& 5:65 ৮৩টি তা ৩৮ 


করে রেখেছেন; সব কিছুই (এখানে) একটি সুনির্দিষ্ট ০05 (১৭ 04৮১৮৪19০৮৮] 


সময়সীমা পর্যন্ত আবর্তন করতে থাকবে; তিনিই সব ₹ 11 5 5২৫5৬ -5 উতর 
কাজের পরিকল্পনা করেন, তিনি (তীর কুদরতের) সব 52810528781 5298. (৯ 
নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন, যাতে করে তোমরা ” ভিরিরাারানিগার 
তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি 90539 ০০30580 সলাত 
নিশ্চিতভাবে মেনে নিতে পারো । 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৫ 9////.91001878080917107001.019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সুরা আর্‌ রা'দ 


৩. তিনিই (তোমাদের জন্য) এ যমীন বিস্তৃত করে 2? 
দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বানিয়ে দিয়েছেন; 1০০১০০৯১০৯ ৩০৩৯০১ 


(সেখানে) রয়েছে রং বেরংয়ের সব ফল ফুল- তাতে (1৭৪. 

তিনি (সবকিছু) বানিয়েছেন জোড়ায় জোড়ায়, তিনি ৯১০ 1০৬০৪ 1 রি ০512 
দিনকে রাত (-এর পোশাক) দ্বারা আচ্ছাদিত করেন; টি (৪ এটা ৬০9) ১0৯ 
অবশ্যই এসব কিছুর মাঝে তাদের জন্যে প্রচুর নিদর্শন 

রয়েছে যারা (এ সম্পর্কে) চিন্তা করে। [98] 38 ০12511 


পা ০০ 5 পাপা 


৩ ০9১০ 




















৪. যমীনের রয়েছে বিভিন্ন অংশ, কোথাও আংগুরের *৬ গ ৬০ আ গ 1. ॥ পরত 
বাগান, (কোথাও) শস্যক্ষত্র, কোথাও খেজুর, তার ০৯ ০০১৯৬6555০০ 
(কিছু হয়তো) এক শির বিশিষ্ট (একটার সাথে 2৭ নেন (?* 
আরেকটা জড়ানো), আবার (কোনোটি) একাধিক ১৯ 5019২ ০০৯০১8১৩৩ ৰ 


শির বিশিষ্ট, অথচ এর সব কয়টি উৎপাদনে) একই ,14252 
দাদি জান বা হয আমি খায় িহে) এরা 626 তে 2915 


পা [তা পা তা পা 


ফলকে আরেক ফলের ওপর প্রাধান্য দিয়ে থাকি, ৫) 0০1, ০৫1 & ০০৩৪ 
(আসলে) এসব কিছুর মধ্যে সে সম্প্রদায়ের জন্যে বু ৮” ছিরলাররা 
নিদর্শন রয়েছে যারা বোধশক্তিসম্পন্ন । 602৮1 [58] ০৭১ 











৫. (হে নবী,) যদি (কোনো কথার ওপর) তোমার 11512 *1+5« 22$5512 
আশরর্ষবিত হতেই হয়, তাহলে আশ্চর্য (হবার মতো ৯115৯2 প ৯19 
বিষয়) হচ্ছে তাদের সে কথা (যখন তারা বলে), এ: 5১৪৩৯ 7820 
একবার মাটিতে পরিণত হবার পরও কি আমরা রর 5 রর ১ 
আবার নতুন জীবন লাভ করবো? এরা হচ্ছে সেসব ই এএ১০প 19 লেণী। 
লোক যারা তাদের মালিককে অস্বীকার করে, এরা 5 2১? রে 

হচ্ছে সেসব লোক যাদের গলদেশে (কেয়ামতের ০311 -2-০ 2159-৮92শ 
দিন) লৌহ শৃংখল থাকবে, এরাই হচ্ছে জাহান্নামের “ টা 
অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে । ডে ১০ ৪১-৮ 




















পিটিশ পাছে পাও পা / শঠি £৯ পাঠ পাপা 


৬. এরা তোমার কাছে (হেদায়াতের) কল্যাণের 22 42 120 
আগে (আযাবের) অকল্যাণ ত্রাৰিত করতে চায়, ভিডি এ ৮2 


অথচ এদের আগে (আযাবের) বহু দৃষ্টান্ত গত হয়ে রি পানি) ০০ /১০ 

গেছে; এতে সন্দেহ নেই, তোমার রব মানুষের ৩০ চিত চরিত 

ওপর তাদের বেহুবিধ) যুলুম সত্বেও তোদের প্রতি) ₹১ 1 011878213 8145) 

ক্ষমাশীল, অবশ্যই তোমার রব শাস্তিদানের বেলায়ও তি ৩১ চটি রঃ ) 
রঃ 9:৮০৫5]| 62081 ০9019 




















৭. যারা (তোমার নবুওত) অস্বীকার করে তারা বলে, উর্পা  প সিডির টিকা পাকি সু) ৯০০৮ 
কতো ভালো হতো- তার ওপর তার মালিকের পক্ষ ০52 85 19১০ ০৪০11 ০9519 
থেকে কোনো (দৃশ্যমান) নিদর্শন নাষিল হবে, (তুমি 4215৩ (১৮ ৩ ধলছি। এ ৯৭ জপ 
বলো) তুমি তো হচ্ছো (আযাবের) একজন সতর্ককারী ০১০/9১১- ০০১10৮31 4593 ৩৬০ 
(রসূলমাত্র)! আর প্রত্যেক জাতির জন্যেই একজন 

পথপ্রদর্শক আছে। 














পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৬ ////4-810018179808016111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সূরা আর্ রা'দ 
৮. প্রতিটি নারী (তার গর্ভে) যা কিছু বহন করে +,* ০১২০2 ১০ রশ ৮$4524 
এবং (তার) জরায়ু (সন্তানের) যা কিছু বাড়ায় কমায়, ০৯৯৪০০০ ০১ 

তার সবই আল্লাহ তায়ালা জানেন; তার কাছে প্রতিটি ₹ ৮০5 ১৪5815511 | 
বন্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে। ৪৪ ১০90 








931085 














৯. তিনি দেখা অদেখা দৃশ্য অদৃশ্য সব কিছুই জানেন, পপক্পী। ৮৯ 2৭ 
তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান 90 ১৫118350501 ০৫০ 








১০. তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা “পপ টিপা বিন স্পা 
বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতে (কোথায়ও) ১০৯ ০9 ০51 ১৮1 ভিত 219 


আত্মগোপন করে থাকুক কিংবা দিনে (আলোয়) (৮05 ০৯12৯2 ৬342 











বিচরণ করুক, এগ্ডলো সবই তার কাছে সমান। 








১১. (মানুষ যে অবস্থায়ই থাক না কেন,) তার জন্যে 2৮2 পা টি পার্পা উট 214৩০ প্র 

আগে পেছনে একের পর এক (আসা ফেরেশতার) 284৬ তু 80৪ চা তেল 

দল নিয়োজিত থাকে তারা আল্লাহর আদেশে তাকে ০4৫” ৯. ৮৯1৫ ৮৩ 
রগ রা 41) 

হেফাযত করে; নিশ্চয়ই আল্লাহ তায়ালা কখনো ট | ৩1. ১৮255 


কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না, যতোক্ষণ 2901 ৭ এবি 1 
না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে; 3 15 ০৯০৪) 2 শে 25 

আল্লাহ তায়ালা যখন কোনো জাতির জন্যে কোনো ভি: রি সিরা হর 
দুঃসময়ের ইচ্ছা করেন তখন তা রদ করার কেউই চে এ চটি টি [9 1১1)1 
থাকে না- না তিনি ব্যতীত ওদের আর কোনো | রি ৯৬ 
অভিভাবক থাকে! $ 9119 29 





























১২. তিনিই তোমাদের বিদ্যুতের (চমক) দেখান, এই 1270০145810 ৮22 20 
(চমক মানুষের মনে নানা) ভয় ও আশার (স্তর করে) ৮০৮৮205৯৩১০ পিই ৩11৪, 


এবং তিনিই (পোনি) সঞ্চয়িনী মেঘমালা সৃষ্টি করেন। $:008]1 ০৮০এ| 5৪9 








১৩. (মেঘের নিষ্প্রাণ) গর্জন (যেমন) তার সপ্রশংস ০:০৪ 
মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, তেমনি (সপ্রাণ) ৩০৫০1215959 ৩০১1 ০2 
ফেরেশতারাও তার ভয়ে তার মাহাত্য ঘোষণা করে, ৫ ৃ 
তিনি (আকাশ থেকে) বজ্রপাত চালিত যার 39541055852 45655 
ওপর চান তার ওপরই তিনি তা , অথচ এ 8 2. 5 8৮৮: 
(না-ফরমান) ব্যক্তিরাই আল্লাহ তায়ালার (অস্তিত্বে) € এ ৩ 951১14-৮9 ৪097 ৩ চে 
বিতর্কে লিপ্ত হয়, তিনি তার কৌশলে 7১:22 ৮ ৮০০৩ 
মারে রঃ $ 20] 6829 














১৪. (তাই) তাকে ডাকাই হচ্ছে সঠিক (কাজ); যারা ৮০০ চিত পাকি সুতি এপি ০০৬ তা 2 
তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে, তারা (তাদের ডাকে) 135১৩5০52৩৪ 5%0119-518525ণ 
কখনোই সাড়া দেবে না, (এদের উদাহরণ হচ্ছে) *এ ৮৯০৯ পনি 
যেমন একজন মানুষ, (পিপাসায় কাতর হয়ে) নিজের * 5৪৬০০০৪ 5205 2 
উভয় হাত পানির দিকে প্রসারিত করে এ আশায়, নি ৮481123 চা পারি 
পানি তোর মুখে) এসে পৌছাবে, অথচ তা (কোনো 97০০ 35 রে গর ৫০৫ 
অবস্থায়ই) তার কাছে পৌছুবার নয়, কাফেরদের দোয়া ০৫ | ০৪১৪৭| ৮০5 
নিম্ষল (কসরত ছাড়া আর কিছুই নয়)। 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৭ ৬///%4.2100181780809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সূরা আর্‌ রা'দ 


১৫. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তারা 8 পা 9০ টিপ ৬৩ 
সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহ তায়ালাকে ০৯১15০৮৮18০: 3৯5543 
সাজদী করে, তাদের ছায়াগুলোও সকাল সন্ধ্যায় সাজদা ০০০০০৯৮০1৮৮ ৮৯৮ 
(তাদের মালিককে সাজদা করে)। ৪0 199৩০৮১591১ 9 1595 











১৬. (হে নবী,) তুমি বলো, আসমানসমূহ ও যমীনের এত ৯৮ 72 
রব কে? তুমি (তোদের) বলো, মার আলা 9০৯19 :১-]1০০১৩০ 


তায়ালা, তুমি (আরো) বলো, তোমরা কেন তাকে রা নিন 30253 ্ 
বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবকরূপে গ্রহণ 9125 ৬৩-০ 3 & 
করো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতে ৮1১৫ ২ 91222 ৩ নি ১ ০5০ খু 
সক্ষম নয়; তুমি (এদের) জিজ্ঞেস করো, কখনো অন্ধ 2 

ও চক্ষুম্মান ব্যক্তি কি সমান হয়, কিংবা অন্ধকার ও ৮29৩০ এ৪৪৩১০৪ 
আলো কি কখনো সমান হয়? অথবা এরা আল্লাহর ৯.৯ 120 কা 
সাথে এমন কিছুকে শরীক করে নিয়েছে যে, তারা (535119 ০০৮|| ই ০11 
আল্লাহর সৃষ্টির মতো (কিছু) বানিয়ে দিয়েছে, যার ৮” 47৫ ৭26 তাত ৬ ৮ 
কারণে সৃষ্টির (ব্যাপার)টি তাদের কাছে সন্দেহের 2 95১8 48192 


বিষয়ে পরিণত হয়ে গেছে; তুমি তাদের বলো, ৯: পপ পিল এ 
যাবতীয় সৃষ্টির ত্রষ্টা একমাত্র আল্লাহ তায়ালা, তিনি ৪5 02120 ৮৫৯০ 95 
88878168888 ৪2281১12125 


























১৭. তিনি আসমান থেকে পানি বর্ণ করলেন, এরপর "৪” 1 ০৫ 
(নদী নালা ও তার) উপত্যকাসমূহ তাদের নিজ নিজ 25১91452220 55 


ক্র পাপা ৮9৮ 





পরিমাণ অনুযায়ী প্লাবিত হলো, অতপর এ প্লাবন ১21318590৮0 4৮১0 5568 





(আবর্জনার) ফেনা বহন করে (ওপরে) নিয়ে এলো; টন 

(আবার) যারা অলংকার ও যন্ত্রপাতি বানানোর জন্যে 1551)1801 84265033591 ৮59 
(ধাতুকে) আগুনে উত্তপ্ত করে, (তখনো) কিন্তু তাতে ০১৪০ ছি এ ৮৩ 

এক ধরনের আবর্জনা ফেনা (হয়ে) ওপরে ওঠে 10-45 তা 


আসে; এভাবেই আল্লাহ তায়ালা হক ও বাতিলের 

উদাহরণ দিয়ে থাকেন, অতপর (আবর্জনার) ফেনা 321 ০9১ 4৮511992120 ০০১৯: 
এমনিই বিফলে চলে যায় এবং (পানি-) যা মানুষের (7,121 ১৪০ (95252 42828 
উপকারে আসে তা যমীনেই থেকে যায়; 2 ্ বিন 
আল্লাহ তায়ালা (মানুষদের জন্যে সুন্দর) দৃষ্টাত্তসমূহ 201 ০১১ 219৫, ০০ ৪০৫ 


পেশ করেন। 
$০0৫.থ1 


























১৮. যারা তাদের মালিকের আহ্বানে সাড়া দেয় ৮ ০9০. এপ ৯০৪৭ ৮ ৮৯ 

তাদের জন্যে মহা কল্যাণ রয়েছে; আর যারা তার ০০1 ৮22] 19/2০1 0591] 
জন্যে সাড়া দেয় না (কেয়ামতের দিন তাদের এমন ,ভ * 7 ৪74০4 

অবস্থা হবে) যে, তাদের পৃথিবীতে যা কিছু (সম্পদ) ০.৪ ০1 52115282০8৮ 58219 
আছে তা সব যদি তাদের নিজেদের (অধিকারে) ক পপ পচ ভ 

থাকতো, তার সাথে যদি থাকতো আরো সমপরিমাণ ১4315323825 285 তে ০০০ & 
(ধন সম্পদ), তাহলে (আযাব থেকে বাচার জন্যে) * ০ 14৮ ৭। টন «এ ০17 
তারা তাও মুক্তিপণ হিসেবে আদায় করে দিতো; ৮৪205 ৪9৮০৮৬ 12 
এরাই হবে সেসব (হতভাগ্য) মানুষ যাদের হিসাব 

হবে (খুবই) কঠিন, জাহান্নামই হবে ওদের নিবাস; 

কতো নিকৃষ্ট সে ] 

পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৮ ////4-810018179808016111017001-019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সুরা আরু রা'দ 
১৯. সে ব্যক্তি কি জানে যে, তোমার মালিকের পক্ষ 2145 * 2৮17: পি ৩০৪০ ৯৮৮৭ 
থেকে যা কিছু তোমার ওপর নাযিল করা হয়েছে 19১৬ 414১7 ০1৮12 ০ 
তা একান্তই সত্য, সেকি করে এমন ব্যক্তির মতো ॥। 4 ?০ থে 1 /১৮-০ ॥ ৮৮ ৮) 
হবে যে (এসব কিছু দেখেও) অন্ধ হেয়ে থাকে); 12191 7০৭4৮১1+০০2৯ ৩ ১৯ 
আসলে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ প্্ও 
গ্রহণ করতে পারে, গ ০০181 























২০. (এরা হচ্ছে সেসব লোক) যারা আল্লাহর সাথে -+-4৫*₹ ৮৮০5৯ 
(আনুগত্যের) চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ০ 354 ৩০৯ ৪১৪৭ ০:০২ 


পা পাঠ 


ভংগ করে না, & 08. তা 














২১. আল্লাহ তায়ালা যেসব সম্পর্ক অক্ষুণ্র রাখতে *12১48 নিন ঢালা 
আদেশ করেছেন যারা তা অক্ষুণ্ন রাখে, যারা নিজেদের ০15481১০175 4-5-% ০৯১19 


মালিককে ভয় করে, যারা (কেয়ামতের) কঠোর রে ০7157 
ঃ তা 49৮8৯) ০) ্ 
হিসাবকে ভয় করে; ৮০9১2০৯৭3০৪ 


ও ৮51 








২২. যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্যে পপ পা 
(বিপদ মসিবতে) ধৈর্য ধারণ করে, যথারীতি নামায 9) ০৯9 22521 |9১:2 ০৪915 


০০1 পরশ ৯ 29 পানি পাপা পা 


কায়েম করে, আমি তাদের যে রেষেক দিয়েছি তা “ 2: ৮1985) 51111 গা? 
থেকে তারা (আমারই পথে) খরচ করে- গোপনে চা ছি গ 


কিংবা প্রকাশ্যে, যারা (নিজেদের) ভালো (কাজ) দ্বারা 45415 53457329195 
মন্দ (কাজগুলোকে) দূরীভূত করে, তাদের জন্যেই ” ৮7১৮০ /১-০০ 











রা 


রয়েছে আখেরাতের শুভ পরিণাম, $)1০11 দেই পা এগ ৪ 





২৩. (সে শুভ পরিণাম হচ্ছে) এক চিরস্থায়ী জান্নাত, দত হত 
সেখানে তারা নিজেরা (যেমনি) প্রবেশ করবে, ৬2৫০৬০১০১৬৪ ৩০০৯ 


তেমনি) তাদের পিতামাতা, তাদের স্বামী-্ত্রী ও %?%1-17* 
রর তার মামা ভা দরের (5৮40৫5৮৯999 


চারাও বশ করবে জাননা র প্রতিটি দরজা দিয়ে ৩৬০০৪ ৮০ 5১ চিপ রা ৯ 
০ (প্র 0 ৩ ৩ ৩5 ও ০০৭ 











5০04 
তাদের (অভ্যর্থনা জানানোর) জন্যে ফেরেশতারাও ও ৩০০৫ 


তাদের সাথে ভেতরে প্রবেশ করবে, 








২৪. (ফেরেশতারা বলবে, ) তোমাদের ওপর শান্তি পাটি পাটি পু টি িসিপাশা টি ০9 টির্পা গু 1 
বর্ধিত হোক, (দুনিয়ায়) তোমরা যে ধৈর্য ধারণ (৮+৯০-৮৯১৪৮০১০ ৮১০৮৮৪৮ 
করেছো (এটা তারই বিনিময়), আখেরাতের ঘরটি 

কতো উৎকৃষ্ট! ১১19 











২৫. (অপরদিকে) যারা আল্লাহর সাথে প্রতিশ্রতিতে ৩15 রঃ পাঠিত তা 892৯৩ পা সু 
আবদ্ধ হওয়ার পর তা ভংগ করে, যেসব সম্পর্ক রগ 1 32 05585 ডা 


আল্লাহ তায়ালা অ গর রাখতে বলেছেন তা ছিন্ন করে, ০2০ রদ 


হচ্ছে সেসব লোক- যাদের জন্যে রয়েছে (আল্লাহ এত, 2০৮ ০৮৮ স্ওি 
তায়ালার) অভিশাপ এবং তাদের জন্যেই রয়েছে ঢা, 1 রি 


888 93181 22-25241 22 

















পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৯ ////4-810018179808016111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সূরা আর্‌ রা'দ 
২৬. আন্মাহ তায়ালা যার জীবনোপকরণে প্রশস্ততা এ 2৮ এট ন্িদ্হ্জানার 
দিতে চান- তাই করেন, আবার যাকে তিনি চান ১১০৭9 ৪ ৬ 53১01£ 4/1 
(তার রেযেক) সংকীর্ণ করে দেন; আর এরা বৈষয়িক এ '” ॥ ০. পুশ 
জীবনের ধন সম্পদের ব্যাপারেই বেশী উল্লসিত হয়, 8951 (79:5১ 89৭50 19-555 
অথচ আখেরাতের তুলনায় এ পার্থিব জীবন (কিছু 




















ক্ষণস্থায়ী) জিনিস ছাড়া আর কিছুই নয়। 


২৭. (হে নবী,) যারা (তোমার নবুওতকে) অস্বীকার ৪501 ০ 2 পিসি তত পাটি ১ছুন 9৯2 
করে তারা বলে, তার মালিকের কাছ থেকে তার ৮ ০১৮ ১9 19১ ০:০৭| ০589 


ওপর কোনো (অলৌকিক) নিদর্শন পাঠানো হলো না 212 8 
কেন; তুমি বলো, আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে 

গোমরাহ করেন এবং তার কাছে পৌছার পথ তিনি 

তাকেই দেখান যে তার অভিমুখী হয়, 














২৮. যারা (আল্লাহর ওপর) ঈমান আনে এবং যাদের ৭৮০৯ এ ৯০ ৫৯ 
অন্তকরণ আল্লাহর যেকেরে প্রশান্ত হয়, জেনে রেখো, ১9290 ৩ ৬০১1571201 


িডিনাযাড রে সিনা অভগমাত &-258112 











২৯. যারা ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের , )%% হি 
জন্যেই রয়েছে সুখবর ও শুভ পরিণাম । চিনি এন বতাি। 


1 ৮9 /৬ ৮9 পা ৯ টপ 


€ ০৮৮ ৬৯9-৪৬1 








৩০. আমি তোমাকে এভাবেই একটি জাতির কাছে * িডাও ১৪৪ এ 2127 এ1৩০ 


নেবী করে) পাঠিয়েছি, এর আগে অনেক কয়টি 4 রিড 
জাতি অতিবাহিত হয়ে গেছে, তোদের কাছেও দিও ০৪০5199] পি 
নবী ) যাতে করে তুমি তাদের কাছে সে £১72 শা ৯ পটি টি ভি তা ৯ পটার পাও /উি পার্ট 

(কিতাব) পড়ে শোনাতে পারো, যা আমি তোমার 0 নি ৩2১৯০৪০৯১৩০] 
ওপর ওহী করে পাঠিয়েছি, (এ সর্তিও) তারা (আল্লাহ ০20৮০ চিন্তা সি ৯৪৩ তা ০৪ 

তায়ালাকে) অস্বীকার করে; তুমি বলো, তিনিই 82550555281218 (5299৯ 
আমার রব, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ 

নেই, আমি তার ওপরই ভরসা করি, তার দিকেই 

(আমার) প্রত্যাবর্তন । 




















স্পা 29 থে ॥ প্রা 


৩১. যদি পাহাড়সমূহকে কোরআন দিয়ে গতিশীল *( 
করে দেয়া হতো, কিংবা যমীন বিদীর্ঘ করে দেয়া হতো, ঠণ2122-55208৩ 


অনা আরামে নি রা মনুষকদিয়ে কথা ৫০2০125০৯১1 5 ৯৪ 
হা ও53050-055750 
5 
দি 00301 09 
কিংবা তাদের আশপাশে তা আপতিত হতে থাকবে, ৮৯313520836 0০69 850615220 





























পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮০ ////4-810018179808016111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সুরা আর্‌ রা'্দ 


যে পর্যন্ত না তোদের জন্য) আল্লাহ তায়ালার চূড়ান্ত 413 21 91,441 62309 নস 
(আযাবের) ওয়াদা সমাগত হয়; অবশ্যই আল্লাহ ১9০5৮ ০৮৯ 
তায়ালা প্রতিশ্রুতি ভংগ করেন না। 











৩২. (হে নবী,) তোমার আগেও নবী রসূলদের ঠান্টা নিতু ছি ৪ রা ৯০০1 03 
বিদ্ধপ করা হয়েছিলো, অতপর আমি তাদের অবকাশ , +৪০০০১8৬9 


2:29 পার 0০8৯ পাশা পাঠ ভি -০ ৮44 


দিয়েছি যারা কুফরী করেছে, এর আমি ভার ২০৫80218002 
কঠোর শাস্তি দিয়েছি, কতো কঠোর ছিলো আমার 72 
আযাব! ৪ 57504 -85৫ 














৩৩. যিনি প্রত্যেকটি মানুষের ওপর তার দৃষ্টি প্রতিষ্ঠিত _ *+”£1 ১০ 45 5 রা 
রাখেন যে- সে মানুষটি কি পরিমাণ অর্জন করেছে € ০ (০০১৮ [৬৪ 6০36০ 


(তিনি কি করে অন্যদের মতো হবেন)? ওরা তো &৮ * 2*এ ৮ 8.2 স্পা ডানা 
আল্লাহর সাথে শরীক করে রেখেছে: (হে নবী) তুমি (1৮৮৯৮৮ ১৮১৪৪19-৯9 


(তাদের) জিজ্ঞেস করো, তোমরা বলো তো ওদের ০০৮ -০০৮-০ 
নাম, অথবা তোমরা কি তাকে এমন শেরীকদের ১১6515৬1০22 


সম্পর্কে) খবর দিতে চাচ্ছো, এ যমীনে যাকে তিনি (১4? « 
জানেনই না অথবা এটা কি তাদের কোনো মুখের কথা 2544০8913০8)৩%. 00581 05 


মাত্র? (আসল কথা হচ্ছে,) যারা কুফরী করেছে তাদের ৯? রি 

চোখে তাদের এ প্রতারণাকে শোভন করে দেয়া ৮৮9 1৮০১১-১০০৮ 
হয়েছে, তাদের (আল্লাহ তায়ালার) পথ (পাওয়া) 5১৫ 0028 ০0 
থেকে অবরোধ করে রাখা হয়েছে; আল্লাহ তায়ালা 

যাকে পথভ্রষ্ট করেন তার জন্যে পথের দিশা দেখানোর 

(আসলেই) কেউ নেই। 




















৩৪. এদের জন্যে দুনিয়ার জীবনে অনেক শাস্তি ১০৭ 
রয়েছে, অবশ্য আখেরাতে যে আযাব রয়েছে তা 752০181০৮৩০ 


আরো বেশী কঠোর, (মূলত) আল্লাহ (-এর ক্রোধ) রি 
থেকে তাদের বাঁচাবার কেউই নেই। ৪9195 ০2০ ঠা ও 














৩৫. আল্লাহ্ভীরু লোকদের সাথে যে জান্নাতের ওয়াদা /, ও, 79 
করা হয়েছে তার উদাহরণ হচ্ছে (যেমন একটি ০৪ 55১22 2214 


তর ফলফলরি রী 2৮১০ পরল ১91 ৩০৪ ০০ 
ছায়াসমূহও চিরস্থায়ী; এসবই হচ্ছে তাদের পরিণাম, 725 

যারা (দুনিয়ায়) তাকওয়ার জীবন অতিবাহিত করেছে, (৪০9৩ 1587 ০8911785405 
দারানিনিজিতা বটি অসিত 000108১8৫11 

















৩৬. (হে নবী,) যাদের আমি (ইতিপূর্বে) কিতাব দান 17 পা টিিপার্টিপা পা! -০-918৮1 ৮৯ সুতা 
করেছিলাম তারা তোমার ওপর যা কিছু নাযিল করা (০ ০১৯১৯ ০] ০৪ ০৪০ 
হয়েছে তাতে বেশী আনন্দ অনুভব করে, এ দলে কিছু ৮৫৯ *” 

লোক এমনও আছে যারা এর কিছু অংশ কার ৯৭০৭০১৭৭০০১, 
করে; তুমি বলো, আমাকে তো আল্লাহর রী উপ প%। ০৯৫৯1 ?০ চার 
যেন আমি তীর সাথে কোনো রকম শরীক না করি; এ এন 

আমি তোমাদেরকে তার দিকেই আহবান করছি, তার রা পি 841 রি ১ 
দিকেই (সবার) প্রত্যাবর্তন (হবে)। 

পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮১ ////4-810018179808016111017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সূরা আর্‌ রাশ্দ 


৩৭. হে নবী,) আমি এভাবেই এই (কোরআনকে) তত 2০ ০1৭7৮ ৫ 
আরবী (ভাষায়) বিধান (বানিয়ে তোমার ওপর) ০219-0855০82 2059 ৩০১০ 


নাযিল করেছি (যেন তুমি সহজেই তা বুঝতে পারো); +. ৯০  নি, 
তোমার কাছে (আল্লাহর) যে জ্ঞান এসেছে তা সত্বেও 55৩95০০৮9০৮ 
যদি তুমি তাদের খেয়াল খুশীর অনুসরণ করো, 

তাহলে আল্লাহর সামনে তোমার কোনোই সাহায্যকারী 49195540552 41155 1» 1 


থাকবে না- না থাকবে (তোমাকে) বাচাবার মতো ১21 
কেউ! ৬9 

















৩৮. (হে নবী,) তোমার আগেও আমি (অনেক) রসূল ু 2৮৮ ৮ পাটি পজর্ট ৪ 2 পর্ণ 
পাঠিয়েছি এবং তাদের জন্যে আমি স্ত্রী এবং সন্তান /১১ ৬১০১৮7০০৮79 
সন্ততিও বানিয়েছিলাম; কোনো রসূলের কাজ এটা 71121554ুঁঃ 101৮17721 পঠিত 
নয় যে, আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াত সে ০573522120৮ ০2 
পেশ করবে; (মূলত) প্রতিটি যুগের জন্যেই রয়েছে ১401 530 ্ 90 ঘা হা 

এক একটি কিতাব । 205 95] 














পার্পা ৬০৪ 


৪৮১9৯ 0 





৩৯. আর (সেসব কিছুর মাঝে থেকে) আল্লাহ তায়ালা ৪8৮+* -& « 2 2208 
যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা [15০০ ১9 হ ০০-১.9 ৪ 48115 
করেন তা বহাল রাখেন, মূল গ্রন্থ তো তার কাছেই 

আছে। 











৪০. (হে নবী,) যে (আযাবের) ওয়াদা আমি এদের সাথে * 2৪ দু ১৯ পু। 7১৮৫ 2াছি 215 
করি তার কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই, -৮৯০১+ ০৪31 ০৯৯১-৭১1৭০1 





তা১০্শা পা 0. 


কিংবা (তার আগেই) যদি আমি তোমাকে মৃত্যু দেই, জরি 211 রর 2 
তাহলে (উদ্দিগ্ন হওয়ার কিছু নেই, কেননা) তোমার ওপর 98 ] ৮১ 4 1 9 


দায়িত্‌ হচ্ছে (আমার কথা) পৌছে দেয়া, আর আমার ৪০১০ 
কাজ হচ্ছে (সবার কাছ থেকে তার) হিসাব নেয়া। 

















৪১. এরা কি দেখতে পায় না যে, আমি যমীনকে “1282 17 
তার চার দিক থেকে (আস্তে আস্তে) সংকুচিত করে ৫৮৪৩৩৮901৯8 


টা তার , +824৭815০, 
গ্রহণে খুবই তৎপর। রান 











ঠা ৯ শা পপর ৯ পাপা 


৪২. যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে 271 41 
তারা (নানাভাবে) প্রতারণা করেছে, কিন্তু যাবতীয় চলা 415155০০289 5 ৩59 


কলা-কৌশল আল্লাহ তায়ালার জন্যেই; তিনিই জানেন ,, 44 ঠা টি ০০৯ 
প্রতিটি ব্যক্তি কেখন) কি অর্জন করে। অচিরেই ৫ ০১০ ৮০) ০৪৭, ০4৪ 


কাফেররা জানতে পারবে আখেরাতের (সুখ) নিবাস ৪)19| 1 ০০ 
কাদের জন্যে (তৈরী করে রাখা হয়েছে)। ভিটে 























৪৩. (হে নবী,) যারা আল্লাহ তায়ালাকে) অস্বীকার %2 34++৮ ৮ *41৮০৫ ০* জে 4৯8৮৮ 
করে, (তারা) বলে, তুমি নবী নও, তুমি ওদের ০১৮ ১৮১৭০৮০১০৪1 2285 


বলে দাও, আমার এবং তোমাদের মাঝে (নবুওতের পপ) £ পদিপপ লি টিপা লুট 40, 
সাক্ষ্যের ব্যাপারে) আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট, (যথেষ্ট) ৬০9১৮৪9 [০০ টড 20৫ 


97০ পানি 


যার কাছে (পূর্ববর্তী) কিতাবের জ্ঞান আছে (তার ৪ ২ 02155: 
সাক্ষ্যও)। 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ক২৮২ ///4-810018179808016111017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সুরা ইবরাহীম 





১. আলিফ, লা-ম, রা হে কোরআন) এন এক 


যাতে করে তুমি (এর ছারা দের তাদের রর 
মালিকের সিএ শি অন্ধকার ১9578001528) 
থেকে (ঈমানের) আলোতে বের করে আনতে পারো, ঠ. ৯ পল পনি) 0) 5 আপ 
তার পথে- যিনি মহাপরাক্রমশালী, যাবতীয় প্রশংসা ৩১ ০৯ 2১৯1 81০ 41-9১ 
পাবার যোগ্য! 














২. সে মহান আল্লাহর (পথে), যার জন্যে আকাশমন্লী ($ দ। 
ও যমীনে যা আছে সব কিছু (নিবেদিত), যারা 25৮ ও 251 


(আল্লাহকে) অস্বীকার করে তাদের জন্যে (রয়েছে) 127 11 9 ১ 
উম ০14০৬ 5835411 ০99৯১ 








ঠা 


৫ ১০898 








৩. এ শাস্তি তাদের জন্যে) যারা পার্থিব জীবনকে 112 ০৯০ ৮৪ 

পরকালীন জীবনের ওপর প্রাধান্য দেয়, মোনুষদের) (05291189521 0৮৯242 ০০ী। 
আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, (সর্বোপরি) 1-€*৫৮৫₹ & ৪৫০৪ ৩৫২ 
এ (পথ)-কে (নিজেদের খেয়াল খুশীমতো) বাঁকা 5554944০0০০ ০৪৩০4৪৪১৪ 
তে ৯ 20 ডে ১৮০15 এত ৈ 











৪. আমি কোনো নবীই এমন পাঠাইনি, যে তার . *£ দিত 
জাতির (মোতু)-ভাষায় (আমার বাণী তাদের কাছে 25854281523 502/5 
পৌছায়নি), যাতে করে সে তাদের কাছে (আমার * কিছ গর তা 
আয়াত) স্পষ্ট করে দিতে পারে; অতপর আল্লাহ (5০989 ৮28. ০০4০| ০১০ ০ 


পাটি পাশ্টিপা ০9 ৮0 £৯ পা 


তায়ালা যাকে চান তাকে গোমরাহ করেন, আবার 123 
যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন; তিনি ৩৮১৪| 521159%5 ৮০ 


মহাপরাক্রমশালী ও মহাকুশলী । 























বই আমি সুসাকে আমার নিদ্নসমূহ দিয়ে 1৩104180৮52 085 
জাতিকে (জাহেলিয়াতের) অন্ধকার থেকে (ঈমানের) চাবির 

আলোতে নিয়ে এসো এবং তুমি তাদের আল্লাহর ৮৯১১9 24 এপ 545 
সী সর ৯১8 02148 103 801,491 ৮50 
নিসন্দেহে তাদের জন্যে এর মাঝে অনেক নিদর্শন *০% ০ 
রয়েছে। ৪১০৫) 














৬. মুসা যখন তার জাতিকে বলেছিলো, তোমরা * 54৮ ৫ ৫, 2৪৪) প ৫৮ 

তোমাদের ওপর আল্লাহ তায়ালার নেয়ামতের কথা +৪৮:এ 40259315281 ৬৪, *০08319 
স্মরণ করো, (বিশেষ করে) যখন তিনি তোমাদের 7০ * 2:৯৮৯৫ ৩8৮৮, 00 8০ 5০1 2 
ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন, যারা 5০৫০৪5০4052) 0] ৬০৮০9 


মির হতেন নাজিনিভি তিমির তত 111592 নো 
হত্যা করতো, তোমাদের মেয়েদের জীবিত রাখতো; ০৪৯৯৯ ০৪৯০০%9০ 














পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮৩ /৬/৬/.8100121808019117101001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সুরা ইবরাহীম 








তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্যে ₹৪%/.৮* ৮৬০ *এত * 211 ৮২৮ “ঠা 
এতে বড়ো ধরনের একটি পরীক্ষা নিহিত ছিলো। $০০১০০৯১০০০৮০4১৪:০/০ র্‌ 


৭. (স্মরণ করো,) যখন তোমাদের রব ঘোষণা দিলেন, ” ৮ 4.2 ৩০ পভ 22 
১5৮58 চি 
তাহলে আমি অবশ্যই তোমাদের জন্যে (এ অনুগধহ) আরো (1৫০ ০1৮5০ ৩29৮০০৭১% 
বাড়িয়ে দেবো, আর যদি তোমরা (একে) অস্বীকার করো 
(তাহলে জেনে রেখো), আমার আযাব বড়োই কঠিন! 9০০ 


৮. মুসা (তার জাতিকে) বলেছিলো, তোমরা এবং ১ ৯তাা ৯ ০৪ 2৩৩৪ 

পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি (আন্মাহ ১৪০:৪-০৪১19৮8-5৩1৩-৯৪ 
তায়ালাকে) অস্বীকার করো (তাতে আল্লাহর ৬ সে ৪ বু ০ ৯ ৮ 

ক্ষতি হবে না), কেননা আল্লাহ তায়ালা যাবতীয় ৪) 32 002406, ০ 
অভাব অভিযোগ থেকে মুক্ত, প্রশংসার দাবীদার । 


৯. তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের ৮"% * ০14 
সংবাদ এসে পৌছায়নি- নূহ, আদ, সামূদ সময়ও €৪৯ %৮০458০5০০1180 শা 


তাদের পরবর্তী জাতিসমূহের; যাদের (বিবরণ) আল্লাহ 7” ০ চা 8 85 
তায়ালা ছাড়া আর কেউই জানে না; (এদের সবার 29 রি ০০০৪ নু রর ১১১৮22655 
কাছেই) তাদের নবীরা (যখন) আমার আয়াতসমূহ পিপিএম খু 
নিয়ে এসেছিলো, (তখন) তারা তাদের নিজেদের হাত * 4. * ০. ৯. দা 

তাদেরই মুখের ভেতর বসিয়ে দিতো এবং বলতো, ৯১150 -০০সা 193) ০০৭০ 
যা (কিছু পয়গাম) নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত 2 
হয়েছো, তা আমরা অস্বীকার করি, (তো ছাড়া) যে 013 22৮21) 5205281 19109 
(দ্বীনের) দিকে তুমি আমাদের ডাকছো সে বিষয়েও 2,০২1 এ2 
আমরা সন্দেহে নিমজ্জিত আছি। ও ৩৯১৭ এ] 055০০৪০ এও চো 


হত সানা সেহরি ১০১০:/156 54158159446 
সা নি লা ০৫-৫158৯2] ৮2588, ০৪১5 
তোমাদের অব লো শে ধনের সো) লিতে ০০৮5২510153 %522586 
কা আমাদের আই তর সু আমাদের ৩১5838452558531-0 ৩15 
৮৮৮৮৮ 
১8৮08 ৬০৮৪ 











































































































১১. নবীরা তাদের বললো (হা), আমরা তোমাদের * 2” ৬ *।*০০-* ০ ৯৭3 
মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছু নই, কিন্তু লি 1০-০1-৮১৪০ 


7 
ভি 1 0০০ ০৫ 177 /১-9-29% 


আল্লাহ তায়ালা তর বান্দাদের মধ্য থেকে যাকে চান £ ৫৭ ০৫ ৩০ 1 ০12৮45 
(নবুওতের দায়িত্ব দিয়ে) তার ওপর তিনি অনুগধহ * ১. * 


করেন; আর আন্মাহ তায়ালার অনুমতি ব্যতিরেকে চপ [79 8১175 ০ 














পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮৪ ////4-810018179808016111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সূরা ইবরাহীম 


দলীল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই; (0872:19 4 15221 ৮3 
৪7৮6 8512 9 টিজার 


উচিত। ৪ ৬৭৪০|| 








১২. আমরাই বা কেন আল্লাহ তায়ালার ওপর নির্ভর 124120582 4/ 12729312012 
করবো নাঃ তিনিই আমাদের (আলোর) পথসমূহ ৃ ৬ টি রে 
দেখিয়ে দিয়েছেন; (এ আলোর পথে চলতে গিয়ে) ৫9৮15 25616 ০02 
তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছো তাতে অবশ্যই ১১ শা 2০০৬৪ তাপা9 পাপন 
আমরা ধৈর্য ধারণ করবো; যারা ভরসা করে তাদের ৪ 959০1 95544 
সবাইকে আল্লাহর ওপরই নির্ভর করা উচিত। 














১৩. কাফেররা তাদের রসূলদের বললো, আমাদের » ১. ৯ ৮, ই্রারাডাদ 

(ধমীয়ি) গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে, নতুবা ০৫১৯০০295০0 062 
আমরা তোমাদের অবশ্যই আমাদের দেশ থেকে *4% ০৮৮০৫ ৯৭ ৯ 
বহিষ্কার করে দেবো; অতপর তাদের রব তাদের কাছে প5045-23০১৮55527 


955 ঃ পাঠে 1 | জে 1272) 21 

















পা উিপার্টি। ৮9 2 0৩ ৯০০৫৩ 


১৪. আর তাদের (বিনাশ করে দেয়ার) পর তাদের ৫১, ১5৫ রি । 
জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করবো; ৩ ৩০০০২ ৮5 


এ (পুরস্কার) তার জন্যে যে ব্যক্তি আমার সামনে 0559 3159 ঠা (22 
(জবাবদিহিতার জন্যে) দীড়ানোকে ভয় করে এবং 
(আমার) শাস্তিকেও ভয় করে । 




















১৫. ওরা (তো নিজেরাই একটা চূড়ান্ত) ফয়সালা তত ৯ 22৯ ৫ 
চাইলো- (আর সে ফয়সালা মোতীবেক) প্রত্যেক $ $ ১৯২2১৮5০০49 19--19 
দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তিই ধ্বংস হয়ে গেছে। 











১৬. তার পেছনেই রয়েছে জাহান্নাম, (সেখানে) তাকে প ॥ 8.০ ০০০০ ইষ্ট ৮ 
গলিত পুঁজ (জাতীয়) পানি পান করানো হবে, $ 48১০৪৮৩০35-8551999৩2 








১৭. সে অতি কষ্টে তা গলধকরণ করতে চাইবে, « 90142505 ০০৪ ান্বি পুত পপ 
কিন্তু গলধকরণ করা তার পক্ষে কোনোমতেই সম্ভব ০9পাঞ 9 এটি ১৯৭4৪ 4০)লীদল 


হবে না, (উপরন্তু) চারদিক থেকেই তার ওপর মৃত্যু * 45০81781871 
আসবে, কিন্তু সে কোনোমতেই মরবে না; বরং তার ৩9৬ ৪০৯9৮ 9 ০৮০2 


পেছনে থাকবে (আরো) কঠোর আযাব । 














৪ ০১162 909 








£৯ ৮9৩9 পা উিপ্া /১ ৬ পা £৯ টি পা পাট পা / 


১৮. যারা তাদের রবকে অস্বীকার করে তাদের রা 
(ভোলো) কাজের (বিনিময়ের) উদাহরণ ছাই ভক্মের -০৮0০০9292 155£25597 পি 


ত্ত্ুপের) মতো, ঝড়ের দিন প্রচন্ড বাতাস এসে যা 
উড়িয়ে নিয়ে যায়; এভাবে (সে ভালো কাজের দ্বারা) * [57 362202-১০2% রর ১৫ 


যা কিছু এরা অর্জন করে তা দ্বারা তারা কিছুই ৮৪:৫৫ ৫$19: 2৮05) ১৪১০০ 
করতে সক্ষম হয় না; আর সেটাই হচ্ছে মারাত্মক ০০ 7 


গোমরাহী । ৪১01 0212 এ; 

















পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮৫ ///4-810018179808016111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সূরা ইবরাহীম 


টে মন হুমকি দেখতে পাও নজর 5১১05: 31299 01 সে 


করেছেন, তিনি ইচ্ছা করলে (এ যমীন থেকে) 25 9০০০ 125 5 
তোমাদের অস্তিত্ বিলুপ্ত করে নতুন (কোনো) সৃষ্টিকে 2 নর ১ 3 
(এখানে) নিয়ে আসতে পারেন, ৪) 9405 

















২০. আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর জন্যে 
মোটেই কঠিন কিছু নয়। 








২১. (মহাবিচারের দিন) তারা সবাই আল্লাহর সামনে ট্রেন ফিডার 
উপস্থিত হবে, অতপর যারা অহংকার করতো, দূর্বলরা ৩ ০8] 17250 ০005 ১৩৯ এ /19))59 
তাদের বলবে, (দুনিয়ায়) আমরা তো তোমাদের ৯84 কু (তা 7০০৯০৮৪ 

অনুসারীই ছিলাম, (আজ কি) তোমরা আল্লাহর আযাব ৩ আপি ৪৫ 01451 
থেকে সামান্য কিছুও আমাদের জন্যে কম করতে 54. ন ০৮৮ ৯-০০৪ 
পারবে? তারা বলবে, আল্লাহ তায়ালা যদি আমাদের তে ঠা ভ1৩55265৩৯ 


(আজ মুক্তির) কোনো পথ দেখিয়ে দিতেন, তাহলে 212 ,*.:9051 4911১221115 
আমরা তোমাদের (তা) দেখিয়ে দিতাম, (মূলত) , 5৮? এ 
আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্যহারা হই, উভয়টাই ( ৮5101006551 হা এও 1:0০ 
আমাদের জন্যে সমান , (আল্লাহর আযাব থেকে 


আজ) আমাদের কোনোই নিফৃতি নেই। তিনি 


























২২. যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান ৮4 ৮৯৮) ৮ ১157০11৮101 76 
(জোহান্নামীদের) বলবে, আল্লাহ তায়ালা তোমাদের এ ০1১71 35৮ ০৮৮৪। ০০১ 








সাথে (যে) ওয়াদা করেছেন তা (ছিলো) সত্য ওয়াদা, টি 8০88৮৮০ 
আমিও তোমাদের সাথে (একটি) ওয়াদা করেছিলাম, 86222 | ০-০9৮£০০9 
কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ * এ 5 ০৮৮৮৮ না 
করেছি; (আসলে) তোমাদের ওপর আমার তো ০৮০-৮৯1০৫19009 তি 
কোনো আধিপত্য ছিলো না, আমি তো শুধু এটুকুই 8৯ 0১ -9৯ তা পারি পা 8০০ ৯িপাপা ৯ 
করেছি, তোমাদের (আমার দিকে) ডেকেছি, অতপর উকি রতি ৪ এরি ৬এ: 
আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো, তাই (আজ) ০ 9৪ 2০৮৮৮৯০৪৯৪০ পর 
আমার প্রতি তোমরা দোষারোপ করো না, বরং 15, 255 
গোত নিজেদেরই করো; কা প22-৫5১2 
(আজ) (যেমন) তোমাদের উদ্ধারে (কোনো ৮ ১০ এটা 29 ১০৮১ 
রকম) সাহায্য করতে পারবো না, (তেমনি) তোমরাও ৪ ৩৪) 2:০১৪৯৮০ টি ৪০০ 
আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে এ. উঠ শি 
না; তোমরা যে আমাকে আগে (আল্লাহর) শরীক শিনিাতিনিরাগিরারাবজা 
বানিয়েছিলে, আমি তাও আজ অস্বীকার করছি ৪.০০]501$2 প2 লেপ 
(আল্লাহর ঘোষণা): অবশ্যই যালেমদের জন্যে রয়েছে 

আযাব । 
































২৩. (অপরদিকে) যারা (আল্লাহ তায়ালার ওপর) ৪৮০] 

ঈমান এনেছে এবং (সে অনুযায়ী) নেক কাজ ৬-৯/০]1192919:7 ০৪1 05৯5 
করেছে, তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হিরা 

হবে, যার পাদদেশে প্রবাহিত হবে (রং বে-রংয়ের) ০510০৯০5০১৯ 
বর্ণাধারা, সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে ৫. , 

অনন্তকাল অবস্থান করবে; সেখানে “সালাম সালাম এ ০০ রি 30123 
বলে তাদের অভিবাদন করা হবে। ৪০০. রি ১৪ 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮৬ ৬///%4.21000181780809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সুরা ইবরাহীম 


২৪. তুমি কি লক্ষ্য করোনি, আল্লাহ তায়ালা জিরিহাতি রকি 
'কালেমায়ে তাইয়েবা*র কি (সুন্দর) উপমা পেশ স্রিগ এ টিন নতি 


করেছেন (এবং সেটি হচ্ছে- এ কালেমা) যেন একটি 25852 
ভি টি ৪০৪৫ 
শাখা প্রশাখা আসমানে (বিস্তৃত), ০০ 














২৫. প্রত্যেক সময়ই তা তার মালিকের আদেশে টি [এ রে 
ফল দান করে; জা জালা নুর দে 48992 ৪৭৯ ৩৫০৫ 

(এভাবেই) উপমা পেশ করেন, আশা করা যায় তারা 054 বি 
(তার থেকে) শিক্ষা গ্রহণ করবে । ১০89 











পা ৯১০90 প্র পাপা 


ও ০/9১%০০ 





পা ও পার্ট শি পাশা 


২৬. (আবার) খারাপ কালেমার তুলনা একটি নিকৃষ্ট 222 লি 22 রত 

বৃক্ষের (মতো), যাকে যেমীনের) উপরিভাগ থেকেই %. টার রর রা 
মূলোৎপাটন করে ফেলা হয়েছে, এর কোনো রকম এ ছি টি ০১2 
স্থায়িতৃও নেই। ৮১ 05 ৩০ ০৬০২০৯ 








3198 





টিপা রা 


২৭. আল্লাহ তায়ালা ঈমানদারদের তার শাশ্বত র্‌ 
কালেমা দ্বারা মযবুত রাখেন, দুনিয়ার জীবনে এবং 598019551 ০৯০11 | ০৪ 


পরকালীন জীবনে । আল্লাহ তায়ালা যালেমদের পৎত্রষ্ট 85 05118 রি 
করে দেন, তিনি (যখন) যা চান_ তাই করেন। 8558139 302015 | 





তা ০৫১ 9৫2 2. ৯ 


লে 


রি 











২৮. (হে নবী,) তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ &। ৮ ৮৯১৭৭৮৮% হ্। 4।৮* পা 
ই 8৯৬54 4/1 ৮৯191055891 01১71 


করার মাধ্যমে তো) বদলে দিয়েছে, পরিণামে তারা রগ িারদা-রা 
নিজেদের জাতিকে ধ্বংসের (এক চরম) স্তরে নামিয়ে গু) )1911 )15-৮9581919198 
এনেছে। 








২৯. (পরিণামে) তারা জাহান্নামে প্রবেশ করবে, কতো 90) 5 রিনি 








নিকৃষ্ট (সেই) বাসস্থান! 

৩০. এরা আল্লাহ তায়ালার জন্যে তার কিছু সমকক্ষ ; 41. + +21+4 21109 নিলি 
উদ্ভাবন করে নিয়েছে, যাতে করে তারা (মানুষদের) " িশ্টাশ ০০15 ৩125 
তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে; (হে নবী,) ৪381 00-274:501525% 
তুমি বলো, (কিছুদিনের জন্যে এগুলো) তোমরা ভোগ 

করে নাও, অতপর (জাহান্নামের) আগুনের দিকে 

তোমাদের ফিরে যেতে হবে । 











. (হে নবী,) আমার বান্দা ঈমান নিবাল্াত না 
সা ভার তোলায় এতিকরে 1--52194157911 ১513 


পারে নিন নেকেট ৯০1 এপি এ 22,৯০৩ এ 
তারা আমারই পথে) ব্যয় করে, গোপনে কিবা টি ৮৯5891৮515852298511 








পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮৭ /৬/৬/.8100121808019117101001.019 


৮খ 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সূরা ইবরাহীম 


প্রকাশ্যে- (কেয়ামতের) সে দিনটি আসার আগে, *৮ 
যেদিন মুক্তির জন্যে) কোনো রকম (সম্পদের) ০] রগ পনি 0০55০525359 
বেচাকেনা চলবে না- না (এ জন্যে কারো) কোনো 











রকমের বন্ধুতু (সেদিন কাজে লাগবে)। 
দু ০৬০ 


৩২. তিনিই) মহান আল্লাহ তায়ালা, যিনি ।?১%৬12 রর 
আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন এবং যিনি ০৯১19০১৮11৩ 
আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে ানুপাড 2০০2 
আবার যমীন থেকে তোমাদের জীবিকার জন্যে ৩42৫১৯ রি জিন 
নানা প্রকারের ফলমূল উৎপাদন করেছেন, তিনি 2113 21121702৮28 

যাবতীয় জলযানকে তোমাদের অধীন করেছেন যেন | ০4 ১৯০9 ৪৫৫ ১৬১০ 


তারই ইচ্ছা অনুযায়ী তা সমুদ্রে বিচরণ করে বেড়ায় 2122 চিনি কি 6১০ ১৯৪] 
এবং তিনি নদীনালাকেও তোমাদের অধীন করে ০৯৮ "০৭ ০১৯ রর 
[ও / 


দিয়েছেন, শ১| 





























৩৩. তিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে 2 58০৯ ৮2 
দিয়েছেন, এর উভয়টা (একই নিয়মের অধীনে) চলে € ডল, ১০119 ১০৮]| ৮৪1১৯৯৪ 
আসছে, আবার তোমাদের জন্যে রাতদিনকেও তিনি শে, পা পটু, ০৪০ প তে তা 
তোমাদের অধীন করেছেন । €)155119 0৯1৮4 ১৯9 

















৩৪. তোমরা তার কাছ থেকে যা কিছু চেয়েছো 

তার সবই তিনি (তোমাদের সামনে) এনে হাযির 
করেছেন এবং তোমরা যদি (সত্য সত্যই) আল্লাহর 01 
সব নেয়ামত গণনা করতে চাও, তাহলে কখনোই তা 

গণনা করে শেষ করতে পারবে না; মানুষ (আসলেই) 
অতিমাত্রায় সীমালঘংনকারী অকৃতজ্ঞ বটে । 











৩৫. (মরণ করো,) যখন ইবরাহীম আল্লাহর কাছে) 19002 21৮,)4+ ৮191 01812 
দোয়া করলো, হে আমার রব, এ (মক্কা) শহরকে ডি 1০১ এনা 9 


পাশ9ঠ0 ৯ রা ও £4১-০/ 0 পপ পাননি 


তুমি শোন্তি ও) নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং $£%) ৫)7-22 ০৮৯19 0০ গুলি 
আমাকে ও আমার সন্তান সন্ততিদের মূর্তিপূজা থেকে নিও 


দূরে রেখো । 

















৩৬. হে আমার রব, নিসন্দেহে এ (মূর্তি)-গুলো ₹ 75555555472 
মানুষদের অনেককেই গোমরাহ করেছে, অতপর যে ০০০41] ৩৮০ 19৯2 ভি ৩৪ ৮) 


আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে, 
আর যে ব্যক্তি আমার না-ফরমানী করবে তোর 
দায়িত্‌ তোমার ওপর), নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, পরম 
দয়ালু। 











৩৭. হে আমাদের রব, আমি আমার কিছু 
সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি » 
অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম, যাতে 
করে- হে আমাদের রব, এরা নামায প্রতিষ্ঠা 
করতে পারে, তুমি (তোমার দয়ায়) কিছু মানুষের 
অন্তরকে এদের প্রতি অনুরাগী করে দাও, 























পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮৮ ////4-810018179808016111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সুরা ইবরাহীম 


তুমি ফলমূল দিয়ে তাদের রেষেকের ব্যবস্থা করো, আশা ৯৮৪ ৯দুপ্ণ 78159 ৮ 
করা যায় ওরা তোমার (নেয়ামতের) শোকর আদায় করবে। ও ০০১৪৭ ক ০১১০ ৬-০৪১১319 

















৩৮. হে আমাদের রব, আমরা যা কিছু গোপন করি »”1+172 “ 8217 125 % 
এবং যা কিছু প্রকাশ করি, নিশ্চয়ই তুমি তা জানো; +০৮ 5৩ ১2 


আসমানসমূহে কিংবা যমীনের (যেখানে যা কিছু ঘটে 4 রি 
এর) কোনোটাই আল্লাহর কাছে গোপন থাকে না। ৩০1৪ ০৪ ৬৫: 4৩৬ রর 


৪ £11৬& 





৩৯. সব প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে, যিনি হয়ে 
আমাকে আমার বৃদ্ধ বয়সে ইসমাঈল ও ইসহাক ৮-516-55518 ০৮ 


(তুল্য নেক পুত্র পৌত্র) দান করেছেন; অবশ্যই ৯৯০৮ )০|, পা, ০০৯] 
আমার রব (বান্দাদের) দোয়া শোনেন। রি 
9291 

















৪০. হে আমার রব, তুমি আমাকে নামাধ প্রতিষ্ঠাকারী * টড 
বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও (নামাষী বান্দা ৮০ 55891201 (এশা 9 
বানাও), হে আমাদের রব, আমার দোয়া তুমি কবুল £23 ]. ছি 08 স)$ 
করো । 














৪১. হে আমাদের রব, যেদিন (চূড়ান্ত) হিসাব কিতাব (6 ৮” 
হবে, সেদিন তুমি আমাকে, আমার পিতা মাতাকে 9 ০58৮1941229 3) 





পা টি 29 /১০ত 


এবং সকল ঈমানদার মানুষদের ক্ষমা করে দিয়ো । € 51551 09 





৪২. (হে নবী,) তুমি 

যালেমরা যা কিছু করছে তা থেকে আল্লাহ তায়ালা 

গাফেল রয়েছেন; (আসলে) তিনি তাদের এমন একটি (০426 [%] +22%ঃ ০15 ০09 15) 
দিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন [১৮১১৪ নিন 
(তাদের) চক্ষু স্থির হয়ে যাবে, ৪)1০1 এ 

















৪৩. (সেদিন) তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত « *1॥ ৪৫১৬ ভরা রানা 
অবস্থায় (দৌড়াতে) থাকবে, (নিদৃষ্ট দিকের বাইরে পা ১০১৭২:৮১৫১ ৩৫১৮ এ 

অন্য কোনো দিকে) তাদের দৃষ্টিই ফিরবে না, ভেয়ে) 5৮5 ৮০০০৮ পু. দপন 
তাদের অন্তর বিকল হয়ে যাবে। ভ গ3১-৮৯5925 ০০৪১০ 











8৪. (হে নবী,) তুমি মানুষদের এক ভেয়াবহ) ৯ ৪৯৮৮ 
দিনের আযাব (আসা) থেকে সাবধান করে দাও ০১1৫11০৪০08 [92 ০০00199৯গি 


(এমন দিন এলে) এ যালেম লোকেরা বলবে, হে িধ ++ 078 
আমাদের রব, আমাদের তুমি কিছুটা সময়ের জন্যে ! টি 2১19৮ ০৫91 

অবকাশ দীও, আমরা তোমার ডাকে সাড়া দেবো ১892 152554 3০৭ |] 
এবং আমরা রসুলদের অনুসরণ করবো (জবাবে বলা & 9 রি 5 


£৯ ৬ ৯১ 79 /৯ পা চি নি৬৯ ৪০৪ পরপা পণ 


হবে); তোমরা কি সেসব লোক- যারা ইতিপূর্বে শপথ 3 ঠা ] 
করে নিজেদের মধ্যে বলাবলি করতে যে, তোমাদের রি ১3209. 9) 


(এ জীবনের) কোনোই ক্ষয় নেই! $ 219 ০০-৮৫1০ 05 























পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮৯ ///4-810018179808016111017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সুরা আল হেজর 
৪৫. অথচ তোমরা তাদের (পরিত্যক্ত) বাসভূমিতেই 2০47 ৮, ৯০৯০৯ ০ প্ 
বাস করতে, যারা (তোমাদের আগে) নিজেদের ওপর 1946 ০৪০] ৬৫০ ৮৪২৫০9 
নিজেরা যুলুম করেছিলো এবং (এ কারণে) আমি * .,1214 2৮2 ৮ হা পআপদুণ এক 
তাদের প্রতি কি ধরনের আচরণ করেছিলাম তাও -৮82 14174 ০৪৮ পনি এ০9৮০৯] 


তোমাদের কাছে সুস্পষ্ট ছিলো, তোমাদের জন্যে আমি রিনি 
তাদের দৃষ্টান্তও (বারবার) উপস্থাপন করেছিলাম, ৪ 0৫০82105555 























৪৬. এরা (নানা) চক্রান্তের পন্থা অবলম্বন করেছে, ডাল 248৮8৮৮1155 
আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ আছে; ৯১০2 রা ১-5০-০৯১৭৭ 99৩55 


যদিও তাদের সে চক্রান্ত (দেখে মনে হচ্ছিলো তা 4৯০০) ৯৮ ৮ 
বুঝি) পাহাড়সমূহকে টি পারবে! ৪ 0031 25 4554 ০255 94919 

















9৯১৩ পা): পা, আিপা্া উপ পা 


৪৭. (হে নবী,) তুমি কখনো আল্লাহ তায়ালাকে , ৭৮ 
তার নবীদের দেয়া প্রতিশ্রুতি ভংগকারী মনে করো 4149 ৮১০১ ০4৯৯ 41 ৩০ 9৬ 


টা সা তায়ালা মহাপরাক্রমশালী ও চি 2/৩। 

















৪৮. যেদিন এ পৃথিবী ভিন্ন পৃথিবী দ্বারা পরিবর্তিত (৬৬: £2 % 

হয়ে যাবে, (একইভাবে) আসমানসমূহও (বদলে 9 ২৪০৯%1৩৬ ০ 
যাবে) এবং সব মানুষ (হিসাবের জন্যে) এক দার্ো ছি তা 
মহাক্ষমতাধর আল্লাহ তায়ালার সামনে গিয়ে হাধির 

হবে। 








৪৯. সেদিন তুমি অপরাধীদের সবাইকে শৃংখলিত হ 161 37 (৮ ৩৮ অপী।। পদ 
৩ রঃ 2০30, 
অবস্থায় (ভার সামনে) দেখতে পাবে, 63৬1৬ ০০) $45 অপুটিপা 57 








৮০ স্টিপা £চি টি পটি 1 ৯৪ পা ৬৪ ৯৯ ০99/৯ পা পা 


৫০. ওদের পোশাক হবে আলকাতরার (মতো ঘন ] ] 
৮৪১9৯905৯69 41955 ০০০০০ 
কালো), আগুন তাদের মুখমন্ডল আচ্ছাদিত করে 9৮৮75 ৮ 
১০০ নত 


না ৪14 

















৫১. (এটা এ কারণে যে,) আল্লাহ তায়ালা যেন প্রতিটি ঢ(, ? ৮. সু ০৫, 
ব্যক্তিকেই তার কর্মের প্রতিফল দিতে পারেন; অবশ্যই ৩ রি: ০১৯) ০4৭৪ ০১৯ 


আল্লাহ তায়ালা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর । ৪ ৮,৪৭1 65১০%4 








৫২. এ (কোরআন) হচ্ছে মানুষের জন্যে এক (মহান) বিলেএজল লা ৯০ পন ভ।এ ৪ 1- না 
বাণী, যাতে করে এ দিয়ে (আযাবের ব্যাপারে) তাদের 19৮94919১29 ০45 &1০5 
সতর্ক করে দেয়া যায়, তারা যেন (এর মাধ্যমে এও) 2৩ সুপ 5 পরত ৭ পু 
জানতে পারে যে, তিনিই একমাত্র মাবুদ, (সর্বোপরি) 19-21১-০29519419৮171 
বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরাও যাতে করে (এর দ্বারা) ৪8 52 
858855:88581554 




















রা নিত ০৬ টাঞত, ০৮) 


০ ৬ষ্ঠ 





পারা ১৩ ওয়ামা উবার্রিউ ক ২৯০ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সুরা আল হেজর 


২. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করেছে (মহা 
বিচারের দিন) তারা চাইবে, যদি (সত্যি সত্যিই) 








০৩ 2১-9ি0পাপা্া পা ১ 8১০9-7৩-9৮ পা 


৩. (হে নবী) তুমি তাদের ছেড়ে দাও, তারা খাওয়া 1৬1. রর ৰ রন 
দাওয়া করুক, ভোগ উপভোগ করতে থাকুক, (মিথ্যা) ০০২1 রস 9 তি রি 


আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক, অচিরেই তারা ও ০৭ ১95 
(তাদের পরিণাম) জানতে পারবে । 

















৪. যে কেনো জনপদকেই আমি ধ্বংস করি না কেন_ 
তার (ধ্বংসের) জন্যে একটি সুনির্দিষ্ট সময় (আগে 
থেকেই) লিপিবদ্ধ থাকে । 


৫. কোনো জাতি তার (ধ্বংসের) কাল (যেমন) _ ০*এ টক তত পর্বত 
তুরাৰিত করতে পারে না, (তেমনি) তারা তা ০ 9১৯০৮২)৮৯ 
বিলষিতও করতে পারে দা। 


৬. তারা বলে, ওহে- যার ওপর কোরআন নাধিল $1147-0 ডে9ী।812 85 
করা হয়েছে-তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি ] ৮5 ঠ গু /১-০ ৮১ ডে রা 
৩ ০০. 501 


টি পাঠ চিপ পা /৯ পতি 


তুমি সত্যবাদী নেবী) হলে আমাদের সামনে «4৫ “1 5251] 
১5৮88557851 ০15৩ বি 


নিয়ে আসো না কেন! ০০১০-]| 


গ্চ 
জা 




















৮. (হে নবী, তুমি বলো,) আমি ফেরেশতাদের 12121 5০০1 | £2512) ১2217 
(কখনো) কোনো সঠিক (কারণ) ছাড়া নাধিল করি 195 ৮০9 41511251৮11 ০১০ 








না, (একবার যদি আযাবের) ফেরেশতারা এসেই পট 
যায়, তবে তো আর তাদের কোনো অবকাশই দেয়া ডে ০%১০০1১1 
হবে না। 

রসি রি 
নাযিল করেছি এবং আমিই তার সংরক্ষণকারী। 19431 ১১০-০) 











পাঠ ১9 


৪ 09%০-1 


পাটির ডি তা পরা 


১০. তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে 21 ৬৭ 415 ০21 
আমি রসূল পাঠিয়েছিলাম। পঃ তি গর 

9 ০981 
৮) ৬৩ ০৪05179 


ও 2953০০ 
১২. এভাবেই আমি অপরাধীদের অন্তরে (ঠান্টা & পানি 4০০ 77520১5০594 ৮ 
বিদ্রপের) সে প্রেবণতা)-কে সঞ্চার করে দেই, ০১৯ ১58 & 475 এ৩০ 


১৩. (তাই) এরা কোনো অবস্থায়ই তার ওপর ঈমান ৮৯151 4০ »1 75755 
পনির না জোরে ররীজের পি নতি ৪ 51981 2 ০৫৩ 0852 05878 
নিয়ম তো আগে থেকেই চলে এসেছে। 


পারা ১৪ রুবামা ২৯১ ///4.21001817802809171017001-019 














১১. তাদের কাছে এমন একজন রসূলও আসেনি, যার « 9012 31 | 
সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি । পট 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সূরা আল হেজর 


টি ৮ পরা পা ছি পল ৯ পুশ 


১৪. আমি যদি এদের ওপর আসমানের দরজাও 
টা তি 
খুলে দেই, এবং তারা যদি তাতে চড়তেও শুরু করে 22110 ৬৮5 9 52 


(তারপরও এরা ঈমান আনবে না), & 93255 45156 








পাশ9 পাটির 8 ত৮৮-০ পা নিও পাপা 


১৫. বরং (তখনও) এরা বলবে, আমাদের দৃষ্টি ” ++, 
মোহাবিষ্ট হয়ে গেছে, কিংবা আমরা হচ্ছি যাদুগ্স্ত তাও নি 


সম্প্রদায় । 


পা 2১-০১-০92৯ পা 


ও ৬১9৯০ 9১ 








১৬. আমি আকাশে গন্ুজ তৈরী করে রেখেছি, অতপর 12455 [++ ৮ পর 
তাকে দর্শকদের জন্যে (তারকারাজি দ্বারা) সঙ্জিত ৬১5 ভিত 








১৭. তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে 18০১ ০ তি টি 
8 টানা টির 








১৮. অবশ্য যদি কেউ চুরি করে (ফেরেশতাদের) রি 
কোনো কথা শুনতে চায় তাহলে সাথে সাথেই একটি ০১082 2530 ০0137249281 


প্রদীপ্ত উ্ধকা তার পেছনে ধাওয়া করে। 


গ ৮6 





৩ ৬৮০ 








তি (5018 0৯8195১62৯1 
(যেন যমীন নড়াচড়া করতে না পারে) এবং তাতে 25 5 নি প ৬১০০ / পাঠ 1275 ১৭৩ 
প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি । গু 99) ৪ ০০ ৩০ ৬০ (০19 














২০. ওতে আমি তোমাদের সবার জন্যে জীবিকার "27422231251 44 
ব্যবস্থা করেছি, তোমরা (কিন্তু) তার (কারোই) ভিত নি 
রেষেকদাতা নও । ৬১)১2 44 








২১. কোনো জিনিস এমন নেই যার ভান্ডার আমার ) এ 2 চি ুল্রান্রাত 
হাতে নেই এবং সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া আমি 952 ৩51 ৩৪০2০ 


কখনো তা পাঠাই না। 9 [9১68০ ১14)555 





২২. আমিই বৃষ্টি-গর্ভ বায়ু প্রেরণ করি, তারপর র্যা টার্ন 
আমিই আকাশ থেকে পানি বর্ষণ করি, অতপর আমিই 2২0 50150 175) 04-০)19 
তোমাদের তা পান করাই, তোমরা নিজেরা তো তার ৮৯৫ 8৮-১845884 পাটি 
কোনো ভান্ডার জমা করে রাখোনি। ও ০৮১৯১ 4০০0০2০ 5850 ৮৮ 











২৩. অবশ্যই আমি (তোমাদের) জীবন দান করি, ৮ + দু এ ৯ বর টুর 
আমিই তোমাদের মৃত্যু ঘটাই, (সর্বশেষে) আমিই ৩৯69 ০9 এলভলাও 919 


পা ভি শি 17 


হচ্ছি (সব কিছুর) উত্তরাধিকার । ও 998)91 








পানি ও পা /৯ পাপা 


২৪. তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের 4৫1 *? 
(যেমন) আমি জানি, তেমনি জানি তোমাদের 35০5 ০3৯০ ০ রি 


9805 ও ০৪১০৯ ৪ 








২৫. নিসন্দেহে তোমার রব একদিন তাদের প পডু। 8৩৩ উিতত্ি তত এ) 
সবাইকে একত্রিত করবেন; নিসন্দেহে তিনি প্রবল ৬০ 1--৮+ 21:-458 ৯ ০) ৩9 | 
প্রজ্ঞাময়, সর্বজ্ঞ । 

পারা ১৪ রুবামা ২৯২ ///4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সুরা আল হেজর 


২৬. অবশ্যই আমি মানুষকে ছাচে ঢালা শুকনো 121: জা 
ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি, ৬29] ৬০০ ) ৩৮9 


/-০ 0 পাশা 


৪ ৬০৫ ৮৯ 








২৭. আর জ্বিন! তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত 45. ভাত আত 
নি ক করো 9[54130৩20$ ৩০5০9 





২৮. ম্মেরণ করো,) যখন আমি ফেরেশতাদের 31225121142) [8] 
ডি রা 27১০515 
শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি | ও 5০1০5 ০2 01212921585 








২৯. অতপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে ॥ ৯০ 5 £ ৪ 8 পু ০-০/১ 0 তা পাশা 
নেবো এবং আমার রূহ থেকে (কিছু) তাতে ফুঁকে ৮৯95 এই রি 4০9৮ 1১ 


দেবো, তখন তোমরা তার সামনে সাজদাবনত হয়ে 1 পর ০৫ 








. অতপর র আদেশে) ফেরেশতারা ও 08 দন পপ পু 
৩০. অত হি ) তারা সবাই রি | | 





উল সন £:9৯0০ 
৪ ০2৯ 





বি 20৯৩ ৯ এ৫০০29৪ 0 
৪ ০2৯ 








৩৩. সে বললো (হে আল্লাহ), আমি কখনো এমন * ৮৫2: 
মানুষের জন্যে সাজদা করতে পারি না- যাকে তুমি ৩2 ইডি 35] ০০ ওঠে ০৪ 


ছাচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছো। ৪ ৬০ [৮ ৩০ ০0০4০ 


/৯-০ ৮5 রি 5৯৬৪ 











৩৪. আল্লাহ তায়ালা বললেন, তাহলে তুমি (এক্ষণি) চা] পা পাঠ ৯ ৮9১ পা 
এখান থেকে বেরিয়ে যাও, কেননা তুমি অভিশপ্ত, $ ৮৮৯06120550 06 





. অবশ্য তোমার ওপর অভিশাপ নিকাশের +:5 1৮৯41011021 আ। ও 
দিনপর * নি ই, ২৭ 


রা 








৩৬. সে বললো হে রব, অতপর তুমিও আমাকে পা 7১-9৮/১০ ৩ নিপা ০ 
৯৭ ০৮৮৬6 ০১৩ 
জীবিত করা হবে। 





৩৭. তিনি বললেন (হী যাও), যাদের অবকাশ দেয়া -২ €২প। 7 8516 
হয়েছে নিসন্দেহে তুমি তাদের অন্তর্ভূক্ত, ৪ ০৪১৮1 ০০ ্ ০0 











শ) একটি সুনির্দিষ্ট সময় আসার দিন ১871 ৮৮1 
টে ) একাট সু সময় র 9 [201 5৪9] [24 


রা 











৩৯. সে বললো, হে আমার রব, তুমি যেভাবে আজ) *+ 1 এক * ,৫১৫৯15 ঘানি 
আমাকে পথ্রষ্ট করলে, আমিও মানুষদের জন্যে -৮৯/০৮১% ৮55579511৯8 ঠা 
পৃথিবীতে তাদের (গুনাহের কাজসমূহকে) শোভন চারটি বাবে 

করে তুলবো এবং তাদের সবাইকে আমি পৎত্রষ্ট গু শু) ৩২০৯ | ৯৪৯১9 ০৪১$। & 














পারা ১৪ রুবামা ২৯৩ ড///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সূরা আল হেজর 


৪০. তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা ররর তারানা 
তাদের কথা আলাদা। ৪ ৬৯০৯1 ৮৪৮ ১05 








৪১. আল্লাহ তায়ালা বললেন, (আমার সেসব খাটি লারা হে 
বান্দাদের) আমার কাছ পর্যন্ত (পৌছানোর) এটাই ৪০৮০ ৪৮1১5 
হচ্ছে সহজ সরল পথ। 














৪২. (হা, এই) গোমরাহ মানুষদের মধ্যে যারা তোমার ৬ দর ৮. এপ ৮৮ ৮ পা 
অনুসরণ করবে তারা ছাড়া অন্যরা অবশ্যই আমার 1০৮০ পাও 0 ০০৪ 265 ৩ 
79558%55 ৪ 02581| ০ ক ডি 











৪৩. অবশ্যই জাহান্নাম হবে তাদের সবার প্রতিশ্রুত এ পাজি পাটি লি ডি এ জিলাপি পেল 2৩ 
স্থান, উ ৬৯৯০৯০০১০5৭ ৪৯ 019 





পাপ 


8৪. তাতে থাকবে সাতটি (বিশালকায়) দরজা; * 2* রর মেরি 0 
এগুলোর প্রতিটি দরজার জন্যে (নিদৃষ্ট) থাকবে এক কল 90. কি 4১৮1] 





গু -2/50 ০০ ৯-০ 


একটা নির্দিষ্ট অংশ। 8 12:37552 








৪৫. (অপরদিকে) যারা আন্মাহ তায়ালাকে) ভয় করে ৮. ৯০০ দন্ত 
তারা অবশ্যই (সেদিন) জান্নাত ও (তার) বর্ণাধারায় 35:55 ০45 ই সক ৩1 
অবস্থান করবে; 








৪৬. (তা র বলা হবে, ) তোমরা শাস্তি ও নিরাপত্তার শা পা ৯০০০ ” 
সাথে সেখানে প্রবেশ করো। ৪ ০৮5০1445532 








৪৭. তাদের অন্তরের ঈর্ধা বিদ্বেষ আমি দূর করে 2 21 
দেবো, তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের 1951 ৬১ ০+-৯১১০৬ ১9 


1 ০০1৩ 


মুখোমুখি সেখানে অবস্থান করবে । ৪ ০৮1282 ১০০ 











৪৮. সেখানে তাদের কোনোরকম অবসাদ স্পর্শ করবে ৮৮৮০৮০এ কি গু তত ৮৮ ৮ এত পা 
না, আর তাদের সেখান থেকে কোনো দিন বেরও ৪ ৬১১৯০) 9১ ৫9 ৩৮০ ১ ৪ম 
করে দেয়া হবেনা। 








৪৯. (হে নবী,) তুমি আমার বান্দাদের বলে দাও, » ৮* 51৮*2৫11 14 ঠা 1. ৯ ৯৫ 
আন পরম দয়ালু ৪১-৮৯)11)9৯৯11 01 21 ৪১৮০ ৬ 





পা পা ৬৬ পা 


2 রত দির জহর 11212 








৫১. হে নবী, মি তাদের ইবরাহীমের মেহমানের পাঠ18 /১৮ চিতা ০১০৩৩ 
রর € ৮৯১০ ০৬৮০ ৬০০৪৪১9 





৫২. যখন তারা তার কাছে হাযির হয়ে বললো, নু *ব,৫ক দাত ৯৫৫৮ 
(ভোমার ওপর) 'সালাম', তখন সে ভোদের ভাব 131 19,1৮2 15155 4৯৮০195১১1 
দেখে) বললো, আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে লে রন 
শংকিত। ৪ ০৪9-৮০ 














৫৩. ওরা বললো, না, তুমি আশংকা করো না, আমরা ৭৯৫ 
তোমাকে এক জ্ঞানবান সন্তানের শুভ সংবাদ দিচ্ছি। ৪ 442415 5587001 0556 126 


রা 











৫৪. সে বললো, তোমরা আমার (এমন অবস্থার) ৮৫ ত্র রে 
ওপর (সন্তানের) সুসংবাদ দিচ্ছো- (যখন) বার্ধক্য 20 তত কি 03%8587 ০৫ 
আমাকে স্পর্শ করে ফেলেছে, (বলো) তোমরা আমাকে ₹৯০৬পক 4 

| €) ৬১9১৫ -৪ 
কিসের সুসংবাদ দেবে? € ৬১১১৪০০১৪ 


পারা ১৪ রুবামা *% ২৯৪ ///%4.21001817802809171017001-019 








২০ওয়াকফে লাষেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৫৫. তারা বললো, হা, আমরা তোমাকে সঠিক 
₹বাদই দিচ্ছি, অতপর তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত 

হয়ো না। 








পা ৬ ৯ ৩টি তা 


০০০৪3 0512 এ১51915 








৫৬. সে বললো, পথত্রষ্ট ও গোমরাহ ব্যক্তি ছাড়া 
(আল্লাহর রহমত থেকে) কে নিরাশ হতে পারে? 





1430 277) ৮56288৮5208 


৮ এত 


রা 





৫৭. হে ফেরেশতারা, বলো (এ সুসংবাদ দেয়া ছাড়া) 
তোমাদের (সামনে) আর কি (অভিযান) রয়েছে? 


পা সিটি ১০০০ শীত £৯ ৮9৮০৮ পা 1 


৪ ৬০১ এ এ ৯ 








৫৮. তারা বললো (হা), আমাদের এক নাফরমান 
জাতির বিরুদ্ধে (অভিযানে) পাঠানো হয়েছে। 


নি 
ডু 


১:৮৯ / 0 22 1. ১ ৪০০ 
৬০১৯৯ ৫|৫১)011%6 





৫৯. তবে লুতের আপনজনরা বাদে; আমরা অবশ্যই 
(আযাবের সময়) তাদের সবাইকে উদ্ধার করবো । 


রা ডি পা 2১০9৮ 0৮০০ ্ 


& ৩৯০৯ (০৯9৯-৮18| 1.9 











৬০. কিন্তু তার স্ত্রীকে নয় (আল্লাহ তায়ালা তার 
ব্যাপারে বলেন), আমি এ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি 
যে, (আযাবের সময়) সে পশ্চাদ্বর্তী দলভুক্ত হয়ে 
থাকবে। 





চক 
রা 
রে 


উ 0 পে 








৬১. যখন ফেরেশতারা লুতের পরিবার পরিজনদের 
কাছে এসে হাযির হলো, 


পা 8১০৩ ১০০০ £১০০ লা 


৪ 9-৮১০]| ৬ ৮201 2৬ পু 








৬২. (তখন) সে বললো, তোমরা তো (দেখছি) 
অপরিচিত লোক । 


/১-০ ৮506 2৮ 


কী (৯৮০10 








৬৩. তারা বললো (না আসলে তা নয়), আমরা তো 





বরং তাদের কাছে সে (আযাবের) বিষয়টাই নিয়ে প * 





এসেছি, যার ব্যাপারে তারা ছিলো সন্দিপ্ধ। 


ও ০১9১, 








৬৪. আমরা (তোমার কাছে) সত্য সংবাদ নিয়ে 
এসেছি এবং আমরা (হচ্ছি) সত্যবাদী । 


1০ পা পা 1 & পাপ 


গু ৪ 998০-০] 019 345 ০19 








৬৫. সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার 
লোকজনসহ (এ জনপদ থেকে) বেরিয়ে পড়ো এবং তুমি 
নিজে তাদের পেছনে পেছনে চলতে থেকো, (সাবধান!) 
তোমাদের মধ্যে একজনও যেন পেছনে ফিরে না 
তাকায়, (ঠিক) যেদিকে যোওয়ার জন্যে) তোমাদের 
আদেশ করা হবে, সেদিকেই চলতে থাকবে । 








চু রাও ৯ পপ 


23190০11558 582 150 ১০৫ 


32৮2:2551৮ 


পাঠ শটিপা /৯ টি শট £ি পা ৯ -2,5 


ও) 9১০৪) ০৯৯ 192০19 








৬৬. (ইতিমধ্যে) আমি তার কাছে এ ফয়সালা পাঠিয়ে 
দিয়েছি যে, এ জনপদের মানুষগুলোকে ভোর হতেই 
মূলোৎপাটিত করে দেয়া হবে। 


সি ভি 





৬৭. (ইতিমধ্যে) নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে 
(লুতের কাছে এসে) হাযির হলো। 


[০০ 
টি ৯ পু পারা 


নি 





৬৮. (এদের আসতে দেখে) সে বললো (হে আমার 
দেশবাসী), এরা হচ্ছে আমার মেহমান, (এদের সাথে 
অশালীন আচরণ করে) তোমরা আমাকে অপমান করো না। 











৪৪ পুতি ২০2 রো 


৩ ০৯-৪৪ ১১ ৪৯০ 589 





পারা ১৪ রুবামা ২৯৫ ///4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সূরা আল হেজর 


৬৯. তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো এবং ৯৩৯2 ৩৫ প9 0 ক) 
444 
আমাকে (এদের সামনে) হেয় করো না। ৪ ৬9১৯ 39481195019 











৭০. তারা বললো, আমরা কি তোমাকে সৃষ্টিকুলের টি 2 হন নু 
(মেহমানদারী করা) থেকে নিষেধ করিনি? ও ৬০৯] ৬০ ৩৬০৮০ হু 








৭১. (এদের উক্তি শুনে) সে বললো, (একান্তই) 1 ৯৮১ ৯ সু ০ 
যদি তোমরা কিছু (কামনা বাসনা চরিতার্থ) করতে উ ০48 01 0855 ১9০ ৮ 
চাও, তবে এখানে আমার (জাতির) মেয়েরা রয়েছে 

(এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন 

মেটাতে পারো); 











৭২. (হে নবী,) তোমার জীবনের শপথ (সেদিন) এরা _ ৯০৯৫ ৪ ৮2৫ ৮ এাগঞ্দু নিবে 
নিদারুণ নেশায় বিভোর হয়ে পড়েছিলো । 9 9০২ -০০৪১৯৮ (৪৯/-৮৯১1 ১০৯] 





৭৩. অতপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহানাদ 27545177152 
(এসে) তাদের ওপর আঘাত হানলো, ও ৩০১৯০ ৫৯11 ০৪১৩০০ 





পরপর পা /৯ তো £ছি পরপর ১ পাপ পাটি পা পা 


৭8. তারপর আমি তাদের নগরগুলো উল্টে দিলাম + ৫ হি 11521151415 
এবং ওদের ওপর পাকানো মাটির পাথরের বৃষ্টি ডি বি পরপর প 











৭৫. অবশ্যই এ (ঘটনা)-র মাঝে পর্যবেক্ষণসম্পন্ন টা ্ 
মানুষদের জন্যে শিক্ষার) বহু নিদর্শন রয়েছে। নি এব এ: 





৭৬. (আযাবের নিদর্শন হিসেবে) তা (আজো) প্রধান 
সড়কের পাশে দীড়িয়ে (আছে)। 








৭৭. অবশ্যই এর মাঝে ঈমানদারদের জন্যে 
(আল্লাহর) নিদর্শন (মজুদ) রয়েছে; 








ডিজি আইকা*র অধিবাসীরাও রি -০1৮20%1 এ 0৫15 





৭৯. আমি তাদের কাছ থেকেও (না-ফরমানীর) ৮. * 2 
প্রতিশোধ নিলাম, (আজ এ) উভয় জনপদই উ ক 19 
(আযাবের চিহ্ বহন করে) প্রকাশ্য রাস্তার পাশে 
দীড়িয়ে আছে 


2 








পা পা ভিতর &১ পাপা 


ইরান রা বাদি যারে বার ৪6171715825 


2 








৮১. আমি তাদের দিয়েছিলাম আমার নিদর্শনসমূহ, & ০+১২2122210143101 22552 
অতপর তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ভি টনি 1 না ঠা3 











৮২. তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্যে ঘর ১ ”* ০858০5425 
বানাতো (এ আশায় যে.) তারা (সেখানে) নিশ্চিন্ত 9 ৩০165 9051 ৩০ 9551502 


জীবন কাটাতে পারবে । 








৮৩. অতপর (না-ফরমানীর জন্যে এক) প্রত্যুষে ॥৮৯ ০০৪ তত 
তাদের ওপর মহানাদ এসে আঘাত হানলো, ৬ ০০০০ 2৯০11০68620 





৮৪. অতপর তারা (দুনিয়ায়) যা কিছু কামাই » -+ 9৮ 1৯21৮ রা 
করেছে, (আল্লাহর গযবের সামনে) তা কোনোই শু € 9৮০ 15012422৩20 
কাজে আসেনি । 


পারা ১৪ রুবামা ২৯৬ ///%4.21001817802809171017001-019 








চে 
টি 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সূরা আল হেজর 
৮৫. আকাশমালা, যমীন এবং এ দুয়ের মাঝখানে 1721৭ রর ০311251721 
যাকিছু আছে তার কোনোটাই আমি অযথা পয়দা রর ৬৯১9 রি ডি 
করিনি; অবশ্যই একদিন কেয়ামত আসবে, অতএব চারি 221] ০13, 3413 রা 1০8222 
হে নবী, তুমি সৌজন্যমূলক আচরণের সাথে (ওদের) ” 


ক্ষমা করো। ৪0551350820 














৫৮৯, পাটি পাতে 


৮৬. নিশ্চয়ই তোমার রব মহাসষ্টা মহাজ্ঞানী | ৪৮1211 ও 14192 এ ৮) ০1 











5৯ পা প্র 


৮৭. অবশ্যই আমি তোমাকে সাত আয়াত (বিশিষ্ট * ডি শি দু 3 
পর) নিই নাযোকেতা আহাইার (26০1 ০2 সা ০19 


বার পঠিত হয়- আরো দিয়েছি (জীবনের বিধান গান রা 
হিসেবে) মহা প্রস্থ) আল কোরআন । ৪০8৯1 0198119 








৮৮. আমি এদের কিছু লোককে ভোগ বিলাসের যে - 1৪৯৮) টানা নার 
উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি কখনো তোমার 13245414০০০ 
দু'চোখ তুলে তাকাবে না, তাদের জেবস্থার) ওপর নে শন 
তুমি কোনো রকম দুশ্চিন্তা করবে না, (তাদের বদলে) ৪৮5০১ 12৮৮২5৮৯ ৯19) 


পা ৯ £১-27 


তুমি সর্বদা ঈমানদারদের দিকেই ঝুঁকে থেকো । ৪ ০১০৪০] এ ০০৪19 























নবী মি বলো, নিস আমি হচ্ছি 0০৯৭) ৮ 5 তর নিএ 7০৮ 
শি 78 8 05৫0 2930 থে ০108 





৯০ সারা বিভিন্ন পদে বি ভর ৯১৫72 
আমি এভাবে (কিতাব) নাধিল করেছিলাম, গু উ পলা [7১31৮ 











ও রা যারা কোরআনকে রম রি ১2০08111525 0া। 








৯২. (হে নবী,) তোমার মালিকের শপথ, আমি ওদের ৮৮ 8 20০৮৯৮৮-৮: লল 
অবশ্যই প্রশ্ন করবো, ৪ ৩৯০ | ৮৪০০৭ 3395 











৯৩. (প্রশ্ন করবো) সেসব বিষয়ে যা কিছু (আচরণ) সরান রবে 
তারা (কোরআনের সাথে) করেছে। ও ০৯19০ 








৯৪. অতএব তোমাকে যে আদেশ দেয়া হয়েছে তুমি ] 5568 
তা খোলাখুলি বলে দাও, যারা (আল্লাহর সাথে) শরীক ৮০০৯১০9৮- রহ ৯০৮ 


করে তুমি তাদের উপেক্ষা করো। দিলে 








৯৫. (এ) বিদ্রুপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি ভিড 
তোমার জন্যে যথেষ্ট, ০৭5 ১৯৮]| ০৩৯ 








পাশা পা ভিপ্টিপা ভি পা পাঠ 


৯৬. যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে পপ লা) ৬ 
নিয়েছে তারা অচিরেই তোদের পরিণাম) জানতে শা দি 2 


শা চি পটিপ্রসিপা পা ভি 


পারবে। ৪ ০) ০০ 











৯৭. (হে নবী,) আমি ভালো করেই জানি, ওরা যা শিক মানি তি সা 
ইহ লাই সোসতাবোন করটজহ ওরা যা ১০০ 3০৫৪ ০০০০ ৩8, 





পা ঠ১শটি ০ টিপা 


€) 05198 








৯৮. অতপর তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা রি এ ৯৩ পএত উপ এপ 
তার পবিত্রতা ঘোষণা করো এবং তুমি নিজেও $ 0১৯4 03443 45) ০০০৯৫ 
সাজদাকারীদের দলে শামিল হয়ে যাও, 


পারা ১৪ রুবামা ২৯৭ ///4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 85 








শতেতা ৯০০৮ ৩] ৬ 


৯৯. (হে নবী,) যতোক্ষণ পর্যন্ত তোমার কাছে ০৯ | এট 082 9) নিনিতি 


(মৃত্যুর) নিশ্চিত ঘটনাটি না আসবে ততোক্ষণ পর্যন্ত 
তুমি তোমার মালিকের এবাদাত করতে থাকো। 

















১. আল্লাহ তায়ালার (আযাবের) আদেশ এসে গেছে! পৃহু* রর 53541 -া 
অতপর (হে কাফেররা), এর জন্যে তোমরা তাড়াহুড়ো চারা সর 
করো না; তিনি মহিমাবিত, এরা তার সাথে যে ও ০৭১৭ (০ (45539 
(ভাবে) শরীক করে, তিনি তার থেকে অনেক উর্ধ্রে। 


২. তিনি ওহী দিয়ে তার আদেশবলে তার যে *” 
বান্দার ওপর চান ফেরেশতাদের পাঠান, তোমরা যেন ৮” 
(মানুষদের) এই মর্মে সতর্ক করতে পারো যে, আমি 211 ৬ 
ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তোমরা ৮ 
আমাকেই ভয় করো। 


৩. তিনি আসমানসমূহ ও যমীনকে যথাবিধি তৈরী 
করেছেন; তারা যাদের (তার সাথে) শরীক করে তি টানা রেবোবার 
তার চাইতে অনেক উর্ধে । ৪0১8: 


৪. তিনি ক্ষুদ্র) শুক্রকণা থেকে মানুষ তৈরী ৪* ৮৮ 2 নর 4 
করেছেন_ আশ্চর্যের ব্যাপার!) সে মানুষটিই এখন -**2- ০522196৮0০1 ডাও 
সৃষ্টির পর তার স্রষ্টার সাথেই) প্রকাশ্য বিতর্ককারী 55 ও 
































বনে গেলো! ও ৬৮০ 








৫. তিনি চতুষ্পদ জন্তু পয়দা করেছেন, তোমাদের * টিন 
জন্যে ওতে শীত বস্ত্রের উপকরণ (সহ আরো) অনেক ৪০9১ (০৮৪৮৫ 5 [2£1202912 


ধরনের উপকার রয়েছে, তাদের কিছু তো তোমরা এ ০৮21৮ ৫ এজ 
আহারও করে থাকো, ও 9০ (9 6৪ 


৬. তোমরা যখন গোধুলিলগ্নে ওদের ঘরে ফিরিয়ে ৮৯০৯৪ ৮৮. প্ৰ ॥ ০০ বা 
আনো এবং প্রভাতে যখন ওদের (চারণভূমিতে) নিয়ে ০ ৬৯ ০০৯ ০৯৪০9 
যাও, তখন এর মাঝে তোমাদের জন্যে নয়নাভিরাম) পভ পাছিত তানি পা 
সৌন্দর্য (উপকরণ) থাকে, ৬ ০৯১০০ ৩৯৯9 


৭. তোমাদের (পণ্যসামগ্রীর) বোঝাও তারা (এমন 1: 4"ঘু ৮ ৮৫০0৭ সি 
দূর দূরান্তের জনপদ ও) শহরে নিয়ে যায়, যেখানে 19১5 +০596থ1 র 
প্রাণান্তকর কষ্ট ব্যতিরেকে তোমরা (কোনোদিনই) টিসি ০1, ১০৮৫)%1 39 15247 
পৌছুতে পারতে না; অবশ্যই তোমাদের রব তোমাদের £ আধ অনি তেন 
ওপর স্সেহপরায়ণ, পরম দয়ালু, ৫১৮৯৯) 8০538 ১] 
৮. ঘোড়া, খচ্চর ও গাধা (তিনিই সৃষ্টি করেছেন), 1++-৮£*217% ৫9 রে 0১419 

যাতে তোমরা আরোহণ করো, শে শোভা 59৫50 5৮521504519 5 


(বর্ধনের ব্যবস্থাও) রয়েছে; তিনি আরো এমন (অনেক ১০০৪৩ রা 
ধরনের জন্তু) পয়দা করেছেন, যার (পরিমাণ ও ০ ০৭০০ ০0152558585 


উপযোগিতা) সম্পর্কে তোমরা (এখনো) অনেক কিছু 
জানো না। 
পারা ১৪ রুবামা ২৯৮ ///%4.21001817802809171017001-019 






































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 
৯. আল্লাহ্‌ তায়ালার ওপরই (রয়েছে মানুষদের) টা 
সরল পথ নির্দেশ করা, (বিশেষ করে যেখানে) তার 55515129950 ৬০51 
মধ্যে কিছু বাকা পথও রয়েছে, তিনি যদি চাইতেন টি পাটি ৯51 পল পট কিতা 
তাহলে অবশ্যই তিনি তোমাদের সবাইকে সরল পথে ৪ ০৯০০৯৮৫০০৬ গত 99 








পরিচালিত করে দিতেন। 
৮০ আক্৮ 8: 


১০. তিনিই আসমান থেকে তোমাদের জন্যে পানি 

বর্ষণ করেন,তার কিছু হচ্ছে পান করার, নে পানি ৮2172922015 5012 
(এমন যে.) তা ছারা গাছপালা (জনো) যাতে তোমরা 5 ৯০৪৯০ জি গু লিলি এ তে শি ৮৮ ৪৯৬ 
(জন্তু জানোয়ারদের) লালন পালন করো । ও ৬৪০৯০ 4৫১ ১৯০ 44০০9 ০192 45৩ 

















১১. তা দিয়ে তিনি তোমাদের জন্যে শস্যও উৎপাদন ্ 
5 £51, $৮৫1০৮২৪ 


ফল (উৎপাদন করেন), অবশ্যই এর মাঝে চিন্তাশীল ৬১ ৫৫০24০05190 
সম্প্রদায়ের জন্যে (অনেক) নিদর্শন রয়েছে। দড়ি ৮৭৫৭ ৫17 2 
9 09338 [58125 ১৩ 














১২. তিনি তোমাদের জন্যে রাত, দিন ও চাদ সুরুজকে পপ পন্দ। ০০০০৪ ০৩ 
টি কর নিছে ও উর লে ০০০13600৯17 5৯5 


নিয়ন্ত্রণাধীন (রয়েছে), অবশ্যই এর মাঝে তাদের জন্যে ৮৮১৭ .১১৯০০ [5৯-4119১০8]19 
(প্রচুর) নিদর্শন রয়েছে যারা বোধশক্তিসম্পন্ন, ০ +০% রি 
টি [38 ০৭১ এ) & ০ 








১৩. রং বে-রংয়ের আরো অনেক বস্তুও পৃথিবীর বুকে 1৫ 4 5 
তিনি তোমাদের জন্যে সৃষ্টি করে রেখেছেন; অবশ্যই + ২.৮ 5 


এর মাঝে সেসব জাতির জন্যে নিদর্শন রয়েছে যারা [58128 1১ & ০1,919 
(এসব থেকে) উপদেশ গ্রহণ করে। ৮৯০ মুত 
ও ৬9১০৪ 











পা শিপ 


১৪. তিনিই আল্লাহ তায়ালা- ঘিনি সমুদ্রকে (তোমাদের) £*.1+1০121+] রর 
অধীনস্থ করে দিয়েছেন, যেন তার মধ্য থেকে তোমরা £51912120 7৯411 7৯০ ৬৩155 
তাজা মাছ খেতে পারো এবং তা থেকে তোমরা ০৮ হি রি টা 
(মাঝে মাঝে মণিমুক্তার) গহনাও আহরণ করো, যা 1 ৪ 2)51৮৯4] 


পাপা ঠি ০০ পাঠ 


তোমরা পরিধান করো, তোমরা দেখতে পাচ্ছো, কিভাবে 811 
জলযানগুলো তার বুক চিরে এগিয়ে চলে, যেন তোমরা 4০3 55157 | ১59০৮৮9৮৮45 


এর মাধ্যমে তীর অনুগ্রহ সন্ধান করতে পারো, আশা করা ৮৯০০ ৫ *০ দপে ৫ 
যায় তোমরা তার (নেয়ামতের) কৃতজ্ঞতা আদায় করবে । ও) ০১১১-৮৭১ 4১ ৩০ 19৯59 


























১৫. তিনিই যমীনের মধ্যে পাহাড়সমূহ বসিয়ে * ০:4৯ %₹%৮ 0৫৮ ১ 
রেখেছেন, যাতে করেবন তোলার নি (এদিক ৮০5 ০০০৪ ৩1১12১৯১%1৬০গি 
সেদিক) ঢলে না পড়ে, তিনি নদী ও পথঘাট বানিয়ে 2 
দিয়েছেন, যাতে করে তোমরা (নিজেদের) গন্তব্যস্থলে গু ০9০০৪৮7৯১৬9 1১৬19 
পৌছুতে পারো, 


























১৬. (তিনি তোমাদের জন্যে) বিভিন্ন চিহ্ত সৃষ্টি 8:88 11 
করেছেন, তো ছাড়া) নক্ষত্রের (অবস্থান) দ্বারাও তারা 90939 ০৪ ৪৯1 * ৮1০9 
পথের দিশা পায়। 











১৭. যিনি (এতো কিছু) সৃষ্টি করেন তিনি কি (করে) ঞ্€ ঘ্ ৯৮5 27৮5 “প্র 
তার মতো (হবেন) যে কিছু সৃষ্টিই করতে পারে না; 94 ১৫,3৯১ ৬৯৭৬০ 
তোমরা কি কোনো উপদেশ গ্রহণ করবে না? 

পারা ১৪ রুবামা ২৯৯ ///4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 


১৮, তোমরা যদি আল্লাহ তায়ালার নেয়ামতগুলো ঘ। 17৮ * 2৬ &। দন, ৯ তছ ৯ ৫ 
গণনা করতে চাও, তাহলে কখনো তা গণনা (করে ০)1৮০9০-৯১ 3 4০1 4০৯ 1995 ০19 
শেষ) করতে পারবে না; নিশ্চয়ই আল্লাহ তায়ালা ৭ ও ০৯৫০৫ 
নী পরম দয়ালু। ৪৮৮৯১১৪৯৯4৫ 

















১৯. তোমরা যা কিছু গোপন রাখো, আর যা কিছু তর 
প্রকাশ করো, আল্লাহ তায়ালা তা সবইজানেন। ৪ ০৪৯9 ০9১০০ ০ 419 








২০. আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে এরা যাদের ডাকে, &। 511 
তারা তো কিছুই পয়দা করতে পারে না, বরংতাদেরই 4 4 29১ ৬০ ০9০০ ৬০19 


সৃষ্টি করা হয়; ৬0585524292 সিনে সেন 


/৯ ৮9 /৯ পা ডি টিটি তা পা ডি ৬ 











২১. সেগুলো তো হচ্ছে কেতিপয়) ত বেস্তু), জীবিত » 74287 রর ররর লারা 
479৯ ৮ 55 ১১9১৯৪৮955৯ ১৯ ০০151 


রা সি পা তত 


আবার উঠিয়ে আনা হবে। নি ভারি ল 











২২. €হে মানুষ,) তোমাদের মাবুদ একজন অতপর 7%2 2 ৮% 2 নু হু ০:০1 
যারা পরকালের ওপর ঈমান আনে না তাদের ১248 %9 ৩9: 1০৪] 


অন্তরসমূহ (এমনিই সত্য) অস্বীকারকারী হয়ে পড়ে 4. ভি না] 1, 
এবং এরা নিজেরাও হয় (দারুণ) অহংকারী । 28 তি ৪0 





রা টি /১৮ ৯০ 





প্রুপা পা 


২৩. নিসন্দেহে আল্লাহ তায়ালা জানেন, এরা যা কিছু 172 044 17127 1*া 
গোপন করে এবং যা কিছু প্রকাশ করে, তিনি কখনো 2৬১৮১৭ ০5 935 
অহংকারীদের পছন্দ করেন না। 














২৪. যখন এদের জিজ্ঞেস করা হয়, তোমাদের রব কি, 
ধরনের জিনিস নাযিল করলেন, তখন তারা বলে, তা 
হচ্ছে আগের কালের উপকথা । 








টি পে প্র পা ডি টিলা পা ভি পা ও ঠ পা 


২৫. ফলে শেষ বিচারের দিন এরা নিজেদের (পাপের) ভার ,78 
ূর্ণমাত্রায় বহন করবে, (এরা সেদিন) তাদের (পাপের) । 329০0; ভি 


বোঝাও (বেহন করবে) যাদের এরা জ্ঞান (-ভিত্তিক রর 512 2 37 9 রা 
কোনো প্রমাণ) ছাড়া গোমরাহ করে দিয়েছিলো;(সেদিন) £” লিন ০ ৬25 
ওরা যা বহন করবে তা কতো নিকৃষ্ট! ৪ 6১১58525 া : 215 

















২৬. এর আগেও (অনেক) মানুষ (দ্বীনের বিরুদ্ধে) চক্রান্ত 44, %3 1০ ০ ১25০৪ 5 
করেছিলো, কিন্তু আল্লাহ তায়ালা তাদের (পরিকল্পনার ও দে জট এপ চি 


সমগ্র) ইমারত- তার ভিত্তিমূল থেকে নির্্ল করে ৪1০ 5528 ] 

দিয়েছিলেন, তার পর তাদের 8৮ ডি ক টিতে এ ৩ 

ছাদ তাদের ওপরই ধসে পড়লো এবং তাদের ওপর ০1621 ৮৪259 ০০ ০০ 
এমন (বহু) দিক থেকেই আযাব এসে আপতিত হলো, ০৪2৯০ পাতি ৯৮৯ 


যা তারা কল্পনাও করতে পারেনি । ও ০১9১৯৪৭ ঠ| ০৯৯ ৩ 























২৭. অতপর কেয়ামতের দিন আল্লাহ তায়ালা ওদের ০*7 4৭2৫৫ ৪ ৯১৯৪ তা এও ৪৮৫ 2 
(আরো বেশী) লাপ্থ্িত করবেন, তিনি (তাদের) টি ত2তি এ [947 


প্ঞ্স্ বি £৯ ৮2/৯টি পা ৯ ৮০০ 


জিজ্ঞেস করবেন, কোথায় আমার সেসব শরীক ৮ 24৫ 0 ৫ 
এ +)7 £ 
যাদের ব্যাপারে তোমরা (মানুষদের সাথে) বাকবিতন্ডা ১ ৩০1 ০5625 


পারা ১৪ রুবামা +৩০০ ///%4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 


করতে? যাদের (সঠিক) জ্ঞান দেয়া হয়েছিলো তারা 479 1 
রলবে অরশাই যাবতীয় অপমাদলারন:ও অবলা ১81 ৩11১]11589 ০২০। এ 


(আজ) কাফেরদের ওপরই (আপতিত হবে), $ ৩280 ০19 





২৮. এরা হচ্ছে তারা ফেরেশতারা (এমন অবস্থায়) টন 
যাদের মৃত্যু ঘটায় যখন তারা নিজেদের ওপর চে 22121228525 0911 


-টপাসিশা 0০9 পা পার্স ০০ তন পপ ৮94৯ পু 


যুলুম করতে থাকে, অতপর তারা আত্মসমর্পণ করে রি ৰা 

(বেলে), আমরা তো কোনো মন্দ কাজ করতাম ০ সার চর ৪ 
না; (ফেরেশতারা বলবে) হা, তোমরা যা কিছু ৮৫:10:21 91045, ০৪ 
করতে আল্লাহ তায়ালা সে সম্পর্কে সম্যক অবহিত নিট 
রয়েছেন। ৪ ০9৮ 




















২৯. সুতরাং (আজ) জাহান্নামের দরজাসমূহ দিয়ে টক তে 
তোমরা (আগুনে) প্রবেশ করো, সেখানে তোমরা 1৪ ০8915 55 91959 


চির ংকারীদের পান ১০2 2 
রি থাকবে, অহংকারীদের আবাসস্থল কতো ৪02) টিতে 











ভিন রা ১০ ০5150158 ০১91055 


5৯ পা পা ঠি 


তারা বলবে, (হা, তা তো এক) মহাকল্যাণ; যারা ৮০০19: 15891, »1721৭115 
নেক কাজ করে তাদের জন্যে এ দুনিয়ায়ও কল্যাণ ” এ 5 5 

রয়েছে, আর পরকালের ঘর তো হচ্ছে (আরো) ৮ ১৮৫855%131658525 [991 
উৎকৃষ্ট কল্যাণ: মোত্তাকীদের (এ) আবাস কতো পাঠ 0০) ০ পা পাঠ পর্ণ 


সুন্দর! | ৩ ০০৪:০1)1১-59 

















৩১. চিরস্থায়ী এক জানীত-_ যাতে তারা প্রবেশ তত /০০০০ ৮5 8০ :544৮০ 
করবে, যার পাদদেশে বর্ণাধারা প্রবাহিত হবে, ৬2 ১৯৪৮৫৩৭৪৩০৯ 


সেখানে তারা যা কিছুই কামনা করবে তাই তাদের ১09985 রি ০০০০] খু ০ 
জন্যে (মজুদ) থাকবে; এভাবেই আল্লাহ তায়ালা এ ০22 


মোত্তাকীদের প্রতিফল দান করেন, [তি ০] এ] ১ 1০ 














৮7৯,০০৬ ৩০ তা 


৩২. এরা হচ্ছে তারা, ফেরেশতারা যাদের পবিত্র ,”* 
অবস্থায় মৃত্যু ঘটাবে, তারা (তাদের) বলবে, ১০৯5 ২৫51৮ 8926 ০591 


তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, ছনিয়ায়) %111251,4+12*17 0৮178 
তোমরা যে আমল করতে তারই কারণে আজ তোমরা ঠা পতি 
জান্নাতে প্রবেশ করো । 0929 ৮22 














৩৩. ওরা কি শেধু এ জন্যেই) অপেক্ষা করছে * 2৯5৮ 
যে, তাদের কাছে ফেরেশতা নাযিল হবে, কিংবা 3 গর ওয়! ০85 


তোমার মালিকের পক্ষ থেকে কোনো (আযাবের) ১1111254113254157 7০74 
হুকুম আসবে; এদের আগে যারা এসেছিলো তারা ৩৪০ জা পু 52)০1528 

ঠিক এমনটিই করেছে; (এদের ওপর আযাব পাঠিয়ে) 1১06 51928142260 ১৮৪15 ৩০০ 
আল্লাহ তায়ালা কোনো যুলুম করেননি, বরং তারা টয়া তার রি 
নিজেরাই নিজেদের ওপর যুলুম করেছে। গু ০০৮৪ ৮৪৮০০ 




















৩৪. অতপর তাদের ওপর তাদের (মন্দ) কাজের 10০ ৯০৮ তন ০ 
শাস্তি আপতিত হলো, (এক সময়) তাই জজের ০০9 ৫09 155 ০ ০৮০০০৮৮০৪ 





পারা ১৪ রুবামা ৩০১ ///4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


পরিঝেষ্টন করে নিলো, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ 
করে বেড়াতো। 





১৬ সুরা আন নাহ্‌ল 
পাঠ পট ভি ঠ১ পা পা 


8 05255224219 র 








৩৫. মোশরেকরা বলে, যদি আল্লাহ তায়ালা চাইতেন -৫ 
তাহলে আমরা তাকে বাদ দিয়ে অন্য কিছুর এবাদাত 
করতাম না_ না আমরা, না আমাদের বাপ দাদারা 
(অন্য কারো এবাদাত করতো), আমরা তার (অনুমতি) 
ছাড়া কোনো জিনিস হারামও করতাম না; (আসলে) ৮ 
একই ধরনের কাজ তাদের পূর্ববর্তী লোকেরাও 
করেছে, রসূলদের ওপর (আল্লাহর) সুস্পষ্ট বাণী 
পৌছে দেয়া ছাড়া কোনো দায়িত্‌ কি আছে? 























4 দি ০১৬৭। ৩০9 
%90৯85৮5 ৩4393 ০০1$0520 
৪৫58 54395 ০০০০০০8207 


পাপা /৯ 


০০০৭ ০০০৩7 ০০ ৫১০ 
ও 5211 2121 31 02511 % 








৩৬. আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রসূল 

য়ছি, যাতে করে (সে রসূল বলতে পারে 
যে,) তোমরা এক আল্লাহ তায়ালার এবাদাত করো 
এবং তার বিরোধী শক্তিসমূহকে বর্জন করো। সে 
জাতির মধ্যে থেকে অতপর আল্লাহ তায়ালা কিছু 
লোককে হেদায়াত দান করেন, আর কতেক লোকের 
ওপর গোমরাহী চেপে বসে গেলো; অতএব তোমরা 
(আল্লাহর) যমীনে পরিভ্রমণ করো, তারপর দেখো, 
যারা (রসূলদের) মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি 
(ভয়াবহ) পরিণাম হয়েছিলো! 





























প্র ০০5 পা ডি পাপা ১ তা পপ 


52) এপ 9৫1৮-85-89 
5১9208111925251991 |9$০1 


008৯9 ৮০০৬, শা ০৫ পাপা ৯00৯ ০9 তা 
রি 


৬৯৯ ৩০০৪৩০9 4/| ৬০ ৬৮০৮৪৯০৯ 
১81 127280752৮5 


পাঠ ৬ পাটি ৯৮9 ১9৮ পা 


৪ ০৫০ 20200 31958)6 








৩৭. হে নবী,) তুমি এদের হেদায়াতের ওপর যতোই 
তোমার আগ্রহ দেখাওনা কেন (এরা কখনো হেদায়াত 
পাবে না), কেননা আল্লাহ তায়ালা যাকে (বিদ্রোহের 
জন্যে) গোমরাহ করে দিয়েছেন তাকে তিনি সৎপথে 
পরিচালিত করবেন না, আর এমন লোকদের জন্যে 


কোনো সাহায্যকারীও নেই! 














১৭০০৪০৮৬৫০৩! 
এ 2০ 5 -2 ,পাপা ্ 


৪ ০4১০১ ৬০০] 908 ৫ 








৩৮. এরা আল্লাহ তায়ালার নামে কঠিন শপথ করে 
বলে, যে ব্যক্তির মৃত্যু হয়ে যায় আল্লাহ তায়ালা তাকে 
(দ্বিতীয় বার) কখনো উঠিয়ে আনবেন না, (হে নবী, 
তুমি বলো), হা, (অবশ্যই এটা) তার সত্য ওয়াদা, 
কিন্তু অধিকাংশ মানুষই (তো) জানে না, 











৬ » ০804০৪৯4015 15০উঠি 
-52051৩555, ০98০220 


পা ৮৯ পগিপ্ / 


0927 ২ ১০০|| ১৫০15 





৩৯. (এটা এ জন্যে যে,) যে বিষয়ে এরা মতবিরোধ 
করতো, (কেয়ামতের দিন) তাদের তিনি যেন তা 
স্পষ্ট করে দিতে পারেন এবং যারা (আজ) অস্বীকার 
করে তারাও যেন (এ কথাটা) জেনে নিতে পারে যে, 
তারা ছিলো মিথ্যাবাদী । 











1943 05812 ৩] তা ও 


০ পানি 


ও) ৪ ০১০1৫ » 19১ ০8০11 








৪০. আমি যখনই কোনো কিছু (ঘটাতে) চাই, তখন 
সে বিষয়ে আমার বলা কেবল এটুকুই হয়- হও" 
অতপর তা (সংঘটিত) হয়ে যায়। 





0 :/১:-21 ৮৩ -2/৯ পাে 


068 ৩25301? 1%557 019 ৮০ 











৪১. যারা আল্লাহর পথে হিজরত করেছে (ঈমান 
নার কারণে) তাদের ওপর যুলুম হওয়ার পর- আমি 
অবশ্যই তাদের এ পৃথিবীতে উত্তম আশ্রয় দেবো; 








৮96০ পা এ পাশ্টিপ ২৯ 9) এ 


:82551911 $০26850015:0 





পারা ১৪ রুবামা € ৩০২ ///%4.21001817802809171017001-019 


1৩1২211০ ৩২2৭১11২৪২৩ 


০৪ ও নেত্র 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহ্‌ল 


আর আখেরাতের পুরক্কার_ তা তো (এর থেকে) অনেক ৯» ৮ *প্র+৮ 05217 “রা ০৮১৮ ,12) এ দত 
বড়ো । (কতো ভালো হতো) তারা যদি (এটা) জানতো! ৩ ০১৪০৭ 190৫ 9-5885581 ১৯9 











৪২. (আখেরাতের পুরস্কার তাদের জন্যে) যারা _ ০" ৮৮10৫ ৩৭ 
(বিপদে) ধৈর্য ধারণ করে এবং যারা তাদের মালিকের €) ৪ ১৪59০4-৮৪9) &919১৯০ ল্ণো। 
ওপর ভরসা করে। 








৪৩. (হে নবী,) আমি তোমার আগেও (এ) মানুষদের ন শু 
মধ্য থেকেই (কিছু ব্যক্তিকে) রসূল বানিয়ে প্রেরণ ৮৮৯9 4 ৯ 
করেছি- যাদের ওপর আমি ওহী পাঠিয়েছি, যদি “ 2:৫১” £ 
তোমরা না জানো তাহলে কিতাবধারীদের (সে কথা) - ০1০ 
জিজ্ঞেস করো, 








৪৪. (এ সব নবীকে) আমি সুস্পষ্ট দলীল প্রমাণ রর 

ও কিভাব অহকারে পাঠিয়েছি, (একইভাবে ভাজ) ৩111 1432195 2১15৬-50 
তোমার ৮515 যাতে করে যা * ৮ ₹০৮৪। ৮৯৪ 
কিছু মানুষদের জন্যে তাদের কাছে পাঠানো হয়েছে পল 65 07০] 2 5801 
তুমি তা তাদের সুস্পষ্টভাবে বোঝাতে পানা আশা হ ০৭০৩ ৫৫ "পণ 
করা যায় তারা চিন্তা ভাবনা করবে । ০১9 ১৪১৩ 

















৪৫. যারা (আল্লাহ তায়ালা ও তার রসূলের বিরুদ্ধে) 
চক্রান্ত করে, তারা কি এ বিষয়ে নিরাপদ হয়ে গেছে এ 


আল্লাহ তায়ালা তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না, “31৫91 | 
নিলা দা লি 2৩৯৯1০ ০১ 


এসে আপতিত হবে না, যা তারা কখনো চিন্তাও 
০ টি কিশিিনিি 





শে ৯ পানি 














৪৬. ৬. কিংবা তাদের তিনি (এমন সময়) পাকড়াও * 21প৭* হা ডাহা 
করবেন, যখন তারা (স্বাভাবিকভাবে) চলাফেরা করতে ০টি (26৮৪া89 এস রা 


থাকবে । এরা কখনোই তাকে অক্ষম করে দিতে 
পারবে না, ৩৭১৯৯ 














৪৭. অথবা তিনি তাদের (কিছু দূর) চলার (অবকাশ) ” ৪7 ৪1? ৮2527 
দেবেন, অতপর পাকড়াও করবেন, অবশ্যই তোমার ৪20 ৩6৪৮ ১35 ৮১০০ ৭1 


গু 0 2 7-০পাশ 


রব একান্ত স্নেহশীল, পরম দয়ালু। ৪৮৯১ -95১% 








৪৮. এরা কি আল্লাহ তায়ালা যা কিছু সৃষ্টি করেছেন & “4? * ৯৮৮৯ প্র 
তার প্রতি লক্ষ্য করে না, তার ছায়াও তো আন্নাহর ৪৫০০2৭31551 


সামনে সাজদাবনত অবস্থায় (কখনো) ডান দিক 0018115৬0৬2 01151552 
থেকে কেখনো) বা দিক থেকে ঢলে পড়ে, এরা সবাই ₹*” 
তীর সামনে অক্ষমতা প্রকাশ করে । € 09১০১১94010 





-০০৩পাতি 








১০91 ৯০৩49 ক ০ 











৪৯. যা কিছু আছে আসমানসমূহে এবং এ যমীনে যা ৪৮০ 
কিছু বিচরণশীল আছে, আছে যতো ফেরেশতাকুল, ৩১ ০০৯১৮/৩০১- 


তারা সবাই আন্মাহকে সাজদা করে যাচ্ছে, এদের 2৮২ ৮ এপ বল 
কেউই (আল্লাহর সামনে) অহংকার করে না। ও 99১55০48৮29 45119 21০ 

















৫০. (উপরস্তু) তারা ভয় করে তাদের রবকে- যিনি 7+1282 53 4 ৮৭7 055 
এ ৪ ৮৪-৪-) 
(রয়েছেন) তাদের (অনেক) ওপরে, তাদের যা আদেশ সি ও টের 


করা হয় তা তারা (বিনীতভাবে) পালন করে। ঙ ০9১০৭ ৪ 











পারা ১৪ রুবামা ৩০৩ ///%4.21001817802809171017001-019 


১৯ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 
৫১. আল্লাহ তায়ালা বলছেন, তোমরা দু'জন মাবুদ 

গ্রহণ করো না, মাবুদ তো শুধু একজন, সু ০ 2) ৮০11193৯39 নট 
তোমরা আমাকেই ভয় করো । ৮০49805%9 











৫২. আকাশমন্ডলী ও যমীনে যা কিছু আছে তা সবই 24 টে 
তীর জন্যে, জীবনবিধানকে একান্ত তার অনুগত করে £15৩5১419 ১৮৮] 87459 


দেয়াই কর্তব্য; তোমরা কি আল্লাহ তায়ালা ছাড়া অন্য ০ ৭দুদু টা 
কাউকে ভয় করবে । 9 0985 41 515 58401| 














৫৩. যা কিছু নেয়ামত তোমাদের কাছে আছে তা ক) ০ ৯০৪৯ ০৭295 

তো আল্লাহ তায়ালার কাছ থেকেই এসেছে, অতপর 131--১ 4 ৩ 2৮৯৬০৮০০১০৪ 
তোমাদের যদি কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন /৮,৮ উ0)) -০-০ ০৮ 
(তা দূর করার জন্যে) তাকেই তোমরা বিনীতভাবে ৪ 958৯3 এ 4210 ১০1 ৮৪৯০ 

ডাকো, 














৫৪. অতপর তিনি যখন তা দূরীভূত করে দেন, তখন ক” 2151 252০8] 22151 ৭4 
তোমাদেরই এক দদ দোক তাদের মালিকের জাথে 3311 রী এ 


অন্যদের শরীক বানিয়ে নেয়_ & ৩9 2৭৮82১2৮৫০৩ 





৫৫. যাতে করে আমি তাদের যা (নেয়ামত) দান « নর ৪৮ দির লরেরে 
করেছি তারা তা অস্বীকার করে নিতে পারে; অতপর ৮১951 9৮5৩ ৮৪৩ 9১৫০ 


পা £৯ শঠিপর £ছি পা 


(কিছুদিনের জন্যে জীবনটা) তোমরা ভোগ করে নাও, 
অচিরেই তোমরা (এর পরিণাম) জানতে পারবে । € ০১৮৯ 














পপ পা ৯ টি প্র পা রা পা ভি শ্টিপা পাপা 


৫৬. আমি ওদের যা কিছু রেষেক দান করেছি তার ।৪এ 1৮ £ 
৮৮০১ 
একাংশকে ওরা এমন লোকদের জন্যে নির্ধারণ করে 2. ০১০ ০০2৯5 


নেয়; যারা জানেও না (রেষেকের উৎসমূল কোথায়?) « 22 [৮26৮1 4015, ৪59) 
আন্নাহ তায়ালার শপথ, তোমরা (ৌর সম্পর্কে) যে 

মিথ্যা অপবাদ দিতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের 

প্রশ্ন করা হবে! 











৫৭. এ (মোশরেক) ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর * ++ 
জন্যে নির্ধারণ করে, অথচ) তিনি এসব থেকে অনেক ৮৯19, পি || এ 4 ০)91৯9 


পবিত্র, ওরা নিজেদের জন্যে তাই কামনা করে যা ০৫1 
€) ০) 99৯2215 
তারা পছন্দ করে। 











৫৮. যখন এদের কাউকে কন্যা জন্ম) হওয়ার সুখবর প৮**₹ দু যেত 
দেয়া হয়, তখন (দেঃখে ব্যথায়) তার মুখ কালো হয়ে 4৪৯ 96 ১৬০৮১০58210 


যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্রিষ্ট হয় ক 5 প পা ৩৩৯০ 
ং কুষ্ঠ হয়, ৪ ৮8295 91১9 








৫৯. যে বিষয়ে তাকে সুসংবাদ দেয়া হয়েছিলো তার “ ১» / 5৬ 

মনের কষ্টের কারণে সে তোর) জাতির লোকদের ১ [292 ০5[5811 ০0195 
কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায় (ভাবতে , লও ০০০৮ ৮০ 

থাকে); সে কি এ (এ সন্তান)-কে অপমানের সাথে ৮৩৪ 0995 & ৪০৮ 
রাখবে, না তাকে মাটিতে পুঁতে ফেলবে? জেনে রাখো, ৮১৯০০৪৮০০ 

(কন্যাদের নিয়ে) ওরা যা সিদ্ধান্ত করে তা অত্যন্ত ৪০54-2052 খুঁত 




















পারা ১৪ রুবামা +% ৩০৪ ///4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সুরা আন নাহল 
৬০. যারা আখেরাতের ওপর ঈমান আনে না, তাদের টু বলা 
জন্যে এ ধরনের নিকৃষ্ট পরিণামই (অপেক্ষা করছে), 05-8580 ১১2১৭ ০৪০ 


আর আল্লাহ তায়ালার জন্যেই (রয়েছে) যাবতীয় রর 
ভালো পরিণাম, তিনি 8 ও ১152. চেখু। ৫801 42 ১ 
৪৮৯41 














্:2)597৮8০185-011281 851 29 
র র ) ও ণ ৯০০ £ 1 তর. টি ৯ পারা 
তিনি ছেড়ে দিতেন না, কিন্তু তিনি তাদের এক 1 1৮১৩৭ ৬৪9 গ্ল21১ ০০ ৬৮০ 
বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন, অতপর যখন » 5 ৫ ৮» 
০১২570৮০০১4 
হয়, তখন তারা (যেমন) মুহূর্তকালও বিলম্ব করতে _ -*৮ 7১৮4৮ এ ৫৮০৯৪ 2 
পারে না, (তেমনি) তাকে তারা (একটুখানি) এগিয়েও ৪) ০১১৯০ ১9455 9১5 [চল 
আনতে পারে না। 











৬২. এরা আল্লাহ তায়ালার জন্যে সে বিষয়টি প্রস্তাব ৮ ৫ ছি তত পারত ৬৮৯7৩ ৯ তত 
করে- তা তারা (নিজেদের জন্যেও) পছন্দ করে না, ৯০9 ০৪৯১-৮৭4/ ১৭৮৯9 
তাদের জিহ্বা তাদের জন্যে মিথ্যা কথা বলে যে, 2৯০) ০৬ ০২ ০০০ 

(পরকালে নাকি) তাদের জন্যেই সব কল্যাণ রয়েছে; ৮০৪41 ০ ৬ ০১১০)1০৯2০া 


(অথচ) তাদের জন্যে সেখানে থাকবে শুধু জাহান্নামের) ২ ৮০ “ক্র বাছ॥ পা 177 
আগুন এবং অবশ্যই তারা (সেখানে) নিক্ষিপ্ত হবে। ৪096১5৯5941 ০৪ ০ 5 























৬৩. (হে নবী,) আল্লাহর শপথ, তোমার আগেও ০11৮2 * এ ডি 

আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম, অতপর 1০৪০৪৭41144) 585 
শয়তান তাদের (খারাপ) কাজসমূহ তাদের জন্যে এএ্।--৮৫ ৮ পা ০1৯50 এপ ০ 
শোভনীয় করে দিয়েছিলো, সে (শয়তান) আলে ০21575৮৫00 1 ০৮৯০]| ০৪] ৩৭95 
৪৭187858658 ৪*21118:522150 








৬৪. (হে নবী,) আমি তোমার ওপর (এ) কিতাব এ » ৬৮ টায়ার 
জন্যেই নাযিল করেছি যেন তুমি তাদের সামনে সে ০81০৮5৭৫505 
বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো, যে বিষয়. ₹-” তি 
তারা মতবিরোধ করেছে, বস্তুত (এ কিতাব হচ্ছে) ০৪০3,551581251 5511 ৮51 
ঈমানদারদের জন্যে হেদায়াত ও আল্লাহ তায়ালার ₹৯৪ চর ০৭৫ নত 
অনুগহস্করূপ। ও ১9০৪৭ [9৯ 2০৯9 














৬৫. আল্লাহ তায়ালা আসমান থেকে পানি বর্ষণ ৮৮ বট 5 পা উপ ১০4 পা 
করেন, অতপর (একবার) মুর্দা হয়ে যাওয়ার পর 4৮৯ 21 ০০৭১১ 4819 
সে পানি দিয়ে তিনি যমীনকে জীবিত করে তোলেন; ০৯৮ ত. ৯ 
অবশ্যই এতে (আল্লাহর কুদরতের) বহু নিদর্শন 3 3৫০1. ১৪০9০ ০৯০ ০০১%। 
রয়েছে সে জাতির জন্যে, যারা (আল্লাহর কথা) 

শোনে। 























৬৬. অবশ্যই তোমাদের জন্যে গৃহপালিত জন্তু * ০৯৯ ৫৮* সা 
জানোয়ারের মাঝে (প্রচুর) শিক্ষার বিষয় রয়েছে, ₹৮৯৪১৮৪১৯ 1, 

তাদের উদরস্থিত (দুর্দ্ষময়) গোবর ও (নাপাক) 1271135 চলতি 25 
রক্তের মধ্যবর্তি স্থান থেকে নিসৃত খাটি দুধ আমিই [2১৩৮ ৮৮5215%29 0 
তোমাদের পান করাই, পানকারীদের জন্যে (এটি) ভি 21115171117 
হচ্ছে বিশুদ্ধ ও সুস্বাদু। ক পদ রর 
পারা ১৪ রুবামা +৩০৫ //$/.810012180809171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 
৬৭. খেজুর এবং আংগুর ফলের মধ্যেও (শিক্ষণীয় রঃ 210, পুত 
বিষয় রয়েছে), তা থেকে তোমরা নেশাকর (হারাম) ও 5০২13 | ০০১৮ ৬29 
জিনিস যেমন বের করে আনছো, তেমনি (তা থেকে ৩1, 2822 2 
হালাল এবং) উত্তম রেষেকও তোমরা লাভ করছো, টি ০0৮ 

নিসন্দেহে এতে জ্ঞানবান জাতির জন্যে (আল্লাহর) 9 :091257 [5544১ এ)১ 
অনেক নিদর্শন আছে। 

















৬৮. তোমার রব মৌমাছিকে এ নির্দেশ দিয়েছেন, 
পাহাড়ের (গায়ে) গাছে (-র ডালে) এবং (অন্য কিছুর ৬০৯০৯ এ1৩০১৬০৩ি 


ওপর) তোমরা যা কিছু বানাও তার ওপর নিজেদের রে রি 
থাকার ঘর নির্মাণ করো, 59 ১৯৯1 55916522051 ০ 








লি ঠা 


৬ ৩5৯১ 











৬৯. তারপর তুমি প্রত্যেক ফল থেকে রেস আহরণ 3 2 
করে তা) খেতে থাকো, অতপর তোমার মালিকের লু - ৬০১০২] ৩৫০ রি ০23০ 
(নির্ধারিত) পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে (সেদিকে) 17702172405 3 রা 
এগিয়ে চলো; (এভাবে) তার পেট থেকে রং বেরঙের সা কে এ ও 2? 

পানীয় দ্রব্য) বের হয়, যার মধ্যে মানুষদের নিরাময়ের £[£& 4৪৪ 2221 ১5188, ০১152 
ব্যবস্থা রয়েছে; (অবশ্য) এতেও নিদর্শন রয়েছে সে » ৮ রে 
সম্প্রদায়ের জন্যে, যারা (আল্লাহর সৃষ্টি বৈচিত্র নিয়ে) [58] 22 এ১ |, ১১০৮1] 
চিন্তা করে। রাহি রা 


ও) ০9১৯৪ 











রা 
না] 











2৮8,8৯2 পপ আত বত ০৬৩ 





৭০. আল্লাহ তায়ালাই তোমাদের সৃষ্টি করেছেন, চর 2812 
অতপর তিনিই তোমাদের মৃত্যু দেবেন। তোমাদের 25 ৮১৪৯০ রর বা 


কোনো কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সের দুর্বলতম স্তর পর্যন্ত ১ । 45) ১ 
ই উর 7 রি 


যাবে যে, যেন সে কিছুই জানে না, আল্লাহ তায়ালা 8১495৮৮1294 014৫8 21595 
অবশ্যই সর্বজ্ঞ, (তিনিই) সর্বশক্তিমান । 





2৪১১৩ পা শা ০১৩ 











৭১. আল্লাহ তায়ালা তোমাদের কাউকে কারো ওপর ঈদ 6৮ দত বহি 


রেষেকের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন, যাদের শ্রেষ্ঠত্ব 53১21 3৩০৪ ৬৪৭ ৫৭9 
দেয়া হয়েছে তারা (আবার) তাদের অধীনস্থ দাস ৯7০০৮ দু 
দালীদের নিজেদের সামগ্রী থেকে কিছুই দিতে চায় ৮59১0১12103 008। 


না, তোদের আশংকা হচ্ছে,) এ সম্পদে তারা উভয়েই »5(22 2০৪ নিলি ৮৫৬ 
সমান হয়ে যাবে: তবে কি এরা আল্লাহর নেয়ামত ৮৮ পু 


অস্বীকার করছে? ও 0১৫০2 4 একা 











৭২. আল্লাহ তায়ালা তোমাদের মধ্য থেকে তোমাদের টিক ৪ এজন এ ৪ এল সলিল ৪৫, ০ 
44 
জোড় বানিয়েছেন এবং তোমাদের এ যুগল থেকে রে 19 


তিনি তোমাদের পুর শৌত্রাি সৃষ্টি করেছেন এবংতিনি 8৫১ ০১5৫, 123 ১৫2০ 
তোমাদের উত্তম রেষেক দান করেছেন; তারপরও এ ৩৭০ -219)০5 5 


কি এরা বাতিলের ওপর বিশ্বাস স্থাপন করবে, আর 05 
আল্লাহর নেয়ামতকে অবিশ্বাস করবে? ৬ | ০০৯ ০০-১ 














টিননন্রাদাতা। পাতা ৯০০৯০ 


ও 99388 ৮201 ০০৪9 0987 


পারা ১৪ রুবামা ৩০৬ ///%4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 


৭৩. এরা কি আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে এমন 24 নাত 
(মাবুদদের) গোলামী করবে, যাদের আকাশমন্ডলী ও 11৮8 ) | 49১৮০০90579 


পা 2১ ৯ টিপ 


যমীনের (কোথাও) থেকে রেষেক সরবরাহ করার 124 ঃ 
2৮ রি ০9১12 ০৮৭1 ৪ ১১৮৪] 








তে ৮৯০০৯) পাপা শা 


ও ০১9০৯৮০০৭১9 





৭৪. সুতরাং (হে মানুষ,) তোমরা আল্লাহ তায়ালার ৮ * 44 
কোনো সদৃশ দীড় করিয়ো না, অবশ্যই আল্লাহ ০৯ 201 1. 0৫০81 415১১ 


তায়ালা (সব জানেন, তোমরা জানো শা নিক পে ৯৯ 
নী 9 বিরান 











৭৫. আল্লাহ তায়ালা (অপরের) অধিকারভুক্ত « ,৯+ ৯৮ পরত ০৫) পপ 
একটি দাসের উদাহরণ দিচ্ছেন, যে (নিজে থেকে) ১ 78581৫2165248529 ০০১5 
কোনো কিছুই করার ক্ষমতা রাখে না_ আরেক 1₹৮ পু 5 পা ধদুছ উপ 
(উদাহরণ এমন) ব্যক্তি, যাকে আমি আমার পক্ষ অন ৮2 ০০92৯ 


থেকে উত্তম রেষেক দান করেছি এবং সে তা থেকে , 7৮2৮4151৫৫5 12, ০ 22৭৩০ 
৮ ৫) ৭৪ ৮ 425 এ 
গোপনে ও প্রকাশ্যে ব্যয় করছে; (তোমরা কি মনে ০১৭ ০১৮১৬৯১ 1১ ০০ 


করো) এরা উভয়েই সমান? সমস্ত প্রশংসা আল্লাহ রা পিন সা এ) ০৪৩ 
€9 £ ্ | 05548 ১৪৪ 
তায়ালার জন্যে; কিন্তু এদের অধিকাংশ মানুষই গু ১9৮৩ ১০১১২ ০254 


কিছু জানে না। 























৭৬. আল্লাহ তায়ালা আরো দু'জন মানুষের উদাহরণ কল সিভি তল উরে পল) ভি লিল 
দিচ্ছেন, তাদের একজন হচ্ছে মুক_ সে কোনো ৮21১০ ৬৯১১০ এএ| ৮১৯9 


কিছুই নিজে থেকে করতে (বা বলতে) পারে না, সে 17 21 [8০৮০৮০5৯০৮০ চপ 











(সব সময়) নিজের মনিবের ওপর বোঝা হয়ে থাকে, ৮৩1, 49 ০০958 ৬৪ $১১%॥ 


যেখানেই তাকে সে পাঠাক না কেন, সে ভালো ০৯৬ না ভুলিনি 
কিছু নিয়ে আসতে পারে না; এ (অক্ষম) ব্যক্তিটি (59৮০ 45 ৯০৫85 


কি সমান হতে পারে সে ব্যক্তির, যে (নিজে মূক | রত 5 
তো নয়ই বরং) সে অন্য মানুষদেরও ন্যায় কাজের ৮1১5 ০55৯9, ০ 29 ০০০ 


আদেশ দিতে সক্ষম, (সর্বোপরি) যে ব্যক্তি সহজ নত 











সরল পথের ওপর আছে! ৪) ৪৯৪০০ 





৭৭. আসমানসমূহ ও যমীনের যাবতীয় গায়ব (সংক্রান্ত ৮*41০+ কুড়ি 
জ্ঞান) একমাত্র আল্লাহর জন্যেই (নির্দিষ্ট রয়েছে), ১০09৮ ৩৯১12 ৬০১৮ 
কেয়ামতের ব্যাপারটি তো (তার কাছে) চোখের 2845775--8 

পলকের চাইতে (বেশী নি কিছু নয়, বরং তা সিসি তল) পয! ০ 
এ রি তায়ালা অবশ্যই 95398 £৮6 9৫ রা 








রা 





৭৮. আল্লাহ তায়ালা তোমাদের মায়ের পেট থেকে %:০18 ০0 ৮৩ ৮ ৮০৫ ,৮ 
(এমন অবস্থায়) বের করে এনেছেন যে, তোমরা 1৮9০ পরিঠপিও 


১ পা পাঠ টি পা ডি তা 


কিছুই জানতে না, অতপর তিনি তোমাদের কান, ৮ »117210122951855952151 


চোখ ও অন্তকরণ দিয়েছেন, আশা করা যায় তোমরা 
শোকর আদায় করবে । 9 09১০৫ 021, 862515)819 














৭৯. এরা কি পাখীটির দিকে তাকিয়ে দেখে না? ৮৮৮4 
আকাশের শূন্যগর্ভে সে (সহজে) বিচরণ করে চলছে, ০01758৬১8১1] 1১5 শা 








পারা ১৪ রুবামা +৩০৭ ///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সুরা আন নাহল 


আল্লাহ তায়ালা ছাড়া এমন কে আছে যিনি এদের ...£ 
(শুন্যের মাঝে) স্থির করে রাখেন, অবশ্যই এ (ব্যব ৭ ্ 
স্থাপনার) মাঝে ঈমানদার সম্প্রদায়ের জন্যে অনেক 80৯ 
১৬৮৪ ৮৬ ৪ ৪০০৪৭ [925 





4 


০-০-০ 2১৮০ পা 
রা 


১ &০1,28131 এ 











হা হা ও 2 5:2৬, 05১ 
বাহার করের নো (০১59 2402 ৩০9 বি 
জন্যে তোমাদের অনেক বযবহার ভিগবোগী) সামগ্রী ৪ ৫০৯৫1025220 





























৮১. আল্লাহ তায়ালা যা কিছু করেছেন তা ৮৮ 1, ০৮ এ ৯০৭ ০৮০ ০৬০ 
থেকে তিনি তোমাদের জন্যে রী ব্যবস্থা করে ০৬৯9১4৮০০৮৩ ০৯ 409 
দিয়েছেন, তিনিই তোমাদের জন্যে পাহাড়ের » 5 

মাঝে আশ্রয়ের ব্যবস্থা করেছেন, তিনি আরো) ৮৫ ০৯9 05451903 ০০৮০ 
ব্যবস্থা করেছেন তোমাদের জন্যে পরিধেয় বন্ত্রের, » ১, _ _,* _._ ভ্- 

যা তোমাদের (প্রচন্ড) তাপ থেকে রক্ষা করে, 6 05915599এ1-০০৯86 0155 
তিনি ব্যবস্থা করেছেন (এমন) পরিধেয়সমূহের রিতা ন্ি মিরার রগ 
যা তোমাদেরকে তোমাদের সমস্যা সংকট থেকে ৮৫০০ 42০৯0 ০৪ ০০৫, ৮:৮০ 
বাচিয়ে রাখে; এভাবেই তিনি তোমাদের ওপর ৮8১০০১১59৮০ চত 


তার নেয়ামতসমূহ পূর্ণ করে দেন, আশা করা যায় ০)৭০1০-)৮০া 
তোমরা তার অনুগত (বান্দা) হতে পারবে । ্ 



































পা 


৮২. যদি তারা (সত্য থেকে) মুখ ফিরিয়ে নেয়, টয়া 
তবে (তুমি জেনে রেখো, তাদের কাছে) সুস্পষ্ট করে ও ৩! 51 এপ০০১৫1956 ০৫ 


(আল্লাহর কথা) পৌছে দেয়াই হচ্ছে তোমার দায়িতৃ। 








৮৩. এ লোকেরা আন্নাহ তায়ালার নেয়ামত ভালো 17০ ৯ অ & ৮৯০ ৮৩ 
করেই চেনে, অতপর তারা তা অস্বীকার করে, (5695-২2-৮8 481 ৮50 055) 
(আসলে) ওদের অধিকাংশই (মানুষ)-ই হচ্ছে ৮2০০০10০০০৮ 
অকৃতজ্ঞ। ও 59১81 ৪৯১৯9 








৮৪. (স্মরণ করো,) যেদিন আমি প্রতিটি সম্প্রদায়ের * ক 
মধ্য থেকে এক একজন সাক্ষী উঠিয়ে আনবো, পঠাওও হাত সি 


পাপা ১৪১ ০9 


অতপর তাদের কোনো (কৈফিয়ত দেয়ার) অনুমতি চিঠি ১০ 19542023798 5% 
দেয়া হবে না- যারা কুফরী করেছে না তাদের (সেদিন বে 


এ) সুযোগ দেয়া হবে । €) ০9৯৯৪ 














৮৫. যখন যালেমরা আযাব দেখতে পাবে (তখন ৬৫ 217৮1557717 
কিন্তু কোনো কিছুতেই) তাদের ওপর থেকে সে শা 115 ০৪১-1191 19 


আযাব লঘু করা হবে না, না তাদের কোনো অবকাশ ও 09368 2 % 282 
দেয়া হবে। পর ভি সর 














৮৬. মোশরেক ব্যক্তিরা তাদের যেসব শরীকদের টিং 

(আল্লাহর সাথে) অংশীদার বানিয়েছিলো, | 96 ৮১21855 |585515891101$12 
(সেদিন) যখন তারা দেখবে, তখন বলবে, 

পারা ১৪ রুবামা + ৩০৮ ///4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ ইঃ আন লাহুল 


হে আমাদের রব, এরাই তো আমাদের সেসব চালে 
শরীক লোক- যাদের আমরা তোমার বদলে (22০১০109145 পি ০5) 
ডাকতাম, অতপর সে ব্যক্তিরা উল্টো তাদের ওপরই রা বিয়া 
অভিযোগ নিক্ষেপ করে বলবে, না, তোমরাই হচ্ছে ৮9৮1115810৭ 9১ ৮2195০- 


মি' 1০6 /-০ 0 পি & পাঠি 


| ও 0:94021 4%1 




















৮৭. এ (মোশরেক) ব্যক্তিরা যখন আল্লাহর কাছে দ্ব” এ 
আত্মসমর্পণ করবে, তৈখন) যা কিছু তারা উদ্ভাবন ০52০1, » 35298 এ 41 1 1581ি 


করতো তা নিষ্ষল হয়ে যাবে। 





পা পাঠিত 7০ পচ 0 ৯১ -০৮১৩া 


€) ০১9১৭৭19915 ০৮২৭ 











৮৮. যারা নিজেরা কুফরী করেছে এবং (অন্য 
মানুষদেরও) আন্মাহর পথ থেকে বাধা দিয়েছে, আমি * 1০০12921252 
দত ও চা 159৫ ০ 51621 59 $0162553) 


পা ৯ শট 2৪ 


যা তারা করে এসেছে। 29 রা 











৮৯. (সেদিনের কথাও স্মরণ করো,) যেদিন আমি * রী পাদিনু দি নিপাপা 
প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে স্বয়ং তাদেরই মধ্য থেকে 1৩, রি বিন 


৮০ ৮১ ৮ 


তাদের ওপর একজন সাক্ষী উিত করবো এবং 01029650129 ৮৯৮০ ০2 
এদের সবার ওপর আমি তোমাকে সাক্ষীরূপে চুরি বিনিরোিিব্না 

নিয়ে আসবো; আমি তোমার ওপর কিতাব নাধিল 1255 2401 4215101565.5% 
করেছি, যা হচ্ছে সব কিছুর ব্যাখ্যা, (আল্লাহর) ' এআ দুঁ*প্ পঞ্জ 52৭ 











হেদায়াত ও মুসলমানদের জন্যে (তা হচ্ছে জান্নাতের) ৮৪১৪-১১ 4৮৯১9 ০৪০৯9 ৪০৫০ 
টি $ ০০০] 





৯০. অবশ্যই আল্লাহ তায়ালা ন্যায়পরায়ণতা, সদাচরণ ০ 
এ রর নারি 3 ১০৭ 
ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি 199১) ০৩1 


অশ্লীলতা, অসৎ কাজকর্ম ও সীমালংঘনজনিত সব টা ডে; শি 
কাজ থেকে নিষেধ করেন, তিনি তোমাদের উপদেশ ৬ ্ঃ ০১৪) ডগ হু ০9 


£৮9 2 পা ৮৮১০০ তা 


দেন (এগুলো মেনে চলার), আশা করা যায় তোমরা ৮৯৭ 08215221550] 
এ থেকে শিক্ষা গ্রহণ করবে। ৮৯০০০ কত ৪৪৮০ 


৪ 9১০০-৮৪7 














৯১. যখন তোমরা আল্লাহর নামে কোনো অংগীকার ॥ ৫৯ 
করো, তখন তা পূর্ণ করো এবং এ (শপথ) 5১551012192188 


পাকাপোক্ত করে নেয়ার পর তা ভংগ করো না, ১৪559০9 65001251192 2%:দু 
কেননা (এ শপথের জন্যে১ট তোমরা আল্লাহকে মা ৮22 চিরিারটি 
অভিভাবক বানিয়ে নিয়েছো; অবশ্যই আল্লাহ তায়ালা 21, ১ ২০১০৮৮54 1০০1 
জানেন তোমরা কি করো । শা চিপ পা ০ পনিল 


ও ৩/9৯৯/০০৮০৭ 

















৯২. শেপথ ভাংতে গিয়ে) তোমরা কখনো সেই 1-4* * 44 োড়েছে 
নারীর মতো হয়ো না, যে অনেক পরিশ্রম করে (৯১ ০ 9 2151985 ৪9 


নিজের জেন্যে কিছু) সুতা কাটলো, কিন্তু পরে । 1 ৯. ৯ 
তা (নিজেই) টুক্‌রো টুকরো করে ছিড়ে ফেললো । টার ৩ মি 


পারা ১৪ রুবামা +৩০১৯ ///4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সুরা আন নাহল 


তোমরা তো তোমাদের পারস্পরিক ব্যাপারে ০22০2; মাজা চিক 
৫৮ ১১ ১3 3৯০৪ 
(নিজেদের) শপথগুলো ধোকা প্রবঞ্চনার উদ্দেশে ] 19৩ 


ব্যবহার করো, যাতে করে (তোমাদের) এক ৪0১2 গা] ১ ঢা টা ্ 
নে ৩৫0) (৪৮৭ ০9০ 
দল আরেক দল থেকে অগ্রগামী হয়ে যেতে .”* 


৯৩৮০9 ০ 0 ত৬৬া০০০৩া ০0, 2০০০ 8০9৮৩ 


পারে; (আসলে) আল্লাহ তায়ালা এ বিষয়টি দিয়ে [94-৮- ১৯/9৮42১ 40191 
তোমাদের পরীক্ষা করেন মাত্র; (তো ছাড়া) তোমরা টির 1 


যেসব বিষয়ে মতবিরোধ করছো, কেয়ামতের দিন ৪) ০9৯1৯ 4৯$৮১১০ রি এ] 
অবশ্যই তিনি তা (সবার সামনে) প্রকাশ করে 
দেবেন। 


























৯৩, আল্লাহ তায়ালা যদি চাইতেন তাহলে তিনি €*« আপু ০% ১০4৮ ৩ বা) তি সত 
তোমাদের সবাইকে এক জাতি বানিয়ে দিতে পারতেন, 8১194 ডি ক 
তিনি যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন, যাকে ইচ্ছা *৮ * ৯ তি ৯৩ ৮ 

তাকে সৎপথে পরিচালিত করেন; (দুনিয়ায়) তোমরা ৬29৪5 2158 ০2 এঁর ০505 


কি করতে সে সম্পর্কে অবশ্যই (কেয়ামতের দিন) ০০/৮৮/১০0৮ ৯৮ ৮০৪৮ এত 
তোমাদের প্রশ্ন করা হবে। ১৯ 














৯৪. তোমরা তোমাদের শপথগুলোকে পরস্পরকে * ৫*-র্ব 2৫5 ০ বত, 
প্রবঞ্চনা করার উদ্দেশে গ্রহণ করো না, (নতুবা সত্যের রর টানে 156৯25 2 


581 হওয়ার পর পুনরায় এক বত ত 
্কদ গ্রহণ করতে হবে, নাারিরাডেন তোমাদের গা 


জন্যে থাকবে কঠোর আযাব । €) নাতো 




















৯৫. তোমরা আল্লাহর (নামে করা) অংগীকারকে  ত*121₹+€ & 
(দুনিয়ার) সামান্য স্বার্থের বিনিময়ে বিক্রি করে দিয়ো * 3০451-61 ১৯৯৪12১883 9 


না; আল্লাহর কাছে যে পুরস্কার আছে তোমাদের জন্যে " 2৫ + "৫৭৫2৬ 
তা অনেক উত্তম, যদি তোমরা জানতে! ৫:০1 ০] 525554 ৩:5০) 





শা £৯ পগিপ্রাঠি পা 


৪ ০০9. 








৯৬. যা কিছু (সম্পদ) তোমাদের কাছে আছে তা হা 7 2557266-55 
(একদিন) নিশেষ হয়ে যাবে, (অপরদিকে) আল্লাহর * ৯ _; (220 ৩5০9১৪০২৮৩৪ 
কাছে (এর) যা (বিনিময়) আছে তা (হামেশাই) £:-০৩ ক শা ৯৮০০০ 
বাকী থাকবে; (সে আশায়) যারা ধের্য ধারণ করেছে, ৮252185250291 ৮235 
নিই তিনি তানের (জব) কর্মের তো পুরা বি এ 

















৯৭. পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তিই কোনো 2105 
নেক কাজ করবে- এমতাবস্থায় যে, সে হবে একজন 935০2 ৬ 


যথার্থ মোমেন, তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার ₹ চটাা ২টি? চি (তা রর 
বুকে পবিত্র জীবন যাপন করাবো এবং আখেরাতের ৪ ৬৮2৯5০9 
জীবনেও আমি তাদের (দুনিয়ার জীবনের) কার্যক্রমের চিত ভু 

(দুনি ) সে 











19051 22 





অবশ্যই উত্তম বিনিময় দান করবো । 


পা &৯ পুটিপাি পা 


৬ এ 





পারা ১৪ রুবামা +৩১০ ///4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০১০৬ 
৯৮. তোমরা যখন কোরআন পড়তে শুরু করবে ৮. & ডে পু ৩18 55552 
তখন বিতাড়িত শয়তান (-এর ওয়াসওয়াসা) থেকে ৮% 2 ০৯৯৮ 50581 25519. 


আল্লাহর কাছে আশ্রয় চাও। ৪ ৪৮8)11 ৬৮০ 








৯৯. যারা (আল্লাহর ওপর) ঈমান আনে এবং ১০ ০ ৮ শাপ্ছু 
(যাবতীয় কার্যকলাপে) তাদের মালিকের ওপর ভরসা 15:21 80]1 & ৮৮০4 ০৮2 
করে, তাদের ওপর (শয়তানের) কোনোই আধিপত্য টরুব রো 2 
নেই। ও ৩ ০৭ ৪০) 89 











পণ ঠা. 


১০০. তার সব আধিপত্য তো তাদের ওপর- যারা ০*4* অ+ ₹* নর 
তাকে বন্ধু (ও অভিভাবক) হিসেবে গ্রহণ করেছে, 439198 ০০ পে 5 [1 


(উপরক্তু) যারা আল্লাহর সাথে শরীক করেছে। $ 0১258219239 











৮1 ৮ ভে ৮৮12 ০০ 


০ ৫৮০৫, এ 
ই (৫ নবীন একাআযাদিপরিব্ন পন 15৮251 94801032195 


(অবশ্যই) আল্লাহ তায়ালা ভালো করেই জানেন যা 17,৫8৫ নর 

কিছু ভিনি নাধিল করেন- তখন তারা বলে, তুমি 05৮382০1156 202 
তো এগ্তলো নিজ থেকে বানিয়ে নিচ্ছো; কিন্তু তাদের 2 
অধিকাংশ মানুষই (বিষয়টি) জানে না। ভ ১৪০৭১-৯১| 














১০২. তুমি তাদের বলো, হা এ (কোরআন)-কে ০০০ পর 
জিবরাঈল তোমার মালিকের কাছ থেকে ঠিকভাবেই 349 13১০০ ০৫৪ 69) 2155 08 


নাধিল করেছে, যাতে করে যারা (আল্লাহর ওপর) , "2 855 ৮ ০০ 
ঈমান এনেছে তাদের তিনি সুদৃঢ় ভিত্তির ওপর (5১839 56591551 58401 ০০ 
প্রতিষ্ঠিত করতে পারেন, (সর্বোপরি) এটা যেন 

হয় অনুগত বান্দাদের পথনির্দেশ ও (জান্নাতের) ৪:০০1-1] 
সুসংবাদবাহী। 

















১০৩. (হে নবী,) আমি ভালো করেই জানি (এরা কি ৮-০৬০-০ পাত, ত:৯-/০৮ ৯ তর ০ তক ৯ তপ্রশা 
বলে), এরা বলে, এ (কোরআন) তো একজন মানুষ এপ) 1 998 ৮০1-৮৯ ০৪9 


(এসে) এ ব্যক্তিকে পড়িয়ে দিয়ে যায়; (অথচ) যে «2 টা নি 
ব্যক্তিটির দিকে এরা ইংগিত করে তার ভাষা আরবী ৮ 1053417 ৬০৭। ০ ১৪ 
নয়, আর এ (কোরআন) হচ্ছে সুস্পষ্ট আরবী ভাষা । 














১০৪. (আসল কথা হচ্ছে,) যারা আল্লাহর আয়াতসমূহে 1 ৮৯ ভুল ৬৮ 
বিশ্বাস করে না, আল্লাহ তায়ালাও তাদের সঠিক পথে » 441 ৪৩ ৪৮১ ০:০২) ০ 
পরিচালিত করেন না, আর তাদের জন্যেই রয়েছে ৯17 5047 দাত ৪৬ ০ ৪৮৩ 
55 ৪. ০৩59 -85৭ 











১০৫. যার 


৮8০৮ 8০৮৮ চির? ্ 
এরাই হচ্ছ িথ্যাবাদী। 3 
৪ ৭১] 





পা পর পা ৯ রা 


১০৬. যে ব্যক্তি একবার তার ঈমান আনার পর কুফরী করে- 20521 1১৯০4 7822 





পারা ১৪ রুবামা +৩১১ ড///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 


যাকে (কুফরী বাক্য উচ্চারণ করতে) বাধ্য করা হয়, শির তরল রা 

অথচ তার অন্তর ঈমানের ওপরই সন্তুষ্ট থাকে তার 9152301০5221825)8০2ী 
ব্যাপার আলাদী, কিন্তু যে (তার) অন্তরকে কুফরীর /৯ টিপা পাশ ৯5 

জন্যে উন্মুক্ত করে দিয়েছে তাদের ওপর আল্লাহর -৮৪৪ 0১০১০৩65৪০০ 
পক্ষ থেকে গযব রয়েছে এবং তাদের জন্যেই রয়েছে _ ₹*,৮ 2০৮: ৮০ শু ৮৮ 
মর্মস্তুদ শাস্তি । ৪৮৪০ 4১162215402 ৮56 




















১০৭. এটা এ জন্যে যে, তারা দুনিয়ার জীবনকে ১ মে 
আখেরাতের ওপর প্রাধান্য দিয়েছে, আল্লাহ তায়ালা 3161127৯03১ 


কখনো কাফের সম্প্রদায়কে হেদায়াত দান করেন (581। ৬১৯৫ 2 99,855৬1 


না। 
৪ ০8১৪০ 











১০৮. এরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে, কানে * ৯72 179) ত্র ৫ 21" 
ও চেখের ওপর আল্লাহ তায়ালা সিল এঁটে দিয়েছেন, -৮৪3 ০8986525০90 এ 


(আসলে) এরাই হচ্ছে সেসব লোক যারা (আল্লাহর « টি] ঢা রতি 
আযাব সম্পর্কে) সম্পূর্ণ বেখবর। ৯ এগ? ০৮৯) 19-৮8৯৮৮9 


পা ৯০12 


€ ৩9৯] 











১০৯. অবশ্যই ওরা আখেরাতে (ভীষণ) ক্ষতিগ্রস্ত _ “৯ 19) 2০১৮17) ২ *ঞ্ছতততি 
৭ ত উপ) কত্ত 9 035০1228581 & ৮1 





১১০. (অপরদিকে) যারা জিমানের পথে) নির্যাতিত ২271 14212 নুহ 
হওয়ার পর হিজরত করে, অতপর আল্লাহর পথে) 2 ১০৪5৩ 2301০ 


জেহাদ করে এবং (বিপদে) ধৈর্য ধারণ করে (হে ৫৯০1, 19 19১৪৯-৮০| 
নবী), অবশ্যই তোমার রব এরপর তাদের প্রতি 2০2 রঃ রর 52. 


ক্ষমাশীল ও পরম দয়ালু (হবেন)। ৪ ৮১৯১১9৪৯৬ ৩৯০৩০ | 











১১১. (স্মরণ করো,) যেদিন প্রত্যেকটি ব্যক্তিই * বির 
আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করতে (এগিয়ে) ০৪৭১6০৯৭০% 
আসবে, (সেদিন) প্রত্যেক ব্যক্তিকেই কোনাকড়ি *+ ” 0.০. 
হিসাব করে) তার কৃতকর্মের প্রতিফল আদায় করে ০০09217০৮85 0০85455587 
দেয়া হবে এবং তাদের (কারো) ওপর কোনো রকম ৮ /১-০৫-৪ রাত 
অবিচার করা হবে না। 9 ০১95৭ ১৮১9 











১১২. আল্লাহ তায়ালা এমন একটি জনপদের উদাহরণ দু মোকেজা জালা 

(তোমাদের সামনে) উপস্থাপন করছেন, যা ছিলো লি 

নিরাপদ ও নিশ্চিন্ত, (সেখানে) সর্বদিক থেকেই (1 +4102)158%) ৪৮০2 নি 

তাদের কাছে প্রচুর পরিমাণ রেযেক আসতো, অতপর ৩০০৫1০৭১০১১ 

তারা আল্লাহর নেয়ামত অস্বীকার করলো, তারা (251$$ 4/ ৮0 ১১৪০৪ ৩৮27 

আল্লাহর সাথে যে আচরণ করতো তার শাস্তি হিসেবে 

আল্লাহ তায়ালা তাদের ক্ষুধা ও ভীতির পোশাক 1902122 535219 8921 ০০০12 

পরিয়ে শাস্তি দিলেন । 774 25552 
৪) ০) 9৯:০৪ 

















১১৩. অবশ্যই তাদের কাছে তাদেরই মধ্য থেকে ৮* ছু ০4৯৯০ ছুটিতে দত 
একজন রসূল এসেছিলো, অতপর তারা তাকে অস্বীকার ৮9১০৮৪০০০9৮) ০৪9 








পারা ১৪ রুবামা +৩১২ ///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সুরা আন নাহল 


করলো, (পরিশেষে আল্লাহর) আযাব তাদের পাকড়াও ৮৯০11, ৯৩৫ এ রণ ০০৫ 
করলো এমন অবস্থায় যখন তারা ছিলো যালেম! ৪ ০৪০:১-৮১৪ ০1০1-৮০৪ 














১১৪. আল্লাহ তায়ালা তোমাদের জন্যে যা কিছু হালাল ,” ১ ০৫) ০০০ পপি 05722 
পবিত্র রেষেক দিয়েছেন তোমরা তা খাও, তোমরা 312 401-৮-5)) ০ 1915 
আল্লাহ তায়ালার নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, গড়ি ১ 91241 € 16 219 
যদি তোমরা একান্তভাবে তারই গোলামী করো। ৭1 -৩1এ ০০০ 9১219 








পাঠ পি পিঠ পা 


€ ৬১9০৯ 





১১৫. তিনি তো তোমাদের ওপর (শুধু) মৃত (জন্তু), ৮ *7 £ ৪1) 2৮৮11 ০ ০০ কাত জিত ও 
বিনে (আরো ০9০19 2 পশু চি 


হারাম করেছেন) এমন জানোয়ার যার ওপর (যবাই ”+% কও 
করার সময়) আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো নাম 594 ১:81 05335915 


নেয়া হয়েছে, কিন্তু যদি কাউকে (এর কোনো একটার ৪ *-2% ৮4 ৮৯৫৪ 

জন্যে) বাধ্য করা হয়- সে যদি বিদ্রোহী কিংবা 35801 ০১598558০৪৪ 
সীমালংঘনকারী না হয়, তাহলে (সে যেন জেনে গু ডে 
রাখে), আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু ৩০০১ 























০০ পা পারা 


১১৬. তোমাদের জিহ্বা (আল্লাহ তায়ালার ওপর) « ৮ 2 ডঃ 
মিথ্যা আরোপ করে বলে- কখনো একথা বলোনা ৪০১০৯৪15088 


যে, এটা হালাল ও এটা হারাম (জেনে রেখো), 12222971771 155 1 
অবশ্যই যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে, 19255111155 9116১-9211 


তারা কখনোই সাফল্য লাভ করতে পারবে না। 05528 08011 01,১৩০]1 44 


পা ৯ পট ১০৯টি 


৫ 








১১৭. (এটা ছিলো পার্থিব জীবনের) সামান্য কিছু ৪ ৯১1৫2৮29038 ০৮ 


(১০ 





সামগ্রী মাত্র, পরকালে) তাদের জন্যে রয়েছে কঠোর 
আযাব । 





১১৮. €হে নবী,) ইহুদীদের ওপর আমি সেসব কিছু 

হারাম করেছি যা ইতিপূর্বে আমি তোমার কাছে 

বর্ণনা করেছি, (এগুলো হারাম করে) আমি তাদের 12211517251 4 

ওপর কোনো অবিচার করিনি, বরং (আমার আদেশ ০/9-০৮- দ 95 0০6 ৬1৮55 

না মেনে) তারা নিজেরাই নিজেদের ওপর অবিচার ৯০ (১৮ ৯ এতই নি) ০ 
গা এ : দিতে 

















১১৯. অতপর তোমার রব (তাদের ওপর দয়া প্গ 8০:০৯ ছু) পাছত আক 
করেছেন) যারা অজ্ঞতাবশত কোনো গুনাহের কাজ ৪9৮] 91০০ ০০৭) ১ ০1৮7 
করলো, অতপর (অন্যায় বুঝতে পেরে) তাওবা ৯০1৯ 

করলো এবং (সে অনুযায়ী) নিজেদের সংশোধনও এএ১ ৬৯:51:০6 চক 
করে নিলো (হে নবী,) তোমার রব অবশ্যই এরপর *+%2412 55 রি ০453 
তাদের জন্যে ক্ষমাশীল, পরম দয়ালু। ঠা ১০০ 2301, 1221 








£%% ৪ 


৪৯ -৮৯৯১ 








১২০. নিশ্চয়ই ইবরাহীম ছিলো একটি উম্মত (-এর টা 
সমমর্ধাদাবান ব্যক্তি, সে ছিলো) আল্লাহর একান্ত ৮” 


পারা ১৪ রুবামা +৩১৩ ///4.21001817802809171017001-019 


4/10531$ না ০৮০৮৯১% ০ 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 


অনুগত ও একনিষ্ঠ (বান্দা), সে কখনো মোশরেকদের ৮৯ 
জিত ্ & ০০৪১৪ ০০:৫9, ৫০০০ 











১২১. সে (ছিলো) আল্লাহ তায়ালার নেয়ামতের 1) 2 " 
প্রতি কৃতজ্ঞ, তিনি তাকে (নবুওতের জন্যে) বাছাই 14০৯9 চি খু |১512 


করেছেন এবং তাকে তিনি সরল পথে পরিচালিত পা 
করেছেন। ৪৯৯৭ ৮1১০ 














১২২. আমি তাকে দুনিয়াতেও (প্রচুর) কল্যাণ দান নে 
করেছি, আর পরকালেও সে নিসন্দেহে নেক মানুষদের $2319-8255 59901 2 


59 & ০৮54০] 2855৮ 





১২৩. অতপর (হে নবী,) আমি তোমার ওপর ওহী ৮ 1) এ ৮৯৪ 
পাঠালাম, তুমি একনিষ্ঠভাবে ইবরাহীমের মিল্লাত ১৮855 2এপ ভি 
অনুসরণ করো; আর সে কখনো মোশরেকদের ১০ 

দলভুক্ত ছিলো না। উ ০১৯। ০০0529০8০০ 














১২৪. শনিবার (পালন করা) তো কেবল তাদের ,৯১4+৮% প্রত ০ 

জন্যেই (বাধ্যতামূলক) করা হয়েছিলো, যারা এ 15051 58011 ০৮ ০৯০০ 
(বিষয়টি) নিয়ে (অযথা) মতবিরোধ করেছে; অবশ্যই £৯৮ * ০৮৪৮০ ৪ 

তোমার রব কেয়ামতের দিন তাদের মাঝে সে সব [92-৯৮2-স্তা 49) ০12,০ 


বিষয়ে মীমাংসা করে দেবেন, যেসব বিষয়ে সেখানে ০৯৮৯০ রি 
তারা মতবিরোধ করতো । 9 09812৯3 4015002 দে হক 


























১২৫. (হে নবী,) তুমি তোমার মালিকের পথে এর 
(মোনুষদের) প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা আহ্বান করো, ০০০৭ এ )0-7১2 181 


(তর্কের সময়) তুমি এমন এক পদ্ধতিতে যুক্তিতর্ক ” বা 2 2270 26০ 

করো যা উপ্কৃষ্ট; তোমার রব (এটা) ভালো করেই ০ ০2 শী রি ৃ 29 
জানেন, কে তার পথ থেকে বিপথগামী হয়ে গেছে, 42 45 ০1, নি 
মিস ডি 
তার সম্পর্কেও সবিশেষ অবহিত আছেন। ও 58০০৮196০5১9 4০ 











0৮ উিপা ০৪ পাটিনাপাশটি পা 





৮9 পি প্রা শটি পা 








১২৬. যদি তোমাদের কখনো কারো ওপর কঠোরতা * ৯4৭০1” জা ন্ 
আরোপ করতেই হয় তাহলে ঠিক ততোটুকু কঠোরতাই -৮+১9০ 0৯০ 157053০০০95 919 
অবলম্বন করো যতোটুকু তোমাদের সাথে করা রঃ 1 

হয়েছে; অবশ্য যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে ৪ ৩৫১১০] ১০ চা 
ধৈর্যশীলদের জন্যে তাই হচ্ছে উত্তম ॥ 




















১২৭. (হে নবী,) তুমি ধৈর্য ধারণ করো, তোমার *।৯ 4৬241) 92+2125212 
ৈঘধরণ আল্লহ তায়ালার সাহম্য ছাড়া স্তর হবে ০১ 3545381 ৮০১১১ 


না, এদের (আচরণের) ওপর তুমি দুঃখ করো না এবং ব্রি মির 1 রি 
এরা যেসব ষড়যন্ত্র করে চলেছে তাতে তুমি মনোক্ষু্র রি রি 23৯১ 2০ 


হয়ো না। 











১২৮. অবশ্যই আল্লাহ তায়ালা তাদের সাথে "2 “৭1514 ই চন 
ন্‌ 44 
রয়েছেন, যারা তাকওয়া অবলম্বন করে এবং তারা -”৮ ৬৭ এ 1915, টা ৩৭ 316 1৩1 


সতকর্মশীল। $ ০5০ নর 


পারা ১৪ রুবামা ৩১৪ ///4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 











১. মহিমাৰিত (আন্মাহ তায়ালা), যিনি ভর ৪ 1* নি হু) ৮14০ 
বলা না নদে হার ০2 ০০৮৮৪৪০১০৪৪ ৩ 
থেকে মাসজিদে আকসায় নিয়ে গেলেন,যার 12$ 

রান রাজিদ 241 
রেখেছিলাম, (উদ্দেশ্য ছিলো) আমি যেন তাকে 231505815545)0 55085 0| 
আমার (দৃশ্য অদৃশ্য) কিছু নির্দশন দেখাতে পারি; ৮৪) ০৯ 
অবশ্যই তিনি সর্বশ্রোতা ও সর্বসরষ্টা। ০৮০51 ৮19 





























২. আমি মুসাকে কিতাব দিয়েছি, আমি এ (কিতাব)-কে ; ০৭5 31272 ৮ 2 
বনী ইসরাঈলের হেদায়াতের' উপকরণ বানিয়েছি, ৮+ 4: 24০55 ০৭1 ৬০১৮০ ৯919 
(আমি তাদের আদেশ দিয়েছি), আমাকে ছাড়া অন্য ০৮০ (১2? 3002550051 
কাউকে তোমরা (নিজেদের) কর্মবিধায়করূপে গ্রহণ রঃ ্প প্র ৩৮৯০ 
করো না। ৩১৪9 0539১ 








৩. (তোমরা হচ্ছো সেসব লোকের) বংশধর, যাদের 1৮2 012৭ 2125 
আমি নৃহের সাথে (নৌকায়) আরোহণ করিয়েছিলাম, ভিন ৪৮৫ টি 


অবশ্যই সে ছিলো (আমার) কৃতজ্ঞ বান্দা । 91)9-% 














৪. আমি বনী ইসরাঈলদের প্রতি (তাদের) কিতাবের 2% পুর 
মধ্যে (এ কথার) রা রাত অবশ্যই 501502457125410-55 
তোমরা দু'বার (আমার) বিপর্যয় সৃষ্টি করবে *1*217 £ ০ 
এবং (মানুষের ওপর তখন) তোমরা রে বেশী ৬০9 ৬৪১ 2০৪১৭ & ০১০৪৭ 


্ উ--০ 


রানিডি করার 09612 











৫. অতপর এ দু'য়ের প্রথমটির নির্ধারিত সময় যখন * ৮০1717৫৫1৮০ 1৭7 এত ৫ 
এসে হাযির হলো, তখন আমি তোমাদের ওপর ০৪14 ০৬79 35972105 


আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম, যারা ছিলো দু. 
বীরত্বের অধিকারী, অতপর তারা (তোমাদের) ঘরে 197 এ ৩4১৪ ১০ হা ০ 1১৮১০ 
ঘরে প্রবেশ করে সব কিছুই তছনছ করে দিয়ে গেলো; জি শ্বান নি 
টি $91 015 
হয়ে থাকে। 














৬. অতপর আমি তাদের ওপর (বিজয় দিয়ে) *21+4৮4* "4৫ ৮2114৮৭ 
দ্বিতীয় বার তোমাদের (সুদিন) ফিরিয়ে দিলাম এবং ০৫১১৫, চি৪458৫11 ০10১9 
ধন সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে তোমাদের আমি ৮-৫৮21ততত পনি 

সাহায্য করলাম, (সর্বোপরি জনপদে) আমি তোমাদের 0156 চ৫41555559 এঠিণও 
সংখ্যাগরিষ্ঠ করলাম । 








৭. যদি তোমর কোনো ভালো কাজ করে থাকো তা » 5 ৩৪৮০৪৮৯০৯০৪ ০৮০৪ 
করেছো তোমাদের নিজেদের জন্যে । তোমাদের কেউ রা ৩] 
যদি কোনো মন্দ কাজ করে থাকো, তার দায়িতুও রাবার 
একান্তভাবে তার নিজের ওপর; অতপর যখন তীয় 059 তি 1305, 8 ০19 
প্রতিশ্রুতির সময় হাযির হলো (তখন আমি আরেক দলকে রানির 


তোমাদের মোকাবেলার জন্যে পাঠিয়েছিলাম), যেন "৫.2 ছি 
তারা তোমাদের মুখমন্ডল কালিমাচ্ছন্ন করে দিতে পারে, 9৯91 সী ১31 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৯৩১৫ ৬///%4.21000181780809171017001-019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 


১ পাটি ৮9-০ চি পাশা 


যেমন করে প্রথমবার এ (আক্রমণকারী) ব্যক্তিরা যি 7 রন 
মাসজিদে (আকসায়) প্রবেশ করছে (আবারও) যেনো 995252152 ৫৯1195521 


তারা মাসজিদে প্রবেশ করতে পারে এবং যে যে পপ টিপা 1 ০০ 
জিনিসের ওপর তারা অধিকার জমাতে পারে তা ধ্বংস 91১৯3 19 19198 চটি 


করে দিতে পারে। 























৮. সম্ভবত এর মাধ্যমে আল্লাহ তায়ালা তোমাদের ॥* ০৮০ ১) প৮ ৯৮ 2৩ 

ওপর অনুগহ করবেন, আর তোমরা যদি (বিদ্রোহের ০১০ ৩19 ০৮৫৮5) 0৮429 ৮5 
দিকে) ফিরে যাও তাহলে আমিও (আমার শাস্তির) পল পা পাজি 1/১, পেতো পা্িপাপা পা 
পুনরাবৃত্তি ঘটাবো, আর আমি তো কাফেরদের জন্যে 919০2 58841 ০৯ এস9 ০13০০ 
জাহান্নামকে (তোদের) কারাগারে পরিণত করেই 

রেখেছি। 

















৯. অবশ্যই এ কোরআন এমন এক পথের নির্দেশনা 
দেয় যা মযবুত এবং যেসব ঈমানদার মানুষ নেক (০ (৮) 6১52 015811135৩1 


আমল করে, এ (কিতাব) তাদের (এ) সুসংবাদ দেয় - 
যে, তাদের জন্যে (আল্লাহর কাছে) এক মহাপুরফকার ৩ স্ল শসা ০১১9 [গা 


8884 9৫1৮ ৩ ৩স্এএ। 














১০. (অপরদিকে) যারা পরকালে বিশ্বাস করে না, হী ৮ 2 রি ১৩ ডি 
আমি তাদের জন্যে জোহান্নামের) কঠিন আযাব প্রস্তুত +৮ 2098 ৩৪০15 


করে রেখেছি। €1জলা616০-1০2০1 











১১. মানুষ (যেভাবে নিজের জন্যে না বুঝে) অকল্যাণ ৮০ এডি ০৯৮ 
কামনা করে, (তেমনি সে) তার (নিজের) জন্যে (বুঝে ১০80 5৪5১ 0 911 3 
সুঝে) কিছু কল্যাণও কামনা করে, (আসলে) মানুষ তত 52 











এ 155 
(কাংখিত বস্তুর জন্যে এমনিই) তাড়াহুড়ো করে । ৪4৯০৩ )। ৩ রর 








১২. আমি রাত ও দিনকে (আমার কুদরতের) পে! 2৮ ৩ পল পাপ! পপ তত পা পা 
নিদর্শন বানিয়ে রেখেছি, অতপর রাতের নিদর্শন 21 09555 552105019 0৭153 
আমি বিলীন করে দেই এবং দিনের নিদর্শনকে আমি ।+2৫7৫৭৫৮ ৪ 21121পত৩ 

আলোকময় করি, যাতে করে তোমরা তোমাদের 19551 85272)6৭1 20101552481 


মালিকের দেয়া রেষেক সংগ্রহ করতে পারো, পাপার্পা ঠিশ্বিটিতা পা 2৮ এত ৯৬ ১ 
(সর্বোপরি) তোমরা (এর মাধ্যমে) বছরের গণনা ৩৪০] 25519০54525) ৬৫২০৫ 


ও (এর) হিসাবও জানতে পারো; (এর) সব কয়টি 2 ২৮23 2:1555” 21225 ০010 
বিষয়ই আমি (এখানে) খুলে খুলে বর্ণনা করেছি।  ৪১৯০৯০-১ 2৪০9 552? 











১৩. প্রত্যেক মানুষের ভাগ্যলিপিকে আমি তার গলায় , ।১ শে 
ঝুলিয়ে রেখেছি; কেয়ামতের দিন তার জন্যে (তার : 48220 056 251901989 
আমলনামার) একটি গ্রন্থ আমি বের করে দেবো, সে 2 £ 

তা (তার সামনে) খোলা অবস্থায় (দেখতে পাবে)। 











£১ পা &ি 


১৪. তোকে বলা হবে) পড়ো, (এ হচ্ছে) তোমার 671 ০২53 » 2৯৫ 
আমলনামা; আজ নিজের হিসাবের জন্যে তুমি নিজেই 2৮ দি ডি 
যথেষ্ট; 











পারা ১৫ সোবহা-নাল্লাম ৩১৬ ৬///%4.210001817802809171017001-019 


1৩1২218০ এ২)১।)২৪২৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 
১৫. যে ব্যক্তি হেদায়াতের পথে চলবে, সে তো চলবে 5] হিল 
নিজের (ভালোর) জন্যে যে ব্যক্তি গোমরাহ হবে £ (5১৪৪৫ 1০১ (5১৮ 95 


তার গোমরাহীর দায়িত্ব থাকবে একান্তই তার ওপর; “ চারি রর 
(কেয়ামতের দিন) একজন আরেকজনের গুনাহের) 8 তি ১৪৪ 032 ৮০১0 ০০ ০9 


ভার বইবে না; আমি কখনোই (কোনো জাতিকে) 7+82:122102, '* 
আযাব দেই না'যতোক্ষণ না আমি (সেখানে আযাব ০৯2০৭ ৯. 79 ০১৯ 13১289)19 


থেকে সতর্ককারী) কোনো রসূল না পাঠাই। ৪ ২০) 226 এ 




















১৬. আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে ,-* ৮₹₹০* 

চাই তখন তার বিত্তশালী লোকদের (ভালো কাজের) (6525555 এ1201053015 15 
আদেশ করি, কিন্তু (ভালো কাজের বদলে) সেখানে ,৮৮রত ও তি পি ৯১৩ তত পা ৮৪৩ 
তারা গুনাহের কাজ করতে শুরু করে, অতপর (৮০ ৯১ 0৪৮৪1 9৯১ (৯১১০০ 
সেখানে আমার আযাবের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায়, পঠিত রা! উপ ৯৭ 
পরিশেষে আমি তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই। 1০951905598] 

















১৭. নূুহের পর (এই একই কারণে) কতো , 4, টা 
মানবগোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি; (হে নবী,) টি ৮০:৯1 ০০০০৪ 


তোমার রব তার বান্দাদের গ্তনাহের খবর রাখা ও তা জরা জিঠানানা ঠা 
পর্যবেক্ষণ করার জন্যে (একাই) যথেষ্ট । 91১2৯1৯7505 5১588 2১৪ 

















১৮. কোনো ব্যক্তি দ্রুত (দুনিয়ার সুখ সম্তোগ) পেতে ("১ ০1121 ধু মারি ডে 
লে দি তাকে এনে জজ হতো 2:01 0551 5 ১৭১ ৬ 
দিতে চাই তা সত্তর দিয়ে দেই, (কিন্তু) তার জন্যে ৮৫৫ টিলা 122 ৪ যা ঠা 7 
অতপর জাহান্নামই নির্ধারণ করে রাখি, যেখানে সে রি 33 ৩] 
নিন্দিত, অপমানিত ও বিতাড়িত অবস্থায় প্রবেশ ছি 25:3:04.5 
করবে । ্ 














পা শাপ্ & পাপা 





১৯. (অপরদিকে) যারা আখেরাত (ও তার সাফল্য) [777 121 ঁ রর 
কামনা করে এবং তা পাওয়ার জন্যে আল্লাহর ওপর ৬ “9 531 [019 


£৯ ৮ টি পা গত নিত 


ঈমান রেখে চেষ্টা সাধনা করে, (মূলত) তারাই হচ্ছে ৮2 001৫1519515 ৬০১০১৪০ 
এমন লোক যাদের প্রচেষ্টা (আল্লাহর দরবারে) স্বীকৃত ৯5৯ 


হয়। 91) 














২০. (হে নবী,) আমি এদের এবং ওদের সবাইকেই চিন বৃ রা রাত এ? 
তোমার মালিকের দান থেকে সাহায্য করে যাচ্ছি এবং ৮3) ৮০০ ৩৮০ 545৯9 58৯ ০৪১ 


তোমার মালিকের দান (কারো জন্যেই) বন্ধ নয়। ৯০ ৯৮ এত ৯৮ ৮52 
€ | 1)9-- 49) ৮55 04159 














২১. €হে নবী,) তুমি দেখো, কিভাবে আমি (পর্ব , ৪71” 2571215526%1 
সম্পদে) তাদের একজনকে আরেকজনের ওপর শ্রেষ্ঠত্‌ ৯০৪ 2 ] 
১22 -০পা £ পাতে পাপা পাটি পতিত 1০ 


দান করি; অবশ্য মর্যাদার দিক থেকে আখেরাত রর 
অনেক বড়ো, তার ফযীলতও বহুলাংশে বেশী । ১৮ 9 ৯) ১৮8 টি 9 








২২. (হে মানুষ,) আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে 0222$ 1 
মাবুদ বানিয়ো না, নতুবা (পরকালে) তোমরা নিন্দিত 55210511659 5 


ও নিসহায় হয়ে পড়বে । ও ৯9০৯1 তে 





%₹%/-9 5৯5 চি 





পারা ১৫ সোবহা-নাল্লাম ৩১৭ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২৩. তোমার রব আদেশ করছেন, তোমরা তাকে বাদ? 
দিয়ে অন্য কারো এবাদাত করো না এবং তোমরা * 
(তোমাদের) পিতামাতার সাথে সদ্যবহার করো; 
তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় 
বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের (সাথে) “উহ 
শব্দটিও বলো না এবং কখনো তাদের ধমক দিয়ো না, 
তাদের সাথে সম্মানজনক জ্দ্রজনোচিত কথা বলো। 




















টি 


প্র ৯১ পান্টি লতা পাশটি ৯ পা ঠি পা 


35512108515) 50 





২৪. অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয়াবনত থেকো, 
তুমি বলো, হে (আমার) রব, ওদের ওপর (ঠিক 
সেভাবেই) তুমি দয়া করো, যেমনি করে শৈশবে ওরা 
আমাকে (দয়া করে) লালন পালন করেছে। 








2২911০20811 6৫5 02৫15 


৪17০ 0) 0 05৮501১০$8 








২৫. তোমাদের রব তোমাদের অন্তরসমূহের ভেতরে 
যা আছে তা ভালো করেই জানেন; তোমরা (সত্যিই) 
যদি ভালো মানুষ হয়ে যাও তাহলে (আল্লাহ তায়ালা 
তা মাফ করে দেবেন, কেননা), যারা তাওবা করে 
তিনি তাদের (গুনাহ) মাফ করে দেন। 





১.৮০০১৫5৬০৪ ০27 


০8193103200 ০৮৯1০19655 


চে ৯১০০ 








২৬. আত্মীয় স্বজনকে তাদের পাওনা আদায় করে 
দেবে, অভাবগ্রস্ত এবং মোসাফেরদেরও (তাদের 
হক আদায় করতে ভুলবে না), কখনো অপব্যয় 
করোনা। 





ও1)9 
০৮৯9 282 এ১। | ই 


৮/১ সিপা 8 এ পাশ9 পাপা 


14) 50০৮1 ০5 








২৭. অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের 
ভাই; আর শয়তান হচ্ছে তার মালিকের বড়োই 


অকৃতজ্ঞ! 





১5১৮1 015211586 2১$2 ৩1 
€13982437] ৬৮৯এ। ৫9 





২৮. যদি তোমাকে কখনো এদের বিমুখ করতে 
হয় (এই কারণে যে, দেয়ার মতো সম্পদ তোমার 
কাছে নেই) তবে তুমি তোমার মালিকের কাছ থেকে 
অনুগহ কামনা করছো, যা পাওয়ার তুমি আশাও 
রাখো_ তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা 
বলো। 








5320 2592282৮১২8 
ক্র ৯9৯০ পটল 8৯০0 টি পা ঠি০9 টিপা রা 


$199-০ স9০৪ 08 59৯১6 এ5) 








২৯. কখনো নিজের (ব্যয়ের) হাতকে নিজের গর্দানের 
সাথে বেঁধে রেখো না (যাতে কার্পণ্য প্রকাশ পায়), 
আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না, অন্যথায় (বেশী 
খরচ করার কারণে) তুমি নিন্দিত নিস্ব হয়ে যাবে । 





লে 


1০52 6582 25৮০1 0৫৮০5 


৯০০5 








৩০. তোমার রব যার জন্যে চান তার রেষেক বাড়িয়ে 
দেন, আবার (যাকে চান তাকে) কম করে দেন, 
অবশ্যই তিনি তার বান্দাদের (প্রয়োজন সম্পর্কে) ₹ 
ভালোভাবেই জানেন এবং (তাদের অবস্থাও) তিনি 
দেখেন । 











26৭ রা 93১1 6--55 057 ৩ 


সঠি পা কি 


1১৯০2 1১5 ১ 5১0০ 0৫281995 | 





পারা ১৫ সোবহা-নাল্লাধ + ৩১৮ ৬//$/.810012180809171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 


৩১. তোমরা তোমাদের সন্তানদের কখনো দারিদ্রের ₹৮৯ ৫৯ পদ ।ন7282 
ভয়ে হত্যা করো না; আমি (যেমন) তাদের রেযেক ১ 4০৯৮১891192 9 


৮ -9-972 চিতা ৮9০৯ 


দান করি, তোমাদেরও কেবল আমিই রেষেক দান টো নর 
করি; (রেষেকের ভয়ে) তাদের হত্যা করা অবশ্যই স্গন্ ০1 ৮০৫ রি 


একটি মারাত্মক গ্তনাহ। 

















৩২. তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেয়ো না, , দু 
নিসন্দেহে এটি হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট 
পথ। 











৩৩. কোনো জীবনকে তোমরা হত্যা করো না, ২ ৮$। ৪৮ 
যা আল্লাহ তায়ালা হারাম করেছেন, তবে (আইন 1251052 চেো। ০4011 53 2859 


ও) বিধিসম্মতভাবে হত্যার বিচারে) হত্যার কথা 1:1৫ ৪৪৫1৮৯71১৮৭ 

আলাদা; যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় 0125 08905057058 ০০9, 041 
আমি তার উত্তরাধিকারীকে (এ) অধিকার দিয়েছি যে, * (21175 এ 
(সে রক্তের বিনিময় দাবী করতে পারে), তবে সে * 9২811 8০১১৪ 351:474912 
যেন হত্যার (প্রতিশোধ নেয়ার) ব্যাপারে বাড়াবাড়ি গিট 
না করে; কেননা হেত্যার মামলায়) মযলুম ব্যক্তিকেই ০০০ 
সাহায্য করা হবে। 

















৩৪. তোমরা এতীমদের মাল সম্পদের কাছেও যেয়ো * না, *.৮181 7112৫ তত 
না, তবে এমন কোনো পন্থা বাদে যা উত্তম_ যতোক্ষণ (55081 পরল 0০199 ১5 


পর্যন্ত সে (এতীম) তার বয়োপ্রাপ্তির পর্যায়ে উপনীত 1”£+12 ০2127, & ০৮*17 

হয় এবং তোমরা (এদের দেয়া) প্রতিশ্রুতি মেনে 19429 ৮৩৬ ০৩ [এ 
চলো, কেননা (কেয়ামতের দিন) প্রতিশ্রুতির ব্যাপারে ও রি শর্মার 38211 915 0211 
জিজ্ঞাসাবাদ করা হবে । রিড পে 











৩৫. পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরিই 14375 
করবে, আর (ওষন করার জিনিস হলে) দীড়িপাললা এ 99151947018 19599 


সোজা করে ধরবে; (লেনদেনের ব্যাপারে) এটা হচ্ছে ২ 113 ৮ | (1০215 
উত্তম পন্থা এবং পরিণামে (-র দিক থেকে) না পরা ৪0 
হচ্ছে উৎকৃষ্ট । ০ 








৩৬. যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, (অযথা) ৪ কি 4211০ টি গিি চাদ 
তার পেছনে পড়ো না; কেননা (কেয়ামতের দিন) ০. ্ 589 


কান, চোখ ও অন্তর, এ সব করটির (ব্যেহার) এএ৭%া ১1551 ১০ ৮০ 
সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রে রঃ 9 











৯72 ১ পা ৮ঠিিতা পা শার্ট 





৩৭. (আল্লাহর) যমীনে তোমরা দম্ভভরে চলো না, 4 241 515101৮ 

কেননা (যতোই অহংকার করো না কেন), তুমি ০) ১৯০) ১৮০৩১৫1৩৩৪০ 
কখনো এ যমীন বিদীর্ণ করে (এর নীচে যেতে) পারবে *? 

না, আর উচ্চতায় তুমি কখনো পর্বত সমানও হতে ৪ 9৮ ০1৮৯ 417০9 ০১০ 
পারবে না। 





প্ 5 পাশ্টিডিপা & পরপর রা 











৩৮. (হে নবী,) এগুলো সবই (খারাপ কাজ,) এর মন্দ _1₹*+?+ 514 
দিকগুলো তোমার মালিকের কাছে একান্ত ঘৃণিত । 9১ 59) ০০5 452 ০৫ এ ষ্ঠ 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩১৯ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 


৩৯. তোমার রব ওহীর মাধ্যমে তোমাকে যে প্রজ্ঞা ১৮99) ৮. পাত ৮৮7) নতি ০))1 

দান করেছেন এ (সব) হচ্ছে তারই অন্তর্ভূক্ত: হাতে ৪2 ডি ৫ 

আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বানাবে না, ১০০০০] 

অন্যথায় তুমি নিন্দিত ও বঞ্চিত হয়ে জাহান্নামে ও 81555150141 20৯52 

নিক্ষিপ্ত হবে। ০০ ৮৪ (৫1 ০৮০ 
1১9০৭ ০9০ নী 

















৪০. (এটা কেমন কথা,) তোমাদের রব কি 4:12 ৮*,৮11) " ৮৪7", &1 
টা ৬৮ হু 
তোমাদের জন্যে পুত্র সন্তান নির্ধারিত করেছেন, ৩৯09 ০৯১/০০ ৭ শে 
আর ফেরেশতাদের নিজের কন্যা হিসেবে গ্রহণ করে ও "পানে 25 | 
৩919৯1৮8145 
নিয়েছেন; তোমরা সত্যিই (আল্লাহ তায়ালা সম্পর্কে) রী রা 
বড়ো জঘন্য কথা বলে বেড়াচ্ছো! 








এল ০৪ 


৪৮০ 








্ে 
রা 





পাঠ ডে পা & পারিশা 


৪১. আমি এ কোরআনে (কথাগুলোকে) সবিস্তার (22 ৭ রি 
বর্ণনা করেছি, যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা ভিডি ডি 


গ্রহণ করতে পারে; কিন্তু এ (বিষয়)-টি (মনে হয়) 91998915208 5215 
তাদের (ঈমানের প্রতি) বিদ্বেষ ছাড়া আর কিছুই হি 
বাড়ালো না। 

















৪২. (হে নবী,) তুমি বলো, যদি আল্লাহর সাথে আরো 8০9১ -০ত পাশ গুতা 

মাবুদ থাকতো যেভাবে এ (মোশরেক) লোকেরা বলে, 131 95158 282125059 
তাহলে অবশ্যই তারা (এতোদিনে) আরশের মালিকের রি 
কাছে পৌছার একটা পথ বের করে নিতো । ও 521 53৫111958 

















৪৩. (মূলত) এরা তার সম্পর্কে যা (অবান্তর ০8০ ৮ /8/১৮ ০৮ 116৩ তাত 1৮০৪ 





কথাবার্তা) বলে, তিনি তার চাইতে অনেক পৰি, 91৫15505158 ৮৫৮22০০- 
অনেক মহিমান্বিত। 





৪৪. সাত আসমান, যমীন এবং এ (দুয়ের) মাঝখানে ০১12 ৩? ভান 
যা কিছু আছে তা সবই তীর পবিভ্রতা ও মহিমা ১82৫ | ০০৭ | চে 
ঘোষণা করছে; (সৃষ্টিলোকে) কোনো একটি জিনিসও 05:2318 চিনি দি ০৬৪৪ ী 
এমন নেই যা তার নামে তাসবীহ পাঠ করে না; কিন্তু ৮. , এ ৩ ৩৫০ £ ক 
তাদের তাসবীহ তোমরা অনুধাবন করতে পারো না; ১০৪৮০৪09886 ২ ৫49 ৮১০৯৪ 
অবশ্যই তিনি একান্ত সহনশীল, ক্ষমাপরায়ণ। িাগ্রত 
91091545032 























৪৫. (হে নবী,) যখন তুমি কোরআন পাঠ করো তখন (45212451212 01210131915 
তোমার ও যারা পরকালের ওপর বিশ্বাস করে না ০2 ০৯ ৮০ 9 


তাদের মাঝে আমি একটি পর্দা এটে দেই... :০৯/5৬১০১০ 0 





৪৬. আমি তাদের অন্তরের ওপর (এক ধরনের) ৫ ৮৯০৫৪ 4 পক ০০০ 2212৩ 
আবরণ দিয়ে রেখেছি, ওদের কানে (এনে) দিয়েছি 7:3০ ৩2290 রি 


বধিরতা, যাতে করে ওরা তা উপলব্ধি করতে না ৪17 এ 
পারে, (তাই তুমি দেখবে); যখন তুমি কোরআনে ৭১০১৪: 13 2-299 


তোমার একক মালিককে ম্মরণ করতে থাকো, তখন চে ্ 19195 ৪৬৯9 91581 & 
তারা ঘৃণাভরে (তোমার কাছ থেকে) সরে পড়ে । 














ক্র ৯ 


1) 
পারা ১৫ সোবহা-নাল্লাধ ৩২০ ৬//$/.810012180809171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 
৪৭. আমি ভালো করেই জানি যখন ওরা কান পা ০০ তা পা /১ ০0127574255 77 
পেতে তোমার কথা শোনে- তখন (আসলে) ওরা 055-5)189)5252 পরত 
কান পেতে (কি) শোনে (আমি এও জানি) যখন ”*০| 

নান 05180105091 5৯০৮১25]া 


পি ০০৮০ ৪99---35581 096০1 





৪৮. (হে নবী,) তুমি দেখো, এরা তোমার ব্যাপারে কি ০৮০ ৮5৮৮ ৮286 
ধরনের উপমা তৈরী করেছে, (মূলত এসব কারণেই) 1759 067২1 ৬৫ 15:55 ৬৮ ১৮1 


এরা গোমরাহ হয়ে গেছে, অতপর এরা আর সঠিক ৩. পি তা তা ৪০৪ ধ? 
? ৬) ১৯৮৮ ০9৯০৮০০৭ 
পথের সন্ধান পাবে না। গু 














পা ক্র 


[01911$)9 [965 [25 151? 15115 


৪৯. এ [মূর্খ) লোকেরা বলে, আমরা (মৃত্যুর পর) 
হাডিডতে পরিণত হয়ে পঁচে গেলেও কি নতুন সৃষ্টিরূপে 


পুনরায় উখিত হবো? 81354282038 রি 





৫০. তুমি বলো, (মৃত্যুর পর) তোমরা পাথর হয়ে যাও ডে 
কিংবা লোহায় (পরিণত) হও (সর্বাবস্থায়ই তোমরা &10:০-98)--19580$ 





পুনরুখিত হবে), 

৫১, কিতবা এমন কিছু সৃষ্টি, তোমাদের ধারণায় যা 71277562528 2201181৫ 21 
খুবই কঠিন, (তা-ও পুনরুথিত হবে, তখন) তারা ৩১৯৮৮১০৮১৩৭ ৬৪১৮৭ গ 
বলবে, কে আমাদের পুনরায় জীবিত করবে; তুমি জা রে প্র টো মা, 
বলো (হা), তিনিই করবেন যিনি তে রর পর পঠ নর ৮ রি ০ 


সৃষ্টি করেছেন, অতপর (তুমি দেখবে) তারা তোনর (৪ 9519589-৮8595) এ] ১০৬১ 
সামনে মাথা নাড়াবে এবং বলবে, (তাহলে) কবে হবে টিরোা রাকাতে রে কারার 
(এ সব কিছু); তুমি বলো, সম্ভবত সেদিন খুব শীঘ্বই 9688 05 0০০০৪ 
(সংঘটিত) হবে 























৫২. যেদিন আল্লাহ তায়াল তোমাদের ডাক দেবেন পা ৯-০০১ 22 87:3217 
এবং তোমরা সবাই তার প্রশংসা করতে করতে তার ১৮৪ 09৮8-৮58 9০০৭1 9৭ 
ডাকে সাড়া দেবে, তেখন) তোমরা ভাববে, সামান্য 4515 রঃ ৮:৯৪৪০০৮ 
কিছু সময়ই তোমরা (কবরে) কাটিয়ে এসেছো! ৪ চ সা এ ১৭4৮9 

















৫৩. €হে নবী,) আমার বান্দাদের বলে দাও, তারা ,”2”*1+ 
যেন এমন সব কথা বলে যা আসলেই উত্তম; *৩ ৩2০21235082 


(কেননা) শয়তান (খারাপ কথা দ্বারা) তাদের মাঝে 18] 
বিভেদ সৃষ্টির উক্কানি দেয়; আর শয়তান তো মানুষের 1০]. 9855 ০৪ 21৩1 
(এমনিই) প্রকাশ্য দুশমন ৪1০৮০193293 0৫ 











৫৪. তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালো করেই *,+4* 2*৮৮৮৯4 5 ০4৮45 উপ 
জানেন; তিনি চাইলে তোমাদের ওপর দয়া করবেন, 019৮2৮55884 ০1,৫০৭ 
কিংবা তিনি চাইলে তোমাদের শাস্তি দেবেন, (হে ১ ৩৯ চিপ পা 1 টিপা & পা নি ৯:97 ৬১৮০ পাতে 
নবী); আমি তো তোমাকে তাদের ওপর অভিভাবক ৪ ১৪9-৮৪৭ এ14০)109 ৮৮৫০0 2 
করে পাঠাইনি। 





. তোমার রব ভালো করেই জানেন 87728 
মা ও যমীনের মাঝে রয়েছে; ১৪১৬15১9০১1 & ০০401 202 





পারা ১৫ সোবহা-নাল্লাধ ৩২১ ৬//$/.810012180809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সুরা বনী ইসরাঈল 


টিপা পাটি ডে তা ৯ পাপা 


আমি একেকজন নবীকে একেকজনের ওপর (তর 9 এ 
কিছু) মর্যাদা দান করেছি, (এমনিভাবেই আমি) দাউদকে - ৬৪০৫৮ ১] ০০০০1286809 


যাবুর কিতাব দান (করে মর্যাদাবান) করেছি। ৪195 ১91১ কা 














৫৬. (হে নবী, তুমি) বলো, তোমরা আল্লাহকে বাদ ১৯০৮৮ ৪৪ পর্প প৮ দু 
দিয়ে যাদের (মাবুদ) মনে করে ডাকো, তাদের ডেকে 3$১ 459১ ৬-০০৮:-৮০১ ০৪511152105 


দেখো, তারা তোমাদের কাছ থেকে কষ্ট দূর করার ০ ১ ৮৯1৮ 
কোনো ক্ষমতাই রাখে না- না ক্ষমতা রাখে (তাকে) ৪ ৮51525318৫0 


বদলে দেয়ার। 














৫৭. ওরা যাদের ডাকে তারা তো নিজেরাই তাদের টিন্ল্ রুলের ঞ্ 
হাতের কাছে (পৌর না ডালাস হতে ৫ 0558 05538 ০811 ০ 
থাকে, (তারা দেখতে চায়) তাদের মধ্যে কে (আল্লাহ শা ডট 9 পাটি & ০0 রী 

তায়ালার) নিকটতর হতে পারে এবং তারা তারই ০9৯ ১৭9 ০১9০৮1 ০211 23 


৮9 পা পাশা চাপা ৮১ তা 


দয়া প্রত্যাশা করে, তারা তার আযাবকে ভয় করে; ০১1৬০ ০1, 5512 05815492229 
নিসন্দেহে তোমার মালিকের আযাব ভীতিপ্রদ। 











ক্র ঠ৮0 2১ পা রা 


91999 ০৫ ৩) 








৫৮. এমন কোনো একটি জনপদ নেই যা আমি ৮৪£1+5 
কেয়ামতের দিন আসার আগেই ধ্বংস করে দেবো না, 628155215০৯ ২ 2৪ ০৩12 


কিংবা তাদের আমি কঠোর আযাব দেবো না, এসব 16835 01621595359 2 [9 
কথা তো আমার কিতাবে লিপিবদ্ধ আছে। 








সর ঠ১১০ 5১ তা 


5 








কিছুই নিবৃত্ত করতে পারেনি যে, তাদের আগের -* ০৪ ,2 

লোকেরা এই বিষয়কে অস্বীকার করেছিলো; ও রি টি (০ ০১৬৫ 
সামুদ ও ত্ 1 যম ন্‌ (হিজে বে) পাপা ৮১ টপ লোপা হিপ /১-০ পাশা 5 
উন্তরী পাঠিয়েছিলাম, অতপর তারা সেটির সাথে যুলুম 0০১05 91965 8১০৭ 2৭1 
জা 535৯1 ০4০ 




















তোমার রব (তীর জ্ঞান দিয়ে) সব মানুষদের 
পরিবেষ্টন করে আছেন; যে স্বপ্ন আমি তোমাকে 
দেখিয়েছিলাম তাকে আমি (আসলে) মানুষদের জন্যে 
পরীক্ষার (বিষয়) বানিয়ে দিয়েছিলাম এবং কোরআনে 
বর্ণিত) অভিশপ্ত গাছটিকেও আমি পরীক্ষার কারণ ড. 7-০-০ ৯ -9-9৮০ পা ০9 1 /১-০7 
বানিয়েছি, (এভাবেই) আমি তাদের ভয় দেখাই, 0153, & এি55 7158 

(মূলত) আমার ভয় দেখানোটা তাদের গোমরাহীকেই ঠা ০ আন 
কেবল বাড়িয়ে দিয়েছে! €172819585| 


অঅ, পানি পাপা পাপা 


৬০. (হে নবী,) যখন আমি তোমাকে বলেছিলাম, 06125) ০1 $0128315 














৬১. (স্মরণ করো,) যখন আমি ফেরেশতাদের বললাম, 3, এ ৮০৫84 ০৯০৯০ 
তোমরা আদমকে সাজদা করো, তখন তারা সবাই 8119০১1১) 921225-189 





সাজদা করলো, ইবলীস ছাড়া; সে বললো, আমি কি গা চারি 
তাকে সাজদা করবো যাকে তুমি মাটি থেকে সৃষ্টি ৪1৮০৫ এপ ০৯০? 06 ০০ 


করেছো । 
পারা ১৫ সোবহা-নাল্লাম ৩২২ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সুরা বনী ইসরাঈল 


৬২. সে বললো, তুমি দেখো তো! এই কিসেব্যক্তি, , ০1 ”*ছ? হা 
যাকে তুমি আমার ওপর মর্ধাদা দান করলে! যদি তুমি 1০০০১৪৩৯০1৬ এ ০ 


আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দাও, তাহলে আমি ঘ£,2 57 
অবশ্যই তার (গোটা) বংশধরদের আমার নিজের ৮০০ এস] [9 1 ৬৪০৯ 521 
আয়ত্তে নিয়ে আসবো, তবে একটি ক্র দল ছাড়া ভ. ৮.০ 
(যারা বেঁচে থাকতে পারবে)। ৪5১1 4433 

















৬৩. আল্লাহ তায়ালা বললেন যাও, (দূর হও এখান ৩1 251715 

থেকে) যারা তোমার আনুগত্য করবে, তোমাদের ০৪৮০ ৫৮৪ ০৮ ৮০314 
হচ্ছে জাহান্নাম, আর (জাহান্নামের) শাস্তি ভি, রড হী রি পা ততাশা 

(হবে) পুরোপুরি | €91)9+০ ১৯৮৪] ১৯ ০১৪নী 











পাঠিত তা রা নি নিপা রা 


৬৪. এদের মধ্যে যাকে যাকে পারো তুমি তোমার 512 2862০ ] 
আওয়ায দিয়ে গোমরাহ করে দাও, তোমার যাবতীয় 3১০৪০ এ . 5 


অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের ওপর গিয়ে 194 15 ৪ ৯ তি ₹গি 
চড়াও হও, ধনসম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের » 

সাথী হয়ে যাও এবং (যতো পারো) তাদের প্রতিশ্রুতি ০8652১81981 91981 8৮৪) 
দিতে থাকো; আর শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় চিরে নান, 

তা তো প্রতারণা ছাড়া অন্য কিছুই নয়। 910958 %1 ০৮৯] ৮১০৯০9 























রা 


৬৫. নিসন্দেহে যারা আমার (খাস) বান্দা তাদের . ৪1175 *  *? এ] রি 
ওপর তোমার কোনো ক্ষমতা চলবে না; হে নবী,) ৬৮4 -৪শী ০ ও 1 


তোমার রব (অবশ্যই তাদের) কর্মবিধায়ক হিসেবে ৪৬০০০21১822 
যা ৪ ১৯59 29১2 ০৪9 














৬৬. (হে ১) তোমাদের র তো হচ্ছেন তিনি, ০৭ 2৯০৪ ০০ 5৩৪৮ 
পি পরিচালনা ১০18] ০৯ ০%1-০ 


৮১০পা চিপ 


করেন, যাতে করে তোমরা (জলে স্থলে তার পণ ০৮৫ ০2প রি রি 
প্রদর্ত) রেষেক তালাশ করতে পারো; অবশ্যই তিনি ৪1০৯)-৮৫০ এ 2, ৩৮ 191 


তোমাদের ওপর পরম দয়ালু । 














৬৭. আর (উত্তাল) সমুদ্রের মধ্যে যখন তোমাদের 


ওপর কোনো বিপদ মসিবত আপতিত হয় তখন ৬০ ০-১ 11 ৬ ১51-৮+৮1909 
একমাত্র আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে (ইতিপূর্বে) ৮1112 «ছার তেছ। উ। ০০০৭ 
তোমরা যাদের ডাকতে তারা সবাই (একে একে) 4 ভি ১ 
হারিয়ে যায়; অতপর তিনি যখন তোমাদের স্থলে 9158 9৮১ ৫ 7১25-21 
টি [9 এ ৮ 

(এনে বিপদ থেকে) উদ্ধার করেন, তখনই তোমরা 91১9৯ রিনি 
তার থেকে মুখ ফিরিয়ে নাও; (আসলেই) মানুষ 

(নেহায়াত) অকৃতজ্ঞ। 























৬৮. তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, তিনি « ৯৩১7 ৯০৮ ক৭ 
তোমাদের স্থলে এনে (এর কোথাও) তোমাদের গেড়ে সা ০০০০৪ ০৯০৯৭ ৮০০০ 
দেবেন না, অথবা তোমাদের ওপর (মরণমুখী) কোনো ৩ ৮5০ টা রঃ 

ধুলিঝড় নািল করবেন না, (এমন অবস্থা আসলে) 2 4০ 9 
তখন তোমরা তোমাদের (উদ্ধারের) জন্যে কোনো রঃ ১৫১ চি 
অভিভাবকও পাবে না, 


পা /৯০০ ৯ পা 





৩৫ পা /৯ টিপা 








পারা ১৫ সোবহা-নাল্লাম ৩২৩ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 28534158181 


৬৯. অথবা তোমরা এ ব্যাপারেও কি নিশ্চিত হয়ে (+:6313 «* যি 
গেছো যে, তিনি পুনরায় তোমাদের সেখানে নিয়ে ৪১৮80 4 ১৮৫০৭ ০০এ 


পপ £ টিটি প্রা পা £৯ ০9 


যাবেন না এবং তোমাদের (সেই) অকৃতজ্ঞতার (51$-৫৮19 
শানতিকরপ তিনি অতপর তোমাদের ওপর প্রচ ঝড় 67 57215 কে 
পাঠাবেন না এবং তোমাদের (উত্তাল) সমুদ্রে ডুবিয়ে 193৯ ০8৮85820-প25385 
দেবেন না! (আর এমন অবস্থা দেখা দিলে) তোমাদের রা চাহি তিতা 
জন্যে (সেদিন) আমার মোকাবেলায় তোমরা কোনো 0০৮০িনে 
সাহায্যকারী পাবে না। 




















৭০. আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান « 1৮৮৩2] মি পি? এত 
করেছি, স্থলে ও সমুদ্রে আমি ওদের চলাচলের বাহন ৬৪০ 10220258027 
দিয়েছি এবং পবিত্র জিনিস দিয়ে আমি তাদের রেষেক * 14৭ লা এক. ৯ 
দান করেছি, আমি অন্য যতো কিছু সৃষ্টি ক রেছি ৮৯--59 এ ০ 
তার অধিকাংশের 2 

করেছি। 














৭১. যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের ্ 0 রর নু কে 
১ 
সাথে ডাকবো, সেদিন যাদের আমলনামা তাদের ডান 2 7৬2 ৬ রী 
হাতে দেয়া হবে, তারা (খুশী হয়ে তা) পড়তে শুরু 9055582 215 44 পু 22249 
কর বে, তাদের ওপর সে দন বন্দুম এও যুলুম করা িনিগাহাপানিঠধ্র হারে 


হবেনা। ও ১০০৪ ৪৮৪ ১9-০৪৯৬ 





ব্যক্তি খানে থকে 2 ৮৮৭ 
পা তা 85০31 29 এ 0৫ 


থেকে) অন্ধ থেকে যাবে এবং সে হবে অধিক পরিমাণে দ* ৮. আবু ৮8 
পথহারা! ূ ৪১৫৮৮ 59০ 








৭৩. (হে নবী,) আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি, ,₹ 
তার (প্রচার ও প্রতিষ্ঠা) থেকে তোমার পদশ্বলন ও০৭। 52 ৫১২২৮] 12419 


ঘটাবার ব্যাপারে এরা কোনো প্রকার চেষ্টা থেকেই 87212212২22] 511 তি 
বিরত থাকেনি, যাতে করে তুমি (ওহীর বদলে) ৪১৫ (৪5822 | 9 
আমার সম্পর্কে কিছু মিথ্যা কথা বানাতে শুরু করো, 215 

(তেমন কিছু করলে) অবশ্যই এরা তোমাকে বন্ধ 3 চু] 1915 
বানিয়ে নিতো । 

















স্প 
/৯ পপ পাটি ঈির এর্প 





রাখতাম তাহলে তুমি অবশ্যই তাদের দিকে সামান্য 
কিছুটা (হলেও) ঝুঁকে পড়তে। উ ৫06 5৮৮11 











৭৫. (আর এমনটি যদি হতো) তাহলে জীবনে ও মৃত্যু ;”১ * 828 ৫ ]| বিপিিত ১ 


পরবর্তীকালে আমি তোমাকে দ্বিগুণ (শাস্তি) আস্বাদন ্ 
করাতাম, অতপর তুমি আমার বিরুদ্ধে কোনোই ৪19০০ ৪816-51511 ৯5০০ 


রা 








সাহায্যকারী পেতে না। 
শা শর্ট পটি 


৭৬. (হে নবী,) এরা এ ব্যাপারেও কোনো চেষ্টার (১৬)| 5 5199২827119212 012 
ক্রটি করেনি যে, তোমাকে এ ভূখন্ড থেকে উড 2522 টিটি 


উৎখাত করে (বাইরে কোথাও ফেলে) দেবে, 











পারা ১৫ সোবহা-নাল্লাম ক ৩২৪ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সুরা বনী ইসরাঈল 


যদি তেমনটি হতো তাহলে তোমার পরে তারা নিজেরাও টা 
(সেখানে) সামান্য কিছুক্ষণ মাত্রই টিকে থাকতে পারতো! ও) ২6 রা 15 ০9৭ 1219 











পা প্রানি পাঠ পাটিপ্া পা ৪১ পা পাতি ০ 


৭৭. তোমার আগে আমি যতো নবী রসূল 
পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে (এই) ছিলো আমার 1212) ০5405811271 0855 82 
নিয়ম, আর তুমি আমার নিয়মের কখনো রদবদল পন ৯1৫21 

(দেখতে) পাবে না। ৪৯2৮6০০৫৯২5 











৭৮, (হে নবী, সূর্য চলে যাওয়ার পর থেকে রাতের রী 
অন্ধকার পর্যন্ত (সময়ের ভেতর) নামায প্রতিষ্ঠা করবে ৮৮ 3-41০-০0 ৩5818%-2 


এবং ফজরের নামায (ও তার কোরআন তেলাওয়াতের ] রা ০1, ] ] ] 
১৫ ০ ০ ১৯৫) ৬] 

প্রতি) যত্বুবান হবে; অবশ্য ফজরের নামায (ও ₹ % ১2০ 

কোরআন তেলাওয়াত হচ্ছে ফেরেশতাদের) হাজিরা 

দেয়ার সময় । 











সর /১ ৮ ৮৯ পা পা পার্ট 











৭৯. রাতের কিছু অংশে তাহাজ্জুদ (নামায আদায় 
করো), এটা তোমার জন্যে ফেরয নামাযের) (০৪ 

অতিরিক্ত, আশা করা যায় (এর দ্বারা) তোমার রব 5০৯০ ৮ শা 
তোমাকে প্রশংসিত মর্যাদায় পৌছে দেবেন । 91575126280 4258 ০1 





প্র পা ৪০৪০ £ পপ এ ০১০০৩ 


৮০. তুমি বলো, হে আমার রব (যেখানেই নিয়ে ৪ টু ২ 5 
যাও), তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যেও এবং রা ৮5১! রা 59 


(যেখান থেকেই বের করো) সত্যের সাথেই বের 0৯ ১০০৫ ০ 4:82 4 
করো এবং তোমার কাছ থেকে আমার জন্যে একটি '- ৬০৫ 5৩ দৈব রর 


সাহায্যকারী (রাষ্ট্র) শক্তি প্রদান করো । 91১০১ 05 ১০ 














৮১. তুমি বলো, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত ১1111711222 ছা রি ডি 
হয়ে গেছে; অবশ্যই মিথ্যাকে বিলুপ্ত হতে হবে। ০1৮ ০৮41 9৯39 01 959 





চি শটিপা পা পার্ট 


৪০০৯) ৬৬ 0৮21 








৮২. আমি কোরআনে যা কিছু নাযিল করি তাহচ্ছে ৮৮ পা নি টি নিন 
ঈমানদারদের জন্যে (রোগের) উপশমকারী ওরহমত, 4০৯১৪ ৮৪৪ 91581 ০০৭55 


পান 7১ -০১ ৬ 


কিন্তু (এ সত্তেও) তা যালেমদের জন্যে ক্ষতি ছাড়া ১ 
আর কিছুই বৃদ্ধি করে না। ১128 এ ০০১০ 








৮৩. যখন আমি মানুষদের ওপর অনুগ্ধহ করি তখন 
(কৃতজ্ঞতার বদলে তারা আমার দিক থেকে) মুখ 
ফিরিয়ে নেয় এবং (নিজেকে) দূরে সরিয়ে নিয়ে যায়, 
আবার যখন কষ্ট মসিবত তাকে স্পর্শ করে তখন সে 
নিরাশ হয়ে পড়ে। 














৮9 পনি পণ ১ ১90 পাপা [তত ০৩৯ 


৮৪. (হে নবী,) তুমি বলো, প্রত্যেক ব্যক্তিই নিজ ১4150 ষ্ঠ 
প্রকৃতির ওপর কাজ করে যাচ্ছে; অতপর তোমাদের শি টু ক ৩ 


রব ভালো করেই জানেন কে উত্তম পথের ওপর ৪ ৬৭১০ ৪০১ ০০ 
রয়েছে। 











পারা ১৫ সোবহা-নাল্লাম চে ৩২৫ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 


৮৫. (হে নবী,) এরা তোমার কাছে “রূহ সম্পর্কে 15912729 
জানতে চায়, তুমি বলো, রূহ হচ্ছে আমার মালিকের 6১১45: 0251৬5 রিনি রর 


আদেশ সম্পর্কিত একটি বিষয়, আল্লাহ তায়ালার পক্ষ 21211 22 59 ০233৭ ভ 
থেকে তোমাদের যা কিছু জ্ঞান দেয়া হয়েছে তা ৯2 
নিতান্ত কম। 9451531 








৮৬. আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি, যদি আমি হাহ ঠি ঢ) টি 
চাইতাম তা অবশ্যই তোমার ওপর থেকে প্রত্যাহার 2৩ ১৬৯০-4] ৩৩17 
করে নিতে পারতাম, আর (সে অব) ভুমি আমার 50051245044: 
মোকাবেলায় কোনোই সাহায্যকারী পেতে না, রি চে 








এ জেতা টিপা 


৮৭. তোমার মালিকের দয়ার কথা আলাদা, অবশ্যই 01241 ১৪০, ১4১৮3৫০০০৭1 
তোমার ওপর তার অনুগ্রহ অনেক বড়ো । 








পট পাও ভিপ্রাা 


৪15 এ 





৮৮. তুমি বলো, যদি সব মানুষ ও জিন (এ উদ্দেশ্যে) +7 
একত্রিত হয় যে, তারা এ কোরআনের অনুরূপ (কিছু) ০ &০215-১)1 ০০০৬০ 


বানিয়ে আনবে, তাতেও তারা এর মতো কিছু (তৈরী 09 28 91581 $১ 08০ পে 
করে) আনতে পারবে না, (এ ব্যাপারে) তারা একে 











5 ৮9 পঠি / পা পা পাট 8 পরা 


অপরের সাহায্যকারী হলেও নয়। ০৩০৮০৮৪৮৪০৫) গি 


লং 


পল 








৮৯. আমি এ কোরআনের মধ্যে মানুষদের (বুঝানোর) , 187 র্‌ ৯, মি 2 ০১০০৮ 24০ 
জন্যে সব ধরনের উপমা দ্বারা (হেদায়াতের বাণী) £ 319511০, নি 8 
বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা 1১001528007 0802 
অমান্য না করে ক্ষান্ত হলো না। ্ রত - 


রা 





ঙ্গ ১০০ ০ 


91)9- 





৯০. এরা বলে, কখনোই আমরা তোমার ওপর ঈমান 1৫৭ ৮ «24 রি 2০77 
আনবো না, যতোক্ষণ না তুমি আমাদের জন্যে এ 1545০৯০এ126০1219 


ক ০৯১০০ রন 
যমীন থেকে প্রত্রবণ (ধারা) প্রবাহিত না করবে, ভাটি 2০০০ রি 














শত প্র পা /৯ পটি পা & পর 


৯১. কিংবা তোমার জন্যে খেজুরের অথবা আংগুরের দু ৬ দু] 
০০5 চা 
একটি বাগান (তৈরী) হবে এবং তাতে তুমি সং ০9 0৯১ 9 ০4 91 


৮৬, 81০86515741 2 











৯২. অথবা যেমন করে তুমি (কেয়ামত দিবসে এসব পপি ত কক ৮ পতিত 00755 2%7 
ঘটবে বলে) মনে করো- সে অনুযায়ী (এখনি) আসমানকে 6-০০০০৮০৮০০০৭1০৪% 
টুকরো টুকরো করে আমাদের ওপর ফেলে দেবে ৭5727170241, টি 
অথবা স্বয়ং আল্লাহ তায়ালা ও (তার) ফেরেশতাদেরকে ও পপ রি 205 ঠ 
আমাদের সামনে এনে দীড় করিয়ে দেবে, 














৮০7৯ -9 7 ৬০ 2 তা শর্ত পা /৯ পটি পা £ পা 


953১৯) ০৩০০৯? 79524 গা 





৯৩. কিংবা তোমার কোনো স্বর্ণ নির্মিত ঘর থাকবে, অথবা 





পারা ১৫ সোবহা-নাল্লাম ৩২৬ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ রাবী সরাঈন 
৮১৯ রর ৯৮ টু 553] 2৯০55 পৃ) ৮ 
20085458045 
তত 
মানুষ রসূল বৈ কিছুই নই। 


























৯৪. যখনই মানুষদের কাছে (আল্লাহ তায়ালার কাছ কি 
থেকে) হেদায়াত এসেছে তখন তাদের ঈমান আনা ০৯৪1৯ ৯1 2 
থেকে এ ছাড়া অন্য কোনো জিনিসই বিরত রাখেনি ভারি ন্‌ 
যে, তারা বলতো, আল্লাহ তায়ালা কি (আমাদেরই ১ 
মতো) একজন মানঘকে নবী করে পাঠালেন! 














৯৫. (হে নবী,) তুমি বলো, যদি যমীনে ফেরেশতারা ৮ + 245 পর - ঃ 
নিশ্চিন্তভাবে ঘুরে বেড়াতো, তাহলে অবশ্যই আমি 058৮৭ 27 ০৯০। ৪৩ 03 


তাদের জন্যে আসমান থেকে কোনো ফেরেশতাকেই 71 
নবী করে পাঠাতাম। 2117 চা ০8০0০ 





% /১-20 পবা 


৪ % 9) 4০ 





৯৬. তুমি বলো, আমার এবং তোমাদের মাঝে ৯ ০০ পপ ৪ না পদ পু 
আন্মাহ তায়ালাই সাক্ষী হিসেবে যথেষ্ট, অবশ্যই তিনি ১০255521058 409 8০98 
তার বান্দাদের সম্পর্কে জানেন, তিনি (তাদের সব ০০ কতই 
কর্মকাণ্ডও) দেখেন। ৪ 1১০22125৪১০ ০ 431 











৯৭. যাকে আল্লাহ তায়ালা হেদায়াত দান করেন ১,১৩ ৮৮ পানি, পাকি ০৫৮ ৯ টিপার 
সে-ই হেদায়াতপ্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ ০31-28 ৬১০০০০11998 481 59৭ ০৮০9 
করেন তাদের (হেদায়াত দানের) জন্যে (হে ডি পল 

নবী,) তুমি তাকে ছাড়া আর অন্য কাউকেই :4393 ০ 21219৮৯149৮ 
সাহায্যকারী পাবে না; সব (গোমরাহ) লোকদের * *-এ 1075 ৯০০৩ ৯ পু 
আমি কেয়ামতের দিন মুখের ওপর ভর দিয়ে ৮৪১ ৮৪৯৯9 একর ভি 
চলা অবস্থায় একত্রিত করবো, এরা তখন হবে 02 ডু /১-2 18৩ উ৪ত ৮৯০ ও ৮৮৪ 
অন্ধ, বোবা ও বধির; এদের সবার ঠিকানা হবে দিল 

জাহানমাম; যতোবার তা স্তিমিত হয়ে আসবে ৮/১ ৩8-918 8 পাশা 
ততোবার আমি তাকে তাদের জন্যে (প্রজ্বলিত ৪:০2 
করে) আরো বাড়িয়ে দেবো । 



































শি পাশার ৯ পি উতপা £ ৮9টি | পা পা 


৯৮. এ হচ্ছে তাদের (যথার্থ) শাস্তি, কেননা তারা 17! 1552৮0666৭১ 


আমার আয়াতসমূহকে অস্বীকার করতো, তারা আরো _”. 
বলতো, মৃত্যুর পর) যখন আমরা অস্থিতে পরিণত 1312 কাত 
হয়ে যাবো এবং চূর্ণ বিচুর্ণ হয়ে যাবো, তখনও কি ” কান ০5 








[54051 
2115 








৯৯. এ (মূর্খ) লোকেরা কি কখনো ভেবে দেখেনি, চান 
আল্লাহ তায়ালা- যিনি আসমানসমূহ ও যমীন পয়দা ৬০০১ 92 ও০। 2॥ 095 পণ 








পারা ১৫ সোবহা-নাল্লাধ ৩২৭ ৬//$/.810012180809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সুরা বনী ইসরাঈল 
করেছেন, তিনি এ বিষয়ের ওপরও ক্ষমতা রাখেন যে, ৮৮৮ *স্* 

ভা চা মতো (মানুষ আবারও) সৃষ্টি করতে ০০১০5৬-3১১০৪৩৯৪ 
পারেন, (দ্বিতীয় বার) তাদের (পয়দা করার) রা ৯৪ ০ 
একটি ক্ষণ তিনি নির্ধারণ করে রেখেছেন_ যাতে ও 051811550,4১-203 ১০1৮৪ 
কোনো রকম সন্দেহের অবকাশ নেই; তথাপি রর ৪55 
যালেম লোকেরা (সেদিনকে) অস্বীকার করেই যাচ্ছে। 91)9 























১০০. (হে নবী,) বলো, আমার মালিকের দয়ার ৭ ৮১9১৮০০৮০৪৫ *তু ১৯৩ 
ভান্ডার যদি তোমাদের করায়ত্তে থাকতো, তবে তা ” ৯) রা চালা 0৪ 


খরচ হয়ে যাবে এ ভয়ে তোমরা তা আঁকড়ে রাখতে ৮।£ 56731 2 ূ ২1৫ 
চাইতে, (আসলে) মানুষ এমনই কৃপণ, এ ০ নাভ 








$19528 ০1481 0৫2 








১০১. আমি মুসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, 4 ++০1241 2212 
(হে নবী), তুমি স্বয়ং বনী ইসরাঈলদের কাছেই 22175 80০ | ১১ 
(কথাটা) জিজ্ঞেস করো, যখন সে তাদের কাছে (নবী পু ৬2 ঘন রি | 025 ? 
হয়ে) ্ হ তখন ফেরাউন তাকে বলেছিলো, 1 - রা ঢ 310০ 1০5 ঠা" 

হে মুসা, আমি মনে করি তুমি একজন যাদুপ্তস্ত (৮9৮৮ ৪৮-৮খ 1০০১৪এ 
ব্যক্তি। হেড ০2 ৮৯ তা 














শা পার £ছি পা 


91) 
১০২. (এর জবাবে) মুসা বলেছিলো, তুমি একথা ড। হুলএন 

ভালো করেই জানো যে, (নবৃওতের প্রমাণ সম্বলিত) | 592 35012598100 
ূরদৃষ্টিসম্পন্ন (এ) নিদর্শন আসমানসমূহ ও যমীনের * 1 

মালিক ছাড়া অন্য কেউই নাধিল করেননি, হে 219 865825515 
ফেরাউন, আমি তো মনে করি তুমি সত্যিই একজন ₹৮০ ০৯৫১৭ ছা 
ংসপ্রাপ্ত মানুষ । 19 ৬৭০১৪ ০০) 











১০৩. অতপর ফেরাউন তাদের (এ) যমীন থেকে ১১%। প এনএ টাও 
উত্থাত করে দিতে চাইলো, কিন্তু আমি তাকে এবং ৮০১ ০৪১৪ লহ ও ১ 
রাগ (সমুদ্রে) 8৫৯ হত 4:85 











১০৪. এরপর আমি বনী ইসরাঈলদের বললাম, টু 
তোমরা (এবার) এ যমীনে বসবাস করতে থাকো, /4৯/914251:95455435 
যখন আখেরাতের প্রতিশ্রুতি (-র সময়) আসবে তখন 4৮, ঢু 

আমি তোমাদের সবাইকে সংকুচিত করে (সামনে) ৪5531 ১০9 রি 198 ০০ 19:৫1 
নিয়ে আসবো। €15814450 











১০৫. এ (কোরআন)-কে আমি সত্য (বাণী) সহকারে টু রুদ্র 
নাধিল করেছি এবং সত্য নিয়েই তা নাযিল হয়েছে; চি $4০১9+4৮)1 45 
আমি তো তোমাকে কেবল (জান্নাতের) সুসংবাদদাতা 17777 











12902 
ও (জাহান্নামের) সতর্ককারীরূপেই প্রেরণ করেছি। ৮98217581 0159 
১০৬. আমি কোরআনকে ভোগে ভাগে) বিভক্ত করে 1 ভি 
দিঝেছি, যাতে করে তুমিও থেমে থেমে ভা মানুষদের ৫50 01৫ গ82] 25855 1)89 
সামনে পড়তে পারো, আর (এ কারণেই) আমি তা (4717 
পর্যায়ক্রমে নাঘিল করেছি। ৪ ৬+১:94569 4০ 
পারা ১৫ সোবহা-নাল্লাধী ক্৩২৮ ৬//$/.810012180809171017001.019 











1৩1২21৮০ ৩২2১11২৪২৩৬ 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সূরা আল কাহাফ 
১০৭. (হে নবী,) তুমি বলো, তোমরা এ 2901 72 

(কোরআন)- কে মানো কিংবা না মানো তো একান্তই ৪9 ৩ 

তোমাদের ব্যাপার) তবে যাদের এর আগে (আসমানী ” ৮1৫. 1521% 

কিতাবের) জ্ঞান দেয়া হয়েছে (তোদের অবস্থা হচ্ছে), টি 

যখনি তাদের সামনে এটি পড়া হয় তখন তারা 

অবনত মস্তকে সাজদায় লুটিয়ে পড়ে । 

















১০৮. তারা বলে, আমাদের রব পবিত্র, অবশ্যই এপ পা. 1৯০ ত৯নদ তত 
আমাদের মালিকের ওয়াদা পরিপূর্ণ হবে। 05991049103) ০৮ 9915829 


ক ॥১-০/১ পাপ ও 


৪ ৯9৯৮ 633 








১০৯. আর তারা কীদতে কাদতে মুখের ওপর ভূমিতে 52. লে 34888 808০০ 
লুটিয়ে পড়ে, (মূলত) এ (কোরআন) তাদের নিষ্ঠা ও ০৮১০৭১৭9 94 5 ১3 ৯ 











১১০. তুমি বলো, তোমরা আল্লাহ তায়ালাকে ডাকো 


কিংবা রহমানকে ডাকো; তোমরা যে নামেই তাকে ও 1১০2 2 9০১1 95 








ডাকো, তার সবকটি নামই উত্তম, (হে নবী), তুমি হ হি 2? ও 
চীৎকার করে তোমার নামায পড়ো না, আবার তা 1০41 195৩5 ৰ 
অতিশয় ক্ষীণভাবেও নয়, বরং এ দু'য়ের মধ্যবর্তী (2 ৮ 95১25 ১2৯ খু? 
সা বো 1 পাপা পাঠ পা 

৪১০০ এএ১ ০০ 8৪519 





৮ পর 0) ০৯০৯ 


১১১. তুমি বলো, সকল প্রশংসা আল্লাহ তায়ালার ।*৭ « 

জন্যে, যিনি কখনো কোনো সন্তান গ্রহণ করেননি, 1৩79 ০৮ (০৭1 44 6০41 989 
তাঁর সার্বভৌমতে কখনোই কারো কোনো অংশীদারিতৃ 1? ভি দি ভিজ 
নেই, না তিনি কখনো দুর্দশাগ্রস্ত হন, রিনি উঠি ৩4৭৮9 


৮9 /৮ ৬এ পাপা রা ৬ ৪ ৮ ০ ৮9৮৬ পরা 


অভিভাবকের প্রয়োজন হয় না, তুমি তার মাহাত্ম্য 5১591471০91 ৫2৮9 
ঘোষণা করো- পরমতম মাহাত্ম্য ৷ 











গ্রঠ টিপা 


91১5 











১. সকল তা'রীফ আল্লাহ তায়ালার জন্যে, যিনি টিপা [লা পঠপাটিপা ৫) ০০৩ 
তার (একজন বিশেষ) বান্দার ওপর (এ) খন্থ' নাধিল ০1924258428 
করেছেন এবং এর কোথাও তিনি কোনোরকম বক্রতা দ 

রাখেননি; 














২. একে তিনি) প্রতিষ্ঠিত করেছেন (সহজ সরল 7 এ নি 
পথের ওপর), যাতে করে তার পক্ষ থেকে সে নেবী 2301০215855 3০০৪ 
তাদের জাহান্নামের ব্যাপারে) সতর্ক করে দিতে পারে ০022 নি পে 0:54: 
এবং যারা ঈমানদার, যারা নেক কাজ করে, তাদের এ 31৩১5 এ 
সে (এ মর্মে) সুসংবাদ দিতে পারে (যে), তাদের ৫15 -1১৯ পা ৩ 1. | 
জন্যে (আন্রাহর কাছে) উত্তম পুরস্কার রয়েছে, 











পারা ১৫ সোবহা-নাল্লাম ৩২৯ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সূরা আল কাহাফ 


পার্া  /৯ 


৩. সেখানে তারা চিরকাল থাকবে ৫1621 43০ ২৪ 








৪. এবং সে সেসব লোকদেরও ভয় দেখাবে যারা ৪1৮1৮441৫25 ডিনাগা নো 
বলে, আল্লাহ তায়ালা সন্তান গ্রহণ করেছেন। 91১19401 ১৯119 58119349 











৫. (অথচ) তাদের কাছে এর কোনো জ্ঞান (-সম্মত টে 
দলীল) নেই, তাদের বাপ দাদাদের কাছেও ছিলো না; ভিতর 192155542 পর্পা 
এটা বড়ো কঠিন কথা, যা তাদের মুখ থেকে বের “*4*25 + 7242 
হচ্ছে; (আসলে) তারা (জঘন্য) মিথ্যা ছাড়া কিছুই ০9৪৪ ৩1০৪১1926০৯ ৫ 


বলে না। 96১৫ 








৬. (হে নবী,) তারা যদি এ কথার ওপর ঈমান না * 
আনে তাহলে মনে হয় দুঃখে-কষ্টে এদের পেছনে 


৮৯১9 2৯০9 





পড়ে তুমি নিজেকেই বিনাশ করে দেবে। 9851 892116519488 








৭. যা কিছু যমীনের বুকে আছে আমি তাকে অবশ্যই 1+দু্ঘ:* 
তার জন্যে শোভা বর্ধনকারী (করে) বানিয়েছি, যাতে ৮০72-45 ০১$।& [0155101 








প্রতাপ ০2 পানি পা /৯-০06০৮ /১ -০ ৮০০১০ 


করে তাদের আমি পরীক্ষা করতে পারি যে, তাদের 
মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশী উত্তম । ০১০০ ৩৬ পা ১9০ 








ক ৮০০2 ডি পা পানিপ্রপ 


র র কদিন টু বি 
দা 91) ১৯1০০০০৪৮55 05109 





রা 


৯. (হে নবী,) তুমি কি মনে করো, গুহা ও (পাহাড়ের) _& 245 0|,-৯ 219 
উপত্যকার রধিবাসীরা আমার নিদর্শনসমূহের মধ্যে * এ 
একটি বিস্ময়কর নিদর্শন ছিলো? 915 0০1 ০০194 , 99119 











১০. ঘেটনাটি ছিলো এই যে,) কতিপয় যুবক যখন 1118 31 225] 

গুহায় আশ্রয় নিলো, তখন তারা (এই বলে) দোয়া 102 ্ 1০18 1০23 
করলো, হে আমাদের রব, তুমি একান্ত তোমার 15555 50 এউও ০০ ৫9108) 
কাছ থেকে আমাদের ওপর অনুগ্বহ করো, আমাদের 22 
কাজকর্ম সহজ করে দাও, তুমি আমাদের সঠিক পথ 014)15১ ০১ 


দেখাও । ্ 














১১. অতপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু দির রা 
বছর ধরে (ঘুমের) পর্দা দিয়ে রাখলাম । ০০১০ ০3৪৫] 8৮013115558 


ক্র পাপা 


৪1১৩০ 





১২. তারপর আমি তাদের (ঘুম থেকে) উঠিয়ে দিলাম, 
যাতে করে আমি জেনে নিতে পারি, দু'দলের মধ্যে ৮৪৮৯ 
কোন্‌ দলটি ঠিক করে বলতে পারে, তারা কতোদিন 
সেখানে অবস্থান করেছিলো । 














১৩. (হে নবী,) আমিই তোমার কাছে তাদের *্ঘ। ৩) * সক তাপ রুন্কূর 
বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি; অবশ্যই তারা ছিলো ৮৪150840৮১6 আকা ০০৪০ ৬৯৯ 


পারা ১৫ সোবহা-নাল্লাধী € ৩৩০ ৬////.21001817808016171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 
কতিপয় যুবক, যারা তাদের মালিকের ওপর ঈমান কত ৯1৯২৩ ৯ এত 0৯৮ 2৯ 
এনেছিলো, আমি তাদের হেদায়াতের পথে এগিয়েও উি ৪৩-০৯১১০-৮৪2১5 191 এ 
দিয়েছিলাম | 











১৪. আমি তাদের মনে দৃঢ়তা দান করেছি, যখন তারা দদু8 2? 
(আল্লাহর পথে) দীড়িয়ে গেলো এবং ঘোষণা করলো, ভিচলাঠি গা ঠ 

আমাদের রব তো হচ্ছেন তিনি, যিনি আসমানসমূহ ও । ৬৭৬1: ] ক 
যমীনেরও রব, আমরা কখনো তীকে বাদ দিয়ে আর ১19৬ । টি 
কাউকে ডাকবো না, যদি (আমরা) এমন কথা বলি 10118 ৩৪121155351528০ 
তাহলে (তা হবে) দ্বীন বিরোধী কাজ। পাটি 














১৫. এরা হচ্ছে আমাদের জাতির (লোক, যারা) ৮ 
রাহ তালাক বাদ দিযে অং মুন হণ “55114321531 02৯ সি 
করেছে; (তারা যদি সত্যবাদী হয় তাহলে) তারা *্পু বিকার বাকিরা 
এদের কাছে স্পষ্ট দলীল নিয়ে আসে না কেন? তার ৬০ ৬৮০৬৮৪০৪505 8 2 
চাইতে বড়ো যালেম আর কে, যে আল্লাহ তায়ালার ১5৫. পরানো 
ওপর মিথ্যা আরোপ করে! 0৫401 & ১%| ৬০ ০1 














১৬. (অতপর যুবকরা পরস্পরকে বললো,) আল্লাহ « পনি এনপ রণ ৯৩৯০৪ট৫০৪ 
তায়ালা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের রে টা ৬/9০৯৯:০০) ০০৯ 91১৭০ 1315 


কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়েই গেলে, * -০ 0৮ ৮০4৮ ৮০ 
তখন তোমরা একটি গুহায় গিয়ে আশ্রয় নাও, "৮৮৮০১৮০1১24 ০০] এ! |50 


(সেখানে) তোমাদের রব তোমাদের ওপর তীর * টি বাত অপর্না তি এ চি 











| ০০৯7 [ডি 
রহমতের ছোয়া)-কে বিস্তার করে দেবেন এবং ১ ৩৮ ভষ৯ব9 1 রি 


তোমাদের বিষয়গুলো তোমাদের জন্যে সহজ করে 91১১০ 
দেবেন। রর 














১৭. (হে নবী) তুমি যেদি সে গুহা দেখতে, তাহলে) +++ + 210 
দেখতে পেতে, সূর্য (তার) উদয়কালে তাদের গুহার ০3958০55191 ০৯৯1 ও 


দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে, (আবার) যখন তা পু 
অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম 42581919 ৬স্পী। 13 ৮8৮2 


পা টিপু কহ ৯০ ভি /১-০-০ চিত 


করে এবং তারা তার মেধ্যবতী) এক প্রশস্ত চত্বরে এ ১.৮১৪ 9৮৫11 ০০135) 
অবস্থান করছে, (সূর্ষের প্রখরতা কখনো তাদের ₹ 28 
কষ্টের কারণ হয় না); আসলে এ সবই হচ্ছে আল্লাহ এ ১০২ ০০০৫৪ ৬ ০০এ4১০৪১ 
তায়ালার (কুদরতের) নিদর্শন, (এর মাধ্যমে) আল্লাহ * ১৮০8 8-5 
তায়ালা যাকে হেদায়াত দান করেন সে-ই একমাত্র 4 ৩83৩ ০১৯ ৩০০০ ০০5 
হেদায়াতপ্রাপ্ত হয়, আর (যাকে) তিনি গোমরাহ 
করেন সে কখনো কোনো পথ প্রদর্শনকারী ও $162519 
অভিভাবক পাবে না। 


























১৮. (হে নবী, দেখলে) তুমি তাদের মনে করবে, 25859) ৭251616 পেট ০৩ ৯ পুরা 
তারা বুঝি জেগেই রয়েছে, অথচ তারা ঘুমন্ত, জজ 9১১০ রি 59 
তাদের (কখনো) ডানে কেখনো) বামে পরিবর্তন করে “পৃ 89/৮41 এ 55, 51 রী: 
দিতাম, তাদের কুকুরটি (গুহার) সামনে তার হাত +. ,.2 £ ডে ৪ 
দুটি প্রসারিত করে (পাহারারত) ছিলো, তুমি যদি ৮৮191 ৩৮০19 4৮59 ৪0 
তাদের দিকে (সত্যি) উকি মেরে দেখতে, তাহলে তুমি 

















পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৩১ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 
অবশ্যই তাদের কাছ থেকে পেছনে ফিরে পালিয়ে - ৯4 ৮ জম 5 ৮ 
যেতে এবং (এ আজব দৃশ্য) দেখে তুমি নিসন্দেহে ০০২1০191019-০৯-2 ০০৯91-৪৯ 


ভয়ে আতংকিত হয়ে যেতে । ৮৯০ ০১ -০৪ 
১০১-৮৪৩ 











১৯. এ ভাবেই তাদের আমি (ঘুম থেকে) উঠিয়ে 575755285577575552 
দিলাম, যেন তারা (তাদের অবস্থান সম্পর্কে) পল ঠদিসল পন 3842 
নিজেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে; (এ সময়) (3১ *8,৩১12*4 পথ 
তাদের এক ব্যক্তি বললো (বলো তো), তোমরা তি রি ০ 


২০ ৮১ ন ১906৮ পা ঠ১ প্রা তি ॥১ পা 


(এ গুহায়) কতোকাল অবস্থান করেছো; জগ 5৬ 
বললো, একদিন কিংবা একদিনের কিছু অ শপ শপকিও 5 ৬ ০৯২ 2 


আমরা (এখানে) অবস্থান করেছি; অতপর তারা রা 245১:9৮৫321 301৪ 
বললো, তোমাদের রব ভালো জানেন, তোমরা (এ 157 2.৯ 1 
গুহায়) কতো কাল অবস্থান করেছো; এখন (এই (4৫)01581581825 55001 ৫1 59১ 
বিতর্ক রেখে বরং) তোমরা তোমাদের একজনকে ». ৮০৮৮ ০০৯ 
তোমাদের এ মুদ্বাসহ শহরে পাঠাও, সে (বাজারে) ১০419 45 2১১১ ৮৫০৫ 1 
গিয়ে দেখুক উত্তম খাবার কোনটি, অতপর সেখান ৩ ৯০১ 
থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক, গু 1৩1০০ ০১১৯৭ 49 
সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন 

কোনো অবস্থায় কাউকে তোমাদের ব্যাপারে কিছু 

না জানায়। 












































২০০ তারা হচ্ছে রন লোক দি ভাদের কাছে ট০65225৮৫2195988 01 ০8] 





তোমাদের (কথা) তারা প্রকাশ করে দেয়, তাহলে 28 চি £৯:-9/১-০/ ০০ 
তারা তোমাদের প্রস্তরাঘাত (করে হত্যা) করবে 111 ৬9 ৫ 9০৯৯৭ 
কিংবা তোমাদের (জোর করে) তাদের (আগের) দ্বীনে রি পন রঃ পল 
ফিরিয়ে নেবে, (আর) তেমনটি হলে কখনোই তোমরা 1০51 
মুক্তি পাবে না। 














২১. আর এভাবেই আমি (একদিন) তাদের ব্যাপার ৪+।৮7*৮ ৯৮1৫৮ ৮ 

(হরবাসীদের) জানিয়ে দিলাম যাতে করে ভারা 01০1৯514215 0584 ৪052 

(এ কথাটি) জানতে পারে, (মৃতকে জীবন দেয়ার 216০3০88841 ০, 3541 623 

ব্যাপারে) আল্লাহ তায়ালার ওয়াদা (আসলেই) সা রি 

সত্য এবং কেয়ামতের ব্যাপারেও কোনো রকম |9116$১১০০৯৮2 ০)৭০)1০ ১1 
সন্দেহ নেই, যখন তারা নিজেদের মধ্যে এনিয়ে 5». 5০৪ এট ০১০৭ ৪ ৯০০ 

বিতর্ক করে যাচ্ছিলো, (তখন) কিছু লোক বললো, * প৫০-৮1০1 ৮৪৯) ৮000৩-৮৪৯৩ 1951 

(তোদের সম্মানে) তাদের ওপর একটি ফ্মৃতি-) এ 4. ৪-7*. *4 17৭ ৪ 

সৌধ নির্মাণ করে দাও; (আসলে) তোমাদের ০৫৪০৫ ০৯) 1915 58010 

রবই তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন; রে রড ৪2 

(অপর দিকে) যেসব মানুষ তাদের কাজের ওপর গা 

বেশী প্রভাবশালী ছিলো তারা বললো (স্মৃতিসৌধ 

বানানোর বদলে চলো)_- আমরা তাদের ওপর 

একটি মাসজিদ নির্মাণ করি । 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৩২ ৬///4.2100181780809171017001-019 
































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 


২২. কিছু লোক বলে, (গুহার অধিবাসীরা ছিলো) 7০-০৮-০252 22147510272 
তিন জন, ওদের মধ্যে চতুর্থটি (ছিলো) ওদের দি কি 219251 ০৪৯ 
(পাহারাদার) কুকুর, (আবার) কিছু লোক বলে, (তারা 227 ভি টিনা দি গাব 
ছিলো) পাঁচ জন, তাদের যষ্ঠটি (ছিলো) ওদের কুকুর, রি ৩১৯৭3 
(আসলে) অজানা অদেখা বিষয়সমূহের প্রতি এরা পাও 8252 0919852-5-৮800 
(খামাখা) অনুমান নিক্ষেপ করেই (এ সব কিছু) - রি ডি ই পুলা 
বলে, তাদের কেউ বলে (ওরা ছিলো) সাত জন ৩০১ ৮1015 

এবং অষ্টমটি ছিলো তাদের কুকুর; হি রি ঠে ্ টি 
(এদের) বলো হ্যা), আমার রব ভালো করেই জানেন ৪১ )1০$১$ ও 0০181 ০৪০০ 
ওদের (আসল) সংখ্যা কতো ছিলো, তাদের সংখ্যা « ১০৮2 পা 

খুব কম লোকই বলতে পারে। তুমিও এদের ব্যাপারে ০৪৯১ ৪০ স9 ০ জা 

সাধারণ আলোচনার বাইরে বেশী বিতর্ক করো না 

এবং তাদের সম্পর্কে খোমাখা অন্য) মানুষদের কাছেও 

মতামত জানতে চেয়ো না। 



































২৩. (হে নবী,) কখনো কোনো কাজের ব্যাপারে বো 
এ কথা বলো না, (এ কাজটি) আমি আগামীকাল ০১০50 ০1৪ ৪ 15] 51985 5 


করবো, 











২৪. বরং (বলো,) আল্লাহ তায়ালা যদি চান (তাহলেই 161] ভ্ * ০12) 291 212 ১ 
আমি আগামীকাল এ কাজটা করতে পারবো), যদি 1১1 ২০১ ১১15১ “মা ৪2৪ 0181 


কখনো (কিছু) ভুলে যাও তাহলে তোমার রবকে ? ৮ ৫৯০ ৯1, 72192 ৮ 
3) ৫১ ০১৪ ০| (৮৮ ( ]59 ০৮৯১ 
স্মরণ করো এবং বলো, সম্গবত আমার রব এর ০3 9৭5 সি 








কপ প্র পা পাপ 
চাইতে নিকটতর কোনো কল্যাণ দিয়ে আমাকে পথ 1০১)1০ ৬৮০ ১১১ সু 
দেখাবেন। রর 








২৫. (সৌর গণনায়) তারা তাদের (এ) গুহায় ৮*. খর্দা ৮" 
কাটিয়েছে মোট তিনশ বছর, আর চেন্দ্র বছরের তি 
গণনায়) তারা (এর সাথে) আরো নয় (বছর) যোগ 


করেছে। ৪015215)19 





২০ ৯ ঠা ২০ শা উপ ০৫১ 


২৬. (হে নবী,) তুমি বলো, একমাত্র আল্লাহ তায়ালাই 
সঠিক করে বলতে পারেন, ওরা (গুহায়) কতো বছর এই ঘি ০19851179090105 
কাটিয়েছে, আসমানসমূহ ও যমীনের (যাবতীয়) গায়ব , পে 

বিষয়ের জ্ঞান তো একমাত্র তার (জন্যেই নির্দিষ্ট); ৮০93৮ ০৬19 ০০94| 


/-০ পারতে ৯৮9 ৯৬০ 5৯ টিপ পা 


কতো সুন্দর দ্রষ্টা তিনি, কতো সুন্দর শ্রোতা তিনি! ৪) 4 রে 
তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনোই অভিভাবক নেই, ১৯২9 (9৩ ভিন বত 
তিনি নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো 
শরীক করেন না। 














্রপার্টশি ৩৪৬ 











২৭. (হে নবী,) তোমার ওপর তোমার মালিকের & 
যে কিতাব নাধিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত 

করো; তীর (কিতাবে বর্ণিত) কথাবার্তা রদবদল করার 2353 ৪ ক. 

কেউই নেই, তিনি ছাড়া তুমি আর কখনো কোনো 39১০৫ ০৪০9৬ 12প০/৭১প 
আশ্রয়স্থল পাবে না। ঘি 














পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৩৩ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 


২৮. €হে নবী,) তুমি নিজেকে (সেদা) সেসব মানুষদের ++ ৮* চােযাদ 
সাথে রেখে চলবে, যারা সকাল সস্ধ্যায় তাদের রবকে ১৬৭ ০৪৩1 65 এ০২৪9 


ডাকে, তারা একমাত্র তারই সন্তুষ্টি কামনা করে এবং ৮৯ ৮% টা? চা 
তুমি কখনো তাদের কাছ থেকে তোমার (শ্নেহের) ৬9০৭ ০০ 19 89০1 ৮৪১ 


দৃষ্টি ফিরিয়ে নিয়ো না (এমন যেন না হয় যে,) ০ / ৮০ শি? ০৯৫ পা 2 ৯৮ 
তুমি শুধু এ পার্থিব জগতের সৌন্দর্যই কামনা করো, ৫ 


কখনো এমন কোনো ব্যক্তির কথামতো চলো না, 7 
12 
যার অন্তকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল ৬ ০৮ 2৭ ৩] ৪9 £ 4779 
করে দিয়েছি, যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামী 2১1 2212 প পপি 17৫51 
করে এবং যার কার্ষকলাপ হচ্ছে (আল্লাহ তায়ালার) ১০670151594 ০০44512 


সীমানা লংঘন । 3167 ৪ 02 


























২৯. (হে নবী-) তুমি বলো, এ সত্য দ্বীন) তোমাদের 21 * ৮? ১৭ ঠ এম ৮. ৪৮0 
মালিকের পক্ষ থেকেই এসেছে । সুতরাং যার ইচ্ছা সে ৪0৪ ৬5 ৮৪) ০০ ১৯ 089 


রি ১৮/৮৮ ৮৮7 ৮৩ ৮৯০৪১ 


(এর ওপর) ঈমান আনুক, আর যার ইচ্ছা সে (তা) 1৭৮7 
অস্বীকার করুক, আমি এ (অস্বীকারকারী) যালেমদের 0০২০ 051, রা €৪ ০০9 ডি 


জন্যে এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি, যার হন দিদি রর 
যখন তারা (পানির জন্যে) ফরিয়াদ করতে থাকবে, ঠিক 
তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় তাদের ১32৫ পা 1১8৫ 0 রর 


দেয়া হবে, যা তাদের সমগ্র মুখমন্ডল জ্বালিয়ে পুড়িয়ে 




















দেবে কী ভীলহে সৌমী আর কী নি ৮০১1৯)1 ০০২3০৪১৯১৭1 ০০৯ 


হবে তাদের আশ্রয়ের স্থানটি! 9106 রি 








৩০. আর যারাই (আল্লাহ তায়ালার) ওপর ঈমান 7 -70৮৩০1-* 
এনেছে এবং ভালো কাজ করেছে (তাদের কোনো ০4০] 194০9 19 ৬৪১ এ ] 
আশংকা নেই কেননা), আমি কখনো তাদের বিনিময় ৪৫ রি, ইন ০৯ 0 
বিনষ্ট করি না যারা নেক কাজ করে, ৬ ৬৮৯ পাশ 9টি (2২ 








পা 








৩১. এদের জন্যে রয়েছে এক স্থায়ী জান্নাত, তাদের * ২০ ০৬-৭এা এন, 
পাদদেশ দিয়ে বর্ণাধারা প্রবাহিত হবে, তাদের ৬৩ ১৯৪ ৪০০ ০-৯-০ এ৪% 
সেখানে সোনার কীকন দ্বারা অলংকৃত করা হবে, ₹.11% 1৮5২ তপু) এ 

তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক, ১9৮1 ৬০৬৫১ ০9০০২ ১৯১: 1০9৫ 
(উপরন্তু) তারা সমাসীন হবে (এক) সুসজ্জিত * « ₹১৫1010 প৯০পটপিড পরও 
আসনে, কতো সুন্দর (তাদের এ) বিনিময়; কতো ০৮ ভি 2৩১৭৭ ০৮৮১ ০ 


চমৎকার (তাদের) আশ্রয়ের স্থানটি! (220 টা ৪ রি 
225-৭2815আটিয। 
হ1৫84*5 


৩05১5 ্ 


























৩২. (হে নবী,) তাদের জন্যে তুমি দু'জন & ০ পুত ০৯১০ 
লোকের উদাহরণ পেশ করো, ৮ উহাপশীনিতিশিও 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৩৪ ৬///%4.2100181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 
যাদের একজনকে আমি দুটো আংগুরের বাগান দান ৪ টি নে 
করেছিলাম এবং তাদের উভয় (বাগান)-কে আসি এ [৩৬১ (১১৭৬ 
খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম, আবার 12)5 চি 12529 053 2 ৫ 
এ দু*য়ের মধ্যবর্তী স্থানকে (পরিণত) করেছিলাম 

একটি সুফলা শস্যক্ষেত্রে । 

















৩৩. উভয় বাগানই (এক পর্যায়ে) যথেষ্ট ফল 2” 10১41217527 দা “জে ৫ 
দান করলো, (ফলদানে) বাগান দুটো কোনোরকম 42৮12773194 ৬০০1 


ক্রুটি করেনি, উভয় বাগানে আমি পানির বর্ণাধারাও $155615515 03৯$9 ৪৪ 








প্রবাহিত করে রেখেছিলাম । 


৩৪. (সেখানে) তার জন্যে ফল (ডেৎপাদিত) হলো, * (2) টি দাড় 
অতপর (একদিন) সে তার সাথীকে বললো, দেখো, 551 ি ০ ১৮) ০-9 
আমি ধন-সম্পদের দিক থেকে তোমার চাইতে সি 2 212 ু্ ডি টি 
(যেমন) বড়ো, (তেমনি) জনবলেও আমি তোমার নি 258 9 ছি 

















৩৫. নিজের (শক্তি সামর্থের) ব্যাপারে বাড়াবাড়ি করতে 17 712 ৫0৮ (৩০৩ পরত তত 
করতে সে (এক সময়) নিজের বাগানে গিয়ে প্রবেশ ৮০ «4 1.2 রি ২১ 
করলো এবং বললো, আমি ভাবতেই পাচ্ছি না, এ 
বাগান (-এর সৌন্দর্য কোনো দিন) নিশেষ হয়ে যাবে! 








৩৬. আমি (এও) মনে করি না যে, একদিন কেয়ামত এ 
প্রতিষ্ঠিত হবে এবং (কেয়ামতের পর) আমাকে যদি ০০১১) ৩2, 25. ৮ 








আমার মালিকের সামনে ফিরিয়ে নেয়াও হয়, তাহলে শ৫৮ 1৫৯৭ টির অব রে এত 
এর চাইতে উৎকৃষ্ট কিছু আমি (সেখানে) পাবো। ৪1075৮৫1১০৯ ০০১ 2 








৩৭. (তার) সে (গরীব) সাথীটি- যে তার সাথে কথা 
বলছিলো, বললো, (এ পার্থিব সম্পদ দেখে) তুমি 
কি সত্যিই সে মহান সত্তাকে অস্বীকার করছো, যিনি + 
তোমাকে মাটি থেকে অতপর শুক্রকণা থেকে পয়দা ₹ 
করেছেন, পরিশেষে তিনি তোমাকে (একটি) মানুষের 


আকৃতিতে পূর্ণাংগ করেছেন; 














৩৮. কিন্তু (আমি বিশ্বাস করি,) সেই সৃষ্টিকর্তা আল্লাহ গন ম্রারাকানানাল্যারদদ 
তায়ালাই হচ্ছেন আমার রব এবং আমার রব-এর (552 এ ১৯99 03)4095141 
সাথে আমি কাউকে শরীক করি না। 











৩৯. তুমি যখন তোমার (ফলবতী) বাগানে প্রবেশ 
করলে, তখন কেন (একথা) বললে না যে, আল্লাহ 
তায়ালা যা চেয়েছেন তা কতো সুন্দর! আল্লাহ 
তায়ালা ব্যতিরেকে কারোই (কিছুই ঘটানোর) শক্তি 
নেই, যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে 
কম দেখলে (কিন্তু আমি আল্লাহ তায়ালার ওপর 
ঈমান রাখি)। 














পারা ১৫ সোবহা-নাল্লাম ৮ ৩৩৫ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সূরা আল কাহাফ 


৪০. সম্ভবত আমার রব আমাকে তোমার (এ পার্থিব) লা ভি নিলি 

বাগানের চাইতে (আখেরাতে) উৎকৃষ্ট (বাগান) দান ৬2 ১৮৯ ল39 এ ১৩৯ 
করবেন এবং (অকৃতজ্ঞতার জন্যে) তার ওপর ডিবি শরির নন উল ৪ 
আসমান থেকে এমন কোনো বিপর্যয় নাযিল করবেন, ৪৮-০০-০১৯9 

ফলে তা উেদ্িদ-) শূন্য (বিরান) ভূমিতে পরিণত 

হয়ে যাবে। 














৪১. কিংবা তার পানি তার যেমীনের) নীচেই অন্তহিত ৭1 2/2+%1$1212 
হয়ে যাবে, (তেমন কিছু হলে) তুমি কখনো তা 4 ৫৮৮ 21958 824১ 


প্রন 


(আবার) খুঁজে আনতে পারবে না । ৪1৮৮ 














৪২. (অতপর তাই ঘটলো,) তার (বাগানের) ০3৫ এর নি 26৯ 
ফলফলারিকে বিপর্যয় দিয়ে ঘিরে ফেলা হলো, তখন ৈ চি ১৪ ১ঠি 
সে ব্যক্তি সেই ব্যয়ের ওপর- যা সে বাগানের 2:৫2 2 ডি রর 1 
(শোভাবর্ধনের) পেছনে করেছিলো, হাতের ওপর +82১৩ এ ্ ১০৫১৮ তি 
হাত রেখে আক্ষেপ করতে লাগলো, অপরদিকে) 55) ১০] [টি ৃ ৮৮৭০ ০0989 
নাস ঠ ৪৪৫ 
বলতে লাগলো, কতো ভালো হতো যদি আমি ৪911 
আমার মালিকের সাথে অন্য কাউকে শরীক না 

করতাম! 




















৪৩. কোনো দলই (আজ) তাকে আল্লাহর (এ 25287 ল 
প্রতিশোধের) মোকাবেলায় সাহায্য করার জন্যে ” 4193355 ৩49১8 25 4 ০০০19 
(অবশিষ্ট) রইলো না- না সে নিজে কোনো রকম 

প্রতিশোধ নিতে পারলো! 








8৪. ওখানে তো রক্ষা করার যাবতীয় এখতিয়ার 
একমাত্র আল্লাহ তায়ালার, তিনিই একমাত্র সত্য, 
পুরস্কারদানে ও পরিণাম নির্ধারণে তিনিই উত্তম । 





৯৯০ ১৯৯9৪ 





৪৫. (হে নবী,) তুমি এদের কাছে দুনিয়ার জীবনের 17-217% ও এ * এন 
উদাহরণ পেশ রা (এ জীবনটা হচ্ছে) পানির 2০৪0১] চলা ওলা ০১১9 


তিনশ নি ০91 টিপা 


মতো, আমি তা আকাশ থেকে বর্ষণ করি, যার কারণে ঠায় 
যম নের উদ্ভিদ ঘন (সুশোভিত) হয়ে ওঠে, অতপর 15549 ১৮470 ঠা ৩৮০ 44991 


এক সময় তা ভুষিতে পরিণত হয়ে যায়, বাতাস তা. ০11 ৩৯ 1 এ৫ তত 
উড়িয়ে নেয়; মুলত) আল্লাহ তায়ালা সব কিছুর ওপর 04311 5930 ৯৯৪ (৯০৩ ১০১ 


প্রচন্ড ক্ষমতাবান । 











০ 1” ০৫ 


91092 ৯ & 5 ছে 4010169 








৪৬. (আসলে) ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে ০০০০৭, 
উস লে জা 05301189212) ০১০1১ 
সৌন্দর্য মাত্র, চিরস্থায়ী বিষয় হচ্ছে (মানুষের) নেক ঞ4 82৯ ০ 

৩৩০০০১১৭879 


জন্যে তো) অনেক ভালো, আর কোনো (কল্যাণময়) €১ ৪১ 51 
কিছু কামনা হিসেবেও তা হচ্ছে উত্তম । চি 

















পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৩৬ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 


8৭. যেদিন আমি পাহাড়সমূহকে চলমান করে 5৮৪ টিলা 
(সরিয়ে) দেবো এবং তুমি পৃথিবীকে দেখবে, ০৯১1 555 00৯1 ০ি 


জনবরুল)-কোেক জর আনাতে , তাদের বি হি / 


ক্র পার্পা 


কোনো একজনকেও (সেদিন) আমি বাদ দেবো না। ৪9191 











৪৮. তাদের (সবাই)-কে তোমার মালিকের সামনে 15 2 রা উত ৮১০৮17155০৩ 
সারিবদ্ধভাবে এনে হাযির করা হবে; (অতপর 9৯৫ ০7৮0০ 5৩) ৯195১9 


আমি বলবো, আজ) তোমরা সবাই আমার কাছে " £*1110)857 থা "2:21 
১১0০ রা 


প্রথম বার পয়দা করেছিলাম, কিন্তু তোমরা 91955-৫1 ০১০ 
(অনেকেই) মনে করতে, আমি তোমাদের আমার 

কাছে হাযির করার) জন্যে কোনো সময় (-সৃচীই) 

নির্ধারণ করে রাখিনি! 


























৪৯. (অতপর তাদের সামনে) আমলনামা রাখা ৫৫০ 
হবে, (তখন) নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে, সে ০5১ | ১৯ ০২1 25 


আমলনামায় যা কিছু লিপিবদ্ধ আছে তার কারণে তারা 12219) 02125 
এ এ (০৫ রঃ 
(খুবই) আতংকগ্রস্ত থাকবে, তারা বলতে থাকবে, 2 2:58894 ০৯৪৪০ 


চপ পা শট 


হায় দুর্ভাগ্য আমাদের, এ (আবার) কেমন বই! এ 58575532878 5 ২৫111৫০ ০0 
তো (দেখছি আমাদের) ছোটো এবং বড়ো প্রত্যেক , চিরে 
বিষয়েরই হিসাব রেখেছে, জীবনভর তারা যা কিছু টি 1535950০855 
করেছে তার প্রতিটি বস্তুই তারা (সে গ্রন্থে) মজুদ রিিয়ানান র্ রি 
দেখতে পাবে, তোমার মালিক কারো ওপর বিন্দুমাত্র 1০-73-০185 ১9০1 ১০০ 
যুলুমও করবেন না। 























৫০. (ম্মরণ করো), যখন আমি ফেরেশতাদের _..! ০১০০৮ 
বলেছিলাম, তোমরা সবাই আদমকে সাজদা করো, (5১ 190-৯-০| ৮০43 (15519 
তখন তারা সবাই সাজদা করলো, কিন্তু ইবলীস ৬ টার 

ছাড়া; সে ছিলো (আসলে) জ্নিদেরই একজন, এ। 220৫. ০০11২119355 
সে তার মালিকের আদেশের নাফরমানী করলো; ৮..* 2 8০ 
(এরপরও) তোমরা কি তাকে এবং তার বংশধরদের 49৬৯-%1৮ 45 ১৬০ ৮৮৪ 
আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ » 5০৮০০ ৪ ৯০৪ 1 পি ০০০ 
করবে? অথচ সে তোমাদের (প্রকাশ্য) দুশমন; ৮৫0৮৯9 (59১০৮০12191 4283১9 
(চেয়ে দেখো,) যালেমদের কি নিকৃষ্ট বিনিময় শিরা ৪ ০. 
(দেয়া হয়েছে)। 9 92 ০8115545942 





























৫১. আকাশমন্ডল ও পৃথিবী সৃষ্টি করার সময় /৯ পাটি ৮ যা 
আমি তাদের কাউকে ভাকিনি, এমনকি স্বয়ং তাদের ০৪912 2৮। $127583282 


নিজেদের বানানোর সময়ও (তো আমি তাদের ৭২ ০৮ * *21? 2 
ডাকিনি), অন্যদের যারা গোমরাহ করে আমি তাদের ০-৯+ ০৮০৪ 13 ০০৪৮৪) 915 9 


বন্ধু হিসেবে গ্রহণ করি না। 81422 নি 








পারা ১৫ সোবহা-নাল্লাধ +৩৩৭ ৬//$/.810012180809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 


৫২. সেদিন তিনি বলবেন, তোমরা তাদের ডাকো ৮ %:2০7০%৮৮ 
যাদের তোমরা (দুনিয়ায় আমার শরীক) মনে করতে, ঠেডা। ৫৪2581555 098 [959 


অতপর ওরা তাদের ডাকবে (কিন্তু) তারা তাদের এ ৫৮৮ ৭ দি * ০৯০৭ 
(ডাকে) কোনোই সাড়া দেবে না, আমি এদের উভয়ের 19 পতি ৪০৪০ 


ক 5০ ১ -০পা্িপা পা্িশা পা পা 


মাঝখানে এক (মরণ) ফীদ রেখে দেবো । 529 ৫৪ ০4৯9 


























৫৩. নাফরমান লোকেরা যখন (জাহান্নামের) * ০? রে ৮ ৯:০০) শত 
আগুন দেখতে পাবে তখন তারা বুঝে যাবে, ৮৪815555930 0১-2৯০010 
তারা (এক্ষুণি) সেখানে গিয়ে পতিত হচ্ছে, (আর শু ৯৩ 1৯৫ ন 1৯০ 

সেখানে পতিত হলে) ওরা তা থেকে কখনোই ৪15০৮ 525193৯৯-প5 5312 


মুক্তির পথ পাবে না। 











৫৪. অবশ্যই আমি মানুষের জন্যে এই কোরআনে । 121] 8352 ঈদ 
সব ধরনের উপমা (ও উদাহরণ) বিশদভাবে বর্ণনা ৩, 19/15111৩5 & ০49 


করেছি, কিন্তু মানুষরা অধিকাংশ বিষয় নিয়েই 7০-]1 01৫2, 02792 5 
(অযথা) তর্ক করে। 


৪ ১3585 





৫৫. হেদায়াত যখন মানুষের সামনে এসে গেলো ০০₹175€ টি 
তখন ঈমান আনা ও (গুনাহের জন্যে) ত জলা ৫5]152860৩4৪06259 


মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন্‌ ্ এ 
জিনিস বিরত রাখছে, তারা (কি) তাদের কাছে ০ । ৮৪৯) |9১৪৯৮০29 ৪০০] 


১০90-25-2৩ 2১ 








ূবর্তী মানুষদের অবস্থা এসে পৌছানোর অপেক্ষা 425 91 21901 8:2৮2251 


করছে কিংবা তাদের সামনে আযাব এসে হাধির হবার টার 
অপেক্ষা করছে? ৪ ১4৪ ৪১191 





৫৬. আমি তো রসূলদের (মানুষদের জন্যে জান্নাতের) -+ 2:২8) -*17 মির 
পা ও (জাহান্নামের) সতর্ককারী করেই ৩৪ ০585281০420 42১09 
কিন্তু যারা কুফরী করেছে তারা (অযথ) ঝগড়া |95£2 0% রি 

শুরু করে, ই 2 9 ০৭১০-৪ 
দিতে পারে, (মূলত) তারা আমার টা (53281 191) 34৮06 
এবং যেসব বিষয় দিয়ে তাদের জোহান্নাম থেকে 9 252 22১ 

সতর্ক করা হয়েছিলো তাকে 75 ৪12 1997 2201 
পরিণত করে নিয়েছে। 

















৫৭. তার চাইতে বড়ো যালেম আর কে আছে ।+১$ 44. 1141 ”৪ ০8142 
যাকে তার মালিকের আয়াতসমূহ ন্মরণ করিয়ে দেয়া রি 15554 2১১০০ ৬০9 
হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যা 

কিছু (গুনাহ) তার হাত দুটো অর্জন করেছে সে 

(তাও) ভুলে যায়; আমি অবশ্যই তাদের অন্তরের ২৮ %* এপ 21 
ওপর (জাহেলিয়াতের) আবরণ লাগিয়ে দিয়েছি, ৯9 8৪৭ 0 £৫৮2918 & 
তাই তারা (সত্য দ্বীন) বুঝতে পারছে না, তাদের 1 4 ঢু র 
কানেও কঠিন বস্তু ঢেলে দিয়েছি তোরা সত্য কথা ০০০11৮95015 5০09 
শুনতে পায় না, অতএব হে নবী); তুমি ওদের ও * 
যতোই হেদায়াতের পথে ডাকো না কেন, তারা ৪1021 |$119৩4৩$ 
কখনো হেদায়াত পাবে না। 


পারা ১৫ সোবহা-নাল্লাম * ৩৩৮ ৬///%4.21000181780809171017001-019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 


৫৮. (হে নবী,) তোমার রব বড়োই ক্ষমাশীল, দয়াবান; 22৯2 পুন) 2 ওত 
তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্যে ৭1, ৯১198958511 4202 
শান্তি দিতে চাইতেন, তাহলে তিনি (সহজে) শাস্তি ”০1,1-57171+74 (৫ 

তৃরান্িত করতে পারতেন: বরং (এর পরিবর্তে) তাদের 8, বেরা (০০-51%2 
জন্যে শাস্তির) একটি প্রতি ক্ষণ (নির্ধারিত) 19:০৭ ১০১*-০৪] ০.-1$211 
আছে, যা থেকে ওদের কারোই পরিত্রাণ নেই! 














£৯ ৮9 /৯ 


৪১992499১০5 





৫৯. এ জনপদ (ও তার অধিবাসীরা) যখন (আল্লাহ ।*-12 1৭4 * ০" ৮11 
তায়ালার) সীমা লংঘন করেছিলো তখন আমি তাদের 1 অতল পেত 5 


নির্মল করে দিয়েছি, তাদের ধ্বংসের জন্যে আমি গর ঈ৪০ পরত 
একটি দিন ক্ষণ নির্দিষ্ট করে রেখেছি। $|৩০৪*৮৪/৬]0 9 











৬০. (হে নবী, তুমি এদের মুসার ঘটনা শোনাও 
যখন মুসা তার খাদেমকে বললো, যতোক্ষণ পর্য 
আমি দুটো সাগরের মিলনস্থলে না পৌছবো, ততোক্ষণ 
পর্যন্ত আমি (আমার পরিকল্পনা থেকে) ফিরে আসবো 
না, কিংবা (প্রয়োজনে) আরো দীর্ঘ সময় পর্যন্ত আমি 
চলা অব্যাহত রাখবো! 











৯৩ পাপা & পা পানী েব্পা 


৬১. যখন তারা উভয়ে (সেই প্রত্যাশিত) দুটো 17517 21 
সাগরের সংগমস্থলে এসে পৌছলো, তখন তারা ০৯৪৯ চারে না 


উভয়েই তাদের (খাবাবের জন্যে রাখা) মাছটির কথা [52 51 এ ৫05 
ভুলে গেলো, অতপর মাছটি সুড়ংয়ের পথ করে ৪০ ৬ 
সাগরে চলে গেলো। 














৬২. যখন তারা দু'জন আরো কিছু দূর এগিয়ে গেলো 14752 12141 112 
তখন সে তার খাদেমকে বললো, (এবার) আমাদের নি 1951501 £-2] 6 |)9৯৮৮5 


নাশতা নিয়ে এসো, আমরা এ সফরে সত্যিই ভারী ক তু ৯০০ এন 
্রান্ত হয়ে পড়েছি। ৪৮০61616১6০ ০০ ৫৪1 ০৪ 











৬৩. সে বললো, তুমি কি দেখোনি, আমরা রি রি 
যখন শিলাখন্ডের পাশে বিশ্রাম করছিলাম, তখন ” ৪৯০] এ বাটি 


মাছের কথা আমি ভুলেই গিয়েছিলাম, (আসলে) 28 1 
শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে যে, আমি তার 4125 2 21 ০ 
কথাটা স্মরণ রাখবো, আর সে (মাছটি)ও কি ,3 ৭1” দঃ এপ্স তা 
আশ্চর্যজনক পদ্ধতিতে নিজের পথ ধরে সাগরের 82765 ৮১১1০ [০১৫]| 
দিকে নেমে গেলো। 














৬৪. সে বললো (আরে), এই তো হচ্ছে সে (জায়গা), 7 মে [5০ 
যার আমরা সন্ধান করছিলাম, অতপর তারা নিজেদের 1০7) ৮৮৮ 15 








৬৫. এরপর তারা (সেখানে) আমার বান্দাদের 
মাঝ থেকে একজন (পুণ্যবান) বান্দাকে পেলো, ০416-56-58 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৩৯ ৬///%4.210001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 
যাকে আমি আমার অনুগ্বহ দান করেছি, উপরন্তু) * 

তাকে আমি আমার কাছ থেকে (বিশেষ) জ্ঞানও ০৮০ 

শিখিয়েছি। 














৬৬. মুসা তাকে বললো, আমি কি তোমার অনুসরণ * 

করতে পারি, যাতে করে (আল্লাহ তায়ালার কাছ ০১) 

থেকে) যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু ₹১-৮ ₹ ৯15 
অংশ তুমি আমাকে শেখাতে পারো । 1১) ০ 


৬৭. সে বললো (হাঁ পারো), তবে আমার সাথে থেকে লা ডে 
(তো) তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। গু ১০ (৮ £ 




















৬৮. (অবশ্য,) যে বিষয়টি তুমি (জ্ঞান দিয়ে) আয়ত্ত _ 0৮৯5 
করতে পারোনি তার ওপর তুমি ধৈর্য ধরবেই বা কি করে? 








৬৯. সে বললো, আল্লাহ তায়ালা যদি চান তাহলে তুমি 
আমাকে ধৈর্যশীল (হিসেবেই) পাবে, আমি তোমার 
কোনো আদেশেরই বরখেলাফ করবো না। 











৭০. সে বললো, (আচ্ছা) যদি তুমি আমাকে অনুসরণ 
করোই তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু 
জিজ্ঞেস করবে না, যতোক্ষণ না সে কথা আমি 
তোমাকে বলে দেবো! 


৭১. অতপর তারা দু'জন পথ চলতে শুরু করলো । 27512 
নেদীর পাড়ে এসে) উভয়েই একটি নৌকায় আরোহণ £ 22০8০11০201 ৫1৯2 ০০18160 


করলো, (নৌকায় উঠেই) সে তাতে ছিদ্র করে 171" ₹৫%৫৫1 রর 
দিলো; লা বি পা তাতে ছিদ্র এ ০৫০০ 
করে দিলে যেন এর আরোহীদের তুমি ডুবিয়ে দিতে 2 ৮৪ 
পারো, তুমি তো সত্যিই এক গুরুতর (অন্যায়) কাজ 91" নি ৩ 
করেছো! 

৭২. (মুসার কথা শুনে) সে বললো, আমি কি (2 ৫০৮2-5০1| “শা 
তোমাকে একথা বলিনি যে, আমার সাথে থেকে তুমি ০ ০১] 0০10 
কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। 
































৭৩. সে বললো, আমি যে (কথা) ভুলে গেছি সে *+ ৮ * 
ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না এবং (এ 

ব্যাপারে) আমার ওপর বেশী কঠোরতাও আরোপ 

করোনা। 


৭৪. আবার তারা উভয়ে পথ চলতে শুরু করলো, , 
(কিছু দূর গিয়ে) তারা উভয়ে এক (কিশোর) বালককে * 
পেলো, (সাথে সাথে) সে তাকে হত্যা করে ফেললো, 
(এটা দেখে) সে বললো, তুমি তো কোনোরকম " 
হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবনকে বিনাশ 
করলে! তুমি (সত্যিই) একটা গুরুতর অন্যায় কাজ 
করে ফেলেছো! 























পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৪০ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহ্‌ফ 


৭৫. সে বললো, আমি কি তোমাকে (একথা) বলিনি চুগ্র রি র্ি রত 
যে, তুমি আমার সাথে (থেকে) কখনো ধৈর্য ধরতে 9০91 109০8 
পারবে না। গঠিত পা রা 








8 


৭৬. সে বললো, যদি এরপর একটি কথাও আমি ২০ রি 40210 5 
তোমাকে জিজ্ঞেস করি, তাহলে তুমি আর আমাকে ১ ৯১৯৮ 95৩৪ ৬৪ এ ৩ 
তোমার সাথে রেখো না, (অবশ্য এখন তো) তুমি ++ ৮2 

আমার পক্ষ থেকে ওযর পেশ করার (প্ান্ত)-সীমায় ০ 

পৌছে গেছো । 











৭৭. তারা দু'জন আবার পথ চলতে শুরু করলো । +*৫ 4" দা 91216217 
কিছুদূর এগিয়ে) তারা জনপদের অধিবাসীদের কাছে ৪ এ এ 1০5 এ 
পৌছলো, (সেখানে পৌছে) তারা (সেখানকার) রাযি ॥৪71225, 

অধিবাসীদের কাছে কিছু খাবার চাইলো, কিন্তু তারা (০১৯৯২ ৩127 সিন | 
তাদের উভয়ের মেহমানদারী করতে অস্বীকার করলো, ৮১৪ ০) ১% ১ 11 ০০1৯9 
অতপর সেখানে তারা একটি পতনোনুখ প্রাচীর | বত ৩2 চি 
(দেখতে) পেলো, সে প্রাচীরটাকে সোজা করে দিলো, এ এ০০ ০০-৪০৫০৩ গা 002০9 
মূসা বললো, ছুমি চাইলে চো এ কাজের ওপর কিছু ” 1 
পারিশ্রমিক গ্রহণ করতে পারতে! রি 














৭৮. সে বললো (বেশ), এখানেই তোমার আমার 


১৪১১ ৮2281751328 
মধ্যে বিচ্ছেদ হেয়ে গেলো, কিন্তু তার আগে) 2905৯5181৩5 


/ 0 8৯১ পা ডি পাঠ তি তা পাও পটি ৬ পা সটিপা 


যেসব ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে এট ৫৮৭৯৪694905 ৬০৭ 





পারোনি-তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে 7 
চাই। ও1১৯০ 





৭৯. (প্রথম ঘটনাটি হচ্ছে,) নৌকা সম্পর্কিত, মুলত) ৮ +*৮ ৩৮৫11 * হার ক 

তা ছিলো কয়েকজন গরীব মানুষের (মালিকানাধীন), ৩০1০৯ ৩৮ ০০১৬ ডা ্ 
তারা (এটা দিয়ে) সমুদ্রে (জীবিকা অন্েষণের) 7122 চিজ দা 1 
কাজ করতো, কিন্তু আমি (নৌকাটিতে ছিদ্র করে) রি ০ ডিল ০1 
তা ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, (কারণ) তাদের 2৯৯০ ০০০৮5 81522 
পেছনেই ছিলো (এমন) এক বাদশাহ, যে (ক্রটিবিহীন) * চি 
যে নৌকাই পেতো, তা বল প্রয়োগে ছিনিয়ে নিতো । ৪144 

















৮০. (আর সে) কিশোরটি (-র ঘটনা হচ্ছে) তার ৯৩৯০০ পারত ৩৮ 
পিতামাতা উভয়েই ছিলো মোমেন, আমি আশংকা ৬৯--০৪ *92া 026৮1511115 
করলাম, (বড়ো হয়ে) সে এদের দু'জনকেই (আল্লাহর) এতে ক ৮৮০০৮ নি ৯ 2৮ ৮৮ 
নাফরমানী ও কুফুর দারা গ্রভাবানিত করে দেবে, 1955910৮৯৮ ৪8১১৭ ০৮558 

















৮১. আমি চাইলাম তাদের রব তার বদলে তাদের এ )৮₹ শরণ ৮০ দ্ী এর তর 
(এমন) একটি সন্তান দান করবেন, যে দ্বীনদারী ও 425 1১৭৮ ৪2১ 0৮108 0105905 
রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে তার চাইতে বেশী পহ০ ০ পোজ 

ভালো (প্রমাণিত) হবে। ৪1৯১ 45989 854 








. (সর্বশেষ প্রাীরটি (-র ঘটনা! টনি 
না টা ফিল দুটি ভীম 9 150০1 ৮৮৫ ৮৮210801681 পি 


এর নীচেই তাদের জন্যে (রক্ষিত) ছিলো (প্প্ত) 1212 424401৫1545 04 
ধনভান্ডার, ওদের পিতা ছিলো নেককার ব্যক্তি, £ (৮১921 0591৮81১454 009 


পারা ১৬ কা-লা আলাম ৩৪১ ড////.210012180906117101001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহ্‌ফ 


রা টি বি ক রা জিপি 015) ১105 
বা করো আনু টে আসার ০5) 5 825 23৯ 
রা ১১754 রা 00790 ০১,৫১০ 55 415859 
ককের বাহে কালা মার নখে 1৮০5৩ 
থেকে) ধৈর্য ধারণ করতে পারছিলে না! 

















রা ররর 


৮৩. (হে নবী,) এরা তোমাকে যুলকারনায়ন সম্পর্কে 92 21 210 

জিজ্ঞেস করবে, তুমি বলো, (হ্যা) আমি (আল্লাহর ০) ডল ৮১ | ১০ রী নবীর 
বি বি রণ ্ 87 ৯9/৯১/৯০০৮ পাপা 
ডি যা নে তা থেকে (সে) বিবরণ তোমাদের 1১4১ 4৩ € রর ] 1 











৮৪. আল্লাহ তায়ালা বলছেন,) আমি যমীনের বুকে পাল পু [হ্ড-1হ 
তাকে ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে (এর 9৫০০ 19 ৬৯১ & ] 
জন্যে) সব উপকরণও দান করেছিলাম, 1০82 











৮৫. অতপর সে আরেক অভিযানের পেছনে রন িভ 
বেরুলো। ৪৮৮৯ ১ 








৮৬. (চলতে চলতে) এমনিভাবে সেসূর্যের অস্তগমনের পপ ৯৮ পণ) 
জায়গায় গিয়ে পৌছলো, সেখানে গিয়ে সে সূর্যকে ০৩৭ ০-১। ০০০৯৫191০-- 
(সাগরের) কালো পানিতে ডুবতে দেখলো, তার পাশে পরিজ ৭2 রি 
সে একটি জাতিকেও (বাস করতে) দা ০-5 ৩৯3০ 22৮ এ & ৮১৯? 
বললাম, হে যুলকারনায়ন, (এরা তোমার অ দুপা * বু এ 
তারা খারাপ কাজ করলে), তুমি (তাদের) শাস্তি দিতে ০১%8০1 ০৬০6961108৫ ০5 
পারো অথবা (ভালো কাজ করলে) তাদের সাথে তুমি নর 

সদয় ভাবও গ্রহণ করতে পারো । 

















৮৭. সে বললো (হ্যা), এদের মাঝে যে করবে ও £ ৭৮ 4৮2 ৮,৯৮০ 
তলা সেবা জিত তাকে 3503১5০০০09 
(যখন) তার মালিকের দিকে ফিরিয়ে নেয়া হবে 1 বু পভ পপ এত 0) ০ 
(তখন) তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। 91১, 162282589)4145 

















৮৮, (অপরদিকে) যে ব্যক্তি (আল্লাহর ওপর) ++ পা ৯৩ আলি 
ঈমান আনবে এবং নেক কাজ করবে, তার জন্যে গা” 451০0 ০৮৪০ ৩৬০19 
(আখেরাতে) থাকবে উত্তম পুরষ্কার, আর আমিও তার চট চি রি ও 

সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একাত্ত সহজ 1) ০2 ০98৮9545 


ঙ্ ১০০ 


(ও নম্র) ব্যবহার করবো; ৫1১4 


1 7১-০/ 








৮৯. অতপর সে আরেক অভিযানের পেছনে পপ পপর আও 
বেরুলো। ১ 





£৬ পা পাপ্র্ণা 


৯০. এমনকি চেলতে চলতে) সে সূর্যোদয়ের স্থানে 1242 ] ৮০০ রম মি 
গিয়ে পৌছলো, তখন সে সূর্যকে এমন এক জাতির ১০৯১০০১ তাজ টি 


ওপর (দিয়ে) উদয় হতে দেখলো; যাদের জন্যে তার 9১9১ ৬০-০০-০৯৯৮ [9 এ 
(উত্তাপ) থেকে (রক্ষার) কোনো অন্তরাল আমি সৃষ্টি 
করে রাখিনি । ৫13 


পারা ১৬ ক্বী-লা আলাম ৩৪২ ৬//$/.810021808091171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহফ 


৯১, (ুলকারনায়নের ঘটনা) এরকমই (ছিলো) তারকাছেযা ৪ 21110111822 
ছিলো আমার কাছে সে সম্পর্কিত সব খবর (মজুদ) আছে। ০৯ ৩9 ৩৫ 





/ 
চা 








৯২. অতপর সে আরেক (অভিযানে) পথে বেরুলো। ভা শ্ৈ 





৯৩. এমনকি (চলতে চলতে) সে দু'টো প্রাচীরের পপ পি পতি) 
মধ্যবর্তী স্থানে গিয়ে পৌছলো, দুই পর্বতের মধ্যবর্তী ৬০৯১৬২১০১৫1? 1০2 


স্থানে (পৌছে) সে এমন এক সম্প্রদায়ের লোকদের প ৯০ 
পেলো, যারা (যুলকারনায়নের) কোনো কথাই (তেমন) শু % 9৮4 95368, 5 (০235১ 




















বুঝতে পারছিলো বলে মনে হলো না। 

৯৪. তারা (বিভিন্নভাবে তাকে) বললো, হে ৯৯৫৭ দু 
যুলকারনায়ন, নিসন্দেহ ইয়াজুজ মা'জুজ হচ্ছে যমীনে 6১৯ $৩1৬৫১৪11671515 
চন 8 টিক১৮, ০০৪ ৩৯%। এ ০১১০7৫১৯ 
জন্যে) আমরা কি তোমাকে (এ শর্তে) কিছু “কর* ,--*৮ 2৮ পে প্রঞিত পাট এপ ৪ 

দেবো যে, তুমি আমাদের এবং তাদের মাঝে একটি 2 ৫০৯6 ৩৫ 55 ৫ ০৫ 


প্রাচীর বানিয়ে দেবে। 9182 টু 














৯৫. সে বললো (করের প্রয়োজন হবে না, কেননা), ৯7১7০ ডিভি ৯ ০০ ০০০৮৮ 
আমার রব আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই ৩৮১ 0৮5 9) এ ০০০০৪ 


(আমার জন্য) উত্তম যো, শারীরিক) শি ছারা 81234224724: 02858, 











৯৬. তোমরা আমার কাছে লোহার পাতগুলো নিয়ে রি 
এসো অতপর তা দিয়ে প্রাচীর তৈরীর কাজ শুরু ৪4 249415০৪901 
হয়ে গেলো); যখন মধ্যবর্তী ফাকা স্থানটি (দুটো 18. ছি 
পর্বতের) সমান হয়ে গেলো, তখন সে তোদের) ৫. তো এ ৬০১] ভগ 
লক্ষ্য করে বললো, তোমরা (হোপরে) দম দিতে এ 8১১ 051 ০5, 10419 
থাকো; অতপর যখন তা আগুনকে উত্তপ্ত করলো, ৮৪ 
(তেখন) সে বললো, (এখন) তোমরা আমার কাছে 1১০ 
(কিছু) গলানো তামা নিয়ে এসো, আমি তা এর ওপর 

ঢেলে দেবো । 




















৯৭. অতপর (বিপর্যয় সৃষ্টিকারী দলের) লোকেরা তার 19০16: 159 5958৭ রা 19161 55 
ওপর (আর) উঠতে সক্ষম হলো না- না তারা তা কি 
ভেদ করে (বাইরে) আসতে পারলো! ৪0৯ 4 





৯৮. যুলকারনায়ন বললো,) এগুলো আমার মালিকের 21৮ 151%€ * এড ৭» ৪৮*০14* শা 
অনুগ্হ, কিন্তু যখন আমার মালিকের ওয়াদা (মতো রা না রি এ নে ঢা 
কেয়ামত) আসবে, তখন তিনি তা চূর্ণ বিচুর্ণ করে 09) ০০991495945 রর 9 ০০9 
একাকার করে দেবেন, আর আমার মালিকের ওয়াদা 

হচ্ছে সত্য ওয়াদা; $৫2 














৯৯. (কেয়ামতের আগে আবার) আমি তাদের 4, জা 3529 ৯০ পু নিত (2742 
দলে দলে ছেড়ে দেবো, তারা (সমুদ্রের) ঢেউয়ের ৮১৪ ০০ 9 95০97 ০৮৮৯ 05909 
আকারে একদল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে, 


পারা ১৬ ক্ী-লা আলাম +৩৪৩ ৬//$/.8100121808091171017001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সরা আল কাহ্‌ফ 


যখন শিংগায় ফুৎকার দেয়া হবে তখন তাদের 12855518552 চা 
সবাইকে আমি একত্রিত করবো, 35 ০23 ১১11 & € 





১০০. _ (সেদিন) আমি জাহান্নামকে তোর) ৯৮17৮ ৮৪ 8৫1804540৯৫ 
অবিশ্বাসীদের জন্যে (সামনে) এনে হাযির করবো, 89592020472 2055 








১০১. যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে 8৩ পি লট ৯ পাট 
আবরণ পড়ে ছিলো, তারা (হেদায়াতের কথা) শুনতেই ৩2৪65 ০৫ 29 


উপ পা ডি ৩9ি/৯ পা ভি পা £৯ ০ পাপা /৯ 


পেতো না। 5455585555৩ ? 








১০২. কাফেররা কি এ কথা মনে করে নিয়েছে, মান ০55 

তারা আমার বদলে আমারই (কতিপয়) গোলামকে 3৯০৭ ০1255৫58911 ০ 
অভিভাবক বানিয়ে নেবে, (আর আমি এ ব্যাপারে 

তাদের কোনো জিজ্ঞাসাবাদই করবো না) আমি 

কাফেরদের মেহমানদারীর জন্যে 














,) তুমি বলো, আমি কি তোমাদের 
এমন লোকদের কথা বলবো, যারা আমলের দিক 
থেকে আসলেই ক্ষতিগ্রস্ত; 














১০৪. (এরা হচ্ছে) সেসব লোক যাদের সমুদয় ৯০০৮৩ দু ৮*দ 
চেষ্টাই এ দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে, অথচ তারা 5, 
মনে মনে ভাবছে, তারা ঝি ভালো কাজই করে ৯ প ৯৩ 2০ ৮ ডর তিতা ৯ ৮০৩ 








১০৫. এরাই হচ্ছে সেসব লোক, যারা তাদের * টি 
মালিকের আয়াতসমূহ অস্বীকার করে এবং ০০9 ৮4৪০৫ 399 ও 
(অস্বীকার করে) তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও, *”1+* ধান তি তারি 

ফলে ওদের সব কর্মই নিষ্ষল হয়ে যায়, তাই কেয়ামতের চে 3০0০০৯505 
দিন আমি সি জন্যে ওযনের কোনো 352. র ৪710 











১০৬. এটাই জাহানাম! (এটাই) তাদের (যথার্থ) ১০৫৭৮ ০ 0০৮৮০০০০৮77 

পাওনা, কেননা তারা স্বেয়ং অরষ্টাকেই) অস্বীকার 19১ (৮-১৮৯-৯ঠাঠিন ১ 
করেছে, (উপরন্তু) তারা আমার আয়াতসমূহ ও ৮০০৮৪ 11 শিক কদ্।ত 
(তার বাহক) রসূলদের বিদ্রপের বিষয় হিসেবে গ্রহণ 195 04799 ৮1 19০19 
করেছে। 

















১০৭. (অপরদিকে) যারা (আল্লাহ তায়ালার ওপর) ০:০০5০০158 
ঈমান এনেছে এবং (সে অনুযায়ী) নেক কাজ করেছে, -০4-০111952915:21 9101 
তাদের মেহমানদারীর জন্যে 'জান্নাতুল ফেরদাউস" 52 চপ ৬ ৯ ৯? 
(সাজানো) রয়েছে। গ ১৯ ৩/9১১৯/| ৯৯1 ০০৬ 














১০৮. সেখানে তারা চিরদিন থাকবে, তারা সেখান থেকে (অন্য পি পা ৯৯৮ 
কোথাও যাওয়ার জন্যে) জায়গা বদল করতে চাইবে না। গু 9১02 0985 1০ ০8০1০ 











১০৯. (হে নবী,) তুমি বলো, আমার মালিকের *₹  " 
(প্রশংসার) কথাগুলো (লিপিবদ্ধ করা)-এর জন্যে যদি ০) ৪৫15 1৫০ ১৯211 0৫51 48 
সমুদ্র কালি হয়ে যায়, তাহলে আমার মালিকের কথা 854 
(লেখা) শেষ হওয়ার আগেই সমুদ্র শুকিয়ে যাবে, ০৮1৫ 6556005১৯11 652 








এমনকি যদি আমি তার মতো (আরো) সমুদ্রকে [৯ দপর্পা ৯ এপ 
(লেখার কালি বানিয়ে) সাহায্য করার জন্যে নিয়ে 915৩4 4125 ৯:919052) 
আসি (তবুও) । 

পারা ১৬ কা-লা আলাম ৩৪৪ ড////.210012180906117101001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সূরা মারইয়াম 


১১০. (হে নবী,) তুমি বলো, আমি তো তোমাদের ৪1 7*-৮*£75 ৬ রুপ খা ছি। 72 
মতোই একজন মানুষ, তবে আমার ওপর ওহী নাধিল ০ (১৪৭-৪৩০ ঘা] ক 
হয়, (আর সে ওহীর মূল কথা হচ্ছে), তোমাদের 0৮৫০৮ ১৮19 411-7৫8110-7 
মাবুদ হচ্ছেন একজন, অতএব তোমাদের মাঝে যদি 5. _ 4. ৯৫০, তি পিএ, 
কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে, সে যেন (0০ ১০০ 03৯৯5 49) 9081 19৯95 
(সব সময়) ভালো কাজ করে, সে যেন কখনো তার ্ পর্বটি র্চ ্ ৯০০ পর 
মালিকের এবাদাতে অন্য কাউকে শরীক না করে। 114) ৪১৩৪ ০/১24%9 


























১. কা-ফ হা-ইয়া আঈন ছোয়া-দ। 








ডা (হে নবী, এ হচ্ছে) তোমার মালিকের অনুগ্রহের এ লে পাসিণা পাপা পাঠা ৮০9, 
(কথাগুলোকে) স্মরণ (কেরা), যা তিনি তার এক অনুগত নু 0১ ৮০৯০ 45) ০৮৮৯১ 35১ 
বান্দা যাকারিয়ার ওপর (প্রেরণ) করেছিলেন_ 











৩. যখন সে একান্ত নীরবে তার মালিককে তি. ₹ (৮, ০৮112 
ডাকছিলো। ৮৯০ 914 42) ১০১] 








৪. সে বলেছিলো, হে আমার রব, আমার হাড় ” এ.” (2172291211৭ 
সত্যি সত্যিই দুর্বল হয়ে পড়েছে এবং (আমার) মাথা ০:11 ০22 571559 


(5১724 ৮ পাপা 


শুত্রোজ্বল হয়ে গেছে (তুমি আমার দোয়া করুল ৮%৮191755 ০৮1১| 52819 
করো), হে আমার রব, আমি তো কখনো তোমাকে রস 
ডেকে ব্যর্থ হইনি! 











শা 








৫. আমার পর আমি আমার পেছনে পড়ে থাকা 
আমার ভাই বন্ধুদের (দ্বীনের ব্যাপারে) আশংকা 
করছি, (এদিকে) আমার স্ত্রীও বন্ধ্যা হয়ে গেছে, 
একান্ত তোমার কাছ থেকে তুমি আমাকে একজন 














৬. যে আমার উত্তরাধিকারিত্ব করবে_ উত্তরাধিকতৃ £ 
করবে ইয়াকুবের বংশের, হে (আমার) রব, তুমি 
তাকে একজন সন্তোষভাজন ব্যক্তি বানাও । 








৭. (আল্লাহ তায়ালা বললেন,) হে যাকারিয়া, আমি ০৮+ | পাকি এল 
তোমাকে একটি ছেলে (হওয়া)-র সুখবর দিচ্ছি, তার এ ৬৮ 2 চিঠি ই রা 


নাম (হবে) ইয়াহইয়া, এর আগে এ নামে আমি 21৪ 215“. ৭1251, 1৩ 
কোনো মানুষের নামকরণ করিনি । 0৮ ৩ ০4 0২৯ চস 








12 /)-2-৩ এর এ 





৮. সে বললো, হে আমার রব, আমার ছেলে হবে “দা. 225 ০12 ৪. ০০ 
কিভাবে, আমার স্ত্রী তো বন্ধ্যা এবং আমি নিজেও ও29শ ৬/:9৮855% (915১ 
| 


রে 


০9 উপ ভিপি 


পা িসিরিরা নিয়া সন 9055 ১:৮1 ৩০০০2 ৩৪ 


3 








পা ডেপাপাপা ০০ 


৯. আল্লাহ তায়ালা বললেন (হ্যা), এটা এভাবেই (হবে), গু « ছি 
তোমার রব বলছেন, এটা আমার জন্যে নিতান্ত সহজ কাজ, রুই 





5) 01550142015 





পারা ১৬ ক্বী-লা আলাম ৩৪৫ //$/.8100121808091171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সূরা মারইয়াম 


শা পটি ডিপ পা 2 


আমি তো এর আগে তোমাকেও সৃষ্টি করেছিলাম- 73 41$+127%3 «. 2 
(তখন) তুমিও তো কিছুই ছিলে না! (৯ 5০৮19 ০ ৪৮ /২৪০, 959 














১০. সে বললো, হে আমার রব, আমাকে (এ জন্যে ঢাল ্রেক্রু লন 
কিছু) একটা নিদর্শন (বলে) দাও; তিনি বললেন মনা ০351০ স্টা ১০৪ 
হ্যা), তোমার নিদর্শন হচ্ছে, (সুস্থ থেকেও) তুমি - 0০14 এ 
ক্রমাগত তিন রাত মানুষদের সাথে কোনোরকম 0 ০4৫০০] 129 
কথাবার্তা বলবে না। 











১১. অতপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির ট্রাকে 
লোকদের কাছে এলো এবং ইশারা ইংগিতে তাদের 5০511 24595086, ১৪ % 


বুঝিয়ে দিলো, তারা যেন সকাল সন্ধ্যা (আল্লাহ ৮৮১০১৮০৬৩৪৪ ৮০ 
তায়ালার) পবিভ্রতা ও মহিমা ঘোষণা করে। ৪১৪ 19৮৮ ৩1০৪০] ৯98 











১২. (এরপর ইয়াহইয়ার জন্ম হলো, সে যখন বড়ো 
হলো, তখন আমি তাকে বললাম,) হে ইয়াহইয়া, 
তুমি (আমার) কিতাবকে শক্ত করে ধারণ করো; 
(আসলে) আমি তাকে ছেলেবেলায়ই বিচার বুদ্ধি দান 


2 














১৩. সে একান্ত আমার কাছ থেকেই হৃদয়ের কোমলতা 
ও পবিত্রতা লাভ করলো; সে ছিলো শ 
একজন পরহেযগার ব্যক্তি, 








না 5 55852152158 
৪৮৮০ 





১৫. তার ওপর শান্তি (বর্ষিত হয়েছিলো), যেদিন  *-০₹ ৪৯৮ « 

তাকে জন্ম দেয়া হয়েছে, (শাস্তি বর্ষিত হবে সেদিন)- 9৮4 [379 51919 5৮5৮125 
যেদিন সে মৃত্যু বরণ করবে এবং যেদিন পুনরায় সে উত ০৮৯৪ প্*তত 
জীবিত হযে নরুখিত হবে। ৮৮৯ ০৯৮৪ [59 








১৬. (হে নবী,) এ কিতাবে তুমি মারইয়ামের কিছু + 5:21 31 707 ৫118 212 
কথা স্মরণ করো। (বিশেষ করে সে সময়ের কথা-) -০০৯০13 টা ৩] ১৫১9 
যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে $৮55 12 2121০ 











১৭. অতপর লোকদের কাছ থেকে (নিজেকে আড়াল 1277%74-3 ». ৫৫52 
করার জন্যে) সে পর্দা করলো। আমি তার কাছে পি 3০1০৫39১০০৫ 
আমার রূহ (জিবরাঈল)-কে পাঠালাম, সে পূর্ণ ৭৮৫81৯০17৮1 
মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করলো । ৪852 15: [গা 02৮5 ০9) 9) 














১৮. সে বললো (হে আগত ব্যক্তি), তুমি যদি (আল্লাহ *। ৮/* 2৮এর মিএ। ৯ এ) 
তায়ালাকে) ভয় করো, তাহলে আমি তোমা (-র 01 ১০ ৮৮১১] 95 
উরি দয়াময় (আল্লাহ তায়ালা)-এর কাছে ১৪ ৫ 














১৯. সে বললো, আমি তোমার মালিকের & 
পাঠানো দূত (আমি এসেছি), 93520 গা. 281৭8 


পারা ১৬ ক্বী-লা আলাম ৩৪৬ ড/////.810008175080917101001.010 








৯৯ওয়াকফে লায়েম »| * 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সুরা মারইয়াম 
যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। 9০৫ঠ1৮8 এ -০% 














২০. সে বললো (এ কি বলছো তুমি)! আমার ছেলে অছ € | ০৮০ 
হবে কিভাবে, আমাকে (তো আজ পর্যন্ত) কোনো এ ৮1809942 চি] 


পু শর্পও করেন, আর না আমি বলো জসতী 365 এটি 565 মতা 

















২১. সে বললো হ্যো), এভাবেই (হবে), তোমার ₹ ৪ * 2 
রব বলছেন, তা আমার জন্যে খুবই সহজ কাজ ০ ৬৮5৫৪ 7) ০8০ ১৫40৫ 
এবং আমি তাকে মানুষদের জন্যে (কুদরতের) একটি €(৪৬ দু ৯৭? 

কে দে জন হজে এ ০:5০255৩43010 5058 19 
মানুষ) বানাতে চাই, (মূলত) এটা ছিলো (আমার ৪১৫০ ।+*012: 
পক্ষ থেকে) এক স্থিরীকৃত ব্যাপার । ৪৮8 1১৭ 549 

















২২. অতপর সে তাকে (গর্ভে) ধারণ করলো এবং তাকে প্ঠ পাটি প্র দিপা পাপা 
সহ সে দূরে (কোনো) এক জায়গায় চলে গেলো । ৪০25 1054582)6 বশর 








২৩. তারপর তার প্রসব বেদনা তাকে এক খেজুর লু 
গাছের নীচে নিয়ে এলো। সে বললো, হায়! ৯8৩5৫০৭০০৪০ 


এর আগেই যদি আমি মরে যেতাম এবং আমি - ৯2 
যদি মোনুষদের স্মৃতি থেকে) সম্পূর্ণ বিশ্থৃত হয়ে ০০28216৯৫55 ০০ ই ৬০ 


যেতাম! 














২৪. তখন একজন (ফেরেশতা) তাকে তার নীচের 
দিক থেকে আহ্বান করে বললো (হে মারইয়াম), তুমি 
কোনো রকম দুঃখ করো না, তোমার রব (পিপাসা 
নিবারণের জন্যে) তোমার (পায়ের) নীচে একটি 
(পানির) ঝর্ণা বানিয়ে দিয়েছেন, 

















২৫. তুমি এ খেজুর গাছের কান্ডকে তোমার দিকে (১ 6 টি ঢ] 2 ] রি 
নাড়া দাও, (দেখবে) তা তোমার ওপর পাকা ও তাজা 18১৯১ 1 ১৯5 


0 এ 156) এ 











২৬. অতপর (এ গাছের) খেজুর তুমি খাও, (এ চারা ডিয়ার হো 


ঝর্ণার) পানীয় পান করো এবং (সন্তানের দিকে ১59 ০ 9 ০ 
তাকিয়ে) চোখ জুড়াও, যখনি তুমি মানুষদের ,” চিট কির, ডি 
কাউকে দেখবে তাহলে বলবে, আমি রহমান আন্মাহ ০2:০১ 4 পে 
তায়ালার নামে রোযার মান্নত করেছি (এবং এ (9%11-4615 [০9০ ৬৯১0 ০০১০২ 
কারণে) আমি আজ কোনো মানুষের সাথে কথা ০ টি 2 
বলবো না। 


হ(১০ 
নি 




















২৭. অতপর সে তাকে (নবজাতককে) কোলে বহন ০+₹৯প॥ 
করে তার জাতির কাছে ফেরে) এলো; লোকেরা -১০ 
(তোর কোলে সন্তান দেখে) বললো, হে মারইয়াম, 

তুমি তো সত্যিই এক অদ্ভুত কান্ড নিয়ে এসেছো । 














২৮. হে হারূনের বোন (একি করলে তুমি)? তোমার ৪17” 

পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিলো না, তোমার £ টা টিনা এ ৩৫৮০ ৩১১ রি 
মাতাও তো চোরিত্রিক দিক থেকে) কোনো খারাপ চি দি 
(মহিলা) ছিলো না! 

পারা ১৬ ক্বী-লা আলাম ৩৪৭ ৬//$/.8100121808091171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সূরা মারইয়াম 


২৯. সে তার (কোলের শিশুটির) দিকে ইশারা করলো *” ৮72৮2? 
(এবং বললো তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে 12 


একেই জিজ্ঞেস করো); তারা বললো, আমরা তার 
সাথে কিভাবে কথা বলবো, যে (এখনো) দৌলনার 
শিশু! 














৩০. (এ কথা শুনেই) সে (শিশুটি) বলে ওঠলো 
হ্যা), আমি হচ্ছি আল্লাহ তায়ালার বান্দা। তিনি 
আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী 
বানিয়েছেন, 

















৩১. যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে 
(তার) অনুগ্রহভাজন করবেন, তিনি আমাকে নির্দেশ 
দিয়েছেন, যতোদিন আমি বেঁচে থাকি ততোদিন 
যেন আমি নামায প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান 
করি। 














৩২. 25 নিরব দি 
থাকি, (আল্লাহর শোকর) তিনি আমাকে নাফরমান 1 5 045৯2 চি, 9০119 1১5 
৪৮৪2 


্ে 











৩৩. আমার ওপর (আল্লাহ তায়ালার বিশেষ) ০ ৯78৮৮৫ এ ৪৯৮ ৪০1 

প্রশান্তি- যেদিন আমি জন্মগ্রহণ করেছি, প্রশান্তি ০০9০589১91905 (৮০৮1-119 
(থাকবে) সেদিন, যেদিন আমি (আবার) মৃত্যুবরণ র্ এ যা 
করবো এবং মৃত্যুর পরে) যেদিন জীবিত অবস্থায় ও ৮৯০৮৯ | 99 











পুনরুথিত হবো । 
শা পাঠ পা টি 








৩৪. এ হচ্ছে মারইয়াম পুত্র ঈসা, আর (এ হচ্ছে চি এ), 
টা পভ এট 


কবি, বি 








৩৫. তোরা বলে, সে আল্লাহ তায়ালার সন্তান, কিন) , প+*2, 3৯০ ১4/0৫12 
সন্তান গ্রহণ করা আল্লাহ তায়ালার কাজ নয়, তিনি ১95 তা 8 


নী 


(এ থেকে) অনেক পবিব্র; তিনি যখন কোনো কিছু ৫৮৫ 41019 (051 দাড় 
করতে চান তখন শুধু বলেন হিও? এবং সাথে সাথেই +৭ ্ঠ ০:৯5 
তা “হয়ে যায়”; € এ) 














৩৬. অবশ্যই আল্লাহ তায়ালা আমার রব এবং ।4" ০৯ ০৯ (পু & 90৮৮ ৯ ৩ পু 
তোমাদেরও রব, অতএব তোমরা সবাই তারই 3০ ১৮9০০১৮৪৪১9 523 401 ০19 
গোলামী করো; আর এটাই হচ্ছে সরল পথ । ৪২০০৪ 2০ 





৩৭. এরপর (তাদের) দলগুলো নিজেদের মাঝে “৮ োডেং টিিভার 
(মোরইয়াম পুত্রকে নিয়ে) নানা মতানৈক্য সৃষ্টি করলো, 02 ৩৩৮৭ ৩৫০৫ 


£৯ শঠিপাপা্ পা /ি ড্এ 


অতপর (যারা আল্লাহ তায়ালার ঘোষণা) অস্বীকার 
করলো তাদের জন্যে রয়েছে (কেয়ামতের) কঠিন 94৮85[ ৯ ৩০৫০ ০ 19১ ৩০45 


দিনের দুর্ভোগ । 








৩৮. যেদিন এরা আমার সামনে এসে হাযির হবে, সেদিন (2%+%121072 ॥ 
তারা ভালো করেই শুনবে এবং ভালো করেই দেখতে পাবে, এ [98 ,১০০৮৪৪৫পশা 


পারা ১৬ ক্ী-লা আলাম +৩৪৮ ৬//$/.810012180809171017001.019 











)২211০ ৩২০৩১1২৪১৪৫ 


-84 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সূরা মারইয়াম 


কিন্তু আজ এ যালেমরা (না শোনা ও না দেখার ভান ৮৪ 
করে) সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হয়ে আছে। এ 015 & 15) 09811 54) 








৩৯. (হে নবী,) সেই আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি _ +* লিক বাত 
এদের সাবধান করে দাও, যেদিন (বিচারের চূড়ান্ত) একথা! ০2৪ )1 85০41 9 ৮৪১৩৪ি 
সিন্ধান্ত হয়ে যাবে । (এখন তো) এরা এ ব্যাপারে ৯০2০ ২ এ পাটির ৪৩ ৯০৩ 
গাফলতে (ডুবে) রয়েছে, ওরা (আন্মাহর ওপরও) শু 9০৪ ১০১9 2০ & ৪৯9 
দিল আনছেন 








০. নিসন্দেহে (এ) পৃথিবীর মালিক আমি এবং তার পাস্তা টি পাতা পা ৯ পাটি ্ 
পন খা কিছু ছে সেসবেরও, আর তারা সবাই প৬25১812০স 


আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। € €) 9৯৯9৭ ৮119 











৪১. (হে নবী, এ) কিতাবে তুমি ইবরাহীম (এর 012 2%(87৮০191 78৫1 
ঘটনা)-কে স্মরণ করো, বাই সে ছিলো এক এ ০০০ 13529 
সত্যবাদী নবী। ৪৮৮১১ ৪০০ 











৪২. যখন সে তার পিতাকে বললো, হে আমার পিতা, 12 (27 ডে পি 

০০ এ 5 
তুমি কেন এমন একটা জিনিসের পুজা করো, যে এ টা? ০. 1 
দেখতে পায় না, শুনতে পায় না, না সে তোমার ০539১০256০৯ 


কোনো কাজে আসে। টি 
৪91৮ 


্ে 











৪৩. হে আমার পিতা, আমার কাছে (আল্লাহ তায়ালার 


সৃষ্টি রহস্য সম্পর্কে) অর ৮০১90502535 05০০ 


কাছে আসেনি, অতএব তুমি আমার কথা শোনো, (615৮ 4951 :৪৮81৪ ঞ00৮2 
আমি তোমাকে সোজা পথ দেখাবো । 55 পপ” ্ শু 





৪৮১ 





৪৪. হে আমার পিতা (আল্লাহর সে জ্ঞানের মূল কথা “1 *5 
হচ্ছে), তুমি শয়তানের গোলামী করো না; কেননা ০৮০1 ০1, ৮81 এ 5০৪ 


শয়তান হচ্ছে রহমান আল্লাহ তায়ালার না-ফরমান। 2 ৮১১/0৫ 








৪৫. হে আমার পিতা, আমার ভয় হচ্ছে, (সে গু টি 
না-ফরমান শয়তানের গোলামী করলে পরম দয়ালু) ০০16০ ৫০০ ৩০০ টির ০৪ 


রহমান-এর কোনো আযাব তোমাকে স্পর্শ করবে, 1০011 7+৮4 185 
(জরা মিচ সী হয়ে মানে 519 55০10 0505 ৬০৯। ০5 














৪৬. সে বললো, হে ইবরাহীম, তুমি কি (আসলেই) _০* টি 2 

আমার দেব দেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছো, ৪৮৯১৭ (| ০2০০১ ০9006 
যদি তুমি এসব কিছু থেকে ফিরে না আসো তাহলে » ৯০৯ পডত০দদ ০৯৫৯ 
অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করবো, (১১৯-০19 ০৯১ 47--৮ ৩ 
(বেঁচে থাকতে চাইলে) তুমি চিরতরে আমার কাছ (81 
থেকে আলাদা হয়ে যাও। €) 

















৪৭. সে বললো (আচ্ছা), তোমার প্রতি আমার ++ 217৮:১৮* রণ ৯ 1৩ 2 
সালাম, (আমি তোমার কাছ থেকে আলাদা ০0529 03১০০ ০৩০৫০৮০ ৭ 
হয়ে যাচ্ছি; কিন্তু) আমি আমার মালিকের কাছে 
তোমার জন্যে মাগফেরাত কামনা করবো; 
পারা ১৬ কী-লা আলাম +৩৪৯ ৬//$/.8100121808091171017001-.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সুরা মারইয়াম 
অবশ্যই তিনি আমার প্রতি অতিশয় মেহেরবান। ০ 201 











৪৮. আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে 
যাচ্ছি এবং আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে তোমরা 

যাদের ডাকো তাদের সবার কাছ থেকেও (আলাদা ৯ ০৩ তা 
হয়ে যাচ্ছি), আমি তো আমার মালিককেই ডাকতে [তি ০9১ মর 5 


থাকবো, আশা (করি) আমার মালিককে ডেকে আমি ৪৮8৪ (85 
কখনো ব্যর্থকাম হবো না। 

















৪৯. অতপর যখন সে সত্যিই তাদের কাছ থেকে পৃথক 8০০ ৯ পাটি ০০৯ পাশা ছি প্লাক আরশি 
নট [ 
হয়ে গেলো এবং (পৃথক হয়ে গেলো তাদের থেকেও) ৬9১ ৬৮০ ১9০৯৯ 9-৮৯1১৭511 5 


পা উিিউিপাপা প18 স্টিল নে 


যাদের ওরা আল্লাহ তায়ালার বদলে ডাকতো, তখন ১৫ ৮ ০, 20-21 40555, 
আমি তাকে ইসহাক ও (ইসহাক পুত্র) ইয়াকুব দান টিটি উঠ ৩. 
করলাম; এদের সবাইকেই আমি নবী বানিয়েছি। ৪৮৮) ০২০৯ 




















৫০. আমি তাদের জন্যে আমার (আরও) অনেক * টপ পল *এ ৯ পা 1দতত 
অনুগহ দান করেছি এবং তাদের আমি সুউচ্চ নাম যশ ৮৪1৮-৯9-৯১ ৩৮০৮৪ ০১99 


সি $45595055 





৫১. (হে নবী,) তুমি (এ) কিতাবে মুসার ঘেটনা) 212পৃদু।), 7*. 4৫11 821 
স্মরণ করো, অবশ্যই সে ছিলো একনিষ্ঠ বোন্দা), সে ০) ০ (৮৮9০ প৮৪11 8729 


ছিলো রসূল-নবী। 9৮৮৯49239৫5 ৮১০ 











৫২. আমি তাকে তুর" পোহাড়ের) ডান দিক থেকে ৮*৮ রি রি 
ডাক দিলাম এবং গোপন তথ্য (সমৃদ্ধ কথা) বলার ৬১৫1) ৬১ ৩ )9 


প্ -21 আতপ 


জন্যে আমি তাকে আমার নিকটবর্তী করলাম । ৪1০ £:+82 














৫৩. আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারূনকে 2 নি রি ৮৪ পাতা শা 
নবী বানিয়ে তাকে (তীর সাহায্যকারী হিসেবে) দান 9১ ৪ ] 12০৮৯) ০ 2 
করলাম । ৪1৯? 


হি 











৫৪. (হে নবী,) এ কিতাবে তুমি ইসমাঈলের (কথাও) রা 12 ০5 
স্মরণ করো, নিশ্যয়ই সে ছিলো যথার্থ প্রতিশ্রুতি ০ 4 ৩০১০] ৩০0 3509 


পালনকারী, আর সে ছিলো রসূল (ও) নবী, ৪1৮55) 009 95211 3০ 








৫৫. সে তার পরিবার পরিজনদের নামায (প্রতিষ্ঠা » ৪ %৫২]| 891০1152151 5215 042 
করা) ও যাকাত আদায় করার আদেশ দিতো, (উপরন্তু) 8১1১ চা 
সে ছিলো তার মালিকের কাছে একান্ত পছন্দনীয় ব্যক্তি । ৪৮৮১০ 49) ০5 059 














৫৬. €হে নবী,) তুমি এ কিতাবে ইদরীসের (কথাও) 712 পু 5522 
স্মরণ করো, সেও ছিলো একজন সত্যবাদী নবী | এ 4515 ১০২3১1৮411৬ 58019 





উঠ ও 2 ৩ 


৪ ৮৮১ 12১০ 





ক্র প্রা 91 ৯পাপা তি 


৫৭. আমি তাকে উচ্চ মর্ধাদায় সমাসীন করেছিলাম । 9৮420৫০2)9 





৫৮. এরা হচ্ছে সেসব নবী (রসূল), যাদের ওপর ৮এ* 1748 পদ ত৮ 
হি ৬০৮৪০ 24152008071 এএাগা 


পারা ১৬ ক্-লা আলাম ৩৫০ //$/.810012180809171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সূরা রা 


আদমের বংশোদ্ভূত, যাদের তিনি (মহাপ্রাবনের সময়) টিটি ৮5 ১২] 
নুহের সাথে নৌকায় আরোহন করিয়েছেন এরা চি ঢি2১১০০ ৃ 
তাদেরই বংশের লোক, (এদের কিছু লোক) ইবরাহীম 3 ১0821919-০৯921 2838 ০5৪, 29 
ও ইসরাঈলের বংশোদ্ভূত, (উপরন্তু) যাদের তিনি //৮ চির 
হেদায়াতের আলো দান করেছিলেন এবং যাদের তিনি নি 019152৩2 ৬5 
মনোনীত করেছিলেন (এরা তাদেরই অন্তরভূক্ত); যখনি ০11৮ দত 
এদের সামনে রহমান আল্লাহ তায়ালার আয়াতসমূহ 21৩৯ 12৫ ৬০৯১] শা ক 
তেলাওয়াত করা হতো তখন এরা রহমান আল্লাহ 

তায়ালা)কে সাজদা করার জন্যে ব্রন্দনরত অবস্থায় 





























যমীনে লুটিয়ে পড়তো । 


৫৯. তাদের পর (তাদের অপদার্থ) বংশধররা এলো, 1 তাত 
তারা নামায বরবাদ করে দিলো এবং (নানা) পাশবিক ১ ৯০৯৫৬2 

লালসার অনুসরণ করলো, অচিরেই তারা (তাদের এ) 92811195239 8911 
গোমরাহীর (পরিণাম ফলের) সম্মুখীন হবে, ২৯০ কঃ ০ 


€ 128 ০9818 














৬০. কিন্তু যারা তাওবা করেছে, ঈমান এনেছে তি নু 
এবং নেক কাজ করেছে (তাদের কথা আলাদা), এ, 5০420520296 


তারা জান্নাতে প্রবেশ করবে, (সেদিন) তাদের ওপর ৫1 ৮2৫০ পপ এ ৮৯০০ ৮০ 
কোনোরকম যুলুম করা হবে না। ৪1৮5 ৫০৭ ১9241 ০9০৭ 














৬১. স্থায়ী জান্নাত এমন এক বস্তু যার ওয়াদা দয়াময় 2205 1৮1 022 তু 
আল্লাহ তায়ালা তীর বান্দাদের কাছে গায়ব করে রেখে ৮ ০০০১১] 02202], ৪০০২ 


দিয়েছেন; অবশ্যই তার ওয়াদা পূরণ হয়েই থাকবে । 9৮553290331,55810 











৬২. সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে *ঞ্ণ,1” 2 
না, (চারদিকে থাকবে) শুধু শান্তি (আর শান্তি); ০০৪19 12311920509 
সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্যে (নিত্য নতুন) 9155298580৮) 





রেষেকের ব্যবস্থা থাকবে । 
ডু. ০০৮, তা 


৬3, এ হচ্ছে জারাত, আমার বানানের সাঝে যারা (44125 হাতে 
তাকওয়া অবলম্বন করেছে আমি শুধু তাদেরই এর 5৩৮০৬১১9055 | 417 





£৯ পা 


অধিকারী বানাবো । বির 





পাপা পা 


৬৪. (ফেরেশতারা বললো, হে নবী,) আমরা কখনো ”*+₹1” 22 
তোমার মালিকের আদেশ ছাড়া (যমীনে) অবতরণ 60589) ১61 925 


করি না, আমাদের সামনে পেছনে যা কিছু আছে, যা এ রর নো 
কিছু আছে এর মধ্যবর্তী স্থানে, তা সবই তো তার 9০ 13০5৮21091085159 এ 
জন্যে, মূলত) তোমার মালিক (কখনো কাউকে) ৪ ৮৮৫4০) রী 
ভূলে থাকেন না, 











৬৫. তিনি আসমানসমূহ ও যমীনের রব এবং (তিনি 12172 
রব) এদের উভয়ের মাঝে যা কিছু আছে (তারও), 1০৮০০০৯১819] ০০) 
অতএব তোমরা একমাত্র তারই গোলামী করো, তার 4 ?1* ১2952] লতি 
গোলামীর ওপরই কায়েম থাকো, তুমি কি তার সম রি ৩ 1 ১৪০19 ডি? 
(-গণসম্পন্ন এমন) কোনো নাম জানো (যার, তুমি বি । 
করবে!) টু 


পারা ১৬ ক্-লা আলাম ৩৫১ //$/.8100121808091171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সুরা মারইয়াম 


৬৬. (কিছু মূর্খ) মানুষ বলে, (একবার) আমার মৃত্যু 7১24 টি ০128 
হলে আমি কি জীবিত অবস্থায় (মাটির ভেতরে থেকে) 521০5519150 3 159 


মননাগিত হবো? ৪৮৫১ 











-1 টিপা ৫ 


৬৭. (এ নির্বোধ) মানুষটি কি চিন্তা করে না যে, এর 115”. 2:15 219 
আগে তো আমিই তাকে সৃষ্টি করেছি; অথচ সে তখন ০১৬০৭, ৩ 315325 


কিছুই ছিলো না। 018৯০ 17৮09 











৬৮. অতপর তোমার মালিকের শপথ, আমি ও? 751 1) ০5৮৩ * পর্ণ শি 
অবশ্যই এদের একত্রিত করবো, (একত্রিত করবো) শা ০০৮৮৪] 19-৮৩+১০-৯-4 ৪ 
শয়তানদেরও, অতপর এদের (সবাইকে) হাটু গাড়া 802৯০: ০ ঢা * ৮ ১৯ এপ 
অবস্থায় জাহান্নামের চারপাশে এনে জড়ো করাবো ৮ ৮৯৪ ০৯-০৯১১৭ 











৬৯. তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্য তা 5৯02৮ ৮. পরশ এ 
থেকে দয়াময় আল্লাহ তায়ালার প্রতি যারা সবচাইতে ১ ০০ পা 2৪ গত 
বারা নিিি এরি বন ৪10৩ ৬২০ €ে 











৭০. ওদের মধ্যে যারা (জাহান্নামে) নিক্ষিপ্ত হবার অধিকতর লা 
যোগ্য, আমি তাদেরকে সবার চাইতে বেশী জানি। 9৮150৫)5209১72০5 











৭১. তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না, 515 হু তাত ১০ + 
যাকে (জাহান্লাম)-এর ওপর দিয়ে পার হতে হবে না, 2৫8০9 20911 


এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সিদ্ধান্ত । ৪1৮৯ 





৭২. (এ সময়) আমি শুধু ওসব মানুষদেরই পার + % এ ০2৩ 
করিয়ে নেবো যারা তাকওয়া অবলম্বন করেছে, 36591582৪৬1 ৩৯8 


যালেমদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে ি 
দেবো। ওম (3 ০৪1 | 

















লু 


রা 2 -০৩া1 পা না] ৯72 পাপ পা নি 


৭৩. তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ (119 .০.:421224 ০1-৪5-8195 


তেলাওয়াত করা হয়েছে, তখন যারা কুফরী করেছে 
তারা ঈমানদারদের লক্ষ্য করে বলে, (বলো তো) (5,1০1 ০৪০41। 7291 
আমাদের উভয় দলের মাঝে কোন্‌ দলটি মর্যাদায় রাতে ক 
শ্রেষ্ঠতর ও কোন্‌ দলের মাহফিল বেশী শানদার! 90০১ ৬০৯19 0৬০ ১৪৯ ডল ১51 











৭৪. (অথচ) ওদের পূর্বে কতো (শানদার মাহফিলের পাটির ৯০86৯ 9০ ৯ শাটিতু এাটিবদির উঠা 
অধিকারী) মানবগোষ্ঠীকে আমি নির্মল করে দিয়েছি, ৬1৯ 2১১ ৩০৮৪ 0141৮69 


যারা সহায় সম্পদে এ (এদের চাইতে) অনেক শ্রেষ্ঠ 91৫2) ছা 








চপ 2৮9 টিপাটিপা শা 


৭৫. (হে নবী, এদের) বলো, যে ব্যক্তি গোমরাহীতে 2১0 2320-0 $০৩৬০০৪ 
(নিমজ্জিত) থাকে, তাকে দয়াময় আল্লাহ তায়ালা টির 

অনেক টিল দিতে থাকেন- যতোক্ষণ না তারা সে 12190 012 ছা ৬০৯১ 
(বিষয়)-টি (স্বচক্ষে) প্রত্যক্ষ করবে, যে বিষয়ে তাদের ৮৯:৪৭ 
সতর্ক করা হচ্ছে হয় তা (আল্লাহ ায়ালার) শাস্তি, 5821411519 4১1651111.993558 


12 শ্ছে | ৯ পা পা ভি পিপি পা পা পরা 


নতুবা হবে কেয়ামত, তারা অচিরেই একথা জানতে ,৮.৮%7৪ 
রা ০9১৩ 3165 
পারবে, কোন্‌ ব্যক্তি মর্যাদায় নিকৃষ্ট ছিলো এবং কার 190 টিভি 


হত হিযাছিনা 1৩৯ 
পারা ১৬ কী-লা আলাম ৩৫২ //$/.810012180809171017001-.019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সুরা মারইয়াম 


৭৬. (এর বিপরীত) যারা হেদায়াতের পথে চলে, ₹+।৯4 নত 
আল্লাহ তায়ালা তাদের হেদায়াতের পরিমাণ বাড়িয়ে ০ (90-2১1 ০3120 ০8১9 


2১৩৮9 ০০118 ৩ 


দেন; (হে নবী,) তোমার মালিকের কাছে তো 21৮ 4* 
স্থায়ী জিনিস হিসেবে (মানুষের) নেক আমলই হচ্ছে 43) 935০স্এু্া একটাও 


সর্বোৎকৃষ্ট পুরঙ্কার- পাবার দিক থেকে যেমন (তা রা 
ভালো তেমনি প্রতিদান হিসেবেও (তা) উত্তম । 91১১* ১৯৯৪ 19 


শে রা পা শরণ পাট শট & পা পা পাপ 


৭৭. তুমি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছো কি- 11$2 1 ০১1 
যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে, ০ ১৪2৮5০৬1০2৮ 


জহির সর 16995 ০০494 


৭৮. সে কি গায়বের কোনো খবর পেয়েছে? না , 9]1 55 611 811 061 
দয়াময় আল্লাহ তায়ালার কাছ থেকে (এব্যাপারে) সে $ প প 














৮০ ০5/১৮ ০, 
































ক ডিপ 





কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে! ৫1৪০ 





৭৯. না কখনো নয়, যা কিছু সে বলে আমি তা লিখে “ 02955 1825 
রাখবো এবং সে হিসেবেই (কেয়ামতের দিন) আমি ০৮৮ ৪55 পভ 3৫ 
তার শাস্তি বাড়াতে থাকবো, $13251621 














৮০. সে (তার শক্তি সম্পর্কে) যা কিছু বলছে ৫ ৫৮17 পর বুভ 
(একদিন) আমিই হবো তার অধিকারী, আর সে 915 ০০59 091 459 
একাকী (অবস্থায়ই) আমার কাছে (ফিরে) আসবে। 


৮১. এরা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে অন্যদের |৭ 7৫21 21 | ৬5 (9৫517 
মানাল অনওরা টির জন্যে জীরিবাকারী ঠ: ১০০19 


হতে পারে, তি 


৮২. কখনো না; (কেয়ামতের দিন) এরা (বরং) 7242 £ ধারা জর 
৫ | তাদের এবাদাতের কথা অস্বীকার করবে, এরা 5+989-25 ই . 


পব| (সেদিন) তাদের বিপক্ষ হয়ে যাবে। 81৩5 সা 
৮৩. ছে নবী,) তুমি কি লক্ষ্য করোনি, আমি ++” রঃ 
(কিভাবে) কাফেরদের ওপর শয়তানদের ছেড়ে দিয়ে 2 ইঠতেছোছেনে 
রেখেছি, তারা (আল্লাহ তায়ালার বিরুদ্ধে) তাদের উট ৮ -০0-০৮ ৮৯ 1 / 
ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছে, গ1)1০১১9) ৩৭১81 


৮৪. তুমি এদের (আযাবের) ব্যাপারে কোনো রকম ৮1 2৮৫) ৮ ৯৫ 
তাড়ানুড়ো করো না; আমি তো এদের (ধ্রংসের) গু 892৮2 ০৯১৮৮ , পা 0৯৯6১ 


দিনটিই গণনা করে যাচ্ছি, 
৮৫. সেদিন আমি তাকওয়া অবলম্বনকারী বান্দাদের ০৪ 4৪০ 





















































সম্মানিত মেহমান হিসেবে দয়াময় আল্লাহ তায়ালার শু 81659৬০১১11 এ ০ম ১8০ 
কাছে একত্রিত করবো, 


. আর না-ফরমানদের জাহান্নামের দিকে তৃষ্তার্ত এ টিহেরেত 
(উটের ন্যায়) তাড়িয়ে নিয়ে যাবো, 9 $13১9-০ &ু! জট] ১১৮59 











৮৭. (সেদিন) কোনো মানুষই (আল্লাহ তায়ালার »% 5 ৮ পরপর ৯১০ চিতা পা 
দরবারে) সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না, ১২০ ১৯1 ৬ 21 22৬1 ০94০০ 
তবে যদি কেউ দয়াময় আল্লাহ তায়ালার কাছ 

পারা ১৬ ক্বী-লা আলাম ৩৫৩ ৬/৬/৬48100181780809171017001-019 














1৩1২21৮০ ৩২2৭১11২৪২৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সূরা ত্বা-হা 


থেকে (কোনো) প্রতিশ্রুতি গ্রহণ করে থাকে তেবে এ ৯1৯ 
তাভিন্ন কথা)। €1০৪০ ৬০৯১] 











৮৮. (এ মূর্খ) লোকেরা বলে, দয়াময় আল্লাহ তায়ালা পনি 3৮7 
সন্তান গ্রহণ করেছেন; €1০19 ৬০৯১|| ৬৯119109 








৮৯. এটি অত্যন্ত কঠিন একটি কথা, তোমরা যা 


2৮৬ পা ০৯০9৮ £৯ পাপা 


(বানিয়ে) নিয়ে এসেছো, 1১1 ৪০৪ ০৪ 





৯০. (এটা এতো কঠিন কথা যে) এর কারণে ৭ টা পা পুলা ০০115 ০152 
আসমান ফেটে পড়ার উপক্রম হবে, যমীন বিদীর্ণ ++ ৩১০৯০৪ ০০১৮ ১০ 
রত এবং পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে 9132101১৯৫5 ০০৭ 








৯১. (এর কারণ হচ্ছে,) এরা দয়াময় আল্লাহ তায়ালার ৪1019 ৬৯১1 1955 এ 


জন্যে সন্তানের কথা বলেছে, 





৯২. (অথচ) সন্তান গ্রহণ করা দয়াময় আল্লাহ &। পন 4৪ 1৪11 * ১০৭ 
তায়ালার জন্যে কোনো অবস্থায়ই শোভনীয় নয়। ৩1৩79 ০৯০৬ এ ৬৯১০ ০০৪ 








৯৩. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে, তাদের যে ্ 115 ১:৮৮ ডে 
মাঝে কিছুই এমন নেই যা (কেয়ামতের দিন) দয়াময় ১৮৯১319১৪৮1 ৯৬০ ০ 
আল্লাহ তায়ালার সম্মুখে তার অনুগত হিসেবে উ ৮. গ৯0 
17158886885 8162৬550221 











৯৪. তিনি (তার সৃষ্টির) সব কিছু (কড়ায় গন্ভায়) গুনে ছা 552- 
তার পূর্ণাংগ হিসাব রেখে দিয়েছেন; শ1০০৮১০2-৪ টড 





৯৫. কেয়ামতের দিন এদের সবাই নিসংগ একাকী রয়ে ররর 
অবস্থায় তার সামনে আসবে । ৪1১১১ 2০৪11 [5৭ এ ৮59 








৯৬. যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে 1) 4 7:70551% হদ্। হ 
এবং নেক কাজ করে, দয়াময় আল্লাহ তায়ালা ৯৮০11915919 8১] 1 
অচিরেই তাদের পরস্পরের জন্যে ভালোবাসা ভ৮ ০18» ০০ এ ৯৩৮ 
করে দেবেন। ঢ 1১9 ০০৯)]1-৮০] 0৯তপি 











৯৭. আমি তো (এ কোরআন)-কে তোমার ভাষায় ,,”৬+০1, 371)2) 1 
সহজ কেরে নাধিল) করেছি, যাতে করে তুমি এর 42১7 2800 0৮ 


দ্বারা- যারা (আল্লাহ তায়ালাকে) ভয় করে তাদের এ রর 
(জান্নাতের) সুসংবাদ দিতে পারো এবং (দ্বীনের 91১-/0595 42১১-39 ০১০] 
ব্যাপারে) যে জাতি (খামাখা) ঝগড়া করে, তাদেরও 

তুমি (এ দিয়ে) সাবধান করে দিতে পারো । 














৯৮. তাদের আগেও আমি বহু মানবগে ষ্ঠ কে ধ্বংস ঢ 57৮ 2৫ ৯০০ ৯০4৭৫ ১17 * 2 
করে দিয়েছি, তাদের একজনেরও কোনোরকম অস্তিত্‌ ০০5 0১895 ০৫০১ ০৬৮9 


কি তুমি এখন অনুভব করো, না শুনতে পাও এদের শ 








(চলার) কোনো ক্ষীণতম শব্দও? €1১5১-৮৪ ৮৮৮91 ০৯1 ৬০৫৪০ 





১. তাহা, 








২. ছহে নবী,) আমি কোরআন এজন্যে নাযিল করিনি ২, 88271211৪21 রি 
যে, তুমি (এর দ্বারা) কষ্ট পাবে, ০ ৯৪০] 013201 ০৮০04% 
পারা ১৬ ক্বী-লা আলাম ৩৫৪ ৬//$/.8100121808091171017001.019 








২৪ওয়াকফে লাষেম 


0২21৩ ৩২০১1২৪১৬ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সূরা ত্বা-হা 


৩. বরং এ (কোরআন) তো হচ্ছে কেষ্ট থেকে মুক্তি 
পাওয়ার) একটি (উপায় ও) নসীহত মাত্র- সে ব্যক্তির 











জন্যে, যে (আল্লাহ তায়ালাকে) ভয় করে, 
শার্শা ৮9৮৯ নে 


৪. (এ কিতাব) তার কাছ থেকে অবতীর্ণ, যিনি যমীন রঃ ৮1125 ৬, 
ও সমুচ্চ আকাশসমূহ সৃষ্টি করেছেন; রি ০ রে 


ও] 














৫. দয়াময় আল্লাহ তায়ালা মহান আরশে সমাসীন এপ) 
হলেন। 952১1 ০০১ & ০৮ 





৬. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে, যা কিছু 12 রি ৮০ রি 
আছে এ দুয়ের মাঝখানে এবং যমীনের অনন্ত গভীরে, 5৩১৫1 রি পু 


(সবই) তার জন্যে ও ৮১৪ ০০৪০9 ০৮ 





৭. (হে মানুষ,) তুমি যদি জোরে কথা বলো হ ০9 প্ঠিপা 2াডে তা 
তা (যেমন) তিনি শুনতে পান, (তেমনি) গোপন ১০1 ৮ 415 005810১5৯61 
কথা- (বরং) তার চাইতেও গোপন যা- তাও তিনি ৫ 














পি ৮*১৮০৯১৮৮4/86-817151 








ত € বি র 1:7০ -2 2 পা 
নর বা তোমার কাছে কি মুসার কাহিনী চি 








১০. (বিশেষ করে সে ঘটনা-) যখন সে কিছু £ এ 

আগ্তন দেখতে পেলো, অতপর সে তার পরিবারের 

লোকজনদের বললো, তোমরা (এখানে অপেক্ষায়) ”৮£ পিজা মিধপু 17 এ ৭৭ 
থাকো, হা আমি (কিছু) আগুন দেখতে পেয়েছি, সম্ভবত ০৮৮৮ ০০৫৩7 1) শি 
তা থেকে কিছু আগুনের টুকরো আমি তোমাদের কাছে 

নিয়ে আসতে পারবো, কিংবা আগুনের পাশে আমি ৪ ৩৪১৮] & ওইঠি 
(পথঘাট সংক্রান্ত) কোনো নির্দেশ না পেয়ে যাবো! 























১১. অতপর সে যখন সেম্থানে পৌছলো তখন তাকে 1 ৯০৪ ৮ ৫ 
ডাক দিয়ে বলা হলো, হে মুসা; & (০৪ (39) ০1 





১২. নিশ্চয়ই আমি, আমিই হচ্ছি তোমার রব, তুমি 14155 6030 5) 19 চে] 
তোমার জুতো দুটো খুলো ফেলো, অবশ্যই তুমি 
পবিত্র “তুয়া” উপত্যকায় আছো; 











১৩. আমি তোমাকে (নবুওতের জন্যে) বাছাই করেছি, 
হীর মাধ্যমে বলা হচ্ছে তা 








১৪. আমিই হচ্ছি আল্লাহ তায়ালা, আমি ছাড়া দ্বিতীয় 
কোনো মাবুদ নেই, অতএব তুমি শুধু আমারই 
এবাদাত করো এবং আমার স্মরণের জন্যে নামায 
প্রতিষ্ঠা করো । 














১৫. কেয়ামত অবশ্যই আসবে, (একটি সুনির্দিষ্ট সময় 

পর্যন্ত) আমি তা গোপন করে রাখতে চাই, যাতে করে 

প্রত্যেককে (সেদিন) নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিদান 

দেয়া যায়। 

পারা ১৬ ক্-লা আলাম +৩৫৫ ৬//$/.8100121808091171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সুরা ত্বা-হা 


১৬. যে ব্যক্তি এ দিবসটিকে বিশ্বাস করে না এবং যে নদ তনলযাজান স্নান 
নিজ প্রবৃত্তির অনুসরণ করে, (লক্ষ্য রাখবে) সে যেন [53০82 ১ ৬০ 0৪৮০ ০০৪৩ 
তোমাকেও (বিশ্বাস করা) থেকে কখনো বাধা দিতে 
না পারে, (এমনটি করলে) তুমি নিজেই ধ্বংস হয়ে ও 5১১০৪ ১৯ 19 
যাবে, 








1 পাপা ৮9 1 তা পাশা পা 














১৭. হে মুসা (বলো তো), তোমার ডান হাতে ওটা ৭৯০৭ 2৯০ 
কি? ৪ ৮9০৭ এক 1312 





স্টিপ্রপর পানি প্র 


১৮. সে বললো, এটি হচ্ছে আমার লাঠি, আমি ও টা 
এর ওপর ভর দিই, (আবার কখনো) তা দিয়ে ০০9০৮5162 22০9 


আমি আমার মেষের জন্যে গোছের) পাতা পাড়ি, 
তা ছাড়াও এর মধ্যে আমার জন্যে আরো অনেক 
কাজ আছে। 








৪৬১2, 











১৯. আন্াহ তায়ালা বললেন, হে মুসা, তুমি একে ++5178]112 
(মোটিতে) নিক্ষেপ করো । ৪ ৮৮৪৯২ 1০ 








২০. অতপর সে তা মোটিতে) নিক্ষেপ করলো, সাথে শর ওত তি এ 
সাথেই তা সাপ হয়ে (এদিক ওদিক) ছুটাছুটি করতে ও (৯০ ৪ ৫৪ 158 ৬৪/ 
লাগলো । 











২১. আল্লাহ তায়ালা বললেন (হে মূসা), তুমি একে (১০৯৮০ এ ৫১4512 ওঃ 
ধরো, ভয় পেয়ো না। আমি এখনই তাকে তার ” লীন 
আগের আকৃতিতে ফিরিয়ে আনবো । 


1 /১-০/। পাশা পাঠ 











২২. হে মূসা, এবার) তুমি তোমার হাতটি তোমার 
বগলের সাথে লাগিয়ে রাখো, অতপর (দেখবে) 
কোনো রকম (অসুখজনিত) দোষক্রটি ছাড়াই তা 
নির্মল উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে, এ হচ্ছে (আমার) 
পরবর্তী নিদর্শন । 











২৩. (উদ্দেশ্য হচ্ছে, এর মাধ্যমে) যেন আমি তোমাকে 
আমার বড়ো বড়ো কিছু নিদর্শন দেখাতে পারি । 








২৪. হো, এবার) তুমি ফেরাউনের কাছে যাও, কেননা 
সে (নিজেকে মাবৃদ দাবী করে মারাত্বক) সীমালংঘন 
করেছে। 











২৫. সে বললো, হে আমার রব, তুমি আমার জন্যে 
আমার বক্ষকে প্রশস্ত করে দাও, 











২৬. আমার জন্যে আমার কাজকে তুমি সহজ করে 
দাও, 








২৭. আমার জিহ্বা থেকে (সব) জড়তা তুমি দূর করে 
দাও, 








২৮. যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে, 





২৯. আমার আপনজনদের মধ্য থেকে (একজনকে) মানি ডু যান 
আমার সাহায্যকারী বানাও, ৩ ০০ 521১729০৯৯9 








৩০. হারূন হচ্ছে আমার ভাই (তোকেই বরং তুমি ০০52 
আমার সহযোগী বানিয়ে দাও), শু (551 59১১ 


পারা ১৬ কা-লা আলাম ৩৫৬ ড////.210012180906117101001.019 








11২2115 ৩২০৭১11২৪১৬ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সূরা ত্া-হা 
৩১. তার দ্বারা তুমি আমার শক্তি বৃদ্ধি করো, 


£৯ ০9 ১ 


ও &3)95321 











৩২. তাকে আমার কাজের অংশীদার বানিয়ে দাও, & ঠ্টে ্ 28589 








৩৩. যাতে করে আমরা তোমার অনেক পবিত্রতা ও 5 ০7৮ এ+ ৯5 
মহিমা ঘোষণা করতে পারি, $172৫ ০০০ ৫৫ 








৩৪. তোমাকে বেশী বেশী স্মরণ করতে পারি; এ রে 








৩৫. নিশ্চয়ই তুমি আমাদের (কার্যক্রমের) সম্যক পপ হাহ 





৩৬. তিনি বললেন, হে মুসা, তুমি যা কিছু চেয়েছো 
তা (সবই) তোমাকে দেয়া হলো। 








৩৭. আমি তো (আগেও) একবার (অলৌকিকভাবে 
তোমার প্রতিপালনের ব্যবস্থা করে) তোমার ওপর 
অনুগ্বহ করেছিলাম, 











৩৮. যখন আমি তোমার মায়ের কাছে একটি ইংগিত 
পাঠিয়েছিলাম, (আসলে) সে (বিষয়টি) ইংগিত করে 
বলে দেয়ার মতো (গুরুতৃপূর্ণ) বিষয়ই ছিলো, 














৩৯. (সে ইংগিতে বলা হয়েছিলো) তুমি তাকে জন্মের 

পর ফেরাউনের লোকদের কাছ থেকে বাচানোর জন্যে প ০৪৪ 0815 ৪51 & ৯3 ১৪ এ 
একটি) সিন্দুকের ভেতরে রেখে দাও, অতপর তাকে ০4১ ১০7 এ ০৭ 
(সিনদুকসহ) নদীতে ভাসিয়ে দাও, যেন নদী তাকে ৪১০ ০১০1০৮০4125 201 & 
(ভাসাতে ভাসাতে) তীরে ঠেলে দেয়, (আমি জানি) ১৯০ ৯তটিপি ৪০০০ ৯৬৪ ০৩ 
একটু পরেই তাকে (এমন এক ব্যক্তি)- উঠিয়ে নেবে 1০ ০০৪৪195419929 ০১9০ 
যে আমার দুশমন এবং তারও দুশমন; €হে মুসা,) আমি ৭১৯৮1 ত*ত17ছ এন দুঁজত০ 
আমার কাছ থেকে (ফেরাউন ও অন্য মানুষদের মনে) (০০ ঞে 9০ ৫5৮০ 4১৮ 
তোমার জন্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, যেন ্ 

তুমি আমার চোখের সামনেই বড়ো হতে পারো । 





























8০. যখন তোমার বোন (নদীর তীর ধরে) চলতে » 5০. 2৮ 2৯ পাপু প 
রা ৮ 25123108৮58 3 
বললো ক তোমাদের একথা বলে দেবো, কে *-০ ৮১০ ৪ পা পাপা পিকে তত ৮ র্ট 
এর লালন পালনের ভার নিতে পারবে, (তোরা তোমার ৩৫ এ] এ০+০৮-0৫ ৭০০ &$ 
প্রতিপালনের প্রস্তাবে রাষি হয়ে গেলো); এভাবেই [”৫% প রা 
আমি তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে ফিরিয়ে 1256 4০1582 ৯ 05৯5 9152) 
আনলাম, যাতে করে তার চোখ জুড়িয়ে যায় এবং ক্র ১ -9-2 শি? ৬ তানি 8 
(তোমুকে রি) মে মেন চির নার স্মরণ ০ 1095 এ 5039 ৮811 ০০ ০৯৩ 

করো,) যখন তু একজন মানুষকে হত্যা করলে, তত পাত ৯ 

তখন আমি (হত্যাজনিত সেই) মানসিক যন্ত্রণা থেকে -৮০ ১535০23৮৩০ 
তোমাকে মুক্তি দিলাম, (এ ছাড়াও) তোমাকে আমি ॥ ১০৬ 
আরো বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতপর তুমি ৪ ৮৮৮9৭ ৯ ৯ 
বেশ কয়েক বছর মাদইয়ানবাসীদের মাঝেও কাটিয়ে 

এলে! এরপর হে মুসা, আল্লাহর নির্ধারিত সময়েই 

তুমি আজ) এখানে এসে উপস্থিত হলে । 

















রা 














৪১. আমি দৌর্ঘ পরীক্ষা দ্বারা) তোমাকে আমার ০৯714 
নিজের (কোজের) জন্যে প্রস্তুত করেছি। $ ৮5222 ০০2০9 
পারা ১৬ কা-লা আলাম +৩৫৭ ৬/৬/৬/-810018178080817)1017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সুরা ত্বা-হা 
৪২. আমার নিদর্শনসমূহ নিয়ে তুমি ও তোমার ই 

(ফেরাউনের কাছে) যাও, কখনো আমার যেকেরের 

মাঝে শৈথিল্য প্রদর্শন করো না, 








৪৩. তোমরা দু'জন (অবিলম্বে) ফেরাউনের কাছে চলে 
যাও, কেননা সে মারাতকভাবে সীমালংঘন করেছে, 











৪8৪. তোমরা তার সাথে নর কথা বলবে, হতে পারে 1 4১ পা ভব এতে পপাপ এপ 
সে তোমাদের উপদেশ কবুল করবে, অথবা সে 9 ৫০566441218, 
(আমায়) ভয় করবে। 








৪৫. তারা উভয়ে বললো, হে আমাদের রব, আমরা 12” 0” “1 [5910 
৩৫. কাছ মার হেল সা আর ৮5658 0০ / 
কিংবা সে (আরো বেশী) সীমালংঘন করে বসবে । 








৪৬. আল্লাহ তায়ালা বললেন, তোমরা ভয় করো না, ০০5285০82৮৮ 8 
আমি তো তোমাদের সংগেই আছি, আমি (সব কিছু) টি ১ 
শুনি, (সব কিছু) দেখি । 








৪৭. তোমরা উভয়ই তার কাছে যাও এবং (তাকে) বলো, 

আমরা তোমার মালিকের পাঠানো দুজন রসূল, অতএব 

(এ নিপীড়িত) বনী ইসরাঈলের লোকদের আমাদের 

সাথে যেতে দাও, তুমি তাদের (আর) কষ্ট দিয়ো না; / টিভিও টু 

আমরা তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে পে ৫ ৮০119-09) 2 012 এ ০ 
(নবুওতের) নিদর্শন নিয়ে এসেছি; যারা এ হেদায়াতের 124. ০০ 
অনুসরণ করবে তাদের জন্যে (রয়েছে অনাবিল) শান্তি। ও ০০৬1 ৫০ ৬ 




















৪৮. আমাদের ওপর (এ মর্মে) ওহী নাযিল করা 1 714৮7 ৪? 2 
হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে) অস্বীকার & 182101০2995 
করবে এবং যে ব্যক্তি (তার থেকে) মুখ ফিরিয়ে নেবে, পুত ত ভুত ৩ 
তার ওপর (আল্লাহর) আযাব (নাধিল হবে)। € ০4979 ১১৫ ৬৮০ 

















৪৯. (এসব শোনার পর) ফেরাউন বললো, হে মুসা, 1 ৯০1 (শীত পপ প 
কে (আবার) তোমাদের দু'জনের রবঃ €) (5০৯৭ ০৫০) ০৮৪ 06 





রি 





৫০. মূসা বললো, আমাদের রব তিনি, যিনি প্রতিটি ৭1 ৪"? দঃ 
জিনিসকে তার আকৃতি দান করেছেন, অতপর তিনি 28155050৫৮১ ৩1105) 43 


(সবাইকে চলার পথ) বাতলে দিয়েছেন, ডিবি 














৫১. ফেরাউন বললো, তাহলে আগের লোকদের 722 
অবস্থা কি হবে? 9 ৫91 59281 08] 








৫২. মুসা বললো, সে বিষয়ের জ্ঞান আমার মালিকের এ 1৫4১ ? রে 
কাছে (সংরক্ষিত) গ্রন্থে মজুদ আছে, আমার রব ৩555-4 & 99) ৬০০১ ৪ 


কখনো ভুল পথে যান না- না (কারো) কথা তিনি ০৪ এত ৯ ৮০ 
ভুলে যান। ৪ ৮৪9) 











স্টিপ্তি পাপা 


হেদবহাল হলি পা 0210৮ ০১০ ০৫ 05 ৬৩ 


(চলার) জন্যে বহু ধরনের পথঘাটের ব্যবস্থা করে পরুন পতি | ১» 27 
দিয়েছেন, তিনিই আকাশ থেকে বৃষ্টির পানি প্রেরণ (পা প্র 2 (১-০ 
করেন; অতপর তা দিয়ে আমি (যমীন 

ধরনের উদ্ভিদ বের করে আনি। 
পারা ১৬ ক্ী-লা আলাম +৩৫৮ ৬//$/.8100121808091171017001.019 





পাতি পাঠ পাপা 


থেকে) বিভিন্ন ৪ (৮ 40 551019905525 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সূরা তা-হা 


৫৪. তো) তোমরা নিজেরা খাও এবং (যমীনে ৯, ১) 29৮, পাই ৯ তি ৯ 
নি ৯ চরাও; অবশ্যই রি ১০ এ 1912 
বিকে দের জন্যে শিক্ষার) অনে রর 

2১78 16885888555% $ ০৮:4৭ ০৫$ 

















৫৫. (যে যমীনে তোমরা চলো) তা থেকেই আমি 17* ₹ ৯25 417৯: 5£1515125 
তোমাদের পয়দা করেছি, তাতেই আমি তোমাদের (৩--০9-৮০১ (৩৯১9-৮৪-২০ ০ 
ফিরিয়ে নিয়ে যাবো এবং পরিশেষে তা থেকেই আমি 27614 +2০ £৫ 
তোমাদের দ্বিতীয়বার বের করে আনবো । ৪ ৮৮১৯1 ৪)০ ০৫৯১৯ 











৫৬. আমি (ফেরাউন)-কে আমার যাবতীয় নিদর্শন 272 
দেখিয়েছি, কিন্তু ততো সত্বেও) সে (একে) মিথ্যা 959১8485811 280 ও? 








প্রতিপন্ন করেছে এবং অবিশ্বাস করেছে। 


৫৭. (ফেরাউন বললো,) হে মুসা, (তুমি কি) এ 1: 
জন্যে আমাদের কাছে এসেছো যে, তুমি তোমার যাদু [-5)1০০0-১৯] [২2 টি 


(ও তেলেসমাতি) দিয়ে আমাদেরকে আমাদের দেশ + ৯ 2 এ 
থেকে বের করে দেবে। 0258 টস 











পা পর পা 


৫৮. (হা,) আমরা অবশ্যই তোমার সামনে অতপর হি 52 দিশা 
অনুরূপ যাদু এনে হাযির করবো, অতএব এসো ০৯ দা 


পর পটি। এ পু হি ৯ পা পাছ পা £চ পা পর 


তোমার এবং আমাদের মাঝে একটি (মোকাবেলার) ১2 1৯ 24 শি 
ওয়াদা ঠিক করে নিই, যার আমরাও খেলাপ করবো ২9৬ 3 12৮ 2 


না, তুমিও করবে না, (এটা হবে) খোলা ময়দানে- ৪৮৪৮ 0৫০1 














৫৯. সে বললো, হা তোমাদের (প্রতিযোগিতার) 7৪9 224]1 [9 ০83০59. ০5 


ওয়াদা হবে উৎসবের দিন, (সেদিন) মধ্য দিনেই যেন গিিরিতিপ 
লোকজন এসে জমা হয়ে যায়। ৪৫০০ ০০৪৭ 





৬০. (অতপর) ফেরাউন উঠলো এবং যাদু (ও তার 22 2 
সামানপত্র) জমা করলো, তারপর _ প্রতিযোগিতা ৪ (1৮) 5৩৮ ৮৮৯ ০৪০১১ ০95 





দেখার জন্যে) সে (ময়দানে) এসে হাযির হলো । 


৬১. মূসা তাদের বললো, দুর্ভোগ হোক তোমাদের, ,1124225 1 
ভোমরা কখনো আল্লাহ তায়ালার ওপর মিথ্যা 512১৮ 2৩৮১ 01 
অভিযোগ আরোপ করো না, এমনটি করলে তিনি 0596 -১1$5০ ৮৫৮৯০550248 
তোমাদের আযাব দিয়ে ধ্বংস করে দেবেন, (আর) যে রি টা রি নি 


ব্যক্তি মিথ্যা বানায় সে (তো এমনি) ব্যর্থ হয়ে যায়। 











৬২. (মুসার কথা শুনে) তারা নিজেদের পরিকল্পনার এপ ৮৪০৮০ ৮ ০৮৪৫ নি৪৫ পপ 
ব্যাপারে একে অন্যের সাথে মতবিরোধ করলো, কিন্তু ৪ (৪০৯ 1922+2544 19০)-০ 
(এই) সলাপরামর্শকে তারা গোপনই রাখলো । 














৬৩. (ফেরাউনের) লোকজন বললো, অবশ্যই এ 
দুজন মানুষ হচ্ছে (বড়ো) যাদুকর, তারা যাদুর (খেলা) 
দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদের বের করে 
দিতে চায় এবং তোমাদের এ উৎকৃষ্ট জীবনব্যবস্থার রা নটি 
অস্তিত্ই খতম করে দিতে চায় । উ (81 ৮৫57952 05329 














৬৪. অতপর (হে যাদুকররা), তোমরা তোমাদের সব দার মু 2721০ ০5 
যাদু একত্রিত করো, তারপর সারিবদ্ধ হয়ে উপস্থিত 3$9 1551৮8৮৫০21 5৯ 


পাটি পারনি পা 


হয়ে যাও, আজ যে জয়ী হবে সে-ই সফলকাম হবে । ৪ (4০1 ৬০ (91 91 


পারা ১৬ ক্-লা আলাম +৩৫৯ ৬//$/.810012180809171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সূরা ত্বা-হা 


৬৫. তারা বললো, হে মূসা (আগে) তুমি (তোমার /" 
লাঠি) নিক্ষেপ করবে- না আমরা নিক্ষেপ করবো? 





1 2৩ পেন পা ৯০৪০ 


ও (৬০49 954৭ 











৬৬. সে বললো, তোমরাই বরং (আগে) নিক্ষেপ করো, ৫ রি $৮8 £ 3 
যাদুর প্রভাবে তার কাছে মনে হলো তাদের (যাদুর) « সা, | রে 6৩ এ 


রশি ও লাঠিগুলো বুঝি এদিক সেদিক ছুটাছুটি করছে, উ ৪৮০৪7 ০৯১৯ ০৫ এ খর 











৬৭. (এতে) তার অন্তরে কিছুটা ভয় (শংকা) 1 * প€% প পর্ব 
আদ ৩) ৮৮৮9০ 4৪৪ 4০৪ & ০১৯9৪ 





৬৮. আমি বললাম (হে মুসা), তুমি ভয় পেয়ো না, “দুর 2,২০৩ 
অবশ্যই তুমি বিজয়ী হবে । 9 ৫1 0 ০১৪ 808 











৬৯. (হে মৃসা,) তোমার ডান হাতে যে লোঠি) আছে ৪৮০৮ 
তা (ময়দানে) নিক্ষেপ করো (দেখবে,) যা (যাদুর) ০1, ] 55986 এর &6ঠ্াঠি 


খেলা ওরা বানিয়েছে এটা সেগুলোকে গ্রাস করে ৮02০ ২৫ 1 
ফেলবে, মুলত) ওরা যা কিছুই করেছে তা (ছিলো) ০৯০ 32 ২5, ১৯০৮ এল 19০ 
যাদুকরের কৌশল; আর যাদুকর কখনো কামিয়াব হয় 17 ০৯৩ 

















না- যে রাস্তা দিয়েই সে আসুক না কেন! ও 091 ৯ 
৭০, (মূসার লাঠি অজগর হয়ে যখন যাদুকরদের ৩1 ১ ক্প -০০শা পি জ 

সাপগুলোকে গিলে ফেললো) তখন যাদুকররা টপ 151 |৫৯--8০৯-০]। ০৪75 
সাজদাবনত হয়ে গেলো । তারা বললো, আমরা হারূন 1 /১-০৩ তা ঠ০০1 ০ তা 
ও মুসার মালিকের ওপর ঈমান আনলাম। ০ ০৮১2 














টপ পা 


৭১. ফেরাউন বললো, আমি তোমাদের (এ ধরনের) £ " £1 7211 লং চিঠি 
কোনো অনুমতি দেয়ার আগেই তোমরা তার ওপর ০১! ০ রি 1০ 


ঈমান আনলে! (আমি দেখতে পাচ্ছি) সে-ই হচ্ছে ₹১-০-০.] ৫12 ৫12 
তোমাদের গুরু, যে তোমাদের যাদু শিক্ষা দিয়েছে, +“ 1৫ 91৫ রি ৫ 
আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে ০১১৩ ০০-৫৯১9-০৫4০৭1 ৩৪৪১১ 
ফেলবো, তদুপরি আমি তোমাদের খেজুর গাছের কান্ডে ₹ ৪ 7 ৮8 
শুলবিদ্ধ করবো, তোমরা অচিরেই জানতে পারবে ১ ১০0৯ £১৩৯ ডি ৮* 9 
আমাদের (উভয়ের) মধ্যে কার শাস্তি কঠোরতর ও 8০৫ 
অধিক স্থায়ী । ও (859121$2 ওঠা তা ০:27 
































৭২. তারা বললো, আমাদের কাছে যে স্পষ্ট « ৫ ।+ 12 

নিদর্শনসমূহ. এসেছে এবং যিনি আমাদের পয়দা ৩-217:%৯1৯ এ 

করেছেন, তার ওপর আমরা কখনোই তোমাকে দিলা ভি 
প্রাধান্য দেবো না, সুতরাং তুমি যা করতে চাও তাই ০১2 ০০০0 ১2১ ডিরেকে 
করো; তুমি (বড়ো জোর আমাদের) এ পার্থিব জীবন & 

সম্পর্কেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে; 31991189521 535 ৮280 01,৬০ 























পা পরি পা পা ৬ তা 0৮1 


৭৩. আমরা অবশ্যই আমাদের মালিকের ওপর ঈমান [24৮৫ [2 ৬৯৪ )৮-০১০1-০10 
এনেছি, যাতে করে তিনি আমাদের গুনাহসমূহ-(বিশেষ ,॥ মির ১ 


করে) তুমি যে আমাদের যাদু করতে বাধ্য করেছো তা 212, ১০০0 ০০ 4৮5159 1059 
যেন মাফ করে দেন; আল্লাহ তায়ালাই হচ্ছেন শ্রেষ্ঠ, , রঃ ৯. 
তিনিই হচ্ছেন অধিকতরো স্থায়ী । 3 




















৭৪. যে ব্যক্তি কোনো অপরাধে অপরাধী হয়ে তার ৭ 
মালিকের দরবারে হাযির হবে, অবশ্যই তার জন্যে 
পারা ১৬ ক্বী-লা আলাম +% ৩৬০ ৬//$/.810012180809171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সুরা ত্া-হা 


জাহান্নাম হয়ে যাবে, আর (জাহানাম এমন এক পাপা পাটি, চি টিপা ইশা পাতা 
আহ ফের যা এ এ ও ০৯৪ 91 ০০2৯ ৮ 
(আবার বাচার মতো করে) বাচবেও না! 








ডা 





৭৫. অপর দিকে যে ব্যক্তিই তার কাছে মোমেন হয়ে ০1] 2 2512522 জল 
কোনো নেক কাজ নিয়ে হাযির হবে- তারাই হবে 152৩৪ দিনে নি 


সেসব লোক, যাদের জন্যে রয়েছে সমুচ্চ মর্যাদা, $ 52014433022 এ5 








৭৬. জান্নাত হচ্ছে এমন এক স্থায়ী নিবাস, যার ৮" ৯৮০৬০ 
পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা ৯81 ৯০০ ১৯৪ 9৩০০ 


থাকবে চিরকাল; এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে ০2115 ৮4 
(জৌবনকে গুনাহ থেকে) পবিত্র করেছে। $ (456 ০৭16১ এ1১5৭৬১ ০৪০ 





৭৭. আমি মুসার কাছে এ মর্মে ওহী পাঠালাম যে, তুমি চা 2৯৮৯ ছি পে প্রা 
আমার বান্দাদের নিয়ে রাতের বেলায়ই (এ দেশ ছেড়ে) ৮০৩৯ ৫1 [৯91 ০৪9 
চলে যাও এবং ওদের জন্যে তুমি সমুদ্রের মধ্যে একটি 1৫৯৯৭ 

শুষ্ক সড়ক বানিয়ে নাও, তোমার পেছন থেকে কারে ১৯০3) ০০১৪ ০১৮৪ 
ধাওয়া করার আশংকা করবে না- না তোমার (সাগরের দু 12 8 ্র তি 
মাঝখান থেকে পার হওয়ার কোনো) ভয় থাকবে। ও (৪৪ 19১৯৭ 














৭৮. (মুসা তার জাতিকে নিয়ে সাগর পানে বেরিয়ে ০ * 2৭ 33১ ১৫০ ০৭০১৭? 
গেলো,) ফেরাউন ও তার সৈন্য সামন্তসহ তাদের ৩০৪৯১ ৮39৯ ৩) ১১০৯৯ 

পশ্চাদ্ধাবন করলো, তারপর সাগরের (অথৈ) পানি +৮৮৫1 ০০] 
তাদের ডুবিয়ে দিলো, ঠিক যেমনটি তাদের ডুবিয়ে ৮৪৯৪ শা 
দেয়া উচিত ছিলো; 

















৭৯, ফেরাউন তার জাতিকে গোমরাহ করে দিয়েছে, 1 তা ওত তাপটিতি তি ঠিপানিও অ-7 
সে তাদের সঠিক পথ দেখায়নি। ও ০৪০৯ ৮9 4595 ৪০১১ 219 








৮০. হে বনী ইসরাঈল, আমি তোমাদের শত্রু *** 21%* ৮2৫ 

(ফেরাউন) আর মুক্তি দিয়েছি এবং ৬2- ১৪৫51551৮51 
আমি তোমাদের (নবীর) কাছে তুর (পাহাড়ের) ডান 8৮1৮ ৯ ০ 
এন স্থানে লহ দানের) ওয়াদা ০0398) -254035555- 
করে (তাও পুরণ করোছ), তোমাদের জন্যে পি ও৮। ০৯ 9 
আমি "মান এবং 'সালওয়া" লোমের খাবার-)নাধিল.. 9 59৮19 ৬০1০৫514552 


করেছি। 

















ঈিপুটিকু পারা 291 টিপা ওত 





খাও এবং তাতে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে ? » ৮৫৮7 2 
তোমাদের ওপর আমার গযব অবধারিত হয়ে যাবে, 00155; ৫৮০9 € ০০৮০১ পর ০ ০৯৯১ এ 
আর যার ওপর আমার গযব অবধারিত হবে সেতো ” হি 
এমনিই ধ্বংস হয়ে যাবে! ৪ ৮595 085 (52 এ 














৮২. আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল যে ব্যক্তি, 2? ০12,718 ৮ এশা ছে 2812 
তাওবা করলো, ঈমান আনলো, নেক কাজ করলো, 0552 ০9০০5 ০ত52০ ০5 


অতপর হেদায়াতের পথে (অবিচল) থাকলো । ৪ ০৮/০০০| ৬ ৮০০০ 











৮৩. (আমি বললাম,) হে মুসা, কোন্‌ জিনিস তোমার 1 :১.০। ৮ টারাটাটালা বা 
জাতির লোকদের কাছ থেকে (এখানে আসার জন্যে) ভ (৮০৪৭ ০০5৪ ০০ 05059 
তোমাকে তাড়াহুড়ো করালো! 











৮৪. (সে বললো) তারা তো আমার পেছনেই রয়েছে, 
আমি তোমার কাছে আসতে এজন্যে তাড়াতাড়ি ৮ 018 


পারা ১৬ কী-লা আলাম ৩৬১ //$/.8100121808091171017001-.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ রি ত্বা-হা 


করলাম যাতে করে হে মালিক, তুমি (আমার ওপর) 1 ১. কর 
্তষ্ট হও, ৪ ১১: ৮০১ এল 








৮৫. আল্লাহ তায়ালা বললেন, তোমার (চলে আসার) 21 71%21%8152 5%151%7 
আমি তোমার জীতিকে (আনেক) পরীক্ষার 51952 0 
ফেলেছি, “সামেরী” (নামের এক ব্যক্তি) তাদের পথভ্রষ্ট ডি তে 
করে দিয়েছে। ও ০5১০০11৮০59 











৮৬. অতপর মুসা অত্যন্ত ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে তার 61৫71 নু 
জাতির কাছে ফিরে এলো, সে তাদের বললো, হে 5৫০108৫4558 ৫11 ০5: ৫55 
আমার জাতি, তোমাদের রব কি তোমাদের একটি ৮৮৮৮০90৮৮9৯ 

উত্তম প্রতিশ্রুতি দেননি (যে. তোমাদের তিনি এ 10-০9-৮৫৮9 -৮৫০-৮৫ [9870 


যমীনের কর্তৃত্ব সমর্পণ করবেন), তবে কি (আল্লাহ "92711105211 212 0124: 
তায়ালার) প্রতিশ্রুতি (-র “সময়ণ্টাকে) তোমাদের ৯১11 রর ৃ এ রর তে * 


কাছে খুব দীর্ঘ মনে হয়েছিলো, কিংবা তোমরা এটাই ৮95১9 ০০ ৮১ ৫০ ০)! 
চেয়েছিলে যে, তোমাদের ওপর তোমাদের মালিকের *জ ৯০১০7 
গযব অবধারিত হয়ে পড়ুক, (এবং এভাবে) তোমরা শু (5০০5৭ 

আমার ওয়াদা ভংগ করে ফেললে! 




















৮৭. তারা বললো (হে মুসা), আমরা নিজেদের ৪, ॥- -,? করার, 

ইচ্ছায় তোমার প্রতিশ্রুতি ভংগ 'করিনি বরং জাতির 4419141০ এ) 359 31512 
(মানুষদের) অলংকারপত্রের বোঝা আমাদের ওপর 04 শু »০৯০2১০-০ 
চাপানো হয়েছিলো, আমরা তা (বইতে না পরে ই 68 [5811 2) ০ 11991 ৮৯ 
আগুনে) নিক্ষেপ করে দেই, আর এভাবেই সামেরীও ি ১০০।। গো 148 














(অলংকারগুলো) নিক্ষেপ করলো; 





৮৮. তারপর সে (অলংকার দিয়ে) তাদের জন্যে ।*11425)72 প্দ নিদাডাত্দা 
একটি বাছুর বের করে আনলো, মূলত) তা (ছিলো) হি 41 1৩-3০০পপ 6১০ 
একটি (নিষ্প্রাণ) অবয়ব, তাতে গরুর (মতো) শব্দ 222 

ছিলো (মাত্র), তারা (এটুকু দেখেই) বলতে লাগলো, গু ণ 5০৩০৪, 19 ডি | 1, 
এ হচ্ছে তোমাদের মাবুদ, (এটি) মুসারও মাবুদ, কিন্তু 

মূসা (এর কথা) ভুলে গেছে। 

















০ ৮ ৯১ পাশা 


৮৯. (ধিক তাদের বুদ্ধির ওপর,) তারা কি দেখে খু দন? 
না, ওটা তাদের কথার দি 938 শশা! 6১১ 3192%১ 


৮১৮ পাছে ৮০৪৪৭ ৯৩ 


ওটা তাদের কোনো রকম ক্ষতি কিংবা উপকার করার (5১০1 21 
ক্ষমতা রাখে! ৪০০১1১৯-০৮ এ 














৯০. (মুসা তার জাতির কাছে ফিরে আসার) আগেই 7৫" 1776 %. ০৯০1 *প্ বা এর 
হারন তাদের বলেছিলো, হে আমার জাতি, এ [55৭ ০১ ০2 ১১১১৯ ০৩ ০৮৪ 
(গো-বাছুর) দ্বারা তোমাদের (ঈমানের) পরীক্ষা নেয়া "+ঘ]| 297 28. 

হচ্ছে, তোমাদের রব তো হচ্ছেন দয়াময় আল্লাহ ৩৮৯১11-৮%) 019549--558 চা 


৮৯ পা নি 


তায়ালা, তোমরা আমার অনুসরণ করো এবং আমার €9 ৬১৭ 19519 (390 
আদেশ মেনে চলো । 

















৯১. ওরা বললো, যতোক্ষণ পর্যন্ত মূসা আমাদের , 4 ”*$ 
সা না লে অন) থেকে ৩৭৭ ৩৭৭৫৭৮০৫০28 


পারা ১৬ ক্-লা আলাম ৩৬২ ৬//$/.810012180809171017001-.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৯২. মুসা বললো, হে হারূন, তুমি যখন দেখলে ওরা 
গোমরাহ হয়ে গেছে, তখন তোমাকে কোন জিনিস 
বিরত রেখেছিলো- 





২০ সুরা তা 
চু 225 ০৪ 








৯৩. যে, তুমি আমার কথার অনুসরণ করলে না! তুমি 
কি আমার আদেশ (তাহলে) অমান্যই করলে? 





৮ ০১04 


৪ (১ ০৮2292৯%1 








৯৪. সে বললো, হে আম 7 তুমি আমার 
দাড়ি ও মাথার ছেল) ধরো না, আমি (এমনি একটি) 
আশংকা করেছিলাম, তুমি ৬ এসে হয় তো) 
বলবে, “তুমি বনী ইসরাঈলদের মাঝে বিভেদ সৃষ্টি 
করেছো এবং তুমি আমার কথা পালনে যত্বু নাওনি 




















50৮০4 ৫25 (8252015 
০৪১ 058 ৩০০৪০ 5215% 


পাঠ পপ পাঠ 


ও 07848555905951 05208 


পা পানা 








৯৫. সে বললো হে সামেরী (বলো), তোমার ব্যাপারটা 
কি (হয়েছিলো?) 


পা পাপা 


9 ১: 4৮516 








৯৬. সে বললো, আসলে আমি যা দেখেছিলাম তা 
ওরা কখনো দেখতে পায়নি, (ঘটনাটা ছিলো), আমি 
আল্লাহর) বাণীবাহকের পদচিহ্ন থেকে এক মুঠো 
(মাটি) নিয়ে নিলাম, অতপর তা (ওতে) নিক্ষেপ 
করলাম, আমার মন (কেন জানি) এভাবেই আমাকে 
ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলো । 














2155-22-11 ০১০06 
12532560951 ১ ০55: 228 


/১পা /৯ ৯৮60৮ 


৪ (০ 4০95 1929 


শট /৯ পাপা 


০০০১ 4 








৯৭. সে বললো, চলে যাও (আমার সম্মুখ থেকে), 
তোমার জীবদ্দশায় তোমার জন্যে এ (শাস্তিই নির্ধারিত) 
হলো, তুমি বলতে থাকবে- “আমাকে কেউ স্পর্শ করো 
না', এ ছাড়া তোমার জন্যে আরো আছে (পরকালের 
আযাবের) ওয়াদা, যা কখনো তোমার কাছ থেকে সরে 
যাবে না, 7, তাকিয়ে দেখো তোমার বানানো মাবুদের 
প্রতি, যার পূজায় তুমি (এতোদিন) রত ছিলে; আমি 
ওকে অবশ্যই জ্বালিয়ে দেবো, অতপর তার ছাই 
বিক্ষিপ্ত করে (সমুদ্রে) নিক্ষেপ করবো 





























প 8০9 ঠা 1 পাটি ২. পার্ট ৪1 চে 12 
০9 0 89৮41 ৪ এ ০৬ ০৮১৬ ০9 
০281০119592 ৫15০ ০০০০ 


1645412546 ৬৩] ৬৬] 01605 


ক্র /১ ৩ এ পাটি ০০ ভিপি 0০9 ০0৩৭ তা ০9০৫ 


৪1৮০1 ৬ ০৬০০৩ ৮ ৮৪১৯০ 








৯৮. (হে মানুষ,) তোমাদের মাবুদ তো কেবল আল্লাহ 
তায়ালাই, তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই; 
তিনি তার জ্ঞান দিয়ে সব কিছু পরিঝেষ্টন করে 
আছেন। 








রা 


ই 








৯৯. (হে নবী, মুসার) যেসব ঘটনা তোমার আগে 
ঘটেছে তার সংবাদ আমি এভাবেই তোমাকে শুনাচ্ছি, 
(তা ছাড়া) আমি তোমাকে আমার কাছ থেকে একটি 
স্মরণিকাও দান করেছি। 








পাও ডিপ ঠা রি 


২511 959০ 3৮ 


3৩ 
শট 








১০০. যে কেউই এ (স্মরণিকা) থেকে মুখ ফিরিয়ে 
নেবে, সে কেয়ামতের দিন (নিজ কীধে) গুনাহের এক 
ভারী বোঝা বইবে, 





1 1 ৫ পা তারে পা পা পারছিল উপ 


610১9 181 % ০০৭ 40 এ৩ ৩১১০৬ 





১০১. তারা চিরদিন সেখানে থাকবে; কেয়ামতের (কঠিন) 
দিনে তাদের জন্যে এ বোঝা কতো মন্দ (প্রমাণিত)হবে! 





নে পর ৬ এট, 


৩১০১ ক] 92194354385 








১০২. যেদিন শিংগায় ফুৎকার দেয়া হবে সেদিন আমি 
অপরাধীদের এমন অবস্থায় জমা করবো যে, (ভয়ে) 
তাদের চোখ নীল (হয়ে যাবে)। 








টি তি £৯ পা 


১৯9 


সপ 79 ৩৮ 


১৯/৩৪৪ঠিও 


৯০০2 


উ ১১ 3০5 ০১ 








১০৩. তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকবে, তোমরা 
(দুনিয়ায় বড়ো জোর) দশ দিন অবস্থান করে এসেছো । 


পারা ১৬ কা-লা আলাম 





+৮৩৬৩ 


91582315280 1৮ 09055 


ড//৬/.210017179050917910170010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সূরা তাহা 
১০৪. (আসলে সে অবস্থানের পরিমাণ নিয়ে) তারা +*2+ 2) ৮৯121 ও ৯2 
যা'কিছু বলছিলো তা আমি জানি, (বিশেষ করে) ০58১155415৯ ০৬৯ 


যখন তাদের মধ্যকার সবচাইতে বিবেকবান ব্যক্তিটি নিন 
বলবে, তোমরা তো (দুনিয়ায়) মাত্র একদিন অবস্থান ৪125 4171 01564১5 সা 








করে এসেছো! 

১০৫. (হে নবী,) তারা তোমার কাছে (কেয়ামতের সময়) ৩৫০ রি 08 ০00 নি ৯ টি গে জোর 
পহাড়গুলোর অবস্থা (কি হবে) জানতে চাইবে, তুমি ৪১1১259 
বলো, (সে সময়) আমার রব এগুলোকে উড়িয়ে দেবেন, ৫183 ০) 














১০৬. অতপর তাকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে ১০১০ (০০ পশু 
পরিণত করে দেবেন, 62০15 153658 








১০৭. তুমি এতে কোনো রকম অসমতল ও উচু নীচু 
দেখবে না; 





১০৮. সেদিন সব মানুষ একজন আহ্বানকারীর তা 
পেছনে চলতে থাকবে, তার জন্যে কোনো বাঁকা পথ € 





পা ৯ পার্টি পাপা পারা 


থাকবে না, সেদিন দয়াময় আল্লাহ তায়ালার (প্রচ্ভ ০” ০ রি 
ক্ষমতার) সামনে অন্য সব শব্দই ক্ষীণ হয়ে যাবে, ৮৮-১১+৪ ৬০৯50 ০151 59 


পপ ৯১৮৩ 


(ভৌতবিহ্বল মানুষের পায়ে চলার) মৃদু আওয়ায ছাড়া 
আর কিছুই ভুমি শুতে পাবে না। ৪০১ 1 

















১০৯. সেদিন কারো কোনোরকম সুপারিশই কাজে ৮, *ত )2৮ ৫5 পু ৮৮ 
আসবে না, অবশ্য যাকে করুণাময় আল্লাহ তায়ালা ০ ১33125511 05558 ১5258 
অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, দে গন ৮ রত শাসন 

তার ব্যাপার আলাদা। ৪ % এ ০১9 ০০৯১] এ 














শা ৯ পূরণ পা ভিলা পা শটি প্রািপা 


১১০. তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তাতিনি *৮ *৮21: রি রি 
সম্যক অবগত আছেন, তারা তা দিয়ে তার বিশাল ১:০-০৮এ ০298 লই 


জ্ঞানকে কোনো দিনই পরিবেষ্টন করতে পারে না। ৪0৮15 49 9০৯৪ 














১১১. (সেদিন) মানুষের চেহারাগুলো চিরঞ্জীব ও ০৪০০৭ 
অনাদি সত্তার সামনে অবনত হয়ে যাবে, ব্যর্থ হবে সে 39, [ক ০4555) ০০০ 


ব্যক্তি, যে সেদিন শুধু যুলুমের ভারই বহন করবে । 91৮15 ০০৯ ৫৮০ শর 








১১২. (অপরদিকে) যে ব্যক্তি ঈমানের সাথে (দুনিয়ায়) € 2৮ 4৮? 4 চা) সিটি তলত 
নেক কাজ করেছে, (সেদিন) সে কোনো যুলুমের ভয় ৬: তি মিটিডিও রর ০ ০ 
করবে না- না তার কোনো ক্ষতির ভয় থাকবে। ৪0৮5১ 91৮15 ০৪৯৭ ১৪ 














১১৩. এভাবেই আমি কোরআনকে (পরিষ্কার) আরবী 1:2০+5 1৪ 12211 2 
(ভাষায়) নযিল করেছি লা পিপি ১১১০১০১০01১ 259 এ 
সাবধানতা সংক্রান্ত কথাগুলো সাবস্তার বর্ণনা ক নারির ৫ 

বেন তারা জোহারাম থেকে) বেঁচে থাকতে পারে 21 4১৭০ 58 পপি 9৮55] ০৪৪ 
কংবা (তাদের মনে) তা তাদের জন্যে কোনো চিন্তা ৮9, *০্ ০ 
৪১৮১ ত পারে। 91১4১০০৮১৩০ 

















১১৪. আল্লাহ তায়ালা অতি_ মহান, তিনিই 1+*€ রদ 
সৃষ্টিকুলের) প্রকৃত বাদশাহ (হে নবী), তোমার কাছে 0৯62 এ এএ2] 1 5 


1 /১ ০4১ 


তার ওহী নাষিল পূর্ণ হওয়ার আগে কোরআনের 511 হি ্ঁ 
ব্যাপারে তাড়াহুড়ো করো না, (তেবে জ্ঞান বাড়াতে 124 1 ০০ ৬2০ এ 


চাইলে) বলো, হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি ৪1০05 ১) ০১) 489,229 
করে দাও। 


পারা ১৬ কা-লা আলাম +৩৬৪ ড////.210012180906117101001.019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সূরা ত্বা-হা 


১১৫. অবশ্য আমি এর আগে আদমের কাছ থেকে “15 
ওয়াদা নিয়েছিলাম, কিন্তু (একপর্যায়ে শয়তানের 











প্ররোচনায়) সে (তা) ভুলে গেছে, (আসলে) আমি 








(কখনো) তার মধ্যে খুব দৃঢ় সংকল্প পাইনি । 
রা 72 ঠা 


১১৬. আমি ফেরেশতাদের যখন বলেছিলাম, তোমরা আদমকে 1! নর রি ? 102 [2 
রম নতিস্ঠর ১ 
সাজদা করো, তখন তারা যি নে রি 12 


কিন্তু ইবলীস! (সে সাজদা করতে) অস্বীকার করলো। ৪০০, স্ট115627 














১১৭. আমি বললাম, হে আদম, এ (শয়তান) হচ্ছে তোমার ত। ৪৮177785 
ও তোমার (জীবন) সাথীর দুশমন; সুতরাং (দেখো) এমন 455941951: $ ০১81 রা 


যেন না হয়, সে তোমাদের উভয়কেই জান্নাত থেকে বের €ট 128 গর | ০১০ 1০৫4 ১৯:১১ 
গ 5 
করে দেবে, ফলে তুমি দারুণ দুঃখ কষ্টে পড়ে যাবে, 














১১৮. নিসন্দেহে তোমার অবস্থা এমন যে, এখানে তুমি ১, .14দু তাঁত 1৮১ পদ হাঁ ও 
ুধার্ত হবে না- না তুমি কখনো পোশাকবিহীন হবে! ৬ ১৯) ১91৬১ £9৯ ১1 5401 








৯. এ পিপাসার্ত ১ ৮1212৬ হাহ 
১১৯. তুমি এখানে কেখনো) পিপাসার্ত হবে না, ০৯২০42৮1545 





কখনো রোদেও কষ্ট পাবে না! 

১২০. অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিলো; সে 17717 টি 
(তাকে) বললো, হে আদম, রিকি তোথাকে 3513 00 ০৮৮৫ 1 
অনন্ত জীবনদায়িনী একটি গাছের কথা বলবো এবং 7541২ & এ 
বলবো কি এমন রাজত্বের কথা, যার কখনো পতন 


হবে না! ৪ (452 

















১২১. অতপর তারা উভয়ে ওই (নিষিদ্ধ গাছের) ফল 72৫১৮1৮218৩ (বি 5 পশু 1৮ 





খেলো, সাথে সাথেই তাদের শরীরের লজ্ঞাস্থানসমূহ 1০ 35০ চা ০০৩৪ ১৫০ 
তাদের সামনে প্রকাশ হয়ে পড়লো এবং তারা জান্নাতের টিন াগাগা 





( রি 2, (০৪০5 ৯০৯৪ 
পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো, 9 1৩১১৬? 4 ভি] 


এভাবেই আদম তার মালিকের না-ফরমানী করলো, ও 9৯১4৪) 0১1 
অতপর সে (সাময়িকভাবে) পথভ্রষ্ট হয়ে গেলো । 











১২২. অতপর তার রব তাকে (নবী হিসেবে) বাছাই 7272 রি 
করে নিলেন, তার ওপর ক্ষমাপরবশ হলেন এবং ও 05959 4৮5 40342) এ 
তাকে সঠিক পথনির্দেশ দিলেন। 








১২৩. তিনি বললেন, (শয়তান ও তোমাদের) উভয় . ১৯৮12 প 1 
দলই এখান থেকে নেমে পড়ো, তোমরা কিন্তু ০০৫১০ সৈশুট ৩5106291 0 


একজন আরেক জনের 1 তু, ০ 8৬৬ ৯ 2৮৮7৮ 1018 ০ 
৮ যে আমার 

হেদায়াত অনুসরণ করবে সে না কখনো (দুনিয়ায়) দি 
বিপথগামী হবে, না (আখেরাতে সে) কষ্ট পাবে । 

















১২৪. (হা,) যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে £₹2%.০ প্ 1৫ পপ পদর্ ঈিশত 
তার জন্যে (জীবনে) বাচার সামগ্রী সংকুচিত হয়ে 24০০ 4৭ এ 553 রে ৬৮০9 


৬ লা আমি কেয়ামতের দিন অন্ধ গু পো ০৪] 69:55: 599 [৫5 














১২৫. সে বলবে, হে আমার রব, তুমি আমাকে কেন নি 1 
(আজ) অন্ধ বানিয়ে উঠালে? (দুনিয়াতে তো) আমি ১৪৪০ ৮১৪৮৪৯৮] ১০ 


চক্ষুম্মান ব্যক্তিই ছিলাম! 
পারা ১৬ ক্ী-লা আলাম ৩৬৫ ৬//$/.81002180809171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১২৬. আল্লাহ তায়ালা বলবেন, (আসলে দুনিয়াতে) 
তুমি এমনি (অন্ধই) ছিলে! আমার আয়াতসমূহ তোমার 
কাছে এসেছিলো, অতপর তুমি তা ভুলে গিয়েছিলে, 
এভাবে আজ তোমাকেও ভুলিয়ে দেওয়া হবে। 

















২০ সুরা ত্বা-হা 
রিনি রে! এ5্ 18৫ 05 


1 ১০9 পর & পাটি 


৪০851 1822 





১২৭. যে ব্যক্তি সীমালংঘন করেছে এবং তার মালিকের 
আয়াতের ওপর কখনো ঈমান আনেনি, আমি তাদের 
এভাবেই শাস্তি দেবো । নিসন্দেহে আখেরাতের আযাব 
হচ্ছে বেশী কঠিন এবং অধিকতর স্থায়ী । 





ঠি পারা 


11 তি 1১৮০ &% পাপা তা রি ৮৩ 
৩৭13 ৬০92৮9-3১1 ৬০৬১৯৫এ19৫9 


৪89 355541 1825,8) 








১২৮. (এ বিষয়টিও) কি এদের পথ প্রদর্শন করেনি 
যে, এদের আগে আমি কতো কতো জনপদ ধ্বংস করে 
দিয়েছি, আর এ (ধ্বংসপ্রাপ্ত) জনপদসমূহের ওপর 
দিয়ে এরা তো (হরহামেশাই) চলাফেরা করে; অবশ্যই 
এতে বিবেকবান মানুষদের জন্যে নিদর্শন রয়েছে। 








পা ৬৪ ৯১ তি প্ানি পা পা টি পভ প্রা পার্ট /৯ টিপার ৯ পাঠ প্রা পূণ 


৩5০পন্ এ ৮৫29 


| ০৪:০৭ ০58 4১51 
$ ৮41 49 এট এ, 








১২৯. যদি তোমার মালিকের পক্ষ থেকে (এদের অবকাশ 
দেয়ার এ) ঘোষণা না থাকতো এবং এদের ওপর আযাব 
আসার সুনির্দিষ্ট কালক্ষণ আগেই ঠিক করা না থাকতো, তাহলে 
এদের ওপর (কবেই আযাব) অবশ্যন্তাবী হয়ে পড়তো; 











৩০৩3০০০৪০৯৫ 


নে হারাতে 


বিগত 








১৩০. অতএব €হে নবী), এরা যা কিছু বলে তুমি তার 
ওপর ধৈর্য ধারণ করো, তুমি বেরং) তোমার মালিকের 
প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো- সূর্যোদয়ের 
আগে ও তা অস্ত যাওয়ার আগে, রাতের বেলায় এবং 
দিনের দুই প্রান্তেও তুমি (আল্লাহর) পবিভ্রতা ঘোষণা 
করো, যেন তুমি সন্তুষ্ট হতে পারো। 














পাপা পাপা ঠা পা পা ডিপটি ডিল চা নু ঠা 
4৩9 ৬৯৪05৩5640০ 
50152545252 0-9০--৯0| 8216 


পাট উপার্ পা পাটি পা চি৬৭ পাপা 


৪০০৮ এ) 3185৩-9৭1 








১৩১. (হে নবী,) পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ ভোগ 
বিলাসের সেসব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে 
রেখেছি, তার দিকে তুমি কখনো তোমার দুচোখ তুলে 
তাকাবে না, (এসব কিছু আমি এ কারণেই দিয়েছি) 
যেন আমি তাদের সেখানে পরীক্ষা করতে পারি, (মূলত) 
তোমার মালিকের রেষেকই হচ্ছে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী 























1219)15082541এ 5429925%2 


১4০৪ ৪০38 133185218) নি 


17১৫0 25১ তা 1১7 শট 


ও (29 ৮5 53 5১92 








১৩২. (হে নবী,) তোমার পরিবার পরিজনকে নামাযের 
আদেশ দাও এবং তুমি (নিজেও) তার ওপর অবিচল 
থেকো, আমি তোমার কাছে রকম রেষেক চাই 
না, রেষেক তো তোমাকে আমিই দান করি; তাকওয়া 
অবলম্বন করার জন্যেই রয়েছে উত্তম পরিণাম । 














পারত শ্টিপা ঠি পা পাপা &ি পারত পা চি9/পা 


০3.5576928).40 5 


৪ 5581125019,80) ০০) 











১৩৩. তারা বলে, এ ব্যক্তি তার মালিকের কাছ থেকে 
আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন; 
(তুমি কি মনে করো,) তাদের কাছে সেসব দলীল প্রমাণ 
আসেনি- যা আগের কিতাবসমূহে মজুদ রয়েছে! 











টি জিভিি 2৮408111082 
2) ৬০ 2 কু টা 9 
টে 


1 /১ ০ -০ ৬ ২ রা ভুপািপা উ এটিন পা? 
০৮9১1 ৮৮০ & ০ 2৩৯-৮০৪.৮9| 








১৩৪. আমি যদি এর আগেই তাদের কোনো আযাব 
দিয়ে ধ্বংস করে দিতাম তাহলে অবশ্যই এরা বলতো, 
হে আমাদের রব, তুমি আযাব পাঠাবার আগে) 
আমাদের কাছে একজন রসূল পাঠালে না কেন? 
(রসূল) পাঠালে আমরা এভাবে লাঞ্ছিত ও অপমানিত 
হওয়ার আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম। 

















বি 52)15লা। ০1 20) 


৪ ৮১৯৫০৭১১০০০ ৪1 


রা 











১৩৫. €হে নবী,) তুমি বলো (হা), প্রত্যেক ব্যক্তিই (তার 
কাজের প্রতিফল পাবার) অপেক্ষা করছে, অতএব তোমরাও 
অপেক্ষা করো, অচিরেই তোমরা জানতে পারবে সোজা 











পথের অনুসারী কারা, আর কারাই বা সঠিক পথ পেয়েছে। 


পারা ১৬ কা-লা আলাম 


৩৬৬ 


/ এত ভগ এপার 85 75 


€19০৯১৬ ৮০৪১৭০ ০১ রী 
৪ 5৪০ 59 | ৮15০1 স্পা ]ল 


ড//৬/.2100171790250917910179010.019 


১ পা পা ভি শ্টিপডিপা পা পর 


৬৮০ ০) 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সুরা আল আমিয়া 











১. মানুষের জন্যে তাদের হস নিকাশের জুল "বি করি ৮290০ 151), 
রাত কাছে এলে টা ভারা (নেট তি দিতি ভাটির 


পাঠ টি টা] 


উদাসীনতার মাঝে (নিমজ্জিত হয়ে সত্য) বিমুখ হয়ে চার্ট 9৯১৯০ 
আছে, 














২. যখন তাদের কাছে তাদের মালিকের কোনো +++ এড 5০ 2. ৯০৭ 5 
নতুন উপদেশ আসে তখন মেনে হয়) তারা তা ১৮৪১ 2১৮১ ৩2৫ 
শুনছে, অথচ তারা (তখনও) নানারকম খেলাধুলায় পা উিঞ্পোটিপা ৯ তিতা পপি টি 

নিমগ্ন থাকে, $৩৮৭৪-১৮০)। 











৩. ওদের মন সম্পূর্ণ অমনোযোগী; যারা যালেম & রেযেরেরে। 
তারা গোপনে বলাবলি করে, এ তো তোমাদেরই ৬3৯) 2৮ ০৮৮88 


মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়, তোমরা ₹+2+%2116১0281:46 ঃ0া 
কি (সব কিছু) দেখে শুনেও (তার) যাদুর ফাঁদে 2 
ফেঁসে যাবে? 92858 ০৭ 














শট পাঠ পা 2১ ৬৩ পর 


৪. সে বললো, আমার রব (প্রতিটি) কথা জানেন, তা ন৭ 
আসমানে থাকুক কিংবা যমীনে, তিনি (সব) শোনেন, ০0৩ চি ০৮৪১০-১ 


(সব) জানেন। . টি ক ৮১ ০৬৬19 











৫. তারা তো বরং (কোরআনের ব্যাপারে এও) বলে 


যে, এগুলো হচ্ছে অলীক স্বপ্ন, সে নিজেই এসব 
উদ্ভাবন করেছে, কিংবা সে হচ্ছে একজন কবি, (নবী 
হয়ে থাকলে আমাদের কাছে) সে এমন সব নিদর্শন 
নিয়ে আসুক, যা দিয়ে (আগের নবীদের) পাঠানো 
হয়েছিলো । 








৬. এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস + রর এাটিরনির শাসিত এ ৯ শনি ৯ পপ রি 
করেছি, তার অধিবাসীরা (এসব নিদর্শন দেখেও) ৮৯4০ ৮০1 28১5 ০০৯০৪ ০০ 
ঈমান আনেনি, (তুমি কি মনে করো) এরা (এখন) 

ঈমান আনবে? 








৭. তোমার পূর্বে আমি মানুষকেই (সব সময় নবী * 0 

বানিয়ে) তাদের কাছে পাঠিয়েছি, তোমরা যদি ০০5, 

না জানো তাহলে (আগের) কিতাবধারীদের কাছে ২ “ 2£2 তা 
জিজ্ঞেস করো। 42৪1 ১8011 4১1195- পলা। 





রা নি্বনিতি 


০ ০) 








৮. আমি তাদের এমন দেহাবয়ব দিয়ে পয়দা করিনি 1261 পপ প টিপি বিপাপা পর 
যে, তারা খাবার খেতো না, (তা ছাড়া), তারা কেউ লি 1০-৯-৮৯4-৯০৪ 


(এ দুনিয়ায়) চিরস্থায়ীও হয়নি! উরি তে 








৯. অতপর আমি (আযাবের) ওয়াদা সত্য প্রমাণিত 171 -০-০1/১৮৮ 5 
করে দেখালাম, (আযাব এলে) আমি যাদের চাইলাম ৮০9-৮--৯-/৪ 565 
শুধু তাদেরই উদ্ধার করলাম, আর সীমালংঘনকারীদের ৮৮ 
আমি সমূলে বিনাশ করে দিলাম । 9০5১১০10595 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ক ৩৬৭ ৬///৬/.21001817808016171017001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

১০, (হে মানুষ,) আমি তোমাদের কাছে (এমন 
একটি) কিতাব নাযিল করেছি, যাতে তোমাদের 
(সবার) কথাই (মজুদ) রয়েছে, তোমরা কি (সে 
কথাগুলো) বুঝতে পারছো না? 











৯৪8৭০, পনি লি ৯ পল 


4০০ 0০৫ ৭1119 ০৪ 


পার রা 


৯ -2-2৯ 
3১ 
চে 


২ 
১১৮ 
পা 2১০০, 8 


9225 








১১. আমি এর আগে কতো জনপদ ধ্বংস করে 
দিয়েছি, যারা ছিলো (আসলেই) যালেম, তাদের পরে 
তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি। 





লি তত ক 


2859 
শা ভি পাঠ পা ৯ পাডিও 


চিনি 159 দি 1916)9 








১২. এরা যখন আমার আযাবকে (একান্ত) সামনে 
দেখতে পেলো তখন তারা সেখান থেকে পালাতে 
শুরু করলো । 


12:272191122 চি ি£ 


পা ৯ পট শটি ভি 


৪৯৪১ 





১৩. আল্লাহ তায়ালা বললেন,) তোমরা (আজ) 
পালিয়ো না, বেরং) ফিরে যাও তোমাদের সম্পদের 
কাছে ও তোমাদের বাড়ি ঘরের দিকে যেখানে তোমরা 
আরাম করছিলে, সম্ভবত তোমাদের (এসব ব্যাপারে 
কিছু) জিজ্ঞাসাবাদ করা হবে । 














৮০৪১০ 21 নি পা ৯ ০৫ 
৮১-০১১০411931915288 


৪ 0963 পরত ৮24০ 


পাপা 5 





১৪. তারা বললো, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা 
(সত্যিই) যালেম ছিলাম । 


টি রা 


৪০৯ 00104257151 








১৫. অতপর তারা এ আহাযারি করতেই থাকলো, 
যতোক্ষণ না আমি তাদের সমূলে ধ্বংস করে দিলাম, 
আমি তাদের কাটা ফসলকে নির্বাপিত আলোকরশি 
বানিয়ে দিলাম | 





/৯:-21 7১ পা ৫১৮22 18 তা পা /৯০6) ৩৮, পা 


। পক বে এ ০195 
০8০০৯ 1৮5 








১৬. আসমান যমীন ও তাদের মধ্যবর্তী সব কিছুকে 
আমি কোনো খেল-তামাশার জন্যে পয়দা করিনি । 








(-555595)9197108502 


[চিত] 


শার্শা 











১৭. আমি যদি কোনো খেল-তামাশার বিষয়ই বানাতে 
চাইতাম তাহলে আমার কাছে যা (নিষ্প্রাণ বস্তু) আছে 
তা দিয়েই আমি (এসব কিছু) বানিয়ে দিতাম । 





১০০০৩উ৯।2 ৫৯৯০০75 


100-92 





১৮. বরং আমি সত্যকে মিথ্যার ওপর ছুঁড়ে মারি, 
অতপর সে (সত্য) এ (মিথ্যা)-র মগয বের করে 
দেয়, (এর ফলে যা মিথ্যা) তা সাথে সাথেই নিশ্চিহ্ন 
হয়ে যায়; দুর্ভোগ তোমাদের, তোমরা যা কিছু উদ্ভাবন 
করছো (তা থেকে আল্লাহ তায়ালা অনেক পবিত্র) । 








৪০৮1 ৫০1$ 0০1 
2829280৮61৫ ০70 439809 


০ ঠা 


[৮208211--ঠি, (৮1925 15৮9 





১৯. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে সবই 
তার মমোলিকানাধীন), তার (একান্ত) সানিধ্যে যেসব 
(ফেরেশতা) আছে তারা কখনো তার এবাদাত করতে 
অহংকার করে না, তারা কখনো ক্লান্তিও বোধ করে 
নাঃ 











£৯ পাশা £৯ পা তা পরশ 


৬০9৮ ০9১19 ৮৮ & ভি 


39 453155 5 09954758 505 


রা £চ টি £৯ পাঠ পা 


৪০9১০-০০ 





২০. তারা দিবানিশি তার পবিত্রতা ঘোষণা করে, 
তারা কখনো কোনো অলসতা করে না। 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস 








++ ৩৬৮ 


পা ৯ -০-9৮৩ পা শা পাচ, পা পাঠে, তা ৯০ ৬৩া-০ 


ও 9১:৯১ )৯:119 এশা! ০9১ 





ড//৬/.2100171790250917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সুরা জাল জিরা 


লাকি আাহুয়লারবেদলোমীলের ৮2 ৬৯ ০21198101 


পুনরুথান ঘটাবে? 9৫9 2 








২২. যদি (আসমান যমীন) এ দুয়ের মাঝে আল্লাহ 515£12%। ৬ 1 
তায়ালা ব্যতীত আরো অনেক মাবুদ থাকতো, তাহলে £ ৪645190 31 8211125250 গা 





পা! - টি 
মিরার 








কেবেই এর) উভয়টাই বিপর্যস্থ হয়ে যেতো, এরা যা [৬2 উপ ০৮9 481 ৬২িউ 
কিছু বলে, আরশের মালিক আল্লাহ তায়ালা সেসব টাটা 


কিছু থেকে পবিত্র ও মহান! 9০৪ 











২৩. তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাকে কোনো শা ৮১০০ ৯৩ 9৩৮৩ রি -2৮৯১-০ 
প্রশ্ন করা যায় না, বরং তাদেরই (তাদের নিজ নিজ ৪০/৭-৮১9 ০৯৭ ০ উল] 
ক্রিয়াকলাপ সম্পর্কে) প্রশ্ন করা হবে । 











আমির লা ভি 717 
দিয় দা রে টে ৬৭১2 (৯০৪ ৬8১ $০ :০% 
বত ৬৮ 5 
১8 তি 














২৫. আমি তোমার আগে এমন কোনো নবী পাঠাইনি ২। 1 ০ * টিতিদাড়ি (2 
যার কাছে ওহী পাঠিয়ে আমি একথা বলিনি যে, আমি 19542525455 ০47৮১009 


ড় অন্য কোনো সদ নেই এবং তোমরা সবাই 9564015310১ 











২৬. (এ মূর্খ) লোকেরা বলে, দয়াবান আল্লাহ তায়ালা ০₹ * *-।৮1 214 
ফেরেশতাদের (নিজের) সন্তান বানিয়ে নিয়েছেন; -2৯৮০1৫9 ০৯১।| ৫৯011952 
(মূলত) তিনি (এসব কথাবার্তা থেকে) অনেক পবিত্র; ০৯০টি ৮ 

বরং তারা হচ্ছে আল্লাহ তায়ালার) সম্মানিত বান্দা, $০5:১৮১050 

















২৭. তারা (কখনো) তার সামনে আগে বেড়ে কথা চি [2558 
বলে না, তারা তার আদেশ অনুসারেই কাজ করে । $)7 ১৮299587 24698525 


৪০ 








৯১০9 পাটি পা পাপা পা টিপা পা টি বাটি 


২৮. তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই "2£1 1: ৩ [০15 
তিনি জানেন, তারা আল্লাহ তায়ালার সমীপে সেসব + এ ৭ 5. 5 ১০54০ 


লোক ছাড়া অন্য কারো জন্যেই সুপারিশ করে না ৃ্‌ ১৭91 ১1, ৩9৯৪১ 
যাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন, তারা (নিজেরাও হি টি রঃ 
সব সময়) তার ভয়ে ভীত সন্ত্রস্ত (থাকে)। 

















২৯. যোরা অহংকারী) তাদের মধ্যে যদি কেউ একথা তি ন্িএ ৮০৯ নত ৯ ৮৮ 
বলে যে, আল্লাহ তায়ালার বদলে আমিই হচ্ছি মাবুদ, 122১০ 20 ২52 


তাহলে তাকে আমি এ জন্যে জাহান্নামের কেঠিন) নাকী 1] 
শান্তি দেবো; মুলত) আমি যালেমদের এভাবেই শাস্তি ০৯ রি এ) রর 


দেই। $০০81| 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৬৯ ////.2100121790906111017001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সূরা আল আম্বিয়া 


রা /৯ পরা পূণ 


৩০ আছর 0 রি ৮০৪০৯ ৫০301. 


সময়) ওতপ্রোতভাবে মিশে ছিলো, অতপর আমিই ” ০2055 12225165712 
এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি ০৮ 4৯৯9 ্ 60৫০১ 15 
প্রাণবান সব কিছুকে পানি থেকে সৃষ্টি করেছি, (এই 








/:৮ 979৮5 


909০85১্, ০৪ 90৪2 5৪৮1 











সত্যের পরও) কি তারা ঈমান আনবে না? 

৩১. আমি যমীনের ওপর সুদৃঢ় পাহাড়সমূহ রেখে 0:৮৭ ৫ রন 
রহ 9০529) ০১1 ৯9 
আমি ওতে প্রশস্ত রাস্তা তৈরী করে দিয়েছি যাতে 513০5 ৮০ জে 012 হি 
করে তারা (তো দিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে) পৌছতে ই ক 
পারে। ৩১০) 9৪৪ 








৩২, আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে 7০ 0৪ 9 চু পাটিপাপা পা 
স্থাপন করেছি, কিন্তু এ (নির্বোধ) ব্যক্তিরা তার নিদর্শন +*-9 € লাতিন রনি 


থেকে মুখ ফিরিয়ে নেয়। ৪ 0935:2212 








৩৩. আল্লাহ তায়ালাই রাত, দিন, সুরুজ ও চাদ পয়দা ++ 1771511৭212, ৮ 
করেছেন; এরা প্রত্যেকেই (মহাকাশের) কক্ষপথে ০৮ ডি 910 05512 


সীতার কেটে যাচ্ছে। 90১553 ৫ $০৫, 25 











৩৪. (হে নবী,) আমি তোমার পূর্বেও কোনো মানব , 71] হর 
সন্তানকে অনন্ত জীবন দান করিনি; (আজ) তুমি মরে এজরারি 


গেলে (তুমি কি মনে করো) তারা এখানে চিরজীবী বারা লা ০১০ 











৩৫. প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে; এড ॥। ++ 

(হে মানুষ,) আমি ও ভালো (এ ১৪ ৮27:5501855-450 
উভয়) অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি; অতপর ৮ ৯৩ ৯৪ ০. পপ৮ 
(তোমাদের) আমার কাছেই ফিরিয়ে আনা হবে। ৪ 09১8 019,853 ১? 

















৩৬. কাফেররা যখন তোমাকে দেখে তখন তারা 7০০ ৮৯ 

তোমাকে কেবল তাদের বিদ্রূপের পাত্ররূপেই গ্রহণ ৫১৫৯ ১1195652911) 19 
করে; তারা (তোমার দিকে ইশারা করে) বলে, একি _* ৪৮” 

সে ব্যক্তি, যে তোমাদের দেব-দেবীদের মেন্দভাবে) ০৮৫০০] 5৫92 ৩| 1০1 55281 
স্মরণ করে, আসলে এরা (নিজেরাই) দয়াময় আল্লাহ 4182 8& 

তায়ালার স্মরণকে অস্বীকার করে । 9১8৫ ০০ ৬১) ১8১১৮৪ 




















নি আরা 2 *£* রত 2 
কেরার প্রকৃতি) দিয়ে, অচিরেই আমি তোমাদের ৮2205 ৪291)1 915 
আমার কুদরতের) নিদর্শনগুলো দেখিয়ে দেবো, ৪1 
সুতরাং তোমরা আমার কাছে তাড়াহুড়ো কামনা গু 995৯০75১5০০ 
করোনা। 

















৩৮. তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে /১:-০/১-9 2 টি 
বলো, কেয়ামতের এ ওয়াদা কবে (পূর্ণ) হবে? ০৫০1৩22116১ ০০49259 


রা 


৪০৪০০ 








. যদি কাফেররা ণটির কথা ৯০25০ ছ.27552 5 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৭০ ////.2100121790906111017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সূরা আল আম্িয়া 
তারা তাদের সামনে ও তাদের পেছন থেকে আসা *€ ৮৮ শ্রী সপ পন্ছাঠতত 
আগ্তন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না, (সে 52215905501 ০৪৮5৯950985 
সময়) তাদের (কোনো রকম) সাহায্যও করা হবেনা। তা /১ ০ তা 9০ /১-2 পা্পা  & ৯০১০ 


০১9১০ 7৮ টা 




















৪০. (মূলত কেয়ামত) তাদের ওপর আসবে হঠা ৪০০৩৯ বুক্ ৮৮৮৪ ্ 
করে, এসেই তা তাদের হতবুদ্ধি করে দেবে, তখন ৮৪৯ 4--৯% ৩ ৮080 


পা 2৮৮১০ 5১ ৮9 পাপা পাত়েতা তা /১-9৮, তা ভি তা 
তারা তাকে প্রতিরোধ করতে সক্ষম হবে না, আর না 055 42 85050 22 7২৫ 








তাদের (এ জন্যে) কোনো অবকাশ দেয়া হবে! 
৪১. (হে নবী,) তোমার আগেও অনেক রসূলকে নো 51:8৩ ৮০০৮১ চিড় 
(এভাবে) ঠাষ্টা বিদ্রুপ করা হয়েছিলো, পরে (দেখা ও ই 
গেলো) 0 করেছিলো তাই £215011-25 19৯ ০915 
এ কন | রা ৯ পটি। ভি ভি 

$05555 











৪২. (হে নবী,) তুমি এদের জিজ্ঞেস করো, কে ” ভূক 
তোমাদের দয়াময় আল্লাহ তায়ালার (আযাব) থেকে ০21০099০13-644 ০08 


রক্ষা করবে- তা রাতের বেলায় আসুক কিংবা দিনের ১) ১5১ ৬৮৯১]! 
বেলায় আসুক, কিন্তু এরা নিজেদের মালিকের স্মরণ 8১৯ ছি দা 
থেকে মুখ ফিরিয়ে রেখেছে। ০০ 














৪৩. তবে কি তাদের আরো কোনো মাবুদ আছে যারা * ঢাছি রত ০০ +64881*7 
আমার (আযাব) থেকে তাদের বাঁচাতে পারবে; তারা ্ 797৮৫ রা ॥ 





টি ঠিপ্া পা / পা পা পট পা /৯ পা 





তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না, না ডি 





তারা আমার (আযাব) থেকে নিরাপদ! 


পা ঠিশটি পা ৯ পটি 


€9০) 9৪ 





৪৪ কিন্তু আমি এদের এবং এদের পিতৃপুরুষদের উই চিনতে 
যাবতীয় ভোগসম্তার দান করে যাচ্ছিলাম এবং ০6 (৪০৮৫০095$105593 


পাটি পারা পার্ল ৮9-০০-০2৩9 টিপা 


৮074 এক দীর্ঘ সময় 1511 1০9১৭১১1৮১৯] ০৪৪ 
ত হয়ে গেছে; তারা কি চর: তে শা শটি শট /৯ তা পা ৯ পারি 

না, মিনির চারদিক থেকে চিক বরে এ [25156৮20286 

আনছি, তারপরও কি তারা বিজয়ী হবে (বলে আশা ৮১৪15 


করে)? ৪০9৯ 














৪৫. (হে নবী,) তুমি বলো, আমি শুধু ওহী পপি & 
তোমাদের (জাহানের) ভয় দেখাই, কিনতু এবিররা শ35 1৩5)০০97০) 


কোনো ডাকই শুনতে পায় না, তাদের সতর্ক করা ৪09)8-35191 95911 ০০] 
হলেও (তোরা কিছুই শুনতে পায় না)। রি 








৪৬. (অথচ) তোমার মালিকের আযাবের সামান্য বিলি ৮ এ ৩ 2৫৯৪৪ আআ ৯ 
কিছু অংশও যদি এদের স্পর্শ করে অবশ্যই তখন এরা 3১৩1৩০৬০২৯১: ঠা 


বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যিই যালেম ৪৫ 8 21052 ০982 








ছলাম! 
পা -০ ০ প্রা 


৪৭. কেয়ামতের দিন আমি ন্যায়বিচারের + 
জন্যে কিছু টানি স্থাপন তা 2০০01 [575-211 ০09০। 659 











পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৭১ ৬///৬/.৪100181780809111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সুরা আল আব্বিয়া 


অতপর সেদিন কারো ওপরই কোনো রকম যুলুম 254655488৩5 
ই হু এ দা 
আমলও (তার কোথাও লুকিয়ে) থাকে, (হিসাবের 035542552 সা 2১5 ০৫2 
সময়) তাকে আমি (যথার্থই) এনে হাযির করবো, 
হিসাব নেয়ার জন্যে আমিই যথেষ্ট । ৪০৮০৯ 








৪৮. নিসন্দেহে আমি মুসা ও হারনকে ন্যোয় ৮12%27। 7৯০1৩ দি 
অন্যায়ের) ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম, ০০১৯ 9১৯9 (৮৪ “ঠা ০79 
তাকওয়া অবলম্বনকারী লোকদের জন্যে দিয়েছিলাম ৪০1৭ ।প2 ২ ও পাল, 

(আধারে চলার) আলো ও (জীবনে চলার) উপদেশ, ৪০০৪০০০ 1১১১%৮১9 











৪৯. (এটা তাদের জনো) যারা আল্লাহ তায়ানাকে “৫? 85771 
গায়ব থেকে ভয় করে এবং তারা কেয়ামত সম্পর্কে ৮95 দির ৩৭১ 


] ৬ 
ভীত সন্ত্স্ত থাকে। রান রর 
রা পর 








৫০. আর এ হচ্ছে বরকতপূর্ণ উপদেশ, আমিই এটি 
নাধিল করেছি, তোমরা কি এর অস্বীকারকারী হতে 
চাও £ 











৫১, রা দত 890:5০5508)2:৯১2 ৫ 


সম্যক অবগত ছিলাম, তা 








৫২. যখন সে তার পিতা ও তার জাতিকে বললো, 00201 551225985 এ 09) 


এ মূর্তিুলো আসলে কি- যার (এবাদাতের) জন্যে ৪ 
তোমরা শক্ত হয়ে বসে আছো । 9058০16129০ 











৫৩. তারা বললো, আমরা আমাদের পিতৃপুরুষদের 
এগুলোর এবাদাত করতে দেখেছি। 





৫৪. সে বললো, (এগুলো করে) তোমরা নিজেরা 
সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হচ্ছো, তোমাদের 
পূর্বপুরুষরাও (এ গোমরাহীতে নিমজ্জিত ছিলো)। 








৫৫. তারা বললো, তুমি কি আমাদের কাছে কোনো 
সত্য নিয়ে এসেছো, না অযথাই তুমি (আমাদের 
সাথে) তামাশা করছো। 





৫৬. সে বললো নো, এটা কোনো তামাশার বিষয় * (516 11আ1। এ ৫৭ এ 1 পার 
নয়), বরং তোমাদের রব যিনি, তিনিই আসমানসমূহ গিট উ 21 
ও যমীনের রব, তিনিই এগুলো সৃষ্টি করেছেন, আর 9 ১৪০ মর (028৮2: 
আমি নিজেই হচ্ছি এর সাক্ষীদের একজন । ৩৭১৬০] ৬০০১09১৬০১০ 








৫৭. আল্লাহ তায়ালার শপথ, তোমরা (এখান থেকে) 1৫৫ 7৫৮10 5 
পেছনে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর 9 ০9৮4০ ০৩ 40142 


ব্যাপারে একটা কৌশল অবলম্বন করবো । 





রা £৯ ০০ 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৭২ ৬/////.8100081750806171017001.010 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সুরা আল আব্বিয়া 
৫৮. অতপর (তারা চলে গেলে) ওদের বড়োটি ছাড়া ৯০0৮০ ০০0 ১৮৮ 1 7০ ০৩ তা তা 


অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিলো, হছে পহ ।৫11542 ও 
করে তারা (ঘটনা জানার জন্যে) তার দিকেই ধাবিত বডি দন 
হতে পারে। € 9৯৯১৭ 4৮1 








৫৯. (মূর্তিদের এ দুরবস্থা দেখে) তারা বললো, রান 
আমাদের দেবতাদের সাথে এ আচরণ করলো কে? ০01550816১৫5০-1৮3 


যে-ই করেছে নিসন্দেহে সে যালেমদেরই একজন । 02181 





কপ পাঠ পা ১টি শি, পা 


৬০. লোকেরা বললো, আমরা শুনেছি এক যুবক 2৭47 27 রি 
ওদের কথা) আলোচনা করছিলো, হ্যা) সে যুবককে 210185-৮১5৫3 পি ও 


বলা হয় ইবরাহীম; 82০ 





রা] ৮9৮৯ পা ণ্ /১০০ি পা 


৬১. তারা বললো, (যোও) তাকে সব মানুষের চোখের * শ্দর্ণা 
সামনে এনে হাযির করো, যাতে করে তারা তোর পল ০০ ৬০8 22150 195 


বিরুদ্ধে) সাক্ষ্য দিতে পারে। 9093583 








৬২. ১5 ৮৫০ খাত ব2 


হলের সাথে এ অন্রণ ই 








টিপা টিপা | প্রি ০১ -9-9০ £ & ০4৮ নল 


৬৩. সে বললো, বরং ওদের বড়োটিই সম্ভবত এসব *-* ৫৫7,115 
(কিছু) ঘটিয়েছে, তোমরা তাদেরই জিজ্ঞেস করো না, +”* ৯9৭৪ 1০০ ৪১) ও রি 


তারা যদি কথা বলতে পারে! 2 














৬৪. (ইবরাহীমের যুক্তি শুনে) তারা নিজেদের দিকেই চর 9৮৪০) 
ফিরে এলো এবং একে অপরকে বলতে লাগলো -*৮- 
(যালেম তো সে নয়, যে ওটা ভেগেছে), যালেম তো 

হচ্ছো তোমরা- যোরা এর পূজা করো), 





৯ -9-9 [তা ১০9১9 0 


৬৫. অতপর (লজ্জায়) ওদের মাথা অবনত হয়ে 17.7”12 45 2 
গেলো, ওরা বললো (হে ইবরাহীম), তুমি তো জানো, ০০০০ ৩৫ ০৮৪০১০১1১4০ 


এরা কথা বলতে পারে না। 








৬৬. সে বললো, তাহলে তোমরা কি আল্লাহ তায়ালাকে 

বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যারা (কথা বলতে 

পারে না) তোমাদের উপকার করতে পারে না, নিতু ০ 9 2 
তোমাদের কোনো অপকারও করতে পারে না। জর 3 চি 











৬৭. ধিক ভিমাতের অনা এজাহারে 5721 
বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্যেও; 19১৬০ ০১৩০৪০১- তা 


পা /৯ শুটি & পা 


তোমরা কি (কিছুই) বুঝতে পারছো না। 90518 ্ 











৬৮, (এ সময় রাজার) লোকেরা বললো, একে * 9 ৯ 78 5৩1 এ ৪৪১ ৩ 82০৩ ৯৫ 
আগুনে পুড়িয়ে দাও, যদি তোমরা কিছু করতেই ৩] প97992৯1 25 
চাও তাহলে (তার থেকে) তোমাদের মূর্তিগুলোর 

প্রতিশোধ গ্রহণ করো। শু 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৭৩ ৬///৬/.৪100181780809111017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সূরা আল আম্বিয়া 


৬৯. (অপরদিকে) আমিও (আগুনকে) বললাম, হে চারার রোলারেতেতারাড়ারাদারেডার 
আগুন, তুমি ইবরাহীমের জন্যে শীতল ও শান্তিময় ৪১১1 $4591595058)04 045 











হয়ে যাও, 
৯ ৮ পা পা 


৭০. ওরা তীর বিরুদ্ধে একটা ফন্দি আটতে চাইলো, « * * 5 
জলে সা ০ 1৩--৫ 











2৯-০৩-915১ তা 


৭১. অতপর আমি তাকে এবং (নবী) লুতকে উদ্ধার 1225 মা 
করে এমন এক দেশে নিয়ে গেলাম, যেখানে আমি সভ৩০। এ 55 


সৃষ্টিকূলের জন্যে অনেক কল্যাণ রেখেছি। 














৭২. অতপর আমি ইবরাহীমকে (তার ছেলে হিসেবে) 2৩ দটুপর্প 

ইসহাক দান করলাম; তার ওপর আরো দান করলাম ১891 ০৮১92৮895 4 রর ৮১99 
(পৌত্র হিসেবে) ইয়াকুব; এদের সবাইকেই আমি ৮৯৮৩ ৪৮ 
ভালো (মানুষ) বানিয়েছিলাম, ০৯৯4০ 01৯39 











৭৩. আমি তাদের (দুনিয়ার মানুষদের) নেতা 42১৮৮ পি দর জি এস প্র ৯০1১৮৩৩ 
বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে ০:919 105" 6096৬ দ৮৮4253 


(মোনুষকে) সুপথ দেখাতো, নেক কাজ করা, নামায 
প্রতিষ্ঠা করা ও যাকাত দেয়ার জন্যে আমি তাদের এ [919 টি ০১৪! 


কাছে ওহী পাঠিয়েছি, তারা (সর্বত্রই) আমার - ০ 
হে উ3952101150558980 22209 




















৭৪. আর (ইবরাহীমের মতো) আমি লুতকেও প্রজ্ঞা ” ৮1৯9৭1৮1915 এন সির 
এবং জ্ঞান দান করেছিলাম, তাকে আমি এমন এক ০৮ এ ৮159 তৈসদ এক্1 695 





০980৮ 77 পাননি 


জনপদ থেকে উদ্ধার করে এনেছি যে জনপদ শুধু ৮ সি 3 
অশ্লীল কাজ করতো; সত্যিই তারা ছিলো জঘন্য বদ র্ ৃ চি চে 0৯ 


ও গুনাহগার জাতি, ০৪০৬55০5519 ০০01 





১ পা প্র ঠিপা ০9 পট ৯ ডে 








/5:210৩ চুপ 


৭৫. আমি তাকে আমার (অপরিসীম) অনুগধহের 
ভেতর প্রবেশ করিয়েছি; নিসন্দেহে সে ছিলো একজন $৩৯1০]1০ ৩ 8172০ ৯4০১9 


সৎকর্মশীল (নবী) । 








৭৬. (নবী,) নূহ যখন আমাকে ডেকেছিলো, (ডেকেছিলো ৭৭17+-:%1৫ প"%ু রি 
ইবরাহীমেরও) আগে, তখন আমি তার ডাকে সাড়া 21150 05 ০০ 5563155 


দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবার পরিজনদের 58211 ০০১৫ ৩০ 5924৯ 














আমি এক মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম, 
রা সি] 8১ পা পাপা 


আমি তীকে জাতির মোকাবেলায় ১12240১1232 54 
দি রা :05181953 ০91 [চর ০5৯১2০৪ 
অস্বীকার করেছিলো: তারা লো খারাপ জাতের * 2/%-113 

লোক, অতপর আমি তাদের সবাইকে (মহাপ্লাবনে) পল৪/ঠ5529ি519006 ৮0 


বিয়ে দিয়েছি। ৪০৯০ 








৭৮. দাউদ ও সোলায়মানের ঘটনাও (তাদের * ছি রত 
শোনাও), যখন তারা দু'জন একটি ক্ষেতের ১০4৩ ৬০৯ ১1০০০9১91১9 
ফসলের (মোকদমায়) রায় প্রদান করছিলো- (মোক ₹ তক 
দমাটা ছিলো এমন), রাতের বেলায় কিছু মেষ 2 


(মানুষদের ক্ষেতে ঢুকে) তা তছনছ করে দিলো, 

















পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস + ৩৭৪ ////.2100121790906111017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সূরা আল আম্বিয়া 


জারি হন সা ভিন লি 39০৪০ ৩ 21082 








৭৯. অতপর আমি (সঠিক রায় যা-) তা সোলায়মানকে । আ।৮)-০1+%%1 র্যা 
বুঝিয়ে দিয়েছিলাম, (অবশ্য) আমি তাদের (উভয়কেই) 90552 0৯৫, টিটি নির্গত 

প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম, আমি পাহাড় পর্বত এবং ৮ + এপ পর 5 
পাখ-পাখালিকে দাউদের অনুগত করে দিয়েছিলাম ৮ এ রে ৮ ঠা 
যেন তারাও (তার সাথে আল্লাহ তায়ালার) পবিত্রতা পে ০1৯ 1৫9 ১১96119 
ও মহিমা ঘোষণা করতে পারে; আর (এ সব কিছু) 

আমিই ঘটাচ্ছিলাম । 




















৮০, আমি তাকে তোমাদের (যুদ্ধে ব্যবহারের) জন্যে 9৮৮9১ ৯ ও ৪৯০০০ পানি পা টার তে 
বর্ম বানানো শিক্ষা দিয়েছি, যাতে তোমরা তোমাদের এ পরী ৬9০ 2০ ৮০৮০ 

যুদ্ধের আক্রমণ থেকে নিজেদের বাচাতে পারো, 1 227 1452 টা ৪৬ 
তোমরা কি (এ জন্যে আল্লাহ তায়ালার) শোকর ০১১১৩ টি 
আদায় করবে নাঃ 











৮১. আমি প্রবল হাওয়াকে সোলায়মানের বশীভূত “4. * * দর রে 
করে দিয়েছিলাম, তা তার আদেশে সে দেশের £১০9 ০১৯6 ০5501 ০০৮৭29 


দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ 411 
লি 18 952 ৮০21৩০%14 


ব্যাপারেই সম্যক অবগত আছি। 9০05 1০855 








৮২ শয়তানদের মাঝে (তার) কিছু কিছু (জিন ”+-* ০* 2ত ৯৮ 
অনুসারী) তার জন্যে (সমুদ্রে) ডুবুরীর কাজ করতো, 2105-987০2৮৮ল রা ০5 





এ ছাড়াও এরা তার জন্যে (আরো) বহু কাজ আঞ্জাম + ০৭ 12225 এ]; টিটি রি 


দিতো, (আসলে) তাদের সবার রক্ষক তো আমিই 9 
ছিলাম ১:০৪ 


? ৪৯5৪৯ 








৮৩. (ম্মরণ করো,) যখন আইয়ুব তার মালিককে ডেকে এ ৮.৩” ৯৫ 

বলেছিলো, হে আল্লাহ), আমাকে এক কঠিন অসুখে ১৮1020০90৩১ এ৯ি 
পেয়ে বসেছে, তুমি আমায়) নিরাময় করো, (কেননা) র্‌ ৯ | রা রঃ টা? 
তুমিই হচ্ছো (নিরাময়কারী) সর্বশ্রেষ্ঠ দয়ালু হি ০৯১০9 

















৮৪. অতপর আমি তার ডাকে সাড়া দিলাম, তার যে *- * পা 815 
তার পরিবার পরিজনই ফিরিয়ে দিলাম (তা নয়): বরং « ইক গর রি 
তাদের (সবাইকে) আমার কাছ থেকে বিশেষ দয়া ৬ 2৮১-৮৪ ঠা ঠা িনও 
এবং আমার বান্দাদের জন্যে উপদেশ হিসেবে আরো ) গা, ৃ 
সমপরিমাণ (অনুগহ) দান করলাম । ৪৩:১৪ 1 25859095 














ইসমাঈল, কিফলের (কথাও ”* ভ£ 4 
রা করো), বি (আমার) খনি ৩৫০০ 981159০8319 0419 


বান্দাদের অন্তর্ভুক্ত, 45৫ উ ০৫১০০। 





০৯০ চা 


৮৬. আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল [9৮ 1 
করলাম, কেননা তারা ছিলো নেককার মানুষদের ০ ও +১৬- , ১12 


হ্। ০৯৭১০]! 


পারা 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৭৫ ড//৬/.2100171790250917910179010.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সূরা আল আবিয়া 


ক্র 


তারি রা নি 28৮ ০৩৪৮৪০০০ জি 214১211 199 
লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিলো, সে মনে 11) 03 এ 25৭ 
করেছিলো আমি (বুঝি) তাকে ধরতে পারবো না, ৬৩ রি 1৩ 2১৯১৩] 
(একপর্যায়ে আমি যখন তাকে ধরে ফেললাম), তখন ০৫০৪০০০৩8 
সে মোছের পেটের) অন্ধকারে বসে আমাকে (এই ূ 
বলে) ডাকলো, (হে আল্লাহ), তুমি ব্যতীত কোনো 851 
মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান, অবশ্যই আমি ঞ ” 
সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি, 
































৮৮. অতপর আমি তীর ডাকে সাড়া দিলাম এবং 2 2 
তাকে (তীর মানসিক) দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম; ++ £1| ৩2 2 


আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সব , ২25 
পযউদার করি ৪০০৯! ৬৯৭ 15৫5 











৮৯. (স্মরণ করো,) যাকারিয়া (-র কথা), যখন সে * ৯ 4০ 

তার মালিককে ডেকে বলেছিলো, হে আমার রব, তুমি 059958 ৮) 22 ও5১0)15)৫55 
আমাকে একা (নিসন্তান করে) রেখে দিয়ো না, তুমিই তে ০১10 ৪৯০ তক পক 
হচ্ছো উৎকৃষ্ট মালিকানার অধিকারী, ি ৩533911 ১৮5 ০০91598 














পা 


৯০. অতপর আমি তার জন্যেও সাড়া দিয়েছিলাম, (৯৯411555921 
তাকে দান করেছিলাম (নেক সন্তান) ইয়াহইয়া ০ £ ১, » রা দানার 
এবং তার (আশা পূরণের) জন্যে আমি তার স্ত্রীকে 1৭31৫ ৪0145 21121 
সুস্থ (সন্তান ধারণোপযোগী) করে দিয়েছিলাম; রি রর রর 








চপ পা পাপা &ি ৮0 2৯ পাপা পা টি 1০2 


এ লোকগুলো সৎকাজে (একে অন্যের সাথে) (৯) ০৪49 1১৪০) 
প্রতিযোগিতা করতো, তারা আমাকে আশা ও ভীতির সা এ 
সাথে ডাকতো; তারা সবাই ছিলো আমার অনুগত ৪০০০০ 0 198123,155)9 
(বান্দা)। 





পাশা ৪ 








৯১. (স্মরণ করো সেই পুণ্যবতী নারীকে,) যে 17২18 বনু তপন তত দাগ 
নিজ সতীত্ রক্ষা করেছিলো, অতপর তার মধ্যে 1১০১4 ৬৯১ ০৫০ ৪৯09 
আমি আমার পক্ষ থেকে এক (বিশেষ সিানী)-8৮18০84 ৮৮৩ নি ৪ 
আত্মা ফুঁকে দিলাম, এভাবে আমি তাকে এবং তার £311৮55121571555189)65 
পুত্রকে দুনিয়াবাসীর জন্যে এক নিদর্শন বানিয়ে 

দিয়েছিলাম । 














৯২. এ হচ্ছে তোমাদেরই জাতি, এরা সবাই একই ৭4 
জাতি, আর আমি তোমাদের সবাইর রব, অতএব 
তোমরা আমারই গোলামী করো । 








৯৩. (কিন্তু পরবর্তী সময়ে) তারা নিজেদের মধ্যে ॥ ০৯৩ ৪ এপক।নিভি 
মতবিরোধ করে নিজেদের (দ্বীনের) বিষয়কে টুকরো (21108. ১০৮৪৫৪৮৯১০1 

টুকরো করে ফেললো; এদের সবাইকেই আমার কাছে কি 
ফিরে আসতে হবে । ৪৩9৯৪) 








৯৪. কোনো ব্যক্তি যদি মোমেন অবস্থায় কোনো নেক 5 2৮৫ ৯ পিঠ ১৮ 
কাজ করে তাহলে তার (সৎপথে চলার) প্রচেষ্টাকে 2559 | ০ ০০৯ ৬০৪ 


কিছুতেই অস্বীকার করা হয় না, অবশ্যই আমি তার রি 
জন্যে তোর প্রতিটি কাজ) লিখে রাখি । 909৮621013০ 454 0178835 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৭৬ ৬/৬/4.81000191780899171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সূরা আল আধ্িয়া 


৯৫. এটা কখনো সম্ভব নয় যে, যে জাতিকে আমি 
একবার ধ্বংস করে দিয়েছি তারা আবার (তাদের 
ধ্বংস পূর্ব অবস্থায়) ফিরে আসবে । 











৯৬. এমনকি যখন (কেয়ামতের নির্দশন হিসেবে) ৯* রি 1 
ইয়াজুজ ও মা'জুজকে ছেড়ে দেয়া হবে এবং ৫5৯19 €5+ 5৪191 এ 


ওরা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত বেরিয়ে আসতে ৯7 নও বত শু এএ ৪০৩ 
থাকবে। ও ০9-০- ০৮+০৯ ৩৬ ০০৮১9 


৯৭. (যেখন কেয়ামতের) অমোঘ প্রতিশ্র্তি আসন্ন € পপর 
হয়ে আসবে, (তখন) তাকে আসতে দেখে যারা একে 25602196০41 3521 ১5809 


9-2 নে পারিনি পা £৯ ০9, পা /ি ৮9 পার 


অস্বীকার করেছিলো তাদের চক্ষু স্থির হয়ে যাবে; “192 4519 টি 
(তারা বলবে) হায়, কতোই না দুর্ভোগ আমাদের, চি রি রা রর 


আমরা এ (দিন) সম্পর্কে উদাসীন ছিলাম, বরং আমরা ৪০ ৮1251 

সত্যিই যালেম ছিলাম! রি 

৯৮. (তখন তাদের বলা হবে,) তোমরা এবং ৮ ৮৮ ৮৯ ৪৯৩ * ছু 
তোমাদের সেসব কিছু, যাদের তোমরা আল্লাহর ০০৪০1 495৩৫ ০৩০৯ 9৮০1 
বদলে মাবুদ বানাতে, সবাই জাহান্নামের ইন্ধন হবে; দাবির পর না 
(আজ) তোমাদের সবাইকেই সেখানে পৌছতে 9529 - *প 
হবে। 


৯৯. তারা যদি সত্যি সত্যিই মাবুদ হতো, তাহলে ৪77 177০ তি তত হট ৮12৮4 
আজ তারা কিছুতেই সেখানে পৌছতো না; উপাস্য ০944১923910 2921 5855 0551 












































উপাসক) সবাই তাতে চিরকাল ধরে অবস্থান 90915 22 
করবে। পিসি 





১০০. এদের জন্যে সেখানে শুধু শাস্তির ভয়াবহ ৮৯৯৭ 1৮72 ঠ এজ 2212 "তা 
আর্তনাদই (শুধু অবশিষ্ট) থাকবে, (এ টীৎকার ছাড়া) ৪/৪৯০*৭ &1০১-০৪ ১5) ৬2-ি 


তারা সেখানে (অন্য) কিছুই শুনতে পাবে না। 


১০১. (অপরদিকে) যাদের জন্যে আমার কাছ থেকে এ ৯ ৪৭ & ৫৮৮ ৮৯ 
(অনন্ত) কল্যাণ নির্ধারিত হয়ে আছে, অবশ্যই তাদের ০০০] 03০21 ০৪০91 ০ 


১ ও) তার (আযাব) থেকে (অনেক) দুরে উল রা এএাা 


১০২. তারা (সেখানে ভয়াবহ চীৎকারের) ক্ষীণতম ”% * ৮614 ও 
শব্দও শুনতে পাবে না, তাদের জন্যে তো (বর) ৫ -৮৯০৮০ ৩৪২ & 


পাঠ ৮9১1৯ ০ ০9০০৮ প্রা 8 পাপা 2৯ রা 


থাকবে তাদের মন যা চায় তাই, (তোও থাকবে হি 
আবার) চিরকাল ধরে, 



































১০৩. (জাহান্নামের) বড়ো ভীতি তাদের (সেদিন «* 81252278$1 22201 ০৫2 
মনে) কোনো রকম দুশ্চিন্তার সৃষ্টি করতে পারবে সা £901৮১৯8 
না, (সেদিন) ফেরেশতারা তাদের অভিনন্দন "2: 1 * ০০৭15 ও 1 1 
জানিয়ে বলবে; হো) তোমাদের সাথে যে ওয়াদা 301 ০৫০5 1৩৯" টিনা 
করা হয়েছিলো- এ হচ্ছে তোমাদের সে (ওয়াদা রি 
পূরণের) দিন। 














পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৭৭ ৬/৬/৬/.৪100181780806171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সূরা আল আম্বিয়া 


১০৪. (এটা হবে এমন একদিনের ঘটনা) যেদিন (2৮ 
আমি আসমানসমূহ গুটিয়ে নেবো, ঠিক যেভাবে ৯১০০৫০০০১৮9 
রা ভিত গিঃ ঈদ ৪১১5905505৩ ৫ ৫] 
পুনরাবৃত্তি ঘটাবো, এটা (এমন এক) ওয়াদা, (যা) 9০4৯818131, ১1251521959 
পালন করা আমার ওপর জরুরী; আর এ কাজ তো 

আমি করবোই। 














১০৫. আমি যবুর কিতাবেও এ উপদেশ উল্লেখের ৪7 941 4৮৯ 2 
পর (দুনিয়ার কর্তৃত্রে ব্যাপারে) এ কথা লিখে ০) চি 9০225] ৫৫৪9 
দিয়েছি, আমার যোগ্য ও নেক বান্দারাই (এ) যমীনের ০৭৩ দি চি 

উত্তরাধিকার হবে! ৪ ০১41 ৫১ ০1585 ০৯১ 








১০৬. এ (কথার) মধ্যে (আমার গত বান্দাদের ১৫৭ পন) 
তাত মু 8০895 [5811217116১ 08৩1 








1:৮2 5 


উইল আমি তো রিনি সৃষ্টিকুলের রি ২1120 মী! 52522 








১০৮. তুমি বলো, আমার ওপর এ মর্মে ওহী পাঠানো € ৪৭ 
হয়েছে যে, তোমাদের মাবুদ একজনই, তোমরা কি 411 ০০০1 ০1 ০1 ভি টা 0£ 
(তার) অনুগত হবে না? ৮০১০০ চি 06 ৮৮০৮ তত গত 


৪ 094---৮2 05$০০১15 











১০৯. হহ্যো,) তারা যদি (তোমার কথা থেকে) 
মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো, আমি 


12৫ ০4831 08519155905 
আযাবের ব্যাপারেও) একই পরিমাণ সতর্ক করেছি, 1” ১৯17379০271 015 
আমি একথা জানি না, যে (আযাবের) ওয়াদা ০০ এ 
তোমাদের কাছে করা হচ্ছে তা কি খুব কাছে, ৪০/9১০9, 
নাকি (অনেক) দূরে? 





৮৪1 
তোমাদের জোন্নাতের সুখবরের বপন (৭ 








১১০. একমাত্র তিনিই জানেন যা কিছু উচ্চ স্বরে বলা 1” ০1*৮ ৮৪৮7 জে 
হয় এবং তিনিই জানেন যা কিছু তোমরা (অন্তরে) 07055909811 025 251 প৮ 22 


গোপন করো । ও 





১১১. আমি জানি না, (অবকাশের) এ (সময়টুকু) গু ৮৮৮ ৮ এছ জার ব্রাররা 
হতে পারে তোমাদের জন্যে এক পরীক্ষা (মাত্র, কিংবা ৫ 1£5০9-2£ 2:55 45 ৪১1 919 
হতে পারে) সুনির্দিষ্ট কিছু সময়ের জন্যে (তোমাদের) 

কিছু মাল সম্পদ (দান করা) । 











রা 


১১২. সে বললো, হে আমার রব, তুমি (এদের টি পপ এ. . 
বিষয়টি) ন্যায়ের সাথে মীমাংসা করে দাও (হে 749” 2 ৮০21০ 


মানুষ); তোমরা (আল্লাহ সম্পর্কে) যা কথা বানাচ্ছো, চির: চা লা চপ র 
সেসব (অনিষ্টের) ব্যাপারে একমাত্র আমাদের রব ৪০92 ৬০ 1০১ 
দয়াময় আল্লাহ তায়ালার কাছেই আশ্রয় চাওয়া 
যেতে পারে। 




















রা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৭৮ 9//9/.810018119080617101001.010 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সূরা আল হাজ্জ 





১. হে মানুষ, ৈমরাতিরমানিকিকিভাকরা। 4৮8৫ ও: 50৮ 1৯25 এটি 
অবশ্যই কেয়ামতের কম্পন হেবে) একটি ভয়ংকর 2151) 1০৮৫৯) 19871 1201 1986 


ঘটনা। ০১৮2 ৮2 ৮22. 











শটি পা /ি পা শা পাঠ তা পর পা পা 


২. সেদিন তোমরা তা নিজেরা দেখতে পাবে, ৮ ও 
করছ খাওয়ান অভি রী ৮2552550405858% 


(ভয়াবহ আতংকে) তার দুগ্ধপোষ্যকে ভুলে যাবে, 171” হু 2 পুল ৯ পপ 
প্রতিটি গর্ভবতী (জন্তু) তার (গর্ভস্থিত বস্তুর) বোঝা চা ০ 5715 ০ ১ ০৯৪)] 


ফেলে দেবে, মানুষকে যেখন) তুমি দেখবে তেখন নি 7 

তোমার মনে হবে) তারা নেশাগ্রস্ত, কিন্তু তারা ০১০ ১৩৮০০ 1৩5 
আসলে কেউই নেশাগ্রস্ত নয়; বরং (এটা এক 9930 4/1 162 টেট 
ধরনের আযাব,) আল্লাহ তায়ালার আযাব অত্যন্ত রর ্ 
ভয়াবহ । 























৩. মানুষের মধ্যে কিছু লোক আছে, যারা না জেনে | 

(নো বুঝে) আল্লাহ তায়ালার (শক্তি ক্ষমতা) সম্পর্কে 
তর্ক বিতর্ক করে এবং (সে) প্রতিটি বিদ্রোহী শয়তানের রি ঢ 
আনুগত্য করে, পেন 














৪. (অথচ) তার ওপর (আল্লাহ তায়ালার এ) ফয়সালা প্থ ০ পদক ০৮2 ৮৮ পভ ৯৫৮৮ 
তো হয়েই আছে, যে কেউই তাকে বন্ধু হিসেবে গ্রহণ 25680 355৮2 2৭ - 
করবে সে গোমরাহ হয়ে যাবে, আর (এ গোমরাহীই) 

তাকে প্রজ্বলিত (আগুনের) শাস্তির দিকে নিয়ে যাবে। ৪১০৯০] ৮১1৫2 ৫1 45%7 








৫. হে মানুষ, পুনরুথান (দিবস) সম্পর্কে যদি এ কটি 
তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে (তোমরা ৩৫ ৩) ৪-৮৯- 01০০0111526 
মানুষের সৃষ্টি প্রক্রিয়াটা ভেবে দেখো-) আমি « দার্যিবিলি কারার 
তোমাদের (প্রথমত) মাটি থেকে, অতপর শুক্র ৩৫ 58০০০৫২৪136 ৬ 
থেকে, অতপর রক্তপিন্ড থেকে, তারপর মাংসপিন্ড শি টা] টি £ ০৪ পাপা ০০ টি 
থেকে পয়দা করেছি, যা আকৃতিবিশিষ্ট (হয়ে সন্তানে 221 2৯০০ ৩০ 281০ ০০০০) 28) 
পরিণত) হয়েছে কিংবা আকৃতিবিশিষ্ট না হয়ে [নেষ্ট * ূ 

হয়ে) গেছে যেন আমি তোমাদের কাছে (আমার সৃষ্টি 7 ইত, 2 ০ ১৯৫ এ 
কৌশল) প্রকাশ করে দিতে পারি, (অতপর আরো ১৯১০৮ ৬৪ 


লক্ষ্য করো); আমি (শুক্রবিন্দুসমূহের মাঝে) যাকে চারে টি 
(পূর্ণ মানুষ বানাতে) চাই ভা জরায়ুতে নু 


সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই, অতপর আমি 9 0০77০০৮৮০৮5 2 
তোমাদের একটি শিশু হিসেবে (সেখান ডে বের ০৮৫১৪158551 ০8২৪৮০৫৯১৯৭ 
করে আনি, অতপর তোমরা তোমাদের পু যৌবনে এ. £ ৩৯5৮ তু পর্ট ০৯০৯৩ 
পদার্পণ করো, তোমাদের মধ্যে কাউকে (বয়োপ্রাপ্তির ১১ ৬০-৮%৮59 ৪9৮৭ ৬০-৮%৮59 
আগেই) মৃত্যু দেয়া হয়, আবার তোমাদের কাউকে *..৫* 


অকর্মপ্য (বৃদ্ধ) বয়স পর্যন্ত পৌছে দেয়া হয়, যেন ০৯ রিনি 3০৫] ১০ 959৫ 
কিছু জানার পরও (তার অবস্থা এমন হয়,) সে রি 


কিছুই (বুঝি এখন আর) জানে না; [সৃষ্টি প্রক্রিয়ার 8৩০ 9$| ১৪ 1০ 
আরেকটি দিক হচ্ছে) তুমি দেখতে ঠা ০৯ ১৪ 2 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৭৯ 9///.9100181790805171017001.019 






























































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 81891814851 
অতপর আমি যখন তার ওপর (আসমান থেকে) ৯ পপ £ ৫৯ 

পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা ০০৪39-০১০| ন্ট 25009 15 
হয়ে ওঠে, অতপর) তা সর্বপ্রকার নয়নাভিরাম দু এট ৯ ৯ তপু 
উদ্ভিদ উদগত করে । 9৮৮82,090 ০৪ ৬০ ০গি 














৬. এগ্ডলো এ জন্যেই (ঘটে) যে, আল্লাহ তায়ালাই + এ পভ এ ৮1) ০4 
হচ্ছেন অমোঘ সত্য, তিনিই মৃতকে জীবন দান করেন টি 4519 01195 4/1 ০0 এ 
এবং সব কিছুর ওপর তিনিই একক ক্ষমতাবান, 41৮ প্র 


৫১১19 ডে 0৫৫ 9492 














৭. অবশ্যই কেয়ামত আসবে, তাতে বিন্দুমাত্ও ৫, টন 
সন্দেহ নেই, যারা কবরে (শুয়ে) আছে আল্লাহ তায়ালা ০9 ১০03 8512 99 
(সেদিন) তাদের পুনরুথখিত করবেন। 9১981 & ০ এ 2 











৪ তালি রর শি 8১ প্‌ রর টির 
লা 23৩৯2 
কিতাব (প্রদত্ত তথ্য) ছাড়াই আল্লাহ তায়ালার ব্যাপারে স-০ পারছি 
(ধৃষটতাপূর্ণ) বিতন্ডা শুরু করে, 33০54 9 ৫5 খু ৪৪ 








৯. (অহংকারবশত) সত্যবিমুখ হয়ে- যাতে মানুষদের প 
সে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে; নি ০ ৬ ০০ 3৮59 


রা প্র নিপা 0597 


নিবি 








যে ব্যক্তি এমন করে তার জন্যে দুনিয়াতে রয়েছে 278] 
অপমান লাঞ্ছনা, ভি 


আমি তাকে (জাহান্নামের) আগুনের কঠিন শাস্তিও 96১] 4162 


আস্বাদন করাবো। 








১০. (আমি তাকে বলবো,) এ হচ্ছে তোমার সেই ” 774 
কর্মফল যা তোমার হাত দুটো (অর্জন করে আগেই এেম্াঝা এ ০৫ 20৪2 0১ 


এখানে) পাঠিয়ে দিয়েছে, আর আল্লাহ তায়ালা নিজ ভি 
বান্দাদের প্রতি কখনো (এতো) বড়ো যালেম নন। 8১৭৮5 [36 














১১. মানুষের মধ্যে এমন কিছু আছে যে ঈমানের ৯০) ৩৩দত ৯৮ 
প্রান্তসীমার ওপর (থেকে) আল্লাহ তায়ালার এবাদাত ১7 ০৪481 ০৯৯৭ ৬০ ০1411 ০59 
করে, যদি (এতে) তার কোনো (পার্থিব) উপকার £:12171125 ৭৫ 0০0 
৮১১: 0০1০2০০৮+ লী পি রে 
যায়, কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে 12301 € € ৬৯০ | 5425 
তাহলে তার মুখ পুনরায় (কুফরীর দিকেই) ফিরে রোযা . 

যায়, (এভাবে) সে দুনিয়াও হারায় এবং আখেরাতও 9০%১০।| 91715 দা 
হারায়, আর এটা হচ্ছে আসলেই এক সুস্পষ্ট ক্ষতি । 








১২. এ নির্বোধ) ব্যক্তিরা আল্লাহর বদলে এমন ২1” ৯০ ৯ 
কিছুকে ডাকে, যা তার কোনো অপকারও করতে ১০9 ৪১৭ ০ এ 59 ৬০ 19০০4 


পারে নাঃ উপকারও করতে পারে না; এটা হচ্ছে টিন চাল 
(আসলেই এক) চরমতম গোমরাহী, 35511 01112 ১ 45584 














১৩. ওরা এমন কিছুকে ডাকে, যার ক্ষতি তার চন ০০ ৮লিউ ৮৯৮০ ৯-০৯০ 
উপকারের চেয়ে বেশী কাছে; কতো নিক (এদের) * 12৯৩ +১৯ ৪১ ৩৮15৩৭ 


অভিভাবক, কতো নিকৃষ্ট (সে অভিভাবকের) 752211০2215 4901 ০০৪ 


সহচর! 
পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৮০ ৬///৬/.9100181790809171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ই 


১৪. যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে এবং 1177212715২ 
নেক কাজ করে, আল্লাহ তায়ালা অবশ্যই তাদের 19759 1971০8742৬৪ 28 এ 


পাঠ পা ৪৯ 


এমন এক জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে 155৯5 ৮2 ৮১৯ ৬০০ ০৯4] 
বর্ণাধারা প্রবাহিত হবে, অবশ্যই আল্লাহ তায়ালাযা ” ছলে 


চান তাই করেন। 653:5 022 9 01৭1 














১৫. যে ব্যক্তি মনে করে, আল্লাহ তায়ালা (যাকে £5551 71677 718 
নবুওত দিয়েছেন) তাকে দুনিয়া ও আখেরাতে ১৬4০1 ৮১০4৩ ০ ৬৭ ০) ০ 


কোনো সাহায্যই করবেন না, সে যেন নিজে আসমান ৮ [৫ 
পর্যন্ত একটি রশি ঝুলিয়ে নেয়, অতপর (আসমানে রা ০4 


গিয়ে) যেন সে (ওহী আগমনের ধারা) কেটে ৬:০৫ 002 ::19 ৮580 ০4 

৯4 ০ ১৪ 
জিনিসের প্রতি তার এতো আক্রোশ, এ কৌশল তা ২: 53 
দূর করতে পারে কিনা! প 




















১৬. এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শন (সম্বলিত) এ %81 ০15 এ চদা 
(কোরআন)-টি নাধিল করেছি, আল্লাহ তায়ালা যাকে 1৩ ০ ০ রঃ রর 
চান সঠিক পথের হেদায়াত দান করেন । 234 ৬০ ৬০% 








১৭. অবশ্যই যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে, 
যারা ইহুদী হয়ে গেছে, যারা (প্রাচীনধর্ম বিশ্বাসী) 
'সাবেয়ী”, ঘোরা) খুষ্টান ও অগ্নিপূজক, (সর্বোপরি) ৮9 ১০:11? রি 19 
৮৮5 রি এ প্র 
দিন আল্লাহ তায়ালা অবশ্যই এদের সবার (জান্নাত ৫582 9191819258108971 
ও দোযখের) ফয়সালা করে দেবেন; অবশ্যই আল্লাহ ৬০ 1৮ ৮৫ এডি তা 8৩ তা 
তায়ালা প্রত্যেক বস্তুর ওপর একক পর্যবেক্ষক । ০৫ 20101, ১2০৮1109525 


2৮ পা ঠ পা 
গু 


৪9 ৬৯ 3০ 058 


19305 ০২১391551559711 











৮. তুমি কি লক্ষ্য করোনি যে, যতো সৃষ্টি) ১ *”প৭ পপ 
পৃ যতো (সৃষ্টি) আছে যশীনে- ৬744৯ এগ 


সবকিছুই আন্মাহ তায়ালাকে সাজদা করছে, সাজদা 
করছে সূর্য, চন্ত্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষলতা, ০০৮৪]19 ০৬১ ৪ ৬59 2৬৪০ 


যমীনের ওপর বিচরণশীল সব জীবজন্তুও, মানুষের ১2013 02012 695) ] 
মধ্যেও অনেকে (আল্লাহ তায়ালাকে সাজদী করছে); রর এ 
এ মানুষদের অনেকের ওপর (আবার না-ফরমানীর ১০৫2৭ ১০০] 52১৮2 তি 
কারণে আল্লাহর) আযাব অবধারিত হয়ে আছে; ... ০ ৪ 
আসলে আল্লাহ তায়ালা যাকে অপমানিত করেন তাকে 5 ০০১০০৩৭| প5৩- 
সম্মান দেয়ার কেউই নেই, অবশ্যই আল্লাহ তায়ালা সাজদা ০৮৯৮ ৮৫ 

তাই করেন যা তিনি এরাদা করেন। উ 25022 901, [১০০2 






































৬৬৮ ৮5 ০৩ 


১৯. এ হচ্ছে (বিপরীতমুখী) দুটো দল, যারা “* দা? 
নিজেদের মালিকের ব্যাপারে (একে অন্যের সাথে) ০ ০৪970 /০৪99 815৮5551৬০০ ০০ 
বিতর্ক করলো, অতপর এদের মধ্যে যারা (আল্লাহ ।ঘু *এ গু ৯ এপ ৯৩2১০ 25 
তায়ালাকে) অস্বীকার করে তাদের (গায়ে পরিধান ” *)৬ ৬৮০ ০০৯৪৮৯1০৮৮৪৪ 9১84 


করানোর) জন্যে আগুনের পোশাক কেটে রাখা হয়েছে; 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৮১ 9////.9100181790805171017001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সূরা আল হাজ্জ 


(শুধু তাই নয়,) তাদের মাথার ওপর সেদিন প্রচন্ড ৮৯ পপি ০ ৯০৪ টিটু উি ভ৩০ 
গরম পানি ঢেলে দেয়া হবে, ৪১৮৯০৯৭৪৪95) 0595 ৩০ ০০৪ 








২০. তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর আছে টি ০ 
তা সব এবং চামড়াগুলো গলে যাবে; ও ১9111983965 & 15 439০8 





২১. তাদের (শাস্তির) জন্যে সেখানে আরো থাকবে 2 ৯০ 
(বড়ো বড়ো) লোহার গদা। ১৯০ ৬০ ০৫৮০9 





২২. যখনই তারা (দোযখের) তীব্র যন্ত্রণায় (অস্থির দিলা 
হয়ে) তা থেকে বেরিয়ে আসতে চাইবে, তখনই ০1৪19৯১৯ ৩1920172 


তাদের পুনরায় দিয়ে) তাতে ঠেলে দেয়া ত)০ ১৯৯৫০ হিরন 
বেলা হবে), ৪315 প্রচন্ড রা 4০165158589. 193৯£ 


আম্বাদন করো । $ (১৭ ূ 











২৩. (বিতর্কের দ্বিতীয় দল) যারা (আল্লাহ তায়ালার । 7 7+1৯2717% হদু। 7: ১27%। ও 
ওপর) ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ 19559 191 ০:৩১ ০5০৪ 481 ০1 


তায়ালা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ 1744 দু? 
করাবেন যার তলদেশে (অমিয়) বর্ণাধারা প্রবাহমান হি 


থাকবে, সেখানে তাদের সোনার কীকন ও মুক্তা (দিয়ে ও ক ০ ০1৯৮৮ 
০৪ টা | 
বানানো মালা) দ্বারা অলংকৃত করা হবে; উপরস্ত্ব ৩299 ৩০ ১১94 ১৯১ 


সেখানে তাদের পোশাক হবে রেশমের । ১৮-৪৮০০9০8াঠিও 























২৪. (দুনিয়ায়) তাদের ভালো কথার দিকে হেদায়াত 1 ০০০ ৪ 





করা হয়েছিলো এবং মহাপ্রশংসিত আল্লাহ তায়ালার 19১9৪ 2০825041195 
৮৬ রা হয়েছিলো (এবং তারা তা ৪9: 2)1৮1০৫ 








২৫. অবশ্যই যারা (নিজেরা) কুফরী করে এবং ,1” ₹ *€₹ প৯ ছক 1৮০৫ দূ 
েন্যদেরও) আল্লাহর পথে চলতে বাধা দেয়, (বাধা ০৮" ৩ ৮১০০৪ 125 ০৪31 ৩1 


দেয়) মানুষদের মাসজিদুল হারাম (-এর তাওয়াফ 21 
ও যেয়ারত) থেকে- যাকে আমি স্থানীয় অস্থানীয় 2455 ৬ 1171 ১৯054 
নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার ,১1711 (১ ০2121152127; 215 

স্থান) বানিয়েছি (এমন লোকদের মনে রাখতে ১৮119 45১ ০৯৪০০1৪9৮৬0 
হবে); যারা তাতে ইচ্ছাপূর্বক (আল্লাহ) বিরোধী * ”:(ঘ দি 2 
কাজ করবে, আমি তাদের (সবাইকে) কঠিন আযাব ৮ ০53৩১4169,20510 5528 ৬9 


চা উপ ৫165 




















২৬. হে নবী, স্মরণ করো,) যখন আমি ইববরাহীমকে ২ 5৮৯1৯, পি 2 

এ (কাবা) ঘর নির্মাণের জন্যে স্থান ঠিক করে ৩৩ ০৫০১০ 0152315 
দিয়েছিলাম, (তখন তাকে আদেশ দিয়েছিলাম), রা লি 

আমার সাথে তুমি অন্য কিছুকে শরীক করো না, 00110555696 0৩১৪ 
আমার (এ) ঘর তাদের জন্যে পবিত্র রেখো যারা ৯০, ভু 7৮ গনিত 
(এর) তাওয়াফ করবে, যারা (এখানে নামাযের জন্যে) ও ১৪৯৭| &6১119 ৬০৪৪]19 
দীড়াবে, রুকু করবে, সাজদা করবে । 

















পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৮২ ৬///৬/.৪100181780809111017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সুরা আল হাজ্জ 
২৭. (তোকে আরো আদেশ দিয়েছিলাম.) তুমি 4) ৪719 10515118983 
মানুষদের মাঝে হজ্জের ঘোষণা (প্রচার করে) দাও, ২ টা রন 


যাতে করে তারা তোমার কাছে দূর দূর থেকে পায়ে ডে তন ও ০০5০৮ 9 
৬5 নি 








21555০22522 
১50 
দে ক 50 
চার অভাবপ্রস্তদেরও তার কিছু অংশ ৬১৪] ০০০৮ 

















২৯. অতপর তারা যেন (এখানে এসে) তাদের *--₹* ?£12*-16 ৯ 12871৭ 
(াবজী়) পলা কালিমা দর রে নিজেদের ৯১9৩7 198 9-৯৯8519৯ 


মানতসমূহ পুরো করে, (বিশেষ করে) তারা যেন এ ও 72521 
প্রাচীন ঘরটির তাওয়াফ করে । ৪0৮৩1 ৬0 3 195919 











৩০, এ হচ্ছে (কাবা ঘর বানানোর উদ্দেশ্য), গ৯প পাপ 17০2 ০৮0 ৮৮৩ এএং 
যে কেউই আল্লাহ তায়ালার নির্ধারিত) পবিত্র ১৮৯9 241 -১৯-০৯ ৩9৩০ 
অনুষ্ঠানমালার সম্মান করে, এটা তার জন্যে তার ২) 21720) 21 ৬০ -* প্ 
৯8 (বলে বিবেচিত টা 7১%1- জাত ০০4 
হবে, একথাও মনে রেখো), সেসব জন্তু ছাড়া- ” ০2416 টি 1 
সেগুলোর কথা তোমাদের জন্যে (কোরআনে) পাঠ ০০৯১ | 12 ১6-৫শৃ০০৭ 
করা হয়েছে, অন্য সব চতুষ্পদ জন্তুই তোমাদের 
জন্যে হালাল করা হয়েছে, অতএব তোমরা মূর্তি 
(পুজা)-র অপবিত্রতা থেকে বেঁচে থেকো এবং বেঁচে 
থেকো (সব ধরনের) মিথ্যা থেকে, 

















83511 9 192128691 





৪৮৮০ ৮৮47 
সাথে কাউকে শরীক করো না; আর যে ব্যক্তি আল্লাহ ক তা ঠা ৯৫ 

তায়ালার সাথে (অন্য কাউকে) শরীক করে, তার জেড 5৩ 
অবস্থা হচ্ছে, সে যেন আসমান থেকে ছিটকে পড়লো, £ দি ৫ তা 
অতপর (মোঝ পথে) কোনো পাখী যেন তাকে ছো 143 বি | 255 
পো 0৮৬৮ ১০5০৮ 











৪৯১৫০ 








৩২. এ হলো (মোশরেকদের পরিণাম, অপর ৫ ৮ * ০ «৮ 
দিকে) কেউ আল্লাহ তায়ালার নিদর্শনসমূহকে ১ ০৪ 559 ও 0১ 


সম্মান করলে তা তার অন্তরের তাকওয়ার মধ্যেই ৯727 
(শোমিল) হবে । ৪ ০9811 (58 











৩৩. (হে মানুষ, এসব (পশু) থেকে তোমাদের দু £ শার্শা পাঠ 89০ 
জন্যে এক নির্দিষ্টকাল পর্যন্ত নানাবিধ উপকার (গ্রহণ ৮ (৮ +051 ণ্ 150 [৩১৮৪ 
করার ব্যবস্থা) রয়েছে, অতপর (মনে রেখো, ) 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৮৩ ৬///৬/.৪100121780809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সূরা আল হাজ্জ 
গাদের (কোরবানীর প্রাচীন ঘরটির সদরে রা 
০৭ 588 $ 5211 5: ৫ 652] 








ক্র পা্িপা পা্টিপার্া 008০9 ১৩ 


৩৪. প্রত্যেক জাত তির জন্যেই আমি (পশু) কোরবানীর ০5 ১৮৬ 
এ নিয়ম করে দিয়েছি, যাতে করে (সেই) লোকেরা ৮12১০০৪০৪০9 
সেসব পশুর ওপর আল্লাহ তায়ালার নাম নিতে 1129৬ পাঠ 555 

পারে, যা তিনি তাদের দান করেছেন; তোমাদের খু ৮৯৪: ০৮৪৯১) এ 


মাবুদ হচ্ছেন একজন, অতএব তোমরা তারই সামনে 472৮ 21০ এ53 4] বি ও 
আনুগত্যের মাথা নত করো; (হে নবী,) তুমি (আমার) টি ৃ | ১22 


বিনীত বান্দাদের (সাফল্যের) সুসংবাদ দাও, 




















শা ৮০, তা 


৩৫. (এ বিনীত বান্দা হচ্ছে তারা,) যাদের সামনে * 2০৯2 * 1 
আল্লাহ তায়ালার নাম স্মরণ করা হলে (ভয়ে) তাদের -৮৪৮9 ০458920345 045 


& 


অন্তরাত্মা কেঁপে ওঠে, যতো বিপদ মেসিবত তাদের টু 
ওপর) আসুক না কেন যারা তার ওপর ধৈর্য ধারণ লস্প12০ ৫৪ ০৭১৮1 


করে, নামায প্রতিষ্ঠা করে, (সর্বোপরি) আমি তাদের ৫৮ ৯ তু 2, 
যে রেষেক দান করেছি তা থেকে তারা (আমারই €) 9৪৪ ০৮৪০১) 59 ৪9111 


পথে) ব্যয় করে। 




















৩৬. আমি তোমাদের জন্যে (কোরবানীর) উটগুলোকে ৮০ ৯৬ ৯271711ত৩ ত ৯৭৫ 
আল্লাহ তায়ালার (নির্ধারিত) নিদর্শনসমূহের মধ্যে রি ৬০-৯4-৯০০9 
(শামিল) করেছি, এতে তোমাদের জন্যে মংগল নিহিত রি এ +22087210 জার 
রয়েছে, অতএব সারিবদ্ধভাবে বাধা অবস্থায় (যবাই 1-১19985 নি (১০০ 
করার সময়) তাদের ওপর আল্লাহ তায়ালার নাম নাও, 1945052 8 1515 হু রি 
অতপর (যবাই শেষে) তা যখন একদিকে পড়ে যায় দি ০০০ 
তখন তোমরা তার (গোশত) থেকে নিজেরা খাও, ৫1৩৫, :52119 1119-৮955 
যারা এমনিই (আল্লাহর রেষেকে) সন্তুষ্ট আছে তাদের 1 টবে 
এবং যারা (তোমার কাছে) সাহায্যপ্ার্থী হয়, এদের ০১9১০ ৮৫ প্) ৪১১৯ 
সবাইকে খাওয়াও; এভাবেই আমি এ জেন্তু)-দের 

তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা (আল্লাহ 

তায়ালার) শোকর আদায় করতে পারো । 


























৩৭. মেনে রেখো) আল্লাহ তায়ালার কাছে কিন্তু) « টিতে 
কখনো (কোরবানীর) গোশত ও রক্ত পৌছায় না; ০৫196865 কের 21 00261 
বরং তার কাছে পৌছায় তোমাদের তাকওয়াটুকুই; পারা চিতা রা 15 ০, পাছে 
এভাবে তিনি এ জেন্তু)-দের তোমাদের অধীন করে (১১৯৯০ এ/১৫৮৮৫-০ পপি ৪৪] শে 
দিয়েছেন, যাতে যে (দ্বীনের) পথ তিনি তোমাদের ৬-- *2 1০171790০০০ «24 
দেখিয়ে দিয়েছেন তার (সে অনুথহের) জন্যে তোমরা ১9৮৮৫১০০ ৮ &$ 48119১৫-০8 
আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো; (হে নবী,) * ০৮ 
নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের ৪ ০০০স্পা| 
(জান্নাতের) সুসংবাদ দাও। 




















৩৮. আল্লাহ তায়ালাই সে সব লোকদেরকে ) )+-৮৮1 ৮ 

যোলেমদের থেকে) রক্ষা করেন, যারা (আল্লাহ এ], 719571৩2371 %563৪ 21 
তায়ালার ওপর) ঈমান আনে; আল্লাহ তায়ালা কোনো *25 ৪০ আও 

4 বিশ্বাসঘাতক না-শোকর বান্দাকে ভালোবাসেন 99 3152 4৫০58 3 র 
না। 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৮৪ 9//৬/.810018119080617101001.010 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সুরা আল হাজ্জ 


72১29 ৯ তত্র পাঠ তিশা 1 ৮টি পা ৯ ডু 


৩৯. যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছিলো, তাদেরও 
রং বিজ বারি অনমতি নিয়া অন কেননা গ62258- 5৪১92 


তাদের ওপর সত্যিই যুলুম করা হয়েছিলো; নিসন্দেহে ভিন 
আল্লাহ তায়ালা এ (মাযলুম)-দের সাহায্য করতে ৫৯54৩ ০৯১০৫ & 21 
সম্পূর্ণ সক্ষম, 


৪০. যাদের অন্যায়ভাবে নিজেদের ঘরবাড়ি থেকে ৫ ৮? র্‌ হত 2৮ 
নর করো য় হয়ছে: অকারনে ভার ৩৯ ৯৮838 2১০৫1১৯০৫১৭ 


৯72 5900 5৯ 


বলেছিলো, আমাদের রব হচ্ছেন আল্লাহ তায়ালা; যদি ₹%- | 
আল্লাহ তায়ালা মানব জাতির একদলকে আরেক দল €+১ 4919 2105) 19197 তা 


দিয়ে ধ্বংস না করতেন তাহলে দুনিয়ার বুক থেকে ৭4০9 ৮7) 22205] 
(খৃষ্টানদের) উপাসনালয় ও গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে ০৯ ৩ ছি 11 
যেতো, (ধ্বংস হয়ে যেতো ইহুদীদের) এবাদাতের ৮225 এ 1০0 গু র্রপাত ভিত পাশ 
স্থান ও (মুসলমানদের) মাসজিদ সমৃহও- যেখানে ১০ ০০ ১45০895%- 


৮০০ উপা্িশা 


বেশী বেশী পরিমাণে আল্লাহ তায়ালার নাম নেয়া *”-$ 
হয়; আল্লাহ তায়ালা অবশ্যই তাকে সাহায্য করেন যে পি টনি 17224812410 


তার (দ্বীনের) সাহায্য করে, অবশ্যই আল্লাহ তায়ালা নে “4 ০৮-০৩ 
সু 57830930 


৪১. আমি যদি এ (মুসলমান)-দের (আমার) * এড ॥ 
যমীনে (রাজনৈতিক) প্রতিষ্ঠা দান করি, তাহলে |92া্গা ০১১৬ ৬৮৪২৫ ৩1297 


9 পাশা 


তারা প্রেথমে) নামায প্রতিষ্ঠা করবে, (দ্বিতীয়ত) (১৮7 % 
যাকাত আদায় (-এর ব্যবস্থা) করবে, (তৃতীয়ত) টি টে 919 8১ 


আর (নাগরিকদের) তারা সৎকাজের আদেশ 4 1 ] 1, 
দেবে চেতুর্থত) তারা মন্দ কাজ থেকে (তোদের) +”? ভিসি 
বিরত রাখবে, তবে সব কাজেরই চূড়ান্ত পরিণতি ৪১9১1 20০ 
একান্তভাবে আল্লাহ তায়ালারই এখতিয়ারভূক্ত। 
৪২. (হে নবী,) এ লোকেরা যদি তোমাকে মিথ্যা £*% *৮%% * ছু ৫ 2৮০ ঘও এ 
সাব্যস্ত করে (তাতে তোমার উদ্বেগের কিছুই নেই), [95৮০7১05955 09594 ০19 
এদের আগে নূহের জাতি, আদ ও সামুদের লোকেরাও ০৯০৫ ও নি 
(তাদের নবীদের) মিথ্যা সাব্যস্ত করেছিলো, ৪১০9১ 905 
৪৩. ইবরাহীমের জাতি এবং লুতের জাতিও (তাই 24৫৮ ০515) 852 
করেছিলো), & ৮96969৮৯১০1 (%5 
8৪. (আরো করেছে) মাদইয়ানের অধিবাসীরা, "++ পবৃছিত এ পাত 
মুসাকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারপরও আমি ০৮৮5৮995৪০০ লসশিও 
কাফেরদের টিল দিয়ে রেখেছিলাম, অতপর (সময় ₹”" 24517 47? 8৫1] -215 
এসে গেলে) আমি তাদের (ভীষণভাবে) পাকড়াও ১৩০ ১ . 
করেছি, কি ভয়ংকর ছিলো আমার (সে) আযাব! ৪১ 284" ৫ 
















































































৪৫. আমি ধ্বংস করেছি (আরো) অনেক জনপদ, যার £ শগিদরান দিন 
অধিবাসীরা ছিলো যালেম, অতপর তা (বিধ্বস্ত হয়ে) চা ০৯ চারা 2১১ ৬৫ ৩৪৩০ 
মুখ থুবড়ে পড়ে থাকলো, (কতো) কূপ পরিত্যক্ত ৮২০ 3829 (৬9১০০ +915 ৩ 
হয়ে গেছে, কেতো) শখের সুন্দর প্রাসাদ বিরান হয়ে * ৪29 
ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে! ১৯৩০ 3০59 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৮৫ 9////.9100181790805171017001.019 





বিএ -০-০ [তা 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সুরা আল হাজ্জ 


৪৬. এরা কি যমীনে ঘুরে ফিরে (এগুলো পর্যবেক্ষণ) * ০4 ৮৯৫4 2 
করেনি? (পর্যবেক্ষণ করলে) এনেজন্তরওননাহরে 3 ৩৯১৬। 19০০৯ 


যা দ্বারা এরা তা বুঝতে পারবে, তাদের কান এমন 0১2৪ ০1$ : [2807 7৭০ ৯ পর 
হবে যা দ্বারা তারা শুনতে পারবে, আসলে (এদের) ৮৭ ০.- এ ০5 রি 


চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না, অন্ধ হয়ে যায় সে ০7992৯%1 হি 31520155155 
অন্তর, যা মনের ভেতর (লুকিয়ে) থাকে । 














নি টিটি 





পা পা ডি পঠি 5৯ পা ডি পাশা 


৪৭. (হে নবী,) এরা তোমার কাছে আযাবের ব্যাপারে “ [১0 
তাড়াহুড়ো করে, (তুমি বলো) আন্মাহ তায়ালা কখনো ৬9০1-0 5 ও 


তার ওয়াদার বরখেলাপ করেন না; তোমার মালিকের ৫-১০159৫ 15 
কাছে যা একদিন, তা তোমাদের গণনার হাজার. ” +-, (2 4 
বছরের সমান। 80995615 2০০816 9 








৪৮. আরো কতো জনপদ! তাদেরও আমি (প্রথম ৪ পা পাশা ৮ উির্নাটির্নী পাপা ৯৬০ 8 এ শপ 
দিকে) টিল দিয়ে রেখেছিলাম, অথচ তারা ছিলো 2০16 291৬ পি 2১ ৩০০৪৫৪ 


যালেম, অতপর আমি তাদের (কঠিনভাবে) পাকড়াও ূ - 
করেছি, (পরিশেষে সবাইকে তো) আমার কাছেই ৪১৮০০ ও 58921 র 


ফিরে আসতে হবে। 

















৪৯. (হে নবী,) তুমি বলো, হে মানুষ, আমি 
হচ্ছি তোমাদের জন্যে (আযাবের) সুস্পষ্ট সতর্ককারী 
মাত্র । 





পা ১ টিপা 1 পাঠ 


৫০. যারা (আল্লাহর ওপর) ঈমান আনে এবং (সে "- 
অনুযায়ী) নেক কাজ করে, তাদের জন্যে হলে ০ ০4]! 1559 15-০1 ০4০4 


(আল্লাহ তায়ালার) ক্ষমা ও সম্মানজনক জীবিকা । 














৫১. (অপরদিকে) যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে 5 
দেয়ার চেষ্টা করে, তারা এমন সব লোক (যারা) 


জাহান্নামের অধিবাসী । 25 


৫২. (হে নবী,) আমি তোমার আগে এমন কোনো এ ৪ ₹871717৭ 
নবী কিংবা রসুলই পাঠাইনি যে, যখন সে নেবী 22437১০2৩৬০ ৬৮০1০470109 
আল্লাহর আয়াতসমূহ পড়ার) আগ্রহ প্রকাশ করেছে ০৮৮৫]; £11 29 রি উ। “: 
তখন শয়তান তার সে আগ্রহের কাজে (কাফেরদের বি রেন্ট লি 
মনে) সন্দেহ ঢেলে দেয়নি, ৪৮1 
শয়তানের নিক্ষিপ্ত সেন্দেহগুলো) মিটিয়ে দেন এবং ০&, টি রানি 

আল্লাহ তায়ালা নিজের আয়াতসমৃহকে (আরো) 2/19,451129 74 ৮ ৬৮৯] 
মযবৃত করে দেন, আল্লাহ তায়ালা (সব কিছু) জানেন, ৯০৩ 5৯৩ 
তিনি হচ্ছেন বিজ্ঞ কুশলী, ০০০০০ 


৫৩. তিনি যেন (এর মাধ্যমে) শয়তানের প্রক্ষিপ্ত ”* $712%2 215 পদপণ 
(সন্দেহ)-গুলোকে সেসব মানুষের পরীক্ষার বিষয় ৬৭০5০ 5০৮1 21550 
বানিয়ে দিতে পারেন, যাদের 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৮৬ 9////.9100181790805171017001.019 









































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সূরা আল হাজ্জ 


অন্তরে (আগে থেকেই মোনাফেকীর) ব্যাধি আছে, , * ৮০*:2 %,16115 ০১০5৭ ১০12 4 
উপরত্তু যারা একান্ত পাষাণ হৃদয়; অবশ্যই (এ) +-৮% পি 55819৩৯৮০0৬ 


যালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নি য় ০452 £ 
নক মতবি ন্দহে নিমজ্জিত হয়ে $০590585 ৫1 ০811 12 











আছে, 

৫৪. যাদের (আল্লাহ তায়ালার কাছ থেকে) জ্ঞান দেয়া এ-1। ৮5471 টি 
হয়েছে তারা যেন জানতে পারে যে, এটাই তোমার রন ৮৯19 
মালিকের পক্ষ থেকে আসা সত্য, অতপর তারা যেন রি 55212 £4৫ 1৮০ « 
তাতে (পুরোপুরি) ঈমান আনে এবং তাদের মন “ মঃ 9:8৮ ৪) ৩৮০ 
যেন সে দিকে আরো আকৃষ্ট হয়ে পড়ে, যারা ঈমান শা ৯০০ ৯৭১৪ 
এনেছে অবশ্যই আল্লাহ তায়ালা তাদের সঠিক পথে 052 9৩ ঠা 


পরিচালিত করেন। 




















£৯ ৮০ পাপা পা /৯ 


৫৫. যারা আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে, 2: ৮” 
তারা এ (কোরআনের) ব্যাপারে সন্দেহ পোষণ করা 5885 250% 2 


থেকে কখনো বিরত হবে না, যতোক্ষণ না একদিন +*” 4091 287 215] সা চা 
আকম্মিকভাবে তাদের ওপর কেয়ামত এসে পড়বে, +*৪ ্ 1-০৯ ্ 


অথবা টি ওপর ভয়ংকর দিনের আযাব এসে ৪9৯৪০ [9 ১162 

















৫৬. সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র আল্লাহ % ০তকিপ ০5 ৮৩৫4 5. পা৯ 
ঞে রি 7 2 
তায়ালার; তিনি তাদের সবার মাঝে ফয়সালা করবেন; নিত 


যারা (তীর ওপর) ঈমান এনেছে এবং (সে মোতাবেক) ও ০০4-।। 19529 1971০2919 








নেক কাজ করেছে, তারা (সেদিন) নেয়ামতে পরিপূর্ণ 
জান্নাতে অবস্থান করবে । ০৪০] 11 ০ 








৫৭. (অপরদিকে) যারা আল্লাহ তায়ালাকে) ৯ ০দু5৮৯০৫5-৮* 5দু 
অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে 4--8015530919782০85719 
মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্যে অপমানজনক শু ও ভগ 4৮ 

আযাবের ব্যবস্থা থাকবে । ৪০০০০০১1৫22 এ155 











৫৮. যারা আল্লাহ তায়ালার পথে (তারই সন্তুষ্টির ও £ 4 রর র 
জন্যে) নিজেদের ভিটেমাটি ছেড়েছে, পরে আল্লাহর ০61 0৮219575০95 
পথে) নিহত হয়েছে, কিংবা (এমনিই) মৃত্যু বরণ 1৫ রী -০:-০0০-০৮১ ৮০ সি 8০ 
করেছে, অবশ্যই আল্লাহ তায়ালা (কেয়ামতের দিন) 742 রি 197৮9191-8 
তে ইরা কে ছে ভ:33505558 21004 
তায়ালা হচ্ছেন সর্বোত্তম রেষেকদাতা । 




















৯ টিপা 


৫৯. তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ 75755 রত 
করাবেন যা তারা (খুবই) পছন্দ করবে; নিসন্দেহে 2 015,259598 5০৭ ৮৪562 


আল্লাহ তায়ালা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল। বত গে 


্ে ্ে 
রা 











৬০. এ হচ্ছে (প্রকৃত অবস্থা, অপরদিকে) কোনো দিত 12 812৮৮ হা 
ব্যক্তি যদি (দুশমনকে) ততোটুকুই কষ্ট দেয়, যতোটুকু 2০2১7 2 কা, ৬৮০9৫ 0১ 
কষ্ট তাকে দেয়া হয়েছিলো, অতপর তার ওপর (যদি) তিমি নরিোারা রা এরও 
বাড়াবাড়ি করা হয়, তাহলে আল্লাহ তায়ালা অবশ্যই এ 20০1, 20285 2০১০ 
(মযলুম) ব্যক্তির সাহায্য করবেন; নিসন্দেহে আল্লাহ 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৮৭ 9///.9100181790805171017001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সূরা আল হাজ্জ 


তায়ান (মানুষের) পাপ মোচন করেন এবং (ত দের) 2 ৯2৫ পন 
ক্ষমা করেন। €9-১০৯% 








৬১. এটা (হচ্ছে আল্লাহর নিয়ম,) নিসন্দেহে আল্লাহ 4" 
তায়ালা রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের 4 চান ০৪০ £195 4 ০9 0১ 





মধ্যে ঢুকিয়ে দেন, অবশ্যই আল্মাহ তায়ালা সব কিছু ০ 1৫ 99 ১ ৬১৬ 81৯5 


শোনেন সব কিছুই দেখেন । 
৪১০ 








৬২. এটা (হচ্ছে আল্লাহর বিধান,) কেননা আল্লাহ 0১: 
তায়ালাই (একমাত্র) সত্য, 1249 8-০7155203 ১ 
ডাকে, তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা এবং আল্লাহ 21 ০12 12017 নি রি নি 
তায়ালাই সমুষ্চ, তিনিই মহান। 54৮ 51 39 ৬০ ০৪০ 





২০৮ 5/। এ ১৮২, ৮০৪ 


৪ ৮৮০| (৮135 








৩. তুমি কি দেখোনি, আল্লাহ তায়ালা (কিভাবে) টা 
জি থেকে পানি বর্ষণ করেন, অতপর (পানি নি ৪৮ ০৫5 41013] 
পেয়ে কিভাবে) যমীন সবুজ শ্যামল হয়ে ওঠে: ভি /১, পা | পযেপু ৪ লকপে। এ তপু 
নিশ্চয়ই আল্লাহ তায়ালা ন্নেহপরায়ণ, তিনি সুক্ষ ০১৮41 ৩1-8১০৯৮ ০৯২ ০১৯ 
বিষয়েরও খবর রাখেন, 8 


শিপ ভি পা ৮৩ পাকি পর্ণ 








৬৪. আসমানসমূহ ও যমীনে (যেখানে) যা কিছু আছে ০, চি 
সবই তার জন্যে; আল্লাহ তায়ালা (সব ধরনের) ১12 ৫১819541362 


অভাবমুক্ত ও প্রশংসার একমাত্র মালিক। 83০৯1 8192 9 





৬৫. তুমি কি দেখতে পাও না, আল্লাহ তায়ালা ,* ৮০০ 
(কিভাবে) যমীনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে 3০০৫5৯% ০1১7৮ 
বিচরণশীল জলযানকে নিজের আদেশক্রমে তোমাদের 2/০০ চা +6112]12 
অধীন করে দিয়েছেন; তিনিই আসমানকে ধরে 5 টু ১1 ৫১৯5৩ 9 
রেখেছেন যাতে রে তা ষীের ওপর পড়ে লা 3110 2 ১ ঠা ছি 
যায়, কিনতু তার আদেশ হলে (সেটা ভিন্ন কথা); ১1০০ ৮৩১০ ওঠে 

অবশ্যই আল্লাহ তায়ালা মানুষদের সাথে স্নেহপ্রবণ ও ৪০০৯১৭9:55431220 
দয়াবান। 




















৬৬. তিনিই তোমাদের জীবন দান করেছেন, অতপর 2 ॥ ০ ০ ০ /৮-2৮৮4 ৭ি ৮০০৩ 
তিনিই তোমাদের মৃত্যু দেবেন, পুনরায় তিনিই ৮৮5০4০-5 , ৮ 01192 


/৯৮2/৯ /৯ ৮2 


তোমাদের জীবন দান করবেন, অবশ্যই মানুষ ৯2 ৮1৮8 
অতিমাত্রায় অকৃতজ্ঞ । 93581 0.381 ০1০৫০৯৫ 














৬৭. প্রত্যেক জাতির জন্যেই আমি (এবাদাতের ২221521৮তপু 
কিছু আচার) অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা ঠা জিউস রা ৪০৮ 
পালন করে, অতএব এ ব্যাপারে তারা যেন কখনো » 09 ঠা । 32) & 42234 
তোমার সাথে কোনো তর্ক না করে, (মানুষদের) 
তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো, 

















পারা ১৭ ইব্ৃতারাবা লিন্নাস ক ৩৮৮ ৬///৬/.৪100121780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সূরা আল হাজ্জ 


অবশ্যই তুমি সঠিক পথের ওপর রয়েছো । ৪2 নিত মী এ 











৬৮. (তোরপরও) তারা যদি তোমার সাথে বাকবিতন্ডা টিয়া যায হা 
করে তাহলে তুমি বলে দাও, তোমরা (আমার সাথে) 1-৮১-৮1০ দি ০19 
যা কিছু করছো আল্লাহ তায়ালা তা ভালো করেই টিয়া 
জানেন। ৪০9০৯ 











৬৯. তোমরা যেসব বিষয় নিয়ে (দুনিয়ার জীবনে) নর 
মতবিরোধ করছিলে, (কেয়ামতের দিন) আল্লাহ 17০92০01152 22 বিল 


তায়ালা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্ত ৪9০ 1৭ এ 54০১ ৮০০৩ 
ফয়সালা করে দেবেন। 











৭০. তুমি কি জানো না, আসমান ও যমীনে যা কিছু দত প&) ০7৮17%* ৭ 
আছে আল্লাহ তায়ালা তার সম্পর্কে সম্যক অবগত ৪2]181225 481০1৮4৯7৮1 
রয়েছেন, এর সবকিছুই একটি কিতাবে (সংরক্ষিত) 5113 ০1, ৫ 113 21. এ 

রয়েছে, এ প্পরক্রিয়া)-টা আল্লাহ তায়ালার কাছে * ০১ ৩] ৬ 1১৬ ৩৯১ 
অবশ্যই সহজ একটি কাজ। 9১৯০৫ 41 




















৭১. (তারপরও) তারা আল্লাহ তায়ালাকে বাদ ৭৬৫৯ ৭1৮& পলি এমপি 
দিয়ে এমন সব কিছুর গোলামী করে, যার সমর্থনে %2 2০১৮০4॥ 55 ৬০ ৬9০৯৯৭9৪ 
তিনি কোনো দলীল-প্রমাণ নাযিল করেননি এবং যে দা লালা 

৪৪ কা 5 নি ( রন 1251 
ব্যাপারে তাদের নিজেদেরও কোনো জ্ঞান নেই; বস্তুত 9 2 রত 
নী রা ৰ ও 33০ ; ৬ ০ সেরে রর 








৭২. (হে নবী,) যখন এদের সামনে আমার 1০ 2৫1 ৪2 018192 





সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন ছা 

কাফেরদের চেহারায় (তীব্র) অসন্তোষ দেখতে পাবে; ;৮£ 2৮ শি ০ 
অবস্থা দেখে মনে হয়, যারা তাদের রা 522215598, ১৯5৪ 
আয়াত তেলাওয়াত করছে- এরা বুঝি এখনি তাদের ৫)9%2 ০8911205525 95516 
ওপর হামলা করবে; (হে নবী,) তুমি বলো, আমি 2, ০ রগ 

কি তোমাদের এর চাইতে মন্দ কিছুর সংবাদ দেবো? ৩23৫০৮৫255৫ ০৪, 51০৪5 
(এবং তা হচ্ছে জাহান্নামের) আগুন; আল্লাহ তায়ালা ৮ ৮ টিনা 

এর ওয়াদা করেছেন- ওয়াদা করেছেন) তাদের সাথে ,1558202012815329.)011 চি, 
যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে, আবাসস্থল টিটি নু 
হিসেবে তা কতো নিকৃষ্ট! 8১০০] 59 











৭৩. হে মান্ষ, (তোমাদের জন্যে এখানে) একটি 

উদাহরণ পেশ করা হচ্ছে, কান পেতে তা শোনো; 

আল্লাহ তায়ালা ছাড়া তোমরা যাদের ডাকো, তারা +*০* ৮৯০০৪ 

তো কখনো (কষ) একটি মাছিও তৈরী করে দেখাতে 419১ ০৮ ৩৩৪ ০০1 1.2 
পারবে না, যদি এ (কাজের) জন্যে তারা সবাই ,৯০৮৮* ০৫৯ ৯ ৩৯4 4 
একব্রিতও হয় তবুও নয়); (এমনকি) যদি সে মোছি) ।9,-৯1 215 2715519575০ 401 
তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় 1? ০ ০০৯০ ৯০৬৩ 
তবে তারা তার কাছে থেকে তাও ছাড়িয়ে নিতে 1685081--5 ৩1951 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৮৯ ৬///৬/.৪100121780809171017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সুরা আল হাজ্জ 


পারবে না; কতো দুর্বল যারা (এদের কাছে সাহায্য) ০০০৯ ৯৩ ৯ 5 
ার্থনা করে; কতো দুর্বল তারা যাদের কাছে (এ ০0015555258 


সাহায্য) প্রত্যশা করা হয়। বিভাগ | 








৭৪. (আসলে) এ (মুর্খ) ব্যক্তিরা আল্লাহ তায়ালাকে ৪৪ ৫, ও 

কোনো মূল্যায়নই করতে পারেনি, ঠিক যেভাবে (তোর 2981 48115 ৮১০১ ১৯4 19)০৪ 
ক্ষমতার) মূল্যায়ন করা উচিত ছিলো; আল্লাহ তায়ালা ডা 
নিশ্চয়ই পরম! ভিত 


পর ৩1 ৯০ ৮ পা ০০ পাশ পা 
রে 











৭৫. আল্লাহ তায়ালা ফেরেশতাদের মধ্য থেকে »০ 5 €০০ এ ১ 75 পা ৫১৫ 
বাণীবাহক মনোনীত করেন, মানুষদের ভেতর থেকেও ৮০9 ১.) পর ৩৮5 (৪৪০৪ 401 
(তিনি বাণীর গ্রহীতা বাছাই করেন); অবশ্যই আল্লাহ: চা 

তায়ালা সবকিছু শোনেন ও সব কিছু দেখেন। 8১০০০০০৪০44 ০1, ১০০০ 














৭৬. তাদের সামনে যা আছে তা (যেমনি) তিনি * ++ 1৮৮ নিরররারন 
জানেন, (তেমনি) জানেন তাদের পেছনে যা আছে ০812152 পঠল ১ তি দেপন্রে 


চাও; (কেননা) আল্লাহ তায়ালার কাছেই সবকিছুকে ০৯০৫৯, ৪৮৪ 
নে ্ 999:81 (55840 419 











৭৭. হে মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা (আল্লাহ /:-29 8 (৩১০১০ ০৮1৮৮ ছু, প্র 
তায়ালার সামনে) রুকু করো, সাজদা করো এবং 19১৯৮191911 9ম ৬৪০ জনি 
তোমাদের মালিকের যথাযথ এবাদাত করো, নেক * ০দ্ব% 25) 026 % 2৪০ 1৯ ০০৮ 

কাজ করতে থাকো, আশা করা যায় তোমরা মুক্তি সপ সা |9519-৮52১ 19৩০1 


পাবে। সি 22 











৭৮. তোমরা আল্লাহ তায়ালার পথে জেহাদ করো, সি হাহা চি 
্ [৪ 7৯ 
যেমনি তার জন্যে জেহাদ করা (তোমাদের) 227 টিন রে 
উচিত, তিনি (দুনিয়ার নেতৃত্বের জন্যে) তোমাদেরই ০৮৭ পাপা ৯০০1৫ 
মনোনীত করেছেন এবং (এ) জীবনবিধানের ব্যাপারে ড৪৩]| ৬2 ০১৯০০ 
তিনি তোমাদের ওপর কোনো সংকীর্ণতা রাখেননি, “ * রি 
তোমরা তোমাদের (আদি) পিতা ইবরাহীমের দ্বীনের ৪৯১০] পর্ষ্া ১০১৯ ৬৪ 
ওপর (প্রতিষ্ঠিত থেকো); সে আগেই তোমাদের ৯২৩০ ৯৫৪ 4 /১-০/১, ০০০ ০১৮৮০ 
“মুসলিম' নাম রেখেছিলো, এর (কোরআনের) ৪9০৯৪ ০০১ ০০৮]1 ৮০ ৮৮০9 
মধ্যেও (তোমাদের এ নামই দেয়া হয়েছে), &-০ উর ২ প্প৯ি ত০92০ 
(তোমাদের) রসূল যেন তোমাদের (মুসলিম হবার) ৮৯ | ১৮৪৪ ৫92১1 05] ($, 
ওপর সাক্ষ্য প্রদান করতে পারে, আর তোমরাও টনি ত্রান 
(গোটা) মানব জাতির ওপর (আল্লাহর ছ্বীনের) সাক্ষ্য 9০০ ৪০০০] ৮ 9109219১959 
প্রদান করতে পারো, তোমরা নামায প্রতিষ্ঠা করো, 
যাকাত আদায় করো এবং আল্লাহ তায়ালার রশি ,40515-25513899]115815851-1 
শক্তভাবে ধারণ করো, তিনিই তোমাদের একমাত্র,» 1.8 8 7:5০. 15775 


অভিভাবক, কতো উত্তম অভিভাবক (তিনি), কতো 99 ৫9৮11 ৮৮5 ₹৮199 
উত্তম সাহায্যকারী (তিনি)! 












































7০০] 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৯০ ৬///৬/.9100181790809171017001.019 








|২1২211৩ ৩২০৯11২৪২৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সূরা আল মোমেনুন 











রী ক সদ মন মুক্তি গেছে 80580 20 2 





২. যারা নিজেদের নামাযে বিনয়াবনত থাকে, ৫১০9২০০৮৪9১ & ৮০589] 








৩. যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে, ৫05১১ 9811 ০০: ০8০119 








৪. যারা (রীতিমতো) যাকাত প্রদান করে, 3545554৩499 





৯১-০9-9272 পাঠ ১ আ্ 


৫. যারা তাদের যৌন অংগসমূহের হেফাযত করে, ৫০9 $8321 42 05919 








নিজেদের স্বামীব্ত্রী, কিংবা পুরুষদের ৯ -2-2 পাটি 8৯ তিরিশ তা 
বেরা নিজ অধিকারভুক্ত পের ০ ০2০)1০৯0ুী 


(এ বিধান প্রযোজ্য) নয়, (এখানে যৌন অংগসমূহের ৮৮1 ০৭৫ ৮০ 
হেফাযত না করলে) কখনো তারা তিরক্কৃত হবে না, 0৬০9০ ১০৪ ০৪১৪ 








৭. অতপর এ (বিধিবদ্ধ উপায়) ছাড়া কেউ যদি ০5 21+7 7: 21117171058 তু 
অন্য কোনো (পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে) ০৯ 45195 3155 939 ৪৯০০ ৬০৪ 


চায়, তাহলে তারা হবে সীমালংঘনকারী, 920১2) 














৮. যারা তাদের (কোছে রক্ষিত) আমানত ও (অন্যদের ৯০০1 ৪ পপ 11 ৮০ ৮৮ ০ 
দেয়া) প্রতিশ্রুতিসমূহের হেফাযত করে, ৫১৪০১-৮১৩০০9-০পথু প ৩:০9 











৯. যারা নিজেদের নামাযসমূহের ব্যাপারে (সেমধি প লিলি ডা 
যত্ুবান হয়: পিন উল 8958১০45948 





১০. এ লোকগ্তলোই (হচ্ছে মূলত যমীনে আমার চিযিডুারে রঃ 
যথার্থ) উত্তরাধিকারী, রি $98)5911 ০৮ এাগা 








১১. যারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী; পাটি 2১০৪ পাঠ পাঠ টব তি 
তারা সেখানে চিরকাল থাকবে। হি ০১955] 9585 ০৪9] 


ছি 


9৬9০ 








১২. আমি অব কে মাটির সারাংশ থেকে 15015৮৮1781 47 
পরার নি ৪৬৮৮ ০৫241. ৮০০০ 2 ০? 








১৩. অতপর তাকে আমি শুক্রকীট হিসেবে একটি সংরক্ষিত রা ৫: লা 
জায়গায় (সুনির্দিষ্ট সময়ের জন্যে) রেখে দিয়েছি, ৬০৫০ 1195 0 22৮১ 4০4৯৮ 








১৪. এরপর এ শুক্রবিন্দুকে আমি এক ফোটা জমাট ££4+)1৮৫ ৫ পরা পতি), পাটির ও 
রক্তে পরিণত করি, অতপর এ জমাট রক্তকে মাংসপিন্ডে 22241745205 28৮০1 ৫৬০০ 
পাটির পপি প্রত ৪০৪ 


পরিণত করি, (কিছুদিন পর) এ পিন্ডকে অস্থি পাজরে পুষি পাড়ি হল পুরু ১০৭ 

পরিণত করি, তারপর (এক সময়) এ অস্থি পাজরকে ৮451৮8০2১০৮ 05455 2১৯৮ 
আমি গোশতের পোশাক পরিয়ে দেই, অতপর (বানানোর দিন তিতা ৪৮7৮০ ৭ 
রিয়া শেষ করে) আমি তাকে 'স্পর্ণ) ভিন্ন এক *১৯| 2১50০০০০8 
ৃষ্টি- (পূর্ণাঙ্গ মানুষ) পয়দা করি; আল্লাহ তায়ালা কতো নিন দা নি 
উত্তম সৃষ্টিকর্তা (কতো নিপুণ তীর সৃষ্টি); ৪০141 ০০০ এ 7 


পারা ১৮ বাদ আফ্লাহা ৩৯১ //$/.810012180809171017001.019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ ১ আল মোমেনুন 


রে চি [এক সময়) তোমরা অবশ্যই মৃত্যু মুখে প ৯সপন হা]! পুদ্প দহ) অক 











১৬. ভর কেয়ামতের দিন তোমরা অবশ্যই প ৯৯ ০৩ 2৮৮৯ এ, 5 
পুনরুথিত হবে। :০০৪৪০9০ 





১৭. আমি তোমাদের ওপর সাত আসমান বানিয়েছি। 17 ভি হা 
আমি কখনো আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই। 2582 5 


পা 9০ 


৪০৪১ 381 ৬০৪৫ 











১৮. আমি আসমান থেকে পরিমাণমতো পানি বর্ষণ ২ ০৮24 টিবি 
করেছি এবং সে পানি যমীনে সংরক্ষণ করে রেখেছি, ৪ 234535825০০ 50৯ 
আসার বেচা) সয়ে খনার 80208 48 ৬ 8124520 








১৯. তারপর (সংরক্ষিত সেই পানি) দিয়ে আমি নর ১৭ ? এ 43 “21129 
তোমাদের জন্যে খেজুর ও আংগুরের বাগান সৃষ্টি সু, তা ০ রঃ 

করি। তোমাদের জন্যে তাতে প্রচুর ফল পাকড়াও ৪১৯ 4 হিরোর 
(উৎপাদিত) হয়, আর তা থেকে তোমরা (পর্যাপ্ত) 5+ ৮ বিসিক ৮৮ 
আহার (গ্রহণ) করো, ছি (০9 














২০. সিনাই পাহাড়ে তেল (-এর উপাদান) নিয়ে এক “1? 
প্রকার গাছ জন্ম লাভ করে, খাদ্য গ্রহণকারীদের জন্যে ্ 
টি 07১৩ 


তা ব্যঞ্জন হিসেবেও ব্যবহৃত) হয়। $ 02143] ৯৮5 9১164% 





২১. অবশ্যই তোমাদের জন্যে চতুষ্পদ জন্তুর মাঝে টি 5৫৮৮ 
(প্রচুর) শিক্ষণীয় বিষয় রয়েছে; তার পেটের ভেতরে পল [১81 ৬৮৫1০15 


শা ৯০০৯০ 405 


(দুধের) যা কিছু আছে তা থেকে আমি তোমাদের পান € রা র্‌ 
করাই, (এ ছাড়াও) তোমাদের জন্যে তাতে অনেক 7 ৮৮৮ ৬০ স্9 (93925 ০৯5 


উপকারিতা রয়েছে, তার (গোশত) থেকে তোমরা 0914 1559 

















তো আহারও গ্রহণ করো । 


২২. (আবার কিছু আছে) তার ওপর তোমরা আরোহণ রাজার 
করো, (অবশ্য) নৌ-যানেও তোমাদের (মাঝে মাঝে) ০91৮২) এ) | 91৮০9] 


আরোহণ করানো হয়। 











২৩. আমি নৃহকে তার জাতির কাছে (হেদায়াত নিয়ে) তুর 
পাঠিয়েছিলাম, সে (তাদের) বললো, হে আমার জাতি, ০18 2598 কয ১১ [431 ০79 
তোমরা এবাদাত করো একমাত্র আল্লাহ তায়ালার, টির? 1 

তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই; +*১৯ 115552108 1941 [98 
তোমরা কি (তাকে) ভয় করবে নাঃ "4৭ খুঠা 


৪০9৯ ১41 























২৪. তার জাতির মোড়লরা, যারা (আগে থেকেই) ৭০৫ ৮৯ 
কুফরী করছিলো- (একে অন্যকে) বললো, এ তো 515552195৩8 | পা 18 


তোমাদের মতোই একজন মানুষ, (আসলে) এ ব্যক্তি 12829 ০13? 
তোমাদের ওপর নেতৃত্ব করতে চায়; আল্লাহ তায়ালা ০০ ০1838 ০028০811৩, 
যদি (নবী পাঠাতেই) চাইতেন তাহলে ফেরেশতাদেরই £ ৫৫£1-1524। 212 "12,212 
নবী করে) পাঠাতেন, আমরা তো এমন কোনো এ চি 979 ০ 
ঘটনা আমাদের পূর্বপুরত্যদের যমানায়ও (ঘেটেছে ৮19২1 555 | &1$৬১ ০৮০০ 
বলে) শুনিনি। ৯ 

পারা ১৮ কাদ আফ্লাহা চে ৩৯২ ///.210017179050917910179010.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১৪১1314814 
২৫. এ এমন একজন মানুষ, যার মধ্যে (মনে হয় দারদা 

কিছু) পাগলামী এসে গেছে» (তোমরা তার কথায় 4315 252522815055 81551 
কান দিয়ো না), বরং এর ব্যাপারে কয়টা নির্দিষ্ট দিন ্ 
পর্যন্ত অপেক্ষা করো। 








২৬. সে (নূহ) বললো, হে আমার রব, এরা যেহেতু 
আমাকে মিথ্যা সাব্যস্ত করলো, তুমি (তাই তাদের 
মোকাবেলায়) আমাকে সাহায্য করো । 

















২৭. অতপর আমি তার কাছে এই মর্মে ওহী শন 
পাঠালাম যে, তুমি আমার তন্ত্রাবধানে আমারই ওহী ০০ | ৮:০1 এ এ এ ০৮৯95 


অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো, তারপর যখন ১45 ]412219 5 05৯9 
আমার (আযাবের) আদেশ আসবে এবং (যমীনের) ১৯২3 55০ গ৯ 0৯55 
চুল্লি বিত ত হয়ে যাবে, তখন (সব কিছু থেকে) এক ূ চিত ৬৬72 ৯ রা চি 21715 
এক জোড়া নৌকায় উঠিয়ে নেবে, তোমার পরিবার ২ ৮৯০0৫০2৬৯১৬ 
পরিজনদেরও (উঠিয়ে নেবে, তবে) তাদের মধ্যে ₹ ৮৪০০91 | 450 রে 2২1 4৫৮ 
যার শোস্তির) ব্যাপারে (আল্লাহ তায়ালার) সিদ্ধান্ত রে ৬৬ রর 
এসে গেছে তার কথা আলাদা, যারা যুলুম করেছে “33151 ০891 & ০৮৮৬৪ %3 
তাদের ব্যাপারে আমার কাছে কোনো ঘি টি ৯৯:০০ 
পেশ করো না, অবশ্যই মেহাপ্নাবনে আজ) তারা ৪০)9১১২০ 
নিমজ্জিত হবেই। 


























২৮. তুমি এবং তোমার সাথীরা যখন (নৌকায়) কর ও 
আরোহণ করো তখন বলো, সব প্রশংসা আল্লাহ ঠে ৫০-০১-০০০৪ 9 


তায়ালার জন্যে, যিনি আমাদের (একটি) অত্যাচারী 0৯609] 4 6521 086 12 
জাতি থেকে উদ্ধার করেছেন। 
9০1801[5811 ০ 

















২৯. তুমি আরো বলো, হে আমার রব, তুমি আমাকে ০৯৮০ :৮৮ 10৮৮০ 7 এ 
বরকতপূর্ণ স্থানে নামিয়ে দাও, একমাত্র তুমিই পারো ঠা 


২1 -০% পা 


আমাকে ভালোভাবে নামিয়ে দিতে । 02130 








৩০. নিসন্দেহে এ (কাহিনীর) মধ্যে আমার (কুদরতের) 2: ছ£ 
নিদর্শন রয়েছে, অবশ্যই আমি (মানুষদের) পরীক্ষা ও) ৪০ ৪৫019 ৭ঠ 1১০1 
নয়ে থ কি। 











৩২. আমি তাদের কাছে তাদেরই একজনকে 754 ৩০০০ ৮ ৯511৯ 
নবী করে পাঠিয়েছি (যেন), তোমরা এক আল্লাহ |9$221 1৮৪৩ ১৮১- 74005 
তায়ালার এবাদাত করো, তিনি ছাড়া তোমাদের £হ ৮ পাপ :০-97১০৫ /৯১০০ 96:০৮ প% 
আর কোনো মাবুদ নেই; তোমরা কি (সে আযাব 8 098 ১৩2০8 41 ০৩৫০০ 
দেখেও) সাবধান হবে নাঃ 

















৩৩. (এর জবাবে) তার জাতির নেতৃস্থানীয় লোকেরা, (+-৮£ ৮৭ 
যারা (আল্লাহকে) অস্বীকার করেছে, মিথ্যা রা 1256 ০:91 25 ০০ 069 


বিরটকেছ 998 ৭৪ ০২15 £ ॥ ১1১ 3 ৫2 


5 








পারা ১৮ ক্বাদ আফ্লাহা +৩৯৩ ///4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সূরা আল মোমেনুন 


ভোগসামহী দিয়ে রেখেছিলাম- তারা বললো, এ 
ব্যক্তিটি তো তোমাদের মতো একজন মানুষ ছাড় 
অন্য কিছু নয়, তোমরা যা খাও সেও তা খায়, তোমরা 
যাকিছু পান করো সেও তা পান করে, 

















৩৪. তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে ।প। * 25) * £124।৮ ৮৯০৯7 
(নবী হিসেবে) মেনে চলো; তাহলে তোমরা অবশ্যই 13১1-41-45 1১০০-৮০০ ৬9 


ক্ষতিগ্রস্ত হবে, ১০9 ১৯ 





৩৫. (এ) ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা 1 /:-০/১-০৮ ৯26 বরা 
করছে যে, তোমরা যখন মরে যাবে, যখন তোমরা 171১ 58 ০৫০ ৮০০11৮02021 
মাটি ও হাডিডতে পরিণত হয়ে যাবে, তখন তোমাদের নি / 04 পরার 
সবাইকে (কবর থেকে আবার) উঠিয়ে আনা হবে? শু ৩০৯১৯০০৮৪০০ রী 











৩৬. (আসলে) তোমাদের সাথে যে বিষয়ের ওয়াদা পাঠ টিপা নি রা) তা এটি তা ওসি 
করা হচ্ছে, তা অসম্ভব অসম্ভব । / ০9০০৭ ৮ (৪০১ ০১19 











৭. (তারা বললো, কিসের আবার পুনরুথান?) - ৯৮7৮৭ 

পিয়া জীবনই হচ্ছে জামাদের ১০ ১525060108551০০ 
আমরা (এখানে) মরবো, (এখানেই) বাচবো, আমাদের রিতিডাকে কেরা নেননি 
কখনোই পুনরুখিত করা হবে না। ৪৬৯০০ ৩০9 ৮৯9 








৩৮. নেবুওতের দাবীদার) এ ব্যক্তিটি আল্লাহর ওপর 1” 1? 4 4. 1221 ৬ 4৮7 ভ। ৮০ * 
মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা তার ওপর ঈমান 95401 5১০1 ০৯১31 25 ০1 
আনবো না। র্পা ৬ /১-০ ০৮৮০ ৮ তা পাতি 





ও ৬৯৮০৪০১4৬৯৯ 09 


৩৯. সে আল্লাহ তায়ালাকে বললো, হে আমার রব, 
এরা যেহেতু আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, তোই) 
তুমি আমাকে সাহায্য করো । 














৪০. আল্লাহ তায়ালা বললেন, অচিরেই 
(নিজেদের কর্মকান্ডের জন্যে) অনৃতপ্ত হবে । 











৪১. অতপর (একদিন) এক মহাতান্ডব এসে তাদের * ৮17 পপ ৩91 2৩৯ 
ওপর আঘাত হানলো এবং আমি তাদের সবাইকে পি £০৮০11-542 


তরঙগতাড়িত আবর্জনার সুপ সদৃশ (বস্ুতে) পরিণত নি 
করে দিলাম, যালেম সম্প্রদায়ের ওপর আল্লাহর গযব 9051801 [98015 £ 
নাযিল হোক। 











৪২. তাদের (ধ্বংসের) পর আমি (আরো) অনেক পানি পা কি ০৯ -9-0/৯ চপ 5 
জাতে পা জি: & ০৪১৯199১১১৩ ০০0 











৪৩. কোনো জাতিই তার নির্দিষ্ট কাল (যেমন) » ৮+- 7৮৯৮ ০৮ রণ 
তুরাবিত করতে পারেনি, (তেমনি) তাকে কেউ ৪৬১৯০৭91৮৯1 
রিলরিত$কাতে পারেনি; 





৪8৪. অভির ভামি এজ রী এরি জনিত 
পাঠিয়েছি, যখনি কোনো জাতির কাছে তার রসূল 
এসেছে, (তখনই) তাকে তারা মিথ্যাবাদী বলেছে, 





চি লি পটে ০6 8542 ৮,৮7০ -20 ৮%০-০ 
৯5 22৩2 $ ৪92০5 (৪9) 2] 
পারা ১৮ বাদ আফ্লাহা ৩৯৪ //$/.810012180809171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সূরা আল মোমেনুন 


অতপর আমিও ধ্বংস করার জন্যে তাদের এক এক 1[+%11₹*০.:5১1:10211205 (৫2 
০১৯৪০ (০ 
জনকে একেক জনের পেছনে (ক্রমিক নম্বর) লাগিয়ে [9 | ৩৪ ১1-৮৪-4৯90 


দিয়েছি, (এভাবেই) আমি তাদের (ইতিহাসের) ০০৫8০ 
কাহিনী বানিয়ে দিয়েছি, ধ্বংস হোক সে জাতি, যারা 5 
(আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে না। 


8৫. তারপর আমি আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট & 0১৬ 219 ৮৮৯০ ত ৪ 
দলীল প্রমাণ দিয়ে মুসা এবং তার ভাই হারূনকে ? ০১১ & 9 ৬-ঠ +৮7০0 


1 /-0৩া 


পাঠিয়েছি, $৬০ 525102212 


৪৬. (তাদের আমি পাঠিয়েছি) ফেরাউন ও তার 2212 শিরা দি পাপা পাঠ পাঠ 
পারিষদদের কাছে, কিন্তু তারা অহংকার করলো, তারা 14 1535 327 এ 





























চে সি 


ছিলো একটি না-ফরমান জাতি, 12129 











৪৭. তারা বললো, আমরা কি আমাদের মতোই দু'জন 1+2৮*%+ 12 বিনীত 
মানুষের ওপর ঈমান আনবো, (অথচ) তাদের জাতি ৮5959 96425 555955280121 
হচ্ছে (বংশানুক্রমে) আমাদের সেবাদাস, 80১45 রি 











৪৮. তারা তাদের উভয়কেই মিথ্যাবাদী বললো, ফলে ৮০১ ০১০৪ ০০ ০০ টি ০০ স্য০৮ 
তারা ধ্বংসপ্রাপ্ত মানুষদের দলভুক্ত হয়ে গেলো । ৪ ৩] ০০ 157145 (০৯ 92345 


পা ডি ০টি পাঠ পা ডি পা পরা 


১৮১০০ 
85 €9০১9-৪৪ 
17058 8 রনারন 
রক আশ্রয় দিয়েছি। 8৬5559318০৫ 85%) এ 
বু মল রানি 13০530৩21380251 তঃ 
ছি সিজন ৪০৮১৪ ০৫1+ হিশো তে 
































৫২. অবশ্যই তোমাদের জাতি (কিন্তু দ্বীনের বন্ধনে) তো 
একই জাতি, আর আমি হচ্ছি তোমাদের একমাত্র রব, 
তোমরা আমাকেই ভয় করো। 











7? 





৫৩. কিন্তু লোকেরা নিজেদের মাঝে বিষয়টাকে বিভক্ত 55755885242 
করে দিয়েছে; আর প্রত্যেক দলের কাছে যা কিছু "০ ১১৯4৫, 1১০) ০৪:০১ -০১১০ 15585 


£১ ০9 পা ডি 09 পাপ পা 


আছে তা নিয়েই তারা খুশী। ৪09৯১৪৮৪612 


৫৪. €হে নবী), তুমি তাদের একটা সুনির্দিষ্ট সময়ের সিরা ব্যদ্যারতভূ। 
জন্যে (নিজ নিজ) বিভ্রান্তিতে ছেড়ে দাও, 9৬০১ ০৯ ০৪১০8 ৬৮১৩ 


৫৫. তারা কি ধরে নিয়েছে যে, আমি তাদের ধন শের ৩৯০০ ৩৯ পা 

















05০525০৮0০5: 


€ ৬৯৪9 
পারা ১৮ বাদ আফ্লাহা + ৩৯৫ ৬////.21001811808016171017001.019 





সম্পদ ও সন্তান সন্ততি বাড়াতেই থাকবো? 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সুরা আল মোমেনুন 


£৯ ৮9 পার্থ শ9ি 


৫৬. আমি (সব সময়ই) তাদের জন্যে সকল প্রকার ০ 
কল্যাণ ত্রাবিত করেই যাবো? (আসলে) এরা কিছুই 4০ ৮৮৯। ৬-০৯182552 


বোঝে না। ৪2358] 








৫৭. নিসন্দেহে যারা নিজেদের মালিকের ভয়ে সদা * . ৮৮7৮2 ₹ এটি তত 
ভীত সন্ত্রস্ত থাকে, 8১02282৩2৮5 589711 


লিন? 0 


€) ০9882 





৫৮. যারা তাদের মালিকের নাযিল করা ঠ পানি টিলি নি এপ 1172 পাঠ এ ঘেনপা 
আয়াতসমূহের ওপর ঈমান আনে, | ? ৬ 9558-94-৩৫ ৩২৯2 








৫৯. যারা তাদের মালিকের সাথে অন্য কাউকে শরী ৮৯১০৩ ৮০০% *ছ 
টি কাকে শরীক. & 298584 ২০8955 5 549119 





৬০. যারা তোর পথে) যা কিছু দিতে পারে * ০৮* 72 -০% 
(মুক্তহস্তে) দান করে, (তারপরও) তাদের মন ভীত ৮2255171275 ০4919 


কম্পিত মদ নর ঠা অবশ্যই একদিন তাদের রি & 09:৯১ খোপা ১ 

















৬১. এরাই হচ্ছে সেসব মানুষ, যারা নেকীর কাজে 11 “ ৪ রিনির্তিপা 
সদা তৎপর থাকে, (এই কাজে) তারা (অন্যদের ও ৯৮| ৬০৯১ এ রা 


তুলনায়) অগ্রগামীও | ৪058. 








৬২. আমি কারো ওপরই তার সাধ্যাতীত বোঝা 1+* ++ 1৮৮ ০:%22 ৮ 
চাপাই না, (এমন) একটি গ্রন্থ আমার কাছে 56151522581085 144 


রা 





৯ ০০৩ এ পাটি ৯5 5 





(সংরক্ষিত) আছে, যা (তাদের কথা ঠিক) ঠিক বলে ২ ৮৮11১ 
দেবে, (সেদিন) তাদের ওপর কোনো যুলুম করা ৪ ৪ 09০68 2৮59 340 9৮ ৮০৫ 


হবেনা। 








৬৩. বরং তাদের অন্তর এ বিষয়ে আধারে আচ্ছন্ন হয়ে “ ০1214 রর 
আছে, এ ছাড়াও তাদের (জীবনে) আরো বহুতরো পজ9ি16০ ৬০৪০০ & ৮৮95৩৭ 
ডো কাজ আছে যা তারা (সব সময়ই) করে 9095 নি এ; 9১:০5 

















৬৪. (এরা এ থেকে কখনো বিরত হবে না) যতোক্ষণ ৯,৮৯৪ ই 
না আমি তাদের এশ্্যশালী লোকদেরকে নানা শাস্তি 516210০3555 19821101052 


দ্বারা আঘাত করবো, (এমন হলে) তারা সাথে সাথেই পিসি ৯িপ ৯০2 
আর্তনাদ করে ওঠবে; ৩9১৯৭ ৮১131 











৬৫. আল্লাহ তায়ালা বলবেন,) আজ আর আর্তনাদ এ» 
করো না, আমার পক্ষ থেকে তোমাদের কোনো £72৫01০ 9০01১৮৯38 


সাহায্য করা হবে না। 








৬৬. যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে ৯১-92-0০9৯ পাপা 
তেলাওয়াত করা হতো, তখন তোমরা উল্টো দিকে পে পি (9158 গো তি 6৪ 
8০৯৩ ক পক 2টি 


582 ৬০১-০-৪৪ ৬ 











৬৭. (সরে পড়তে) নেহায়াত দন্তভরে, (পরে সেখানে) ৮০০৩০ ৪৮ র্প ॥১৬& ৯22৯৯ 
অর্থহীন গল্প-গুজব জুড়ে দিতে। 9১৯০ 19৩৮ 43 3 ৩৭ ১৮৯০০ 











৬৮. এরা কি (কোরআনের) কথার ওপর চিন্তা * 44 
গবেষণা করে না, কিংবা তাদের কাছে (নতুন -* ছে 1৭581 ও 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা ৩৯৬ ড///4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


কিছু একটা) এসেছে যা তাদের বাপ দাদাদের 
কাছে আসেনি, 


আক, ০০০৮57 2 পাঠ পে 


০৮191 ৮2০21 ০7০৮0 





৬৯. অথবা তারা কি তাদের রসুলকে চিনতেই 
পারেনি- (যে জন্যেই) তারা তাকে অস্বীকার করছে? 





পা &ি পি) ভিশটি তাপ 8 টিপা ডি টিপ / টি পা) ভিশটি ভিলা | পট ভি 


৪ 49১৫+ 41০৪১০15019) 





৭০. কিংবা তারা কি একথা বলে যে, তার সাথে (কোনো 
রকম) পাগলামী রয়েছে; বরং (আসল কথা হচ্ছে,) রসূল 
তাদের কাছে সত্য (বাণী) নিয়ে হাযির হয়েছে এবং 
তাদের অধিকাংশ লোকই এ সত্যকে অপছন্দ করে । 








$215422 05550258 রর 


শা ০০1 পানিও 8১০9 িপাঠিপাশা 


9১১ (4-৮১889 








৭১. যদি “সত্য' তাদের ইচ্ছা আকাংখার অনুসরণ করতো, 
তাহলে আসমানসমূহ ও যমীন এবং আরো যা কিছু এ 
উভয়ের মাঝে আছে, অবশ্যই তা বিপর্যস্ত হয়ে পড়তো; 











১2৮৮৮ 


২১-51৮৪2৩-16585 


১ ০21 টিপা টিপা পাপা ৮9 পি পা 9115 


পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের (নিজেদের) কাহিনী ৯৩০ ৬৪৪৬০৪০৯১ 199৮1 


নিয়েই এসেছি, কিন্তু (আশ্চর্য), তারা (এখন) তাদের 
নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। 





পা শট / ৮ ১ ৯ পা & টি £ ১ 


৬১৯১১) ৩০৯০১১৪ 











2 পা পাছা পা পাতা ক্টি ডি তা /৯ ৮90িতা /৬ পা ভি 


৭২. মরন ডা দা 61১5 বি [1 


পৌছানোর জন্যে) কোনো রকম পারিশ্রমিক দাবী 
করছো, (অথচ তোমার জন্যে) তোমার মালিকের 
রেযেকদাতা । 





-০১ তা পাটি 0 


3529)911552269 








৭৩. অবশ্যই তুমি তাদের সঠিক পথের দিকে আহ্বান 
করছো । 


৮9 /৯০9ি / পার্ট পা 


০০৪০৭ ৮15 41725:02 15 





৭৪. যারা আখেরাতের ওপর ঈমান আনে না তারা 
অবশ্যই (হেদায়াতের) সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে 
গেছে। 





৮০২৮৯০৯58৫8 ০৭। 419 


০4 ৮1521 





৭৫. যদি আমি এদের ওপর দয়া করি এবং যে বিপদ 
মসিবত তাদের ওপর আপতিত হয়েছে তা যদি দূর 
করে দেই, তাহলেও এরা নিজেদের না-ফর 
শক্তভাবে বিভ্রান্ত হয়ে যাবে। 








৬৬:০০ 5 ৬ 5১ রা 


০ ০০৮৮৪০০০৯৪9-৯৮৯১ ৪ 


পাঠ তা পাপা ৮912১ পা &৯ পরিপা 
$ 


পা /৯১০পাপা £ ০১০০১) ছু 


ও 9৩০৯৫ -৮৪)৯৯৮ ০৪ 19₹-4 








৭৬. (অতপর) আমি এদের কঠোর আযাব দ্বারা 
পাকড়াও করলাম, তারপরও এরা নিজেদের মালিকের 
প্রতি নত হলো না এবং কাতর প্রার্থনা পর্যন্ত (আমার 
কাছে) পেশ করলো না। 





/৯ পারা & পা পরপা 


(7551৩7037৯৬ 969 


শা 2১৮০0 তা পাপা পাপা 


2 1১ 








৭৭. এমন করতে করতে যেদিন (সত্যি সত্যিই) আমি 
এদের ওপর কঠোর আযাবের দুয়ার খুলে দেবো তখন 
তুমি দেখবে, এরা তাতে কতো হতাশ (হয়ে পড়বে)! 





পা ভিপি দিক 


চে 
রা ৮ পি রত 5৯2৯ ৮9 পা 


৪৩১০০১০০০৬6 





৭৮. তিনিই আল্লাহ তায়ালা, যিনি তোমাদের (শোনার 
জন্যে) কান. (দেখার জন্যে) চোখ (ও চিন্তা গবেষণার 
জন্যে) মন দিয়েছেন, কিন্তু তোমাদের খুব অল্পই 
(এসব দানের) শোকর আদায় করো। 





পা পা &৯ পার 


32১19 ২-/1০0009 99 


পা পানিও ৮ ০0িপরি পাপা ৮ পূণ 


পা & ৩9টি / 


9095৫৯953218-8658$15 








৭৯. তিনি তোমাদের বংশ বিস্তার করে যমীনে ছড়িয়ে $”1 
রেখেছেন, (একদিন) তোমাদের সবাইকে তার কাছেই ৮ 
একত্রিত করা হবে। 





পারা ১৮ কা্দ আফ্লাহা 


৩৯৭ 


এল9 ০১১৬ & ০৪5 ৬৩195 


৪৬১9১ 


ড///.210017179050917910179010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সুরা আল মোমেনুন 


৮০. (তিনিই আল্লাহ) যিনি তোমাদের জীবন দান ৮.২,+1-7৫ 2৮ 22 দু$০+ 
করেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটান, রাতদিনের রে (৪১199 
আবর্তনও তার (ইচ্ছায় সংঘটিত হয়, এসব দেখেও) সা 

তোমরা কি (সত্য) অনুধাবন করবে নাঃ? 9০9 রর 5১ 2519 ওলা 











৮১. (নেবীদের সামনে) এরাও সে ধরনের জরে, 722 72 
টন) কথাই 021 আগের 09981 ০00 05196 ০৭ 
লোকেরা বলেছে। 





৮২. তারা বলেছে, আমরা যখন মরে যাবো, আমরা (1 

যখন মাটি ও হাডিিতে পরিণত হয়ে যাবো, তখনও 

কি আমরা পুনরুথিত ? ০১-০৯-০০৮০ বা টি 
চে হি 915 





৮৩. (তোরা আরো বলেছে, এভাবে) আমাদের ও আমাদের * কাদে 
পূর্ববর্তী লোকদেরও (পুনর্থানের) এই ওয়াদা দেয়া ৩1৩৯055০০০5 555) ১৫ 
হয়েছে, (মৃত্যুর পর আবার জীবনলাভের) এ কথাগুলো 

(জরে তীর উপাীনাতীডাার ভি 9021981 2৮০ি।৫১০1 05 











৮৪. €হে নবী, এদের) জিজ্ঞেস করো, এ যমীনে * 22 * ঢিসক্রিিবাারজান্যাবত 
২ অরে আবে বি) কিছু আহত কর ০৪২৫ ৩1৮3 ০2০১ ৬0 


(মালিকানাধীন)? চিরে 











৮৫. ওরা বলবে (হা), সব কিছুই আল্লাহর; (তুমি) 22. ৬ ৮ ৯4৮2৮০ 
বলো, এরপরও তোমরা কি উপদেশ গ্রহণ করবে নাঃ গু) ৪৩১৮৩ রিনি ৩) 98৯০ 








৮৬. তুমি এদের) জিজ্ঞেস করো, এ সাত আসমানের ভিন টি ১1 ০১০:০৪ 





রব কে? মহান আরশের অধিপতিই বা কে? 


8 পাটি 


9558211০১21 








৮৭. ওরা বলবে, (এসব কিছুই) আল্লাহর; তুমি বলো, +০ & ৮5৪৮৫৮৮ 
তারপরও কি তোমরা (আল্লাহকে) ভয় করবে নাঃ 058 ১৫ 08,4 ০৭/95৯৮ 











৮৮. তুমি জিজ্ঞেস করো, যদি তোমরা (সত্যি সত্যিই) -০/১ ০ তত 9৮৮ ০ ৮4৩ ৮1৮৮ 
জানো তাহলে বলো, কার হাতে রয়েছে (আসমান ১৯৯ 9৯9 5৫ 06-,58155952520 
যমীন) সবকিছুর একক সার্বভৌমতৃ? (হা,) তিনিই কি চির 
সবাইকে আশ্রয় দেন, কিন্তু তার ওপর কারো আশ্রয় ৪০05৯6০০৫01 45)18 29 
চলেনা । 

















৮৯. ওরা বলবে, হ্যা) মহান আল্লাহ তায়ালা; তুমি 2 ০৮44, 4051 দে 
বলো, তাহলে কোন দিক থেকে তোমাদের ওপর যাদু ৪ ০০১৯১ ০ ৪ : ০919৮ 


করা হচ্ছে। 











৯০. আমি তো বরং (এই) সত্য কথাটিই এদের কাছে 45 ০ ভি 
নিয়ে এসেছিলাম, এরা অবশ্যই মিথ্যাবাদী! রি ০5941-209 $29-ক্ ০ 











৯১. আল্লাহ তায়ালা (কাউকেই) সন্তান হিসেবে গ্রহণ প₹” 712 টা 
করেননি- না তীর সাথে অন্য কোনো মাবুদ রয়েছে, +৯৭ এ) (5931952৬015 


যদি (তার সাথে অন্য কোনো মাবুদ) থাকতো তাহলে 4 এ] “27141 5) 

প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেতো চিত 18-5011015 1০5 
এবং এ মাবুদরা) একে অন্যের ওপর প্রাধান্য বিস্তার 401 ০৯৭ ০১০০ ৯০৮৯2০৪9559 
করতে চাইতো । এরা আল্লাহ তায়ালা সম্পর্কে যা বলে 5০ 
তিনি তা থেকে অনেক পবিত্র ও মহান। ৩/9৯০ (৬০ 


পারা ১৮ বাদ আফ্লাহা ৩৯৮ //$/.81001218080917101001.019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সূরা আল মোমেনুন 





পারা রা 


৯২. , জানা অজানা সবকিছুর সম্যক প 
টি তিনি, এরা (আল্লাহ তায়ালার সাথে রি 


অন্যদের) যেভাবে শরীক করে তিনি সে থেকে 
(অনেক) পবিত্র, অনেক মহান । 


৯৩. (হে নবী,) তুমি বলো, হে আমার রব, যে 
(আযাবের) ওয়াদা (এ কাফেরদের) সাথে করা হচ্ছে, 
তা যদি তুমি আমাকে দেখাতেই চাও- 

৯৪. (তাহলে) হে আমার রব, তুমি আমাকে যালেম 9 


সম্প্রদায়ের মধ্যে শামিল কেরে এ আযাব প্রত্যক্ষ) গু 
করায়ো না। 





























৯৫. (হে নবী,) আমি তাদের কাছে যে (আযাবের) 
ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম । 
৯৬. (হে নবী,) কেউ খারাপ ব্যবহার করলে তুমি € তত ৮০৯০ টি 
এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো, যা হবে নিতান্ত ৩৫। ৬০ 0৪ ০ &১১1 


উত্তম (পন্থা); আমি ভালো করেই জানি ওরা তোমার তি 
ব্যাপারে কি বলে। ৪৬৯০৪ 1০১-৮1০1 




















৯৭. (হে নবী) তুমি বলো, হে আমার রব, শয়তানদের চয়াাারলা না 
যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার আশ্রয় 3৬৮৮১] ৬১১০ ৮ 285 5308 
চাই, 


৯৮. হে আমার রব, আমি এ থেকেও তোমার আশ্রয় 
চাই যে, শয়তান আমার (ধারে) কাছে ঘেঁষবে। 


৯৯. এমনকি (এ অবস্থায় যখন) এদের কারো মৃত্যু এ পা ০ দপণ। ০০ পতল 
এসে হাযির হবে, তখন সে বলবে, হে আমার রব, 06 5212262519 এ 
তুমি আমাকে (আরেকবার পৃথিবীতে) ফেরত পাঠাও, 85928) ডা 


১০০. যাতে করে (সেখানে গিয়ে) এমন কিছু নেক .০অ ০. ৪৮৪০ হি 9০ 
কাজ আমি করে আসতে পারি, যা আমি (আগে) (৪1৮ নিলা 
ছেড়ে এসেছি, (তখন বলা হবে), না, তা আর কখনো %:*৮ % ই লানীপুস্পগর 
হবার নয়; (মূলত) সেটা হচ্ছে এক (অসম্ভব) কথা, যা 69১2৮28)9 ৩৮9, (91591892৪০৫ 
শুধু বলার জন্যেই সে বলবে, এদের সামনে থাকবে ০৯০৪৪ 5৯৮ 
একটি যবনিকা সেদিন পর্যন্ত, যেদিন তারা (কবর ৪ 9৯৯ [97 এ 
থেকে) পুনরুথিত হবে! 

১০১. অতপর যেদিন শিংগায় ফুঁ দেয়া হবে, সেদিন + ৮: * 

তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন (বলতে কিছু ৮৪৮০০০ 3১92] 8 £8$15৫ 


অবশিষ্ট) থাকবে না, না তারা একজন আরেকজনকে নি পু 
কিছু জিজ্ঞেস করতে যাবে! ৪ 391? 992০9 


১০২. (সেদিন) যাদের (নেকীর) পাল্লা ভারী হবে « রা] [ভি দালান সি 
তারাই হবে সেসব (সৌভাগ্যবান) মানুষ বালা ৯ ্ সু বিিতি? তে 


মুকিত ৪9948 
১০৩. আর যাদের (নেকীর) পাল্লা হালকা হবে তারা শা ৮7০৮৮ ৮০৯ পতি ৮ ৮ ৯ তা 
হবে সেসব ব্যের্থ) মানুষ_ যারা নিজেদের জীবনকে ০৪89] 15190 43197 ০৯৯০৪ 


মিথ্যার পেছনে বিনষ্ট করে দিয়েছে, তারা জাহান্নামে ত৮৯০০) 1 পতিতা ৯২ ৯ তার নিও ৮ 
টি চিকাল। ৪ শু ও ১9৩০ ৮:৪৯ ৯৮৪৮০০ 19১০৯ ৫ 


পারা ১৮ কা্দ আফ্লাহা +৩৯৯ ///4.21001817802809171017001-019 





৯ -2-2 50 5৯ পা রা ০০ /৯ শি প্রা 


৪৬9১ এ ৮) ৩১৪০9 



























































€৫খ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সূরা আল মোমেনুন 


১০৪. (জাহান্নামের) আগুন তাদের মুখমন্ডল জ্বালিয়ে দেবে, ৮৮৯০৩ ৪ 0১,০৮০ ০৫১০ 
তাতে (তোদের) চেহারা (জুলে) বীভৎস হয়ে যাবে। 9৩৯: 1৬১ ০১33011৪১5৯9 ০19 











১০৫. (তাদের জিজ্ঞেস করা হবে,) এমন অবস্থা 2৮? %2%16 
কি হয়নি যে, আমার আয়াতসমূহ তোমাদের সামনে পিঠ পালি টি ০1 ৬৯৮ 
পড়ে শোনানো হয়েছিলো এবং তোমরা তা অস্বীকার ৪5 ৫ রঃ 











করে ছিলে : 
পাঠিপ্র্া 8 পার্ট পাছেশা ১১০৪ 


১০৬. তারা বলবে, হে আমাদের রব, আমাদের 15217%€? 1241 
দুর্ভাগ্য আমাদের (চারদিক থেকে) ঘিরে ধরেছিলো 9 « ০5982 ০৮৪ ০৬ পা 


এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরাহ সম্প্রদায় । ৪০০০৯ 








১০৭. হে আমাদের রব, তুমি আমাদের এ (আগুন) দত ০ রিরাকের 
থেকে বের করে নাও, আমরা যদি দ্বিতীয় বারও 
(দুনিয়ায়) ফিরে গিয়ে সীমালংঘন করি, তাহলে 


অবশ্যই আমরা যালেম হিসেবে পরিগণিত হবো । 





33109 








১০৮. আল্লাহ তায়ালা বলবেন, তোমরা অপমানিত 952 টায়ার, 
হয়ে সেখানে পড়ে থাকো, আজ) কোনো কথাই 35148 ১9 &১ |9.1410 
তোমরা আমাকে বলো না। 











১০৯. অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল আছে, “+++” ৯৮. পু প75ণছু 
যারা বলে, হে আমাদের রব, আমরা তোমার ওপর নদ 
ঈমান এনেছি, অতপর তুমি আমাদের (দোষ 

ক্রুটিসমূহ) মাফ করে দাও, তুমি আমাদের ওপর দয়া ১৯৯০. 

করো, তুমিই হচ্ছো সর্বোত্তম দয়ালু । 











১৬০, তোমরা এ লোকদেরই উপহাসের বস্তু বানিয়ে ৪০৪৯ গার 
রেখেছিলে, এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত চর ছি 4১৯০ :০৯৪০০- 
ভুলিয়ে দিয়েছে, আর তোমরা তো তাদের নিয়ে হাসি ৮০ ৮৮৮০-০০-৪৩ ৮2 


তামাশাই করতে। € ০৭০ ০৮৪৪ ৪০5৪9 ০৪১5 














১১১. তাদের সে ধৈর্যের কারণেই আজ আমি ০০২০৪ ৮৮৮ ০ 
উদর (ই) তিল দিলাম নত) ভারাই হচ্ছে 1 55221222550 


৮27০০ 


(সত্যিকার) সফল মানুষ । 903551122 








পা 


আল্লাহ তায়ালা বলবেন (বলো), তোমরা টি % ০০৯ প ৯০ 
৮5722 ৪০০62০901৮8 ৮৫ 05 





১১৩. তারা বলবে, আমরা (সেখানে) অবস্থান ক 
করেছিলাম একদিন কিতা ভি ০/275155 ০১৯০9 55 11215 


অংশ, তুমি তাদের কাছে জিজ্ঞেস করো যারা রর এল 








রেখেছে। 9৪১০ 


১১৪. আল্লাহ তায়ালা বলবেন, (আসলে) তোমরা + ০১ * 257 “দু এ1% ২৪ * 
1 ২5 12010 


ভালো হতো যদি তোমরা (এ কথাটা) জানতে । ৪০৪০৯ 














১১৫. তোমরা কি (সত্যি সত্যিই) এটা ধরে নিয়েছিলে ৯ 25 ডি 8৯91৩ পাক ৯০০ পা শার্ট 
যে, আমি তোমাদের এমনিই অনর্থক পয়দা করেছি +৮/19 ৪ তে 
বা (কখনোই) আমার কাছে একত্রিত ৪0724 021 


পারা ১৮ কা্দ আফ্লাহা ৪০০ ড/////.810081750806171017001.010 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সূরা আন্‌ নূর 
১১৬, (না, তা কখনো নয়,) মহিমাবিত আল্লাহ পি ?] -০) ১৮70 প্রা পাপা 
তায়ালা, তিনিই সব কিছুর যথার্থ রব, তিনি ছাড়া € 9০141 1০ ৭ এএপ। এ ০০ 


আর কোনো মাবুদ নেই, সম্মানিত আরশের একক দ্প্ণি 
অধিপতি তিনি। ৪2১0] ১১21 ৮0 














১১৭. যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে অন্য বিবি 
কোনো মাবুদকে ডাকে, তার কাছে যার কোনো রকম ০০৯, ১0100110298 ৬০9 
দলিল প্রমাণ নেই, (সে যেন জেনে রাখে), তার , , 

হিসাব তার মালিকের কাছে (যথার্থই মজুদ) আছে; 401 430 05540551৮03 এ 
সেদিন তারা কোনো অবস্থায়ই সফলকাম হবে না 7৯০ ০12০ 
যারা তাকে অস্বীকার করেছে। ৪ ০১৯৭। 158 














১১৮, (হে নবী,) মি বলো হে আমার রব, মি প হারে সপন ত. / ০০ 
(আমায়) মা করো এবংতুমি হচ্ছ দরালূদের সধ্য ৮ ডিপাি5০৭ ৮) ০8 


ক সর্বোত্তম দয়ালু। $ ০০০৯১ 











১ (টি টি ভী ভ আম্ছি নবি করেছি ০০--22৯ 
এবং আমিই (এতে বর্ণিত বিধানসমূহ) ফরয করেছি, (০১05196১55৩15 855 
আমিই এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাধিল করেছি, আশা ৮৮০০ তত * এন 

করা যায় তোমরা (এ থেকে) শিক্ষা গ্রহণ করবে। ০9১০৮ এ ০ এনা 














২. (এ বিধানসমূহের একটি হচ্ছে.) ব্যভিচারিণী ১০19081941৫ 2%52251 


নারী ও ব্যভিচারী পুরুষ (সংক্রান্ত, এদের ব্যাপারে 

আদেশ হচ্ছে), তাদের প্রত্যেককে তোমরা একশটি ১৫২2 19-5০1% টানি 
করে বেত্রাঘাত করবে, আল্লাহ্‌র দ্বীনের (এ আদেশ _ পপ ৭০৯ ০০০৭ 

প্রয়োগের) ব্যাপারে ওদের প্রতি কোনো রকম দয়া 5577 
যেন তোমাদের পেয়ে না বসে, যদি তোমরা আল্লাহ টিটি তে বি 
তায়ালা ও পরকালের ওপর ' ঈমান এনে থাকো! 12831$2 ০০০৯9 2581 [51950 
মোমেনদের একটি দল যেন তাদের এ শাস্তি প্রত্যক্ষ ৪ টা) এ ভরত 
করার জন্যে (সেখানে মজুদ) থাকে । 9০৯৮০৪৮| ৬ ৯ 




















৩. আল্লাহর হুকুম হচ্ছে,) একজন ব্যভিচারী পুরুষ ৫ +৮+1%75 যা 
কোনো ব্যভচারিণী মহিলা কিংবা কোনো মোশরেক নারী + 4১০91 4521 রা ০৫০৩ পা 
ছাড়া (অন্য কোনো ভালো নারীকে) বিয়ে করবে না 
অপরদিকে একজন ব্যভিচারিণী মহিলা কোনো ব্যভিচারী 53)58291103165458 20129 
পুরুষ কিংবা কোনো মোশরেক পুরুষ ছাড়া (অন্য কোনো রি 
ভালো পুরুষকে) বিয়ে করবে না, (সাধারণ) মোমেনদের ৩০০০ট০। ১ [১৯১ 
জন্যে এ (বিয়ে)-কে হারাম করে দেয়া হয়েছে। 

















৪. (অপরদিকে) যারা (খামাখা) সতী সাধবী নারীদের « ালিস্হিত গনি 

ওপর (ব্যভিচারের) অপবাদ আরোপ করবে অতপর ও | উন ০১১79 
এর স্বপক্ষে চার জন সাক্ষী হাযির করতে পারবে না, টা রি 25256 19401 
তাদেরও আশিটি বেত্রাঘাত করবে এবং ভেবিষ্যতে) ₹-।৮- % ৮4 ৯৮8৫৩5 2০2০ ০৯18 
আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, কেননা ৪১০৪০ ০৮৪ 15859 8৩15 ৬৯৪ 


এরা হচ্ছে বড়োই গুনাহগার, ৮5৪10 
৫998০41৮৮ এগ 155 
পারা ১৮ বাদ আফ্লাহা + ৪০১ //$/.810012180809171017001.019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সুরা আন্‌ 
৫. অবশ্য যেসব ব্যক্তি এরপর তাওবা করে এবং 5111১717141 74 1৭৬ 
(নিজেদের) শুধরে নেয় (আল্লাহ তায়ালা চাইলে 3 নি ৩০198 ০7০১ 
তাদের মাফ করে দেবেন), অবশ্যই আল্লাহ তায়ালা টি ৪5711 1 4৮1 
ক্ষমাশীল ও বড়ো দয়ালু। ৬-০৯১১৪ 1০৫ ০1১স্খগি 








৬. যারা নিজেদের স্ত্রীদের ওপর (ব্যভিচারের) অপবাদ ” £7” 22৮৫122772৫ পি 
আরোপ করে, অথচ নিজেরা ছাড়া তাদের কাছে ৬০৫৭৮9৮৪৯19) 95১2 ০911 


ন্ট ১ 
শ্টিপা পা পা পা ডি টি পটি শটি ভি ৮০, পারা 9৮৮০০ ছু 


(অপবাদের পক্ষে) অন্য কোনো সাক্ষীও মজুদ থাকে 8155৮5-8)ি $10৪০ «৪7 
না, সে অবস্থায় এটাই হবে তাদের প্রত্যেকটি ব্যক্তির রি 


সাক্ষ্য যে, তারা আল্লাহর নামে চার বার শপথ ৩ 2159৮০৯৪০92 
করে বলবে, অবশ্যই (এ অভিযোগের ব্যাপারে) সে 
সত্যবাদী । ৩০৪০|। 

















৭. (এরপর) পঞ্চম বার (শপথ করার সময়) বলবে, 7121 412 41: 221 ০1271512 
মিথ্যাবাদীর ওপর যেন আল্লাহ তায়ালার লানত ০14 রে এ ্ 1 


(নাধিল) হয়। 9০৮39411 ০ 








৮. কোনো স্ত্রীর ওপর থেকেও (এভাবে আনীত পানি পূণ শা পাঠ পা ১ পা পাঠিত ৮2৩ &৯ তা 
অভিযোগের) শাস্তি রহিত করা হবে- যদি সেও চার 65০5৩০1৬156 


বার আল্লাহ্‌র নামে কসম করে বলে, এ (পুরুষ) এ এ রন 
ব্যক্তিটি আসলেই মিথ্যাবাদী, উ ০5১৫1 52 21৮542,5৩5 











৯. (অতপর সেও) পঞ্চম বার (শপথ করার সময়) 8৯৮0 পা পুরু 9742৮ পি) 
বলবে, সে (অভিযোগকারী ব্যক্তিটি) সত্যবাদী হলে ০/ ০11৮1 481 ০৮2০ ০1 2৮০59 
তার (অভিযুক্তের) ওপরও আল্লাহর অভিশাপ নেমে 





পাক ১ শা 





১০. তোমাদের ওপর যদি আল্লাহ তায়ালার অনুগ্ধহ ০1 ৭2৮৮৭৫৮2710 এ হু তির 
ও তীর দয়া না থাকতো (তাহলে অপবাদকারীদের ০১ 4০৮৯১৪-০ এ] ৫৯ ১ 


কঠোর শান্তি দেয়া হতো), অবশ্যই আল্রাহ তায়ালা 5 ক 
মহান তাওবা গ্রহণকারী প্রবল প্রজ্ঞাময়! ৪ ০৮০ ০০19) 1. 

















১১. যারা (নবী পরিবার সম্পর্কে) মিথ্যা অপবাদ নিয়ে বিরাহিলূলার 

এসেছে, তারা (ছিলো) তোমাদেরই একটি (ক্ষুদ্র) (2:58 55252 0৬ 91 
দল; এ (বিষয়টি)-কে তোমরা তোমাদের জন্য খারাপ » 5 ৪৮১৫ ৮ ৪ 5 দু ০৯০৩ ৯৫ 
ভেবো না; বরং (তা) তোমাদের জন্যে (একান্ত) 9 ৮৫ ১৭৯০১ 0১৮৮192৮০০৭ 
কল্যাণকর, এদের মধ্যে প্রতিটি ব্যক্তি যে যতোট্ুকু * তে & ০৪ 

গুনাহ করেছে সে ততোটুকুই তোর ফল) পাবে, আর (81159) ০ ৬০ ০ (০৮৪০৩ ৬৮ 
তাদের মধ্যে যে সবচাইতে বেশী (এ গর্হিত কাজে) ৬658 8৮৫ 

অংশ গ্রহণ করেছে, তার জন্যে আযাবও থাকবে 9৮2 ০৮71০০4৭০৪৩ উ১৮ 9 
অনেক বড়ো । 


























রা ১ 


১২. যদি সে (মিথ্যা ঘটনা)-টি শোনার পর ৮৯ 2৮] 5 (0০১০৩৭ চি 
মোমেন পুরুষ ও মোমেন নারীরা নিজেদের ব্যাপারে 9958৮) ০৪ £2০552318)1 
একটা ভালো ধারণা পোষণ করতো! (কতো ভালো | 8:22 
হতো) যদি তারা বলতো, এটা হচ্ছে এক নির্জলা 1519, ২০202 ০-উপা? 


সি রি ৪৬৮০ 5311০ 











১৩. যোরা অপবাদ রটালো) তারাই বা কেন *র এত ৪ঞ্ট্লাল এন 
এ ব্যাপারে চার জন সাক্ষী হাযির করলো না, ০9628 2505812922%91 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা চা ৪০২ ///4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


যেহেতু তারা (প্রয়োজনীয়) সাক্ষী হাযির করতে “* 








রা 


পারেনি, তাই আল্লাহ তায়ালার কাছে তারা এমনিই * ৮ 
মিথ্যাবাদী । 


14 ৬৬. % 


দি 





১৪. 


(হে মোমেনরা,) যদি দুনিয়া ও আখেরাতে 





তোমাদের ওপর আল্লাহ তায়ালার দয়া অনুগ্হ না 





থাকতো, তাহলে (একজন নবীপত্ীর) যে বিষয়টির 





তোমরা চর্চা করছিলে, তার জন্যে এক বড়ো ধরনের 





আযাব এসে তোমাদের স্পর্শ করতো, 


3০৮7291-4? 


-25$1 রা রা পাঠ 


চি [2৬৮0855851৩] 


হে ৯৮ 


উ ০৮৮০ ৮১16০ 4১ 





১৫, 


(যখন) তোমরা এ (মিথ্যা)-কে নিজেদের মুখে 





মুখে প্রচার করছিলে, তৈখন) নিজেদের মুখ দিয়ে 





এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের 
কোনো জ্ঞান ছিলো না, তোমরা একে তুচ্ছ বিষয় 








মনে করছিলে, কিন্তু তা ছিলো আল্লাহ তায়ালার কাছে 
একটি গুরুতর বিষয় । 


পানি পনি ভু পুলা 


05158: 


০৮৮ তেব পা 


9৮852৮10265815) 


৮1548 12৮৫7০--1০259 


হয ক্গঞেপা তাশা 2১০০ পা & পাচ 


৪০৪24 05555981095 255৯5 





১৬. 





তোমরা যখন ব্যাপারটা শুনলে তখন সাথে 


সাথেই কেন বললে না, আমাদের এটা মোটেই সাজে 
না যে, আমরা এ ব্যাপারে কোনো কথা বলবো, (হে) 1০ 41542 ১1৫6৬7৫5১০1 





আল্লাহ তুমি অনেক পবিত্র, অনেক মহান, সত্যিই (এ 
ছিলো) এক গুরুতর অপবাদ! 


০৪৪৮ ৯০০০০৯০০৪৮৪ 


151 094210 ৮2188929০11 825 


তে স্রা 


হি 5৯ তা গু পাঠিশটি 


ও ০)০৪৪ 





১৭. 


আল্লাহ তায়ালা তোমাদের উপদেশ দিচ্ছেন, 





আচরণের পুনরাবৃত্তি করো না। 


৮০৩ ৯ ০৫), 5929 তা 


তোমরা যদি মোমেন হও তাহলে কখনো এরূপ 90/424909তা9 0 


৮৯ টি নি 


৩১৬৩৪ 





১৮, 





আল্লাহ তায়ালা (তার) আয়াতসমূহ স্পষ্ট করে 





তোমাদের সামনে বর্ণনা করেন এবং আল্লাহ তায়ালাই 
হচ্ছেন বিজ্ঞ, কুশলী । 


1 ৮০ 1/১. ০ 976 -24)) ০০ ৮০০০৩ 


০৪15212581৫ ০১5 


গু ৯৩ 





১৯. 





যারা মোমেনদের মাঝে (মিছে অপবাদ রটনা 





করে) অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্যে 





32১0065590১ 521৩1 


৮৮ 0 


রয়েছে দুনিয়া ও আখেরাতে মর্ম শাস্তি; আল্লাহ ৮০০41 শা ০162-91951 ০8011 





তায়ালা (সব কিছু) জানেন, তোমরা (কিছুই) জানো 


না। 


পা ঠশবাঠিপা প্ট / প্রা শট প্াতিপা ০4) 


৪০৭০ ১০) ০ 219.855815 








২০. (হে মোমেনরা,) যদি তোমাদের ওপর আল্লাহ তায়ালার 


দয়া 








ও অনুগহ না থাকতো (তাহলে মোনাফেকদের এ 





রচন 








র ফলে একটা বড়ো বিপর্যয় ঘটে যেতো), অবশ্যই 


আল্লাহ তায়ালা বড়োই দয়ালু ও স্নেহপ্রবণ ! 


৩2252225124 6৯5 মুগ? 


2 ৬ ০ -০০ ৮৫ 


৪৮৯৯১ ০39) 441 





২১. 


হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, কখনো 





শয়তানের পদাংক অনুসরণ করো না; তোমাদের 
মধ্যে যে কেউই শয়তানের পদাংক অনুসরণ করে চিনি ৯৬০৪ ০০৮৪ 1০৫]| 


(সে যেন জেনে রাখে), সে (অভিশপ্ত শয়তান) তো ৮ 





তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে; 


পারা ১৮ কা্দ আফ্লাহা 


৪০৩ 


33501983815 ০39 দে 


1০-2 5৯ 0০ 5 পাশা 125 


শে -০-০৮৩া তাত, পা 


*১৪-৮119 কি 4১৮ 





///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সূরা আন্‌ নূর 





০5৯ পা পাঠ পা 


যদি তোমাদের ওপর আল্লাহ তায়ালার দয়া ও অনুথহ 1” পপ ৮৭16 এ 15 
না থাকতো, তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো রত 40 ০55 ১99 


পাক পবিত্র হতে পারতো না, কিন্তু আল্লাহ তায়ালা 
যাকে চান তাকে পবিত্র করেন এবং আল্লাহ তায়ালা রা ৬, ১1৩2 ৩1 ৬৫০৫০ ঢা 


(সব কিছু) শোনেন, তিনি (সব কিছু) জানেন। ৪212 ০ রর রি 














২২. তোমাদের মধ্যে যারা (দ্বীনী) মর্যাদা ও (পার্থিব) প ৯৯ 
এশ্বর্ষের অধিকারী, তারা যেন (কখনো এ মর্মে) শপথ 2৮419485 42৫1 199 956 5 


না করে যে, তারা (তাদের গরীব) আত্মীয় স্বজন, ৫ ] 
অভাবধস্ত এবং যারা আল্লাহ তায়ালার রাস্তায় হিজরত ১». 9০০১9 15815 


করেছে- তাদের কোনোরকম সাহায্য করবে না, বরং ৯5১ | ০০৮৮ ১৯৯9 
তাদের উচিত তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং » _ *ভ 7 2 ব্রন 
তাদের দোষক্রুটি উপেক্ষা করে; তোমরা কি এটা চাও 4/1 ১৪৯ ০০১৯ 19-০419 
না যে, আল্লাহ তায়ালা তোমাদের গুনাহ মাফ করে গড ৯ 8201 £4 
দিন; আল্লাহ তায়ালা ক্ষমাশীল পরম দয়ালু। ০০১১১ 41১*-৮৭ 























২৩. অবশ্যই যারা (এমন সব) সতী-সাধ্বী মোমেন 1৮:৯৭) ৮৯০৯৮ ৩৪ 
নারীদের প্রতি (ব্যভিচারের) অপবাদ আরোপ করে, শিশী৮11 99798 ০৪০। ০ 


যারা (এ অপবাদের ব্যাপারে) কোনো খবরই রাখে 17 2১৪ 15 |] 
না, এসব মানুষদের জন্যে দুনিয়া ও আখেরাতের (১৩1 315০1 ০০০০ ০ | 








গ 5 পা প্র পরা /৯ পঠিপছ পর 


উভয় স্থানেই অভিশাপ দেয়া হয়েছে, (উপরন্তু) 82716257171 
তাদের জন্যে রয়েছে কঠোর আযাব, 








৪. তারা (দুনিয়ার জীবনে) যা করতো সে ব্যাপারে “8312 "22211 ৬12 32891%5 
তি ৃ ৪৪৯৮০২5০৯৯6 % 





সেদিন তাদের ওপর তাদের জিহ্বাসমূহ, তাদের হাতগুলো রঃ «০৪০৮ 
ও তাদের পাগুলো (ইনসাফের সাথে) সাক্ষ্য দেবে। ৪0918 150612০০৮১9 





২৫. সেদিন আল্লাহ তায়ালা তাদের যথার্থ প্রাপ্য ৮৭) ৮ ০০৯ ০৫, ৯০ ১৮৮৩ 
পুরোপুরি আদায় করে দেবেন এবং তারা জেনে নেবে, ঠা ৮৪283 এএা পিকউ9ও ০594 


৮০ পু, আর তা সিনসিপাপা 


আল্লাহ তায়ালাই হচ্ছেন সুস্পষ্ট সত্য । ও | 5215: 2 ০9922 





8 পাটি 


২৬. (জেনে রেখো,) নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের “++ “914 +++ র 
জন্যে, নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্যে, (আবার) ০১০১4০০২০৮০ 


ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্যে, ভালো 7 ১১9৯1২ 2৮119 এ ১০৩ 1 
পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্যে, (মোনাফেক) _» প্র, এ 

লোকেরা (এদের সম্পর্কে) যা কিছু বলে তারা তা 0/9% ১০ এগ ০৪৪৪1] 05298119 
থেকে পাক পবিত্র; (আখেরাতে) এদের জন্যেই ১ 0৮ প্‌ /-০০৮৯-৪০-০৮ ৮ 
রয়েছে ক্ষমা ও সম্মানজনক রেষেক। ৪০০38 33১985০ ০1, 9198 ৮০ র 




















২৭. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো নিজেদের হি টি 
0512552421০ 


অনুমতি না চেয়ে ও তার বাশিন্দাদের প্রতি সালাম না | | ৭015 
লে সি জেদ জজ, 2138৮ তা 
আশা করা যায়, তোমরা (এ থেকে কিছু) শিক্ষা্হণ 42121৮21522 ৮2135515 


করতে পারবে ০ পপ 4 
ূ ও ০9১০৭ 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা +% 8০৪ ///%4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সুরা আন্‌ নূর 


২৮. যদি তোমরা কাউকে সেখানে না পাও, তাহলে ২৫1 ₹ ৮7127 ১0 টয় 
সেখানে প্রবেশ করো না, যতোক্ষণ না তোমাদের 22 
(ঘরে ঢোকার) অনুমতি দেয়া হবে, যদি না ৫5 19০ এ দির পতি) 
কারণে) তোমাদের বলা হয়, তোমরা ফিরে যা রি রত 
তাহলে তোমরা অবশ্যই ফিরে যাবে, এ ০0 এঠিসি 521 58)14 
জন্যে উত্তম; তোমরা যা করো, আল্লাহ তায়ালা সে দ্বারা িজি 
সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন । ৪০512 05559 105289 


গু ৮৯০9 ডিপ পা 


২৯. তবে যেসব ঘরে কেউ বসবাস করে না, (অথচ) (4211 44 
যেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে, রানি ৯-৮৫০০০০ 


তেমন কোনো ঘরে প্রবেশে তোমাদের কোনো গুনাহ 4 £ 
নেই; (কেননা) আল্লাহ তায়ালা জানেন যা কিছু 4412-০5-2৮ ৮৯১ ৪১১০০ ১ 
তোমরা প্রকাশ করো এবং যা কিছু তোমরা গোপন িনিল রি ৮৯৮ 
করো। ও) ০০২৯০ 0০9 9৩+০০০৮৩ 
৩০. (হে নবী,) তুমি মোমেন পুরুষদের বলো, তারা 2 8 
যন তাদের দষ্টকে নামী (ও সংযত) করে রাখে ৯১৮০2194০০০ 


এবং তাদের লজ্জাস্থানসমূহ হেফাযত করে; এটা “পপ মনিনি হো 
তাদের জন্যে উত্তম পন্থা; (কেননা) তারা (নিজেদের ৪ ৬) ১ ৮-৮৪৯9১১ 19289 
চোখ ও লজ্জাস্থান দিয়ে) যা করে, আল্লাহ তায়ালা সে ০02: 57-25% 

সম্পর্কে পূর্ণাংগভাবে অবহিত রয়েছেন। ৪০৯-০৪ ৮৪ ১৮১৯ এএা 1 


পাটির ॥ পা ৪৯১০9 পা 14১০০ 2০০৩ 


৩১. (হে নবী,একইভাবে) তুমি মোমেন নারীদেরও ১১৯)1.25 রি 
ই ০ ০ ৫ 
রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাযত ৩৮১৭১৩৪০০৭9 ৯১১ ৬৫ 

করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে ০1৮৯, ০৮ 

বেড়ায়, তবে তার (শরীরের) যে অংশ (এমনিই) ৬৪১৯ ৩৭)৯০9192১ চা রী 
খোলা থাকে তোর কথা আলাদা), তারা যেন তাদের রা বর ৩ রে 2০০ 
ওড়নাগুলোকে তাদের বক্ষদেশের ওপর দিয়ে রাখে, 4 ০৮-২3 « ৩ ডে 


তারা যেন তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, ৩৬৮9 5 2০90 9০৩ 
তাদের ছেলে, তাদের স্বামীর (আগের ঘরের) ছেলে, ,৮?ু রা প্র ও 


তাদের ভাই, তাদের ভাইর ছেলে, তাদের বোনের 2৬৪15 এর ৩৪ 
ছেলে, তাদের (সচরাচর মেলামেশার) মহিলা, নিজে £ ্ 
দের অধিকারভুক্ত সেবিকা দাসী, নিজেদের অধীনস্থ ০2৪9 22151 ০569 ০2151 


রা 


(এমন) পুরুষ যাদের (মহিলাদের কাছ থেকে) * 417 
কোনো কিছুই কামনা করার নেই, কিংবা এমন শিশু ০2০23০৮০23৯ 


যারা এখনো মহিলাদের গোপন অংগ সম্পর্কে কিছুই 2৫১31 23০55 রী ১19৬০০1 
জানে না- (এসব মানুষ ছাড়া তারা যেন) অন্য 

কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, ০8719852 ০৯১11 ০5 
(চলার সময়) যমীনের ওপর তারা যেন এমনভাবে টি 
নিজেদের পা না রাখে- যে সৌন্দর্য তারা গোপন -০৮০31১৯2৫15৮৮82৮1 


রা ঠ ১ পা শার্শা 


করে রেখেছিলো তা (পায়ের আওয়াযে) লোকদের ”*১ ১1715 রি 
কাছে জানাজানি হয়ে যায়; হে ঈমানদার ব্যক্তিরা, ৩৭৯৯৭ ০০৮০৯) 2০১৯৪ 


(আগের ত্রুটি বিচ্যুতির জন্যে) তোমরা সবাই 12£ 52410 5, ৩৪০৭১ ০০ 
আল্লাহর দরবারে তাওবা করো, আশা করা যায় পাঠ ৮9 ১/১9৮৮ -90তাশ তা ৯১০০ ছি 


তোমরা নাজাত পেয়ে যাবে। 9995186 রাত 09০80 21 


পারা ১৮ কবাদ আফ্লাহা ৪০৫ ড///4.21001817802809171017001-019 








































































































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সূরা আন্‌ নূর 


৩২. তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই, তোমরা টাচ 
তাদের বিয়ের ব্যবস্থা করো, (একইভাবে) তোমাদের ৩৪4০15425৩৫ ডপ1199ি 


দাস-দাসীদের মধ্যে যারা ভালো তাদেরও (বিয়ে রি চি 
শাদীর ব্যবস্থা করো); যদি তারা অভাবী হয় রে ভার 
(তাহলে) আল্লাহ তায়ালা (অচিরেই) তীর নুহ ৮৮194895425 ৬০2 ৮৪১৯ প1১2১ 
দিয়ে তাদের অভাবমুক্ত করে দেবেন; আল্লাহ রি 
তায়ালা প্রাচ্র্যময় ও সর্বজ্ঞ, ৪৮৮০ 























৩৩. যাদের বিয়ে (করে ব্যয়ভার বহন) করার সামর্থ রেড 
নেই, আল্লাহ তায়ালা তাদের নিজ অনুগ্বহে অভাবমুক্ত 143 ৩৪৩ ০৪011 ০১০০১ 


03519445404 35 


পা ভি চিপ ভি পা 


(মুক্তির কোনো অগ্রিম) চুক্তি লিখিয়ে নিতে চায়, "191,৮21 1€ 
তোমরা তাদের তা লিখে দাও, যদি তোমরা তাদের ০০০৩৯ 


(এ চুক্তির) মধ্যে কোনো ভালো (সম্ভাবনা) বুঝতে ৪ 8 ্ 12 
পারো, আল্লাহ তায়ালা তোমাদের যে সম্পদ দান এ 2 


ই তা থেকে তাদের (মুক্তির সময় তোমরা নে +24] 0140 0 ] 

মুক্তহস্তে) দান করবে; তোমাদের অধীনস্থ দাসীদের রে ৬ "৬৫5 
রা সতী সাধ্ৰী থাকতে চায়, নিছক পার্থিব ধন 37155) 5০৫50152 
সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্যে _*উ ডি গত 
বাধ্য করো না; যদি তোমাদের কেউ তাদের (এ 1124 
ব্যাপারে) বাধ্য করে, (তাহলে তারা যেন আল্লাহ ১৮৮ ৮ 9০0/ /0 /১-৮ 
তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ) তাদের এ ৩০158 ১5০20 ০৫ ০৯১১৭ ৮5 
বাধ্য করার পরেও (তা ওদের প্রতি) আল্লাহ গু ৪ 





চালের 


























তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু। €-৮৯৯১-১9৯ 








» সাপ, প্রিনিলক ৪. পপর 


৩৪. (হে মোমেনরা,) আমি তোমাদের কাছে সুস্পষ্ট ৪ 1৮ 
হি 2 129555 


ক 
থেকে) চলে গেছে তাদের (ঘটনাগুলো), আল্লাহকে যারা ০৯০৭ 6.4 
ভয় করে তাদের জন্যে (এ হচ্ছে শিক্ষণীয়) উপদেশ। ৪) ০৯৫০৮ 465 











৩৫. আন্লাহ তায়ালাই হচ্ছেন আসমানসমূহ ও ০৯০৬৫ 
যমীনের নূর; তার এ নূরের উদাহরণ হচ্ছে- তা যেমন ০25, ০০১12 টি 441 


একটি তাকের মতো, তাতে একটি প্রদীপ (রাখা) ০ ৪৯ নদ জি 
আছে: পরদীপটি (আবার) স্থাপন করা হয়েছে হেচ্ছ 6০21 -৮25852575 


হল) ছে রা আট ০-৫5053৫2550122556 
(এ 225258৩ 
বা  5255032 2 7 
বা ক জা) হামা “24 ০58): ৮:১৯ 
(সলনি ০4471058120 ৮2552 
পারা ১৮ কাদ আফ্লাহা ৪০৬ $////-8100181798080161171017001-019 
































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সূরা আন্‌ নূর 


আল্লাহ তায়ালা প্রত্যেক বিষয় সম্পর্কেই সম্যক ৯078৭ পু এ 25217 
অবগত আছেন, গু ৪৮০ এ ০4০ 49 











৩৬. সে ঘরসমূহে আল্লাহ তায়ালা আদেশ দিয়েছেন ৮ ৫4" “7 «০০ 
যেন তার সম্মান মর্যাদা উন্নীত করা এবং (তাতে) 25/4448 
তার নিজের (পবিত্র) নাম স্মরণ করা হয়, সেসব 4211175০257, রী 
জায়গাসমূহে সকাল সঙ্ধযা (এরা) তীর পবিত্রতা ও 2৩৯4 ১ ভি 
মহিমা ঘোষণা করে, 











৩৭. (তারা) এমন লোক- ব্যবসা বাণিজ্য যাদের 

কখনো (আল্লাহ তায়ালার স্মরণ থেকে) গাফেল করে 

দেয় না- না বেচাকেনা তাদের আল্লাহ তায়ালার » 217 ৬ 
স্মরণ, নামায প্রতিষ্ঠা ও যাকাত আদায় করা ০2357 222 
গাফেল করে, তারা সেদিনকে ভয় করে যেদিন তদের ” গাহি ০1829 

অন্তর ও দৃষ্টিশক্তি ভীতবিহবল হয়ে পড়বে । শ 

















১, লা নি পার্টি পা 


৪)০০19 





৩৮. যারা নেক কাজ করে আল্লাহ তায়ালা যেন (এর - ০০৯7 
মাধ্যমে) তাদের উত্তম পুরষ্কার দিতে পারেন, তিনি 150৮-7০7৯/1৮৪2)৯5] 


তার তাদের যা পাওনা তার চাইতেও বেশী ৯ ৮-2-9 ঠ৩া ৮০, 2107 ৮০ 529 তা 8 পাপা 
দান করবেন; (মূলত) আল্লাহ তায়ালা যাকে চান ৬ ১১১৭ 441954525 ৬০৯০৭ ঠ৭2 


০৮5 


তাকে অপরিমিত রেষেক দান করেন। ০০৮০৯ ১ নিন 














৩৯. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে- তাদের 4 এ ০ ।১-৫০৮০০ 18 ৫ 311 


(দৈনন্দিন) কার্ষকলাপ যেন মরুভূমিতে মরীচিকা_ 

পিপাসার্ত মানুষ (দূরে থেকে) তাকে পানি বলে মনে দিছি 92 
করলো; পরে যখন সে তার কাছে এলো তখন সেখানে , ৪. | ৩ 5১০৭ 
পানির কিছুই সে পেলো না, (এই মরীচিকার জীবন 255556:52 6559 85:3৯০ 
শেষ হয়ে গেলে) সে শুধু আল্লাহ তায়ালাকেই তার টা রাত 

পাশে পাবে, অতপর তিনি তার পাওনা পূর্ণমাত্রায ৬ ৮1731 61১5 0192-8 
আদায় করে দেবেন, নিসন্দেহে আল্লাহ তায়ালা তৃরিত 

হিসাব গ্রহণে সক্ষম। 














৪০. কিংবা (তাদের কর্মকান্ডের উদাহরণ হচ্ছে) ০*+ ০ 2৪ এ এর ১৯৮৭২1725৮7 
অতল সমুদ্রের অভ্যন্তরস্থ গভীর অন্ধকারের মতো, €.9০ 4৫৫ ০৯১৭ ৪ ৮৯591 
অতপর তাকে একটি বিশাল আকারের ঢেউ এসে ৮০৯ এ 8০৮৯৮ এ 
ঢেকে (আরো অন্ধকার করে) দিলো, তার ওপর +৮০2258526540338৬2 
আরো একটি ঢেউ (এলো), তার ওপর (ছেয়ে গেলো » পদ (৯৮1 5177 
কিছু) ঘন কালো মেঘ; এক অন্ধকারের ওপর (এলো) ৪]. ০০০3551995৩ 

আরেক অন্ধকার; যদি কেউ (এ অবস্থায়) তার হাত « ৮৯০৪ ছু ৯৮৩ 1৯5৮৮ 5০ ৮৮ 
বার করে, (আধারের তার ভাট কোনো 20০০ 5950980৫810 
সম্ভাবনাই থাকবে না; বস্তুত আল্লাহ তায়ালা যার জন্যে € নু 2 গর ।কু এত ১ পর্ন 
কোনো আলো বানাননি তার জন্যে তো (কোথাও 9১৬০44০১199) এ 
থেকে) আলো থাকবে না। 





























৪১. (হে মিকি (ভেবে) দেখোনি, ২৫ পপ ৮৮০০৬) ০৫৫৯৭ 
রাড দো আর ও পৃথিধিতে আছে, ৩১০১/৬০:৫৪৭এএসিশা 
তারা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, 


পারা ১৮ বাদ আফ্লাহা ৪০৭ //$/.810012180809171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সূরা আন্‌ নূর 


রর 97-%ড 


আর পাখীকুল- যারা পাখা বিস্তার করে (আকাশে পু: 712 45 প্র 
উড়ে চলেছে), তারাও সবাই (আল্লাহর তাসবীহ £১:০-০ ৩৪০৫ * ০০০৯ 


করছে), প্রত্যেকেই তার তার প্রশংসা ও মহিমা 22812, 
ঘোষণার পদ্ধতি জানে; এরা যে যা করছে আল্লাহ 235 19 ই নে 
তায়ালা তা সম্যক অবগত রয়েছেন। ? [শিক 

















৪২, (মূলত) আসমানসমৃহ ও যমীনের যাবতীয় ০১০৬০ 
সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্যে, (সব কিছুকে) ৫15 ৬৯১19 ৬১৮ 4 রঃ 


আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। " 014 











৪৩. তুমি কি দেখো না, আল্লাহ তায়ালাই মেঘমালা টু 
সঞ্চালিত করেন, অতপর তিনি তাকে (তর ৮807755 (১৪ 28 পাতা 


টুক্রে গুলোর) সাথে জুড়ে দেন, তারপর তাকে স্তরে পপাশু দা 66০ চল তেও ভাজি ০৬০০ 
স্তরে সাজিয়ে (পুজীভূত করে রাখেন), অতপর এক ৪১৭৪ 01) 448০৮ 4৮858 


সময় তুমি মেঘের ভেতর থেকে বৃষ্টি (-র ফোটাসমূহ) 1৮511, ৮2 
বেরিয়ে আসতে দেখবে, (আরো দেখবে) আসমানের ০৪ ০/549 « 4115 ০০০০ ৫১৯৫ টা 
শিলান্তর থেকে তিনি শিলা বর্ষণ করেন এবং যার ৮৮ ০ ১ £ ্ 

ওপর চান তার ওপর তা বর্ষণ করেন, (আবার) যাকে 2০5 জিও এত ৮৫০০ 
চান তাকে তিনি তার (আঘাত) থেকে অব্যাহতিও , 2 ৮৪ ৮22%552265 ৮2৬১ 
দেন; মেঘের বিদ্যুত ঝলক, (চোখে ধা লাগিরে ভিড মিল 
রে মনে হয় তা বুঝি দৃষ্টি (- এক্ষুণি) ১2০০ -5৩2 4550554 
নিম্প্রভ করে দিয়ে যাবে; 





























তপতি, তা কু, ০৭ ৮1 


৪৪. আল্লাহ তায়ালাই রাত ও দিনের পরিবর্তন ঘটান; টিযায়ুদ 
অবশ্যই অন্তরদষ্টিসম্পন্ন মানুষদের জন্যে এর মাঝে ০১ ০1১)৯-19 ০৯1 এ ০৪ 


অনেক শিক্ষা রয়েছে। ৪১149 


পা 











৪৫. যেমীনের ওপর) বিচরণশীল প্রতিটি জীবকেই ** 4. অভ দঃ 2177 4987 
আল্লাহ তায়ালা পানি থেকে পয়দা করেছেন, বদর 405221০5852 
মধ্যে কিছু চলে তার বুকের ওপর ভর দিয়ে, কিছু চলে তির 425 4325 &ু রি ১০০ 
দু'পায়ের ওপর, (আবার) কিছু চলে চার (পা)- এর রা 5৯ /0 ৮0 /-০১৩া ৯ প্র ঠি 

ওপর (ভর করে); আল্লাহ তায়ালা (যখন) যা চান »&%)1 $ ৬০০৭ ৮০৮5০০ এল) 

(তখন) তাই পয়দা করেন, অবশ্যই আল্লাহ তায়ালা ৬১:79 1 ০৫ 2 শা ০০ ৮9 ০9 /৯ পা 
সব কিছুর ওপর ক্ষমতাবান । 0৫4 1,855 [5481 01৯৮ 

















৪৬. আমি অবশ্যই সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি, ৯৮৫১৩ 
আর (এর মাধ্যমে) আল্লাহ তায়ালা যাকে চান তাকে ৪০419, ৩ 
সহজ সরল পথে পরিচালিত করেন। 











৪৭. (যারা মোনাফেক) তারা বলে, আমরা আল্লাহ 
তায়ালা ও রসূলের ওপর ঈমান এনেছি এবং আমরা ৮ 9452 

তার আনুগত্য করেছি, (অথচ) এর একটু পরেই ৪542 
তাদেরএাকটি দপ (বকে) মুখ ফিরিয়ে লে ধরা 53১6৯৬৮2৮27) 


নন ৪৩৫১০4০19০5 








পারা ১৮ কবাদ আফ্লাহা ৪০৮ ///4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ টা আন্‌ নূর 


৪৮. যখন ওদের আল্লাহ তায়ালা ও তার রসূলের ” £+ * পল & 
দিকে আহ্বান করা হয় যাতে করে আল্লাহর রসুলের ৮৮৫৪] 421979341৫1 13221 15 


পক্ষ থেকে) তাদের পারস্পরিক (বিরোধের) মীমাংসা ০86 5-7 
করা যায়, তখন তাদের একটি দল পাশ কেটে সরে ০9১১৯ -৮৪৩ 0895 151 ৯০৮ 


পড়ে । 




















৪৯. যদি এ (বিচার ফয়সালার) বিষয়টা তাদের 2 এম * 25৩৯) 
সপক্ষে যায়, তাহলে তারা একান্ত বিনীতভাবে তার ১১11188 ৫ ০152 ০19 
কাছে ছুটে আসে; তি 








৫০. এদের অন্তরে কি কোনো ব্যাধি আছে, না এরা +71৭-1 %* ব্রত 
(রসূলের নবুওতের ব্যাপারে) সন্দেহ পোষণ করে, | 122500৯5251 


অথবা এরা কি ভয় করে যে, আল্লাহ তায়ালা ও তার 8 প 
কিন ০৮৪৩৩ টি 
রসূল ওদের প্রতি কোনো রকম অবিচার করবেন? +৮৮ 5 


৮ 7৮০2১-০০৩া 


(আসলে) তারা নিজেরাই হচ্ছে যালেম। ও ০১81-4৩০%4 4-9509 











৫১. (অপর দিকে) ঈমানদার লোকদের কথা (তো এমনি 

রব তার পি রেল 4৫131: 1০০5) 4% ০৫৮ 
আল্লাহ তায়ালা ও তীর রসূলের দিকে আহ্বান জানানো 1? 7175 পা 21519-03 
হয়, তখন (খুশী মনেই) তারা বলে, হ্যা, আমরা (আল্লাহ নি নিতে নু? 
তায়ালা ও তার রসূলের আদেশ) শুনলাম এবং তা ঠস্]৪ || ভ্রাতা ি ১6613 
(যথাযথ) মেনেও নিলাম; বস্তুত এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত । ৪ রি লি রর 

















৫২. যারা আল্লাহ তায়ালা ও তীর রসূলের আনুগত্য 2৬,442 ৫2422 ত্র ১০০ 
করে, আল্লাহ তায়ালাকে ভয় করে এবং তীর 8 ০৯৯৪ ৬5 01 04582 


মোফরমানী থেকে) বেঁচে থাকে, তারাই হচ্ছে 90১০। 22 2155 48 











৫৩. (হে নবী,) এ (মোনাফেক) লোকেরা আল্লাহ দা চডির 1 7512 
তায়ালার নামে শক্ত কসম হে ০০০৮০ 12. রি 
তুমি যদি আদেশ করো তাহলে তারা (ঘরবাড় ছেড়ে) সি ১০০ পু ০৬2 
অবশ্যই তোমার সাথে 7255 ্ টিলা পর এ দি 
তুমি বলো, তোমরা (বেশী বেশী) শপথ করো ০01০5 28| ৩ 1,23 

না, (তোমাদের) আনুগত্য (আমার) জানা লা রি উঠি লি এটাও 
তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা অবশ্যই ত 

ভালো করেই জানেন। 


























৫৪. (হে নবী,) তুমি (এদের) বলো, তোমরা আল্লাহ ₹1০০11. 2১141121712 
তায়ালার আনুগত্য করো, আনুগত্য করো (তীর) 5 ৮১1115৯:519411551 95 


রসুলের, হ্যা) তোমরা যদি মুখ ফিরিয়ে নাও (তাহলে /৯:-2/১৮৮৩ ৮৮০০০ চি ০ 
জেনে রেখো, আল্লাহ তায়ালার দ্বীন পৌছানোর) ০৯159 


যে দায়িত্ব তার ওপর দেয়া হয়েছে তার জন্যে সে (22,122 
দায়ী, (অপরদিকে আনুগত্যের) যে দায়িতু তোমাদের “9” 19555659483 015,2৯৮ 


ওপর দেয়া হয়েছে তার জন্যে তোমরা দায়ী; যদি ৪:+:1| 212111 | 
তোমরা তার কথামতো চলো তাহলে তোমরা সঠিক ভিডি &9 1515-51 চে 
পথ পাবে; রসূলের কাজ হচ্ছে (আল্লাহ তায়ালার 

কথাগুলো) ঠিক ঠিকমতো পৌছে দেয়া । 




















৫৫. তোমাদের মধ্যে যারা (আল্লাহ তায়ালার ওপর) 7৮575) ১1 পঠি ২7০০) তল 
ঈমান আনে এবং (সে অনুযায়ী) নেক কাজ করে, -।1555505152912105 


পারা ১৮ বাদ আফ্লাহা +৪০৯ //$/.810012180809171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সূরা আন্‌ নূর 





/৯:-90 ৩১ 5৯ তা ঠ পাপ 


তাদের সাথে আল্লাহ তায়ালা ওয়াদা করেছেন, তিনি রতি 
যমীনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন- 15৫ ৩০১। ০৯০০১4৯০০ 


যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের খেলাফত ৮-৫*.*্ ০৮৬৮-৮০০ 
৩০৩ 


তাদের জন্যে পছন্দ করেছেন তাও তাদের জন্যে (সমাজে (8 $ 41045 1 2159 
ও রাষ্ট্রে) সুদৃঢ় করে দেবেন, তাদের ভীতিজনক অবস্থার * ৬, রড 2০ বি 


পর তিনি তাদের অবস্থা (নিরাপত্তা ও) শান্তিতে বদলে ৮০ 

দেবেন, তেবে এ জন্যে শর্ত হচ্ছে) তারা শুধু আমারই ্ দত টিন, শিট 
গোলামী করবে, আমার সাথে কাউকে শরীক করবে না; 229 11১ ০ ১5৫ ০9৮৯৯ 
এরপরও যে (এবং যারা তার নেয়ামতের) নাফরমানী ০৯৪12 
করবে তারাই গুনাহগার (বলে পরিগণিত হবে)। ৪০২৯ 



































৫৬. (হে মুসলমানরা,) তোমরা নামায প্রতিষ্ঠা করো, টন 
যাকাত দাও, রসূলের আনুগত্য করো, আশাকরা যায় সি তি 








৫৭. কাফেরদের ব্যাপারে কখনো একথা ভেবো না ০০৬ ০০৮৪ 
যে, তারা (আমার) যমীনে (আমাকে) অক্ষম করে 42535 5 


দিতে পারবে, তাদের ঠিকানা তো হচ্ছে জাহান্নাম; ভি রি 
(আর) কতো নিকৃষ্ট এ ঠিকানা! ০০৪৮9 এ | 755 রহ ০১ 








রি পাটি 


৪ ১৯০৮|]র 





শট ৮9 / 


৫৮. হে মোনুষ,) তোমরা যারা ঈমান এনেছো ( ডগ 3015 েতী। 2 


রেখো), তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা এবং ০ 


তোমাদের মধ্য থেকে যারা এখনো বয়োপ্রাপ্ত হয়নি, ০9০০৮ ৩া £ পি তা £৯-9-2 পাটি পা 5১ তা বপা 
তারা যেন তিন সময় তোমাদের (কোছে আসার 194২1 ০ 


জন্যে) অনুমতি চেয়ে নেয় (সে সময়গুলো হচ্ছে); [4 

ফজর নামাযের আগে, দুপুরে যখন তোমরা (কিছুটা 8০ ১১০ সপে 
আরাম করার জন্যে) নিজেদের পরিধেয় বন্ত্র (শিথিল 212 00953 0৫ 2) 
করে) রাখো এবং এশার নামারের পর। (মূলত) -* মারে টা 
এ তিনটি (সময়) হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের ১১৮1৪2]1 891০ ৩২০59 ৪21 ০5 
(সময়), এগুলোর পর (অন্য সময়ে আসা যাওয়ার ৮৮৪ পু ২্ট এ ভভ তি পর 5)? 
ব্যাপারে) তোমাদের ওপর কোনো দোষ নেই, না 19৮৫৯০০৯৮৮৫ ০১৭০ 
এতে তাদের জন্যে কোনো রকমের দোষ আছে; » 5২. _ ৯৬. ০৫০2 (৫০৮ শু 
(কেননা) তোমরা তো সব সময়ই একে অপরের ৮৫৯৮০ ০১৭১9 ৮৯০৯৪ 0৮৮০ 
কাছে আসা যাওয়া করো, আল্লাহ তায়ালা এভাবেই এ) ৮ ৪৮1০3 4৮ 
(নিজের) নির্দেশগুলো তোমাদের জন্যে সুস্পষ্টভাবে এ ০৪৭ 0১৫, ০5 
বর্ণনা করেন; (বস্তুত) আন্মাহ তায়ালা মহাজ্ঞানী, ০৪ 1১, এ 54 
প্রবল প্রজ্ঞাবান। ৪.৮০৫2 12295, ৪1০৫ 





























পা পাপা 


৫৯. তোমাদের (নিজেদের) সন্তানরাও যখন বয়োপ্রাপ্ত ৮ 9০2” 
হয়ে যায় তখন তারাও যেন (তোমাদের কামরায় লা 42201 85199 


প্রবেশের আগে) সেভাবেই অনুমতি নেয়, যেভাবে ০০০২০109251 158195-18 
তাদের আগে (বড়োরা) অনুমতি নিতো; আল্লাহ 87220: 

তায়ালা এভাবেই তীর আয়াতসমূহ তোমাদের কাছে 4৭1 ৮৫1281০58১৫ ০৪15 
খুলে খুলে বর্ণনা করেন; আল্লাহ তায়ালা (সব কিছু) ” জিডি উজ ০০ 
জানেন, তিনি পরম কুশলী বটে। ৪০৯৯ ৯1০ 4019 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা ৪১০ ///4.21001817802809171017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৬০. বৃদ্ধা নারী যাদের (এখন আর) কারো বিয়ের 
(বন্ধনে আসার) আশা নেই, তাদের ওপর কোনো 
দোষ নেই, যদি তারা তাদের (শরীর থেকে অতিরিক্ত) 
কাপড় খুলে রাখে, (তবে শর্ত হচ্ছে) তারা সৌন্দর্য 
প্রদর্শনকারী হবে না; অবশ্য) এ (অতিরিক্ত কাপড় 
খোলা) থেকেও যদি তারা বিরত থাকতে পারে তা 
(তাদের জন্যে) ভালো; আল্লাহ তায়ালা (সব কিছু) 9 
শোনেন, (সব কিছু) জানেন। 

















২৪ সূরা আন্‌ নূর 
পাঠ টিপা পর পাটি পা 


০525 লো 2230 05 642819 


পাঠিত চিনা গু পাশ 0 উন পা উর 
৬৯০৪ ০1 0 ০৬৮০ ০০৪৮০ 
টিটি তিন ৪০০৩ 
৩9,228), ৯টি ১৯ ০০০০ 
০০ 2০/১৮ রানি ঠা ৮5 


১০৯ ০০১৬৭ 


পা 


টিভির চিনো 


5. ৮৮ 409৩ 





৬১. যে ব্যক্তি অন্ধ- তার ওপর কোনো (বিধি 
নিষেধের) সংকীর্ণতা নেই, যে পঙ্গু তার ওপরও 
কোনো (বিধি নিষেধের) সংকীর্ণতা নেই, যে ব্যক্তি 
অসুস্থ তার ওপরও কোনো বাধ্যবাধকতা নেই এবং 
তোমাদের নিজেদের ওপরও কোনো দোষ নেই- যদি 
তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে 
নাও, একইভাবে এটাও তোমাদের জন্যে দূষণীয় 
হবে না, যদি তোমরা তোমাদের পিতা (পিতামহের) 
ঘরে, মায়েদের ঘরে, ভাইদের ঘরে, বোনদের 
ঘরে, চাচাদের ঘরে, ফুফুদের ঘরে, মামাদের ঘরে, 
খালাদের ঘরে, (আবার) এমন সব ঘরে- যার 
চাবি তোমাদের অধিকারে রয়েছে, কিংবা তোমাদের 
বন্ধুদের ঘরে (কিছু খাও); অতপর এতেও কোনো 
দৌষ নেই, (এসব জায়গায়) তোমরা সবাই একত্রে 
খাবে কিংবা আলাদা আলাদা খাবে, তবে যখনি 
(এসব) ঘরে প্রবেশ করবে তখন একে অপরের 
প্রতি সালাম করবে, এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে 
(তারই নির্ধারিত) কল্যাণময় এক পবিত্র অভিবাদন; 
এভাবেই আল্লাহ তায়ালা তোমাদের জন্যে তীর 22 
আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন, আশা করা 
যায় তোমরা (এসব বিধিনিষেধের মর্ম) অনুধাবন 
করতে পারবে । 















































০021 & 555 ৮5%। & ০ 
$952০8)01% (5৫5 
০১১9০35৮০০1 961০2) 
৬১:৮৫ ৮১2৯ ৮287 
92৮25551552 ৮01951 
০৮০৮০] 


পম 2৮৫ ০১৪৮9৮61191 


পি বিলি? ১১০5590 
রিনি ্ এ এ 


চার ০০০৮০ তা ৮৮৪ ০ 2 ০) 


এর 0341 ১262 22 


পা 89, ভি & 90৩ 115 


ও 093,৮4৮ 5৪21 








৬২. (খোটি ঈমানদার তো হচ্ছে তারা,) যারা আল্লাহ 
তায়ালা ও তার রসূলের ওপর ঈমান আনে, কখনো 
যদি তারা কোনো সমষ্টিগত ব্যাপারে তার সাথে 








একত্রিত হয় তাহলে যতোক্ষণ তারা তার কাছ থেকে ভ 





অনুমতি চাইবে না, ততোক্ষণ তারা (সেখান থেকে) 
কেউ সরে যাবে না; €হে নবী,) যারা আল্লাহ তায়ালা » 
ও তার রসুলের ওপর বিশ্বাস করে, যদি তারা কখনো 
তাদের নিজেদের কোনো কাজে (বাইরে যাবার জন্যে) 
তোমার কাছে অনুমতি চায়, তাহলে তুমি যাকে ইচ্ছা 
তাকে অনুমতি দিয়ো এবং আল্লাহ তায়ালার কাছে 
এদের গুনাহ মাফের জন্যে দোয়া করো, অবশ্যই 
আল্লাহ তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু। 














পারা ১৮ কা্দ আফ্লাহা 


ক ৪১১ 


40515210297 05821) 
৫55302517001985 


পপ 


31.5৫25-5০১21:242০1 
091 এএাগা 55154 0598 
151 হু £15759418 0928 
দা ৪ ০০] 5)96504 
291,24 ০9৯ ০৪ 


৪৮৯১) 


ড///.210017179050917910179010.019 


রা 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৬৩. (হে মুসলমানরা,) তোমরা রসুলের ডাককে 








পারস্পরিক ডাকের মতো মনে করো না; আল্লাহ » 





তায়ালা সেসব লোকদের ভালো করেই জানেন যারা রি 
(নিজেদের) আড়াল করে (নবীর) সামনে থেকে 





(নানা অজুহাতে) সরে যায়, সুতরাং যারা তার 





আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের (এ ব্যাপারে) ভয় 





করা উচিত, (এ বিরুদ্ধাচরণের জন্যে) তাদের ওপর 
(এ দুনিয়ায়) কোনো বিপর্যয় এসে পড়বে, কিংবা 
(পরকালে) কোনো কঠিন আযাব এসে তাদের গ্রাস 
করে নেবে। 





২৫ সূরা আল ফোরকান 
123652559521 2212 খু 
$৮1-22০৫-৩২৪ 5 


পাট ডে পা পাপা 


91120 -52৩$ ১৪ 


প্র 8 পাটি পা 


১৫৯1 10212595775 


রবির ১ 8৯০লি চপ চিপ তা পা শট পাঠ 


৪০০৪০) 52 05804 ০8০1 


প্রার্পা /৯ ঠা ৮ ০৯ পা গতাঞি 


৪ স্] ০০1৫2-৮৪০৫৭ 289 





৬৪. জেনে রেখো, আসমানসমূহ ও যমীনে যা কিছু 





আছে তা সবই আল্লাহ তায়ালার জন্যে (নিবেদিত), 





৬০১2০১৮০851 


শট পা ভিপি পা & পা রিট রি 


তোমরা যে অবস্থার) ওপর আছো; আল্লাহ তায়ালা ০95 65:94৮-০2000 পি ০৪ 





ভালো করেই (তা) জানেন; যেদিন মানুষ সবাই 





৬০9 -০৫) পা রা ৯ ৮9 ৮9 ৬৪ পা পটার £৯ পি 


তার দিকেই প্রত্যবর্তিত হবে, অতপর তিনি তাদের ০০১ 4/19৮ 90 (০৯৪ 4০ 
সবকিছুই জানিয়ে দেবেন যা কিছু তারা (দুনিয়ায়) 





করতো; আল্লাহ তায়ালা সব বিষয়েই ওয়াকেফহাল। 








১. 


কতো মহান তিনি, রিনি 'ীর খাগার বির 





ত্য মিতার মাঝে পাবার? “ফোরকান' নাধিল 
করেছেন, যাতে করে সে ( ) সৃষ্টিকুলের জন্যে 
সতর্ককারী হতে পারে, 


0৩ 


9, ৮ ১৩ পাড়ি বা) ৩১০৪৩ 


৫ | ১:৩১ ০৯০০] এ] 





২. 


(তিনিই আল্লাহ তায়ালা-) যার জন্যে রয়েছে 


আসমানসমূহ ও যমীনের সার্বভৌমতৃ, তিনি কখনো 





না 


কাউকে (নিজের) সন্তান হিসেবে গ্রহণ করেননি_ 





(তার এ) সার্বভৌমতে অন্য কারো কোনো অংশ 


ছে, তিনিই প্রতিটি বস্তু পয়দা করেছেন এবং তিনি 
পরিমাপ নির্ধারণ করেছেন। 


(প্রত্যেকটি সৃষ্টির) জন্যে (আলাদা আলাদা) 


০৪১12 ১৪৮ ০৩1 
৪১৫ 21০৫2.191615 3৯৫০ 


৮১০৪ ₹৮৪ ৫5152 1৮1 & 


/৯ ৯ পা 


918৩ 





ত. 


দিয়ে এমন কিছুকে মাবুদ বানিয়ে নিয়েছে, যারা কিছুই 





(এ সত্তেও) এ (মোশরেক) লোকেরা তাকে বাদ 


সৃষ্টি করতে পারে না; বরং তাদেরই সৃষ্টি করা হয়েছে, 





(সত্য কথা হচ্ছে) তারা (যেমন) নিজেরা নিজেদের 





ক্ষতি করতে সক্ষম নয়, তেমনি নিজেরা নিজেদের 





কোনো উপকারও করতে সক্ষম নয়, তারা কাউকে 
মৃত্যু দিতে পারে না- কাউকে জীবনও দিতে পারে 
না, পারে না কোউকে) পুনরায় (কবর থেকে) উঠিয়ে 
আনতে । 





০0581 ১ ৫ 22115355৩ ৩৮০ 62319 
9521-185998187৮5915 


৬০৮০৭ 151585491১5 5০87 


ক ৯-০- পারত ক্র 1 তা পারি কি ভি 


ড11)9%5 ১9 8 9৪৯ ১9 009০ 





৪. 





যারা (আল্লাহ তায়ালাকে) অবিশ্বাস করে, তারা 


(কোরআন সম্পর্কে) বলে, এ তো মিথ্যা ছাড়া আর 
কিছুই নয়, যা এ ব্যক্তি নিজে থেকে বানিয়ে নিয়েছে 


পারা ১৮ কা্দ আফ্লাহা 


৪১২ 


4১201 801)116০ ৩1159০91189 





///.210017179050917910170010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সূরা আল ফোর 
এবং (এ কাজে) অন্য জাতির লোকেরা তার ওপর *-০17 ৫৫১ ৮৯০৫1 ৪৮৫ সাত পা 
সাহায্যের হাত বাড়িয়েছে, মুলত এসব বলে) এরা গগ 989 899551 [95 4৮৩০ 491০9 


(এক নী? মিথ্যা নিয়ে হাযির 81020 ৩ 














৫. তারা বলে, এ (কোরআন) হচ্ছে সেকালের ” ?17+2221 ৮*15€₹ 11715 
উপকথা, যা এ ব্যক্তি লিখিয়ে নিয়েছে এবং সকাল 6৮50 ০581 ০৮০15 9 


সন্ধ্যায় তার সামনে এগুলো পড়া হয়। ০৬৭০9858542 ৫০) 








৬. (হে নবী,) তুমি বলো, এ (কোরআন) তিনিই শিানুত্র 
নাধিল করেছেন যিনি আকাশসমূহ ও যমীনের সমুদয় ০১/-৯৪০৪] 25793 


রহস্য জানেন; অবশ্যই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম 10985 01 401,৬১১$19 ৬০৮৮]| 


দয়ালু । রি 
৩৮৯) 





৭. ওরা বলে, এ আবার কেমন (ধরনের) রসুল- যে এ রি * ০০ 1 মিট 
(আমাদের মতো করেই) খাবার খার এবং (আমাদের [১1০ রি 5158 এ 
মতোই) হাটে বাজারে চলাফেরা করে; কেন তার 41 এা। 09) উন. | ডা & রি 
কাছে কোনো ফেরেশতা নাযিল করা হলো না যে তার বি ৩3৮১ ৬৯০ 


সাথে (আযাবের) সতর্ককারী হয়ে থাকতো, চা 37০১ 4৬০ এ 94৯ 511 














গ0 ৮ তাপ ০9 ৯১০9৩ ৯ পা গু ৯ পচ /১-০ /৯ পর 


৮. কিংবা (গায়ব থেকে) তার কাছে কোনো ধনভান্ডার 
এসে পড়লো না কেন, অথবা তার কাছে একটি 5005559৫201 ০84%া 


বাগানই না হয় থাকতো, যা থেকে সে (খাবার) ০109০ 15111157152 02 8 





্প৯০০ ৯ প্তপা পা ৯০০ ৩ 


919০43৯0103 





৯. (হে নবী,) চেয়ে দেখো, ওরা তোমার সম্পর্কেকি ।%%৫ ৭ টননালূল্রর দন 
ধরনের কথা বানাচ্ছে, এরা (আসলেই) গোমরাহ হয়ে 1555 024$1 4115255 4৮৫১৪ 
গেছে, তারা আর কখনো সঠিক পথ পাবে না। উ খু রে 05:55 ধা 





পাপা 








১০. (হে নবী, তুমি বলো,) আল্লাহ তায়ালা এমন ।*₹ 

এক মহান সত্তা, যিনি ইচ্ছা করলে তোমাদের এর 1%:এএ এ ৭2 ৩1০০ এস 
চাইতে উৎকৃষ্ট বাগানসমূহও দান করতে পারেন, পা টি নি শা 16৬১ 
যার নিমদেনে (অমিয়) ঝর্ণধারা প্রবাহিত হবে, 1৮5০2৩৯৩২০৯ 42১৩2 
তিনি ১ আরো) দিতে পারেন (সুরম্য) 9192 এ তিশার ১%তু। 

















১১. এরা মুলত কেয়ামতের দিনকেই অস্বীকার 2৮০৮ 
করে; আর যারাই কেয়ামত অস্বীকার করে তাদের ০1925922119 1549৫05 


নো আমি (জাহান্নামের) জলন্ত আগ্তন প্রস্তুত করে 817৮8 22121 








05৬ 7 -০৯১শপা ) পা 


১২. তারা যখন দূর থেকে তাদের (জাহান্নামীদের) 17 2ম 0৪ ক 
দেখবে, তখন (স্পষ্টত) তার গর্জন ও চীৎকার তারা ক এষ 15 04 
শুনতে পাবে। 





১৩. অতপর হস্তপদ শৃংখলিত অবস্থায় যখন তাদের ₹* ২5৫৪1214127 17* 
জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে ফেলে দেয়া হবে, (০১8০185510455519811 15 
পারা ১৮ বাদ আফ্লাহা +%৪১৩ //$/.810012180809171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সূরা আল ফোরকান 


তখন সেখানে তারা শুধু (মৃত্যুর) ধ্বংসকেই ডাকতে ক্র ৪০2 ডি 
থাকবে; 91258500515, 











১৪. (তখন তাদের বলা হবে,) আজ তোমরা ধ্বংস পন 
হওয়াকে একবারই শুধু ডেকো না, বরং ডাকো 1952191৩519 1১) রা 192১5 


বার- (কোনো ই আজ কাজে আসবে না ০ ক ৯১-০০৪ 
বহু (কোনো ডাক ক ব না)। 917801558 











১৫. (হে নবী,) তুমি বলো, (জাহান্নামের) এ * নিসর্প 
(কঠোর আযাব) শ্রেয়- না সেই স্থায়ী জান্নাত, ফট 081 9181 ইহ এসএ 
ওয়াদা মোত্তাকীদের (আগেই) দিয়ে রাখা হয়েছে; এ 2৮ *প্ 22,722 নিযে 
টিতে পা তিনি 
প্রত্যাবর্তনের স্থান! | রর 








১৬. সেখানে তারা যা কিছু পেতে চাইবে তাই ৮12.” টাবাহ চর বতাদ 
পারা ৬ থাকবে, (তাও আবার) থাকবে & ০ ১8015 099158150০1 
স্থায়ীভাবে; এ প্রতিশ্রুতি যথাযথ পালন তোমার 5০৭, কত ০4০ 
মালিকেরই দায়িত্ব। ৪১9০০ 1929 9) 








১৭. যেদিন তিনি এ (মোশরেক) ব্যক্তিদের এবং 7 
তাদের ও তাদের (মাবুদদের)- যাদের এরা আল্লাহর 2193 65 09045109৯১8 929 
বদলে এবাদাত করতো, (সবাইকে) একত্রিত করবেন, ০2775 ০৯৮ 4৯ ততু 
অতপর তিনি (সে মাবুদদের) জিজ্ঞেস করবেন, ০৪১0--০৪11 পিপি ০১৮ ঞা 
তোমরাই কি আমার এ বান্দাদের গোমরাহ করেছো, দ্ *০2৫ 

না তারা নিজেরাই (সত্য থেকে) বিচ্যুত হয়ে গেছে; ৪ ০। ৮ টে 














বলি পা টিপা পা পার্ট 


১৮. ওরা বলবে (হে আন্মাহ), তুমি পবিত্র, তুমি শি 
মহান, তোমার বদলে অন্যকে অভিভাবকরূপে গ্রহণ ০1104 ১ ০৫০ ৮৮150 


করা আমাদের জন্যে শোভনীয় ছিলো না, তুমি তো ঢু 
এদের এবং এদের পিতৃপুরুষদের (নানা) ভোগের 49 গু ও ৬ 593 ৬ ৫৯৮ 
সামথী দিয়েছিলে, (এগুলো পেয়ে) তারা এমনকি ৫০ রি ॥ পদ আ 
(তোমার) স্মরণকেও ভুলে বসেছে এবং তারা একটি ০১891 19 ০৪৯৮১৪০19৮৯ 
ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়ে গেছে। 8১০০1 ০৯৮ -০০০া 

915০5819949 

















১৯. (আল্লাহ তায়ালা বলবেন, আজ) তোমরা যা ৮৪৯5৪ &:9৯ এত্ত ০৮৮৮ 
বলছো এ (মোরুদ)-রা তো তা মিথ্যা ্রতিপনন করলো, 9198 3৮৮2-৮29৯১৫ ০৪৪ 
অতএব (এখন আর) তোমরা (আমার আযাব) সরাতে *-₹ 4 ৩৪৯০ ০৪৪৭ 4৯ 
পারবে না, না (তোমরা আজ) কারো সাহায্য পাবে। ৬951১ ১91১০ ০9৯১৪০০০ 
তোমাদের মধ্যে কেউ যদি (আমার আনুগত্যের) সপ পিশা ৮9/৮১০9 ১০9৬০, ৯ 
সীমালংঘন করে তাহলে তাকে আমি কঠোর আযাব ৪1752615165 2339০৫০০০1৭ 
আস্বাদন করাবো। 























২০. €হে নবী,) তোমার আগে আমি আরো যতো 2 ৮৯৮৯৭ চক্র হাল ব্য 
পাঠিয়েছি, তারা (মানুষের মতোই) আহার 81০1-2১-11 ০5 158 101075 

করতো, (মানুষদের মতোই) তারা হাটে বাজারে ২৮৯ ৩৯পত ৪ চা 

যেতো (আসল কথা হচ্ছে); মানুষদের মধ্য থেকে 098৮2505801 05515) 

রসূল পাঠিয়ে আমি তোমাদের একজনকে আরেকজ  ৫₹+% ৯৮ 8০8৮ (টিপ ত 

নের জন্যে পরীক্ষা (-র উপকরণ) বানিয়েছি; (এ 2 312০1 

পরীক্ষায়) তোমরা কি ধৈর্য ধারণ করবে না? তোমার টি 2 

রব (কিন্তু) সবকিছুই পর্যবেক্ষণ করছেন। 17৯22 ৮) ৩ 49০99১০্ | 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা ৪১৪ ///4.21001817802809171017001-019 

















/ 


্ পোষণ করে না, তারা বলে, কতো ভালো হতো 
রি যদি আমাদের কাছে (আল্লাহ তায়ালার) কোনে ১15) 552 2451501152155ট 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সুরা আল ফোরকান 











২১. যারা আমার সাথে (তাদের) সাক্ষাতের আশা 50157210525 ০3911 0199 








ফেরেশতা নাযিল করা হতো, অথবা আমরা যদি 

আমাদের মালিককে দেখতে পেতাম! তারা নিজে ৪:2০ চার £ সি ৯ -০০া ৪১৪১ 

দের বড়ো (অহংকারী) মনে করলো এবং তারা 19-০১-৮৮৯7 819৮৮ ৩৪ 
(আল্লাহর নাফরমানীতেও) মাত্রাতিরিক্ত সীমালংঘন 91752 
করে ফেললো । টি 

















২২. যেদিন (সত্যিই) তারা সে ফেরেশতাদের দেখবে, দেরি 
সেদিন (কিন্তু) অপরাধীদের জন্যে কোনো সুসংবাদ বে ০5254 5১858 28217010954? 
থাকবে না, (বরং) তারা বলবে, €হে আল্লাহ, এদের 1৮* ৪৮৭ "৫ ৫৮ পাখি 
থেকে) আমরা (তোমার কাছে) আশ্রয় চাই- আশ্রয় 91)9৯-০০1১৯৯ ০9889 ৩৯০ ১৯৮০ 


চাই। (কারণ ফেরেশতারা হবে আযাবের প্রতীক)। 














২৩. (এবার) আমি তাদের সে সব কর্মকান্ডের দিকে 215৮4 1৮৫ ॥ 
মনোনিবেশ করবো, যা তারা (দুনিয়ায়) করে এসেছে, 2125 055৮51252541058 


আমি তাকে উড়ন্ত ধুলিকণার মতোই (নিক্ষল) করে ৯০: * রি 
দেবো। ্ 1)9০ ৪0 














২৪. সেদিন জান্নাতের অধিবাসীদের বাসস্থান হবে ও ০৮ /১ 0 /৮ ৪৮ ০ 18 
উৎকৃষ্ট ও তাদের বিশ্রামের জায়গা হবে হবে 3 1১8০০49৮555 ভর্তা এ ০০] 


5১, তা চি পা টি রা 


মনোরম । ৪ ২০৪ ০০০ 








প্র &ি পাপা 


২৫. (সেদিনকে স্মরণ করো,) যেদিন আসমান 1447 €৫ 
তার সিনে রে আর দলে দলে 45090585 গ $82599 


ফেরেশতারা (যমীনে) নেমে আসবে । ও 43:54 52 











২৬. সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র দয়াময় পি 
আল্লাহ তায়ালার জন্যে; যারা তাকে অস্বীকার করেছে 0149 ৬১০ 34 ১25 তি 
তাদের ওপর সেদিনটি হবে (বড়োই) কঠিন! ডে 20) 0 চু 





২৭. সেদিন যালেম ব্যক্তি (ক্ষোভে দুঃখে) নিজের 2৮9৮৮ ৩৩ যোহর 
হাত দুটো দংশন করতে করতে বলবে, হায়! আমি ০0987 নিতে 


রানির শানে (দ্বীনের) পথ অবলম্বন ভ5071251 এপ? 











1 পি পা 


২৮. দুর্ভাগ্য আমার, আমি যদি অমুক লোকটিকে * এপ 
আমার বন্ধু না বানাতাম! $4421038 ৯ গো লে 








২৯. আমার কাছে ছ্বৌীনের) উপদেশ আসার পর সে. * ১৮1 £ ; টি 
লোকটি আমাকে তা থেকে বিচ্যুত করে দিয়েছিলো; 09231658৬2০ ৩৫ 
আর শয়তান তো (সব সময় কে (পথভ্রষ্ট টা 
আর শতানপো জৈব সময) মানুষকে পেজ. 932 94881 02841 06 











৩০. রসূল বলবে, হে আমার রব, অবশ্যই আমার ৮: 0 ৮1 লীগ জজ 01. পা 2 
জাতি কোরআনকে (একটি) পরিত্যাজ্য বিষয়) মনে (5251 14 ০১০১1 ৭759 


10952 01381 |6১19$ 








পারা ১৯ ওয়া কৃালাল্লাধীনা %৪১৫ ৬///৬/.21001817808016171017001.019 


২৬ 


ও 
৬খ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সুরা আল ফোরকা: 
৩১. (হে নবী,) এভাবেই আমি (প্রত্যেক যুগের) * ৮৪ .ট ০৮ ৬ ৬ 
অপরাধীদের প্রত্যেক নবীর দুশমন বানিয়ে থাকি; ৩০19৩-০ (60211125414 


355৭ ও সাহায্য করার জন্যে 80290 (১0 5 ৫০০৮) 














৩২. যারা (কোরআন) অস্বীকার করে তারা বলে, ।+17.142 
(এ) পুরো কোরআনটা তার ওপর একবারে নাধিল 4 এ ০0১ 451 198 ০ 2011 089 


করা হলো না কেন? (আসলে কোরআন তো) “₹ 51] ₹ ভি০:5-2719-5:8 
এভাবেই (নাষিল হয়েছে), যাতে করে এ (ওহী) 4৬৫ টিতে 


দ্বারা আমি তোমার অন্তর মযবুত করে দিতে পারি, ১:০২ 139 এ 22] 
(আর এ কারণেই) আমি একে থেমে থেমে নাষিল টু 59 143 




















৩৩. ওরা তোমার কাছে যে কোনো ধরনের বিষয় 711,211. ৬17 21%৭2 ৩ 
নিয়েই আসুক নাকেন- জমি জোখে সাথেই) তোমার ৬0588192০29 
কাছে (এর একটা) যথার্থ (সমাধান) এনে হাযির পদ টু পপি 
করি এবং (তোর) একটা সুন্দর ব্যাখ্যাও (তোমাকে 1১৯০৯) ৬19 
বলে দেই), 








৩৪. এরা হচ্ছে সেসব লোক যাদের (কেয়ামতের ৮” ০৪ [৩৮০ ৮০৮৯ এআ 
দিন) মুখের ওপর ভর দিয়ে জাহান্নামের সামনে জড়ো 1০০ ৫1540555-45501 


করা হবে, ওদের সে স্থানটি হবে অতি নিকৃষ্ট, আর %/৮ 0৮ ৮. ৪০ শট 
ওরা নিজেরাও হবে অতিশয় পথ্রষ্ট। $ 4 059042১5 এ র 











৩৫. অবশ্যই আমি মুসাকে (তাওরাত) কিতাব দান পপ তত ৩ প ৯৪৭৯০] রণ 
করেছি এবং তার ভাই হারূনকে আমি তার সাথে তার 4৯ ০4৯9 -। ০৮/৮9০ ০৬01 5249 


সাহায্যকারী বানিয়েছি, 8155)909১৬41 





৩৬. আমি তাদের বলেছিলাম, তোমরা উভয়েই ।*০দ5-”* দু রে 

(আমার হেদায়াত নিয়ে) এমন এক জাতির কাছে 192১4 ৬%১৭| [581 ৫1155810488 
যাও, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে; কি 51 
অতপর (আমাকে অস্বীকার করায়) আমি তাদের ৩1৯১০৪১১৭০৪ 21 
সম্পূর্ণরূপে বিনাশ করে দিয়েছি; 














৩৭. (একইভাবে) যখন নূহের সম্প্রদায়ও আমার * ৮7 4৩ ০৮2৮ 
রসূলদের মিথ্যা সাব্যস্ত নি ৮850০5015৩০ 
সবাইকে মহাপ্রাবনে) ডুবিয়ে দিয়েছি এবং আমি সি দে নারি 
ওদেরকে (পরবর্তী) মানুষদের জন্যে শিক্ষণীয় বিষয় [5০৪৪9 £01৩0৮৯ 
রি নি উ101650 1) 














আদ, ৬ 28 ৩ ০-এট0 


অন্ত্বতীকালীন আরো বহু সম্প্রদায়কেও, €1১8০ এ) টাও 











৩৯. (তাদের) প্রত্যেকের কাছেই আমি (আগের 


ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের) নিদর্শনসমূহ উপস্থাপন 


করেছি, (সতর্কবাণী না শোনার কারণে) আমি 
সবাইকে নির্মূল করে দিয়েছি। 


পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা *% ৪১৬ ////.9100181790805171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সুরা আল ফোরকান 


৪০. এরা তো সে জনপদ দিয়ে প্রতিনিয়ত আসা ৪8৮০-৯:০০০০ 
যাওয়া করে, যার ওপর আযাবের বৃষ্টি বর্ষণ করা ০০১৮০055516 1971 ১79 


হয়েছিলো; ওরা কি এসব দেখছিলো না? (আসল কথা টিটাকুদিগাডা শয্যা ট্রি 
হচ্ছে,) এরা (পুনরায়) জীবিত হওয়ার কোনো আশাই 325 (9995 199৫5 শর্গা,৪9]| 262 
পোষণ করেনা। ক্র ৯১-০০-০৩৯০ তা পা ৯১০০০ 











1)9% ০১৯১৭: 1974 
৪১. (হে নবী,) এরা যখন তোমাকে দেখে তখন 1৮০০২ 21% €২ ৪ হ 
তোমাকে কেবল ঠাট্টা বিদ্রপের পাত্ররূপেই গণ্য করে *19১০ । 553৯8 ৩ 9 1315 


এবং বলে); এ কি সে লোক, যা য়ালা প/-০৮ ০৫০, পাপা ৯ এআ। রি 
8১815188988 99233 22 0%1164 














৪২. এ ব্যক্তি তো আমাদের দেবতাদের (এবাদাত) *1 117,711 21 দস্তা ৭ 
থেকে আমাদেরকে সম্পূর্ণ বিচ্যুতই করে দিতো যদি ০ ১97 ০০9] ৩০1০ ১৫ ০ 
আমরা তাদের ওপর দৃঢ় প্রতিষ্ঠিত না থাকতাম; পা টিএরনীনিতা পা টিপা পানি বা ছি 
(হ্যা,) তারা যখন আযাবকে (ক্বেচক্ষে) দেখতে পাবে ০৯৯ 05 ১৭৮9৮ ৮(৪৫০ ১১০ 


শা /৯ পাপা 


জর জপ গানে কে চোমাদের ও 65০24/881 029 














৪৩. (হে নবী) তুমি কি সে ব্যক্তিকে দেখোনি যে তার ,-41%,2):2 ৭51 লি 
কামনা বাসনাকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে; তুমি 14১৪০ 4৪] ৫০ ৬০০৪০ 
কি তার মতো ব্যক্তির) অভিভাবক হতে পারো? 834:524:058 














8৪. (হে নবী,) তুমি কি সত্যিই মনে করো, তাদের +(7++*:*৮এঠান্া 
অধিকাংশ লোক (তোমার কথা) শুনে কিংবা (এর 2 রি িজি 


মর্ম) বুঝে; (আসলে) ওরা হচ্ছে পশুর মতো, বরং “ , 
(কোনো কোনো ক্ষেত্রে) তারা (তোর চাইতেও) বেশী ₹** ৮৪৫ [235৫ ২1 ০ ৩ 055 


7? 


পথভ্রষ্ট । & রি পা 92 











ঠপা পাও ৬এপা শা পাঠ পাপ 


৪৫. (হে নবী,) তুমি কি তোমার মালিকের (কুদরতের) +৭: ্ 
দিকে তাকিয়ে দেখো না? কি ভাবে তিনি ছায়াকে 555 ১8 ১০০৮৪ ৩১১1 


বিস্তার করেছেন, তিনি ইচ্ছা করলে তাকে (একই (০,801 1122 * ০6৫০ এুক্খু 2 
স্থানে) স্থায়ী করে রাখতে পারতেন। এরপর আমি | - ণ 
সূর্ধকে তার ওপর একটি স্থায়ী নির্ঘন্ট বানিয়ে & ১5 এ 
রেখেছি, 











৪৬. অতপর আমি ধীরে ধীরে তাকে আমার দিকে ৪1৮17 ০12৮৫ ৪৪ 





শা টিপা 


৪৭. (তিনিই আল্লাহ তায়ালা) যিনি তোমাদের জন্যে 142] দ্ব 27777 
রাতকে আবরণ, ঘুমকে আরাম ও দিনকে জেগে ০ 


ওঠার সময় করে বানিয়ে দিয়েছেন। 5038408105530092 








৪৮. (তিনিই আল্লাহ তায়ালা) যিনি তার (ৃষ্টিরূপী) * ₹ ৮:1০ ০1 
রহমতের সুসংবাদবাহী বায়ু প্রেরণ ১: ০৪০৪ ০05855310352159 
ই থেকে (তার মাধ্যমে) বিশুদ্ধ পানি বর্ষণ 8096 রি 82201050195 














৪৯. তিনি যেন তা দিয়ে মৃত ভূখন্ডে জীবনের সঞ্গার ঢে ০৮, -০৩ চিজ 2505 
করতে পারেন এবং তা দিয়ে আমি আমার সৃষ্টি করা (৮০4৯৪ ঢল ৮6141 552-2 


খ্য জীবজন্তু ও মানুষের পিপাসা নিবারণ করাতে রি 
পারি। 9124০091050 0 





পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা ৪১৭ 9////.9100181790805171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সুরা আল ফোরকান 


৫০. আমি বার বার এ (ঘেটনা)-টি তাদের মাঝে র্ দু] চারি রি 
₹ঘটিত করি, যাতে করে তারা (এ বিষয়টি থেকে) টি ত রর - 

শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই ২ 

আমার অকৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু স্বীকারই করলো 91058 ঠা ১০৬। ৯৫ 

না। 


৫১. আমি চাইলে প্রতিটি জনপদে এক একজন ৯3৮১5 718 42 215 22 
সতর্ককারী (নবী) পাঠাতাম, 15893289845 && 02০15655919 


৫২. অতএব, তুমি কাফেরদের পেছনে পড়ো না, £ 2 
তুমি (বরং) এ (কোরআন) দিয়ে তাদের সাথে বড়ো 1528 42০8৩59082841 8583 























রা 55155 ৬স্নী। 6৮ ০11953 


একটি হচ্ছে মিষ্ট ও সুপেয়, আরেকটি লোনা ও (:2+022258&2 ০৫ 
্ষারবিশিষ্ট, উভয়ের মাঝখানে তিনি একটি সীমারেখা ৮০০6 21৩5-1% 
বানিয়ে রেখেছেন, এটি একটি অনতিক্রম্য ব্যবধান । 





910) 17৯9 55 
৫৪. তিনিই সেই মহান সত্তা, যিনি মানুষকে (এক পাঁঁ তবু ৪ ছু ০. 
বিন্দু) পানি থেকে পয়দা করেছেন, অতপর তিনি তাকে 3155 গত 235 ৬319 
(রক্ত সম্পর্ক দ্বারা) পরিবার (বন্ধন) ও (বৈবাহিক ৰ ত।₹৮৫ 
বন্ধন দ্বারা) শ্বশুরালয়ে পরিণত করেছেন; তোমার রব 915438 ০) 9৫9 1০9৮০3 
প্রভূত ক্ষমতাবান, 


৫৫. তারা আল্লাহর বদলে এমন সবকিছুর এবাদাত ১ * মি ০৯০৮৩ 
করে যা- না তাদের কোনো উপকার করতে পারে, না ১9০৯০০৭ সু 44 395 ৬ ০/9০৯%,9 


রো পা পর পাপা ৯ এ -2০ 


তাদের কোনো ক্ষতি করতে পারে; (আসলে) কাফের | 4 1৫] রী 

ব্যক্তি নিজের মালিকের মোকাবেলায় (বিদ্রোহীদের 91৮61 ৫ টিকটিকি 
বেশী) সাহায্যকারী (হয়)। 

৫৬. €হে নবী,) আমি তো তোমাকে কেবল (জান্নাতের) চারেক 2 
সুসংবাদদাতা ও (জাহান্নামের) সতর্ককারীরূপেই || এ) ১9 
পাঠিয়েছি। 

৫৭. তুমি (এদের) বলো, আমি তো তোমাদের কাছ 

থেকে এ জন্যে কোনো পারিশ্রমিক চাই না, (হা, আমি 

চাই) প্রতিটি ব্যক্তিই যেন তার রব পর্যন্ত পৌছার 

(সঠিক) রাস্তা অবলম্বন করে। 



























































£ পা পাপা 


৫৮, (হে নবী) তুমি সেই চিরঞ্জীব স্তার ওপর + ৮:2৮ 
নির্ভর করো, যাঁর মৃত্যু নেই এবং তুমি তার সপ্রশংস ৮১০০৯ ৬১1৩৫ ৩5 


পবিত্রতা ও মহিমা ঘোষণা করো; তার বান্দাদের র এ কোর্নিকে 
গুনাহখাতা সম্পর্কে তার অবগত হওয়াই যথেষ্ট, গু 2 55১5 3 টা গ ৩০ 


৫৯. তিনিই (আল্লাহ তায়ালা), যিনি আকাশমন্ডলী, 1৮৮51615102 5 
পৃথিবী ও ওদের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি 75০৯১:19--5৮৮11 92591 
করেছেন, অতপর তিনি (তার) আরশে সমাসীন হন, তিল কত 
(তিনি) অতি দয়াবান, তীর (মর্যাদা) সম্পর্কে সে ৮ 
লোককে তুমি জিজ্ঞেস করো সম্পর্কে) অবগত দু 

লা তু যে (এ ) অবগত ৪172৫১৭8৬০০ ০591 
পারা ১৯ ওয়া ক্বালাল্লাধ ৪১৮ ৬//৬/.৪100121780809171017001-019 




















»- ৮1814 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সূরা আল ফোরকান 


৬০. যখন ওদের বলা হয়, তোমরা দয়াময় আল্লাহ /১:-০৩০ ০১০ -০০০৮১ 
তায়ালার প্রতি সাজদাবনত হও, তখন তারা বলে, 191 ৪7 19১৯-০1-৮৪] ০4১ 1519 
দয়াময় (আল্লাহ তায়ালা আবার) কে? যাকেই তুমি ৮? নি 

সাজদা করতে বলবে তাকেই কি আমরা সাজদা 1১১" লেপ 
করবো? (বস্তুত তোমার এ আহ্বান) তাদের বিদ্বেষকে তা ১5 নি 
বরং আরো বাড়িয়ে দিয়েছে। 9-১১159 























৬১. কতো মহান সেই সত্তা, যিনি আসমানে অসংখ্য ।₹৯০- 15 
গজ বানিয়েছেন, এরই মাঝে তিনি (আবার) পয়দা (5258 01৬৫০ ৩1। ৬5০৫ 
১ চিন 91515252029 








৬২. তিনি রাত ও দিনকে (পরস্পরের) অনুগামী ৫7 78.727255 লু 
করেছেন, (এসব আয়োজন তাদের জন্যে) যারা এসব 11575511901 055 ৩1953 


কিছু থেকে শিক্ষা গ্রহণ করা কিংবা (সে জন্যে মাছ 
আল্লাহর) কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। 91355 4010 ০91 শপ 

















৬৩. দয়াময় আল্লাহ তায়ালার বান্দা তো হচ্ছে তারা, সস টা 
যারা যমীনে নেহায়াত বিনস্রভাবে চলাফেরা করে এবং ০1৫ ০9৮৮৭ ৩৪৬৯৮]: 59 
যখন জাহেল ব্যক্তিরা (খারাপভাবে) তাদের সম্বোধন ৮1৮12 77 € পু 
করে, তখন তারা (বলে, তোমাদের ওপর) শান্তি ৪৮196 0281 22950195 
(বর্ষিত হোক)। 














৬৪. যারা তাদের মালিকের উদ্দেশে সাজদাবনত লু 
হয়ে ও দন্ডায়মান থেকে (তোদের) রাতগুলো কাটিয়ে 1০-৯০-৮৪3০] 058৯5 ০৯০19 


স্পা নে 


রি ৪০৮59 











৬৫. যারা বলে, হে আমাদের রব, তুমি আমাদের কাছ ,”142122,%5 21109002275 812 
থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে নাও, অবশ্যই ০16০ ০১১৭ ৭)০)9 97 ০4119 


তার আযাব হচ্ছে নিশ্চিত বিনাশ, উ0%9৫67৩০৩13- 














য় ও থাকার জন্যে তা (আস একটি টা 
মিট ক তা (আসলেই) একটি টরত রে 








৬৭. তারা যখন খরচ করে তখন অপব্যয় করে না, * 4852 ৯০% 47752257121 

(আবার কোনো প্রকার) কার্পণ্যও তারা করে না; বরং শা 195১৮ 9৯115 1 540119 
তাদের ব্যয় (সব সময় এ দুয়ের) মধ্যবর্তী (একটি + 1 ৪৯০০৫ 
ভারসাম্যমূলক) অবস্থায় প্রতিষ্ঠিত থাকে। 90% ১ ওক 36912928 














৬৮. যারা আল্লাহ তায়ালার সাথে অন্য কোনো ₹-₹ 
মাবুদকে ডাকে না, যথার্থ কারণ ব্যতিরেকে যাকে রি 


1৯15162০535 ০4519 


হত্যা করা আল্লাহ তায়ালা হারাম করেছেন তাকে 
তারা হত্যা করে না, যারা ব্যভিচার করে না, (তারাই ২1155 ০2 ০১0 0৮258 


মূলত আল্লাহর নেক বান্দা, অপরদিকে) যে ব্যক্তি এ এ 8 
এসব অপরাধ) করবে সে (তার গুনাহের) শাস্তি +১০৯৭ হি রঃ রর 
ভোগ করবে, 











পাঠিত উ পাশা পা নিপা পাশা 














৬৯. কেয়ামতের দিন তার জন্যে এ শাস্তি আরো ১২17১ বানী) ত৭৫ এ ৪ তি। তা ৯২৫০ 
বাড়িয়ে দেয়া হবে, সেখানে সে অপমানিত হয়ে 01৯35271159 2১120121-22 


345 1৮1৮9 £৯ 


9০ 4১ 





পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা ৪১৯ ৬///৬/.৪100181780809111017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭০. কিন্তু যারা (এসব কিছু থেকে) তাওবা করেছে, 
(আল্লাহর ওপর) ঈমান এনেছে এবং নেক আমল 
করেছে, আন্মাহ তায়ালা এমন সব লোকদের 
গুনাহসমূহকে তাদের নেক আমল দ্বারা বদলে দেবেন; 
আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু। 














২৬ সূরা আশ শোয়ারা 


পা প্রপা্া পা পাতা পা 


৮০১০০০29০29 -45৩-31 


পাপা নি দিদি 


৮ ০৬ ০০০১০৪০৪০40 095 2751 


৮/৮ ০ ৯০০৩০), তি তিশা 


৪০৯৯১1১৯১41 9 








৭১. যে ব্যক্তি তাওবা করে এবং নেক আমল করে, 
সে আল্লাহ তায়ালার কাছেই তাওবা করে যেমন 
তাওবা করা উচিত। 





৮০ 7১ -০পা হাত পা রঙ্গ £৯ পাপা 


০৪৯ 490০৯20০53০০0 ৬০ 


90021 এ 








৭২. (দেয়াময় আল্লাহ তায়ালার নেক বান্দা তারাও-) 
যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, (ঘটনাচক্রে) যদি কোনো 
অযথা বিষয়ের তারা সম্মুখীন হয়ে যায় তাহলে একান্ত 
ভদ্রতার সাথে (সেখান থেকে) সরে পড়ে । 





19১, 


|319,39911 4১384১০৪৩19 


৩০%122815 








তাদের মালিকের কোনো আয়াত পড়ে (কিছু) স্মরণ 
করানো হয়, তখন তারা তার ওপর অন্ধ ও বধির হয়ে 
(দাড়িয়ে) থাকে না। 





৮১০ ডে ৩9 পাচ চি তা৯ি তি 


ছা 








৭৪. (নেক বান্দা তারাও) যারা বলে, হে আমাদের 
রব, তুমি আমাদের (স্বামী) স্ত্রী ও সন্তান সন্ততিদের 
থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান 
করো, (উপরস্তু) তুমি আমাদের মোত্তাকীদের ইমাম 
বানিয়ে দাও। 








পাশ 8 পা পাতে পা ০0৯ ০০৩া পানি 


৬০1০7510508 ০৪919 


151215:218581055)8909192) 


৪1201 ০2৯) 





৭৫. এরাই হচ্ছে সেসব লোক, কঠোর ধৈর্যের বিনিময় 
স্বরূপ সেদিন যাদের (সুরম্য) বালাখানা দেয়া হবে, 
(ফেরেশতাদের পক্ষ থেকে) তাদের অভিবাদন ও 
সালামসহ অভ্যর্থনা জানানো হবে, 





£৯ ০০ পা 


পাপা পাপা ৮9টি, পানি পা 


197০0223811 995৯ এএছাা 


স্1ত5 পা পাঠ পা ৯০৫০ া 


৩1৮৮594৮50৬ ০959 








৭৬. সেখানে তারা চিরকাল থাকবে; কতো উৎকৃষ্ট 
সে জায়গা আশ্রয় নেয়ার জন্যে, (কতো সুন্দর সে 
জায়গা) থাকার জন্যে! 





ক 


€9০12০ 


পাপা /৯ টি /৯ পা শটি পা পাঠ পাঠ 


22918০০2০2০ 8915 








৭৭. (হে নবী,) তুমি বলো, তোমরা যদি (তীকে) না ; 
ডাকো তাতে আমার রব তোমাদের মোটেই পরোয়া 
করবেন না, তোমরা (যে তাকে) অস্বীকার করো, 
(তাই) অচিরেই তোমাদের জন্যে কাল হয়ে দেখা 











১0৩৮ 182208 


£৯ ০2 পা টিপা ৯০৯ সু তে ৯ পাপা 


৩9-১১-০৯০০ ০৯ | 








ত্া-সীম, মীম। 





২. এগুলো হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের (কতিপয়) আয়াত । 


পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা %৪২০ 


৯ -০ 1৯১ ০০11 ০:৮১ 
9৬। ৮৭ ০০২1 13 





//৬/.2100171790250917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সূরা আশ শোয়ারা 


৩. (হে নবী,) তারা যে ঈমান আনছে না (সে _ ৮, 2৮122 512 নিল 
দুঃখে) মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে ৬:১০ 15055) -2 056৩৫ 
দেবে। 








৪. আমি চাইলে এদের ওপর আসমান থেকে (এমন) রে -« ৮ পা 11 এ 
নিদর্শন নাধিল করতে পারি, (ফলে) তাদের গর্দান 441 ৮12-৮5486 ১০ 


তার সামনে ঝুঁকে যাবে । রি ৪ ছে 








৫. এমন হয়নি যে, দয়াময় আল্লাহ তায়ালার কাছ , 7৯ 1 ৯ দা 
থেকে এদের কাছে কোনো নেতুন) উপদেশ এসেছে; নি ৩০ ৮০১০৪০9 


কিন্তু তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি । ৪০৯১:221%81 














৬. এরা যেহেতু আল্লাহর আযাবকে) অস্বীকার রোযার তে 
করেছে, (তাই) অচিরেই তাদের কাছে সে খবর এসে 49190661901 পর 19565 ও৪১ 


পাঠ পটি। ঠউিপা /৯ পা 


হাধির হবে, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রপ করতো! ৩ ০9১৭ 











৭. এরা কি যমীনের দিকে নযর করে দেখে না! (2+3122-1”2 22 
আমি কতো কতো ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাতে ”” 1৮12০-0৮৫ ০০ 411, 


8888888 0৭5৫ 09) ০০ ০ 





পা 


৮. নিশ্চয়ই এর মাঝে ছেড়িয়ে) আছে (আমার সৃষ্টি ঢিবি নো 17 পু 2 
কৌনালের নানা) নিন কিছু ভাদেন অধিক 2.878 1১০ 








৮০৮১ পাটি পাটি পাত এ 


৯. অবশ্যই তোমার রব পরাক্রমশালী, পরম দয়ালু। ৬০৪৮ সপ এ+) 





১০. (হে নবী, তুমি তাদের সে কাহিনী শোনাও,) ₹*%1 
যখন তোমার রব মুসাকে ডাকলেন, সে যেন (দ্বীনের চি ৩৪ ঠা ০০১: ০১৪) 
দীওয়াত নিয়ে) যালেম জাতির কাছে যায়_ রি রী 














১১. ফেরাউনের জাতির কাছে; তারা কি (আমার রিনার 
ক্রোধকে) ভয় করবে না? ৪ ০9০ ১০ [9 








১২. সে বললো, হে আমার রব, আমি আশংকা &  ** "7 
করছি- তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে; 2 2০৫ চে ০9 








১৩. (এ জা আজ ॥.৯০ ৩৭ 
আসছে, আমার জিহ্বাও তো (ভালো করে) তি ৮০2 $16-5 5 ৮১০০ ঠেল2 5 
বলতে পারে না, (আমার সাহায্যের জন্যে -৯০। 

হারূনের কাছেও ফি পাঠাও। ৪ ও) ০)9১৯ ৫1 ০০0 








১৪. €তা ছাড়া) আমার ওপর তাদের (আগে থেকেই £ ০ পর্পু 2টি ভে * আত 
একটা) অপরাধ (-জনিত অভিযোগ) আছে, তাই ও € 09588 ০1310 ০৮১$ %ে ঠা? 


আমি ভয় করছি, তারা আমাকে মেরে ফেলবে, 














১৫. আল্লাহ তায়ালা বললেন, না, (তা) কখনো হবে * 2০15 12.11 1৮216 2 1% 
না, আমার আয়াত নিয়ে তোমরা উভয়েই তোর -৮৮ 71৮5502 5১05১5০5 


কাছে) যাও, আমি তো তোমাদের সাথেই আছি, আমি ₹ ৪০ তন 
৮ 5 €9 ৫) 
সবকিছুই শুনতে পাই। ও ০9৯৮৮০ 


পারা ১৯ ওয়া ক্লাল্লাধীনা ৪২১ ৬/৬/৬/.৪100181780806171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সূরা আশ শোয়ারা 
১৬. তোমরা দু'জন ফেরাউনের কাছে যাও, তোমরা ॥ ৮* 4 4৯০০ ছু) পিন ০ 

তাকে বলো, আমরা সৃষ্টিকুলের রব (আল্লাহ তায়ালার) $ পপ ৬) ১4) 01১19 ৩০১0 9 
প্রেরিত রসূল, 











১৭. তোকে আরো বলো) তুমি বনী ইসরাঈলদের ট্রলার রব 
দিসি $ ৫295০1৮০29০) ০ 





শা ৩এ পাশিটি /৯ পিপ্ণ  পাট 


১৮. (ফেরাউন এসব শুনে) বললো, (হে মুসা,) আমরা ৮৯০০৯ 
কি তোমাকে আমাদের তন্্ীাবধানে রেখে লালন পালন 2 ১০০19 1৩2902 টক ০9 


করিনি? তুমি তো তোমার জীবনের বেশ কয়েকটি রি ছাঃ 
বছরই আমাদের মধ্যে অতিবাহিত করেছো । ০০০ ১০৯ ৩০ 

















১৯. (তেখন) তোমার যা কিছু করার ছিলো তা তুমি টা পে 
করেছো, তুমি তো (দেখছি ভারী) অকৃতজ্ঞ মানুষ! ০০০98 ৮ ৫০ ০4৩ 











২০. সে বললো (হ্যা), আমি তখন সে কাজটি একান্ত 
না জানা অবস্থায় করে ৃ 








২১. অতপর আমি যখন তোমাদের কাছ থেকে 
(প্রতিশোধের ব্যাপারে) ভয় পেয়ে গেলাম তখন 
আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম, তারপর 
আমার রব আমাকে (বিশেষ) জ্ঞান দান করলেন এবং 
আমাকে তিনি রসূলদের দলে শামিল করলেন । 














২২. আর তোমার (রাজপরিবারের) সে অনুগ্রহ, যে নি ০ আত ক বভর্প লি 2৯, 

কথা বলে তুমি আমাকে খোটা দিলে (তার 'মূল (5৯ --০+০ ০/1 ৬৯ (৯৮) ৫০515 
কারণ ছিলো), তুমি বনী ইসরাঈলদের নিজের গোলাম ডি "| 
বানিয়ে রেখেছিলে; ও 85 ১৭] 








৬ পা পাশা টি ভিলা /৯ 


২৩. ফেরাউন বললো, সৃষ্টিকুলের রব (আবার) কে? ৪০০ ০০১05 4৯১06 











২৪. সে বললো, তিনি হচ্ছেন আসমানসমূহ ও .1৮*৮1 
যমীনের এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু ভোলা 


আছে তার সব কিছুর রব; যদি তোমরা (এ কথাটা) পাক ৭ 8১84 
বিশ্বাস করতে! 








২৫. ফেরাউন তার আশেপাশে যারা (বসা) ছিলো 
তাদের বললো, তোমরা কি শুনছো- (মুসা কি বলছে)? 











২৬. সে বললো, তিনি তোমাদের রব এবং রব রিল ৮৪ রর 
তোমাদের পূর্বপুরুষদেরও | 02191 2800 ০০32০৫৯) ০ 








পা উপ গ ০০০৫৩ এ পা রা 


২৭. ফেরাউন (তার দলবলকে) বললো, তোমাদের কাছে _ +++ 
পাঠানো তোমাদের এ রসূল হচ্ছে (আসলেই) এক বদ্ধ পাগল । 9৬/৯০০] 0১91505 ৩149 











২৮. সে বললো, তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের রব, ৮৮:10 ও 
আরো (রব) এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে ০৪০9 ৩১১০9 ৯ ১ 


সেসব কিছুরও; যদি তোমরা অনুধাবন করতে! $০) ৯9 নিক ৩ 

















২৯. সে বললো (হে মুসা), যদি তুমি আমাকে বাদ (১. £ [211 নাভানা 
দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো, তাহলে ০১ 1.০ ভিন  ঞ্রুণে 


আমি অবশ্যই তোমাকে জেলে ভরবো। ৪০৯৮] ও ০০ 


পারা ১৯ ওয়া কালাল্লাধীনা +% ৪২২ 9////.9100181790805171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সুরা আশ শোয়ারা 


৩০. সে বললো, আমি যদি তোমার সামনে 
(নবুওতের) সুস্পষ্ট কোনো দলীল প্রমাণ হাযির করি 
তবুও কি (তুমি এমনটি করবে)? 








৩১. সে বললো, (যোও) নিয়ে এসো সে দলীল প্রমাণ, 
যদি তুমি সত্যবাদী হও! 





৩২. অতপর সে তার লাঠি যেমীনে) নিক্ষেপ করলো, ৬ 5 এ 17৮2 রে 
তৎক্ষণাৎ তা একটি দৃশ্যমান অজগর হয়ে গেলো। উ ০০৮০০০০৯153 225 হি 








৩৩. (দ্বিতীয় নিদর্শন হিসেবে) সে (বগল থেকে) তের চরের 
তার হাত বের করলো, (সাথে সাথেই) তা দর্শকদের $08)550 2050219056 £%9 
সামনে চমকাতে লাগলো। 





৩৪. (ফেরাউন) তার আশেপাশে উপবিষ্ট দরবারের ৯*।-০_ 7141 »।*৮ ওত1 12 
বড়ো আমলাদের বললো, এ তো (দেখছি) আসলেই ৩৮৮০ ১৯1১১ ০144930 ০ 
একজন সুদক্ষ যাদুকর! 








৩৫. সে তার যাদু (-র শক্তি) দিয়ে তোমাদের দেশ * ৮০ ৯০ ৩ রর 
থেকে তোমাদেরই বের করে দিতে চায়, বলো, এখন 29) পিটিসি রি 


তোমরা আমাকে (এ ব্যাপারে) কি পরামর্শ দেবে? ৪055: 212 তু 














৩৬. তারা বললো, তুমি তাকে ও তার ভাইকে ০:৮8 

(কিছু) অবকাশ দাও এবং (এ সুযোগে) তুমি শহরে ভাত] (৯০০৮19জঞগি রা ও 
বন্দরে যোদুকরদের নিয়ে আসার ফরমান দিয়ে) 

সংগ্াহকদের পাঠিয়ে দাও। 











৩৭. তারা যেন প্রতিটি সুদক্ষ যাদুকরকে তোমার ৪ ৮12)2025)75 





সামনে এনে হাযির করে। 
রা শটে পা 


৩৮. অতপর এক নির্দিষ্ট দিনে এক নির্দিষ্ট সময়ে (সত্যি + 
সত্যিই দেশের) সব যাদুকরদের একত্রিত করা হলো, ৪[91% ৯৮০1৩ 











৩৯. সাধারণ মানুষদের বলা হলো, তোমরাও কি শা ৯১০০ তা চি 7১726 7 





৪০. আমাদের আশা, যদি যাদুকররা (আজ) বিজয়ী ০০৯25 8,০৮০) ০ ০ ০ 
হয় তাহলে আমরা (মুসাকে বাদ দিয়ে) তাদের ৪200605- দ৫ 


অনুসরণ করতে পারবো । 








৪১. অতপর যাদুকররা এসে যখন ফেরাউনকে রানাকে 
বললো, আমরা যদি (আজ) জয় লাভ করি তাহলে ৬০95১812168 পপ 
আমাদের জন্যে (পর্যাপ্ত) পুরস্কার থাকবে তোঃ ভ 05480 ০৮582011240 








শর £৯ পার্টি 


৪২. সে বললো, হা (তা তো অবশ্যই), তেমন ৫০ 
অবস্থায় তোমরাই তো (হবে) আমার ঘনিষ্ঠ জন! 9০০১৪] ০21014019০2 ০৪ 








৪৩, (মোকাবেলা শুরু হয়ে গেলে) মুসা ত তাদের ০৯০৪০ ৮০১৫ ডি নী ৯0 ৮০০০০ 
বললো (হা), তোমরাই (আগে) নিক্ষেপ করো যা 098০191৫০5০ ০ 
কিছু তোমাদের নিক্ষেপ করার আছে! 








১ পে টিপা 


8৪. অতপর তারা তাদের রশি ও লাঠি মোটিতে) £৯১1+112 "2৭ (১1581 
ফেললো এবং তারা বললো, ফেরাউনের ইযযতের তে 197 ০৯ ১9-০৮ টা 


কসম, অবশ্যই আমরা বিজয়ী হবো । 52581 81285 











পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা ৪২৩ 9///.9100181790805171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সুরা আশ শোয়ারা 


৪৫. তারপর মুসা তার লাঠি (যমীনে) নিক্ষেপ +114 
করলো, সহসা তা (অজগর হয়ে) তাদের যাদুর) ০১৫19 051158752 ০92 810 


অলীক সৃষ্টিগুলো রাস করতে লাগলো, 05920 








সাজদাবনত করে দিলো, 
৪৭. তারা বললো, আমরা সৃষ্টিকুলের মালিকের ওপর ৯17 
ঈমান আনলাম, রা & শা ও, 


৪৮. মান আনলাম) ও হারূনের মালিকের 
ওপর রি ০9১৯9 (৮৮9, ৩১ 


৪৯. (ক্রোধাবিত হয়ে) সে (ফেরাউন) বললো, ৯29৩ পার্তা চির পঠিত ভার ৯০৯৩ 
(একি!) আমি তোমাদের (কোনো রকম) অনুমতি 2) ০৮৫1931014৮ এ মণ 05 
দেয়ার আগেই তোমরা তার (মালিকের) ওপর ঈমান ৮.৯ পি ৯ এ) এ ঠা ৪ ০০-০১-০১৮০ 
এনে ফেললে! (বুঝতে পারছি, আসলে) এই হচ্ছে 9০45 ০৯] এপ 
তোমাদের বড়ো (গুরু), এ-ই তোমাদের সবাইকে “« * 2172৬ ১০০০৭ 
যাদু শিক্ষা দিয়েছে, অতিসত্বর তোমরা (এর বর ০৫-৯১9-৮0৭1 ০১১ ৩০৩ 
জানতে পারবে; আমি তোমাদের হাত ও পা-বিপরীত উদ 
দিক থেকে কেটে দেবো, অতপর আমি তোমাদের উ ৬০৯০৯ 1755 535 
সবাইকেই শুলে চড়াবো, 
৫০. তারা বললো, (এতে) আমাদের কোনোই ক্ষতি নেই, তত): দি 
অবশ্যই আমরা আমাদের মালিকের কাছে ফিরে যাবো,” ৩) ০১১৭৯ 2৫1 172817 
৫১. আমরা আশা করবো আমাদের রব আমাদের *7121 1 (পপ পরত, ০৩2 
(যাদু সংক্রান্ত) সব গুনাহ খাতা মাফ করে দেবেন, ০1০৮০ 04) বি ০] 2 
কেননা আমরা সবার আগে ঈমান এনেছি । & চবি 8 চি 
(০ 
৫২. অতপর আমি মুসার কাছে ওহী পাঠিয়ে বললাম, %' 2৯০৮০] 
রাত থাকতে থাকতেই তুমি আমার বান্দাদের নিয়ে (১০৯১১১01৮৮১ ৫115523ঠি 
(এ জনপদ থেকে) বেরিয়ে যাও, (সাবধান থেকে, প দ্পী » 2 
ফেরাউনের পক্ষ থেকে কিন্তু) তোমাদের অবশ্যই ৪০৯০--৮৫] 
অনুসরণ করা হবে। 
৫৩. ইতিমধ্যে ফেরাউন জড়ো করার জন্যে 4৮৭৭ 
পপি ৃ ০১৯০2৩৩০৯৭১ 


৫৪. (সে বললো,) এরা তো হচ্ছে একটি ক্ষুদ্র দল সির বরে রর 
মাহ? ৭9 রর $02955০1দঁ 
৫৫. এরা আমাদের (অনেক) ক্রোধের উদ্রেক 

৫৬. (এদের মোকাবেলায়) আমরা হচ্ছি একটি 

সম্মিলিত সেনাবাহিনী; 

৫৭. আমি (ধীরে ধীরে) তাদেরকে উদ্যানমালা ও 
ঝর্ণাধারাসমূহ থেকে বের করে আনলাম, 

৫৮. (বের করে আনলাম) তাদের (সঞ্চিত) 

ধনভান্ডারসমূহ ও সুরম্য প্রাসাদ থেকে- 


৪৬. অতপর (ঘটনার আকম্মিকতা) যাদুকরদের 8059 ছি রা 





























পা 
ডি 


















































পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা ৪২৪ ///.9100181790805171017001.019 


1২115 ৫২০৭৯11৬৪৬৭ ০! ০০ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৫৯. (ঘটনাটি) এভাবেই (ঘটেছে), আমি বনী 
ইসরাঈলদের (ফেরাউন ও তাদের) লোকজনদের 
(ফেলে আসা) সবকিছুর মালিক বানিয়ে দিলাম; 











২৬ সূরা আশ শোয়ারা 


পা পা ভি ॥৯ পর 


$ 02511 0502:8059,14৫ 








৬০. তারা সূর্যোদয়ের প্রান্কালেই তাদের পশ্চাদ্ধাবন 
করলো । 


রা 0 “2229 





৬১. (এক পর্যায়ে) যখন একদল আরেক দলকে দেখে 
ফেললো, তখন মুসার সাথীরা বললো, আমরা (বুঝি 
এখনি) ধরা পড়ে যাবো, 


ও ৩৪ ১৯০ ০9৮ 
তি ৫০2 


পা /৯ শিপ / পিলার 31 


৪০১০৮ 





৬২. সে বললো, না কিছুতেই নয়, আমার সাথে 
অবশ্যই আমার রব রয়েছেন, তিনি অবশ্যই আমাকে (এ 
মহাবিপদ থেকে উদ্ধারের একটা) পথ বাতলে দেবেন। 








£৯ ঠিপার্পা ডি পা পা পাছে 


95895270024 9153৫9 





৬৩. অতপর আমি মুসার কাছে ওহী পাঠালাম, তুমি 
তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত হানো, (আঘাতের 
পর) তা ফেটে (দু'ভাগ হয়ে) গেলো এবং এর 
প্রতিটি ভাগ ছিলো, উচু উচু (একটা) পাহাড়ের ” 
মতো, 








122১১ 75241 0225 
১5816302043 957,741 রি | 


$5:821 





৬৪. (এবার) আমি অপর দলটিকে (এ জায়গার) 
কাছে নিয়ে এলাম, 


পাটি পাটি আক পাটির পা 


ও ০২১০২ ৮৫05459 








৬৫. আমি মূসা ও তার সকল সাথীকে (ফেরাউন 
থেকে) উদ্ধার করলাম, 


€ রা ১ ৮৪ পতিশআি ৯ পাপা 1 4১৮ পানি পা ॥ পপ 
ক 


ও ৩৯০৯] 4২০ 559 0৮9০ 0 








৬৬. অতপর আমি অপর দলটিকে (সাগরে) ডুবিয়ে 
দিলাম; 


পাঠ পাডি 5 শি 


বিটি 





৬৭. অবশ্যই এ ঘটনার মাঝে (শিক্ষার) নিদর্শন ” 
আছে; কিন্তু তাদের অধিকাংশ মানুষ (আল্লাহ তায়ালার 
ওপর) ঈমান আনে না। 











৬৮. অবশ্যই তোমার মালিক পরাক্রমশালী, পরম 
দয়ালু। 


£-০% )| -০৯ পাটির পাপ পাতা 


৪০৯১] 58520121421 019 








৬৯. €হে নবী,) তুমি ওদের কাছে ইবরাহীমের ঘটনা 
বর্ণনা করো। 


পা 1১ পাপা /৯ উিন্্পা ৩9০৯ 


৪০৯১১০10৪৭5 4319 








৭০. যখন সে তার পিতা ও তার জাতির লোকদের 
জিজ্ঞেস করেছিলো, তোমরা সবাই কার এবাদাত 
করো? 





পা /১ টি শটিঠি পা পর ৯ পাপা ১ প্র শে 
১ 


ও ০9০৯০ 45959 4০ 063 1 








৭১. তারা বললো, আমরা মূর্তির পূজা করি, নিষ্ঠার 
সাথেই আমরা তাদের পূজায় মগ্ন থাকি। 








৭২. সে বললো, তোমরা যখন তাদের ডাকো তারা 
কি তোমাদের কথা শুনতে পায়, 





পা 2১৪ টিপা 2৯) 8১ এশা টিপা টিপা টিপা পট পা 


9০০ ১1০৫১9৮০৪০৯ ০/৪ 








৭৩. অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে 
পারে; কিংবা (পারে কি) তোমাদের কোনো ক্ষতি করতে? 





৮ ৯06 শট পাঠ পা চি শটিপা £৯ টিপা টিপা £ পা 


ও ০/9১ 91-৮১9৯৭ 91 





৭৪. তারা বললো, (না- তা পারে না, তবে) আমরা 
আমাদের বাপদাদাদের এভাবেই এদের এবাদাত 
করতে দেখেছি, 


পারা ১৯ ওয়া কালাল্লাধীনা 


৪২৫ 


0966 ৩18৫6700541) 





///.2100171790250917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সুরা আশ শোয়ারা 
৭৫. সে বললো, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা ৮৮-9০-০১৮2 -9/১- তে ৯১০৪ তত্র ০ 
চিন্তা ভাবনা করে দেখেছো-যাদের তোমরা এবাদাত. €) ০9৩৯৯০২৮০৪১ 0৪ 
করো, 

৭৬. তোমরা নিজেরা (যেমনি করছো)_ তোমাদের ₹25। 22217 ৮০৮ 
আগের লোকেরাও (তেমনি করেছে), $ ট ০৪৩১1০৫519০ 
৭৭. (এভাবে যাদের এবাদাত করা হচ্ছে,) তারা 

সবাই হচ্ছে আমার দুশমন । সৃষ্টিকুলের মালিকের 

কথা আলাদা- 


৭৮. যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতপর যিনি ৯৮৩৮ ৯ প্রত» 
আমাকে (অন্ধকারে) চলার পথ দেখিয়েছেন, ৪৬৭ ৩৪৭9১ ০০০ | 


৭৯. তিনিই আমাকে আহার্য দেন, তিনিই (আমার রো 
পানীয় যোগান, লি ৪১৬৯৪০৭9 0০০০২০৭ গ ০119 


রি 


৮০, রি যখন রোগাক্রান্ত হই তিনি আমাকে ১, 2 পা পানু ০ ॥ ১2197 


৮১. এ তিনিই আমাকে 
আবার (নতুন) জীবন দেবেন, 


৮২. শেষ বিচারের দিন তার কাছ থেকেই আমি এ £%*+ * টরান্রা রান্না 
আশা করবো, তিনি আমার গুনাহসমূহ মাফ করে (9০০৫১৫15584 2৮ 


দেবেন; 





















































৮৩. অতপর ইবরাহীম দৌয়া করলো, হে আমার টা 
রর $ 45415 লএা9৫ 


রব, তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে 

নেককার মানুষদের সাথে মিলিয়ে রেখো- 

নি গু রা 7 
পিকে হু মার) নয রাজনের. ভি এ 292৩2 গা? 
সারদা) ৬ 2 59৫20 54587 


৮৭. (যেদিন সব মানুষদের) পুনরায় জীবন দেয়া হবে ৮৪০৯০ ৪৮৮ ৪ 
সেদিন তুমি আমাকে অপমানিত করো না। ও 09৭ [9১৯3 9 


৮৮. সেদিন (কারো) ধন সম্পদ কাজে লাগবে না- না দানে 2৮৮ 
সন্তান সন্ততি (কোনো কাজে আসবে), & 959 062858 [9 


পাশর্প &ি পা 


৮৯. অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর 
নিয়ে হাযির হবে তার কথা আলাদা; ৬০০12541829 ও ০২1 


2 ও 2822 ০৪টি 


৯১. এবং জাহান্নামকে গুনাহগারদের জন্যে উন্মোচিত ৯171 -25. ৮9 
করে দেয়া হবে, গু ৬৭ 9৯10 ০৯1 ০০১১9 
৯২. (তখন) তাদের বলা হবে, (বলো) এখন কোথায় শা /১-9-০৮ত ০১ -9/১49 পাপা পা 9 ৩৮ তা 
তারা, দুনিয়ার জীবনে) যাদের তোমরা এবাদাত ৪49০২ ০০৪ ০৬ ০49 
করতে? 

পারা ১৯ ওয়া ক্ালাল্লাধীনা %৪২৬ ৬///৬/.৪100181780809111017001-019 







































































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সুরা আশ শোয়ারা 


৯৩. আন্মাহ তায়ালাকে বাদ দিয়ে (তোমরা যাদের) *7* £₹*5 2 ৯ প নি 
ডাকতে, আজ তারা কি তোমাদের কোনো সাহায্য 91-৮4-১9১4 0241 5305 
করতে পারবে? না তারা নিজেদের (আল্লাহর আযাব টা 
থেকে) বাঁচাতে পারবে? বি 
৯৪. অতপর (োদের তারা পূজা করতো) তারা পপাি।ত ৪০৪ 1৮৯১।৯০৫ 
এবং পথত্রষ্ট মানুষ যোরা তাদের এবাদাত করতো), 498119০1985 
সবাইকে সেখানে অধোমুখী করে নিক্ষেপ করা হবে, 


৯৫. (নিক্ষেপ করা হবে) ইবলীসের সমুদয় নিতে নি 




















৯৬. সেখানে (গিয়ে) তারা নিজেরা এক মহা) বিতর্কে টে 
লিপ্ত হবে এবং (প্রত্যেকেই নিজ নিজ মাবৃদদের) €)০০০০০৯৯ (৬১-৮১91910 
বলবে_ 

৯৭. আল্লাহ তায়ালার কসম, আমরা (দুনিয়াতে) 2.1 2৭) 15 
সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত ছিলাম, ৩ ভি 215 09 04 91400 
৯৮. (বিশেষ করে) যখন আমরা সৃষ্টিকুলের রব লি অক? 
(আল্লাহ)-এর সাথে তোমাদেরও (তীর) সমকক্ষ মনে ৪০০০] ০১8 ৯০১১ 
করতাম । 

৯৯. (আসলে) কতিপয় অপরাধী ব্যক্তিই আমাদের 

পথভ্রষ্ট করে দিয়েছে। 

১০০. (হায়! আজ) আমাদের (পক্ষে কথা বলার) 

জন্যে কেউই রইলো না, 

১০১. না আছে (এমন) কোনো সুহৃদ বন্ধু (যে আল্লাহ 

তায়ালার কাছে সুপারিশ পেশ করবে) 

১০২. কতো ভালো হতো যদি আমাদের আরেকবার ১:০৭ ৮ ৮ ৯ পু ক্ল55 

দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো, তাহলে অবশ্যই আমরা ৪০৮০ ইলা। 55055 8১৫10 

ঈমানদার হয়ে যেতাম! 

১০৩. নিসন্দেহে এ (ঘটনার) মাঝে (শিক্ষার) নিদর্শন " 2? 40121 

রয়েছে; কিন্তু তাদের অধিকাংশ লোক তো ঈমানই 48 






























































৫ ১০৪. নিশ্চয়ই তোমার রব পরাক্রমশালী ও পরম €-৯১|| ১222115০1 13 








পানি, পা ১৮9 7১০৪ 29৯8 পা শি 


উদ আদ 94০৪৪ 
১০৬. যখন তাদেরই ভাই নূহ তাদের বললো (হে হ ০ 5 ৯ 

আমার জাতি), তোমরা কি পি তায়ালাকে) রা 0985 65521 ০৪06 31 
করো নাঃ 


১০৭. অবশ্যই আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত হর 
রসূল, গু ০9৮১-৮৫৭ 1 


রা 























১০৮. তোমরা একমাত্র আল্লাহ তায়ালাকেই ভয় করো /-০৪১, নি ৫ 
এবং আমার আনুগত্য করো । 9৬5৮9115805 


১০৯. আমি এ (দাওয়াত পৌছানোর) জন্যে. *াঁ” 
তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবী করি না, ০৯1 চি ০৩০৩ 





5৯ প্র পা ঞি 





পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা +% ৪২৭ ৬///৬/.৪100181780809111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সূরা আশ শোয়ারা 


কানে সি) যর: রি ও ৪29০৫ ১৯৩! 











১১০. সুতরাং তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো 75 
এবং আমার আনুগত্য করো; ও 49৬90 158৫ 





১১১. তারা বললো, আমরা কিভাবে তোমার ওপর ৮:৯5 2 নট 
ঈমান আনবো- (আমরা দেখতে পাচ্ছি) কতিপয় নীচু € ৩91১১ 5319 এ ০০৪ 1910 
লোক তোমার অনুসরণ করছে; 











১১২. সে বললো, ওরা (কে) কি কাজ করে তা আমার ০ ০844555 
জানার (বিষয়) নয়। 80555190002 01552 009 








১১৩. তাদের (কাজের) হিসাবের বিষয় সম্পূর্ণ আমার 8 ৮/১-০-০/১০ ৯০৯ ০০ নত 
মালিকের, (কতো ভালো হতো এ কথাটা) ফ্দি 09১৯6 2 02) 4312০ ৩1 
তোমরাও বুঝতে পারতে! 











১১৪. এটা আমার কাজ নয় যে, যারা ঈমান আনবে 2৮৯. ঠক 1 বি ০০ 
(সামাজিক মানের কারণে) আমি তাদের আমার কাছ ৬৯১০০]| ১3059151109 
থেকে তাড়িয়ে দেবো, 











১১৫. (চু নীচু সবার জন্যেই-) আমি একজন হি 
সতর্ককারী ছাড়া আর কিছুই নই; ৪০০ ১8১7 2101 ৩! 











১১৬. তারা বললো, হে নুহ, যদি তুমি (এ কাজ ৮ লা রোল জু 
থেকে) ফিরে না আসো, তাহলে তোমাকে পাথর ৬০ ৬১৪69 ০৩ ০15 
মেরে হত্যা করা হবে। রিচি বুনে 








১১৭. সে বললো, হে আমার রব, আমার জাতি ৯০ দুড 5 5৫ 
অবশ্যই আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে! উ 99:8৫ 0551৮, ৫৪ 





১১৮. তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সালা * , ৬ কু | ₹ ৯4৯ এটি লি ৯৩ শা 
করে দাও, তুমি আমাকে এবং আমার সাথে যেসব (5১518 


ঈমানদার মানুষরা আছে তাদের (সবাইকে) এদের ০৪, টপ। তত আত 
(ফেতনা) থেকে উদ্ধার করো। ৪৬০ ০| ৩০ ৪৯০ ৬০9 














১১৯. আমি তাকে এবং তার সংগী সাথী যারা- ॥০ ৯০৮ পত্র ৯০৮ ০1৯০ চাদ 
ভরা নৌকায় (তার সাথে) আরোহী ছিলো, তাদের ৪ 49821 এ 824৩3 4৯৯ 
(মহাপ্নাবন থেকে) বাচিয়ে দিলাম, 











১২০. অতপর অবশিষ্ট লোকদের আমি (মহা প্রাবনে) জা়া 
ডুবিয়ে দিলাম; উ ০০৪৯ ০৮052 





১২১. এ ঘটনার মাঝেও শিক্ষণীয়) নিদর্শন আছে; "2:24 01212» শি 
ফিরা অদের মধ তফাত লোক তৌঈনানই অনি 18 5873 1১৩] 
না। 





রা 2 


৯০০৪০ 





তোমার মালিক পরাক্রমশালী £-০% ৩) -০8 পাটি) পাপ পাতে এ 
নানা * মহাপরাক্রমশালী,.. ৪:০১ 52015 4০012 





১২৩. আ"দ সম্প্রদায়ের লোকেরাও (তাদের) রসূলদের ০৭০৭) ৫৮৮ ৯০ ছু 
মিথ্যা প্রতিপন্ন করেছিলো । ৪ ০০:০১প| ৯১০ ০৪৪৪ 


পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা ৪২৮ 9////.9100181790805171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

১২৪. যখন তাদেরই একজন ভাই তাদের বললো, এ 
কি হলো তোমাদের, তোমরা কি (আল্লাহ তায়ালাকে) 
ভয় করবে নাঃ 








২৬ সুরা আশ শোয়ারা 


২০০০৩ পারা গু ১৮০ 2৯79 8১ ০2 পা & পর 


$ 0981১৮১9116 31 





১২৫. অবশ্যই আমি তোমাদের জন্যে (আল্লাহ 
তায়ালার পাঠানো) একজন বিশ্বস্ত রসূল, 


হি ১ টি পা 2৯ টি পট ৯৪ 


&৩০০ ৭5০০ পর চে 


রা 








১২৬. অতএব তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো 
এবং আমার আনুগত্য করো, 


১7০৮, শ্পা পা 


9৯9 41186 


রা 








১২৭. আমি তো এ জন্যে তোমাদের কাছে কোনো 


প্রতিদান চাই না, আমার প্রতিদান রয়েছে রাব্বুল 


আলামীন (আল্লাহ তায়ালা)-এর কাছেই; 








১২৮. তোমরা কি প্রতিটি উচুস্থানে স্থৃতি (-সৌধ 
হিসেবে বড়ো বড়ো ঘর) বানিয়ে নিচ্ছো! এগুলো 
তোমরা (কিন্তু) অপচয় (হিসেবেই) করছো, 





পা /১-০পানি পা করা 1 


৬ 0555 821 ৬2) 9৫ ০5 





১২৯. এমন (নিপুণ শিল্পকর্ম দিয়ে) প্রাসাদ বানাচ্ছো, 
(দেখে মনে হয়) তোমরা বুঝি এখানে চিরদিন থাকবে, 


শব পা ০9০টি ঠা & 9ডেতাশত পা পারা পাটি তি আপে 


৪ ০9৯-)৮৫ ৮০৮০০ 49০39 








১৩০. তোমরা যখন কারও ওপর আঘাত হানো, সে 
আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে, 





পাঠ তা ৯১০9৮ পাপা ১79৮৯ শা পপ পা 


৪ 6355 রর 








১৩১. অতএব তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো 
এবং আমার আনুগত্য করো, 








১৩২. তোমরা ভয় করো তাকে- যিনি তোমাদের 
এমন সবকিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা 
ভালো করেই জানো, 








১৩৩. তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার ও সন্তান সন্ততি 








১৩৪. (সাহায্য করেছেন সুরম্য) উদ্যানমালা ও 
ঝর্ণাধারা দিয়ে, 


রি +-০-০০ ৫১৮ তা 


3:5৮০2 2০৯ 





১৩৫. সত্যিই আমি (এসব অকৃতজ্ঞ আচরণের কারণে) 
তোমাদের জন্যে একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি, 





শট শা এ 


88215 4162 পন এ এ 





১৩৬. তারা বললো (হে নবী), তুমি আমাদের কোনো 
উপদেশ দাও কিংবা না দাও; উভয়টাই আমাদের 
জন্যে সমান, 


১৫০৩5 9 


 ০০৪০91122 








১৩৭. (তোমার) এ সব কথা আগের লোকদের কিছু 


ও 2১ 02 01$৩1 








১৩৮. (আসলে) আমাদের কখনো আযাব দেয়া হবে 
না, 


পাঠ 00৩5 ৮9 2৯ পা পারা 


€০৯০১৬০১ ০৯৭1০9 








১৩৯. অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো, 
আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম, (মূলত) এ 
(ঘটনা)-র মাঝেও রয়েছে শিক্ষণীয়) নির্দশন, 


পারা ১৯ ওয়া কালাল্লাধীনা 





%৪২৯ 


৮১৮91 £17%1প ০৯০ ছু পা রা 


৮৮৪১০ ৪9০5 


1১ & ০1, 





ড///8/.81001975090511912ঘিজিলা ও 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


(তা সত্ত্বেও) তাদের অধিকাংশ মানুষ ঈমান আনে 
না। 





২৬ সূরা আশ শোয়ারা 


রা টি ৯ ০টি সটিপাঠিপূণ পা পা 


৪০৮০8 ৮৯১8৫005109 








১৪০. অবশ্যই তোমার মালিক পরাক্রমশালী, পরম 
দয়ালু। 


£-০%৯ ৪ পাটি পাশ্চপ্ পেত এ 


€০৯১]| 5215 এক) 9 








১৪১. (এভাবে) সামুদ জাতিও (তাদের) রসূলদের 
মিথ্যা প্রতিপন্ন করেছিলো, 


পা, পা ৮9টি ৮9০ ৯ পা তত 


উ ০৮০১০] ১০০ ০৪০৫ 





১৪২. যখন তাদেরই ভাই সালেহ তাদের বলেছিলো 
(তোমাদের এ কি হলো), তোমরা কি (আল্লাহ 
তায়ালাকে) ভয় করবে নাঃ 


৯ ০টি পা 


$ 05850252০61 06% 





১৪৩. অবশ্যই আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত 
রসুল, 


গ ১72 ৩া ৮ ০9৩5৯ 


৮4 


রা 








১৪৪. অতএব তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো 
এবং আমার আনুগত্য করো । 


১-০৪১ পপ পা 


৪) ৯৮19 4/ 19801 








১৪৫. আমি তো তোমাদের কাছে এ কাজের ওপর 
কোনো রকম পারিশ্রমিক দাবী করছি না, আমার 
পারিশ্রমিক তা তো সৃষ্টিকুলের মালিক (আল্লাহ)-এর 
কাছেই (মজুদ) রয়েছে; 








৯ প্র পর ৮ ০টি শি পা ৯ পণ পা পার 


৩১৩1০৯৩০৫57 


৬ পা পা 


উল্লশি। 50৫1 





১৪৬. (তোমরা কি ধরে নিয়েছো যে,) এ 
(দুনিয়া)-র মাঝে যা কিছু রয়েছে, তার মধ্যে 
নিরাপদে (বাস করার জন্যে) তোমাদের এমনিই 











১৪৭. নিরাপদ থাকবে (তোমরা) উদ্যনামালা ও 
ঝর্ণাধারার মধ্যে? 


১-০-০০ চার 


৩ ৬১৯ & 





১৪৮. শস্যক্ষেত্র, নাযুক ও ঘন গোছাবিশিষ্ট খেজুর 
বাগিচার মধ্যে (কি তোমরা নিরাপদ?) 


গু 1৯ পা পাশিটি/িো ৮ 0-০-৪ 5 


৪৮০ ৬45 959 £9১39 





১৪৯. তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে 
রং চং করে বাড়ী বানাও (তাতে কি তোমরা 
নিরাপদ?) 





12 /১-9-০ রা পা ডিশটি £১ পাপা 


পা 


&০5৯১৪169০01021 05 0955 








১৫০. (অতএব) তোমরা আল্লাহ তায়ালাকেই ভয় 
করো এবং আমার আনুগত্য করো, 





০০৯১, না পা 


০ 5 





১৫১. (সেসব) সীমালংঘনকারী মানুষদের কথা শুনো 
না- 


পান্টি পা 75 হি 





১৫২. যারা (আল্লাহর) যমীনে শুধু বিপর্যয়ই সৃষ্টি করে 
এবং কখনো (সমাজের) সংশোধন করে না। 


5 তা 





১৫৩. (এসব শুনে) তারা বললো (হে সালেহ), 
আসলেই তুমি হচ্ছো একজন যাদুগরস্ত ব্যক্তি, 








১৫৪. তুমি তো আমাদেরই মতো একজন মানুষ, 
যদি তুমি সত্যবাদী হও তাহলে কোনো প্রমাণ নিয়ে 
এসো! 





পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা *% ৪৩০ 





ড//৬/.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৫৫. সে বললো- এ উন্ত্রীই হচ্ছে আমার প্রমাণ), 
এর জন্যে (কুয়ার) পানি পান করার (নির্দিষ্ট) পালা 
থাকবে, আর একটি নির্দিষ্ট দিনের পালা থাকবে 
তোমাদের (পশুদের পানি) পান করার জন্যে, 














১৫৬. কখনো একে কোনো রকম খারাপ উদ্দেশে 
স্পর্শ করো না, নতুবা বড়ো কেঠিন) দিনের আযাব 
তোমাদের পাকড়াও করবে । 








পা 7? 
প্র পা ১ শি পট পি ঠিপাপাা পাঠ ৪ পাপা 


১1৫2৮282158 লু (১9৮০5 টি 
৪০০৮০ [9 





১৫৭. তারা (পায়ের নলি কেটে দিয়ে) সেটিকে হত্যা 
করলো, অতপর (কঠিন শাস্তি দেখে) তারা ভীষণভাবে 
অনুতপ্ত হলো, 


1 চি টি দি পু রা ৮৯ ০টি পাপা 


& ০৯০০3 19স০ (১9১৪৯ 





১৫৮. এরপর (আল্লাহ তায়ালার) শাস্তি এসে তাদের 
গ্রাস করলো, এ (ঘটনা)-র মাঝেও রয়েছে আল্লাহ 
তায়ালার বিশেষ) নিদর্শন; কিন্তু তাদের অধিকাংশ 
মানুষ তো ঈমানই আনে না। 


৮9 9 পরত পা পপ 


১25৬ এ১ & ০15-১121125650 


রা /১ ৯১০ ৯ ৮9 পঠিপাঠউিশুশ পা পাট 


€ ০৮৮০)* ০৯১ ০৫1০9 








১৫৯. নিসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী, পরম 
দয়ালু । 


£ -28 | -০7 পা্টি। পাপ পানে এ 


গু রি ১১৭1 59 এ৯)০1 








১৬০. (একইভাবে) লুতের জাতিও (আল্লাহর) 


7১79 597৯2 পা ০ 


০০০০1৮2০5৩৫ 





১৬১. যখন তাদের ভাই লুত তাদের বললো (এ কি 
হলো তোমাদের), তোমরা কি (আল্লাহর আযাবকে) 
ভয় করবে নাঃ 





তে ত22902 হর 2৯৭ ০ ৯০০ ৩ 


তা 








১৬২. নিসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্যে একজন 
বিশ্বস্ত রসূল, 


৪7070 £শা ৮ এ 


৪ ৩৯০ ০9৮১-৮০7 05 


রা 








১৬৩. তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো এবং 


১-০৪১ পাপা পা) 


৪ 9৮19 4 190 








১৬৪. আমি এ জন্যে তোমাদের কাছে কোনো বিনিময় 
চাই না, আমার বিনিময় তো সৃষ্টিকুলের রব আল্লাহর 
দরবারেই (মজুদ) রয়েছে; 








১৬৫. (এ কি! জৈবিক প্রয়োজন পূরণের জন্যে) 
তোমরা দুনিয়ার পুরুষগ্তলোর কাছে যাও! 


পাজি গানটি 


$25222ব1 





১৬৬. (অথচ) তোমাদের রব তোমাদের (এ 





প্রয়োজনের) জন্যে তোমাদের স্ত্রী সাথীদের ৬০ 





পয়দা করে রেখেছেন, (আর) তাদেরই তোমরা 
পরিহার করো, তোমরা (আসলেই) সীমালংঘনকারী 
জাতি। 





/১:০০ ১০০ তত ৯39 ৩ তত পা পা৯ি০ শু ভু 
৮৮১০৪ ৯1099)559 


৯৮91 2৮১ ০৯৮9 


চি ৮19) 





১৬৭. তারা বললো, হে লুত, যদি তুমি তোমার 
এসব (ওয়ায নসীহত) থেকে নিবৃত্ত না হও, তাহলে 
তোমাকে বহিষ্কার করে দেয়া হবে । 





৩53602250৩5176 


পাটি পা ৯০০ 





১৬৮. সে বললো, আমি তোমাদের এ নোংরা কাজের 


৪৬১১৯] 
উ ০: ০2৮15210109 





পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা ৪৩১ 9////.9100181790805171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সুরা আশ শোয়ারা 


১৬৯, (লৃত বললো,) হে আমার রব, তারা যা কিছু পা ঠিিপাটিতা দে ৯ ঠিপ্্পা 8 এ 
করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে ৪৩9৯৭ (5159 ৯৭ টি 
সেসব (ঘৃণিত কাজ) থেকে বাঁচাও । 

















১৭০. অতপর আমি (সত্যি সত্যিই) লুত ও তার 
পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম । 








১৭১. এক (পাপী) বৃদ্ধাকে বাদ দিয়ে, সে পেছনে 
থেকে (আযাবে নিমজ্জিত হয়ে) গেলো, 








১৭২. অতপর অবশিষ্ট সবাইকেই আমি সম্পূর্ণ ধ্বংস শিট 
করে দিলাম, ২ ৪৩৯১] 0০১০ 








১৭৩. তাদের ওপর আমি (আযাবের) বৃষ্টি বর্ষণ ৮0+215%- +714517৮4 
যান হালি তীতিরদি রাহি ভাটি ৪০৪ 1757৪? 7১5 


জন্যে কতো নিকৃষ্ট ছিলো সেই (আযাবের) বৃষ্টি! 85১৫২ 





১৭৪. এ (ঘেটনা)-র মাঝেও (রয়েছে শিক্ষণীয়) * ৮৮₹৮4-12 
নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না। ৮5588 90075522% 1১০1 


রা ১ ৯০ 


৩৬০৯ 








১৭৫. নিসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী, পরম ০৯, পণ) 215 ও 
দয়ালু। ০৮ ৪০৯১] ১12 এ) 19 





5৯ পণ পা তির | 


১৭৬. আইকা'র অধিবাসীরাও রসূলদের অস্বীকার উ ০০12১০2৫০21 ০ ০০৫৫ 


করেছিলো, 








১৭৭. যখন শোয়ায়ৰ তাদের বলেছিলো (হে আমার দিতি 
জাতি), তোমরা কি আল্লাহ তায়ালাকে) ভয় করবে $ 055 ০৪৫ "এ ১1 
না? 











১৭৮. নিসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্যে একজন :০%457-০৩৮205 এ 
বিশ্বস্ত রসূল, & ০০৩ ৭9১৫1 


রা 








১৭৯. সুতরাং তোমরা আল্নাহ তায়ালাকে ভয় করো হা ১০৯) 7৩ রা 
এবং আমার আনুগত্য করো, ও 9519 119) 








১৮০. এ জন্যে আমি তোমাদের কাছ থেকে কোনো ৯৮ ৮ 577*42৮ 
পারিশ্রমিক দাবী করছি না, আমার পারিশ্রমিক ১1০১৯ ৬০৯০-৪১০৪ 
তো সৃষ্টিকুলের রব আল্লাহ তায়ালার কাছেই মজুদ রি পুস্টাউ১০টরেখা 











রয়েছে; 

১৮১. (হে মানুষ, মাপের সময়) তোমরা পুরোপুরি ৮০১0978৯০১০ পাপ ৮৯০৪ 

মেনে দেবে, (মোপে কম দিয়ে) তোমরা ক্ষতি্ত ৪০৯৮1 55155058901 
লোকদের দলভুক্ত হয়ো না। 





১৮২. (ওযন করার সময়) পাল্লা ঠিক রেখে ওযন রে 
করবে, 8 ৮৪:]| ০6০10 21599 





১৮৩. মানুষদের জিনিসপত্রে কখনো কম দেবে না 2 1১- 
নারি ভি [০০] ১8 


8০৪ ০০৯০ ০১১ এ 
পারা ১৯ ওয়া কালাল্লাধীনা *% ৪৩২ ৬/৬/৬/.৪100181780806171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সুরা আশ শোয়ারা 


১৮৪. ভয় করবে তাকে- যিনি তোমাদের এবং দু 
তোমাদের আগে যার। গত হয়ে গেছে তাদের সবাইকে £18194815 ০1198 015 


888 8০151 











রা ৯ ঢু 


51588689078 ৪০১৯ ৩০০১০) 





১৮৬. তুমি তো আমাদেরই মতো মানুষ, আমরা মনে ” পাঁ51905 "11:72 ০? : 
করি তুমি মিথ্যাবাদীদেরই অন্তত, তো ঞ26891908555581 2 





8০941 








১৮৭, হ্যা,) তুমি যদি সত্যবাদী হও তাহলে যাও, টি টি 2 পা পি পানি পা €20 
আসমান (ভেংগে) এর একটি টুকরো আমাদের ওপর 538915132 এ 


ফেলে দাও । ০০১৬০ ০০ 








১৮৮. সে বললো, যা কিছু (উদ্ভট দাবী) তোমরা প সিকি তা এজি মিএল এ 
করছো- আমার রব তা ভালো করেই জানেন, ৪০৭৮৯ ০১৮০ ৪) 05 











১৮৯. অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো, প্রি ৩৯০ ছু 
পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ ৬ তাদের 'পছি। [5 ০16০-০65 59+৩- 
পাকড়াও করলো, এ ছিলো সত্যিই এক কঠিন দিনের 

জি 882 [5 16502 











১৯০. এ (ঘটনা)-র মাঝেও (শিক্ষার) নিদর্শন আছে; 12159, 1] 
ডি 2 28 /১৩! 
না। 








£ ৮০8 1) ০9১ পাটি পাট পাটিতেণা 


১৯১. নিসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী পরম €.৯৯১]| ১8১519০1 ১59) ০13 





দয়ালু। 
৬৬ পা ০2 পাশ তে 


১৯২. (হে নবী,) অবশ্যই এ (কোরআন) হচ্ছে রাববুল রি 
আলামীনের নাধিল করা (একটি গ্রন্থ); ৪০০৯1 543 44১4 49 








১৯৩. একজন বিশ্বস্ত ফেরেশতা এটা নাধিল করেছে, $৫৮। 6১9 এ ৭ 





১৯৪. (নাধিল করেছে) তোমারই মনের ওপর যাতে বি রাড 
করে তুমিও সতর্ককারী (নবী)-দের একজন হতে ৪০4১৫. 5০ 99251 ৪ &ে 


পারো, 








১৯৫. (একে নাধিল করা হয়েছে) সুস্পষ্ট আরবী 87 
ভাষায়, ৪৬ (০১০ ৩০ 











১৯৬. আগের (উন্মতদের কাছে) নাধিল করা ভু 
কিতাবসমূহে অবশ্যই এটি উল্লিখিত) আছে। ছি ৬১ 2015 








১৯৭. এটা কি এদের জন্যে দলিল নয় যে, বনী * তি পপ সর্প 
ইসরাঈলের আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত (%* 3৮৮ 
আছে; 


পে 
রে 
281 











১৯৮. যদি আমি এ (কোরআন)-কে (আরবীর বদলে ৮৪০ রা 
অন্য) কোনো অনারবের ওপর (তার ভাষায়) নাযিল লেখ! ০০ 21৯ গা 


করতাম, 
পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা *%৪৩৩ ////.9100181790806171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সুরা আশ শোয়ারা 





১৯৯. তারপর সে (অনারব) ব্যক্তি তাদের কাছে এসে ৯০০ ৩ 0৮ নালা তালা পিপা 
(কিতাব) পাঠ করতো, অতপর (ভাষার অজুহাত &৩০২০৯৭1 হু ১199 (০৮৪৮০ চা) 
তুলে) তারা এর ওপর (মোটেই) ঈমান আনতো না; 


রিনি রী এ 08৫ 


২০১. তারা কখনো এর ওপর ঈমান আনবে না, 2110 নি ৬ 
যতোক্ষণ না তারা কোনো কঠিন আযাব (নিজেদের «+ 9) (৯ ৪:০9০98 
চোখে) দেখতে পাবে, গু 




















২০২. আর সে (আযাব কিন্তু) তাদের কাছে আসবে ৯০৪টি ৯০ ভুপকিপ & ০ 55 
একান্ত আকম্মিকভাবেই, তারা কিছুই টের পাবে না, ৩ ৩) ০9১৯৫ 2৮১94 4৩7৮9 


২০৩. তখন তারা বলবে, আমাদের কি (কিছু সময়ের ৮৯০০ ০ ৯ রি ৯৯০ 
জন্যেও) অবকাশ দেয়া হবে? ৬০9১০ ০৯১ ০০ 19122 
২০৪. অথচ) সে লোকগুলোই (এক সময়) আমার ১8৫ 8৮852 2৮ ্ 
আযাবকে তৃ্রাবিত করতে চেয়েছিলো! ৪০91-.০৪ 01০৪ 

২০৫. তুমি চিন্তা করে দেখেছো কি, যদি আমি তাদের 2555 না রা 
অনেক দিন ধরে (পার্থিব) ভোগবিলাস ভোগ করতেও ৯০ ৮৪০০০ | ০০৪95 
২০৬. তারপর যে (আযাব) সম্পর্কে তাদের ওয়াদা 5৯528 দি রি 
করা হয়েছিলো তা (যদি সত্যিই) তাদের কাছে এসে শ 9০০9৭ 15)1415-১51৯ এ 
পড়ে 



































২০৭. তাহলে যে বৈষয়িক বিলাস তাদের ভোগ ৮ ৯৪৪০০ (0৫ ৯০৮৮ 2 
করানো হচ্ছিলো তা তাদের কোন্‌ কাজে লাগবে? ০১9৯০৭19১06 0০৪২৪ 
২০৮. আমি (কাফেরদের) কোনো জনপদই ধ্বংস 43 ৮ ₹2৮ 1 । * 

করিনি যার জন্যে সতর্ককারী (নবীরা) মজুদ ছিলো শু ০9১০ 63175 ৩20৫৮1০9 
না, 

২০৯. (এ হচ্ছে মূলত সুস্পষ্ট) উপদেশ, আর আমি য়া রা 
তো যালেম নই (যে, সতর্ক না করেই তাদের ধ্বংস ৬৯০৮ 0০9 ১ ০১১ 
করে দেবো)। 


রা (কোরআন)-টি কোনো শয়তান নাযিল ্ 2 311 ১4০40 


২১১. ওরা এ কাজের যোগ্যও নয়, না তারা তেমন তা ৯০০৪, পাঠিত পাপা 8০০০০ পাতা পাশা 
কোনো ক্ষমতা রাখে; ৪০৯০০০০২০৪৪ 0 9 


২১২, তাদের তো (ওহী) শোনা থেকেও বঞ্চিত রাখা শা 2৯-9৮-০৮৯০ ৮৮ ০ 
ভয়ছে ৪৩:9১ ৮৭। ৪০০০) 


২১৩. অতএব তুমি কখনো আল্লাহ তায়ালার সাথে - -* ৮০-27-211০ 
অন্য কোনো মাবুদকে ডেকো না, নতুবা তুমিও 52022 5215111 6289530 
শাস্তিযোগ্য লোকদের দুলভুক্ত হয়ে যাবে । ০৫ 


২১৪. (হে নবী,) তুমি তোমার নিকটতম আত্মীয় ৪৫০১2, আঃ 
স্বজনদের (আল্লাহ তায়ালার আযাব থেকে) ভয় ১] ১৮85)১89 


দেখাও, 

















সপ 
পাঠ পভ পূণ পা পার 












































পারা ১৯ ওয়া ক্লাল্লাধীনা % ৪৩৪ $///9.2100181780809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২১৫. যে ব্যক্তি ঈমান নিয়ে তোমার অনুবর্তন করবে 
তুমি তার প্রতি স্নেহের আচরণ করো, 








২৬ সুরা আশ শোয়ারা 


0 পানি ০১ 


৪2 








২১৬. যদি কেউ তোমার নাফরমানী করে তাহলে তুমি 
তাকে বলে দাও, তোমরা (আল্লাহ তায়ালার সাথে) 
যে আচরণ করছো তার (পরিণামের) জন্যে আমি 
কিন্তু (মোটেই) দায়ী নই, 





৮ 
9৬2 


এ ₹১০৫)1০৪$922015 








২১৭. (তুমি বরং) সর্বোচ্চ পরাক্রমশালী, দয়ালু 
সত্তা (আল্লাহ তায়ালা)-এর ওপরই ভরসা 
করো, 





৫৮০৯১]| 5251 & 38962 








২১৮. যিনি তোমাকে দেখতে থাকেন, যখন তুমি 
(নামাযে) দীড়াও, 


শ9 /৯ ৮9 পা চি 


$ 989০৯ ৪১৯ ৩। 





২১৯. এবং সাজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও 
(তিনি প্রত্যক্ষ করেন)। 


শা পেশা 


9০১৯1 (81855 





২২০. অবশ্যই তিনি (সব কিছু) শোনেন, সেব কিছুই) 
জানেন। 


৪1211 ৮]1921 





২২১. (হে নবী,) আমি কি তোমাকে বলে দেবো, 
শয়তান কার ওপর (বেশী) সওয়ার হয়? 


০০৯15 শটথেপাপ টিপা [তা ৯১ -9-৬এপাশ্টি টিপা 


$০৮৮৪]| ১6০24 2 





২২২. (শয়তান সওয়ার হয়) প্রতিটি ঘোর মিথ্যাবাদী 
ও পাপী মানুষের ওপর, 


1৩29 
রে 


5০১৯ 


৬০০ 


৪০00 


হে 





২২৩. ওরা (শয়তানের কথা) শোনার জন্যে কান 
পেতে থাকে, আর তাদের অধিকাংশই হচ্ছে (নিরেট) 
মিথ্যাবাদী; 





1, 5১০০ -2পাঠিপাশা পাঠ ৮ ১০৯৩৪ 


উ 39234৮১89৮৮] 058 








২২৪. আর (ভোগবাদী) কবিরা! গোমরাহ ব্যক্তিরাই 
তাদের অনুসরণ করে; 


শত ৮০১,০০০ ৪৮ ০ 


ও ৩/911-8 গ১]19 





২২৫. তুমি কি দেখতে পাও না, ওরা (কল্পনার 
হাওয়ায় চড়ে) প্রতিটি ময়দানে উদ্রান্তের মতো ঘুরে 


/১5 ৮ ভর পাক ৯ পর 


$ 02 ১19৫৬৯০০১96 





২২৬. এরা এমন কথা বলে যা তারা নিজেরাও করে 
না, 


পপ & শিপ ডিপ পা তা 2১৮০০১০০৩20 


ও 03257 81009198০৪9 





২২৭. তবে যারা (আল্লাহর ওপর) ঈমান আনে, নেক 
কাজ করে এবং বেশী করে আল্লাহ তায়ালাকে স্মরণ 
করে, তাদের কথা আলাদা । তাদের ওপর যুলুম করার 
পরই কেবল তারা (আত্মরক্ষামূলক) প্রতিশোধ গ্রহণ 
করে; আর যুলুম যারা করে তারা অচিরেই জানতে 
পারবে তাদের ফিরে যাবার জায়গা কোন্টি যেখানে 
তারা ফিরে যাবে? 














পারা ১৯ ওয়া কালাল্লাধীনা 


৪৩৫ 


৯1-০1119152919:51 5898 ২1 


ঠ১পাি & 


১২0০5195291 317822॥ 19)2$9 
তো ০8011 65523425 


পা ১৮০৮০ প্রা 8৯টি 


৩9128 ০ 





//৬/.2100171790250917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সূরা আন নামল 











ত্ব-সীন। এগুলো টা আয়াত এবং 12৫,178 শিচুদ্ত 
ইতবো স্বভাব (তের অহ) 51542915811 ০ 15০ ০০ 





২. ঈমানদারদের জন্যে (এটা হচ্ছে) হেদায়াত ও ৪১০১1 8ত 
সুসংবাদবাহী হেন), চর ০০8 





রি রিচি রা ১ পি ১ টি পা 


৩. (উমানদার হচ্ছে তারা) যারা নামায প্রতিষ্ঠা করে, ৫ 21 9৯৭79 
যাকাত আদায় করে, (সর্বোপরি) কেয়ামত দিবসের রি রা | 


ওপর যারা শক্ত বিশ্বাস স্থাপন করে। 9055০285212 ০2285-১1 





৪. যারা শেষ বিচারের দিনের ওপর ঈমান আনে 1৩4 ,৮ 

না, তাদের জন্যে তাদের যাবতীয় কর্মকান্ডকে আমি 14.) 855১0095828 ০5971 ৩ 
(সুন্দর) শোভ করে রেখেছি, ফলে তারা উদ্র্ান্তের পা টি শটিপার্িা চিন টির 8 রানি 
মতো (আপন কর্মকান্ডের চারপাশে) ঘুরে বেড়াচ্ছে; ৫১০9০০২-৮৪১৮৪/০০৮৪] 











৫. এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে ৯” ৮৫৮৭, 870 ৮০৮৪ 
(জাহান্নামের) কঠিন আযাব রয়েছে, আর পরকালে ৮১9 57191 ৪9৭০৮০1 29 এএঠ 
এরা (এমনি) ভীষণ ক্ষতিগ্রস্ত হবে । ৯০০৯ ০০ ১০15 

০ ৬০১৮১।-০১ ৪১৯১। ও 














৬. (হে নবী,) অবশ্যই তোমাকে প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ত "৫৮ + এ“ 71211. 22 এছ 
(আল্লাহ তায়ালা)-এর পক্ষ থেকে (এ) কোরআন এ ৩৭ ৬৫ 01811 ৪ 019 


দেয়া হয়েছে। 





৭. (স্মরণ করো,) মুসা যখন তার পরিবারের ৮14 ৪ দক নিছু)150 155 কারু 2 
লোকজনদের বলেছিলো, অবশ্যই আমি আগুন ১1) ০০০০1 ০214০ ০৪৮9 ০ 31 
(সদৃশ কিছু) দেখতে পেয়েছি; সেখান থেকে আমি ০88515০৪৮৪৭ 
এক্ষুণি তোমাদের কাছে- হয় (পথঘাটের ব্যাপারে) ০525 পা 91 টস (০৮০০ 


কোনো খোজ খবর কিংবা একটি অংগার নিয়ে 
আসবো, যাতে করে তোমরা ঠোন্ডার সময়) আগুন ০০9: পরশ ০ 
পোহাতে পারো । 




















৮. অতপর সে যখন (আগুনের) কাছে পৌছলো, ২ ১৯৮ ৮ পান তক পলা অন? 
তখন তাকে (অদৃশ্য থেকে) আওয়ায দেয়া হলো, -& ৬৮০ 4/)9% ০1 ০5১9৮৮৮৮৯৮৮ 
বরকতময় হোক সে (জায়গা), যা এ আগুনের ৮.4) পা ৯০ পা প্র ডি তা ৯ পাপা 12) 
ভেতর (আলোকিত হয়ে) আছে, বরকতময় হোক সে ০১ 48 ৩৮৮9৮ (৬19 ৬০9 ] 
(মানুষ) যে এর আশেপাশে রয়েছে; সৃষ্টিকুলের রব তি 

আল্লাহ তায়ালা কতো পবিত্র প্রশংসিত। ৪০%০|| 














৯. (আওয়ায এলো,) হে মুসা, আমিই হচ্ছি আল্লাহ ১-০৯ টিন টস. বিড? 
তায়ালা, মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময় । ৫৮220 52-012010 40৮৪০ 











১০. হে মূসা, তুমি তোমার (হাতের) লাঠিটা যমীনে) , ছু এ 2 

নিক্ষেপ রা অতপর সে যখন তাকে দেখলো, তা (21232551210 155 ১01০ 519 
যমীনে সাপের মতো ছুটাছুটি করছে, তখন সে (কিছুটা ০১৮০৪ এত ক এতে ৪৮ 
ভীত হয়ে) উল্টো দিকে দৌড়াতে লাগলো, পেছনের ৮ত৪৮7৮79 1১৪০, 79 ০৯ 
দিকে ফিরেও তাকালো না (তখন আমি বললাম); 


পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা *% ৪৩৬ ৬///৬/.৪100181780809111017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সূরা আন নামল 


হে মুসা তুমি ভয় পেয়ো না, আমার সামনে (আমার রি টেকে 
নবী) রসূলরা কখনো ভয় পায় না, ০043০ ছিল 


উঁ পা উিন্টি্প ৯৮৪, 0 পাশ 


৪ ৬9১০| ০৭ 








১১. হ্যা, যদি) কেউ কখনো কোনো অন্যায় করে *ন কদপাপ৮ ০ কভত ৮4 
ভিন তা ভিন্ন কথা, অতপর সে যদি অন্যায়ের ৫০642020828 পে ৮ 
পর তার বদলে (পুনরায়) নেক আমল করে, তাহলে ই দা 
(সে যেন জেনে রাখে), আমি অবশ্যই ক্ষমাশীল ও ৮৪৯-১-৯৪ (50 
পরম দয়ালু । 














১২. (হে মুসা, এবার) তুমি তোমার হাত দুটো 212৫৫ রি 
তোমার জামার (বুক) পকেটের ভেতর ঢুকিয়ে দাও, 2০6৯5 এ ও ৩৩২ 0539 


(দেখবে) কোনো রকম দোষক্রটি ব্যতিরেকেই তা ০৪৪ 

উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে। (এ মোজেযাগুলো হচ্ছে 2৯৮1৩/-১৯--৮৪৩ 
সে) নয়টি নিদর্শনেরই অন্তর্গত, যা ফেরাউন ও তার ৪৬৯০০ হে 1945 ০৪১145959 
জাতির জন্যে (আমি পাঠিয়েছিলাম:) ওরা অবশ্যই 

ছিলো গুনাহগার জাতি । 


ঠা ৮ 














১৩. অতপর যখন তাদের কাছে আমার উজ্ভ্বল 
নিদর্শনসমূহ হাযির হলো তখন তারা বললো, এ তো 
হচ্ছে স্পষ্ট যাদু, 








১৪. তারা যুলুম ও ওদ্ধত্যের কারণে তা প্রত্যাখ্যান ৮12 5০৯৫ 557 

করলো, যদিও তাদের অন্তর এসব (নিদর্শন) সত্য (1০-০০8015855198 9৩০৯ 
বলে গ্রহণ করে নিয়েছিলো; অতপর (হে নবী), তুমি 

দেখে নাও, (আমার যমীনে) বিপর্যয় সৃষ্টিকারীদের কি 

পরিণাম হয়েছিলো! 








১৫. আমি অবশ্যই দাউদ এবং সোলায়মানকে ছ্বীন ২1%5 ভি 
দুনিয়ার) জ্ঞান দান করেছিলাম; তারা উভয়েই ১৩9 115০2152295 ৩5 


বললো, যাবতীয় তারীফ আল্লাহ তায়ালার, যিনি তার ” এ ১৫ চ7257577 44025 
রত ণ ১ | 


9 90525818505 








১৬. সোলায়মান দাউদের উত্তরাধিকারী হলো, সে প্রি পপ তপন ৫ 
বললো হে মানুষ, আমাদেরকে (আল্লাহ তায়ালার ০০০]| 96 692213০০1545522 


পক্ষ থেকে) পাখীদের বুলি (পর্যন্ত) শেখানো হয়েছে, কে *০17৮45 
প্রতিটি জিনিসই আমাদের দেয়া হয়েছে; এ হচ্ছে 02০5 ০99১৯] 5৮০25 


(আল্লাহ তায়ালার) সুস্পষ্ট নুথহ। উল 0১1121০০1১৪ 














১৭. সোলায়মানের (কাজ করে দেয়ার) জন্যে মানুষ, ০. প৯৩৩ ৮1৯৩1 এ 
জিন ও পাখীদের মধ্য থেকে এক (বিশাল) বাহিনী 9105522০৮৮7 
সমবেত করা হয়েছিলো, এরা আবার বিভিন্ন ব্যুহে ৮ ৯৫৮০ পু পি 

সুবিন্যস্ত ছিলো । 9095558৮58 ১৭৮19 2০831 








পারা ১৯ ওয়া কৃালাল্লাধীনা %৪৩৭ ৬////.21001817808016171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪8018491519 


১৮. (সোলায়মান একবার অভিযানে বের হলো,) তারা নে 
যখন পিপীলিকা (অধ্যুষিত) উপত্যকায় পৌছালো, ০০0, 14৮1 %24 197 10 


তখন একটি স্ত্রী পিপীলিকা (তার স্বজনদের) বললো, € ? 4524. 0৮] চিএ 

হে পিপীলিকার দল, তোমরা (দ্রুত) নিজ নিজ গর্তে ৯ -০৩া টার রঃ এ টন ০ 
ঢুকে পড়ো, (দেখো) এমন যেন না হয়, সোলায়মান ৮৪১ ৩০৮০৮০-৮৮৯৯ 
ও তার বাহিনী তোমাদেরকে পায়ের নীচে পিষে রি টব 
ফেলবে তারা (হয়তো) টেরও পারবে না। 9০)9১৯০ 


১৯. তার কথা শুনে সোলায়মান মৃদু হাসি হাসলো £1,44,11521715 াবেরেররত 
এবং বললো, হে আমার রব, দি া 1 505 25128 ৩ ৫ 
দাও যাতে করে (এ পিপীলিকাটির ব্যাপারেও আমি রিনি 51253728101 
অমনোযোগী না হই এবং) আমাকে ও আমার না দু 
পিতামাতাকে তুমি যেসব নেয়ামত দান করেছো, 14/02 ০৮০99 6411949% 
আমি যেন তার কৃতজ্ঞতা আদায় করতে পারি, আমি - ক 28 
যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ ১ $ 4255 ০4০১ চি 
করো, (অতপর) তুমি তোমার অনুগ্তহ দিয়ে আমাকে 

তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও। 

২০. (একবার) সে তার পাখী (বাহিনী) পর্যবেক্ষণ 

করলো এবং বললো কি ব্যাপার, “হুদহুদ” (পাখীটাকে) 

দেখছি না যে! না সে (আজ) অনুপস্থিত? 









































২১. হয় সে (এ অনুপস্থিতির) কোনো পরিষ্কার ও পভ « ০ ৮ ০৮ 
সংঘত কারণ নিয়ে আমার কাছে হাযির হবে, না হয় ০৪১ 218882 2165453০২ 











তাকে আমি (অবহেলার জন্যে) কঠিন শাস্তি দেবো, 17. * ৬৮ “বণ 
অথবা (বিদ্রোহ প্রমাণিত হলে) তাকে আমি হত্যাই ৪৬৭০ 581 ০৮৯৮9 
করে ফেলবো । 


২২. এ খৌজাখুঁজির পর) বেশী সময় অতিবাহিত প পাস পপর 
হয়নি, সে (পাখীটি ছুটে এসে) বললো (হে বাদশাহ), (০005555552০ 


আমি এমন এক খবর জেনেছি, যা তুমি এখনো [2 রর 512 ৮ 
অবগত হওনি, আমি তোমার কাছে “সাবা” (জাতি)-র ₹ 34 ৬5 ই 821 3০ 
একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি, (আর এটাই হচ্ছে 

আমার অনুপস্থিতির কারণ) । 


২৩. আমি সেখানে এক রমণীকে দেখেছি, তাদের * ৮ রা * ০5 রানে ও &. | 
ওপর সে রাজত্ব করছে, (দেখে মনে হলো), তাকে ০22 চিঠি ০০৩৯ ১2 
দেনিয়ার) সব কয়টি জিনিসই (বুঝি) দেয়া হয়েছে, ৯০ তি কত পিন রত 
তদুপরি) তার রয়েছে বিরাট এক সিংহাসন। ৮৭৪০ ০৯১০ 0198 (৪০ 


২৪. আমি তাকে এবং তার জাতিকে (এমন অবস্থায়) * ৪ 5০ দিত শা দিপে 
পেলাম যে, তারা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে সূর্য ৩০০০৪] ০9৫৮5 রা 


সাজদা করছে, (মূলত) শয়তান তাদের € ) ॥& ০০০ পিন ০ 1 ৯০১০০০০ পাত 4 
কর্মকান্ড তাদের জন্যে শোভন করে রেখেছে এবং ০) ০৪1০০ ০০৫]| ০৮599481495 
(শয়তান) তাদের (সৎ) পথ রেকেও নিরুত করছে, পা ৯ এপার ২ ৯০ 2448 501--4 
ফলে ওরা হেদায়াত লাভ করতে পারছে না, $ 09628 ০০ 0৮ ৬০৩০ 


২৫. শেয়তান তাদের বাধা দিয়েছে,) যেন তারা » চি 9৯, ০ এ) -2 22 ৯ পা ভর 
আল্লাহ তায়ালাকে সাজদা করতে না পারে, 62৯০০129৮81 


যিনি আসম নসমূহ ও যমীনের €উ উ্দসহ সব) &* পারি পা তা ৯ তা 
গোপন জিনিস বের করে আনেন, ৩৪১৬০ ৮11৪ ঠা 
পারা ১৯ ওয়া কলাল্লাধীন *% ৪৩৮ /////-81001819808091791017007.010 
























































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সূরা আন নামল 


(তিনি জানেন) তোমরা যা কিছু গোপন করো এবং যা প ৯০1৯2 প ৯৫8 হা ০ 
কিছু প্রকাশ করো। ও ০4৯০9 ০১৪৯১০-৮৭৩ 











২৬. আল্লাহ তায়ালা ব্যতীত কোনো মাবুদ নেই, সাজদা ৪ 
তিনিই হচ্ছেন মহান আরশের অধিপতি । উদন। 5১2 235%8121821 











২৭. (এটা শুনে) সে বললো, (হ্যা,) আমি এক্ষুণি ডিক দান 
দেখছি, তুমি কি সত্য কথা বলেছো, না তুমি ৪০০৫1 ০০০4৫1০3৫০74০406 
উারীদেরই একজন! 








৮. তুমি আমার এ চিঠিটা নিয়ে যাও, এটা তাদের ৪ 4 ০৭০2 
কাছে রেখে এসো, তারপর তাদের কাছ থেকে -*₹ পল 101৩ ০28৮৯] 


কুষদের জনয) সরে থেকো- দেখো তার এর কি ৩০৮১৮ 21559696255 











২৯. (সোলায়মানের চিঠি পেয়ে সাবা জাতির) শরির 
সসত্রাঙ্জী (তার পারিষদদের ডেকে) বললো, হে আমার টি ল্য) 3ঠিলো। ও টা 
পারিষদরা, আমার কাছে একটি গুরুতৃপূর্ণ চিঠি 

পাঠানো হয়েছে, 











৩০. তা (এসেছে) সোলায়মানের কাছ থেকে এবং নত ৯. পসু।ত ৮1879 5 পু 
তা (লেখা হয়েছে) রহমান রহীম আল্লাহ তায়ালার ৬৯১11 441 ৮ 4519 ৬০৮৭ ৩৫ 491 


মি দা 








৩১. (চিঠির বক্তব্য হচ্ছে,) তোমরা আমার অবাধ্যতা করো না ৯০৫৮ অত 1৮8৮2 
এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে আসো। 1 











৩২. (চিঠি পড়ে) সে (রাণী) বললো, হে আমার +১০,৫% 





পারিষদরা, আমার (এ) বিষয়ে তোমরা আমাকে একটা ০১৭ 8 ০০৯1%তা & 

অভিমত দাও, আমি তো কোনো ব্যাপারেই চূড়ান্ত ৯০৮৯৫ এত পচ তু ০৯:৭০ 
কোনো আদেশ দেই না, যতোক্ষণ না তোমরা আমার ও 499৪2 (1১ 25 ০০০৫০ 
কাছে থাকো (এবং আমাকে পরামর্শ না দাও)। 




















৩৩. তারা বললো (একথা ঠিক) যে, আমরা অনেক , 11৮17522111 51112 
শক্তিশালী ও কঠোর যোদ্ধা, কিন্তু (সোলায়মানের টি |9191989519791 ৬-৯১1910 
সাথে বিদ্রোহের ঝুঁকি নেয়ার ব্যাপারে) সিদ্ধান্ত গ্রহণের ৫1718019911 74315 ১০১2 
ক্ষমতা তো তোমারই হাতে, অতএব চিন্তা করে রি ও, জি 1১819 ১৭০ 
দেখো, (এ পরিস্থিতিতে) তুমি আমাদের কি আদেশ 
দেবে? 








পাঠ তিতা 


০১০5 








৩৪. সে (রাণী) বললো, (আসলে) রাজা বাদশাহরা %₹-*% 11: ৯5 
যখন কোনো জনপদে (বিজয়ীর বেশে) প্রবেশ করে 47)315-+ 1১1 এ 911 ৩115 


তখন তারা তা তছনছ করে দেয়, সেখানকার € দশ: 1:4৭ টি হি] 
মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে, এরাও টা ] গা 5 5 ] 


হেয়তো) তাই করবে। 0928 1০9 














এ সিক্ত 5৯০০ ৬ পা 


৩৫. আমি (বরং সরাসরি হ্যা কিংবা না কোনোটাই না “871: 
বলে) তার কাছে কিছু তোহফা পাঠিয়ে দেখি দূতেরা - ৪১৭ 52829 ই ১919 
কি (জবাব) নিয়ে আসে! দা নপা। ত ৭ 


৪ ০১*১পা ৫95 











৩৬. সে (দূত হাদিয়া নিয়ে) যখন সোলায়মানের , 11, 4€* তেব বিতি 
কাছে এলো তখন সে বললো, তোমরা কি 5512 59 2৩০৫ 0৩ স্ক75 পে 


ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? 
পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা ৪৩৯ ////.2100121790906111017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 53505535589 


অথচ) আল্লাহ তায়ালা যা আমাকে দিয়েছেন *০৫4 ?৮ 

রা টন তোমাদের সা তুলনায় ৮02 ০৮৫1৮2১০220 ৫ 
অনেক উৎকৃষ্ট, (তোমরা দেখছি) তোমরা তোমাদের মাখন বেদি 
এ উপটৌকন নিয়ে উৎফুল্পবোধ করছো! ৬১৪৯১-৮০৩৪ 


৩৭. তোমরা (বরং) তাদের কাছেই ফিরে যাও (যারা ব্রা 
এগ্ডলো তোমাদের পাঠিয়েছে), আমি অবশ্যই ওদের ৫38 ১০১০৯০3১৪1৯ 


290 ৮ ঘু চরে চিরে পা 12, টি 


মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাযির হবো, হা 

(তাদের যা আছে) তা দিয়ে যার প্রতিরোধ করার শক্তি ₹৮5 রি: ভীর্ছি, 2 ঠা লি 
ওদের নেই এবং আমি অবশ্যই তাদের সে জনপদ রে 
থেকে লাঞ্কিতভাবে বের করে দেবো, পেরিণামে) ওরা 
সবাই অপমানিত হবে । 

৩৮. সে (নিজের) পারিষদদের বললো, হে আমার ৯ ০০০০৭ রি 
পারিষদরা, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে ০১5 ০০০৪-৮০৭ঠপা ও 

আসার আগেই তার (গোটা) সিংহাসনটাই আমার রি 1-এ রি লো 
কাছে (তুলে) নিয়ে আসতে পারে এমন কে (এখানে) ও শেল 0523 ০০০ 
আছে? 

৩৯. বিশাল (বপুবিশিষ্ট) এক জ্বিন দাড়িয়ে বললো, “1.7”? ৮3|10 “4০১০0 
তোমরা তোমাদের বর্তমান স্থান থেকে উঠার ০০৮ ] ভি 
আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসবো, এ ৪০৪ (5৭81 4 3158০ ্ি 
বিষয়ের ওপর আমি অবশ্যই বিশ্বস্ত ক্ষমতাবান । 5: গ্ ৬ রে 
৪০. (আরেক জ্বিন_) যার কাছে (আল্লাহ তায়ালার) 177 "৫ 551. তপতি ৯৭72 
বি ঠা আহলে) 03515253509 0 
বাদশাহ), তোমার চোখের ( রবতী) পলক তোমার ৮0-০20 ৮1৭ ০4 ৯ 4৮2 শর 
দিকে ফেলার আগেই আমি তা তোমার কাছে নিয়ে ৮১১০ ০৮]| ১১১৭ ৩1০১3 ০৪ 
আসবো; (কথা শেষ না হতেই) সে যখন দেখলো- 22515 
(সিংহাসন সহ) তা তার সামনেই দীড়ানো, তখন সে ৬০1৯ 00855251582528015 
বললো, এ তো হচ্ছে (আসলেই) আমার মালিকের ছার টি দল ৯৯৮ 
অনুগহ; এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে ৮১৯৮ (1১215 (গু এ (9১95 
চান (তিনি দেখতে চান), আমি কি শোকর আদায় _... ২... সালাদ রগ 
করি, না না-শোকরী করি; মূলত) যে ব্যক্তি (আল্লাহ রিনি ৮৮ ১৫ ০০৪ 
তায়ালার) কৃতজ্ঞতা আদায় করে সে (তো) করে এট 8৮, 0০ 
তার নিজের কল্যাণের জন্যেই, আর যে ব্যক্তি (তা) গু ৫ ) ০০ 
অস্বীকার করে (সে যেন জেনে রাখে), তোমার রব ৯35০2 

সব ধরনের অভাব থেকে মুক্ত, একান্ত মহানুভব। 


৪১. সে বললো, তোমরা (এবার) তার সিংহাসনের হি... .৮৮০85-৮54857524 

আকৃতিটা একটু বদলে দাও, আমরা দেখি সে সত্যিই এক ১8০৪১০০12১০ ০৪ 
তা টের পায় কিনা, না সেও তাদের দলে শামিল হয়ে মু 

যায়, যারা (কখনো সঠিক) পথের দিশা পায় না। ও 93328 ০0] ৩৫০০৪ 
৪২. অতপর সে (রাণী যখন) এলো (তখন তাকে * &৮ 42 ৯ পা আর 
জিজ্ঞেস করা হলো), তোমার সিংহাসন কি (দেখতে) 6-42৮1৩০০০০০৯ প্রঃ 


এমন ধরনের (ছিলো)? সে বললো হ্যা, (মনে হয়) (5৮171 ” ০1501 141০ “? 
তা এ ধরনেরই ছছিলো, আসলে) এ ঘটনার আগেই 9128 ০০০৫০] 9 ০9৯ 43৫ 


আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা 
পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা ৪৪০ 9////.9100181790805171017001.019 











































































































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
(তোমার) আনুগত্যও মেনে নিয়েছি। 


২৭ সূরা আন নামল 


৮৪১ ১/১-৪ 
৪ 
/১-০ ৪ 





৪৩. তাকে যে জিনিসটি (ঈমান আনতে এ যাবত) 
বাধা দিয়ে রেখেছিলো; তা ছিলো আল্লাহ তায়ালাকে 
বাদ দিয়ে অন্যের গোলামী করা; তাই (এতো দিন 
পর্যন্ত) সে ছিলো কাফের সম্প্রদায়ের অন্তভূক্ত। 








১401 ০9১ ৩০ ১০৯) রি ১১ 





৪৪. (অতপর) তাকে বলা হলো, যাও, এবার তুমি 
প্রাসাদে প্রবেশ করো, সে যখন (প্রাসাদের আয়নাসম 
বারান্দাসহ) সব দেখলো তখন তার মনে হলো, এ 
যেন স্বেচ্ছ জলাশয়) এবং (এটা মনে করে) সে তার 
উভয় হাটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরলো; (তার 
এ আচরণ দেখে) সে (বোদশাহ) বললো, এটি 
হচ্ছে স্কটিক নির্মিত প্রাসাদ; সে (মহিলা) বললো, 
হে আমার রব, আমি অবশ্যই (এতোদিন) আমার 
নিজের ওপর যুলুম করে এসেছি, (আজ) আমি 
সোলায়মানের সাথে আন্লাহ রাববুল রওপর 
ঈমান আনলাম । 

















এপি! ভহ। সত 
04555. ০2০৪৫98৯822 
“০0০০9 8731280235652 
৩০০০ ০নি পি তে 


পাজি এাা2 এ ৫ 


৪৬৯ ০৮348 


পা ১ পর পা 








৪৫. আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে 
পাঠিয়েছিলাম (সে বলেছিলো), তোমরা আল্লাহ 
তায়ালার এবাদাত করো, (এ আহ্বানের সাথে সাথে) 
তার (জাতির) লোকেরা (মোমেন ও কাফের) দু'দলে 
বিভক্ত হয়ে পরস্পর বিতর্কে লিপ্ত হয়ে গেলো। 








পাপুর্তা পাপা & পা পতি 


ঠ14-৮44-5414466 


৪ ৬/9০০১৯৯৪ 52%:9699৫এ 





৪৬. (সে বললো,) তোমরা কেন (ঈমানের) কল্যাণের 
পরিবর্তে (আযাবের) অকল্যাণকে ত্রাৰিত করতে 
চাইছো, কেন তোমরা আল্লাহ তায়ালার কাছে ক্ষমা 
প্রার্থনা করছো না, আশা করা যায় তোমাদের ওপর 
অনুগহ করা হবে । 











055269-10 052755 05706 


/৯ ০97৮ ০ পা, পা ৯০০ ১৩৯2 তা পাটি 


এাএা ৬/১১৪৯০০ 15155551 


পট ভি টি পর নি 


৪ ০/৪০৯১৪ 








৪৭. তারা বললো, আমরা তোমাকে এবং তোমার * 





সাথে যারা আছে তাদের সবাইকে আমাদের দুর্ভাগ্যের চা 06.০০০555০৫০৮112 





কারণ হিসেবেই (দেখতে) পেয়েছি; (এটা শুনে) 
সে বললো, তোমাদের শুভাশুভ সবই তো আল্লাহ 
তায়ালার এখতিয়ারে; (মূলত) তোমরা এমন এক দল 
যাদের (আল্লাহর পক্ষ থেকে) পরীক্ষা করা হচ্ছে। 











-০৮/১-9 2৮ ৯০৪ এপি এ 


৪05588156০3 45401 655 








৪৮. সে শহরে ছিলো (নেতা গোছের) এমন নয় 
জন লোক, যারা আমার যমীনে বিপর্যয় সৃষ্টি করে 
বেড়াতো, সংশোধনমূলক কোনো কাজই তারা করতো 
না। 








০9০-০ ৮১০ 2০24৩ 80৫9 


৯7০ পাপা 


টি 








৪৯. (একদিন) তারা (একজন আরেকজনকে) বললো, 





তোমরা আল্লাহর নামে সবাই কসম করো, রা 





রাতের বেলায় তাকে ও তার (ঈমানদার) সাথীদের 41? 





মেরে ফেলবো, অতপর তার উত্তরাধিকারীকে আমরা 





বলবো, তার পরিবার-পরিজনকে হত্যা করার সময় 
আমরা (সেখানে) উপস্থিতই ছিলাম না, আমরা 
অবশ্যই সত্যবাদী । 


পারা ১৯ ওয়া কালাল্লাধীনা 





৪৪১ 


০0557 
৪ ০০1০1 





//৬/.2100171790250917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সুরা আন নামল 


৫০. তারা যেখন সালেহকে মারার) চক্রান্ত করছিলো, হিরা 
(তখন) আমিও (তাকে রক্ষা করার এমন এক) 4729 152 [9229 0: 19১9 
কৌশল (বের) করলাম, যা তারা (িন্দুমাত্রও) বুঝতে +৯০৮৪৫ 
সী ) (বিন্দুমাত্রও) বু ৪ 05528 











৫১. (হে নবী,) অতপর তুমি দেখো, তাদের চক্রান্তের া 2 21227 নুন 
কী পরিণাম হয়েছে, আমি তাদের এবং তাদের জাতির ঠি.০১১৭ ৩ ০ 


সবাইকে ধ্বংস করে দিয়েছি। ৪0 টান 











৫. (চেয়ে দেখো, ) এই হচ্ছে তাদের ঘরবাড়ী, ৮৯ 9 তে পা [তা পা ৯১৮9-9০-০০ টি 
তাদেরই যুলুমের কারণে তা (আজ মুখ থুবড়ে পড়ে $ ০1১15 ৮০2 2291-৮৯792 5129 
আছে; অবশ্য এ ঘটনার মাঝে জ্ঞানবান মানুষদের পা /৯১-০৭/১0 &১ পাও পিতা] রা 

মতো নিসারিনিনিউরেছে। ৪ ০5৮৭ [51253 এ 











৫৩. যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান এনেছে ভু 
এবং (আন্মাহ তায়ালাকে) ভয় করেছে, আমি তাদের 90129 15221589411 
(আযাব থেকে) মুক্তি দিয়েছি। তর 








৫৪. আর (এক নবী ছিলো) লুত, যখন সে তার টিক 
জাতিকে বললো, তোমরা কি অশ্লীল কাজ করছো, 28১6] 0ঠর্গ 5281 0$311695 


অথচ তোমরা দেখতে পাচ্ছো (এটা কতো জঘন্য)! ৮৪০৮2 ৮2 
৪০9১০১৪-৮9 








৫৫. তোমরা কি (তোমাদের) যৌনতৃপ্তির জন্যে 5557 
নারীকে বাদ দিযে ৬ কাছেই আসবে? ৬5১০০8০৪4৬2 09881-০৫8 
(আসলেই) তোমরা হচ্ছো একটি মূর্খ জাতি । হি 7529 0542 











সা ভি এছাড়া টা কোনো 1750: চিত 05153 
জনপদ থেকে বের 'করে দাও, (কেননা) এরা :০দ নী 
কয়েকজন (আসলেই একটু) বেশী ভালো মানুষ । ৮৪০1 ৮০5৫56০১৮১1 0152)2 


রব 
পা ৯ টি0েলপাি গড রা 


৪ 99১962 ০৮ 











৫৭. (পরিশেষে) আমি তাকে ও তার পরিবার- ৮ ,৮1% ০4৮৯) টি টট নিশাত 
পরিজনকে (আযাব থেকে) উদ্ধার করলাম, তবে ৩০ 93955১47121 21 4419 একী 
তার স্ত্রীকে নয়, তাকে আমি পেছনে পড়ে থাকা ! 
(আযাবে নিমজ্জিত) মানুষদের সাথে শামিল করে 958১৯] 
দিয়েছিলাম । 











৫৮. অতপর তাদের ওপর আমি (গযবের) বৃষ্টি নাযিল ৮1৮ চারা 
করলাম, যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিলো তাদের 252205506--812185ণ্ি 
জন্য এ বৃষ্টি কতোই না নিকৃষ্ট ছিলো! $ $53১62 











৫৯. (হে নবী,) তুমি তুমি বলো, সব তারীফ একমাত্র ”* 1 তা 0০৯ তান 
আল্লাহ তায়ালার জন্যে এবং (যাবতীয়) শান্তি তার ০8971 5205 4৮1524 ১০০ পু? 
সেসব নেক বান্দার জন্যে, যাদের তিনি বাছাই করে /-2 নি 

নিয়েছেন; (আসলে) কে উত্তম- আল্লাহ তায়ালা? না $ 45838. 2০ 
এরা (তীর সাথে) যাদের শরীক করে (তারা)? 


পারা ১৯ ওয়া কনালাল্লাধীনা ৪৪২ ৬///৬/.৪100181780809111017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯১৪:181655 


৬০. অথবা তিনি (শ্রেষ্ঠ)- যিনি আসমানসমূহ ও যমীন চো 21 হো 
্ পয়দা করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্যে 4989৩৯81953 155 
পানি বর্ষণ করেছেন, (আবার) তা দিয়ে যেমীনে) তিশার 22511 চা এরা 

ছি £0০ 5 ৮1 
টী মনোরম উদ্যান তৈরী করেছেন, ৪৮5 যারা রি 
1 দ্র) বৃক্ষ পয়দা করারও তোমাদের ক্ষমতা নেই; তাপ ০০ ০133 262 
(বলো, এসব কাজে) আল্লাহ তায়ালার সাথে অন্য »- ৮ রা শার্শা 1 
কোনো মাবুদ আছে কি? ররর ০7521 15158 1555 
সম্প্রদায়, যারা (অন্যকে আল্লাহ তায়ালার) সমকক্ষ জী উড ৯৫ 
টপ | ৪) ০৯৪ [9 


59 নত চি 115 0:59 10158 ০১১৬1 ৫৬ 


মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদীনালা, (যমীনকে ৮*₹ বততর বততত ৮ 
সুদৃঢ় করার জন্যে) তার মধ্যে স্থাপন করেছেন ৩৯৯ ০৯৯ (৪৮19) ৭০৯5 1১৩ 


নে শা 05,221 £521121580 বে 
রা জরে 5 
উল জকে সাফা লবন না হে ০১5545191১4 ৮৯ ৩ 
কে কা আগ 20০০) 2:০3 টা 
পিপি আসতে ১৩9৮৯9 
কমই উপদেশ গ্রহণ করে থাকো; 


৬৩. কিংবা তিনি শ্রেষ্ঠ) যিনি তোমাদের জলে 4১০12 47... 
স্থলের (গহীন) অন্ধকারে পথ দেখান, যিনি তার ৯0925 কপট 3০০০ ০ 


অনুগ্ধহ (-সম বৃষ্টি) বর্ষণের আগে তার সুসংবাদ বহন (50 

৮2 (এ সব কাজে) দো 5৮557225 
আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ কি আছে? আল্লাহ [৮০491৯05401 ৮০411945৮৯5 
তায়ালা অনেক মহান, ওরা যা কিছু তার সাথে শরীক টা 
করে তিনি তার চাইতে অনেক উর্ধে; ও ৩) 


৬৪. অথবা তিনি (শ্রেষ্ঠ)- 022 [রর তা রা 
অস্তিত্বে আনয়ন করে (মৃত্যুর পর) তা আবার সৃষ্টি ৬9 ৪০৯৯৭ হি 18৩১ ৬০ 


করবেন, কে তোমাদের আসমান ও যমীন থেকে %) ক 
রেষেক সরবরাহ করছেন? আছে কি কোনো মাবুদ 17,১41 এ ৩০১১৪ 
আল্লাহর সাথে (এসব কাজে)? তাদের তুমি বলো 222 001 "225 12 ১4 

(হে নবী), যদি তোমরা সত্যবাদী হও তাহলে (তার ৩1-৫ ১19 ৩৪ 4০. 
সপক্ষে) তোমাদের কোনো প্রমাণ নিয়ে এসো । ৪420০ 























































































































পট শি প্রনিপা 


৬৫. (হে নবী,) তুমি বলো, আল্লাহ তায়ালা ছাড়া 
আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে, এদের ৪02৮-0০-৯০ 


কেউই অদৃশ্য জগতের কিছু জানে না; তারা এও ০141 09২5 27152 ১231. ভি 
জানে না, কবে তাদের আবার (কবর থেকে) উঠানো রর 











পট £৯ টিপা ০০টি 


€9০) 9৭ 


পারা ২০ আম্মান খালাকা ৪৪৩ ///4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সুরা আন নামল 


৬৬. বরং (মনে হচ্ছে,) আখেরাত সম্পর্কে এদের জ্ঞান *-০ *” 

নিশেষ হয়ে গেছে। (না, ভাসলে তাল) তারা ৮5605১8551৮ ৪95 8? 
(এ ব্যাপারে) সন্দেহে (নিমজ্জিত হয়ে) আছে, কিন্তু পা ঠা ধি ৯৮০ টিপা 00 পাঠ ০৭ 
তারা তো সে সম্পর্কে (জেনে বুঝেই) অন্ধ হয়ে আছে। ও ৩০০1৪২০০১০2 19235 && 




















পপ পার্ট রা 


৬৭. যারা (আল্মাহ তায়ালাকে) অস্বীকার করে তারা ।₹" 2152 (ধু 
বলে, আমরা ও আমাদের বাপদাদারা মৃত্যুর পর) (25$122101515558 2911 এ 59 
যখন মাটি হয়ে যাবো, তখনও কি আমাদের (কবর 90১25310680 ৮57 
থেকে) বের করা হবে! ৪৬/৭৯১৯৮] 219 








৬৮. এমন ওয়াদা তো আমাদের সাথে এবং এর আগে টি বিড 
আমাদের বাপ-দাদাদের সাথেও করা হয়েছিলো, ৬০ ০০0ঠ15০৯61৬, 3959০81 


548 ৪০2 2৮0 স।18১৩1,0 














৬৯. (হে নবী,) তুমি বলো, তোমরা (আল্লাহর) ,৮২*?1+2721% 528 ১১০৭ 52 
যমীনে সফর করো এবং দেখো অপরাধীদের পরিণাম -৯৯%19১5 5১১1 19১৯৮ 95 


কি (ভয়াবহ) হয়েছে £ রর ১৫20৫ 








৭০. তুমি ওদের (কোনো কাজের) ওপর দুঃখ করো 
না, যা কিছু ষড়যন্ত্র ওরা তোমার বিরুদ্ধে করুক না ॥ ০৯৮ ০ 
কেন (তাতে) মনোক্ষুগ্ন হয়ো না! ও 49১৭ 








পট £৯ পি £৯ ০টি পা 


৭১. তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে ” 2” টা 
বলো, (আযাবের) ওয়াদা কখন আসবে! ৫০16251116১ ৩০ ০2152 








৩০৯০০ 





৭২. (হে নবী,) তুমি বলো, (আযাবের) যে বিষয়টি ২০ টিপা 8 প্র পা পাপা ৯০০ উর নাত ৯০৪ 
তোমরা ত্রাৰিত করতে চাচ্ছো তার কিছু অংশ সম্ভবত ০১০৯০-৮%৭ ১১ ০94 ০1 ৬ ০ 


তোমাদের পেছনে এসে দীড়িয়েও আছে! রি 223০০] 











৭৩. অবশ্যই তোমার মালিক মানুষদের ওপর অত্যন্ত হি প্রা 5 
৬78, 1692850এ ১19 


এই অনুগ্ধহের) শোকর আদায় করে না। 9০9১৫১৪১ ৮১১:41 


পা ৮৮970 2৯ পার্ট বিনে 








৭৪. তোমার রব তা ভালো করেই জনেন, যা কিছু 1৮ * ০৯ 2০ “পপ 2 
তাদের মন গোপন করে, আর যা কিছু তারা বাইরে *9-৮৯১9০ ৬৫৪ ৮০০] এ) 99 


প্রকাশ করে। 8254 








৭৫. আসমান ও যমীনে এমন কোনো গোপন রহস্য উ। 84 15 রি 
নেই যা (আমার) সুপ ্র্থে (লিপিবদ্ধ) নেই। 31৯১3199৮41 823১ ০০০ 


চে] 138 
৬ 
চা 2 পা 








৭৬. অবশ্যই এ কোরআন বনী ইসরাঈলদের ওপর 2৮৮) 
তাদের এমন অনেক কথা প্রকাশ করে দেয়, যার 52৮8৬০০৮0৩1 


ব্যাপারে তারা (একে অপরের সাথে) মতভেদ করে। ৪০ 2 ১৫4 ০ 31 5৫1 











৭৭. নিসন্দেহে এ (কোরআন) হচ্ছে ঈমানদারদের ৭, টপাপ ৮৩ পক পু 
জন্যে (আল্লাহ তায়ালার) হেদায়াত ও রহমত। ৬৯০০৪০54০৯9 ০০৩৭ 4219 


পারা ২০ আম্মান খালাকা %৪8৪৪ ///4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সূরা আন নামল 


৭৮, (হে নবী,) তোমার রব নিজ প্রজ্ঞা অনুযায়ীই ₹ $52857 গ্রহ 
এদের মাঝে মীমাংসা করে দেবেন, তিনি পরাক্রমশালী, ০4৫০০০৮৮০৯০ 58 ও ৪) ০1 


০১ -০) পাটি) 98১ পাটি । পাটিপা 


তন সি উ ০৮152১৯1199 














৭৯. অতপর (সর্বাবস্থায়ই) তুমি আন্মাহ তায়ালার * | 4014 215 ৮ 
ওপর নির্ভর করো; নিসন্দেহে তুমি সুস্পষ্ট সত্যের ও ৬০০ 01 4 এ01,91 & 0822 
ওপর (প্রতিষ্ঠিত) রয়েছো । 











৮০. তুমি মৃত লোকদের (কিছু) শোনাতে পারবে না, ইত 
বধিরকেও তোমার আওয়ায শোনাতে পারবে না- ৮5763555৮16 হ ০ 


দিবশেষ কেরে) যখন তারা (তোমাকে দেখে) সুখ 582941915191 8511-০1 











৮১. (একইভাবে) তুমি অন্ধদেরও (তোদের) গোমরাহী 22 সর রর 
থেকে হেদায়াতের পথে আনতে পারবে না; তুমি তো ০৮115 ৬০ ৩ ০০ ও 
শুধু তাদেরই (তোমার কথা শোনাতে পারবে, যারা * ৮12. 

মর শা বাল আলা ০৪৪02025288 ৩৭২1৮ ৩1 


রা /১ পট 0 


তারা তারা (আমার কাছে) আত্মসমর্পণ করে। রা ! 











৮২. (শুনে রাখো,) যখন আমার প্রতিশ্রুত সময় ”112+-41 5212 07211 28915 
তাদের ওপর এসে পড়বে, তখন আমি মাটির ভেতর 17৯১ ০5616551212 


থেকে তাদের জন্যে এক (অদ্ভুত) জীব বের করে £ ০০৬ 
আনবো, যা (অলৌকিকভাবে) তাদের সাথে কথা ০41০ পরপর ৩০১ 22 হাঃ 


আমার আয়া পা ০০৮০9 রি 
টুর (অনেকেই) র তসমূহে 80১0১: 5212158৫ 

















৮৩. (সেদিনের কথা ভাবো,) যেদিন আমি প্রতিটি উন্মত সি এ ৮. ০ ৯2৪৯ 
থেকে এক একটি দলকে এনে জড়ো করবো, যারা ০ ৯99 4০ 005 ০০০ ১৯০ (99 


আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অতপর ৯০৫৯০ ১00 3572৮ 
তাদের বিভিন্ন দলে উপদলে ভাগ করে দেয়া হবে। ৪৬9০১9৭০৮৪5 ০১9৪৭ 














৮৪. এমনি করে ওরা যখন (আল্লাহ তায়ালার ৯ ০৯ ছু 

সামনে) হাযির হবে, তখন আল্লাহ তায়ালা তাদের ৬৯১১৩৪0৩১৫০ 13 152 
জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার আয়াতসমূহ * ০,535 2% 
(শুধু এ কারণেই) অস্বীকার করেছিলে এবং তোমাদের ৮51১ শা ৮1০ 9 |95+5-7৮19 
(সীমিত) জ্ঞান দিয়ে তোমরা সে (আয়াতের মর্ম) গহিন 
পর্যন্ত পৌছতে পারোনি, (বলো, আমার আয়াতের ৪ ০9৮ 




















সাথে) তোমরা (এ) কি আচরণ করছিলে? 

৮৫. যেহেতু এরা (দুনিয়ার জীবনে) যুলুম করেছে, * ৮৫1” 2 255 
(তাই আজ) এদের ওপর (আযাবের) প্রতিশ্রুতি পুরো -৮৪৯ 19৮ ০০৪৮2 0981 &599 
হয়ে যাবে, অতপর এরা কোনো রকম উচ্চবাচ্য করতে পাদ 
পারবে না। ৪9৪৮৭ মু 

















৮৬. এরা কি (এ কথা) চিন্তা করেনি যে, আমি রাতকে ৭০2৮৭ 
এ 'জনোই তৈরী করেছি: যেন ভারা 'তাতে বিশ্রাম 4৯194 এলা ০012%- 


করতে পারে, (অপরদিকে জীবিকার প্রয়োজনে) প।ত 
দিনকে বানিয়েছি আলোকোজ্্বল; অবশ্যই এর মাঝে ৬ 13 & ০1, ১1১০৮০0৮৮19 
সে জাতির জন্যে অনেক নিদর্শন রয়েছে, যারা পি 
(আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে। উঠি 

















৮৭. যেদিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে, ১3 এ__]| ্& ঁ 2 * ডে 
পারা ২০ আম্মান খালাকা % 88৫ ৬////.21001817808016171017001.010 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


সেদিন যারা আসমানসমূহে আছে এবং যারা যমীনে আছে, 
তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তবে (তাদের কথা) আলাদা 
যাদের আল্লাহ তায়ালা (এ থেকে বাঁচাতে) চাইবেন; সবাই 
সেদিন তার সামনে অবনমিত অবস্থায় হাযির হবে। 














২৮ সুরা আল কাছাছ 


৯১ ৩০ ১৮৮ ০78)8 


০৭১5১ 899 329,201 26৩2 








৮৮. (হে মানুষ, আজ) তুমি পাহাড় দেখতে পাচ্ছো, 
তুমি মনে করছো তা অনড় হয়ে দীড়িয়ে আছে; 
(কিন্তু কেয়ামতের দিন) এ পাহাড়গুলোই মেঘের 
মতো উড়তে থাকবে, এটা আল্লাহ তায়ালারই সৃষ্টির 
শৈল্পিক নিপুণতা, যিনি প্রতিটি জিনিসকে মযবুত করে 
বানিয়ে রেখেছেন;তোমরা যা কিছু করছো অবশ্যই 
তিনি সেসব ব্যাপারে সম্যক অবগত আছেন। 














৫১98৩2৬ ০৯ পত্ী। এঠ০ি 
৬৩৭41 €:2,515501595 


পা ১ 


[তি 


সি 


রা আর খপ 








৮৯. (সেদিন) যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে * ০” 
(আমার সামনে) হাযির হবে তাকে তার চাইতে আরো -৮৯95 








উৎকৃষ্ট প্রতিফল) দেয়া হবে, এমন ধরনের লোকেরা 
সেদিন ভীতিকর অবস্থা থেকেও নিরাপদ থাকবে। 





রি ভি পপ নি 


০০৪৪৯৮০ 








৯০. (অপরদিকে) যে ব্যক্তি কোনোরকম মন্দ কাজ 
নিয়ে আসবে, তাদের (সেদিন) উল্টো করে আগুনে 
নিক্ষেপ করা হবে, (তাদের বলা হবে, দুনিয়ায়); 
তোমরা যা কিছু করতে তার বিনিময় এ ছাড়া আর কি গু 
তোমাদের দেয়া যাবে? 








স্ঠিপাি পা & শি 


উবে 0 








৯১. (হে নবী, তুমি বলো,) আমাকে তো শুধু 
এটুকুই আদেশ দেয়া হয়েছে যেন আমি এ (মক্কা) * 
নগরীর মালিকের এবাদাত করি, যিনি একে সম্মানিত 
করেছেন, সব কিছু তার জন্যেই (নিবেদিত), আমাকে 
(এও) হুকুম দেয়া হয়েছে যেন আমি (তারই আদেশের 
সামনে) আত্মসমর্পণ করি, 

















8০111 5০০ ০) ০৯০0০০১০0৮1 


255চ85508255259%1 


পা উিশটিপ্া ৯ পা 


০৫৫৩1 ০595 ০1 





৯২. আমাকে আরো আদেশ দেয়া হয়েছে) আমি 
যেন কোরআন তেলাওয়াত করি, অতপর যে ব্যক্তি 
হেদায়াতের পথ অনুসরণ করবে সে তো তা করবে 
তার নিজের (মুক্তির) জন্যেই, আর যে ব্যক্তি গোমরাহ 
থেকে যাবে, তোকে) তুমি বলো, আমি তো কেবল 
(জাহাননামের) একজন সতর্ককারী মাত্র! 

















০৪১-০০। ৮৪ ০০01581119199 


080 


৩9548] (5০৪৪ ০00 


রি শা গপর্ন পি 


8০৭১০৭5500৮ 





৯৩. তুমি বলো, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ 
তায়ালার জন্যে, অচিরেই তিনি তোমাদের তার 
নিদর্শনসমূহ দেখাবেন, অতপর তোমরা সহজেই তা 
চিনে নেবে; তোমরা যা কিছু আচরণ করছো সে 
সম্পর্কে তোমাদের রব মোটেই বেখবর নন। 














11 7১-97-2৩4০ ৮ পা ন৪ 


£57142৮শ28৯0195 














২. এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত । 


পারা ২০ আম্মান খালাকা 


+%৪৪৬ 


1. ০ 


9৬৮া| ৮০৫1 এ 1 


///.210017179050917910179010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সূরা আল কাছাছ 


৩. (হে নবী, এ আয়াতসমূহের মাধ্যমে) আমি ৮+৯২৮ 1 +০1% 5 515175 
তোমাকে মূসা ও ফেরাউনের কিছু ঘটনা ঠিক ঠিক 9০১১9 ৮৮৪৮ ৮১০৫ ০০ ০৮০1925 


করে বলে দিতে চাই, (এটা) সে জাতির জন্যে, যারা উড তু 
(আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে। 0558৭ [581 325 
৪. (ঘটনাটা ছিলো এই,) ফেরাউন (আল্লাহর) যমীনে 111,172 5552 
অনেক শক্তিশালী হয়ে উঠেছিলো, সে তার (দেশের) 2 
অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিলো, 03৫8 228516 গর 
সে তাদের একটি দলকে দূর্বল করে রেখেছিলো, সে ৮ নত ২৫ শর্ত ২ তি 
তাদের পুক্রদের হত্যা করতো এবং নারীদের জীবিত বর্ন 29০৮2151 
রেখে দিতো; অবশ্যই সে ছিলো (যমীনে) বিপর্যয় র্‌ ভরা 
সৃষ্টিকারী ব্যক্তিদের একজন । ০০৪০০ রি || ০ 


৫. (সে) যমীনে যাদের হীনবল করে রাখা হয়েছিলো ।+2 2৯ ০ অয ৯ ০৪ 
আমি তাদের ওপর (কিছুটা) অনুগ্ধহ করতে চাইলাম, 151 ৩৪০। & ০০১০ 92 


আমি তাদের (ফেরাউনের সেবাদাস থেকে উঠিয়ে 2৮৮৯ দর দুর 22 
দেশের) নেতা বানিয়ে দিতে চাইলাম এবং তাদের প৯১9 এ০্ঠা ৩৯9 ০৪১1 & 


আমি (এ যমীনের) উত্তরাধিকারী বানিয়ে দেয়ার 
এরাদা করলাম; ৫১53১] 


৬. আমি চাইলাম তাদের (সে) দেশে ক্ষমতার আসনে 2257৮ সূ চা চির 
০ ৬৮ 
বসিয়ে দেবো এবং তাদের মাধ্যমে ফেরাউন, হামান রা 2 টি 
ও তার লয় লশকরদের সে ব্যাপারটা দেখিয়ে দেবো, 19151 দির (৮১১9৮৯9 ৬০৮১9 
যে ব্যাপারে তারা আশংকা করছিলো । রর ৮ টিটি 
০9 

৭. (এমনি এক সময়ে যখন মুসার জন্ম হলো, তখন) হতেন 
আমি মুসার মায়ের কাছে এ আদেশ পাঠালাম যে, ০৬০2) কও 
তুমি তাকে বুকের দুধ খাওয়াও, যদি কখনো তার ৮৮ এপ? 1৮1 

(নিরাপত্তার) ব্যাপারে তোমার ভয় হয় তাহলে তাকে ১9৮1. রি 4৯৪1 445 ৬৪৪ 1515 


(বাক্সে ভরে) নদীতে ফেলে দিয়ো, কোনো রকম ভয় ৃ 
করো না, দুশ্চিন্তাও করো না, অবশ্যই আমি তাকে এল 297 টং ০9৮ 9 ৯ 


পাটি) পা ডট) পা ৮9৯৭ পাপা 


০০০১০] ৩ 8959 


৮. (আল্লাহ তায়ালার আদেশ অনুযায়ী র মা ,উ ০৮ ৯০৭ ৮ ৯৩) ৩ উপ) এ] জিত দিশটি 
রনি বাক্সে ভরে সমুদ্রে ফেলে লো) জগ 19৩০-৮৪। ০৪৫] এ ০ 42851 
ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নিলো, জিন্বা্ধ ত্র ্] টি 
যেন সে তাদের জন্যে দুশমনী ও দুশ্চিন্তার কারণ হতে (০৯১9 ৬৮০ 935১5 ০1 ১ 
পারে; এতে কোনো সন্দেহ নেই যে, ফেরাউন, হামান 

ও তাদের বাহিনী ছিলো ভয়ানক অপরাধী । ০০৯৮৯1৫ 
৯. ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে তার স্বামীকে) “এ +₹ 4 মু ৮৯৫৯ রঃ 1? 
বসলো, এ শিশুটি আমার এবং তোমার জনয চু 2৮০ ০১৪ ০০০১১ ০ঠি* ণ্ি 
শীতলকারী (হবে), একে হত্যা করো না, হয় তো »** বিবি 22. বনী 5 ০০৫ 

একদিন এ আমাদের কোনো উপকারও করতে পারে, 9110595 40 (৮৮2$ 5585 ২, 109 
অথবা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে হিনিিতি টিরাার্রা 

পারি, মা তারা (তখন আল্লাহ তায়ালার পরিকল্পনা 99১০৪ 729191953 

সম্পর্কে কিছুই) বুঝতে পারেনি । 


১০. (ওদিকে) মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিলো 






















































































রঙ র্ 1০9 ৬-০-০ রি ন্ট পা পা ৯ পি ্ঃ 
, “৮১১৯০৮৮1918 শশিও খ্ঠৰ 
পারা ২০ আম্মান খালাকা ৪৪৭ ///4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সূরা আল কাছাছ 


(আমার প্রতি) আস্থাশীল থাকার জন্যে যদি আমি তার 120১7 ৮1” রী 0 
মনকে দৃঢ় না করে দিতাম, তাহলে সে তো দেশমনদের ১১০] 491: 23০1০ ০ 


কাছে) তার খবর প্রায় প্রকাশ করেই দিচ্ছিলো! ও ৪৫০ ৩ ০9৫০] 1951 চে 














১১. সে মুসার বোনকে বললো, তুমি নেদীর পাড় ”:€ 

ধরে) এর পেছনে পেছনে যাও, কেথানুযায়ী) সে তাকে ৬ 4 ২ ০১০৪ ১এ 

দূর থেকে এমনভাবে পর্যবেক্ষণ করতে থাকলো, পাঠ -০- ৯৩ পা উল 

যাতে ফেরাউনের লোকেরা টের করতে পারলো না। ঠা টি 











১২. (ওদিকে) আগে থেকেই আমি তার ওপর + 11৫44 বি 
(ধাত্রীদের) স্তনের দুধ খাওয়ানো নিষিদ্ধ করে রেখেছিলাম, দা 


(এ অবস্থা দেখে) সে (বোনটি) বললো, আমি কি £ ৭ ৮৮৯9 
তোমাদের এমন একটি পরিবারের নাম (ঠিকানা) বলে ৮4928 ইল ০০ ৮৮১1০ 
দেবো, যারা তোমাদের জন্যে একে লালন পালন করবে, নি 2 
(সাথে সাথে) তারা এর শুভানুধ্যায়ীও হবে। ভি 

















১৩. (এভাবেই) আমি তাকে (আবার) তার মায়ের ৩+1-2৭প অর ৯? ০1৮৮৬ 
শি ০৮575 ৪ (১৮১৪৪ ০৪৫০৭15555 
দেখে) তার চোখ হয়ে যায় এবং সে কোনো হতে 8৮ | পিতা আর তরনিত তি তাপ ৯প 
রকম দুঃখ না পায়, সে (একথাও যেন ভালো করে) ৩৫9৬1 359 ০ 5958 
জেনে নিতে পারে, আন্মাহ তায়ালার ওয়াদা সত্য, ৪ ক হান 
যদিও অধিকাংশ লোক এটা জানে না। ৪ ০০০৪ ১০০১: 











১৪. যখন সে পূর্ণ) যৌবনে উপনীত হলো এবং 1৮) 2151 রসাল র রত 
শারীরিক শভতিতেট পূর্ণতা প্রাপ্ত হলো, (তখন) আমি ০2 ০৯552 85৮ 


তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম; আমি নেককার ৮9 
লোকদের এভাবেই প্রতিফল দান করি। ৪০১০০] ৩৯ ০৫১, [159 











১৫. (একদিন) সে নগরীতে প্রবেশ করলো, যখন 171”1 "এ 4: ভে .. 
(সেখানে) নগরবাসীরা অসতর্ক অবস্থায় (আরাম ৮০০ 2৯৫ ৬৯১ 24৩০ ০১9 
কর-) ছিলো, অতপর সে সেখানে দু'জন মানুষকে 7 চু ৮ 
25৮4 এদের একজন ছিলো তার ০21৬০) ৩1982 একি) ও ০৯9 
নিজ জাতি (বনী ইসরাঈলের) আর দ্বিতীয় ব্যক্তি 1 251221? 
(৮7545 পাভা ১14 ০2১৩০০০1৩১৯ 
দলের, সে তখন দ্বিতীয় ব্যক্তির মোকাবেলায় তার £ ঠা 31 
সাহায্য চাইলো- যে ছিলো তার শক্র দলের, তখন ১১ ০ ঠ . $ রে 
মূসা তাকে একটি ঘুষি মারলো, এভাবে সে তাকে ০৮৫ 15১36; এ 

হত্যাই করে ফেললো, (সাথে সাথে অনুতপ্ত হয়ে) সে ৮” ৬৮ ৫ ৩৯১ ৮ 
বললো, এ তো একটা শয়তানী কাজ; অবশ্যই সে ৪০০৭ +03+962 43158 ৮০ 2] 
(হচ্ছে মানুষের) দুশমন এবং প্রকাশ্য বিভ্রান্তকারী | 











তাপ পাশা ০০০৩৪ 




















১৬. সে বললো, হে আমার রব, (অনিচ্ছাকৃত এ 
কাজটি করে) আমি আমার নিজের ওপর যুলুম করে 
ফেলেছি (হে আল্লাহ), তুমি আমাকে ক্ষমা করে দাও, 
অতপর দাহ তায়ীলা তাকে ক্ষমা করে দিলেন, 
অবশ্যই তিনি হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু 














১৭. সে বললো, হে আমার রব, তুমি যেহেতু আমার 
ওপর মেহেরবানী করেছো, (তোই আমিও তোমাকে 
প্রতিশ্রুতি দিচ্ছি,) আমি আর কখনো কোনো অপরাধী 
ব্যক্তির জন্যে সাহায্যকারী হবো না। 


পারা ২০ আম্মান খালাকা % ৪৪৮ ৬////.21001817808016171017001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সূরা আল কাছাছ 
১৮. অতপর ভীত শংকিত অবস্থায় সে নগরীতেই ।+ ০ টার 
তার ভোর হলো, হঠাৎ সে দেখতে পেলো, আগের 1964855৫62 22৩৭1 & ৪০ 
দিন যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিলো, 5 ৯: নি তে 
সে আবারও তার) সাহায্যের জন্য চীৎকার করছে; ০ টাটিন ৪ 


বার) তাকে বললো, তুমি তো রী ৮ 6. 2 পি ৯০০ ০৮ 
হার জাগি ৪৩০ ০5 ০ ৬৮১4৪ 

















১৯. (তারপরও) যখন সে (ও ফরিয়াদী ব্যক্তিটি) + 28 
তাদের উভয়ের শক্রর ওপর হাত উঠাতে চাইলো ৮ ০705 ০৯৬৮৭ 9 ১1) ০ তি 


(তখন এ ফরিয়াদী ব্যক্তিটি মনে করলো, মূসা বুঝি নিন 76, চি টিয়া 
তাকে মেরেই ফেলবে), তাই সে বললো, হে মূসা, ০১৪১1 ৮৮৪৯ ০0৮0৮৪19০9৯ 


1 জে ডিপ পা চিপ পাশা 8 প্রাপগিঠি পা 


তুমি কি আজ আমাকে সেভাবেই হত্যা করতে চাও, 018০49436০5 ৫ তো 
যেভাবে কাল তুমি এক ব্যক্তিকে হত্যা করেছো, তুমি 
তো দেখছি_ যমীনে দারুণ স্বেচ্ছাচারী হতে চলেছো, ৩৯১৬ ৬19০ 955০1 ৫৯১ 


তুমি কি শান্তি স্থাপনকারী হতে চাও না! রী 
৪০৪৯4 55058 01 64389 























২০. (এর কিছুক্ষণ পরই) এক ব্যক্তি নগরীর (আরেক) ৭1. 1৮ +৫% পচ এ দিত ৩৯৮ 
ান্ত থেকে দৌড়ে এসে বললো, হে মুসা (আমি এ ০1, ০ হঞিওপ। ৮৪০০১ ৪৯ 
মাত্র শুনে এলাম), ফেরাউনের দরবারীরা তোমাকে 





8১০০ পাতা পর্দিাটি। ও 


হত্যা করার ব্যাপারে পরামর্শ করছে, অতএব তুমি 5 5952৮6১া ৩1০০১৭ 


এক্ষুণি (এই শহর থেকে) বের হয়ে যাও, অবশ্যই 485 2 
আমি তোমার একজন শুভাকাংখী (বন্ধু)! ৪০৯২ ০1081 58৫ 











পা পট পা পা পা পা 


২১. অতপর সে ভীত আতংকিত অবস্থায় নগরী & তপ্ত পু 
থেকে বের হয়ে গেলো এবং (যেতে যেতে) বললো, ০৮১ 36১০৮ 3555:56০53 


হে রব, তুমি আমাকে যালেম জাতি (-র হাত) থেকে , 
নি ্ $০21801 [5ী। ০2:৯৩ 





২২. মিসর ছেড়ে) যখন সে মাদইয়ান অভিমুখে যাত্রা ' এ 
করলো তখন বললো, আমি আশা করি আমার রব ৮৮ ০506 ০5829132250 


আমাকে সঠিক পথ দেখাবেন। 925411925 (8১ 0০; 














২৩. অবশেষে) যখন সে মাদইয়ানের (একটি) কু? ৯7৮ ৮০৩ তক পল আর 
পানির কেপের) কাছে পৌছলো, তখন সে দেখলো ৮5 0890805 ৪5299 19ি 
তার পাশে অনেক মানুষ, (নিজ নিজ পশুদের) পানি এ .৯- ৯ ₹৮৮৮) ত ৯৪৯০ ্ 
পান করা এবং তাদের অদূরে সে দু'জন রমগীকে 2১9১ ৩ ০৯৪9১০১৯৪৩৮ | ০ 
(দেখতে) পেলো, যারা (নিজ নিজ পশুদের) আগলে 5 পর বির 
রাখছে, সে (তাদের) জিজ্ঞেস করলো, তোমাদের কি 7৮৫26515001$59১965 ৬ষ্টািন 
হলো (তোমরা পশুদের পানি খাওয়াচ্ছো না যে)?,.. জেড. 785. ক ৪৭ 

তারা বললো, আমরা (পশুদের) পানি খাওয়াতে *- 521135০2 ৩৯ ০৪০৩% হও 
পারবো না, যতোক্ষণ না রাখালদের (এখান থেকে) শর 
সরিয়ে না নেয়া হবে। আমাদের পিতা একজন বৃদ্ধ ১০2৫ &০৪ (95 
মানুষ (তাই আমরাই পশুদের নিয়ে এসেছি)। 

















২৪. (একথা শুনে) সে এদের (পশুগ্তলোকে) পানি ৫ পপ ৪:79 ,৮-০০ 
খাইয়ে দিলো, তারপর সে (গাছের) ছায়ার দিকে 06698 ৫ 26০০৯ 
গেলো এবং আল্লাহকে) বললো, হে আমার রব, *? 

নি তুমি যে সার) 2৮৫ ০৫1০০1501৮2] ৮812) 
আমার ওপর নাযিল করবে, আমি একান্তভাবে তারই ৪১ 
মুখাপেক্ষী হয়ে থাকবো । রি 


পারা ২০ আম্মান খালাকা % ৪8৪৯ ৬////.21001817808016171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সূরা আল কাছাছ 


এই নো অহা লো ০০410 ০১৮০০৬০ 2০ 
জকি আমালের পলো) পানি 5 3৯53 ৩52380৩1০06 
বিলে ভার জনয নি তোমাক 22০65505151512850 
আব ০5 ১০৪৮৩৩৩০০৪ 
কোনো করো লা। চুরি যালেমদের কাছ থেকে ও 051801 [5811 ০ 























২৬. সে দুই (েমণীর) একজন তার (পিতাকে) অ।.০+ 17:71 তি ৩180 ৭ বা? 
বললো, হে আমার) পিতা, একে বরংতুমি (তোমার) হি ০০৪ 0৮৪০1 ৮ 
কাজে নিয়োগ করো, কেননা তোমার মজুর হিসেবে নত 
সে (ব্যক্তিই) উত্তম হবে, যে (শারীরিক দিক থেকে) ও প। এ০৪। ০5500 ৬52 
শক্তিশালী এবং (চরিত্রের দিক থেকে) বিশ্বস্ত । 














২৭. (এরপর রমণীদের) পিতা (তাকে) বললো, আমি  ₹*॥ 77277557512 
আমার এ দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে ৪০৯ ১০-1915821 52108 
দিতে চাই, (তবে তা হবে) এ কথার ওপর যে, মু ১৩1 আ পা্পাক 
তুমি আট বছর আমার কাজ করবে, যদি তুমি আট চে 03521901525 0০ 
বছরের জায়গায়) দশ বছর পুরো করতে চাও, তবে ₹5) বারি 

তা হবে একান্ত তোমার ব্যাপার, আমি তোমার ওপর 5০1১5 ০০৫ ০৪৯১ 


০০ ৯০০০ 2৩ 


কোনো কষ্ট (কর শর্ত) আরোপ করতে চাই না; ঞ+ রি র্ট 
আল্লাহ তায়ালা চাইলে তুমি আমাকে সদাচারী ব্যক্তি ০৪৩৯৮, 35৩1০৯2 টি 


হিসেবেই দেখতে পাবে । ০51] ০5401 25 ৩1 























২৮. সে বললো, আমার এবং আপনার মাঝে এ 1-দ, 1:72” 
যা নাত 41225 05৯8 44১05 
মেয়াদের যে কোনো একটি যদি আমি পূরণ করি, 486 ৮৪1 002 

তাহলে আমার ওপর কোনো বাড়াবাড়ি করা হবে 219, 19১০ টা ভন 
না (এ নিশ্চয়তাটুকু আমি চাই); আমাদের এ কথার ৭42,891 
ওপর আল্লাহ তায়ালাই (আমাদের) সাক্ষী। $ 45454580০৬1 











টিলার দি দাদি 25059450খী এ2/-১৪৮৫ 
হাল জনাব 0054952581 ৩৯ ৩০০০৪ 
আহ আমি ভু (এ) আনা আশ 01710044251 115801 4১৭ 
১৮ লি 2 20015 ১ চি 
































৩০. যখন সে আগ্তনের কাছে পৌছালো, তখন ) ন্ট 
উপত্যকার ডান পাশের পবিত্র ভূমিস্থিত একটি গাছ 5151164505 ৩ 22931৮-0প5 


থেকে (গায়বী) আওয়ায এলো, হে মুসা, আমিই হচ্ছি ৪৭। ৩০৫৫০] 28০0 & ০1 
০০০ উ৫শা। ০52 ০। ৮501 


পারা ২০ আম্মান খালাকা ৪৫০ ///4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সূরা আল কাছাছ 


৩১. (হে মৃসা,) তুমি তোমার হাতের লাঠিটি যমীনে ০০ ৮১০ 
নিক্ষেপ করো; যখন লে তাকে দেখলো, তা (জীবন্ত) (36১6 01) 002০ ডি 
সাপের মতোই ছুটাছু করছে, তখন সে উল্টো দিকে নী ৯০০1 & ৬১৮০ পতি ক 

ছুটতে লাগলো, পেছনের দিকে তাকিয়েও দেখলো ০৮9০৭, ৮91%১2৩৩৩ 
না (আল্লাহ তায়ালা বললেন); হে মুসা, তুমি এগিয়ে হা 

আল্লাহ তালে) ইহা যে ৩০১21 5201 ০১ 494০2 
(€ও বিশ্বস্ত মানুষ)-দেরই একজন । 

















৩২. তুমি তোমার হাত তোমার পকেটের ভেতরে 212৯ 7৮: € 2।++417%7 
রাখো (দেখবে), কোনো রকম অসুস্থতা ছাড়াই * 6১৯৩ এডল উ ৬৩৭ 4] 
তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসছে, ভয় (দূরীভূত) 125 41411 42219, তি 
করার জন্যে তোমার হাতের বাজু তোমার (বুকের) 1 5. ঠা 2৩2 
সাথে মিলিয়ে রাখো, এ হচ্ছে ফেরাউন ও তার 14) “০ 01258055251 
দলীয় প্রধানদের কাছে তোমার মালিকের পক্ষ থেকে 8) ০55, ৮ ১৩৩১০ ৩ 
(নবুওতের) দুটো প্রমাণ; তারা আসলেই ছিলো 251206-91-3359 ০524 
গুনাহগার জাতি । 




















৩৩. সে বললো, হে আমার রব, আমি (কিশোর বয়সে 
ভুলবশত) তাদের একজন মানুষকে হত্যা করেছি, 
তাই আমার ভয় হচ্ছে (প্রতিশোধ নিতে গিয়ে) তারা 
আমাকে মেরে ফেলবে! 











৩৪. আমার ভাই হারূন, সে আমার চাইতে ভালো করে (1) ৮৯৫৮০ ০৯০৪ 
কথা বলতে পারে, অতএব তুমি তাকে সাহায্যকারী 1৮০০ ০১9৯ 09১৯ ৩59 





হিসেবে আমার সাথে পাঠিয়ে দাও, যাতে করে সে * |, মি %4240ি ৪৮ ০৪ ৯৫4 
আমাকে সমর্থন করতে পারে, আমার ভয় হচ্ছে, (5521১0+০৮4 ১১০০০: 7৮১6 


জা রি গেলে) তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন 9958 রা ভিন 














৩৫. আল্লাহ তায়ালা বললেন হো), আমি তোমার ,17+4%2 21, ১0 নু 
ভাইকে দিয়ে তোমার হাত শক্তিশালী করবো এবং টি ৩ এ 


আমার আয়াতসমূহ দিয়ে আমি তোমাদের (এমন) ২8492৫17523  1:121 1০৫ 
শক্তি যোগাবো, অতপর তারা (আর) কখনো রত রিবন ভু গিরি ারেরা 
তোমাদের কাছে পৌছতে পারবে না, (পরিশেষে) ৪ ০০৯1৮০০1৬9৮ 
তোমরা এবং তোমাদের অনুসারীরাই বিজয়ী হবে । 


























৩৬. অতপর মুসা যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ ভি ভর্তা 
নিয়ে ওদের কাছে হাযির হলো, তখন তারা বললো, 29৩০ ০8৫2ণিভপঃ 
এ তো কতিপয় অলীক ইন্দ্রজাল ছাড়া আর কিছুই নয়, [০ টিবি ০১11৮ 
আমরা আমাদের পূর্ববর্তী বাবা-দাদাদের যমানায়ও রর নে 

তো এমন কিছু (ঘটতে) শুনিনি! ৪22১ ওটা 1০ 














৩৭. মূসা বললো, আমার রব ভালো করেই জানেন ৮1 ০7৮7 নি ৮৩ 
কে তীর কাছ থেকে সঠিক হেদায়াত নিয়ে এসেছে 2৮৯০০ পি 939 ৮55৭85 


1 ০7 


এবং (সেদিন) কার পরিণাম কি হবে? (তবে একথা 7195555213৮7০০3 


ঠিক,) যালেমরা কখনোই সফল হয় না। 
90518] 0328 201 ১0011 2 
পারা ২০ আম্মান খালাকা %৪৫১ ///4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮. সূরা আল কাছাছ 
৩৮. ফেরাউন বললো, হে আমার পারিষদরা, আমি *£1 ৮ *171ণ 

তো জানি না, আমি ছাড়া তোমাদের আরও কোনো 0525১) 6 35250 
মাবুদ আছে (অতপর সে তার প্রধানমন্ত্রী হামানকে ৮ ০০18 01 359 ০ ১1 ও 
বললো), 24 ০১০ ৬ 
করার জন্যে) মাটি আগুনে পোড়াও এবং (তা দিয়ে) কি 510১০ শু ০৯৫ ৬৭৮] 
আমার জন্যে একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যেন ৮ ও ০৮৫ 

আমি (তাতে উঠে) মুসার মাবুদদের খবর নিতে পারি, ৬০ 4--৮% (১19, (৮554 :এ1থ] 
আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি! নর 























৩৯. সে এবং তার বাহিনীর লোকেরা অন্যায়ভাবেই *£ 2 
(আল্লাহর) যমীনে অহংকার করলো, ওরা ধরে টি 6381 5৬ ৪5৫০৯25 টা পাও 


বহর কলা সম লা ফির 5০১১৯ জা ৯528 








৪০. অতপর আমি তাকে এবং তার গোটা বাহিনীকে হ বত 
পাকড়াও করলাম, এরপর তাদের আমি সমুদ্রে নিক্ষেপ পরপা ৬১০ 9৯9 4০৯৩ 


করলাম, অতএব (হে নবী), তুমি দেখো, (বিদ্বোহ 252 00 ০৪2%50 
করলে) যালেমদের কি ভয়াবহ পরিণাম হয়! ৪০21 9 ১১ 














5 0.০ ০21 5১ পা পা 


৪১. আমি ওদের (এমন সব লোকদের) নেতা (6*:2হ₹ 
বানিয়েছি যারা (তোদের জাহান্নামের) আগুনের দিকে [49 ০01 19508 তা ০৪4০৯9 


ডাকবে, কেয়ামতের দিন তাদের (কোনো রকম) তা ৪১০৩৯ পা তা 
সাহায্য করা হবে না। ও) ০9১০-৪ এ এল] 














৪২. দুনিয়ায় আমি তাদের পেছনে আমার লানত 72৫৫, দপুন্া 12 বক 
লাগিয়ে রেখেছি, কেয়ামতের দিনও তারা নিতান্ত 69:55851 0৩] ৯৬০ & পাঠ 


ঘৃণিত লোকদের মধ্যে শামিল হবে। ৪ ৬৯৪৪৮] ০৫ ৮৯ 2৪11 র 








৪৩. আগের বহু মানবগোষ্ঠীকে (বিদ্রোহী আচরণের 17 ৯৮৪ টানা 
জন্যে) ধ্বংস করার পর আমি মুসাকে তোওরাত) ৮ ১৯৪ ০০ নিযে ০549 
কিতাব দান করেছি, এ কিতাব ছিলো মানুষদের ৮৯2৭ 191%7 
জন্যে জ্ঞান ও তত্ত্কথার সমাহার, (সর্বোপরি) এ ১70 7955 ৫9৬1 0981 111 
(কিতাব ছিলো) তাদের জন্যে হেদায়াত ও রহমত, রগ চারি 
আশা করা গিয়েছিলো, তারা (এ থেকে) শিক্ষা গ্রহণ 9৩১৮৩ (৯39 ০৩১৪ 


করবে। 

















88. (হে নবী,) মুসাকে যখন আমি (নবুওতের) বিধান 112৯4%4 নিত 
দিয়েছিলাম, তখন (ত্র পাহাড়ের) পশ্চিম পাশে (সে 1 ৬০১১1 1258] 5 ০) ৬৫০9 
বিশেষ স্থানটিতে) তুমি (উপস্থিত) ছিলে না, না তুমি ৫) টির লে পপ 

এ ঘটনার (প্রত্যক্ষদরশীদের) দলে শামিল ছিলে! 8839511০5০০ ০9341 ০5 











৪৫. কিন্তু (তোরপর) আমি (এই দুনিয়ায়) আরো ৮ ৯1152122141 দা 
অনেক মানবগোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম, অতপর -৮৪৮০ 096251958150671449 


ঙ্প পা ০ট পাপা ০০০৪ 


তাদের ওপরও বহু যুগ অতিবাহিত হয়ে গেছে, তুমি 7? 4 16৭14 ক 

তো মাদইয়ানবাসীদের মাঝেও উপস্থিত ছিলে না যে, ০৪১-০৬১ ররর 

তুমি তাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে পড়ে 1:217-01551251-8৮121ঠ5 

শোনাবে, কিন্তু আমিই ছিলাম রসূল গ্রেরণকারী । পনি 
৪০০১, 


পারা ২০ আম্মান খালাকা চি ৪৫২ ///4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সূরা আল কাছাছ 


৮৯ ০টি পা 


নি 45545 
টু 25052 ৩৮০১০ 
উন ক বক রি সামার ৯ 145০23৯০৩৫৯ 
জানি নদ বা সতর্ককারী 95862 




















৪৭. এমন যেন না হয় যে, ওদের কৃতকর্মের জন্যে /৬৮ ০৮৩ 19৩৯ 90 ৯০০৮৯ ৩9& ট্রি 
ওদের ওপর কোনো বিপর্যয় এসে পড়বে এবং (তখন) ০০০০৪ ৮ একি পি ০1 ১919 


৯০৫ পাতা 8৯১৯ 9 £ £৯ 


তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদের কাছে 224 ০ 
কোনো রসূল পাঠালে না কেন? রসূল পাঠালে আমরা ০2357 2 


তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম এবং আমরা ০ এ ১১ চিত) 
ঈমানদারদের দলে শামিল হয়ে যেতাম। রি নি (8 নিও 








পানি 2:5৮ 


৪৬১৪০] 








সত বন) এলো তখন তারা বিতে লাগলো, এ 21151610935 ৩2 $21 225৮৫ 
০ 8 চা টে ও 920০ 
৪১8 হা ৩১৯ ] টে 5 0০5 এ ০ ৬০৪ পেগ ও 
উট হেমা (একটি আরেক ক. 09584369101 269 3315988 

















৪৯. (হে নবী,) তুমি (এদের) বলো, যদি (উভয়টাই ৫ এ] 

টিক 1 ৬০০০ রা ডে 
সত্যবাদী হও, তাহলে আল্লাহ তায়ালার কাছ থেকে “ 222 £ ২ পা ২ তিন 
অন্য কোনো কিতাব নিয়ে এসো, যা এ দু'টোর ৩1 ৰ এনে 
তুলনায় ভালো হবে, তোহলে) আমিও তার অনুসরণ ৪02৪০০ 














করবো । 
পাঠিত ডে ডি পা 


৫০. যদি এরা তোমার এ কথার কোনো জবাব না 1751”+11? 

15811 [৪ 
দেয়, তাহলে জেনে রেখো, এরা (আসলে) নিজেদের রর 19" 7০৮. 
খেয়াল খুশীর অনুসরণ করেই (এসব বলে); তার বিড নিন টিন 27 
চাইতে বেশী গোমরাহ ব্যক্তি আর কে আছে যে আল্লাহ ৬ ডি পয িডিরেদি 
তায়ালার পক্ষ থেকে কোনো হেদায়াত (পাওয়া) ছাড়া 91৩151০2০১5282৯ 2 
কেবল নিজের খেয়াল খুশী মতোই চলে; আল্লাহ 
তায়ালা কখনো যালেম জাতিকে পথ দেখান না। $ ০6) (িহী। ১৪ 




















৫১. আমি ত্রমাগত (কোরআনের এ) কথা তাদের "০৭৭ পপ 
জন্যে পাঠিয়েছি, আশা করা গিয়েছিলো, তারা (এর -” ৫5811৮81 রে - 


থেকে) শিক্ষা গ্রহণ করবে। 9১৫০৪ 








৫২. এর আগে আমি যাদের আমার কিতাব দান ১৫5০10০25০৪ 
করেছিলাম (তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎসু ছিলো) 43 2১৮১418০০41 কা দেও 
তারা এর ওপর ঈমান এনেছে। 804 


পারা ২০ আম্মান খালাকা ৪৫৩ ///4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সুরা আল কাছাছ 


৫৩. যখন তাদের সামনে এ কিতাব তেলাওয়াত করা এ রাড 
হয় তখন তারা বলে, আমরা এর ওপর ঈমান এনেছি, 82811580196 45481 5 
(কেননা), এটাই সত্য, এটা আমাদের মালিকের পর ॥ 
কাছ থেকেই এসেছে, আমরা এর আগেও (আল্লাহর ও ৩০০০ এ ০০ 21421012995 
কিতাব) মানতাম। 








৫৪. এরাই হচ্ছে সেসব লোক যাদের ছ্বৌনের পথে) আও ৯ ০ ৪০৮2৯ রর 

ধৈর্য ধারণের জন্যে দু'বার পুরস্কৃত করা হবে, তারা [০2৬ ৮০৫১২০১৯০১৫ ০ 
তাদের ভালো (কাজ) দ্বারা মন্দ (কাজ) দূর করে, ৮ কুপএআ পাজি পা উপল ৯ এপাশ 
আমি তাদের যে রেষেক দিয়েছি তারা তা থেকে 9 121477012 
(আমার পথে) ব্যয় করে । 9 0584 ৯১০১ -০ 487) 











৫৫. এরা যখন কোনো বাজে কথা শুনে তখন তা ।*4৫+22।"2-পাত 
ঃ 
পরিহার করে চলে এবং (ওদের) বলে, আমাদের 191 54০19০94111941 99 


(কাজের) দায়িত আমাদের, আর তোমাদের (কাজের) 1০০ 1211-211 
দায়িত্ব তোমাদের, টি নেনে 
জাহেলদের (সাথে বিতর্ক) চাই না! ৪ ০21 5৭ টি 











৫৬. যাকে তুমি ভালোবাসো তাকে (এ ভালোবাসার » ৫17 ” ৯+৯1 ৮৫ 
কারণেই) তুমি হেদায়াত করতে পারবে না, তবে ৬479 ৮৯০ ৩০০%এ2 








হ্যা, আল্লাহ তায়ালা যাকে চান তাকে অবশ্যই তিনি « "7 ০০ ০ বির 
হেদায়াত দান করেন, তিনি ভালো করেই ইতিনি --217252848 ৩০৫৪০-৮৪ 401 


কারা এ হেদায়াতের অনুসারী হেবে)। ফি ৮৮৪ 











৫৭. (হে নবী,) এরা বলে, যদি আমরা তোমার সাথে ৯২ 272 ঢ্ 
(মিলে) হেরে গখে চলি তাহলে বিলে ১5০০৩০253০0, 
আমাদের এ থেকে ত ডউয়ে দেয়া হবে; তু 1 কপার 2০ (8 881৮258.:৮:. 

বলো,) আমি কি তাদের (বসবাসের) জন্যে শান্তি 75০৮ ১৯৮৯ ৫০১ পাঠা, 531০5 


ও নিরাপত্তার শহরে জায়গা করে দেইনি? যেখানে ১)? 881 না 
তাদের রেষেকের জন্যে আমার কাছ থেকে সব ৬2 42 02 উট পে 
ধরনের ফলমূল আসে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই 8055 ১5 5৫19901 
(শোকর করতে) জানে না। রিড 

















৫৮. আমি এমন অসংখ্য জনপদ নিমল করে 12275 ৯ প 5৫ 
দিয়েছি, যার অধিবাসীদের তাদের অর্থনৈতিক সমৃদ্ধি 2 


মদমত্ত করে রেখেছি (অথচ) এ হচ্ছে তাদের * ৮1৯০০ ৮৯-99-9০০1 ৩ রশ রি 
ঘরবাড়ীগুলো (আর এ হচ্ছে তার ধ্বংসাবশেষ), এদের ০৯৭ ৩৩ ৯ ০১ 
রত বাত ১৯ 5 
কিছুর) মালিক হলাম । 








৫৯. (হে নবী,) তোমার রব কোনো জনপদকেই &” ০৮ ৮1517৮ 
ধ্বংস করেন না, যতোক্ষণ না সে জনপদের) (5 ০৪১8] 1৮ ০) ০৮/৮০৪ 


কেন্দ্স্থলে তিনি কোনো নবী না পাঠান, যে তাদের "++: ৬*০717৮% 
কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, সা পিঠ 39৮0 51 ৩ ০৬ 


জনপদসমূহকে কখনো বরবাদ করি না, যতোক্ষণ না (94 1৯ [22122512%8 
সেখানকার অধিবাসীরা যালেম (হিসেবে পরিগণিত) 1 1০১8) ৃ হর ০ 


হয়ে যায়। 9০১০৯ 


পারা ২০ আম্মান খালাকা ৪8৫৪ ///4.21001817802809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সুরা আল কাছাছ 


৬০. তোমাদের যা দেয়া হয়েছে তা কেবল এ (অস্থায়ী) ১ নিয়া রাতে 4 পৃ শিবা রশ 
পার্থিব জীবনের ভোগবিলাস ও তার শোভাসামগ্রী ও জি ০৪ ০৫-৯ 217 
মাত্র, মেনে রাখবে) যা কিছু আল্লাহ তায়ালার কাছে * 41 6:12 27051 
আছে তা (এর চাইতে) অনেক উৎকৃষ্ট এবং স্থায়ী, সম রি রা ৫ 185 


তোমরা কি বুঝতে পারো না? $ 0585১, ঞ্ো9 

















৬১. যাকে আমি (জানাতের) উত্তম প্রতিশ্রতি দিয়ে ; পশু এপ পাতা | পঠিত ০91 ৯ পা ৯ পশুর 
রেখেছি এবং যে ব্যক্তি (কেয়ামতের দিন) তা পেয়েও এ) (৯1৬০94০০9০৪ 
যাবে, সে ব্যক্তি কি করে তার মতো হবে যাকে আমি এ (299 ) 22222 
পার্থিব জীবনের কিছু ভোগসম্তার দিয়ে রেখেছি, অতপর -* « ও ৮ র্ 


যে ব্যক্তি তাদের মধ্যে গণ্য হবে যাদের কেয়ামতের দিন ১০৯৯] এক] 
(হিসাবের জন্যে) আমার সম্মুখে তলব করা হবে। ৪ রি সি 




















৬২, সেদিন আল্লাহ তায়ালা তাদের ডাক দেবেন * রং পাটির 9৯০০৩ 8 
এবং বলবেন, আজ কোথায় আমার (সেসব) শরীক, ০৪ 98 ০9855 ০৫5১ [949 
যাদের তোমরা (আমার সার্বভৌমতে অংশীদার) মনে ৮৯০৯৫ ৯৩৮৫ ০৯ দু 











05439255520 95 
৩০০0 




















৬৪. অতপর (মোশরেকদের) বলা হবে, ডাকো আজ »* 2৭ পপ পু নি 9৩ পিন 
তোমাদের শরীকদের, তারপর তারা তাদের ডাকবে, ০৮5505৮৫927 |5০106৯59 


কি তারা তাদের ডাকের কোনো জবাবই দিতে ০০ রা পা ৬ ০9৩ শা ডি পা ডি পা 
পারবে না হজের টা নিজের চোখেই € 21621119055] | ৯4৮5 
নিজেদের) আযাব দেখতে পাবে, কতো ভালো হতো ০৮৮৮ 8৮217 * এরর দা 

টা প্র 09359 1901৫০০১191 














৬৫. সেদিন আল্লাহ তায়ালা (পুনরায়) তাদের ডাক ০ ০*+ 
দেবেন এবং বলবেন, (আমার) নবীদের তোমরা কি +৮৯ি 
জবাব দিয়েছিলে? 





৬৬. সেদিন তাদের মনের) ওপর (থেকে) সব 82 25522 
বিষয়ই হারিয়ে যাবে, তারা একে অপরের কাছে টি 5598 ৮811০ ১ 


কোনো কথা জিজ্ঞেস করবে না। 














৬৭. তবে যে ব্যক্তি তাওবা করেছে এবং ঈমান ও 105 
এনেছে, নেক আমল করেছে তোর কথা আলাদা), 
আশা করা যায় সে মুক্তিপ্রাপ্তদের দলে শামিল হবে! 














৬৮. (হে নবী,) তোমার রব যা চান তাই তিনি পয়দা 
করেন এবং যা তিনি পছন্দ করেন (তাই তিনি জারি করেন, 
পারা ২০ আম্মান খালাকা 8৫৫ ///4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সূরা আল কাছাছ 


টিপি পা পাট পা 


এ ব্যাপারে) তাদের কারোই কোনো ক্ষমতা নেই, | & 
আল্লাহ তায়ালা মহান, ওদের শেরেক থেকে তিনি ৬০940 ৩৪০ সা ০ ০৫ 


রি ৮৯ ৮0 /৯-০ ৭ 
অনেক উর্ধ্বে । র্‌ 28112. 


ও 0958৭ ০০ 











পা শটি প্র ডি পা শা তিতা 


৬৯. তোমার রব জানেন, যা কিছু এদের অন্তর গোপন 17 ” ৮5১ 2০ 
করে এবং যা কিছু এরা প্রকাশ করে । [29৮৯১9০০৫12 ৮5 512)9 





পা /৯ পি ও ৮৯টি 


৪) ০৪ 








১:০০ ৯০ পা তা বা পি ০:৮০ 
নদ লে সী ভান জানিয়ে & 6০41 25481911815 


(যেমন) এবং আখেরাতেও (তেমনি), আইন ওবিধান 4 1197241 £15,855819 4541 
তার জন্যেই, তোমাদের তার কাছেই ফিরে যেতে ” ” + ০9৮ ক 
হবে। ১9৯৯১ 











৮ (হে নবী,) তুমি এদের বলো, তোমরা কি পু, ০79৩ ০৫১) পা 8 9১০০৯ পাপা 

কখনো ভেবে দেখেছো, যদি আল্লাহ তায়ালা রাতকে | ৮6501 055 91-8520 8 
তোমাদের ওপর কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করে 4। ০? ? ৮৮৯৮ 
দেন তাহলে আল্লাহ তায়ালা ছাড়া এমন কোন মাবুদ 17০6 41০০ এ [8 সা 


আছে যে তোমাদের একটুখানি আলো এনে দিতে পি এ 
পারবে; তোরপরও) তোমরা কি কর্ণপাত করবে না? ৩০১৯০ 9, কপ এ 




















৭২. তুমি বলো, তোমরা কখনো একথা কি ভেবে 7175] 22” 4 ৪2 
দেখেছো, আল্লাহ তায়ালা যদি দিনকে (রোষ) 32843596212 


রা কতা তা 


কেয়ামত পর্যন্ত স্থায়ী করে) তোমাদের ওপর বসিয়ে এ 2181] 

দেন, তাহলে (বলো) আল্লাহ তায়ালা ছাড়া আর কোন্‌ ১৯১4 1 ০৮০ 11 411৩-১- 
মাবুদ আছে যে তোমাদের (জন্যে) রাত এনে দিতে এ. 4250 রর 7 এ।| 
পারবে, যেখানে তোমরা এতোটুকু বিশ্রাম নেবে, 5 গুপ্ত এ ্ 
তোমরা কি (আল্লাহ তায়ালার এ নেয়ামত) দেখতে ৪০9১০ 
পাও নাঃ রর 




















৭৩. এটা তো তারই রহমত, তিনি তোমাদের জন্যে 211 11 লি টে 
4০০৯ 
রাত ও দিন বানিয়েছেন, যাতে করে তোমরা (রাতে) যি রঃ ১১৩৫৪ 


আরাম করতে পারো এবং (দিনের বেলায়) তার 4125 ০5215855519 81:2৮ 
(জৌবিকার) অনুগ্ধহ সন্ধান করতে পারো, আশা করা '” নি তেত্চান্রা রাত 
যায় তোমরা তার শোকর আদায় করবে! ও ০১9১৯০৪৮৪৮9 























৭৪. সেদিন আল্লাহ তায়ালা (আবার) তাদের ডাক ৮ কি র্ ০১০০৮ ৯৯ রঃ নিশা 
দেবেন এবং বলবেন, কোথায় (আজ) আমার ৮98১2 ০1 ০195৭৯৮৪৭১0 (39 
সেসব শরীক, যাদের তোমরা (আমার সার্বভৌমতে) প ৪৪ ৯ 2দ ৯ 

অংশীদার মনে করতে! ৪০১০256৮2 চেণী। 

















৭৫. সেদিন আমি প্রত্যেক জাতির মাঝ থেকে এক 12171121৮৮৫ 45742 2122 
একজন সাক্ষী বের করে আনবো, অতপর আমি | 905143810৯5 2০1 ৩ ০2155 
(তোদের) বলবো, তোমরা (আজ তোমাদের পক্ষে) দ€+ & এট 2775০ 
দলীল প্রমাণ হাযির করো, (সেদিন) ওরা সবাই ০5948 / ১41 ০ 19৮1১৮৫০০১১ 
বুঝতে পারবে, (সত্য) একমাত্র আল্লাহ তায়ালার পা ৪১ পাটিপ ২2১৪৭ ও ৯০৪৮ 
জন্যেই নির্ধারিত, তারা (আল্লাহ তায়ালা সম্পর্কে) 9১৯4 1930 ৮০০০০ 
যেসব কথা উদ্ভাবন করতো তা নিমিষেই তাদের কাছ 

থেকে হারিয়ে যাবে। 


পারা ২০ আম্মান খালাকা ৪৫৬ ///%4.21001817802809171017001-019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সূরা আল কাছাছ 


৭৬. নিসন্দেহে কারূন ছিলো মুসার জাতির লোক, , $৮%, ৮215”. 012 0215 এ 

(কিন্তু তা সত্তেও) সে তাদের ওপর ভারী যুলুম ৯ ৬ পরতো [98৬2 ০94 ০1 
করেছিলো, (অথচ) আমি তাকে (এতো) বিশাল 12. ঃ টু ডি পিতা ঠা রি 
পরিমাণ ধনভান্ভার দান করেছিলাম যে, তার (ভা ৬ র টা ডি ডি 

ভারের) চাবিগুলো (বহন করা) একদল শক্তিশালী ও 8] ৫! 2০151 

লোকের পক্ষেও ছিলো কষ্টসাধ্য ব্যাপার, তার জাতির রে এরা রর 

লোকেরা তাকে বললো, (ধন সম্পদ নিয়ে) দন্ত (951085825521058 
করো না, নিসন্দেহে আল্লাহ তায়ালা দান্তিকদের পছন্দ লক এটি প্র ৩ 
করেন না। ৪৩৯১১] 























৭৭. যা কিছু সম্পদ আল্লাহ তায়ালা তোমাকে $₹ 191 5 04) 51 11155) ১৯৭ 
দিয়েছেন, তা দিয়ে তুমি পরকালের কল্যাণ তালাশ 8১1)1১11 441 4০ (৮৪ &:19 
করো এবং দুনিয়া থেকে সম্পদের যে (আসল) অংশ * *115 রা 
তোমার (পরকালে নিয়ে যাওয়ার জন্যে রয়েছে) তা ০০৯9৮০০ ০৫৩০৮০০০০৪2 


৭০০159514০০ 
তুমিও তেমনি (তার পথে তা ব্যয় করে তার বান্দাদের 
ওপর) দয়া করো, সেম্পদের বাহাদুরী দিয়ে) যমীনে 


4, 











টি ১০ ও ০ পাপ ও 1১৮ 
৪০০০০] ৮৯5১ এ ০1৮০৯১১। 





৭৮, কোরূন একথা শুনে) বললো, এ (বিশাল) ধন , * ৯. 7. 17০2৯৭175 যু 
সম্পদ আমার জ্ঞান (ও যোগ্যতা)-বলেই আমাকে উর 2 4559110৮019 
দেয়া হয়েছে; কিন্তু এ (মূর্খ) লোকটা কি জানতো 4178 ০ পি [তা দা চর রেড নত 
না, আল্লাহ তায়ালা তার আগে বহু মানবগোষ্ঠীকে ৮”, টা রে রে লা 
ধ্বংস করে দিয়েছেন, যারা শক্তি সামর্থে তার চাইতে ১£ টি 245 0195 ৫০০9 | ০০ 
নাতি রা এ নে 
(তার তুলনায়) ছিলো অনেক বেশী; (কেয়ামতের ০৪95 ৪1-8৮8 ১০, 86০ 
দিন) অপরাধীদের তাদের অপরাধ (-জনিত অজুহাত) রিটা 

সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। ও 0১:১৯ 





























৭৯. অতপর (একদিন) সে তার লোকদের সামনে রন 
(নিজের শান শওকতের প্রদর্শনী করার জন্যে) এেটী। 06-50 &8:5৩ ৫55৪ 


জীকজমকের সাথে বের হলো; (মানুষদের মাঝে) (21.,+1317%9 2৮1 চিক রদ 
যারা পার্থিব জীবনের (ভোগবিলাস) কামনা করতো ১118১০-1 ০2৩৯2৭ 
তখন তারা বললো, আহা! (কতো ভালো হতো) | 5 $1231,95 টি 4501115 
কারনকে যা দেয়া হয়েছে তা যদি আমাদেরও ৮+ 35522 রঃ 
থাকতো, আসলেই সে একজন মহাভাগ্যবান ব্যক্তি! ৫9৮4০ 











৮০. (অপরদিকে) যাদের (আল্লাহ তায়ালার পক্ষ * 27*৮৮+ টা 
ক জান দ্যা তি তারা বললো, ধিক 275০1511589 ৬1 055 


পা পার্পা ৯ পু গু ৯৩ ৫) 


তোমাদের (সম্পদের) ওপর, (বস্তুত) যারা (আন্মাহ 
তায়ালার ওপর) ঈমান আনে এবং নেক কাজ করে, ০৯৮০ ০৩০৪ ০৭ ১ 2 সা 


তাদের জন্যে আল্লাহ তায়ালার দেয়া পুরস্কারই শ্রেষ্ঠ, 255 








আর তা শুধু ধৈর্যশীলরাই পেতে পারে । 


৮১. পরিশেষে আমি তার (এশ্বর্ষে ভরা) প্রাসাদসহ ১ 1 
তাকে যমীনে গেড়ে  দিলাম। ০৯১১1512915 


পারা ২০ আম্মান খালাকা +৪৫৭ ///%4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সূরা আল কাছাছ 


তখন এমন কোনো দলই (সেখানে মজুদ) ছিলো না, ১:০৮ 265288 আ৩ 1 
যারা আল্লাহ তায়ালার (গযবের) মোকাবেলায় তাকে 59 তিনি ৬1 সঃ 


সাহায্য করতে পারলো, না সে নিজে নিজেকে (গযব ৪02১2৫ 05065548 
থেকে) রক্ষা করতে পারলো! 











৮২. মাত্র গতকাল (সন্ধ্যা) পর্যন্ত যারা তার 28552 টিকতে 
জায়গায় পৌছার কামনা পোষণ করছিলো, তারা ০৮9 2 19০ ০81 ₹ঠি 


রা ৩৪ ৯০৮9 ঠা পু ও ্ত ঠা পা 8১০০ ০১০৩ 


আজ সকাল বেলায়ই বলতে লাগলো, (আসলে) “” 
আল্লাহ তায়ালা তার বান্দাদের মাঝে যাকে চান ৩ ৩১ ৩ সি ৩১2 
(তার জন্যে) রেষেক বাড়িয়ে দেন, আর যাকে ০ 11৬2515 ৪405. রি 
চান (তার জন্যে) তা সংকীর্ণ করে দেন, যদি ৬-০১/9215 প্র দিযে ৰা 
আল্লাহ তায়ালা আমাদের ওপর অনুগ্রহ না করতেন, 014! 4)10859 ১ ০৪) (০481 
তবে আমাদেরও তিনি (আজ) যমীনের ভেতর টাকা 
পুঁতে দিতেন; হায় দূর্ভোগ! (নেয়ামতের প্রতি) 99১৪1 

অকৃতজ্ঞরা কখনোই সফলকাম হয় না। | 
































৮৩. এটা হচ্ছে আখেরাতের চির শান্তির) ঘর, ডু, 55 ৩০ 
আমি এটা তাদের জন্য নির্ধারিত করে রেখেছি যারা ০৪৪০ ০৫855810101 05 


দুনিয়ায় (কোনো রকম) প্রাধান্য (বিস্তার করতে) চায় , ঠনন্রিনি 
না- না তারা মীনে) কোনো রকম বিপর্যর সৃষ্টি 195১5 ৯১৬ 155 0538)1% 
করতে চায়, শুভ পরিণাম তো (এই) আল্লাহভীরু পা ৪, এয 1521, 








৮৪. যে ব্যক্তিই নেকী নিয়ে হাযির হবে, তাকে তার *₹+ 1784 5৪ পা 5 ৮ 
(পাওনার) চাইতে বেশী পুরস্কার দেয়া হবে, আর যে ০০9০52১8462 ৪৩০ 


ব্যক্তি কোনো মন্দ কাজ নিয়ে আসবে (সে যেন জেনে | ০ ে বিলে 1592 
রাখে), যারাই মন্দ কাজ করেছে তাদের কেবল সেটুকু ৃ ০২০ ঠক প রি 


পরা &ি শ্ঠিপাঠচিপা  /৯ টি ৬ 


পরিমাণ শাস্তিই দেয়া হবে, যে পরিমাণ (মন্দ নিয়ে ০9181991401 এ ১৪| 
তারা) হাযির হবে। ্ 











৮৫. অবশ্যই আল্লাহ তায়ালা এ কোরআনকে ৮5০ দবতা 

তোমার ওপর নাধিল করেছেন, তিনি অবশ্যই ৩৮05) এএ2০১৪৬৩। 0 
তোমাকে তোমার (কাংখিত) গন্তব্যে ফিরিয়ে নিয়ে ৮5৮৮৪ রব নি এ ণ 

যাবেন; তুমি তোদের) বলো, আমার রব এটা ভালো ৪৮:৮০ ১৮৫ 
করেই জানেন, কে তার কাছ থেকে হেদায়াত নিয়ে 1৮375 দত? না 
এসেছে আর কে সুস্পষ্ট গোমরাহীতে (নিমজ্জিত) 9৬৮615 8525 ৩20 
রয়েছে। 

















৮৬. €হে নবী,) তুমি (তো কখনো) এ আশা করোনি ৯৫ ১ ৪ 
যে, তোমার ওপর কোনো কিতাব নাধিল হবে, (হা, এ 15812 ০ 1১১৫ ৬০059 
এটা ছিলো) তোমার মালিকের একান্ত মেহেরবানী ৪*£% 4৫ 2৮৮৩ 

(যে, তিনি তোমাকে কিতাব দান করেছেন), সুতরাং ৬১৪ ১১ ১) রি 2৮) ্। 1441 


তুমি কখনো (সত্য প্রত্যাখ্যানকারী) যালেমদের ৮24 )৮৯7 


পক্ষ নেবে না। €০৪১8512178 




















৮৭. এমন যেন কখনো না হয় যে, তোমার ওপর 2) 7” & 1 রুজু নাত 
আল্লাহ তায়ালার আয়াতসমূহ নাযিল হবার পর তারা 1 02241 ৪1৮2 এ ৩৫ 


তোমাকে (এর অনুসরণ থেকে) বিরত রাখবে, তুমি 1477] 2১125111741 
মানুষদের তোমার মালিকের দিকে আহ্বান করো 2১1১5৯৮৮77০ 


পারা ২০ আম্মান খালাকা ৯৪৫৮ ///4.21001817802809171017001-019 











০8] ৩৮ 11105 ৭২)২১/1২৯৬- 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সুরা আল আনকারুত 
এবং তুমি কখনো মোশরেকদের অন্তর্ভূক্ত হবে না। 


০৭ ০৮ -০০  পার্পা 


উ অল১৬া ০৩ ০9৫5 85 








310114521151120 28589 


রা 


৮৮. তুমি কখনো আল্লাহ তায়ালার সাথে অন্য কোনো 

মাবুদকে ডেকো না, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ 

নেই। তার মহান সত্তা ছাড়া (এখানে) প্রতিটি বনতুই 21,222281 41105850272 
হা 4৪911 5715 ২৪ 

ংসশীল; যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যেই এবং ডি 2 ০৯০০ 5 











পা ৯০টি 2১59 উপর পা ০9 ১০০টি 


তোমাদের সবাইকে তীর কাছেই ফিরে যেতে হবে । ও ৩০০৯১) এশা19-৮41 








১. আলিফ লা-ম মী-ম, 








২. মানুষরা কি মনে করে নিয়েছে যে, আমরা ঈমান 15425 * 1857৮ ৮4 এ 51) ৮ প্র 
এনেছি (এটুকু) বলার কারণেই তাদের ছেড়ে দেয়া 19197 ০ 195১৭ ০1০৮০] স্পা 
হবে এবং (ঈমানের দাবীতে) তাদের (কোনো রকম) পা ৯৪৮০৪ ২ ৯৩ ০1 
পরীক্ষা করা হবে না। 99০৭১ -৮১9৮০1 














৩. আমি তো সেসব লোকদেরও পরীক্ষা করেছি যারা 44) ০++7* 1৮4 5 ৩৯ দু জে এ 
এদের আগে (এভাবেই ঈমানের দাবী করে) ছিলো, 441 ৬৯০১-৮:৯ ৩০ ৩৭১10559419 


আয জের তে সাবা. 9৩১৭1 অপফা18৩০ 91 
(আবার ঈমানের) মিথ্যা দাবীদারদেরও তিনি অবশ্যই 
জেনে নেবেন। 


12, ডে পার্সিপাপ্রা ১8১০০ পারা পানি 














1 ০ পা টিন্রিপাটিশা পানি ৪ 


৪. যারা গুনাহের কাজ করে তারা কি এটা ধরে *? 2 
নিয়েছে যে, তারা আমার (হাত) থেকে বেঁচে যাবে, 1০৬৭] এগ ৩২৩1৮ 
(এটা তাদের) একটা মন্দ সিদ্ধান্ত, যা তারা করলো । প ৯০ কপ ৩ 














£৯ ৮9 ঠা পা পার্ট ভি পা 


৫. তোমাদের মধ্যে যে ব্যক্তি এ আশা করে যে, &। 471৭1 47121 
সে আল্লাহ তায়ালার সামনাসামনি হবে (সে যেন 441 ০৯100 481 %511 9৯১4 ৬ ৬৮০ 


পাটি) ৮9 0 ১১ পাটি পা 


জেনে রাখে), আল্লাহ তায়ালার নির্ধারিত সময়টা এ 1০ 
অবশ্যই আসবে; তিনি সবকিছু শোনেন, সব কিছু ০৮1৮ ৮৭1959৮5 


জানেন। 


প্র পা 

















৬. যে ব্যক্তি আল্লাহ তায়ালার পথে) সংগ্রাম সাধনা এর 22121০০1714 তত পপ 
করে, সে তো (আসলে) তা করে তার নিজের ০1১০৪ ০১1৭ ০৮১৮ সি 9 
(কল্যাণের) জন্যেই, অবশ্যই আল্লাহ তায়ালা সৃষ্টিকুল চি || ৬2 121 











থেকে প্রয়োজনমুক্ত। 
৭. যারা ঈমান আনে এবং (সে অনুযায়ী) নেক ০০০11 151%2919:21 03911 


কাজ করে, আমি অবশ্যই তাদের থেকে তাদের ০৪. প, জিরেলাচরি 
দোষক্রটিগুলো দূর করে দেবো এবং (দুনিয়ায়) তারা "87 ১৯19 ৭ 85 ১৯৫ 
যেসব নেক আমল করে আসছিলো আমি অবশ্যই টারিটিগাগা রা রর ক 
তাদের সেসব কর্মের উত্তম ফল দেবো। 9০914 19১06 ০5০11 ০০ 























৮. আমি মানুষকে তাদের পিতামাতার সাথে 17 ব্রি ৮ মিমি 2৭৪০৩ 
সদ্যবহার করার আদেশ দিয়েছি; (কিন্তু) যদি কখনো ০19৮৮০৮৯ 4800192 ৩০১। ৮৮৪5 
পারা ২০ আম্মান খালাকা +% ৪৫৯ ৬///৬/.৪100181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সুরা আল আনকাবুত 


তারা তোমাকে আমার সাথে কাউকে শরীক করার 517,211 “ ১) 821 90017 
জন্যে জবরদত্তি করে, (যেহেতু) এ ব্যাপারে তোমার 53 ০৮০10 05 ১৪০] ০ 


কাছে (সঠিক কোনো) জ্ঞান নেই, তাই তুমি তাদের চা জাত 
কাঠি কোনো] জান লেইন হু তাদের ৫8990 -৫০ 01০85২0-০1 
ফিরে যাবার জায়গা আমার কাছেই, আর তখন আমি ₹ ৮৮6 ৮17 
অবশ্যই তোমাদের বলে দেবো, তোমরা (দুনিয়ার ৪০/৮৯/৮২৪০ 
জীবনে) কি কাজ করছিলে! 

















৯. যারা (আল্লাহ তায়ালার) ওপর ঈমান এনেছে এবং 70৮21 
নেক আমল করেছে, আমি অবশ্যই তাদের নেক 4-511191559 21981 ০২37 


বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবো । ৪৫ ০০11 & ৮4০২ 








১০. মানুষদের মাঝে কিছু এমনও আছে যারা (মুখে) ০) 4৯2৪ ৯০ 

বলে, আমরা আল্লাহ তায়ালার ওপর ঈমান এনেছি, 21058 ৩: ৩০০]| ০৪ 
কিন্তু যখন তাদের আল্লাহর পথে (চলার কারণে) টি 

কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের এ পীড়নকে ৬ ৩-০-/1£-৯১4৯৯৬। ১ 
আল্লাহ তায়ালার আযাবের মতোই মনে করে; আবার 2145 ৯০৭৫5 

যখন তোমার মালিকের কোনো সাহায্য আসে তখন 413) ৩ ১ গা ০29-0 ৮1$৪ 


তারা (মুসলমানদের) বলতে থাকে, অবশ্যই আমরা সত 
তোমাদের সাথে ছিলাম; (এরা কি মনে করে-) বি 1৬৩০৮ 


আল্লাহ তায়ালা কি সৃষ্টিকুলের (মানুষদের) অন্তরের শি টি 
গোপন বিষয় সম্পর্কে মোটেই অবগত ননঃ ৬৬ 1১১০৮ & ৮2-০০ 


























নি তা প্রা ৯ টিপা 1 পর্ন পা পা 


১১. আল্লাহ তায়ালা অবশ্যই তাদের ভালো করে ্ 
জেনে নেবেন বারা ঈমান পানে বায় ভিনি শি জট ও 





মোনাফেকদেরও ভালো করে জেনে নেবেন। 





১২. কাফেররা ঈমানদারদের বলে, তোমরা আমাদের | 275811222৮4 ৭1,112 
পথের অনুসরণ করো, আমরা (কেয়ামতের দিন) 124 ৩৭৪ 7152৯ ০৪৩০ ০059 
তোমাদের গুনাহসমূহের বোঝা তুলে নেবো; (অথচ) 172 "24752 স209 10০ টিলা: 
তারা (সেদিন) তাদের নিজেদের অনাহনমূহের (9৮৮৯৯ 0/৮৯:12 টি 
কোনো বোঝাও উঠাতে পারবে না; অবশ্যই এরা ৮৪০৪ ৩০ 
মিথ্যাবাদী । ্ে 





£৯ পা 2855701 8 


0 








£৯ পা পর্টশা 


১৩. (কেয়ামতের দিন) এরা অবশ্যই তাদের নিজেদের « 152 *2116% 
গুনাহের বোঝা উঠাবে, (তোরপর) তাদের এ বোঝার ৫ ৮ 9৮7 [লি 


সাথে (থাকবে তোমাদের) বোঝাও, (দুনিয়ার জীবনে) ৮222০) ০৫221 এ 
যতো মিথ্যা কথা তারা উদ্ভাবন করেছে, অবশ্যই সে নে 951 
ব্যাপারে তাদের সেদিন প্রশ্ন করা হবে। ও 99১৯4 19)0 | 














১৪. আমি নৃহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, ₹ ৯1৫81 2৫ 
সে ওদের মাঝে অবস্থান করলো পঞ্চাশ কম এক ০5512941০90) 
হাজার বছর, (তারা তার কথা না শোনায়) অতপর ৮112 ০”. 2122০ ৪৮5 
মহাপ্রাবন এসে তাদের পাকড়াও করলো, তারা ছিলো চারি দারিদ্র 
(আসলেই বড়ো) যালেম। ছিব লি 














১৫. (এ মহাপ্নাবন থেকে) আমি তাকে এবং *:৫% 1 এপি ০1৯৩ 
তার সাথে নৌকার আরোহীদের রক্ষা করেছি, এ:৮11-ভঠি2৯96 


পারা ২০ আম্মান খালাকা ক ৪৬০ ///4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সূরা আল আনকাবৃত 


আর আমি এ (ঘটনা)-কে লের জন্যে একটি প* পপি 1111৩ 
নদ বানিরে লেখে রঃ ৪০০15 281 94৯৯9 











১৬. আর যখন ইবরাহীম তার জাতিকে বললো, 411০ 2221 ॥ *£)111521 +*১' 912 
তোমরা আল্লাহ তায়ালার এবাদাত করো এবং তাকেই 4819৯514598) ০00 ১1-৮৯১519 
ভয় করো; এটাই তোমাদের জন্যে ভালো- যদি /১:-০/-9 ৯,৯90 ০৮৮৮৩ 1১৮ 8212 
তোমরা বুঝতে পারো । পর 01৮ দি) রি 9 


৪ ০৭০০ 











১৭. তোমরা তো আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে 1দ1 €*1 ৬ নি 
কেবল মূর্তিসমূহ্রই পূজা করো এবং হয় আল্লাহ 7৮791 441 ১১১৩ ৩2 ডা বা 
রি আন্মাহ 02 ” ১৫91 0981-৯39 
করো; ্ারারোমাদেরাকোলোরবররেবেকেরসানিক 93) 4 0061 ] রি 218 নিন 

নয়, অতপর তোমরা একমাত্র আল্লাহ তায়ালার কাছেই +,4৫5 রে প্র 

রেষেক চাও, শুধু তারই এবাদাত করো এবং তার 2322520:12134515507 
(নেয়ামতের) শোকর আদায় করো; তোমাদের তার ৮2১০৩ ৯১০৪ ০৮ ১ -9-9 4৯১৮ 
কাছেই ফিরিয়ে নেয়া হবে। ৪০9১3 এ, 4119১+219 

















১৮. যদি তোমর (নবীকে) মিথ্যা প্রতিপন্ন করো * এগ তত ছু ৯৫4৯০ %/2৪ 
(তাহলে জেনে রেখো), তোমাদের আগের জাতির রি ০19 


লোকেরাও (নবীদের) মিথ্যা প্রতিপন্ন করেছে; (মূলত) 82 |] 16 217 
সুস্পষ্টরূপে (আল্লাহর কথা) পৌছে দেয়াই হচ্ছে 11৮১1 ্ 








০০7৯ ৬ 


রসুলের কাজ। ৪০১০] 





১৯. এ লোকেরা কি লক্ষ্য করে না যে, কিভাবে ৪ ৮, ০৫ হিিলাকরা রাবার 
আল্লাহ তায়ালা প্রথমবার তীর সৃষ্টিকে অস্তিত্ব দান +$51 এ| ০৭ ০৮122 
করলেন, অতপর কিভাবে তাকে আবার (আগের 911 

অবস্থায়) ফিরিয়ে আনবেন; অবশ্যই এ কাজটা আল্লাহ ৪১৯০৫ এ রি 01,20০ 
তায়ালার কাছে নিতান্ত সহজ । 




















২০. হে নবী,) তুমি বলো, তোমরা (আল্লাহর) রা ১691 ৯ 5:০০ ৯ ৭2 
যমীনে পরিভ্রমণ করো এবং (এর সর্বত্র) দেখো, রি হি 1১১০১ ০১ 


কিভাবে আল্লাহ তায়ালা তার সৃষ্টিকে প্রথম বার £2 ৪ 
অ্তিত আনলেন এবং (একবার ধ্বংস হয়ে গেলে) * 27] € ৬৪- 1-ঃ 315 ৬ 
কিভাবে আবার আল্লাহ তায়ালা তা পুনর্বার পয়দা ৯5 ৪, 2 | ০1,8৬1 
করবেন; নিসন্দেহে আন্মাহ তায়ালা সবকিছুর ওপর ৪১৪ ৪ 0৫ ০1৮১১ 
প্রবল ক্ষমতাবান । 




















২১. তিনি যাকে চান তাকে শাস্তি দেন আবার যাকে ০৯20 ৯৮০ পসিপাপ ০৯5 কত 
চান তাকে ক্ষেমা করে তার ওপর) অনুগ্বহ করেন; ০97 ৩-৮৯)৭9 98 ৬ ০9৯৭ 


রি তোমাদের তার দিকেই ফিরে যেতে হি [23 5:09 














২২. তোমরা যমীনে (আল্লাহ তায়ালাকে) অক্ষম «দে "০৭213 
করে দিতে পারবে না এবং (পারবে না) আসমানেও, ১১৩১%। 3০৫৮০ ১9 


৯ 9 ৯৬ 5৯ টিপ পালা 


বেস্তৃত) আল্লাহ তায়ালা ছাড়া তোমাদের কোনো (৭19 44159 ৮০155221 
অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও! ৩ ০ ধর 


$3৮2১85 


পারা ২০ আম্মান খালাকা ৪৬১ ///4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সুরা আল আনকাবুত 


২৩. যারা আল্লাহ তায়ালার আয়াতসমূহ ও তার 5 দিনটি 25:48 
সামনাসামনি হওয়াকে অস্বীকার করে, (মূলত) সেসব ? (57541 5০3512556০5 


লোক আমার অনুধহ থেকে নিরাশ হয়ে গেছে, আর 17. ৪৫ এত 
এরাই হচ্ছে সেসব মানুষ, যাদের জন্যে রয়েছে 21950 ১১০21: ্ 


শিট প্র পট £ টিপি 


মর্মভুদ শাস্তি । ৪.০] ০1৬০৮] 


২৪. অতপর তাদের কাছে এ ছাড়া (আর কোনো) । 14” টের 
জবাব থাকলো না যে, তারা বলতে লাগলো, একে 2 


মেরেই ফেলো কিংবা একে আগুনে পুড়িয়ে দাও, , 

(তাকে আগুনে নিক্ষেপ করার পর) আল্লাহ তায়ালা তা 9০০ চি এ ৯ পু রণ 

তাকে (জলন্ত) আগুন থেকে উদ্ধার করলেন; অবশ্যই 9984 [561 4 1১ ০ 
মোমেনদের জন্যে এ (ঘেটনা)-র মাঝে (আল্লাহ ৮2৮ 

তায়ালার কুদরতের) অনেক নিদর্শন মজুদ রয়েছে। 


২৫. সে বললো, হে আমার জাতির লোকেরা, &, *০* 4 * 

তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের ডি ০০০০৪) 1০01 089 
প্রতি ভালোবাসার খাতিরে আল্লাহ তায়ালাকে চিিদা রাত 
বাদ দিয়ে নিজেদের হাতে গড়া মূর্তিগুলোকে )9118921& ৮৫৪১2569 
(নিজেদের মাবুদ) ধরে নিয়েছো, অথচ কেয়ামতের 276526৮2- টিবি 
দিন তোমাদের (এ ভালোবাসার) একজন ব্যক্তি ০০৫৯৭ ১ এ] 058 
আরেকজনকে চিনতেও) অস্বীকার করবে, তারা এ2,৩। ০5 ॥ শু ৯৮৯ 2-2৯৮ টা 
তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে, 35115259159) ৫ 
(পরিশেষে) তোমাদের সবার (চূড়ান্ত) ঠিকানা ৪ 1 
হবে জাহান্নাম, আর সেদিন কেউই তোমাদের ০৪১৮) উহা 9 
সাহায্যকারী থাকবে না। 

২৬. অতপর লূত তার (নবী ইবরাহীমের) ওপর ঈমান 1] 177 "1,115 »£+11771 
আনলো । সে বললো, আমি (এবার) আমার মালিকের এ 11৮,521 ক 
(বেলে দেয়া স্থানের) দিকে হিজরত করছি; অবশ্যই হতাশ শা 

তিনি মহাপরাক্রমশালী, বিজ্ঞ কুশলী । ৪০৮ ৯১15 451 0 
২৭. অতপর আমি তাকে (ছেলে হিসেবে) ইসহাক ও 4১1717ত৫ প সভটপ পু ৯ কারণ 
(নাতি হিসেবে) ইয়াকুব দান করলাম, তার বংশধারায় ৪4৯9 20 44 ৮99 
আমি নবুওত ও কিতাব (নাধিলের ধারা অব্যাহত) 8৮৯1 £:2919 -:৫119895 তে ্ 
রাখলাম, (নবুওত দ্বারা) আমি দুনিয়াতেও তাকে 2৯ এ 21489 
পুরস্কৃত করলাম, আর আখেরাতে সে অবশ্যই আমার ০৮ 185581 & 28125729901 
নেক বান্দাদের দলে শামিল হবে । 28 


বি 
























































০ 7৬০ /১-276 পাপা 












































২৮. আর (আমি) লুতকে (তার লোকদের কাছে) 

় , যখন সে তার জাতিকে বললো, ্ ৫ 
তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছো, নারি রি ১4৯02] 
যা তোমাদের আগে সৃষ্টিকুলের কোনো মানুষই রি রি রি 


পাটি বানি 


করেনি। ও ৬০৮] 
২৯. তোমরা কি (তোমাদের দৈহিক প্রয়োজনের » [তে 5 
জন্যে মহিলাদের রে পুরুষদের কাছে গিয়ে ১0৮০ 05569053099 
হাযির হচ্ছো এবং (তোমরা তো আল্লাহ তায়ালার 

নির্ধারিত যৌন সম্পর্কের মূল) পথটাই কেটে দিচ্ছো 


পারা ২০ আম্মান খালাকা ৪৬২ ///%4.21001817802809171017001-019 

















২০ওয়াকফে লাষেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সূরা আল আনকাবুত 
এবং তোমরা তোমাদের ভরা মজলিসেও এ অশ্লীল 0 212117-8551 

জি 15 315 
কাজে লিপ্ত হচ্ছ; তাদের কাছে এ ছাড়া আর কোনো ১ ৮১, ১৫1 ১০9? ্ 
জবাব ছিলো না যে, তারা বলল (হা, যাও), নিয়ে 16511 $৩1%159 | 
এসো আমাদের ওপর আল্লাহর আযাব, যদি তুমি ₹ গ টি 5 
সত্যবাদী হও। 9০25১-]। ০৫ 914 

















৩০. সে (আল্লাহর দরবারে ফরিয়াদ করে) বললো, 
হে আমার রব, (এই) ফাসাদী জাতির মোকাবেলায় [98114 ৫3১) ০১৭78 


তুমি আমায় সাহায্য করো । 





৩১. অতপর যখন আমার পাঠানো ফেরেশতারা একটা 1 ৮০%। ৮৮180172755 ৮ পল 
সুখবর নিয়ে ইবরাহীমের কাছে এলো, তখন তারা ৮০9৯12৯১৭০০) ০৪৪৯ 


বললো, আমরা (লতের) এ জনপদের অধিবাসীদের ০)122+61| ৪০ পা 2115 5 
ধ্বংস করবো, কেননা তার অধিবাসীরা বড়ো যালেম 28 পর্প * ইরিনা নাভির 


হয়ে গেছে। উ০০৮৮1514 প০ 














৩২. সে বললো, সেখানে তো (নবী) লৃতও রয়েছে; 21” * টয় ঁ 
তারা বললো, আমরা জানি সেখানে কে আছে আমরা ৫ ৬-121 ট 213৩1 


লুত এবং তার পরিবারের নি অবশ্যই রক্ষা 8 টস ১15 কেনা ৮1923 ০০ 
করবো, তবে তার স্ত্রীকে নয়- সে আযাবে পড়ে থাকা রর 
লোকদের দলে শামিল হবে। 08১০8] ০০০৫৫ 











৩৩. তারপর যখন (সত্যই) আমার পাঠানো * লট 5০:০6 * শো ৮৮ সিল 
ফেরেশতারা লৃতের কাছে এলো, তখন তোদের ৪9505 165 এ) ৬০১%৯ ০11৮9 
আগমন) কাছে খারাপ লাগলো, এদের কারণে ৯: ৮2111451৫22? ১ 122 
৪5 18751 ফেরেশতারা বললো, তুমি 49 2 না 
ভয় পেয়ো না, (তুমি) দুশ্ন্তাগস্তও হয়ো না। আমরা এ 15549৯22101 রি 
তোমাকে এবং তোমার পরিবার-পরিজনদের রক্ষা ” 

করবো, তবে তোমার স্ত্রীকে নয়- সে তো আযাবে 

পড়ে থাকা ব্যক্তিদেরই একজন । 




















৩৪. আমরা এ জনপদের (বাকী) অধিবাসীদের ওপর চিক ডে 
আসমান থেকে এক (ভীতিকর) আযাব নাধিল করবো, 1৯১ 23911 ৪ ৮১৯ 92৫ 
কেননা এরা জঘন্য গুনাহর কাজ করছিলো । 





রা নটি 9 টিপা /৯০০ পা 














৩৫. (এক সময় সত্যি সত্যিই আমি এ জনপদকে *1874747 রি 
উল্টে দিয়েছি) আমি তাকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্যে [98242 
একটি সুস্পষ্ট নিদর্শন করে রেখে দিয়েছি। 





৩৬. আমি মাদইয়ান (বাসী)-এর কাছে তাদের ভাই টির 
শোয়ায়বকে পাঠিয়েছি, তখন সে তোদের) বললো, [5 ০9, ০৩৫০৭ ৫15 
হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তায়ালার 28 

এবাদাত করো এবং পরকাল দিবসের (পুরষ্কারের) 55531 চি 15৯)50158 
আশা পোষণ করো, (আল্লাহর) যমীনে তোমরা ৪০৯০০ ০৯)%1 815 
বিপর্যয় সৃষ্টি করো না । লি 

পারা ২০ আম্মান খালাকা ৪৬৩ ৬//৬/.2100121790809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৩৭. তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো, অতপর প্রচন্ড 
ভূমিকম্প তাদের পাকড়াও করলো, ফলে তারা নিজ 
নিজ ঘরেই উপুড় হয়ে পড়ে থাকলো । 











২৯ সূরা আল আনকাবুত 
2০ পাটি বু 25 আ 12610 
19--৮25 2৯১]1-৯3$56 895৫ 


৪০০৫৯ ৮৯31 & 








৩৮. আপদ এবং সামুদকেও (আমি ধ্বংস করে দিয়েছি), 
তাদের (সে ধ্বংসপ্রাপ্ত) বসতি থেকেই তো তোমাদের 
কাছে (আযাবের সত্যতা) প্রমাণিত হয়ে গেছে। শয়তান 
তাদের কাজকে তাদের সামনে শোভন করে রেখেছিলো 
ং সে তাদের (সঠিক) রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিলো, 
অথচ তারা ছিলো (অন্য সব ব্যাপারে) দারুণ বিচক্ষণ! 














10/১৬/১০9৮ পপ ৯ পা পাঠিত 


২০৪৫৭ ০০৫৫] ০ 089153691569 


পাপা 
০ 0 পারা ৮ ০ পাপ 2৭৯০ শঠি টিপি পাপূ্া 


টা ৩৭১2 


পা & টি ক পারা 








৩৯. কারূন, ফেরাউন এবং হামানকেও (আমি ধ্বংস 
করেছি), মুসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত 
নিয়ে এসেছিলো, তারা যমীনে বড়ো বেশী অহং 
করেছিলো এবং তারা কোনো অবস্থায় (আমার আযাব 
থেকে পালিয়ে) আগে চলে যেতে পারতো না । 











৩৪ 19-০729 ৩০১১৪ 9১09 


£৯ -টিপাঠি পা বা টু] ৯ ৮ পা সী 


19৮০6 ০০৪৫৩ 
2 








৪০. অতপর এদের সবাইকেই আমি নিজ নিজ “ 
গুনাহের কারণে পাকড়াও করেছি, এদের কারো 
ওপর আমি প্রচন্ড ঝড় পাঠিয়েছি, কাউকে মহাগর্জন 
এসে আঘাত হেনেছে, কাউকে আমি যমীনের নীচে 
গেড়ে দিয়েছি, আবার কাউকে আমি ডুবিয়ে দিয়েছি, 
আল্লাহ তায়ালা এমন ছিলেন না যে, তিনি এদের 
ওপর কোনো যুলুম করেছেন, যুলুম তো বরং 
(আল্লাহর আযাবকে অস্বীকার করে) তারা নিজেরাই 
নিজেদের ওপর করেছে। 

















০০৮ পর পা র্ ৯ -27 এরা পাটি পাঠ পর 


4301 রটিরতরি 17591 


পা ৯ পার্টি নি £101556 ০ পা ৯5 


লা! 


£৯ টি ১ 0 পাঠ পট পা 9 প্রা নিও 


908 516542 








৪১. যেসব লোক আল্লাহ তায়ালার বদলে অন্যকে 
(নিজেদের) অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদের 
ৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো, তারা (নিজেরাও এক 
ধরনের) ঘর বানায়; আর দুনিয়ার) দুর্বলতম ঘর 
হচ্ছে মাকড়সার ঘর । কতো ভালো হতো যদি তারা 
বুঝতে পারতো । 














481 2১১০19৬০০৪৭ 95 
5 ১5:৫2] | ০2৮৫ 22191 
৩27 রঃ 9০১ | ০9019 452 


পট £৯ পটিপ্রাঠ্চিপা ২ ৮৯ পঠি /১-০০৮ পি 


9 09204190642 ০59242) 


4 $541 
(০ 


২০ওয়াকফে লাযেম 








৪২. এরা আল্লাহর পরিবর্তে যেসব কিছুকে ডাকে, 
আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে সম্যক অবগত ০৮০ 
রয়েছেন; তিনি মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় 








৩54593০0950 ০ পা 21৩1 


০০ ১ পাটি ৮99৯ পাটি পাটি পা 


৪০4৩1 58১৯1155985 





৪৩. এ হচ্ছে (সেই) উদাহরণ, যা আমি মানুষদের 
জন্যেই পেশ করি, জ্ঞানী ব্যক্তিরা ছাড়া কেউই তা 
বুঝতে পারে না। 


55550101955 08০1 55 
৪০5০11১1905 





8৪. আল্লাহ তায়ালা আসমানসমূহ ও যমীন 
যথাযথভাবেই সৃষ্টি করেছেন; (বস্তুত) এতে 
ঈমানদারদের জন্যে (আল্লাহ তায়ালার অস্তিত্রে) 











অনেক নিদর্শন রয়েছে। 
পারা ২০ আম্মান খালাকা 


+%৪৬৪ 


১8215504129 2 02 


8০৮১০8৮1125 ৫১ & ০1 


ড///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সুরা আল আনকাবুত 

৪৫. (হে নবী,) যে কিতাব তোমার ওপর নাযিল ছা 

করা হয়েছে, তুমি তা তেলাওয়াত করো এবং নামায ছ 

প্রতিষ্ঠা করো; নিসন্দেহে নামায (মানুষকে) অশ্লীলতা বিন 55] [5] 

ও মন্দ কাজ থেকে বিরত রাখে; পরক্তু আল্লাহ ” রর [রি 1০-8 | 

তায়ালার স্মরণ একটি মহান কাজ; তোমরা যা কিছু 47572419, চা 919, ১৫০19 

করো আল্লাহ তায়ালা তা জানেন। সাঃ ৮3 তা 2১০৩ /৯ পা পা 
৪ ০9৯০০ 




















রা শট 


৪৬. (হে মুসলমানরা,) তোমরা কিতাবধারীদের * 4৮775 ০ 
সাথে উত্তম পন্থা ছাড়া কোনোরকম তর্ক-বিতর্ক (2101 ৩-4| 0515151 ১9 


করলা বসবাদতাদের গাছে 295 জেতা 212০ 
সা ই) মনের জপ 89021 058510011075 
2 
৬৮৮ নী এবং আমরা তার ০)9০1-০ 4 


























৪৭. এভাবেই আমি তোমার ওপর (এ) কিতাব নাধিল 51: +11121501ঞ1€ 
করেছি, অথ (আপে) থাদের গ্কভাব দল করেপ্রলাম ৮৪৭1 ০7115759444 


পা ৯০০ ১০ পা -2-21৯৩1 পানি 





(তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎসু ছিলো) তারা এর ০42) চিনি 
ওপর ঈমান এনেছে, (পরবর্তী) লোকদের মাঝেও রি রে 0 /৮ লগণী ৪৩ 
(কিছু ভালো মানুষ আছে) যারা এর ওপর ঈমান ১৯৯০9১4858৯ ০০ 248 ০53 





এনেছে; (আসলে) কাফেররা ছাড়া কেউই আমার 2 
আয়াতের সাথে বিদ্রোহ করে না। ৪ 09581181015 











৪৮. (হে নবী,) তুমি তো এ (কোরআন নাধিল পা 52217 
হওয়ার) আগে কোনো বই পুস্তক পাঠ করোনি, না ৩৮৪4০ ৬ রা 

তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রা] ঢা 21 ৮৮2১৫৮৩ ্ 
রেখেছো যে, ততো দেখে) অসত্যের পূজারীরা (আজ) টাটিনত 
সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে! ০০:৯৮।| 

















251৬ ৩া গু পা পা 


- বরং তায়ালার থ -০-০ 
থান জান দেয়া হযেছে তালের অত দু ০43312১৩- ৬০৯৫৬৭19১৩৭ 
কিছু নিদর্শন; (আসলে) কতিপয় যালেম ব্যক্তি ছাড়া 
আমার (এ সুস্পষ্ট) নিদর্শনের সাথে কেউই গৌড়ামি 41 72 01 ৩০৯09 11559 
করে না। 








৫০. তারা (তোমার সম্পর্কে) বলে, এ ব্যক্তির কাছে 
তার মালিকের পক্ষ থেকে (নবুওতের) কোনো প্রমাণ 
নাযিল হয় না কেন? (হে নবী,) তুমি বলো, যাবতীয় 1 
নিদর্শন তো আল্লাহ তায়ালার হাতেই রয়েছে; আমি 
তো (আযাবের) একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র! 














৫১. (হে নবী,) এদের জন্যে এটা কি যথেষ্ট নয় টি্রাদারুরত্ান্র 
যে, স্বয়ং আমি তোমার ওপর কিতাব নাধিল করেছি, ০ ১511০ [75910 


পারা ২১ উতলু মা উহিয় +% ৪৬৫ 9///৬/.910015179080917101001.010 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সুরা আল আনকাবুত 


যা (প্রতিনিয়ত) তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে; দু *ণ্শ 1 
অবশ্যই ঈমানদার সম্প্রদায়ের জন্যে এতে (আল্লাহ ৬ এল 


8588895: $ 955৯8 ১9 











৫২. (হেনবী,) তুমি বলো, আমার ও তোমাদের মধ্যে ০8৯০০ পাতা ৯ ৯৩ 
দিব ই সস ০১০৪৪০০১০০5 ০৫৪ 
বাতিলের ওপর ঈমান আনে এবং আল্লাহ তায়ালাকে ৮8৮ ০১$1১৬১০০ 
অস্বীকার করে, তারাই হচ্ছে সেসব মানুষ যারা 1519,409 19525 01৮1510 15:21 
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত । টি রি চি 

€ ৬১১০-এ| ৮১ 














৫৩. (হে নবী,) এরা তোমার কাছে আযাব তৃ্রানিত 

করার কথা বলে; যদি (আল্লাহ তায়ালার কাছে) এদের ১ 

(শাস্তি দেয়ার) জন্যে একটি দিনক্ষণ সুনির্দিষ্ট না ₹৮1। ০০1০ দু 
থাকতো, তাহলে (এতোদিনে) তাদের ওপর আযাব পউ9,16থ1 ০7৭ (০ 
এসেই যেতো! অবশ্যই এদের ওপর আকম্মিকভাবে গিন্রিণ গুদ রিভিকাডা 
আযাব আসবে এবং তারা জানতেও পারবে না। শ 9১৯৫৭১৮১92৯ 

















৫৪. তোমার কাছে এরা আযাব ত্রা্িত করার কথা ” ০ 
বলে; অবশ্যই জাহান্নাম কাফেরদের পরিবেষ্টন করে -৮৪৯ হা 39-৯-০ 


নেবে। 








৫৫. যেদিন তাদের ওপর থেকে এবং তাদের পায়ের * ₹ * ২”? পে 
নীচ থেকে আযাব তাদের গ্রাস করবে, (সেদিন) ৩০9০5 98 ০০ ০১16211০৪০৪ (98 


শট ৯ ০0 


আল্লাহ তায়ালা (তাদের) বলবেন, (দুনিয়ায়) 822 
তোমরা যা কিছু করতে (নক নদ পাতা) ০০০15893 ০589-9০-০৭ 


করো। তা 

















৫৬. হে আমার বান্দারা, যারা (আমার ওপর) ঈমান গু 0৫5 দর্িছ হত .% সু. ৮ 
এনেছো, (জেনে রেখো) আমার যমীন অনেক 2০19 ৪১০1 9119-1 5৪911 ০৪১৮৯ 
প্রশস্ত, অতপর তোমরা একমাত্র আমারই এবাদাত 
করো। 








£৯ পা ০ 


৫৭. প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে 12” ₹ ₹ 
হবে। অতপর তোমাদের সবহইিকে আমার কাছেই ক ১০ 60545 0? 


ফিরিয়ে আনা হবে। 








পার্পা ১০৩1 পাঠ ঢু 


৫৮. যারা আমার ওপর) ঈমান এনেছে এবং নেক “এপ টা 
কাজ করেছে, অবশ্যই আমি তাদেরকে জান্নাতে পিস 19155915515%0019 


(সুরম্য) কোঠায় জায়গা দেবো, যার পাদদেশ 5015 রসি ৮1211 
দিয়ে বর্ণাধারা প্রবাহমান থাকবে, সেখানে তারা ১ ৬:০৯ 2 22 
চিরস্থায়ী হবে; কতো উত্তম পুরস্কার এ নেককার উ গু ১৯০০৩, 1৬ ০৭১1 
(মানুষ)গুলোর! 











৫৯. (নেককার মানুষ হচ্ছে তারা,) যারা ধৈর্য ধারণ 22282 22 
করেছে (এবং সর্বাবস্থায়) নিজেদের মালিকের ওপরই ৪১১১-০৫-৫১ ০891935০ ৩৪ ৩] 


নির্ভর করেছে। 
পারা ২১ উতলু মা উহিয় ক ৪৬৬ ড/////.8100081780806171017001.010 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সূরা আল আনকাবৃত 


০ কতো বিচরণশীল জীব দুনিয় তে পা59-০ /১-০৫5 পাপা 75 ৮ ০০৮৮৮ 
ছে আমা নিজেদের রিম 2 50 42))0-স8 £ 2215৫ ৬০ ০৪1৫9 


কীধে) বহন করে বেড়ায় না, আল্লাহ তায়ালাই তাদের 
এবং তোমাদের (নিত্যদিনের) রেষেক সরবরাহ ৪০14 ] (এ 1929 ৮৮০০৪ 














করেন, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। 


৬১. (হে নবী,) তুমি যদি তাদের জিজ্ঞেস করো, শি উস জকি ৪ 
দি ১০৪০ দি, এ 628 


চন্্রকে কে বশীভূত করে রেখেছেন, তারা অবশ্যই : ০ চার] 
বলবে, (একমাত্র) আল্লাহ্‌ তায়ালা, (কিন্তু তারপরও) নিন ্ টনি 


এদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে? 05658200০20 ৩0 














৬২. (বস্তৃত) আল্লাহ তায়ালা তার বান্দাদের মাঝে 1. * ৮25 ৯৮12 ডি 
যাকে চান তার জন্যে রেষেক প্রশস্ত করে দেন, ৬2৮৭ ০1321৮2- 


ক ৬০০ ভাপ ৮9 


(আবার যাকে চান) তার জন্যে তা সংকুচিত করে গু ৮ ৮৭) ফিট 
দেন; অবশ্যই আল্লাহ তায়ালা সব ব্যাপারে সম্যক ৪৮০৯ ৪92 40 ০1, ,4199889 


অবগত আছেন। 

















৬৩. (হে নবী.) তুমি যদি তাকে জিজ্ঞেস করো, 517 | না + 5৮৮ ১ 
আসমান থেকে কে পানি বর্ষণ করেছেন, অতপর £ 1০: ০1১১০৮৮৯৪১৭ 579 
৯ পা 5৯ শা /৯ পাশা কটি ফা 


যমীন একবার মরে যাওয়ার পর সে (পানি) দ্বারা কে ও এ (৯0 ৪ 
তাতে জীবন সঞ্চার করেছেন, অবশ্যই সে বলবে, ৪১০১৯১৬০৬৯।, পানি ৩-০/-০০ 


একমাত্র আল্লাহ তায়ালাই; তুমি বলো, যাবতীয় 105,822168 28 
তারীফ একমাত্র আল্লাহ তায়ালার জন্যে; কিন্ত ওদের টি টা রি 

















সা 
৯৪ 


11২21৮০ ৩২2১11২৪২৩৬ 


অধিকাংশ মানুষই (তা) অনুধাবন করে না। ও ৩9341 








৬৪. এ পার্থিব জীবন অর্থহীন কতিপয় খেল তামাশা , € এ ০" ৬ 
ছাড়া আর কিছুই নয়; নিসন্দেহে আখেরাতের জীবনই “53৮ 1901 85০1 5১৭ 9 


হচ্ছে সত্যিকারের জীবন। কতো ভালো হতো যদি 51,817: টা )191| ১19 
তারা (এ বিষয়টা) জানতো! রর ্ % 9 ২ 














পা £৯ শটিপ্রিপা ১৯ পি 


৪ ০৫19) 








৬৫. যখন এরা জলযানে আরোহণ করে (বিপর্যয়ের *& 5 18] 1 
স্মষীন হয়), তখন তারা নিষ্ঠার সাথে আল্লাহ তায়ালাকেই 441 ১ ১ 18152 রি 


ডাকে, জীবনবিধানকে একমাত্র তার জন্যে (নিবেদন করেই 1 এ 1৯ 2 
ডাকে), কিন্তু তিনি যখন তাদের (বিপদ থেকে) মুক্তি দিয়ে খু 00 ১০৪১, ১৬ 


স্থলে নামিয়ে নিরাপদ করে দেন, তখন তারা সাথে সাথে 
(আল্লাহ তায়ালার সাথে) শরীক করতে শুরু করে, ৩ ০০০ 131 




















৬৬. যেন আমি তাদের (ওপর) যা কিছু অনুগ্রহ করেছি... ৯ পালা ৪ 1 /১০1 রে ১০০০ ০১ ৩ 
তা তারা অস্বীকার করতে পারে এবং (এভাবেই 9 19-৮৮9 £০2811- ১19৯৯ 
এরা) কয়টা দিন (দুনিয়ায়) ভোগবিলাস করে কাটিয়ে প ৪ পদ পণু 
অচিরেই এরা (আসল ঘটনা) জানতে ও ১৪৮০ ০9৪ 











1252 পাটিশাশা নেপ্ী & পা্পা ॥১ পপ পর 


০529 ১১০৯019১51 


৬৭. এরা কি দেখতে পাচ্ছে না, (কিভাবে) আমি 
হারাম মেককা)-কে" শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল 
বানিয়ে রেখেছি, অথচ তার চারপাশে মানুষদের ”*£ 2৮ 111,177 
(প্রতিনিয়ত জোর করে) ছিনিয়ে নেয়া হচ্ছে; ০)9-০৭ ০৮০০) ১০95০০৩-]। 
এরপরও কি তারা বাতিলের ওপর ঈমান আনবে 

পারা ২১ উতলু মা উহিয়া +%৪৬৭ ৬//৬/.2100121780806171017001-.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০ ৯০ রোম 








কিল, টি পা ভা সিরা 


করে, অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন সে (5751 11./055] 
হি 3১ চা 


পাঠ 1 /১ নিপা পা তিতা 





কি (এ) কাফেরদের আশ্রয়স্থল হওয়া উচিৎ) নয় ? ও ৩৭১15 ০5 9২০০৮৩৯ 











৬৯. (অপরদিকে) যারা আমার পথে জেহাদ করে, 17 * ৪৪৫ পে 1৫* প ন 
আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি, 4০৪৭০৩315৩5 58119 


পা্াপ্র পা 
নিসন্দেহে আল্লাহ তায়ালা নেককার বান্দাদের সাথে টি $ ০০০ ৮৮40 99 

















২. রোম (জাতি) পরাজিত হয়ে গেছে, & 991 টি 








৩. (পরাজিত হয়েছে) ভূমন্ডলের নিম্নতম অঞ্চলে, টা 
তাদের এ পরাজয়ের পর অচিরেই তারা (আবার) ) ০ ০৯৮ ০০৮৯9 ০০১ ১ 


বিজয় লাভ করবে, 8 091222 











৪. (এ ঘটনা ঘটবে তিন থেকে নয়- এ) বিজোড় 1* ৮ 47৫ *. ৮৮৮ ৮৪ 

বছরের মাঝে, এর আগেও (চূড়ান্ত) ক্ষমতা ছিলো ০০205 ৩ ধু 5 ৮১০৬৩ 
আল্লাহ তায়ালার হাতে এবং (এ ঘটনার) পরেও (সে » ৮৪৩ টগী। 2তসত £৮৯৮ 
চাবিকাঠি থাকবে) তারই হাতে; (রোমকদের বিজয়ে) ঙ ৬ ০9-০3০]| ০0১% 55949 6 
সেদিন ঈমানদার ব্যক্তিরা ভীষণ খুশী হবে, 














৫. (এটা ঘটবে) আল্লাহ তায়ালার সাহায্যেই, তিনি ৮০৮১ পাটি পাটি পা টির £ ৩০9 ০9 ঠা | 
যাকে চান তাকে (বিজয় দিযে) সাহায্য করেন ভিনি $71192,5 ৩১৫ 2৯ 
মহাপরাক্রমশালী, পরম দয়ালু, $০১০] 





৬. (এটা হচ্ছে) আল্লাহ তায়ালারই ওয়াদা; আল্লাহ হ ₹1০-+4% 
তায়ালা (কখনো) তীর ওয়াদার বরখেলাপ করেন না, ০45562921 1৯24 ৫23 


কিন্তু অধিকাংশ মানুষই (তা) জানে না। প ৯০৭০ রি 


0০05৭ এ ১০০1 2 














৭. তারা তো পার্থিব জীবনের শুধু) বাইরের * রারুন্নান্ডা 
দিকটিই জানে, কিন্তু আখেরাতের জীবন সম্পর্কে তারা ০98 80901189212 17১ ৩০৯ 
558 9 9918১ ৮০ 8১5১| ৬০ 








-2৯প টিতে ৯ ০ ৯ পরতার 


৮. এ মানুষগুলো কি নিজেদের মনে (এ কথা) চিন্ত দে ন্ররাটী 
করে না, আল্লাহ তায়ালা (কিভাবে) আসমানসমূহ, 20 950. ০১৩০৮ 


যমীন ও অন্য সব কিছুকে যথাযথ উদ্দেশ্যে (231) না ০১১ ] 
এবং একটি সুনির্দিষ্ট সময় দিয়ে পয়দা করেছেন; 350 31 নি 5৬৯০ 


পারা ২১ উতলু মা উহিয় ++ ৪৬৮ ড/////-910019180909171017001-010 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০ সুরা জার রোম 


কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই (এসব কিছুর 
শেষে) তাদের মালিকের সামনে হাযির হওয়াকে ৮৮4 


অস্বীকার করে । 27৬5, 





পাঠ পা 


৯. এরা কি (আমার) যমীনে ভ্রমণ করে না, করলে ৮196: রর 
তারা দেখবে তাদের আগের লোকদের পরিণাম 7 12১57 ৩১১। ৬19০ 


কেমন ছিলো? অথচ তারা শক্তিতে এদের চাইতে 12 ১৪158০50831 802 0৫ 
ছিলো অনেক প্রবল, তারা এ যমীনে অনেক চাষবাস 2, ০... ৮০০ ভিজ পদ 
করেছে, আজ) এরা যেমন একে আবাদ করছে, 27৮65০৯১11930589-25 ৩৪ 
তাদের চাইতে (বরং) তারা বেশী পরিমাণেই একে *» ০০-০০-৮০৯৮ ৮০০ 

আবাদ করেছিলো, (অতপর) তাদের কাছে তাদের ৮১-৮৯৮9 59১ জু 
রসূলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে হাযির হয়েছিলো (কিন্তু শিরা সিলা বের ক 
রসূলদের মানতে অস্বীকার করায়); আল্লাহ তায়ালা ৩1০ 4 ০৫ ০১০০০৪৪০ 
তাদের ওপর (গযব পাঠিয়ে) কোনো যুলুম করেননি, ্ নি "০ রি 
বরং কুফরী করে) তারা নিজেরাই নিজেদের ওপর ৩৬ 19, 
যুলুম করেছে। 






































১০. অতপর যারা মন্দ কাজ করেছে তাদের 
পরিণাম মন্দই হয়েছে, কেননা তারা আল্লাহ তায়ালার টি - 
আয়াতসমূহকে অস্বীকার করেছে, তা নিয়ে তারা ঠাট্টা (৪21, 25441215142 
বিদ্রুপ করেছে! নর রা 








পাচ পটি। ভিলা / পা 


€) 49/৪০০8 








১১, আল্লাহ তায়ালা (নিজেই তার) সৃষ্টিকে অস্তিত্ব 4%1 ৯০) 0 2০ -০/ 25782505 
দান করেন, আবার তিনিই তাকে (তার পূর্বাবস্থায়) * এস 1 ০ 951 1০744 
ফিরিয়ে দেবেন, অতপর তোমাদের তার কাছেই দি 
ফিরিয়ে নেয়া হবে। ৪) ০৭৯৯১ 














১২. যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন (এর ভয়াবহতা পাত দক ৮1৮৮7011181প 
দেখে) অপরাধী ব্যক্তিরা ভীতবিহ্বল হয়ে পড়বে। তি) | ০ 19155 











১৩. (সেদিন) তাদের শরীকদের কেউই তাদের জন্যে 1872 *%272 *এ * এন ৪ ০ ৫% বত 
সুপারিশ করার মতো থাকবে না, তারা (বরং) তাদের 1$+৯৪-৮৪/১8 ৬৫-৯ ৩০75 


শরীকদের (তখন) অস্বীকার করবে । ও (১৮ ০28582 15069 














১৪. যেদিন কেয়ামত হবে সেদিন মানুষরা (ঈমান ও ৮ :৮০০৪০০ 25722 
কুফুরের ভিত্তিতে) আলাদা হয়ে পড়বে । ও 038১5 9525 221 (9 





১৫. যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে এবং নেক ৯০৮] ০ 
কাজ করেছে, তারা (সেদিন জান্নাতের) বাগিচায় ০4-০1195291551 08911 


থাকবে, তাদের (সেখানে প্রাচুর্পূর্ণ) সুখে শান্তিতে স্বামি 
রাখছি) ও ৩০১৯৯ 2৯9১ ০৯০০৪১ 








১৬. (অপরদিকে) যারা কুফরী করেছে এবং আমার 1:41. বি ্ 
আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার ” 121532 ১৮০, তে ০ 


হওয়ার ঘটনাকে, তাদের (ভয়াবহ) আযাবের সম্মুখীন * ০৪০৭৬ 
করা হবে। 1992-55 


পারা ২১ উতলু মা উহিয় +% ৪৬৯ 9///৬/.9100115179080517101001.010 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 85359181559 


১৭. অতএব (দিবাশেষে) যখন তোমরা সন্ধ্যা করো ৮” 202০ নদু পল হিন্দি 
তখন আল্লাহ তায়ালার মাহাত্য ঘোষণা করো, ০০১১০১-০৪৩৮৯% ০৪ 
(ঘোষণা করো) যখন সকাল (বেলার মাধ্যমে তোমরা ০ 
দিনের শুরু) করো তখনও । হি 








১৮. আসমানসমূহ ও যমীনের যাবতীয় প্রশংসা +৯)। ৮ 
একমাত্র তার জন্যে, (তার মাহাত্য ঘোষণা করো) (5523 ০০১% 19 ৪৮এ| & ০ 49 
যখন তোমরা (দিনের) দ্বিতীয় প্রহর (শুরু) করো, পা ৯০০১9 পাঠ আ 
আবার যখন (দিনের) তৃতীয় প্রহর শুরু) করো 9১০১১ ৩৯১9 
(তখনো তীর মাহাত্ম্য ঘোষণা করো)। 











১৯. তিনিই মৃত থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান, & ৮৫ 
একইভাবে জীবন্ত কিছু থেকে মৃতকে বের করে ৫১৯২9 ৬৮লা। ০5 05 ৫১৯ 


আনেন, তিনিই (সেই সত্তা, যিনি এ) যমীনকে তার 03৪7 2১৬1 0০ টি ৮৮1 
নিজীবি অবস্থার পর পুনরায় জীবন দান করেন; (ঠিক) নি ৩৯৩ ঠে 
এভাবেই তোমাদের (একদিন) পুনরুখিত করা হবে । $ ০৪৯১৯ এ ১০০-৪৩৭০ 














২০. তার (কুদরতের) নিদর্শনসমূহের মধ্যে (একটি) ৪172 ৯৮৮০ ৮ 
হচ্ছে, শুরুতে) তিনি তোমাদের মাটি থেকে পয়দা চা ০০-৮ এ1 ৬০9 
টা 185885885 5 02053558210 





৩9152 





২১. তার (কদরতের) নিদর্শনসমূহের (মাঝে) এও »* ০ ০ ৩০০০৫ 


(একটি যে), তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য 


থেকে (তোমাদের) সংগী সর্গনীদের বানিয়েছেন, চা 1219) 





যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ ,.৬ 11 টা রর 
করতে পারো, তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও [9% ০4: ১০, ৮-৮৯)9 8১ 
সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন, অবশ্যই এর মাঝে * এতে পল 
চিন্তাশীল সন্প্রদায়ের জন্যে অনেক নিদর্শন রয়েছে। ৪ ০9১৬ 











২২. তার (কুদরতের) নিদর্শনের মধ্যে রয়েছে । ১২125 0121 4৮91 772 
আকাশমালা ও যমীনের সৃষ্টিও_ রয়েছে তোমাদের ১8282৮10৮৬2 
পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র; অবশ্যই জ্ঞানবান ০ .৮20129৮2া ০০১৮৩ 
মানুষদের জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে। ক এ 


ও ০০এ] ৩৪১ এ 

















২৩. তোমাদের রাত ও দিনের ঘুম, (এতে) তোমাদের ) 

তার দেয়া রেষেক তালাশ করা তার (কুদরতের) 4 1০415 ৮০ বা 
নিদর্শনসমূহেরই অন্তর্ভূক্ত; অবশ্য এসব কিছুর মাঝে ১৫৪০1, 4153 ০০৮০$৮219 
যে জাতি (আল্লাহর কথা) শোনে_ তাদের জন্যে ০৯পজন্ত ৭ 
অনেক নিদর্শন রয়েছে। ও ০৪৯৮৭ [9 54%! 














২৪. তার (কুদরতের) নিদর্শনসমূহের মাঝে এও ্টজ।পদ কুদত। ০০৭ 
একটি, তিনি তোমাদের বিদ্যুৎ (ও তার চমক) দেখান- ৮62055 351 ি 51০9 
ভয় এবং আশা সঞ্চারের মাঝ দিয়ে (তা প্রতিভাত ॥) হারাতে 
হয়), তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতপর 42 522 8০১1 ০৫9 


তা দিয়ে যমীন একবার নিজীব হয়ে যাওয়ার পর এ) রি 
তাকে পুনরায় জীবন দান করেন; অবশ্য এতেও 1১01 এ৪99202০০১%। 

















পারা ২১ উতলু মা উহিয় ++ ৪8৭০ ৬///৬/.৪100181780809111017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০ সূরা আর রোম 


11৩ 


বোধশক্তিসম্প জাতির জর অ নিদর্শন রয়ে ৮8০ চে ৯১৮০৪ 
ক্তিসম্পন্ন জাতির জন্যে অনেক নিদর্শন রয়েছে। ও 0282 ০ 








২৫. তার নিদর্শনসমূহের মাঝে এও (একটি) যে, ০,৯০৮ এল 

তার আদেশেই আসমান যমীন (নিজ নিজ অবস্থানের ৩০১54251 ঠির€ 4511 
ওপর) দীড়িয়ে আছে; অতপর যখন তিনি (কবর ” 8৫৮ ৫৪ রঃ 

থেকে) বেরিয়ে আসার জন্যে ডাক দেবেন, তখন ০৮ উ89-১-৮০ 31914-50 


মাটির (ভেতর) থেকে তোমরা বেরিয়ে আসবে । ৮৯১০০০৯০০১2 
ও ০৯১৯ ০০$1 উ ৪৬৯১৫ 














২৬. (এ) আকাশমালা ও যমীনে (যেখানে) যা কিছু প্দু ই 
আছে তা তো (একান্তভাবে) তার জন্যেই; সবকিছু 2302. ৩০১ 19 ০ | ৬ 45 


তার (আদেশের) অনুগত | ৪ 0923 














২৭. (তিনিই সেই মহান সত্তা) যিনি সৃষ্টি (জগত)-কে 4” 4 টি 
প্রথমবার পয়দা করেছেন, অতপর তাকে আবার তিনিই ৮০ ০০০০০ 1372 ৬১192 
আবর্তিত করবেন, সৃষ্টি প্রক্রিয়ায়) সে (কাজ)-টি রি ১4212 ০ পদতপ 
তার জন্যে খুবই সহজ; (কেননা) আসমানসমূহ ও ও এলা। 9 ৩19৯9 
যমীনে সর্বোচ্চ মর্যাদা তো তার জন্যেই এবং তিনি ১$| ] 
মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় ১৯০০1522 ৩ 2৩,১৮৮] 

৪253 














২৮, (হে মানুষরা,) আল্লাহ তায়ালা তোমাদের (বুঝার) এ ৮৮৮০০ ৮ ১৬ পর «০০৩৮ পাত 
জন্যে তে তমাদের 'নিতাদিনের ঘটনা) থেকে উদাহরণ -৮৫- ০০+--58১ ০৪০৪1 ৬০ ১০:৮৭ ০৮১০ 
পেশ করছেন, (বলতে পারো,) আমি তোমাদের যে * 2122 5৮8০5 2% 
রেষেক দান করেছি তাতে কি তোমাদের অধিকারভুক্ত ৯ 5১৯৬৫ ঠাস ০ ৩2 


দাসদাসীরা সমভাবে অংশীদার? (এমন অংশীদার)- * ৮214 দু 514. » ০১» ইল ও 
5157 £ 3 ৮৪5))15 
যাতে করে তোমরা (এবং তারা) সমান হয়ে যেতে -৫ রে 19৮ চা ১১ 


পারো- তোমরা কি তাদের ব্যোপারে) ততোটুকু 125 0945 ৮৫০৫4 ও ৬ লী 
ভয় করো, যতোটুকু ভয় নিজেদের ব্যাপারে করো; 7 রঃ 


(বস্তুত) এভাবেই আমি বোধশক্তিসম্পন্ন সম্প্রদায়ের 
জন্যে (আমার কথাগুলো) খুলে খুলে বর্ণনা করি। ৪৫)889৬৯ 


























টু রা সীমালংঘনকারী, তার তাবশত ০৯৮৯৫ 
89 777 ৮০৮9 চ1 ৭ ০৪91 0795 


অতপর আল্লাহ তায়ালা যাকে গোমরাহ করে দিয়েছেন 152 ১281 1 ০৯ ০৮০ ০15 
তাকে কে হেদায়াতের পথ দেখাতে পারে? এমন সব রী ৩৬ দীরিহাোা 


লোকদের কোনো সাহায্যকারীও নেই। ও ০৭১০ ৬০০০০] 








পা ডি পা ৯ পাপ 


৩০. অতএব (হে নবী), তুমি নিষ্ঠার সাথে নিজেকে ,7 1551৫ রর 

দ্বীনের জন্যে কায়েম রাখো; আল্লাহ তায়ালার প্রকৃতি জা ু ৯ 4944৩৬৯৩০১০ 
হচ্ছে, যার ওপর তিনি মানুষকে পয়দা করেছেন; 0১৩০5, 55805502191 
(মনে রেখো;) আল্লাহর সৃষ্টির মাঝে কোনো রদবদল ভু (১৯০ 

নেই; এই হচ্ছে সহজ (সরল) জীবনবিধান, কিন্তু 9 ০৪০ 0১1 3০ 
অধিকাংশ মানুষ তা জানে না, ৮০ 


৪050 8১০ 2 


পারা ২১ উতলু মা উহিয় ৪৭১ ৬/////.8100081750806171017001.010 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০ সুরা আর রোম 


৩১. তোমরা একনিষ্ভাবে তারই অভিমুখী হও এবং দি 22 রে ্ 
শুধু তাকেই ভয় করো, তোমরা নামায প্রতিষ্ঠা করো ৪9০) |5প্াি558/54 11 


এবং কখনো মোশরেকদের দলভুক্ত হয়ো না, 804১801017258 











৩২. তাদের মাঝে (এমনও আছে) যারা তাদের 22515542 / ০৮৮ (72 রনি 
দ্বীনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং তারা নানা ” 29৮983195১5 ৩৭৪ ৩ 


ফেরকায় পরিণত হয়ে গেছে; প্রত্যেক দলই নিজেদের রি রা টট 
কাছে যা কিছু রয়েছে তা নিয়ে খুশী । ৪ ০9৯১১৮৪১11০ 1৮১১৫ 











৩৩. মানুষদের যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে ৮* * প্র * ০৪৮ ৯৫8৩৩ [| » 

তখন তারা আল্লাহর দিকে বিনীত হয়ে তাদের ডিউটি | ০2199 

মালিককে ডাকতে থাকে, অতপর যখন তিনি তাদের পু 2) পুরাটা ৯৬ ৯ ০ এ 
4৮০০ 

তীর দয়া (ও নেয়ামতের স্বাদ) উপভোগ করান, তখন 988 1১1 4০৯১ 232গ19০2 


সাথে সাথে তাদের একদল লোক তাদের মালিকের গু ০9১ এও 99 -৮৯৩ 
সাথে অন্যদের) শরীক করতে শুরু করে, রি 




















৩৪. যেন যা কিছু (অনুথহ) আমি তাদের দান করেছি ৮, ++, (করুক সপন ৯৫৫৮০ 
তার সাথে তারা অকৃতজ্ঞতার আচরণ করতে পারে, ০১9০5০০19শ2 ০৬1০ 19১০] 
সুতরাং তোমরা ভোগ করে নাও, অচিরেই তোমরা দান 
(তোমাদের কুফরীর ফলাফল) জানতে পারবে। শ ৪০০ 











৩৫. কিংবা আমি কি তাদের ওপর এমন কোনো (১ %৮::481%1 * শা 0টি 
দলীল প্রমাণ পাঠিয়েছি যে, ওরা (যেভাবে) শেরেক [০5998 -০৪৮504511 


করছে তা তাকে সঠিক বলে! 





৪০১০১ 2156 








৩৬. আমি যখন মানুষদের অনুগ্ধহ আস্বাদন করাই, ৯০. ০৪৮৯৮৮ 
তখন তারা তাতে (ভীষণ) খুশী হয়; আবার যখন 52152268550 0010012 19 
তাদেরই অর্জিত কাজের কারণে তাদের ওপর কোনো ++ 1 ৮ 1 বুএপ ৯০৯ 

হিাআসে তিখল চা িবে আছেই রান পর ওব০৩৪ ৮ 29০৮০ 019 


পা ভি উটিশা্িপা /৯ ০0) পণ 


রি € ৩9:৪১ 1১1 











৩৭. এরা কি এ বিষয়টি নিয়ে ভেবে দেখেনি যে, 8০4 ৮৭৮৭ 
আল্লাহ তায়ালা যার জন্যে চান তার রেষেক প্রসারিত ০০ $5%15--8 1৩19 


করে দেন, আবার (যাকে চান তাকে) কম করে ৭১ এ ১৫ ০1 [৭ 
০1৮ ৩৪৪ £ 
দেন; নিসন্দেহে এতে ঈমানদার জাতির জন্যে অনেক ₹ দি ঠ টু রক রি 


নিদর্শন রয়েছে। ৪0528 














৩৮. অতএব হে ঈমানদার ব্যক্তি), তুমি আতীয় "17 7৫11 ০2৫ 
স্বজনকে তার অধিকার আদায় করে দাও, অভাবপস্ত ০১19০৫19282 581 |$, 


৮০-০9-2৩৮১ ৮৩ তা 


ও মোসাফেরদেরও (নিজ নিজ পাওনা বুঝিয়ে দাও) 9০৭১ ৩৭০ ০০১০৯ 1১,০০৮ 
এটি তাদের জন্যে ভালো কাজ যারা আল্লাহ তায়ালার শা ৮৮9 ৯৮9। 
সন্তুষ্টি কামনা করে, (মূলত) এরাই হচ্ছে সফলকাম । গু ৪ 0544০ 2৫ 529,41 ৯9 

















৩৯. যা কিছু ধন সম্পদ) তোমরা সুদের ওপর দাও, গং ০৮ -০৯ ৮৭। এ ৯ এ ৯:০৯ 2 
8 8152৮2178০8 
মালের সাথে € হয়ে) বৃদ্ধি পায়, (কিন্তু) আল্লাহ নৌ 

তায়ালার দৃষ্টিতে তা টাল বাড়ে না, ০4 02০1925235 ১০২)। ০15 


পারা ২১ উতলু মা উহিয় +৪৭২ ৬///৬/.৪100181780809111017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০ সূরা আর রোম 
অপরদিকে যে যাকাত তোমরা দান করো তা (যেহেতু) 41 ++ ৮৯০৪ ৮ 7৬ ৯০1৮ 
আল্লাহ তায়ালাকে সত্তুষ্ট করার উদ্দেশে দান করো, গতি 554: 89১ ০০-৮০৯১০9 
(তাই) বরং বেশী বৃদ্ধি পায়, এরাই হচ্ছে (সেসব 098৯১০| “2:19 
লোক) যারা (আল্লাহর দরবারে) নিজেদের সম্পদ রি ভি 
বহুগুণে বাড়িয়ে নেয় । 

















৪০. আল্লাহ তায়ালা (সেই পরাক্রমশালী সন্তা)-যিনি ৪ £%* ৮০ পুরপ আ ডি 
তোমাদের সৃষ্টি করেছেন, অতপর তিনি তোমাদের ৮8৮28008৮85 ৬০120 


রেষেক দান করেছেন, তিনিই আবার তোমাদের মৃত্যু পি হুজি স্ুসি তে পিল 
দেবেন, (কেয়ামতের দিন) তিনি তোমাদের (আবার) ৬2০, ১ টি সিরা ৬ ই 
জীবন দেবেন: তোমরা যাদের আল্লাহর সাথে) শরীক , 572548৯2115 চিত ৪ 5৪ ৮০5 
5 হে 5১ (৫ 
করে নিয়েছো তাদের কেউ কি এমন আছে, যে এর * ০54৩2 ৩০০৯৯ ০০৩১৪ 


কোনো একটি কাজও করতে পারবে? (মূলত) তারা 
মিন ডিভি 


অনেক পবিত্র, অনেক মহান । 
































রা পাপন 


৪১. মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে (সর্বত্র) *₹”? ৬ 
বিপর্যয় ছড়িয়ে পড়েছে, (মূলত) আল্লাহ তায়ালা 4০৫০১৯15311 ১5501 


তাদের কিছু কাজকর্মের জন্যে তাদের শাস্তির স্বাদ (০৭| ০০৩ 25921 ৮৮০] ০৪ 
আস্বাদন করাতে চান, আশা করা যায় (এর ফলে) 











পা ১০৪ টিপা 8 িডেপাপ্রি ১৯১০০ পা 





তারা (সেসব কাজ থেকে) ফিরে আসবে । ৪ ০১৯১৭৮৪119০ 





৪২. (হে নবী,) তুমি বলো, তোমরা (আল্লাহর) ,৮:*৯৮1৯৮2214 ,১8১1১০% 12 
যমীনে ভ্রমণ করো এবং যারা আগে (এখানে মজুদ) ১৮519550555) 819১৮ ০, 








ছিলো, (আল্লাহ তায়ালাকে অস্বীকার করায়) তাদের 47121৮577৮9 88 87510 01 
৩৮ ৮০৯৪ ০০ ০৪৭) 4৪৮০৮০ 
কি (পরিণতি) হয়েছে তা অবলোকন করো; (মূলত) ৩১০৪ ৩ 
তাদের অধিকাংশ লোকই ছিলো মোশরেক। ৪ ০৯৪১৫-০১১৫ 














৪৩. অতএব (হে নবী), তুমি তোমার নিজেকে সত্য 1? « ০1৮৮৩ % এ 
দ্বীনের ওপর প্রতিষ্ঠিত করে রাখো- আল্লাহ তায়ালার 4260 340 এ০৯১-০৪০ 
পক্ষ থেকে সে ভয়াবহ) দিনটি আসার আগে যাকে পদ ৪০০৯ 

কেউই নি না, সেদিন যখন 5 35:5645521358 5০38০ 
আসবে তখন (মোমেন ও কাফের) সবাই আলাদা ৪৪ আত 











€ ৬১9০০১০৪ 
হয়ে যাবে। 
£৯ পাশা তাশিটি কিপটি টিপ্াশাশা পাপা পা ভি তা 


৪৪. যে ব্যক্তি (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করলো, চি রর হত 45 

তার (এ) কুফরী- (আযাব হিসেবে একদিন) তার ৩৮০১ নে ॥ ফি 
ওপরই (এসে পড়বে, অপর দিকে) যে ব্যক্তি নেক টে $ 390০০৮৪০878 
আমল করলো, তারা (এর মাধ্যমে) নিজেদের জন্যে 

(সুখ) শান্তির রাস্তাই বানিয়ে নিলো, 

















8৫. যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনবে এবং 77151 ৩৪ 
(সে অনুযায়ী) নেক আমল করবে, তিনি যেন তার অনুথহ ৮৮৭1 ১ রা জা কত 
আল্লাহ তায়ালা কাফেরদের কখনো পছন্দ করেন না। রশ লেপ 0 














৪৬. তার (কুদরতের) নিদর্শনসমূহের মাঝে এও 1 ০ ৮ রা 
(একটি) যে, তিনি বৃষ্টির) সুসংবাদবাহী বাতাস প্রেরণ ১৭ 6530 0554 015 ০52 


পারা ২১ উতলু মা উহিয় +৪৭৩ ৬///৬/.৪100181780809111017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০ সূরা আর রোম 
করেন, যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহ 5112) -০)7০7 ৮0৯৬০ ১০9৫ 
(-এর স্বাদ) আস্বাদন করাতে পারেন, (উপরন্তু) তার ৫৪ ১৯91 4০৯) ০৫ ১০১ 
আদেশে (সমুদ্রে) জলযানগুলো যেন চলতে পারে এবং ৫1212 125 রঃ /:£22 রে 
০ 9৯+59$ 

তোমরাও (যেন এর মাধ্যমে) তীর রেষেক তালাশ চা 

করতে পারো এবং আশা করা যায়, তোমরা তার ০9১০4 
কৃতজ্ঞতা জ্ঞাপন করবে । 




















৪৭. (হে রসুল,) আমি তোমার আগে আরো রসূল "44,11২ 14 
তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম, তারা (নবুওতের) পি 1137) ৩৫৭৩ 5 
সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিলো, অতপর যারা ০০0-৮৪৪30$ এ 17 0১৮59%- রি 
(একে অস্বীকার করে) মারাত্মক অপরাধ করেছে ডি চিনি 

আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছি; প্রেশার 19৯5501 
(কেননা,) ঈমানদারদের সাহায্য করা ছিলো আমার রি 
ওপর কর্তব্য । ৪ ৬৯০৪০ 











০০৩ পা? /১-০ ৮ ০৫) 


৪৮. আল্লাহ তায়ালা (সেই মহান সত্তা) যিনি 1617 2821 

(তোমাদের জন্যে) বায়ু প্রেরণ করেন, অতপর তা টে 911 ০59 ঞ্ো রা 
মেঘমালা সঞ্চালিত করে, তারপর তিনি যেভাবে 24:522555 ০ 8222 
চান তাকে আসমানে ছড়িয়ে দেন, তাকে টুকরো দানার গান 
টুকরো করেন, (এক পর্যায়ে) তুমি দেখতে পাও 4115. ৯০০০% 5১9]| 0০5 
তার ভেতর থেকে বৃষ্টি (কণা) বেরিয়ে আসছে, ,:৮৮ উট 
তিনি তীর বান্দাদের মধ্য থেকে যাকে চান তার 161550:5০5208৩245-০5195 


ওপর তা পৌছে দেন, তখন তারা (এটা দেখে) 07৮০ ৯টি ৯০ 
ভীষণ হর্ষোৎফুল্প হয়ে যায়, €) ০/9১৯১০৭ ৫ 














৪৯. অথচ (একটু আগে) এরাই তাদের ওপর (কৃষ্টি) «.*121%24 “1 
নাযিল হবে- এ ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিলো! পশ5০৯ ০1০55 ০০1901-019 


পা ৮৩৪ 


৪০০০ 418 ০৪ 








৫০. তাকিয়ে দেখো আল্লাহ তায়ালার রহমতের +-৮.৮,%% & পারল 8 927 
42৫ ০৬৮৯ 33 
প্রভাবের দিকে, কিভাবে তিনি যমীনকে একবার মরে উরি রা ১১8৫ 


পা ঠি পা পা £৯ পার 


যাওয়ার পর পুনরায় জীবন্ত করে তোলেন; অবশ্যই , এ. প্া এ], 1545 
তিনি (কেয়ামতের দিন) সব মৃতকে জীবন দান ০], ০ 2০৯১০ ০১1 


করবেন, তিনি সর্ববিষয়ের ওপর একক ক্ষমতাবান। 9১108 ৪5 ০6৫ ৫9995 (5201 




















৫১. যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি, |“ দে | ০৫1 ৮৯1151 
(যার ফলে) তারা ফসলকে হলুদ রঙের দেখতে পায় 15-21-899১ ৪১ ০ 


তখন তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু ৮৪৪2৮ ০ এাি 
করে। € ০/9১৯৪ ৮০৯৭ ০৮০ 














হে নবী,) অবশ্যই মৃতকে তুমি তোমার কথা 
তে 211 নানীর বিিকে ভাষা ০০] 0484505৭1 ৮7583৫ 
হান ক) ফন গর (তোমাকে... 9055:82159107681 











৫৩. তুমি অন্ধদের তাদের গোমরাহী থেকে (বের  *2% 5:44 5৫ *প 1 পা 
করে) সঠিক পথ দেখাতে পারবে না, তুমি তো কেবল ৮৮ ০1৮৪4 ৬০০০ ৩০1০9 
এমন লোকদেরই (আমার কথা) শোনাতে পারবে 


পারা ২১ উতলু মা উহিয় +% ৪৭৪ ///৬/.9100115179080517101001.010 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩১ সূরা লোকমান 


র আয়াতসমূহের ওপর ঈমান আনে, ৮০) &0 ৮৮ তা ঠ ৮৩ 
(আসলে) এরাই হচ্ছে (নিবেদিত) মুসলমান । $ ০১5208808৯০: 





৫৪. আল্লাহ তায় ই (সেই মহান সত্তা)- যিনি পপর ৩ /৯১-০ /৯৬০ ৯-2 পার্ার্পা ১ ১০ 
তোমাদের দুর্বল করে পয়দা করেছেন, অতপর তিনি 05 ০8০০৪ ০০০০ ৬০1০ 
দুর্বলতার পর (তোমাদের দেহে) শক্তি সৃষ্টি করেছেন, পাটি পণ আঅভু্রওত /১০1% 
আবার (তিনি এ) শক্তির পর (পুনরায়) দুর্বলতা ও টির নি 
বার্ধক্য সৃষ্টি করবেন; তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন তি ্ ৮8৮2518১275 
এবং তিনিই সর্বোচ্চ ক্ষমতাবান ও স্কত। পক 00৯9 ৮১৪১ 


প্রতি) ৮০ 8১) পাটি | পাতঠিপা 


5950250 ৭৯9 




















৫৫. যেদিন কেয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিন অপরাধী 1১ ৯০] ০55-872 
ব্যক্তিরা কসম খেয়ে বলবে, তারা তো (দুনিয়ায়) সু 091০০1০1595 


মুহূর্তকালের বেশী অবস্থান করেনি; (আসলে) এভাবেই বিনিনিনাাডী ০০০11 
দর (দৈতাবমুধ রেখে ঘরে যানে ঠোকর খাওয়ানো ৪০: 190৫154.277 52195 
হচ্ছিলো । 








৫৬. (কিন্তু) যাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেয়া *৫৮1* 
হয়েছে, তারা বলবে- (না), তোমরা তো আল্লাহ ১৪1০০০০১879 ০21 009 


তায়ালার হিসাবমতো (কবরে) পুনরুথান দিবস রা ্ র 
হা লে উকিল ৮৮:৬-০)150121--53--৯ 


হচ্ছে (সেই প্রতিশ্রুত) পুনরুথান দিবস, কিন্তু তোমরা ৮ ৯০4৫ 
(এ দিনটাকেই সঠিক বলে) জানতে না। ৪ ৩০০৬ ট৮০-৮-২549 ৬1119 

















৫৭. সেদিন যালেমদের ওষর আপত্তি তাদের কোনোই + শ্ণ উনিশ ।৮৮16 2 


উপকারে আসবে না, না তাদের (তখন) তাওবা করার ৮৯১১০ |9০5 21 58 3255 


পা ঠাপা 2১৮2৮ -0  পার্পা 


288288588 ৪ ০9৯৬৭ -৪৯ 9 











পানি পা পা ৯ পপি পর 


৫৮. (হে নবী,) আমি মানুষদের (বোঝানোর) জন্যে * ₹1৮২:15111:74 
এ কোরআনে'সব ধরনের উদাহরণই পেশ করেছি; ৬০ 41১11১৯৬০4০ ০১০ ৬০9 








(তারপরও) যদি তুমি এদের কাছে কোনো আয়াত 982972 চটি পারা শত 
নিয়ে হাযির হও, তাহলে এ কাফেররা বলবে, ০4 * 27 পর 2 


তোমরা (তো কতিপয়) বাতিলগন্থ ব্যক্তি ছাড়া আর ০৮1 বক চপ পত 
কিছুই নও। ৪ 99৮31০29119552- 5501 














৫৯. এভাবেই আল্লাহ তায়ালা তাদের অন্তরে মোহর ৯721228) ০৮৮৮ ৮ 
মেরে দেন, যারা (সত্য সম্পর্কে কিছুই) জানে না। ০২০1 5,915 ৫91 6552 ০১০ 


পা ৯১ -টপ্রনিপা পর 


৪১০০ 








৬০. অতএব (হে নবী), তুমি ধৈর্য ধারণ করো, এছ, ৮৯ ছ ৪8৮ 4। 4৭ 
অবশ্যই আল্লাহ তায়ালার ওয়াদা সত্য, যাদের (শেষ --৯০-০৭ 39 ১৯4৮1 ৩০9 ৩১:০৫ 


বিচার দিনের ওপর) আস্থা নেই, তারা যেন তোমাকে ৪৪৪ ৮৮৭ 














কখনোই সত্য দ্বীন থেকে) বিচলিত করতে না পারে । € ০9594 &! 5৪০11 











পারা ২১ উতলু মা উহিয় ৪৭৫ /৬/৬/.8100121808019117101001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩১ সুরা লোকমান 





২. এগুলো হচ্ছে একটি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত, ৫ 221 ৮০৫৭1 ০০২1 এ 





৩. নেক মানুষদের জন্যে (এ হচ্ছে) হেদায়াত ও ১:৮৯ ৯ ০৭এ ভর পর্চ পি 
রহমত, টা 





৪. (নেক মানুষ তারা-) যারা নামায প্রতিষ্ঠা করে, “* ১৫ ০৯০৮৮* বদ 
যাকাত আদায় করে, (সর্বোপরি) যারা আখেরাতের 95584585111 05 ২০2৩৭ 


পট ঠিশটি ভিশটি /৯ পি 


ওপর নিশ্চিত বিশ্বাস রাখে; 30589: -285240-53854)1| 








৫. এ (নেক) লোকগ্তলোই তাদের মালিকের 
(যথার্থ) হেদায়াতের ওপর রয়েছে এবং এরাই হচ্ছে এগ) ৩ 2 (৪০০ ্ে এএাগা 


সফলকাম । টি এ 








৬. মানুষদের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন টিকা তাত 
বেহুদা গল্প কাহিনী খরিদ করে, যাতে করে সে (এ 35৩4৩৭19৭০১ ৬০৬০৪] 59 


দিয়ে মানুষদের) অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তায়ালার পথ 12174 » এ 82:7৮ 
থেকে দূরে সরিয়ে রাখতে পারে, সে একে হাসি, বিদ্রুপ, ১19১০ ৫৯৫98০45589 4| ০৮০ 1৬০ 
তামাশা হিসেবেই গ্রহণ করে; এরাই হচ্ছে সেসব মানুষ ৯ ও রম 

যাদের জন্যে অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে। ৩ ৬৭৪০ ০6০০ ৯ 29 























৭. যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত |, ২22 12122;1 12,1281917 
করা হয় তখন সে দন্তভরে মুখ ফিরিয়ে নেয়, যেন 25 চি ১ 


সে আদৌ তা শুনতেই পায়নি, তার কান দুটিতে 22552555505 
যেন বধিরতা রয়েছে, তাকে তুমি কঠোর আযাবের টিনা রি 
সুসংবাদ দাও! 9] 1655) 











৮. নিসন্দেহে যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান * পপ (৯৩1 ৩৪ 
এনেছে এবং নেক আমল করেছে, তাদের ই পপ] 2521941 2151 


রয়েছে নেয়ামতের (সমাহার) জান্নাতসমূহ। ৫৮৯]| ০৯ 








৯. সেখানে তারা চিরকাল অবস্থান করবে; আল্লাহ 2১:211722,18- ঞ। ১2৮16579811 
তায়ালার প্রতিশ্রতি অতীব সত্য; তিনি ১১ 2১-৯৩ ১০১৬১ ০৪৪০ 
মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় ৪৮৪৪-৫| 














জের দখা ০209558555৮ ড2 

ও রি 49০৫4025৩93 

ভি হে লি হী আমিই জা ছে ০০২ 5551595-250০৩25 

পু নিউ ৩০5৩০৩০৬808 
] 




















১১. এই হচ্ছে আল্লাহ তায়ালার সৃষ্টি, অতপর তোমরা * ”* দু। 2101 “4৫ &। 211. 
আমাকে দেখাও তো, তাকে বাদ দিয়ে যোদের তারা ৮০০১1 $2055501 18 


উপাসনা করে) তারা কি সৃষ্টি করেছে? (আসলেই) রা লরে ৰ 
যালেমরা সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত রয়েছে। $ ৬০৮05054810 59, 


পারা ২১ উতলু মা উহিয় ৪৭৬ ৬/////.8100081780806171017001.010 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩১ সুরা লোকমান 


১২. আমি লোকমানকে জ্ঞান দান করেছি, (আমি , 4) লিউ লতি কলা 8 পনি 
তাকে বলেছি) তুমি আল্লাহ তায়ালার (নেয়ামতের) * টিশডি নারদ 9819 
শোকর আদায় করো; (কেননা) যে ব্যক্তি (নেয়ামতের) লন চি ৮9 হল পাতে, পা ৯০9৯0 ৯ পাতা 
শোকর আদায় করে সে তা করে তার নিজের ৬০9 ০4০৯0 টিন 


/৮৪ কু পঞ্চ ৮ পাপা 
(ভালোর) জন্যেই, (আর) যদি কেউ আল্লাহর অকৃতজ্ঞ ৪ 8 রা 3৫58 

















হয় (সে যেন জেনে রাখে), এ 
কারোই মুখাপেক্ষী নন, তিনি যাবতীয় প্রশংসার 
অধিকারী । 


১৩. (হে নবী, স্মরণ করো,) যখন লোকমান তার ৪! ০ ৮৮৫ ডি 
ছেলেকে নসীহত করতে গিয়ে বললো, হে প্রিয় ৩ 279১2 ৩০৪০৪ 319 


বৎস, তুমি আল্লাহ তায়ালার সাথে শেরেক করো না; * 1% 1458 £ 0101 40১8৭ ১ 
(অবশ্যই) শেরেক হচ্ছে সবচাইতে বড়ো যুলুম । রি দি সর 
৮৮৮০ 


রা 

















পা ১০১, ০ 


১৪. আমি মানুষকে তোদের) পিতা-মাতার সাথে রা চিট পু প 

ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি, তার মা কষ্টের পর এ ০২ 54261152০05) কপ ৮০99 
কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুই 67515-11 
বছর পর সে (সন্তান) বুকের দুধ খাওয়া ছেড়েছে, সভা রর 2932 রর 
তুমি (তোমার নিজের সৃষ্টির জন্যে) আমার শোকর ৪১৯০০] 1, 8011219 ৫ু 
আদায় করো এবং তোমার (লালন পালনের জন্যে) 

পিতা- মাতারও কৃতজ্ঞতা আদায় করো; (পরিশেষে 

তোমাদের) আমার কাছেই ফিরে আসতে হবে । 


১৫. যদি তারা উভয়ে তোমাকে এ বিষয়ের ওপর 1৮ * 2 2৩%17 2.6 ৯ $ 
পীড়াপীড়ি করে যে, তুমি আমার সাথে শেরেক করবে, শা 2৮ 


পা পা পাটি /চি 


যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নেই, তাহলে 1 

তুমি তাদের দু'জনের (কারোই) কথা মানবে না, তবে ০৮14909583৫ ০52৫০০৮ 
দুনিয়ার জীবনে ভুমি তাদের সাথে ভালো ব্যবহার ৩৮2 0: ৫ বি 

করবে, তুমি কথা তো শুধু তারই মেনে নেবে যে ব্যক্তি দি 720 বিন ০71 
(পুরোপুরি) আমার অভিমুখী হয়েছে, অতপর আমার &% ১৪ 2 ] ০ 
কাছেই তোমাদের আসতে হবে, তখন আমি অবশ্যই ৯৮৫01 
তোমাদের বলে দেবো তোমরা (দুনিয়ায়) কি কি কাজ ও ০১৭1৮৮০০২৪০ 
করতে । রি 
১৬. (লোকমান আরো বললো,) হে বস, যদি ৭4৪” ৭2 হার ৭1125) ৩০1 
(তোমার) কোনো আমল জরিষার দানা পরিমাণ ৩2 এ 41245833010 


পানি পা 


ছোটোও) হয় এবং তা যদি কোনো শিলাখন্ডের রেড 
রা থাকে, অথবা ৮41৬১ এ 


(যদি তা থাকে) যমীনের ভেতরে, তাও আল্লাহ তায়ালা 24 91,28112 শি টি 6 9$ 1 
(সেদিন সামনে) এনে হাযির করবেন; অবশ্যই আল্লাহ রা ০ এ ৩ 
তায়ালা সুক্মদর্শী, সকল বিষয়ে সম্যক অবগত । ৪১৯১০ ০৪ 









































রা ৯ 








রা 


১৭. হে বৎস, তুমি নামায প্রতিষ্ঠা করো, মানুষদের ,*০*”? ত ₹- 
ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে ০2১৯০0079851-1 5 এ 


(তাদের) বিরত রাখো, তোমার ওপর কোনো 41212 রি 
বিপদ মসিবত এলে তার ওপর ধৈর্য ধারণ করো; ০9 ১৫ফা। ৬০ 2819 


পারা ২১ উতলু মা উহিয় ৪৭৭ ড///৬/.910015179080517101001.010 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩১ সুরা লোকমান 
এটি নিসন্দেহে বড়ো সাহসিকতাপূর্ণ কাজ, 





৪১১15 ৬৪৪। 








১৮. হে বৎস,) কখনো অহংকারবশে তুমি মানুষদের ১ ৮ ৯০৮ ৭ 
জন্যে তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো ০০৪১০৩৭4৭৩৬ ১৯০৪৮ 
না এবং আল্লাহর) যমীনে কখনো ওদ্ধত্যপূর্ণ বিচরণ চা রঃ ৯ 24৩1 দা 
করো না; অবশ্যই আল্লাহ তায়ালা প্রত্যেক উদ্ধত দির না 
অহংকারীকেই অপছন্দ করেন। ৪১৪৯১ এ ০00২০ 





22৯০ 











১৯. (হে বৎস, যমীনে চলার সময়) তুমি মধ্যম পন্থা ,51"7 ” 
অবলম্বন করো, তোমার বর নী বরো, অবশ্যই ১9০০০০৯৯০12 ৪৪৭ ০599 


আওয় মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়ায নি 
রাতে ৪১০41 ১521 ০০1 9 ০ | 











২০. তোমরা কি (একথা কখনো) চিন্তা করে দেখোনি, তর *৯. ০ পপ) 9704৮ 28 
যা কিছু আসমানসমূহে রয়েছে, যা কিছু রয়েছে ০৯০-৮75 ৮ ০12 
যমীনের মধ্যে, আল্লাহ তায়ালা তার সবকিছুকে "০1৫ 212 

তোমাদের অধীন করে রেখেছেন এবং তোমাদের - প56-9৩)। ৬০১৬১ | 
ওপর তিনি তার দেখা অদেখা যাবতীয় নেয়ামত পূর্ণ ৫2141 5,85559 164০5 
করে দিয়েছেন; (কিন্তু এ সত্তেও) মানুষের মাঝে কিছু এন 529 রর টি 

এমন আছে যারা আল্লাহ তায়ালা সম্পর্কে (অর্থহীন) 5$339415555941 ৬১ 
তর্ক করে, (তাদের কাছে) না আছে তর্ক করার 

মতো) কোনো জ্ঞান, না আছে দীপ্তিমান কোনো গ্রন্থ! পুজি 























২১. যখন তাদের বলা হয়, আল্লাহ তায়াল যান ১১2৮০ ০ ০০ পা ৮ 

কিছু নাধিল করেছেন তোমরা তার অনুসরণ করো, 4 957 ০ 120--1 ০ 1319 
(তখন) তারা বলে, আমরা কেবল সে বস্তুরই অনুসরণ ৮1217 4৮510 রি 1 
করবো যার ওপর আমরা আমাদের বাপদাদাদের ঠ মি 5592129 
পেয়েছি; (কিন্তু) শয়তান যদি তাদের (বাপদাদাদের) 51821-853 ০৮। 9৫ গঠি 
জাহান্নামের আযাবের দিকে ডাকতে থাকে তোহলেও * 
কি এরা তাদের অনুসরণ করবে)? ১৮।| 




















২২. যদি কোনো ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহ শু ৯০৮৫৫ & ৮৯৩ ৯) এত ৯৩৩ 
তায়ালার কাছে নিজেকে (সম্পূর্ণ) সঁপে দেয়, তোহলে) ১ 5১944 ৫ পি ৩9 


সে (যেন এর দ্বারা) একটা মযরূত হাতল ধরেছে; (119, 18911 12 2০1 085 
(আসলে) যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিণাম আল্লাহ 12 -্ঠ 2 4 
তায়ালার কাছে। 9১9১1 2০44 


রা 

















২৩. (হে নবী) যদি কেউ কুফরী করে তবে তার ০০89 ৮ ৯৩ বপুপঠি » পরত 
কুফরী যেন তোমাকে দুশ্্তাগ্রস্ত না করে; (কারণ) 11585 এ১০৭ ১ ১৯ ০9 


তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে, ৯০৩৭০ ৯০০ ৯৩ 
অতপর আমি তাদের বলে দেবো, (দুনিয়ায়) তারা 2101, 19152০8৮৯8৮ -০৯৯৯৯ 
কি আমল করে এসেছে; মানুষের অন্তরে যা কিছু দু কপ 
লুকায়িত আছে অবশ্যই আল্লাহ তায়ালা সে ব্যাপারে 9)5৫11 ০1০2-৮০ 
সম্যক অবগত রয়েছেন । 




















২৪. আমি তাদের স্বল্প (সময়ের জন্যে) কিছু বিজ রা তায 
জীবনোপকরণ দিয়ে রাখবো, অতপর আমি তাদের 9848 5165129550৭ 
কঠিন আযাবের দিকে টেনে নিয়ে যাবো । 


পারা ২১ উতলু মা উহিয় +* ৪৭৮ ৬///৬/.৪100181780809111017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩১ সুরা লোকমান 








পা 


২৫. তুমি যদি তাদের জিজ্ঞেস করো, আসমানসমূহ রা ৮৪৮৬5 
ও যমীন কে পয়দা করেছেন? তারা অবশ্যই বলবে ৯১৮০৩ ৬৮০৮৪ ০৪19 


হো), আল্লাহ তায়ালাই (সৃষ্টি করেছেন); তুমি বলো, ,483521006,20 ০9819 
প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে; কিন্তু তাদের 


অধিকাংশ মানুষই বুঝে না। $05058229, 














২৬. আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা ₹। এ, ১৯৮0৫ 11 ঢ মি 

(সবই) আল্লাহ তায়ালার জন্যে; অবশ্যই আল্লাহ | টি ০১১19 তি 

তায়ালা (সব ধরনের) অভাবমুক্ত এবং তিনি সকল টি ] রি |? 
₹সার মালিক। ১ এ1% 











২৭. যমীনের যতো গাছ আছে তা যদি কলম হয় এবং 141২7 দিতি 
মহাসমুদরগুলোর সাথে যদি আরো সাত সমুদ্র যুক্ত হয়ে টি ৪০৩১৫ ৪ ১০215 
তা কালি হয়ে যায়, তবুও আল্লাহ তায়ালার গুণাবলী ১ ্ ৮১২০৩৮০৪০০৪ 119 
সম্পর্কিত কথাগুলো (লিখে) শেষ হবে না; নিশ্চয়ই ৫» _.& 

আল্লাহ তায়ালা পরাক্রমশালী, প্রজ্ঞাময় । 55320 ০1,1৩-৮৫০০6৪$0 











২৮. (হে মানুষ,) তোমাদের সৃষ্টি করা, তোমাদের * ০১০০ 
সবাইকে পুনরুথিত করা (মূলত আল্লাহ তায়ালার :86১19--8থ52225%2 ০৫৪10 
কাছে) একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুথানের গ৮ ৮12৮ ৮০4। ড 
মতোই; নিসন্দেহে আল্লাহ তায়ালা (সব কিছু) শোনেন ১৯০০ ৫৮০৮ 481 ০1 
এবং দেখেন। 























২৯. তুমি কি চিন্তা করে দেখোনি, আন্মাহ তায়ালা 52222 
(কিভাবে) রাতকে দিনের ভেতর প্রবেশ করান, আবার 20501 এ এ 892 48101 ১1 


দিনকে রাতের ভেতর প্রবেশ করান, (কিভাবে) তিনি ্ ০ 
সূর্য ও চন্দ্রকে তৌর হুকুমের) অধীন করে রাখেন, সব শে ১০৩ জা ৬১৪ 2159 


কয়টি (গ্রহ উপগ্রহই আপন কক্ষপথে) এক সুনির্দিষ্ট ণ। | 
সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে, নিশ্চয়ই তোমরা হি রি এ 1০৯২৫ দু 
যা কিছু করো আল্লাহ তায়ালা সে সম্পর্কে সম্যক ৪১250 3359 
অবগত রয়েছেন। 91৮5 




















৩০. এটাই (চূড়ান্ত), যেহেতু আল্লাহ তায়ালা হচ্ছেন * ২- 17 ৪4 ৫974৮ 
য, তোই) তাকে ছাড়া এরা অন্য যা কিছুকেই তি ৮০9 3415 401 ০9 এ, 


সে না কেন তা বাতিল (বেলে গণ্য হবে), মহান এ 17112 7%। ৫ টি 
আল্লাহ তায়ালা, তিনি সুউচ্চ, অতি মহান । 01213 40109” ০৮ 13১০০ 

















তুমি কি (এটা) লক্ষ্য করোনি যে, (উত্তাল) সাগরে হুল শে যা নু 
(মার) আল্লাহ তায়ালার অনুযহেই জলযানগলো ১৯) ০১৯৩৫) ০ 


ভেসে চলেছে, যাতে করে তিনি (এর মাধ্যমে) ১421 4 ০২০ 
তোমাদের তার (সৃষ্টি বৈচিত্রের) নিদর্শনসমূহ দেখাতে 3৩ ৩০৯১০: 

পারেন; অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির 9)% রগ 0৫ ৬১1; 
জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে। চু উট হি রি 


5৯৬০ ১ টিপা 














পারা ২১ উতলু মা উহিয় ৪ ৭৯ ড/////.8100081750806171017001.010 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩২ সূরা আস সাজদা 


৩২. যখন (সমুদ্রের) তরঙ্গমালা চাদোয়ার মতো হয়ে ?%/12:,116101215০ * ৮-821$1 
তাদের আচ্ছাদিত করে ফেলে, তখন ভারা আল্লাহ 44115-30 03+-7৮৮2195 


/১-9 0 কু দত তা৯ ০) ৩2 ১০০ 
্ 
্ে 


তায়ালাকে ডাকে- দ্বীন একনিষ্ভাবে তার জন্যেই ৫1 ৮৬৯ 1৮15০০০%০৭| 44] ০15৯০ 
নিবেদন করে, অতপর যখন আমি তাদের ভুখন্ডে 2৮ দিরানি বিলিন 


এনে উদ্ধার করি তখন তাদের কিছু লোক প্রতিশ্রর্ণতির 1:15 ০০৩৫ 159, ০০০৪০৪৪০১ ১11 

















ওপর দীড়িয়ে থাকে (মূলত) বিশ্বাসঘাতক ও ₹25 ০ ছা ড 
অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শনসমূহ অস্বীকার 9১০০ 5 1 
করে না! 








৩৩. হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় ,৮*৮ পুলি | উঠত এ ০ 5 শি 
করো এবং এমন একটি দিনকে ভয় করো, যেদিন 92 19219) 19501 ০১০৭1 5 
কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় 2৮১27 ৮ পাপা টি বা] 
আদায় করবে না, না কোনো সন্তান তার পিতার ১919” 95১19 ৬ ৩19 ৮৬১৯ মু 
পক্ষ থেকে বিনিময় আদায় করবে; অবশ্যই আল্লাহ 0. পাস ক /১ ৮ আ./১৮১, তা 
তায়ালার ওয়াদা সত্য, সুতরাং (হে মানুষ,) এ পার্থিব 441 -০9 ০/1৮0-৪ ৮০19 ০) 
জীবন যেন তোমাদের কোনোরকম প্রতারিত করতে ০ ৭8 চি ৪০. 2. 
না পারে এবং প্রতারক (শয়তানও) যেন কখনো ১9৮ (১41 89৯51৮97১৯১ 
তোমাদের আল্লাহ তায়ালা সম্পর্কে কোনো ধোকা 


























দিতে না পারে। 252] 4854 








হে ভে (25100 $0০০142-0-220 
সে  1১1০৪০০১39১০-300333 
০১০ 00০45০8 
সর্ববিষয়ে অবহিত। চা রা রহ 



































১. আলিফ লা-ম মী-ম, ০ 








২. সৃষ্টিকুলের মালিক (আল্লাহ তায়ালা)-এর কাছ ,* ০ "৭ 4747২. 4৫91119::5 
থেকেই (এ) কিতাবের অবতরণ, এতে বিন্দুমাত্র ১ ০ ৭ ০9312 ৩৯ 


সন্দেহ নেই; ও ৬৯৯] ] 








৩. তারা কি একথা বলতে চায় যে, এ (কিতাব)-টা জল বে ৮:৯৯ 2৮ চিন 
:4_$ ১৯৩ ্ 
সে ব্যেভিই) রচনা করে নিয়েছে নো)- বরং এ ০১-৯4-১519 ক 
হচ্ছে তোমার মালিকের কাছ থেকে (আসা) সত্য 25 12 রে ৯. 2 
১০) ৪3১ ০৮০ 
(কিতাব, এ জন্যে যে), এর দ্বারা তুমি এমন এক ভি -০ ১419১ 
জাতিকে (জাহান্নাম থেকে) সাবধান করে দেবে_ 


পারা ২১ উতলু মা উহিয় +% ৪৮০ 9///৬/.9100115179080517101001.010 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩২ সুরা আস সাজদা 





চি £৯ এ £৯ ভু ১৬ /০ প্র 


যাদের কাছে (নিকট অতীতে) তোমার আগে কোনো * ৮1 4125 ্ 
সতর্ককারী আসেনি, আশা করা যায় তারা হেদায়াত ০৪ ১ ভ2 89১ ০০-৮% 


সাডি কবরে । ০ ০9০৯৪ 








১০৫ 


৪. পরাক্রমশালী আল্লাহ তায়ালা_ যিনি আকাশমালা, 17 
যমীন ও উভয়ের মাঝে অবস্থিত (সবকিছু) ছয় দিনে 5 


সৃষ্টি করেছেন, অতপর তিনি আরশে সমাসীন হন; ঠে ৪৪৮০) [দ 251 কি 
তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক কিংবা শত ৬ নানক বনপা 
সুপারিশকারী নেই; (এর পরও) কি তোমরা উপদেশ 5029552353০ ০০৫1০৩০৭ 
গ্রহণ কবে না! «পদে 


90958628১ ৪ 














৫. আসমান থেকে যমীন পর্যন্ত সবকিছু তিনিই 5 পো ০৬ পুল 
পরিচালনা করেন, তারপর (সবকিছুকে) তিনি পি ০৪৩০ এপ সা ৯ 
দিকে ডেট) নিয়ে যাবেন রন এদিন, যার প+17 

রী ০1501685018 [95 & এ ৫১ 





৮ /১ 08-০৮04 


999০৯ প্2০ 





৬. এই হচ্ছেন দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা, 58320185581 ৮০৪11 150 


৫৪৯১ 


পরাক্রমশালী, পরম দয়ালু, 








৭. যিনি যা কিছু সৃষ্টি করেছেন সুন্দর (ও নিখুত) [0722812% ৪5৪0৫০-০০ 





করেই সৃষ্টি করেছেন এবং তিনি মানুষ সৃষ্টির সূচনা 
করেছেন মাটি থেকে, & ৬৭৮ ৩০ ০০)1 95 








৮. অতপর তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি হ *আ টন্র*০,15 * পাদ পাপ অঃ 
পার্থর নি্ধাস থেকে বানিয়েছেন, ডে ৬৮৪০ ৪০ 5৫ গল ৬০ এ ০৯০ 








৯. পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে 2224১৯১৩ 5 6525258 
তিনি তীর নিজের কাছ থেকে রূহ সুঁে দিলেন এবং ০০ ৯979১ ১ ৮৯৮679409০৩ 


পার্টি পা পাটি 9 


তোমাদের জন্যে (তাতে) কান, চোখ ও অন্তকরণ 3545,8323$12 31291 £ »|| মিশে 
দান করলেন; তোমরা খুব কমই (কিন্তু এ জন্যে ৮ রর ্ঁ 5574 


আল্লাহ তায়ালার) শোকর আদায় করো । ভিডি, 




















১০. তারা বলে, আমরা (মৃত্যুর পর) যখন মাটিতে 
মিশে যাবো (তারপর কি) আমাদের আবার নতুন করে ০3৩০ 3005105199 


পয়দা করা হবে? (একথা বলে আসলে) এরা তাদের “ 9 115 ১০৭১৯ ৩15 
মালিকের সাথে সাক্ষাৎকারের বিষয়টা অস্বীকার 93৬ ১৪৩: টার 


করে। ৪ ৬১ 














১১. (হে নবী,) তুমি বলো, জীবন হরণের ফেরেশতা_ 74 এ ৭ ৬৩৫ 12 
যাকে তোমাদের মৃত্যুর) ব্যাপারে দায়িত্‌ দেয়া 59 উরি 


হয়েছে, অচিরেই) তোমাদের জান কবয করে নেবে, 
অতপর তোমাদের সবাইকেই তোমাদের মালিকের ৪) ০৪৯৯১১৮০৪1৮ 


দরবারে ফিরিয়ে নেয়া হবে। 
পারা ২১ উতলু মা উহিয় ৮৪৮১ ৬/////.8100081750806171017001.010 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩২ সূরা আস সাজদা 


১২. €হে নবী,) যদি তুমি (সে দৃশ্য) দেখতে- যখন ন4* 
অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নীচু টি ৩১ 31১ 519 


করে দীড়িয়ে (বলতে) থাকবে, হে আমাদের মালিক, (%”291155,” ১৮7 ০ ১০ 
আমরা (তো আজ সবকিছুই) দেখলাম এবং (তোমার নী ৮83) ৩-১০৮৪59%) 
সিদ্ধান্তের কথাও) শুনলাম, অতএব তুমি আমাদের [011-112 নিলি না? 

আরেকবার (দুনিয়ায়) পাঠিয়ে দাও, আমরা ভালো ” ০১০০৯ এ 
কাজ করবো, নিশ্চয়ই আমরা (এখন) পূর্ণ বিশ্বাসী । ৪ 053৭ 




















১৩. আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকেই হেদায়াত দিয়ে ভিড নি 
দিতাম, কিন্তু আমার পক্ষ থেকে সে ঘোষণা আজ সত্য 496১০5০৪০০৫ জে 0৪ গা? 
প্রমাণিত হলো, ডা ৬০০ জপ ৮5:4৭61 5- 





পাঠ পাঠ পা 


] ভে ১729 | 








১৪. অতপর (বলা হবে,) যাও, তোমরা শাস্তি আস্বাদন _ 41 *2 ৯৮৮12 টানা 
করো, যেভাবে তোমরা আজকের এ সাক্ষাতের কথা 51০৯-৮:9 গ৫] ০৮৯০০ 15896$ 


ভুলে গিয়েছিলে, আমিও (আজ তেমনি) তোমাদের | 10125721501 
ভুলে গেলাম, যাও- তোমরা নিজেদের কৃতকর্মের ১1 ০১1৫০ 1959 পন 


প্রতিফল হিসেবে জাহান্নামের) চিরস্থায়ী শাস্তি ভোগ ৪ 0124 22 
করো। 




















১৫. আমার আয়াত র ওপর তারাই ঈমান আনে, পা ০৪ 
যাদের যখন সে ডি দ্বার) উপদেশ দেয়া হয় 19195 19 ০291 2588 ০581০1 
তখন তারা সাথে সাথেই সাজদাবনত হয়ে পড়ে, * এ অপ ক ও ৮০0৮ 


উপরস্ত্ু তারা তাদের মালিকের সপ্রশংস পিক ৮৪৯) ১৮০০1১০910৯5199 
ঘোষণা করে এবং নিজেরা কখনো অহংকার করে সাজ্দা” ৯. উন নি 


না। 'ভ ০১৮০৭ ৪৯9 








১৬. তাদের পার্খ্বদেশ (রাতের বেলায়) বিছানা থেকে ”+77+255 ৯১127] 2৮০৫৫ এ 
আলাদা থাকে, তারা (নিশুতি রাতে আযাবের) ভয়ে ৯১4১462৮9৪৬ 


এবং (জান্নাতের) আশায় তাদের মালিককে ডাকে, ৪8248551506 লা 











) ৰ্ 
তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা ও ৩9৪৭৮৪১)) ০9 (৮০9 1৯ 


থেকে আমার পথে) ব্যয় করে। 





১৭, কোনো মানুষই জানে না, কি ধরনের নয়ন ০ ০ /১ ০০ ৮ নরুাদ্যাম্া রা রানার 
গ্রীতিকর (বিনিময়) তাদের জন্যে লুকিয়ে রাখা ৪১৪ ০০-০৮]০৪৯1০ ০৯০০৫১৫ 
হয়েছে, ঠাই হবে তাদের কাজের (যথার্থ রন 

র তি? ব তাদের কাজের (যথার্থ) রি 1700152, রী 














১৮. যে ব্যক্তি মোমেন, সে কি না-ফরমান ব্যক্তির £৮৪-৮19 [৫৫052215 58 
মতো হয়ে যাবে? (না,) এরা কখনো এক সমান হতে ৬ লা 


80588 ৪০94 








১৯. যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, 
তাদের জন্যে (সুরম্য) জান্নাতে বাসস্থান হবে, এ 5 


মেহমানদারী হবে তাদের (নেক) কাজের পুরস্কার, যা ০৮ ৮? 








শা ভি শ্ঠিপা নিপা 
১ টা 


পারা ২১ উতলু মা উহিয় ৪৮২ ৬/////.8100081780806171017001.010 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩২ সুরা আস সাজদা 
২০. যারা (আল্লাহ তায়ালার) নাফরমানী করেছে 172,415 ]| ৮21121872০৭ দঃ 
তাদের বাসস্থান হবে (জাহান্নামের) আগুন; যখনি 1৮5*১.০11-০৬3৮ 19৯০১ ৩২০] ৩3 
তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে, পাটি, ৯০৯ 717 ০০৯৪ ক. হত পান 
তখনি তাদের (ধাক্কা দিয়ে) তার ভেতরে ঠেলে দেয়া এ 19০০1 তু 13১৯৭ 19401 


হবে এবং তাদের বলা হবে, যাও, আগ্তনের সে ী হিটার হার বারা 
আযাব ভোগ করে নাও, যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন (1) | 1৬০19593৮৮1 ০759 


করতে! 2 
ও ৬9৯০ 49০৬ 

















২১. (জাহান্নামের) বড়ো আযাবের আগে আমি -*এ 1৯ হক 
অবশ্যই তাদের (দুনিয়ার) ছোটোখাটো আযাবও ০9১ ০৯81৮101০84 


আস্বাদন করাবো- আশা করা যায়, তারা (আমার শািএি দিপা উদ ৮৯৫ 











২২. তার চাইতে বড়ো যালেম আর কে হতে পারে ৪ নঁরএ 3,7৫৩. রি 3 টি 
০৭ ১ 7111 
যে ব্যক্তিকে তার মালিকের টার রর 25১৩ রি 


রং তি 8 পা পাপা উর 


করা হয়, অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়; ১০ ৯ টা 31,125 | 
অবশ্যই আমি না-ফরমানদের কাছ থেকে প্রতিশোধ রি টা 


নেবো । ও ০০9০৭ 

















পা ঠিশঠি পানিপা 1 /৯ পপি 


২৩. (হে নবী,) আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম, «১ *£% 
অতএব তুমি আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিতে রিল 


কোনোরকম সন্দেহ করো না, (আমি যে কিতাব  ,” রাগে গর ০২ 
দিয়েছি) তাকে আমি বনী ইসরাঈলদের জন্যে ০251৩৩5 54০ 
পথপ্রদর্শক বানিয়ে দিয়েছিলাম, 











০)9১$8 4৮61-৮৪০ 04৯9 


২৪. আমি তাদের মধ্য থেকে কিছু লোককে নেতা (51106১60369 দা ৮ কণিপপপ 


বানিয়েছিলাম, তারা আমার আদেশে মানুষদের 
হেদায়াত করতো, যখন তারা (অত্যাচারের সামনে) ডিন 151, দিবে 
ধৈর্য ধারণ করেছে, (সর্বোপরি) তারা আমার আয়াতের ও এ 1997 319) 9 19১৯০ 











ওপর বিশ্বাস করতো । 
টি, পট 8 পিপা্িপা তটি টিপাপাশটি পাছে ও 


২৫. অবশ্যই (হে নবী), তোমার মালিক কেয়ামতের ++ 
দিন সেসব কিছুর ফয়সালা করে দেবেন যেসব বিষয়ে ” 2০৯811 | 9 ৪০ ০-০৯২9১ ৩) ৩। 


তারা মতবিরোধ করতো । ৪৫ 2 ১3431906155 














২৬. (হে নবী,) তাদের কি এ থেকেও হেদায়াত ঠি & পাঠ বাটি 9৩৮৪ -০০ উিতা 8 পরশার্টা 
আসেনি, আমি তাদের আগে কতো জাতিকে ধ্বংস ৮7 ৩৬০ 0-2121-৮৫৮০1১৭-191 
করে দিয়েছি, যাদের বাসস্থানসমূহের মাঝ দিয়ে তারা ৪২ পজককল দুম পা 
চলাফেরা করে; অবশ্যই এতে তাদের জন্যে (আল্লাহ ১1, , ৮৯০০ &058০ 9১5] ৩৮০ 


তায়ালাকে জানা ও চেনার) অনেক নিদর্শন রয়েছে; পারি? 
এরপরও কি এরা শুনবে না! € ০) 3৫1.৪3 ১ 














২৭. ওরা কি লক্ষ্য করেনি, আমি (কিভাবে) উর্বর ৮ পু ০৮৮ ৯ নর 
ভূমির ওপর পানি প্রবাহিত করি এবং তারই সাহায্যে ০৪১১। |! 2 ১+৮ চা 2 


আমি সে ভূমি থেকে ফসল বের করে আনি, যা থেকে 22 ছি 
তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনি খাবার গ্রহণ করে, টি ০4০ রঃ 26১৯) 


পারা ২১ উতলু মা উহিয় +%৪৮৩ /৬/৬/.8100121808019117101001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সূরা আল আহযাব 


তেমনি খায় তারা নিজেরাও, এ সত্তেও এরা কি 4১০৯৪ এটা, ক 
(আল্লাহ তায়ালার কুদরতের চিহৃ) দেখতে পায় না? গু ০১১০ ০৪০19 











২৮. তারা বলে, যদি তোমরা (তোমাদের দাবীতে) £:-92১59 7 টিনা বান 
সত্যবাদী হও তাহলে (লো) সে বিজয় কখন আসবে -588158116+০০59215822 


(যোর ভয় তোমরা দেখাচ্ছো)। ৪ ০০১১০ 








২৯. ছে নবী,) তুমি বলো, যারা কুফরী করেছে, ০5 ০* মিনি 

বিজয়ের দিন তাদের ঈমান কোনোই কাজে আসবে 1958224416555% 5511156 0 
না, না তাদের সেদিন কোনো রকম অবকাশ দেয়া ০৮০ ৪৩৩৩ ৯৪০৪ 
হবে! ও 9১০৭-৮১১১-০৪১০ 











৩০. অতএব (হে নবী,) তুমি এদের (এসব কথাবার্তা) ০৪৯০১ «এছ ৪২৫ ৪০৮ ৯১ ৮ 
থেকে বিমুখ থাকো এবং তুমি (শেষ দিনের) অপেক্ষা 6 6 ৩9৮০৪)| 95012৮০ ০১১০৬ 
করো, নিসন্দেহে তারাও 1817888 বরিিবিরে। 














১. হে নবী, আল্লাহ তায়ালাকে ভয় করো, কাফের ও ] রি 2812 1০ রি 
মোনাফেকদের আনুগত্য করো না; অবশ্যই আল্লাহ ১5083 দি? 


তায়ালা সব কিছু জানেন, তিনি বিজ্ঞ কুশলী, ৫1451120152 1৫ শেঠি 











২. তোমার মালিকের কাছ থেকে তোমার প্রতি যা না ৯০০ 

কিছু ওহী নাযিল করা হয় তুমি শুধু তারই অনুসরণ ০1, এ পুল1০০285 
করো; তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা অবশ্যই ৯ পপ দিন ।ত 17৬ 
সে সম্পর্কে সম্যক ওয়াকেফহাল রয়েছেন, 31১৮ ০9০31 0440 

















৩. (হে নবী,) তুমি (শুধু) আল্লাহ তায়ালার ওপরই লাল 
নির্ভর করো; চুড়ান্ত কর্মবিধায়ক হিসেবে আল্লাহ 9456940 08৫2-40 & 055 
তায়ালাই (তোমার জন্যে) যথেষ্ট । 











৪. (হে মানুষ,) আল্লাহ তায়ালা কোনো মানুষের ₹ লি 
জন্যে তার বুকে দুটো অন্তর পয়দা করেননি, না তিনি € 135 উ ৬ল০০০৯১ ০ ০ 


তোমাদের স্ত্রীদের, যাদের সাথে তোমরা (তোমাদের ০০ 0১:8৭ 12 
মায়েদের তুলনা করে) 'যেহার' করো, তাদের সত্যি বা ০ ০12)৩09 9 


সত্যি তোমাদের মা বানিয়েছেন, (একইভাবে) তিনি ৮ ৮৫০ ০গত্শ ২৯০9 ০৮৫৯ 
তোমাদের পালক পুত্রদেরও তোমাদের পুত্র বানাননি; 7 ০. ০ িরিরিরা রা 
(আসলে) এগুলো হচ্ছে (নিছক) তোমাদের মুখেরই 00582 2119 ১৮৫০190৮191, 
কথা; সত্য কথা তো আল্লাহ তায়ালাই বলেন এবং দলপল 
তিনিই তোমাদের পথ প্রদর্শন করেন। ৪0:৮1 ০9905 























৫. (হে ঈমানদাররা,) তোমরা (যাদের পালক পুত্র -*. ৮ -ইর্রীতি + /১:-০০১-০৪১০ 
হিসেবে গ্রহণ করেছো) তাদের পিতার পরিচয়েই ০:56-95-৮58--5৯2 
ডাকো, এটাই আল্লাহ তায়ালার ত অধিক * 2212 ৮ ০752৯ 

ন্যায়সংগত, যদি তোমরা ৮ না ৮৯৪ [21151257015 ০481 
জানো, তাহলে (এটাই মনে করবে যে,) তারা ,* পপ ০2148 
ভোনাদেরনী ভাই ও সলোমালের ছী) কা ৮৮159 95911 -৮০1955 


পারা ২১ উতলু মা উহিয় ৪৮৪ ///৬/.910015179080517101001.010 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সূরা আল আহযাব 
এ ব্যাপারে (আগে) যদি তোমাদের কোনো ভুল হয়ে 21 রর হাজি বির 
থাকে তাহলে তাতে তোমাদের জন্যে কোনো গুনাহ *+4-৮7০৮1 ৮১0৮৯ রর 


নেই, তবে তোমাদের মন যদি সেচ্ছায় এমন কিছু 281 01৫2 বি 
করে (তাহলে তোমরা গুনাহগার হবে); নিসন্দেহে প*। 2৪ 
আল্লাহ তায়ালা পরম ক্ষমাশীল, দয়ালু । ০০৯৯)1)9৯১ 








৬. আল্লাহর) নবী মোমেনদের কাছে তাদের নিজেদের *. 4 % ৮ (১৫ 
চাইতেও বেশী অধিকার রাখে এবং নবীর স্ত্রীরা হচ্ছে ৮৪০01 ৬৪ তলা 9 ৮] 

তাদের মা (সমান, কিন্তু); আল্লাহর কিতাব অনুযায়ী ৯০৯৮ ঠ টিন ০০০,৮৯৮ 
(যারা) আত্মীয় স্বজন (তারা) সব মোমেন মোহাজের -৮৪৯৭ ০০০] 3119 চিনি 


ব্যক্তির চাইতে একজন আরেকজনের বেশী নিকটতর, ৩৯ ও ৩৫: 4/ ৬ ০০ &েঠে 
অবশ্য তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের সাথে 


কিছু সদাচরণ করতে চাও সেটা আলাদা; এ সব ৮৫219011224 বী। 0১৯৯5 
(আল্লাহ তায়ালার) কিতাবে লিপিবদ্ধ রয়েছে। গিরি যা? 


91)9০ ০০৫৭| ১ 94589১০ 


























৭. (হে নবী, স্মরণ করো,) যখন আমি নবী রসূলদের 21" « +++ 
কাছ থেকে (আমার বিধান পৌছে দেয়ার) প্রতিশ্রুতি 1:52 ০5882 দের ০1292 


থেকে, নূহ, ইবরাহীম, মুসা এবং মারইয়াম পুত্র * ৬ ০০১০০১৯০৯৯৯ ০৪ 
ঈসার কাছ থেকেও, এদের কাছ থেকে আমি ছছ্বৌন ১6161662252 টি বোস 
পৌছানোর) পাকাপোক্ত ওয়াদা নিয়েছিলাম, ৩ ০০০৪০ 05519 ০৮7) 








৮. যাতে করে আল্লাহ তায়ালা) এসব সত্যবাদীদের 1” নন 
তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, ৩০০০৪৪১০০৩০ ০১১০।। ৫2০ 


স্ঠি এপ কি । প্রা পাঠ 


আল্লাহ তায়ালা কাফেরদের জন্যে পীড়াদায়ক আযাব [11 71০০ ১০] 
প্রস্তুত করে রেখেছেন। ্ রি 











টিতে ভারা 255501505০9 0 
পরার দি 1225512216 
লা রেজার জা) আগার 0945855০154 ০৯১৪০ 
255 $12520708 

















১০. যখন তারা তোমাদের ওপর থেকে, তোমাদের * ক এ ৯ ৩৯৪৯৮৯১৯০৮5 
নীচ থেকে তোমাদের ওপর (হামলা করার জন্যে) ৫05৭ ০০9০9 ৬৮০9৪৩১| 


আসছিলো, যখন (ভয়ে) তোমাদের চক্ষু বিস্ফোরিত « *727 রতি ৩1৮ 
হয়ে পড়েছিলো তি ৬195 এবং ০9180০79501 99 
(আল্লাহর সাহায্যে বিলম্ব দেখে) তোমরা আল্লাহ 919 1450 ০৮ ৮ 621 
তায়ালা সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে! গু গ্ 24859 5৯ 











১১. এ (কঠিন) সময়ে ঈমানদাররা চরমভাবে পরীক্ষিত 12৮ 7৮৯৩2৮ 
এবং মারাত্মকভাবে কম্পিত হয়ে পড়েছিলো । 19151)9 028৮1 (০21 ০০ 





916208151) 





পারা ২১ উতলু মা উহিয় ৪৮৫ 9///৬/.910015179080517101001.010 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সুরা আল আহযাব 


১২. সে সময় মোনাফেক এবং যাদের মনে (সন্দেহের) *. ৯72 5২ পন দত ত দু) 82৮৯)৩ 
ব্যাধি ছিলো তারা বলতে লাগলো, আল্লাহ তায়ালা ও -৮8859৩8 ৩:9-19 9১০11494419 


তার রসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা 1 জা ও চু নও 
(মূলত) প্রতারণা ছাড়া কিছুই ছিলো না। 91035881 93944 ০০915 ৭ 














১৩. যখন তাদের একটি দল বললো, হে ইয়াসরেবের ৮ ৯₹ 1 *০* 

অধিবাসীরা, (আজ শক্রদের সামনে) তোমাদের এ ৫58৮522889 ০০18919 
দাড়াবার মতো কোনো জায়গা নেই, অতএব তোমরা 25217588174 
কি রি সের 382155 25০19-8) এ ভি 
(এই বলে ফিরে যাবার) অনুমতিও ইছি যে, শু নি 1 024 মা] রা] | ৮৬5 
আমাদের বাড়ীঘরগুলো সবই অরক্ষিত, অথচ (আল্লাহ ্ ছি 02 এ রঃ 
তায়ালা জানেন) তা মোটেই অরক্ষিত ছিলো না; এরা 91010510505 915055005 
আসলে (ময়দান থেকে) পালাতে চেয়েছিলো । 4 রি 














১৪. যদি শক্র দল নগরীর চারপাশ থেকে ওদের নু বিলাস 
(20165 
ওপর চড়াও হতো এবং (যারা মোনাফেক) তাদের 1--৮8 ্ ৩০ পশৃ5০1552 


যদি (বিদ্রোহের) ফেতনা খাড়া করার জন্যে বলা নিক 221 
হতো, তবে তারা নির্ধিধায় তাতে ঝাপিয়ে পড়তো, এ 9৯ ঠা রি 1 9 ঠি | 
ব্যাপারে তারা মোটেই বিলম্ব করতো না। 














১৫. (অথচ) এ লোকেরাই ইতিপূর্বে আল্লাহ তায়ালার "৮৮ 44 * ৭৬ ভিতরে 
সাথে ওয়াদা করেছিলো যে, তারা (ময়দান থেকে) পৃষ্ঠ ০১9110555244193551586৩8 
প্রদর্শন করবে না, আল্লাহ তায়ালার (সাথে সম্পাদন 9 ১7242 চির রি 
করা) ওয়াদা সম্পর্কে অবশ্যই (তাদের) জিজ্ঞাসাবাদ ভিন ০৯১ 


করা হবে। 











১৬. (হে নবী, এদের) তুমি বলো, যদি তোমরা +& 22৮ পাপ ৪ -০-প্চচ ছু 
মৃত্য থেকে পালাতে চাও অথবা (কেউ তোমাদের) ৩৮১১ 0105501৮৫5৭ তি 0৫ 


পা ঠ৯-90৩া-9 


হত্যা কেরবে) এ কারণে সরে পড়তে চাও, তাহলে 1 রি 
হন জেরা রর 3108 25621 


না, তেমন অবস্থায় মাত্র সামান্য কয়দিনের ভোগই 
তোমাদের করতে দেয়া হবে। 














১৭. (হে নবী,) এমন কে আছে যে তোমাদের আল্লাহ +। 4। “এ+ না 
তায়ালা (-র সিদ্ধান্ত) থেকে বাচাতে পারবে, যদি 01441 ০০-০৫৮০ ৬] ৩1]? 


তিনি তোমাদের কোনো অমংগল করতে চান অথবা কুপন পলি পি প্রন ৯9 পলা 
চান তোমাদের ওপর দয়া করতে, তাহলে তুমি বলো, 45.5-)-25399ি1৮০৮৫9ি 








(এ উভয় অবস্থায়) এরা (সেদিন) আল্লাহ তায়ালা 91194 রা 
ব্যতীত কোনো অভিভাবক পাবে না, না পাবে কোনো 15 ৯১৮ 55 ৬৮০৮০1990-কর 
সাহায্যকারী; 











১৮, অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের মধ্যকার ৮298 ৮৮৮০০০০৫১০০ ৯ ৯2 
সেসব (মোনাফেক) লোকদের চেনেন, যারা (জেহাদ লেগ 9৮৫০ ০৩০ 2৯৮11 491 এ 05 
থেকে অন্যদের বাধা দেয় এবং) তাদের ভাই বন্ধুদের ₹ * 2+ 

বলে, তোমরা আমাদের কাছে এসে যাও, (আসলে) ০)975 9 (11157501958 
ওদের অল্পসংখ্যক লোকই যুদ্ধে অংশ গ্রহণ করে! $ 41531 ০01 














পারা ২১ উতলু মা উহিয় ++ ৪৮৬ /৬/৬/.810012180809117101001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সূরা আল আহযাব 


১৯. (যে কয়জন অংশ নিয়েছে তারাও) তোমাদের .+ 12৮৮০ দাত ও ১ 
(বিজয়ের) ওপর কুষ্ঠিত থাকে, অতপর যখন 751 721905৮2215 


(তোমাদের ওপর) কোনো বিপদ আসে, তখন তুমি “৮217১ 44 1 ৯০2৯৮ ৯ দি 
তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোকে 22 1 ০১১৮০ 


1১০ ৯ 


এমনভাবে তাকাচ্ছে যেন তার ওপর মৃত্যু চাপিয়ে রি হু ৬০৪৮ ০০০০০ ৫ 
দেয়া হয়েছে, ৪৮০৬৮ ৪০982 
তখন এরাই যুদ্ধলব্দ) সম্পদের ওপর লোভী হয়ে ১ ৩১2০10৫5805 ০০০ 
তোমাদের সাথে বাকচাতুরী শুরু করে; (আসলে) এ 1৭ টে] তির 
লোকগুলো কখনোই ঈমান আনেনি, আল্লাহ তায়ালা ১2 তে ১০ ফেস 


ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন; আর এ 41% 51502 এহেন ভি 
কাজটা তো আল্লাহ তায়ালার জন্যে অত্যন্ত সহজ । 

















স্পঠি তা 


গ্রিন 








২০. (অবরোধ প্রত্যাহার সত্তেও) এরা মনে করে নপ প উঠি উপ 
(এখনো) শক্রবাহিনী চলে যায়নি এবং শত্রুপক্ষ ১51৮532০41০: 


যদি (আবার) এসে চড়াও হয়, তখন এরা মনে 220 "281 5 
করবে, কতো ভালো হতো যদি তারা (মরুভূমির) ৩9১ 2০2 19১9 ০১41৩ ০৬ 


5৯ পা পা 


বেদুঈনদের সাথে (ওখানেই) থেকে যেতে পারতো ২৮298 ০501 ১7০1৬ 
এবং (সেখানে বসেই ফিরে আসা নিরাপদ কিনা) 

















তোমাদের এ খবর নিতে পারতো, যদিও এরা 91681195০৫5 |9)৫ 25 
(এখনও) তোমাদের মাঝে আছে, (কিন্তু) এরা খুব 
কম লোকই যুদ্ধে অংশ গ্রহণ করবে। 











২১. (হে মুসলমানরা,) তোমাদের জন্যে অবশ্যই ৪2৮ ৪”*% & ০ ৮15 “রে 
আল্লাহর রসূলের (জীবনের) মাঝে উত্তম আদর্শ 2-8915 09-১-৮০1০৫৩গ্র 


পাপা পা ক ৮ পানি পা পা ৮০ চিতা তা শা ৮ ৩০০ 


রয়েছে- এটা এমন প্রতিটি ব্যক্তির জন্যে, যে আল্লাহ ৫ 
তায়ালার সাক্ষাৎ এবং পরকালের (মুক্তির) আশা করে, ৮9581 চলা ১৯০ রঃ রর 


(সর্বোপরি) সে বেশী পরিমাণে আল্লাহ তায়ালাকে 1১৫ 441 
স্মরণ করে; 

















২২. ঈমানদাররা যখন (শক্র) বাহিনীকে দেখলো, 11: 
উড উর ভোর ডি 151 1 552800ি2 
ওয়াদা আল্লাহ তায়ালা ও তার রসূল আমাদের কাছে 362521550521155255185 
(আগেই) করেছিলেন, আল্লাহ তায়ালা ও তার রসূল ০-০% ০৮৮ ০ 
অবশ্যই সত্য কথা বলেছেন, (এ ঘটনার ফলে) (02111 5259155,21920528 
তাদের ঈমান ও আনুগত্যের পরিমাণ আরো বৃদ্ধি 

পেলো; 














২৩. ঈমানদারদের মাঝে কিছু লোক এমন রয়েছে 
যারা আল্লাহ তায়ালার সাথে (জীবনবাজির) যে ওয়াদা 


19০১০0195৩০ ০13 ৩৯১০০ ০০ 
করেছিলো তা সত্য প্রমাণ করলো, তাদের কিছুসংখ্যক +-* € পপ চকু এত? এ রে 











রি 401 


রদ 


(মানুষ) তো নিজের প্রতিশ্রুতি পূর্ণ (করে শাহাদাত 
লাভ) করলো, আর কেউ এখনো (শাহাদাতের) 
অপেক্ষা করছে, তারা কখনো (তাদের আসল লক্ষ্য) 


৬৬ পা পাশার 4 পানি ৯৪ 


$ ২5০০81515559 8 952 ০ 











পারা ২১ উতলু মা উহিয় +%৪৮৭ 9///৬/.910015179080517101001.010 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২৪. (যুদ্ধ তো এ জন্যেই যে,) এতে করে সত্যবাদীদের * 
আল্লাহ তায়ালা তাদের সত্যবাদিতার দ্বারা পুরস্কার 
দেবেন, আর মোনাফেকদের তিনি চাইলে শাস্তি 
দেবেন কিংবা তিনি তাদের ওপর ক্ষমাপরবশ হবেন, 
নিসন্দেহে আল্লাহ তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু, 











এল 


সগ000-58 


০7০০ পা পা পা 


৪০৯১) 1)9৯ ০ রা ০1, * পু 


রি টি 








২৫. আল্লাহ তায়ালা কাফেরদের তাদের (যাবতীয়) 
ক্রোধসহ (এমনিই মদীনা থেকে) ফিরিয়ে দিলেন, 
(এ অভিযানে) তারা কোনো কল্যাণই লাভ করতে 
পারেনি; আল্লাহ তায়ালাই (এ) যুদ্ধে মোমেনদের 
জন্যে যথেষ্ট প্রমাণিত হলেন; (মুলত) আল্লাহ তায়ালা 











105৮1755591958205012133 


১ পানি প্র পরা স্ঠি পা 


:0এ| ০58০]| 21 55০52 


স্রঠি তা পাশা 


31545285829 04 





২৬. আহলে কিতাবদের মধ্যে যারা (এ যুদ্ধে) 





তাদের সাহায্য করেছে, আল্লাহ তায়ালা তাদেরও দূর্গ 








থেকে নীচে নামিয়ে আনলেন এবং তাদের অন্তরে 
(মুসলমানদের সম্পর্কে এমন) ভীতির সথগ্নর করালেন 
যে, (আজ) তোমরা (তাদের) এক দলকে হত্যা 
করছো, আরেক দলকে বন্দী করছো, 











০০৫]| ০৮ ০০৮29556 ০501 509 
22911 -9)৬ 


30259532095 


শা পাপা পারা /৯ 


০659০০৮০০5 








২৭. তিনি তোমাদের তাদের যমীন, বাড়ীঘর ও 
সহায় সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিলেন, (তিনি 
তোমাদের) এমন সব ভূখন্ডেরও (অধিকারী বানিয়ে 
দিলেন) যেখানে তোমরা এখনো কোনো (সামরিক) 
অভিযান পরিচালনাই করোনি; (সত্যিই) আল্লাহ 
তায়ালা সর্ববিষয়ের ওপর (একক) ক্ষমতাবান । 











ও 99-2)0১9-৮৮5)16999 
নে ০৫১ ৯ 0. পে ৯১ পাশা 


৫4০৫ এ 9122455856৮105)9 


€ 





২৮. হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো, তোমরা 
যদি পার্থিব জীবন ও তার ভোগবিলাস কামনা করো 
তাহলে এসো, আমি তোমাদের (তার কিছু অংশ) 
অবশ্যই দিয়ে দেবো এবং সৌজন্যের সাথে তোমাদের 
বিদায় করে দেবো । 











৩৫৪০1 31288 06 05211 2% 
20020222020] 855 0১১৫ 


নে ০ -2/১ ০৮০০৩ 9 :-9৮৩০০ 


ও ১৯1০15০৬৫-১০9 ৯ 








২৯. আর যদি তোমরা আল্লাহ তায়ালা, তার 
রসুল ও পরকাল কামনা করো তাহলে (জেনে 
রেখো), তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল, আল্লাহ 
তায়ালা তাদের জন্যে মহা পুরস্কার প্রস্তুত করে 
রেখেছেন । 











শত পা ঠাক পাশা পা ৯৩ ০৯০ ৮ পা 
31119419599 20 ০১১৪ ০19 
57 1. /১ ০7১, পা পা পপর 15 


০০০০০৯৭০290 ০৫85581 


2৪/৯ তা ক /৯ পা 


রি 





৩০. হে নবীপত্রীরা, তোমাদের মধ্যে যারা খোলাখুলি .. 
কোনো অশ্লীল কাজ করবে, তার শাস্তি দিগুণ “ 
করে দেয়া হবে; আর এ কাজ আল্লাহ তায়ালার জন্যে , 
অত্যন্ত সহজ । 








পারা ২১ উতলু মা উহিয়া 


কচ ৪৮৮ 


20 ৮৩৬ 
০, শ্র ছু 1 5 এপ 


92 41 এ 3 





///.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 8৬০৪1181545318 





05584 এ 4 ৬৫৩, ০০৪৭9 
মু কাজ করবে, আমি তাকে দু'বার তার কাজের পুরক্কার 1$02212, 71 1258 32115 
পা দান করবো, আমি তো (পরকালে) তার জন্যে রঃ ৬৮" রি 58 


সম্মানজনক রেষেক প্রস্তুত করে রেখেছি। ৪1525) 


৩২. হে নবীপত্বীরা, তোমরা অন্য নারীদের মতো ক ৮৮৬, উই 
(সাধারণ নারী) নও, যদি তোমরা (সত্যিই) আল্লাহ 81822 045৫০241020 729 
তায়ালাকে ভয় করো, তাহলে (অন্য পুরুষদের সাথে) / টিটি বাটি পাপ & ৫ পক অ০2্ত 
কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না, (যদি (০৭1 0০559981৩০০ ০৪৪ ৬৯১ 
এমন করো) তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে বহি ব্রার 

তোমার ব্যাপারে প্রলুব্ধ হয়ে পড়বে, (তবে) তোমরা 81693456089 ০১5: 218৬ 
(সর্বদাই) ভালোভাবে কথাবার্তা বলবে, 


৩৩. তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, পূর্বেকার এপ ৮৯০২ আ£ 8৯০০ ৮৪ ৩ সরু 
জাহেলিয়াতের যমানার (নারীদের) মতো কখনো ভীত 


নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না, তোমরা নামায ”** £ 2৮152 
কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ তায়ালা টা? 891 | 1৩ ৫১1 | 
ও তার রসূলের আনুগত্য করবে; আল্লাহ তায়ালা ০ ০1. এ 59 21 0৯৮13 £৭৫২]| 
এসব কিছুর মাধ্যমে নবী পরিবার (তথা) তোমাদের ৩ চা রঃ রি ঠা? 
মাঝ থেকে (সব ধরনের) অপবিভ্রতা দূর করে দেবেন ৬] 0০21 ০5 ০১০৭০] 
এবং তিনি (তোমাদের) ভালো করে পাক সাফ করে তেরা 


দিতে চান, 1১৪25 ০১৪99 


৩৪. তোমাদের ঘরে আল্লাহ তায়ালার কিতাবের 11”. ৪৭৪ 73 18517 ৫6 
আয়াত ও তীর জ্ঞান কৌশলের যেসব কথা তেলাওয়াত রাজ হিতে ২৬৮ 


পচ তা পঠিত তাপ পা 


করা হয়- তোমরা তা স্মরণ রেখো; নিসন্দেহে আল্লাহ 
তায়ালা সূক্ষ্দর্শী এবং তিনি সম্যক অবগত । ৪1১০ ০০ ৩৬ 4॥ এ. ১228515 41 


ভে মোমেন ০৯১2০19৬০৫-519511৩] 


নারী, সতাবাদী পুরু সত্যবাদী নারী, ববর্ষশীল পুরুষ 5311905, :8] 

ধৈ্ষশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল ০১১০৬ ০০ রি 2 
পুরুষ দানশীল নারী, রোযাদার পুরুষ রোযাদার (৮৫419 198 1১১ 
নারী, যৌন অংগসমূহের হেফাযতকারী পুরুষ (এ 489551 ০৭ দর টা 
অংগসমূহের) হেফাযতকারী নারী, (সর্বোপরি) আল্লাহ ৬-১৬---৮| ১ 5 
তায়ালাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ স্মরণকারী 8 পানি তি পাঠিত ও 12 

নারী- এদের সবার জন্যে আল্লাহ তায়ালা ক্ষমা ও ০2 ৩%53419 ৮ নে 


ঠিক ৮ /১ পা পা রি 
মহাপুর্কা ঠিক করে রেখেছেন। ১০০১৪098840 ০১6894এ9 


9108210988--9 এ 





































































৮৪] ০০ 























৩৬. আল্লাহ তায়ালা ও তার রসুল যখন কোনো ০&। . 4%1%। 7৫. 25 ১৮) ৮171৮ 
44 425 চ0০0৫05 

ব্যাপারে কোনো দিদ্ধান্ত ঘোষণা করেন তখন কোনো 4104 1258-895 ডিন ও 

মোমেন পুরুষ ও কোনো মোমেন নারীর তাদের সে + 51120225 এ 
৬ ১৯2. ৮৪] ০০44 ০) 

ব্যাপারে নিজেদের কোনো রকম এখতিয়ার থাকবে না শি পি পা সন 








পারা ২২ ওয়া মাইয়াকৃনুত ৪৮৯ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সূরা আল আহযাব 
(যে, তারা তাতে কোনো রদবদল করবে); যে ব্যক্তি | রিনা দির 

আল্লাহ তায়ালা ও তীর রসূলের নাফরমানী করবে, সে ৮ + 9৮29 এ ২৬-১০ঠ 
নিসন্দেহে সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হয়ে যাবে; 81৯২1 05 


তে 
রা 





লা 55762 
৭ 5১৭০৬৭৭০০০৩ 
বি 15852530544 21539 
টে নদে 31912০০০৭ ৩০১০৩: 
রো 19025 4১৩০০০--৯০০ 
2 
59950407585 
বিয়ে সম্পন্ন করে দিলাম, যাতে করে ভেবিষ্যতে) ৪ 58240 540491559০2 
মোমেনদের ওপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের র 






































বিয়ের মাঝে (আর) কোনো সংকীর্ণতা না থাকে, 
(বিশেষ করে) তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে 





নিজেদের প্রয়োজন শেষ করে (তাদের তালাক দিয়ে) 
দেয়, (অবশ্য) আল্লাহ তায়ালার আদেশই (সর্বত্র) 
কার্ষকর হবে । 








৩৮. আল্লাহ তায়ালা নবীর জন্যে যে সিদ্ধান্ত করে 77? (7* 
দিয়েছেন, সে ব্যপার) নবীর ওপর কোনো বিধি ০৯৯০১০৮২৫০৮ $৩৩৫৩ 
নিষেধের সংকীর্ণতা নেই; আগের (নবীদের) ক্ষেত্রেও * 1+1 ৮৭ 

এ ছিলো আল্লাহ তায়ালার বিধান; আর আল্লাহ ৮1912 0১0া। & 4 2 চন 
নিলি তো (আগে থেকেই) নির্ধারিত হয়ে 7 ৬17১9:094 255. , 0 














পা & প9িএএপাশিটি পা /৯ 


৩৯. যারা মানুষদের কাছে) আল্লাহ তায়ালার বাণী প%*% 242 4 | 
পৌছে দিতো, তারা তাকেই ভয় করতো, তারা আল্লাহ 44$-৯১9 4 4725৯ ৩১ 


তায়ালা ছাড়া আর কাউকেই ভয় করতো না; (কেননা 400 25,241 1164105-52 
মানুষের) হিসাব নেয়ার ব্যাপারে আল্লাহ তায়ালাই ” ০৫ ৮ ০ 
যথেষ্ট। [5 











রা 





৪০. (হে মানুষ তোমরা জেনে রেখো), মোহাম্মদ * ০০৯০ ০ ভি 
তোমাদের কোনো পুরুষের পিতা নয়, বরং (সে হচ্ছে) চপ টি) ৬০ ০ 1 তে 9125 


আল্লাহ তায়ালার রসূল এবং নবীদের সিলমোহর , 
(শেষনবী), আল্লাহ তায়ালা সর্ববিষয়ে অবগত। 369 (29340 492) ৩৫19 











০৮, তা ১ তা রী 


ঢা 1০65০ 58০44] 





৪১. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ৯1৮/৮:79।1 ৮221) ৮1 ৫* ্ী চি 
আল্লাহ তায়ালাকে বেশী বেশী স্মরণ করো, ৪151 40 তিনি 5 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত ৪৯০ ৬///%4.210001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সুরা আল আহযাব 


ডোর লারা তা 9০985 ১29 





৪৩. তিনিই আল্লাহ তায়ালা, যিনি) তোমাদের ?22£17 ৮৮৮৮ ৮59৮4৩৮9৮০৮ ছু 
ওপর অনুথহ (বর্ষণ) করেন, তার ফেরেশতারাও 2৫79 5 এ 5০1১ 
(আল্লাহ তায়ালার ক্ষমা চেয়ে তোমাদের ওপর অনুগ্বহ এ ৯2৮ 

করে), যাতে করে আল্লাহ তায়ালা তোমাদের অন্ধকার 23211187557 
থেকে (ইসলামের) আলোর দিকে বের করে আনতে কট ৮ পলি 1৮ 
পারেন; (বস্তুত) তিনি হচ্ছেন মোমেনদের জন্যে পরম ৪1৯ ০৮58৮12045 
দয়ালু। 














৪৪. যেদিন তারা আল্লাহ তায়ালার সাথে সাক্ষাৎ * 2%ু2টি ৮৮12 25+80 0১259 
করবে, সেদিন তীর দরবারে তাদের সালাম ঘোরা ৮৬ ৩১12৮ ৮4১2 নি রি 


অভিবাদন) করা হবে, তিনি তাদের জন্যে সম্মানজনক 
পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন । 














8৪৫. হে নবী, আমি তোমাকে (হেদায়াতের) সাক্ষী পতন ছি ভিডি 
বানিরে) পাঠিয়েছি আরো “বানিয়েছি 'জারাতের) 102: শরতের 


ংবাদদাতা ও (জাহান্নামের) সতর্ককারী, &1 35915822 


রা 








৪৬. আল্লাহ তায়ালার অনুমতিক্রমে (তোমাকে) তার পন টপ) ৩5 
দিকে আহবানকারী তে এক 91572151552 4530 4 ৫1 0535 





প্রদীপ বানিয়েছি । 
পাও ৯০০৩ তা রা /চ ৬৬ পাশা 


৪৭. তুমি মোমেনদের (এই মর্মে) সুসংবাদ দাও এ & 
যে, তাদের জন্যে আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক ১০১০ ৩০-০৪ এ 2:০০ 5859 





মহাঅনুগ্রহ রয়েছে। 91:5৫ 





৪৮, তুমি কখনো কাফের ও মোনাফেকদের আনুগত্য "17৫ ৭8১1৮ 
করো না, তাদের যাবতীয় নির্ধাতন উপেক্ষা করে চলো, 6১০৯০০2০৪৮৫ 882 


আল্লাহ তায়ালার ওপর ভরসা করো; কর্মবিধায়ক ৪ ২44 রী টা 
হিসেবে আল্লাহ তায়ালাই তোমার জন্যে যথেষ্ট। ০১০ ১০৯০৫ $০% 














৪৯. হে মোমেনরা, যখন তোমরা মোমেন রমণীদের « 2৯ £4£ 8 না ০০ টি 
১ 
বিয়ে করো, অতপর তাদের স্পর্শ করার আগেই --৯-1১ 115221023]1058 


(যদি) তাদের তালাক দাও, তাহলে (এ অবস্থায়) ০৯ £ 
তাদের ওপর (বোধ্যতামূলক) কোনো ইদ্দত নেই যে, 45৬০০৪১০৪৪০ 


তোমরা তা গুনতে শুরু করবে, তবু তোমরা তাদের 8০5 ৩ [০ ৫11৬5 ] 
৬৮৫৬ (০০০০৫ [৬ 
কিছু ভরণ পোষণ দেবে এবং (সৌজন্যের সাথেই) * দ্র 


তাদের বিদায় করে দেবে । 51525295529 5259945 























৫০. হে নবী, আমি তোমার জন্যে সেসব 217+1724 : নে 
স্ত্রীদের হালাল করেছি, যাদের তুমি যেথার্থ) 219) 001 520 22 
মোহর আদায় করে দিয়েছো, (সেসব মহিলাদেরও ৯ 2 ত রণ পনি এরি ৯1 এ 
তোমার জন্যে আমি হালাল করেছি) যারা তোমার --47৮৮9৬৯১9৯1০৮01 21 

যাদের শা পা শা চিপ ০৮৮ টিলা পা ০৯ তা 
৮৮ সে তিন 152 ০52 [৮5241 991০ এপ 











পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +৪৯১ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুব 


ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, যারা 
তোমার সাথে হিজরত করেছে, (তাদের মধ্য থেকেও 
তুমি চাইলে কাউকে বিয়ে করতে পারো, ত রা 
যদি কোনো মোমেন নারী নিজেকে নবীর 
৮8151585755 
পারবে । এ বিশেষ (অনুমতি শুধু) তোমার জন্যে, 
অন্য মোমেনদের জন্যে নয়; (সাধারণ) মোমেনদের 
স্ত্রীও অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি তাদের 
ওপর যে বিধি বিধান নির্ধারণ করেছি, তা আমি 
(ভালো করেই) জানি, নাত 
আমি এ জন্যেই দিয়েছি) যেন তোমার ওপর কোনো -*৪- 
ধরনের সংকীর্ণতা না থাকে; আল্লাহ তায়ালা ক্ষমাশীল - 
ও পরম দয়ালু । 


না 























৩৩ সুরা আল আহযাব 


পাপা পা 1 তাপ 


০ 50540002522 405৮2 5592 
ক 8154-:535020 854 


01 ৮2:1155254555901828 
1515554228০ 6:190 
65) 97171, রঃ 
০০0০০৫2 2 


481 2039 655 80120523321 


৮৮ 0 ৯১০০৩ 





(নিজের কাছ থেকে) দূরে রাখতে পারো, আবার 
যাকে ইচ্ছা তাকে নিজের কাছেও রাখতে পারো; 
রা 
(নিজের কাছে) রাখতে চাও, তাতেও তোমার ওপর 
কোনো গুনাহ নেই; এ (বিশেষ সুযোগ তোমাকে) এ 
জন্যেই দেয়া হয়েছে যেন ওদের চক্ষু শীতল থাকে, 











তারাও (অযথা) দুঃখ না পায় এবং তুমি ওদের যা 
দেবে তাতেই যেন ওরা সবাই সন্তুষ্ট থাকতে পারে; 
তোমাদের মনে যা কিছু আছে আল্লাহ তায়ালা তা 
(ভালো করেই) জানেন, আল্লাহ তায়ালা সর্বজ্ঞ ও 
পরম সহনশীল । 








%2 ৯ ৫ পপ পাপ 
১৪) ০ নে 1১০০5 (02৬ 
-০৮০১৩া1 রা পাঠিত ডিপ 0 তা ৯ তা পাশা 0 -০-০-০/১ পা 


৩০০০ ০৪ ৩৮১)২9০১স৭ ১9 ০০০ 


৯-9-০ ৮০০ পাকি ০৩ ও ০9 
065,৮55 & ০০ 4019৬ 


স/৯ ৩০৮,৩০০) 


৪1৯৮-1৯০4/ 





৫২. (হে নবী, এর বাইরে) তোমার জন্যে বৈধ নয় যে, 
তুমি তোমার (বর্তমান) স্ত্রীদের বদলে (অন্য নারীদের 
্ত্রীরূপে) গ্রহণ করবে, যদিও সেসব নারীর সৌন্দর্য 
তোমাকে আকৃষ্ট করে, অবশ্য তোমার অধিকারভূক্ত 
দাসীদের কথা আলাদা, স্মরণ রাখবে, আল্লাহ তায়ালা ৫ 
সবকিছুর ওপর তীক্ষ দৃষ্টি রাখেন। 











এ9৩558551410-8 


রা ভি &ি 


রে 9) ০৪ ৬৪ 0958 








৫৩. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, 
তোমরা নবীর ঘরে প্রবেশ করো না, অবশ্য যখন 
তোমাদের খাওয়ার জন্যে (আসার) অনুমতি দেয়া 





০১195058157 ০1 জি 


৮9 পি পা পা 2৯ 


হয়, তখন এমন সময় পর্যন্ত অপেক্ষা করে [541০08 তা। 2521 
প্রবেশ করো, যাতে তোমাদের (খাওয়ার জন্যে) » ০* ০০ 1৮৯৫ 
অপেক্ষা করতে না হয়, কিন্তু কখনো যদি ৮৮৯০১ 19 ০৫19, 2431 558) ৯ 
তোমাদের ডাকা হয় তাহলে (সময়মতোই) প্রবেশ »০ 45... ৯০০৪০ 
করো, অতপর যখন খাবার শেষ করে ফেলবে 19১৫-৮)05-৮৮৮৯6 15681915508 
তখন সাথে সাথে (সেখান থেকে) চলে যেয়ো 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত ৪৯২ 














ড///.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সূরা আল আহযাব 


১০ পাপা 


এবং (সেখানে কোনো অর্থহীন) কথাবার্তায় নিমগ্ন টার 1 5 হু 
হয়ো না; তোমাদের এ বিষয়টি নবীকে কষ্ট দেয়, সে ০) ০039178০৮৯৪ 39 


তোমাদের (এ কথা বলতে) লঙ্জা বোধ করে, কিন্তু 202 পে | ১ 
আল্লাহ তায়ালা সত্য বলা থেকে মোটেই লজ্জা বোধ এ 


করেন না; হ্যা,) তোমাদের যদি নবীপত্বীদের কাছ বির 199. ১851 ৫. ৫ 
থেকে কোনো জিনিসপত্র চাইতে হয় তাহলে পর্দার করিনি 
আড়াল থেকে চেয়ে নিয়ো, এটা তোমাদের ও তাদের ২৯ ৪9৮০০291551252 
অন্তরকে পাক সাফ রাখার জন্যে অধিকতর উপযোগী; 4১০০৮ ০১০9 8৯-959 ২০০৩৯ তা 859 
তোমাদের কারো জন্যেই এটা বৈধ নয়, তোমরা 95 ০০৪255০৫228) ০৮4; 
আল্লাহর রসুলকে কষ্ট দেবে- নো এটা তোমাদের 222 

জন্যে বৈধ যে,) তোমরা তার পরে কখনো তীর ০5414) 15585 ৩০৫০1 


স্ত্রীদের বিয়ে করবে, নিসন্দেহে এটা আল্লাহ তায়ালার 87০25 
কাছে একটি বড়ো (অপরাধের) বিষয়। ৩1, :1675959052512015485 


























পচ, ৩ তাপ 859 


৪০5০441 ০55 0৫০0১ 





৫৪. তোমরা কোনো জিনিস প্রকাশ করো কিংবা তা 71221 51252 590122 রা 
গোপন করো- অবশ্যই আল্লাহ তায়ালা (তো) সবকিছু এ 1৬ 28721 9১3৩! 
জানেন, তিনি সর্বজ্ঞ। 








৫৫. নবীপত্রীদের ওপর তাদের পিতা, ছেলে, ভাইদের 
ছেলে, বোনদের ছেলে, (সব সময়ে আসা যাওয়া ২ রর 
করা) মহিলা এবং নিজেদের অধিকারতুক্ত দাসীদের নিবি 





(সামনে আসা ও তাদের কাছ থেকে পর্দা না করার) 

ব্যাপারে কোনো অপরাধ নেই, (হে নবীপত্রীরা), 89০55789৩52 
তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো; আল্লাহ তায়ালা 2১5-725- 
অবশ্যই সব কিছু প্রত্যক্ষ করেন। 2 ০1, লে ০০৪১০ ০৮৫4০ 


৬-০ শা তা ওর 


91658582৫৫৫ ০৫ 














৫৬. নিসন্দেহে আল্লাহ তায়ালা ও তার ফেরেশতারা পি পুজি জনন পে প& 
নবীর ওপর দরূদ পাঠান; (অতএব) হে ঈমানদার (86-5416 ০54247541 


ব্যক্তিরা, তোমরাও তার ওপর দরূদ পাঠাতে থাকো ৮১১ ৯88৩৩ উপ উর ৯০০৮1 
এবং (তাকে) উত্তম অভিবাদন (পেশ) করো । ও (1৮-15৮9 এ ০৩ 19519 গেটা। 








কি রা 


৫৭. নিসন্দেহে যারা আল্লাহ তায়ালা ও তার রসূলকে “পুর ডা পথ 
কষ্ট দেয় তাদের ওপর তিনি দুনিয়া আখেরাত ডি “৯৯১ 7539 481 ০9১94 ০8911 


জায়গায়ই) অভিশাপ বর্ষণ করেন, তিনি তাদের জন্যে 1০1$2 +213298-513 05] 2 
অপমানজনক আযাব ঠিক করে রেখেছেন। - সিকি টা 
€) 0৪ 

















৫৮. যারা মোমেন পুরুষ ও মোমেন নারীদের কষ্ট ১০টা17 0০5 দা দত 
০০৩ মত ০95 
দেয়- তেমন ধরনের কিছু (দোষ) তারা না করা 2 2০০০ 2 9 


সত্বেও (যারা এমনটি করে) তারা (মূলত) অপবাদ ও 919025219:241 98015৮2415 
সুস্পষ্ট গুনাহের বোঝাই বহন করে চলে । রর টা রর 


€ 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +% ৪৯৩ ৬//৬/.810100181780806171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ 


৫৯. হে নবী, তুমি তোমার স্ত্রী, মেয়ে ও সাধারণ ,2হ 9. ভা ডি 
মোমেন নারীদের বলো, তারা যেন তাদের নিজেদের 9 19) 38০ 3112 
ওপর তাদের চাদরের কিয়দাংশ টেনে দেয়, এতে (১ ৩ 2503 সি ০81 51252 
করে তাদের (পরিচয়) চেনা সহজ হবে এবং তাদের ন্াগেডি 
কোনোরকম উত্তন্ত করা হবে না, (জেনে রেখো), ৬১১৯৮ 1০9 0১-৩ টি 
আল্লাহ তায়ালা ক্ষমা ঢু ও পরম দয়ালু । ৮/৯ 00 ০ ৯১০০৩ ০০ শা ভি তা 0৮০ পাপ 
৪1০৯3105228 0৫5. ০%১94১$ 
৬০. মোনাফেক দল, (তোদের সাথে) যাদের অন্তরে * দু 7*2 -*-* 
কুফরীর ব্যাধি রয়েছে ও যারা মদীনায় (তোমার ২৪ ৯586119098৯. 455৮1 ০2 
বিরুদ্ধে) গুজব রটনা করে, তারা যদি (তাদের পা ৯৩০৯ তে গু পা ৯ ৯5৪ 
ঘৃণ্য রি থেকে) বিরত না হয়, তাহলে 2০ 058১19০১798 
(হে ), আমি অবশ্যই তোমাকে তাদের ওপর পাঁ/১-9 পাজি শা ডে ৯০০৫ 
প্রবল করে (বসিয়ে) দেবো, অতপর এরা সেখানে ৩51553248০০ ক 
তোমার প্রতিবেশী হিসেবে সামান্য কিছু দিনই থাকতে উ 4581 
পারবে, 
৬১. তারা থাকবে অভিশপ্ত হয়ে, অতপর তাদের 17421 ? ০৯4০ ৮৯০৯৪ 
যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং 191559 19৫০1 158 ৮ি০০9৮০ 
(বিশ্বাসঘাতকতার জন্যে) তাদের মৃতুদন্ডে দন্ডিত করা রন 
হবে। ্ 
৬২. (তোমার) আগে যারা (বিশ্বাসঘাতক ছিলো, . 7*%* 1৯17: ৮৯3 
তারা) অতিবাহিত হয়ে গেছে তাদের ব্যাপারেও এ ৫৪ 5219150550 ৬৪ 
ছিলো আল্লাহ তায়ালার নিয়ম, আল্লাহ তায়ালার ০ 
নিয়মে তুমি কখনো কোনো ব্যতিক্রম দেখবে না। 84445644125] 3৯9৫7 


৬৩. মানুষ তোমাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, 1৭,124 ্ 2172 
তুমি তোদের) বলো, তার জ্ঞান তো একমাত্র আল্লাহ রি 
তায়ালার কাছেই রয়েছে; (হে নবী,) তুমি এ বিষয়টি 22201915800 85521 80 1০ 
কি করে জানবে- সম্ভবত কেয়ামত খুব নিকটেই এ 
(এসে গেছে)! 90048 ০১95 
৬৪. আল্লাহ তায়ালা অবশ্যই কাফেরদের ওপর টিন টন 
অভিশাপ দিয়েছেন এবং তাদের শাস্তির জন্যে প্রজবলিত ৬ 1০৩০ ৩১ তা 
আগুনের শিখাও তিনি প্রস্তুত করে রেখেছেন, 




































































৬৫. সেখানে তারা চিরদিন থাকবে, (সেখান থেকে 
বেরিয়ে আসার জন্যে) তারা কোনো রকম অভিভাবক 





9 1 093৯৪ এ 


ও সাহায্যকারী পাবে না, ভা 





৬৬. সেদিন তাদের (চেহারাসমূহ) ওলট পালট করে ” *4%*2 /:-০-০০-০-০ ০ চুল 2৯৮ 
(প্রজবলিত) আগুনে রাখা হবে, সেদিন তারা বলবে, ০/91988 30 ৮৬০৪১৯9০44৪ [9 
হায়, কেতো ভালো হতো) আমাদের! যদি আমরা পদ 81৮7 
8৮৯ ৪ 95501055924 তা জের 


৬৭. তারা বলবে, হে আমাদের রব, (দুনিয়ার জীবনে) ।7৮77 
আমরা আমাদের নেতা ও বড়োদের কথাই মেনে 10%1১9৮-১৮৮ (6010) 19089 




















পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +৪১৯৪ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সূরা সাবা 


চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে গোমরাহ 4৭ ও 14০ 
করে দিয়েছে। ৪১৮ ০955 











৬৮. হে আমাদের রব, ওদের তুমি (আজ) দ্বিগুণ “+212. 12014. 225 ৭811 
পরিমাণ শাস্তি দাও এবং তাদের ওপর বড়ো রকমের 1951০ ০০ ৬৯৯৪-০210০ 


অভিশাপ পাঠাও | $1)-21 








৬৯. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তাদের মতো »* ,ছু,5 ৯2৮52 ৮1৯৪1 ৮% হু) রি 
হয়ো না যারা (নানাভাবে) মূসাকে কষ্ট দিয়েছে, ০০519: 219০1 ০৪০1 025 
আল্লাহ তায়ালা তাকে সেসব কিছু থেকে নির্দোষ পাত 0412 1 ০4১ ৮ 1৯০ 
প্রমাণিত করলেন, যা তারা (তার বিরুদ্ধে) বলেছে, ০/৮9৮19/0 (৮* 481 চা) ৮91951 
সে ছিলো আল্লাহ তায়ালার দৃষ্টিতে বড়ো মর্ধাদাবান দিনা 

ব্জি টি 919৮৯9441০০ 




















৭০. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তায়ালাকে ।*1*4+ ৮81 ছু । 27105 দুটি 
ভয় করো এবং সত্য কথা বলো, 19959 48115501191 5881 8 


ও1৩০০3% 





পান 2906 চিত 


৭১. (তাহলে) তিনি তোমাদের জীবনের কর্মকান্ড » "226 "28252 "20102 ৃ 
শুধরে দেবেন এবং তোমাদের গুনাহখাতা মাফ করে -₹ ১১১০৭ ৰ ০ টি 
ক্র পা পাপা ডি পাপা হাশর & ৩টি পাশা পা এ. ৯১ পাপা 


দেবেন; যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তার রসূলের 05504525722 ৃঁ 
আনুগত্য করবে, সে অবশ্যই এক মহাসাফল্য লাভ রি 25441858 রি 
করবে। . 

















৭২. অবশ্যই আমি (কোরআনের এ) আমানত । ১২12...'11659110521 
আসমানসমূহ, পৃথিবী পর্বতমালার রে পেগ 298252৮৮-05*থা নি 
করেছিলাম, তারা এটা বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন “2£812121 ০ ০1771005152 
করলো, সবাই এতে ভীত হয়ে গেলো, অবশেষে টড গ রর রা এ 
রা টা করে রা টা [596 ৩ 4১1৮০০০১| ৪1৮৯9 ০ 
ছিলো যালেম আমানত করার ১০৩ 
গুরুত্‌ সম্পর্কে) একান্তই অজ্ঞ। ১9০৯ 




















৭৩. আল্লাহ তায়ালা যেন মোনাফেক পুরুষ, মোনাফেক “*৫ ৯৮716 121৮ ০8১1প4) ৫ হান 
নারী, মোশরেক পুরুষ, মোশরেক নারীদের (এ ৩১1928৮119৪] 41 এত 
আমানতের দায়িত্বে অবহেলার জন্যে) কঠোর শাস্তি ০*, ১৮৭1) ₹48) 7 দক ৮2277 
দিতে পারেন এবং আল্লাহ তায়ালা মোমেন পুরুষ ৬১৮1 &$ 441 ৮১9৮294১৮19 
মোমেন নারীদের ওপর (আমানতের দায়িতু পালনে জা ০৫ 6:80 
ভুল ত্রুটির জন্যে) ক্ষমাপরবশ হতে পারেন; নিসন্দেহে ₹১১ ১৮ এএা এ 9৪০19 
আল্লাহ তায়ালা একান্ত ক্ষমাশীল, পরম দয়ালু। 




















কপ 


১5) ১১০5) 2০:১৭ 








উর পালা আহ নার জন কাপ ৩01 39৬১/4545914- 


এবং পরকালেও সব প্রশংসা থাকবে একমাত্র তার ৭81৮1182115 2 
9)৯41-৮4199,8)51 ৬০৯ 
জন্যে; তিনি প্রজ্ঞাময়, তিনি সব খবর রাখেন। টি চ25452818 ্ 
পারা ২২ ওয়া মাইয়াকৃনুত ৪৯৫ ৬///৬/.21001818090611101001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সূরা সাবা 


২. তিনি জানেন যা কিছু যমীনের ভেতরে প্রবেশ 21০5 
রে (আবার) যা কিছু তা থেকে উদগত হয়, যা কিছু ৮26০৯ ০৬ প্রঃ ৪95 


আসমান থেকে বর্ষিত হয় এবং যা কিছু তাতে উথিত 146 
হয় (এর বিষয় তি ); তিনি পরম ্ ০7৯১-৪৮-90 ১) পাটিপা 


নি 9396211 ৮৮৯১]19১9 














5৯ শি পাপা, পাট 2৯ 


৩. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে তারা , ৯০৫৩ 
বলে, আমাদের কাছে কেয়ামত আসবে না; (হে * 271 0০36319526৪ 01 089 


নবী,) তুমি বলো, আমার মালিকের কসম, হ্যা, ৫ 2৪ এন ৯৬০০ 
অবশ্যই তা তোমাদের কাছে আসবে, (আমার রব) ০৩15০ 1 ০5949 ০ ণ 


অদৃশ্য (ও টড টা ডি ক 


ক্ষুদ্র কিংবা বড়ো- এর কোনো কিছুই তার জ্ঞানের) শি টি পু 
অগোচরে নয়, এমন কিছু নেই যা সুস্পষ্ট গ্রন্থে 39 1১০০5£০চ৬০০ী ধর 

















35 ৬৮৩৫৯ 








৪. যেন (এর ভিত্তিতে) তিনি এমন লোকদের পুরস্কার 7 ৩৮ উপ পজ 
দিতে পারেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ ০৯119929154 2৩) গেসে 


করেছে; (বেস্তুত) তারাই হচ্ছে সে সব মানুষ, যাদের £ চি অত *০ 2 
জন্যে আল্লাহ তায়ালার) ক্ষমা ও সম্মানজনক জীবিকা 952১6939582 এগ 
রয়েছে। 








৫. যারা (এ যমীনে) প্রাধান্য পাবার জন্যে আমার 15 মত ৮৯ 
আয়াতসমৃহকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা করেছে, তাদের এএগা ওই 2০ ৩5119 


জন্যে (পরকালে) ভয়ংকর শাস্তি রয়েছে। ৪০9)০১/62৮2 











” নবী, যাদের সঠিক জ্ঞান দেয়া হয়েছে মি ০১০০ ৮০৮ 

করিস রে কে ৬৩০12 1982 ০811 523 
য়া সঠিক €কিত টি তাদের পরাক্রমশালী ন ৯” 

শংসিত লো দা এর দিকেই পনির্দেশ ও ৮৪০০9 9412 9১০2 এএ। 47 


১ ৩ ০০৩ 55520 ৮15০] 











৭. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে তারা 1* ৭: তি 
বলে (হে সাথীরা), আমরা কি তোমাদের এমন এক ৫৫166051952 08911 08 








০ / ১ -০/১৬-০ ৮, ৮ -9-০০ 


ব্যক্তির কথা বলবো, যে তোমাদের এই মর্মে খবর . ২০৮ 
দেবে যে, [মৃত্যুর পর) যখন তোমরা ছিন্ন বিচ্ছিন্ন ০৮ ১৮০0৫ 88১০191৮৫87 4৯ 


হয়ে যাবে, তখন (পুনরায়) তোমরা নতুন সৃষ্টিরূপে ৪ ৬ 
উত্থিত হবে, 2 





৮. (আমরা জানি না) এ ব্যক্তি কি আল্লাহ তায়ালার 17, ; 2% 
ই 28121 [73৫44 ১ 
রকম উন্মাদনা রয়েছে; বরং (আসল ব্যাপার হচ্ছে,) 5৮৮৮6 8১৫ ৮ 
যারা আখেরাতের ওপর ঈমান আনে না, তারাই 51621 885540055১ েণ। 
(সেখানকার) আযাব ও (দুনিয়ার) ঘোর গোমরাহীতে চা 
নিমজ্জিত আছে। 9 9৯1 9109 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +% ৪৯৬ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সূরা সাবা 


৯. তারা কি তাদের সামনে পেছনে যে আকাশ ও * 2৫7₹ ।৮৮ রি না 
পৃথিবী রয়েছে তার দিকে তাকিয়ে (তাদের কে ০1৫ 09-০8981৮4০119স-্ 
খুঁজে) দেখে নাঃ আমি চাইলে ভূমিকে তাদের এ *, *4%4 

নিজেদেরসহ ধসিয়ে দিতে পারি, কিংবা পারি ১০৯৩৮, ৬০১%9গ2 এ 
তাদের ওপর কোনো আকাশ খন্ডের পতন ঘটাতে; পু 5৮ পপ ৪5৯2৭ ০৭ 
এতে অবশ্যই এমন প্রতিটি বান্দার জন্যে কিছু 211 04-245 ওা। 
নিদর্শন রয়েছে যারা একান্তভাবে (আল্লাহ তায়ালার) 2. ক্র এ এট তার ৮ 
এ $ ৮৯০0 88 এ1১৪৩! 


























আমি [নেবী) দাউদকে আমার কাছ থেকে * «41 27752 
(অনেকগুলো) অনুগ্রহ দান করেছিলাম (আমি (5221০15৯ 4:8:5555591302 5 
পাহাড়কেও এই বলে আদেশ দিয়েছিলাম যে), হে 5 ০ আন্প ০৯ 
পর্বতমালা, তোমরাও তার সাথে আমার তাসবীহ পাঠ 68521 441-4195 798194 4০ 
করো, (একই আদেশ আমি) দিয়েছিলাম পাখীকুলকেও, 

আমি তার জন্যে লোহাকে নরম করে দিয়েছিলাম, 














১১. (আমি তাকে বলেছিলাম, বিগলিত লোহা দ্বারা) ।+1৫ ৭ 

তুমি পূর্ণ মাপের বর্ম তৈরী করো এবং সেগুলোর %-1927-1১১৮৩ %া 
কড়াসমূহকে যথাযথভাবে সংযুক্ত করো, তোমরা পা পা শীলিনিু | 

নেক কাজ করো; তোমরা যা কিছু করো, আমি তা ৪১৮০ ০91০1 2021, ১141০ 
পর্যবেক্ষণ করি । 














১২. আমি সোলায়মানের জন্যে বাতাসকে (তার) 1+2।৫প ও ভ৮প ও 22 ৮৮11৮1৮1৮17 
অনুগত বানিয়ে দিয়েছিলাম, তার প্রাতকালীন ভ্রমণ (৬৯19) 9 ১৪৪ 0০9৩৪ শ:91| ০০১9 


ছিলো এক মাসের (পথ), আবার সান্ধ্যকালীন ভ্রমণও পি 
(পথ) ত্র টা ০290850০015 











ছিলো রা (পথ), আমি তার জন্যে গলিত) 

তামার 9৭ ত করে দিয়েছিলাম তার পর্ণ £ ১ পাপা পাটা এিপাঠিত ভি 
ঠা (কসী) 559522) 930 5205 এল 0০ ০৪ 
তার সামনে থেকে (তার জন্যে) কাজ করতো, (আমি প দিক 
বলেছিলাম) তাদের মধ্য থেকে কেউ যদি আমার (ও 5165 2289 ০1 ০০০৯১ £95 
আমার নবীর) আদেশ অমান্য করে, তাহলে তাকে ৪. 
আমি জলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবো। ৪১] 

















১৩. সোলায়মান যা কিছু চাইতো তারা তার জন্যে টি টি বারা পরার রানাকে 
তাই তৈরী করে দিতো, (যেমন সুরম্য) প্রাসাদ, নোনা ০৪৮৯০ ৬ %-82 04109 
ধরনের) ছবি, পুকুরের ন্যায় (বড়ো বড়ো) থালা ও বি ঃ 
(জন্তু-জানোয়ারসহ সবার আতিথেয়তার উপযোগী) ১959 ১19212 83 0৯0.৮৪9 
চুলার ওপর ০৪ করার বৃহদাকারের ডেগ; (আমি 2 /১ পেশা 8০০ ০৩ তা 75০৯ 

বলেছি,) হে দাউদ পরিবারের লোকেরা, তোমরা ০/%595 1585 25 115-1,5) 
(আমার) শোকর আদায় করতে নেক কাজ করো; ০৯৪ টা 
(আসলে) আমার বান্দাদের মাঝে খুব অল্পসংখ্যক 39৫41 (305 ০০ 
মানুষই শোকর আদায় করে। 




















১৪. যখন আমি তার ওপর মৃত্যুর আদেশ জারি * মর, স্টার 
করলাম, তখন তাদের (জ্বিন ও মানুষ কর্মীবাহিনীর) শী ৯] এ ০৪5 
কেউই বাইরের লোকদের তার মৃত্যুর খবর দেখায়নি, » পা 
(দেখিয়েছে) কেবল একটি ক্ষুদ্র) ঘুন পোকা, যা 025৯) 222 314592%ু 
(তখনো) তার লাগিটি খেয়ে যাচ্ছিলো, (সোলায়মানের ও ০. ও ৮০৮৯ 
লাঠি পোকায় খাওয়ায়) যখন সে (মাটিতে) পড়ে গেলো, চে ৬:2৪ ১217৮155285 
তখন জ্বিনেরা বুঝতে পারলো (সোলায়মান জীবিত নেই), 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +% ৪৯৭ ৬///%4.2100181780809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সূরা সাবা 


তারা যদি গায়বের বিষয় জানতো, তাহলে তাদের পা টিপ্স ১০9 পট ৯ ৯ পা 
(এতো সময়) লাঞ্কুনাদায়ক শান্তিতে থাকতে হতো 19005 নি ০৮119) 9) ০ 


& ডা 














১৫. “সাবা' নেগরের) অধিবাসীদের জন্যে তাদের 
(স্বীয়) বাসভূমিতে (আল্লাহর কুদরতের) নিদর্শন 

টা সারি উদ্যা পি কটি চান + 24৮ ৮৯ ৯ 
নি? আরেকট দিবে) লোম বলছিলাম 0305 ০০198591559 এ ৩৪ 
তোমরা) তোমাদের মালিকের দেয়া রেষেক খাও ৫ ভরত হত পি ৯০221 
এবং তার শোকর আদায় করো; (কতো) সুন্দর নগরী ৪১১০৯ ১9 29 ৯৬১4119১519 
এটা! কতো ক্ষমাশীল (এ নগরীর) রব (আল্লাহ 














তায়ালা)! 

১৬. (কিন্তু পরে) ওরা (আমার আদেশ থেকে) ফিরে 4৮০৮ দাত 1715৭ 
গেলো, ফলে আমি তাদের ওপর এক বাধভাংগা [51 ৫০ ০৪2 742)3195১০5 
বন্যা প্রবাহিত করে দিলাম, তাদের সে (সুফলা) /৮ তি উপ ৯ কপ ৮৯518 ০০ 
উদ্যান দু'টোও এমন দুটো উদ্যান দ্বারা বদলে 04 05 ৬০০৩ ০৪৯১-৪1০29 
দিলাম, যাতে থেকে গেলো বিস্বাদ ফল, ঝাউগাছ 5০৯ % আদ 

এবং কিছু কুল (বৃক্ষ)। ৪ 4১৩০ ৬ (৪9479 ৮ 

















১৭. আমিই তাদের এ শশোস্তি) দিয়েছিলাম, কেননা (8 0: চিরে 
তারা (নেয়ামতকে) অস্বীকার করেছে; আমি কি ০৯) ০৪" 2 সি রি 
অকৃতজ্ঞ ছাড়া কাউকে শাস্তি দেই? ট্রি 








১৮. আমি (সাবা) নগরীর অধিবাসীদের সাথে সেসব 1777" 252 
জনপদের ওপরও বরকত দান করেছিলাম, উভয়ের চি গজ ০৯ চিরিক (419 


মাঝে আরো কিছু দৃশ্যমান জনবসতি আমি স্থাপন ৮৫* ১1555567516 (48165 
করেছিলাম এবং তাতে আমি (সফরের) মনযিলও 0০ ১৩598 (১৪৩৪ 
নির্ধারণ করে দিয়েছিলাম, (আমি বলেছিলাম) তোমরা ৪ ০4,০18 0213195 
সেখানে দিনে কিংবা রাতে নিরাপদে ভ্রমণ করো । ০21089৩ হি 




















১৯. তারা বললো, হে আমাদের রব, আমাদের 17-৮7+12 রীতি টড 
সরে তুমি দূত স্থাপন করো, তারা নিজেদের ওপর 15০16916164 ০৮০ ১৯10)19169 


যুলুম করলো, ফলে আমিও (শাস্তি দিয়ে) তাদেরকে £ টিপা রা পার্ট 8 ৮21 টিপা পাপ ১ চিপানিউিপ 
(অন্যান্য মানুষদের জন্যে) একটি কাহিনীর বিষয়ে ০৪৪১294১০৬০ 








পরিণত করে দিলাম, আমি ওদের ছিন্ন বিচ্ছিন্ন করে ৬৪৬ রি আলির 
(তছনছ করে) দিলাম, অবশ্যই এতে প্রত্যেকটি ৫1578 0১০1, ৮১১৮০ 
নি কৃতজ্ঞ বান্দার জন্যেই (শিক্ষণীয়) নিদর্শন ৪)545)৮2 











২০. ইবলীস তাদের র ব্যাপারে নিজের ধারণাকে সত্য 2225 26 ০ ী মহন 
পেয়েছে, অতপর তারা তারই আনুগত্য করেছে, 89 ০০ 23 ্ 9 


অবশ্য ঈমানদারদের একটি দল ছাড়া, ও ০৮০ ০৪ 2১31 











২১. (অথচ) তাদের ওপর শয়তানের কোনোরকম ₹1*₹ 1০১০০ 2০ 2 24৮ পন ৮১5 

আধিপত্য ছিলো না, (আসলে) আমি জানতে 21611 481 ০৫৮৪5210603 
চেয়েছিলাম তোমাদের মাঝে কে আখেরাতের ওপর 3 ০৮৮৪ আয ৮ রি ৮ চন ৯৮ 
ঈমান আনে, আর কে সে ব্যাপারে সন্দিহান; * 6225 ০85585 ৩৮০8৭ ৩০ 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত * ৪৯৮ ৬///%4.21000181780809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সুরা সাবা 


তোমার রব তো সবকিছুর ওপরই নেগাহবান! ৯4. 451 28৫ 
ণঁ 6:5৪ (৪ ০৫ 8 554)9 








২২. (হে নবী,) তুমি বলো, তোমরা যাদের আল্লাহর _ &। ৯ ৯৬ * নন 
বদলে শরীক মনে করো তাদের ডাকো, ভারা 544 ০9১ ৬2-৮৮৯) ০80115)1 08 
আসমানসমূহ ও যমীনের এক অণু পরিমাণ কিছুরও ৮1 ৮৯৮ 
মালিক নয়, এ দুটোর মাঝে নী কিছু রে 42০৪০] 88350550215 8 
ব্যাপারেও তাদের কোনো অংশ নেই, না তার জন্যে 15 রিট 

তাদের কোনো সাহায্যকারী রয়েছে। 535 ০০০৮৪ ০০ 62০। & 


৯ পা 8৯৬৪ ১ ০9/৯ তা 

















ও ১৯৪০ ০০-৮৯৩ এ 
২৩. (কেয়ামতের দিন) তার সামনে কারো সুপারিশ প্র ৮৩ 
কাজে আসবে না, অবশ্য তিনি যাকে অনুমতি দেবেন 00৩81535551 08 


সে ব্যক্তির কথা আলাদা, এমনকি যখন তাদের অন্তর ৯০০৪ 
$ 
থেকে ভয় দূরীভূত করে দেয়া হবে, তখন তারা (একে ও প8259০56 9৩ 


অপরকে) বলবে (কি ব্যাপার), তোমাদের রব (কি) , 1 2 15, 1 
বলেছেন, তারা বলবে, তিনি সত্যই বলেছেন, তিনি 52? ৩4119] ০৩3 


সমুচ্চ, তিনি মহান । ৪১৮ 




















পা ০9-97-28৯0 চিতা 29 


২৪. হে নবী) তুমি ই কে রা ১০৯১ ১০৪০ ৩০০৪ ৩০০১ 


তুমি বলো, আল্লাহ তায়ালা । অবশ্যই আমরা কিংবা * 5 9 ) 
তোমরা লা 26655 3191 রঃ 20৫ 








সুস্পষ্ট গোমরাহীর মধ্যে আছি। ও ৬০৮০5 








২৫. তুমি বলো, আমরা যে অপরাধ করেছি সে 

সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না, আবার ৫8454912521৮5 02248 08 
তোমরা যা (অপরাধ) করছো সে ব্যাপারেও আমাদের রে 
কিছু জিজ্ঞেস করা হবে না। ও ১9৮৯ ৮০ 














২৬. তুমি বলো, (কেয়ামতের দিন) আমাদের 5 51 পৃপুমিপ পপ শপ নু 
মালিক আমাদের সবাইকে (এক জায়গায়) জড়ো ডি রন এ 
করবেন, অতপর তিনি আমাদের মধ্যে (হেদায়াত ও এ] (01. ) 
গোমরাহীর) যথার্থ ফয়সালা করে দেবেন; তিনি শ্রেষ্ঠ রি 9" 34 
বিচারক, প্রবল প্রজ্ঞাময় । 

















২৭. (হে নবী,) তুমি বলো, তোমরা আমাকে তাদের ০১৯৮০ রি 
দেখাও, যাদের তোমরা (আল্লাহ তায়ালার সাথে) ৮ 34 %১% 2585 8011 035)10 
শরীক বানিয়ে তার সাথে মিলিয়ে রেখেছো, জেনে শা রা 
রেখো; (তৌর কোনো শরীক নেই) বরং আল্লাহ ৪431 58১51201254 
তায়ালা হচ্ছেন পরাক্রমশালী, কুশলী । 

















২৮. হে নবী,) আমি তোমাকে সমগ্র মানব জাতির ।* 217০ রি 
জন্যে (জ নন তের ) রা সে (জাহান্নামের) 1১৫4 ০০04088 ঢু টা 1:17)1159 

সতর্ককারীরূপে পাঠিয়ে ছ্‌, ধকাংশ ম নুষই পা ট্িনিপ ৮৯৮ ও, ,৮৮১ ০৮ 
(তা) জানে না। ৪০১৮ ৩০০ 5 ৩৫955 





পারা ২২ ওয়া মাইয়াকৃনুত *% ৪৯৯ ৬////.81001818090611101001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সুরা সাবা 


পা &ি পি ৮১ ২0 পাা 


২৯. তারা বলে (হে মুসলমানরা), যদি তোমরা " 22” প 
সত ত্যবাদী হও তাহলে বলো, (তোমাদের) এ ওয়াদা ৩1৩৯116১৩০০: 


কবে (বাস্তবায়িত) হবে । 








৩০. (হে নবী,) তুমি বলো, তোমাদের জন্যে যে ৮১৮ ৮৯1৯2 ড় ৮৪৮ 21৮৮4 5 2 22 
দিনের ওয়াদা করা হয়েছে তোমরা তার থেকে এক 23505558875 205 ০৮৪1০) 
মুহূর্ত (যেমনি) পিছিয়ে থাকতে পারবে না, (তেমনি) ই ৮৯৮ উদ উদ 17 | 
তোমরা এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না। ও ০/৪০০৭০০ 9৭০৮০ | 











৩১. কাফেররা বলে, আমরা কোনোদিনই এ লিন ৯৩ 
কোরআনের ওপর ঈমান আনবো না এবং আগের 13 ০৫৯১৮] 19552529115? 


কিতাবগুলোর ওপরও (ঈমান আনবো না, হে নবী, * ্ঁ 
সেই ভয়াবহ দৃশ্য) যদি তুমি দেখতে পেতে, যখন 9195 4803 ০৮০ 2499151 
বালেমদেরতাদের মিলিকেরসামনেদীয় করানো হবে, £* «০ 25. পলনুপরুদপ প ৪০ 

তখন তারা একজন আরেকজনের ওপর (অভিযোগ) ০০০ ১০৯৯৮০০৯1০১ 


চাপাতে থাকবে, যাদের পদানত করে রাখা হয়েছিলো ্ ০০৯৮ ৯৩ 
তারা অহংকারীদের বলবে, যদি তোমরা না থাকতে ০9 ৫1 ,৫1৮৯4৫৯% 


তাহলে অবশ্যই আমরা মোমেন হতাম! রি 




















৩২. (এ কথার জবাবে) অহংকারী লোকেরা যাদের ৮ * 5 ছু ৯০ ৩১৩৯ 

দাবিয়ে রাখা হয়েছিলো তাদের বলবে, আমরা কি 208 
তোমাদের হেদায়াতের (পথে চলা) থেকে জন্যে বাধ্য 1 ০ ৮918৮ ৩- ৯ প্দ নিডে ৯০৯ 
করেছিলাম? (বিশেষ করে) যখন হেদায়াত তোমাদের ০5০৪] ৬০-৮৫১০ ৬৯১119৯১০,। 
কাছে পৌছে গিয়েছিলো, আসলে তোমরা নিজেরাই ভি (8 
ছিলে না-ফরমান। ৪ ৩০৯৮৮৩৫42৫০ 31 ০৪ 








৩৩. যাদের পদানত করে রাখা হয়েছিলো, এবার তারা ”* ₹% 112. 22 , চা 
অহংকারী নেতাদের বলবে, (তোমাদের) রাত দিনের ০৯০71198১০০ 01055 


চক্রান্ত আমাদের (নাফরমানী করতে) বাধ্য করেছিলো, £ ৯০৮2৭ 
(বিশেষ করে) যখন তোমরা আমাদের আদেশ আলে 31219০15505 


দিতে, যেন আমরা আল্লাহ তায়ালাকে অস্বীকার করি রি শ রী বি 
এবং অন্যদের তীর সমকক্ষ দীড় করাই; (এভাবে রি 833০ নি 
একে অপরকে অভিযুক্ত করতে করতে) যখন রে 191৮1521651 19১25. 510 
(ভয়াবহ) আযাব দেখতে পাবে; তখন তারা ম 

মনে ভীষণ অনুতাপ করতে থাকবে; (সেদিন) রা 20128 12125954162] 
(আমাকে) অস্বীকার করেছে আমি তাদের গলদেশে 2০. 0542878 
শেকল পরিয়ে দেবো; তুমিই বলো,) স্বীয় কৃতকর্মের 190451095৯8 ০৯৮ 19১ ০৪০ 
জন্যে এদের (এর চাইতে ভালো) কোনো বিনিময় কি 
দেয়া যাবে? 









































৩৪. (কখনো এমন হয়নি যে,) আমি কোনো 
জনপদে জোহান্নামের) সতর্ককারী (-রূপে কোনো 
নবী) পাঠিয়েছি, অথচ তাদের বিত্তশালী লোকেরা 
একথা বলেনি যে, তোমাদের যে পয়গাম দিয়ে 
পাঠানো হয়েছে- আমরা তা অস্বীকার করি । 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত ৮৫০০ ৬///%4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ নল সাবা 


৩৫. তারা (আরো) বলেছে, আমরা (এ দুনিয়ায়) ধনে 1” রঃ রদ ৮৮০৭ 


আমাদের কখনোই আযাব দেয়া হবে না। ৪ যেনে ০3 

















৩৬. (হে নবী,) তুমি বলো, আমার রব যাকে ইচ্ছা 215 *” ত₹/১০ ১, ০-০ ৯৩৯ ৩ আ 
করেন তার রেষেক প্রশস্ত করে দেন, (যাকে ইচ্ছা) সি ০130516-৭58)91 


সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষই (এটা -*শনি 
জানে না। ইস কাত সন ও) ৬ ০9 ৬০ 5৫ 545398 











জো লা ০715 27412 
পাবা ফা) 2957৩281০87 095502 
নেককাজ করেছে (ভার কেখা আলাদা) এধরনের 22০৯১1127০2 £21567440 
রজার ৩8157-272 
করেছে। 























পা ডি পা ভি পা পা ৯ 


৩৮. যারা নোনা কৌশলে) আমার আয়াতসমূহকে ” রি লু 
ব্যর্থ করে দিতে চেয়েছে, তারাই হচ্ছে ওসব লোক ০৭১২ / ৩ ০৪০ ০৪৪9 


যারা আযাবেই পড়ে থাকবে । ৪ 6/9১2-৭ 2০621 & এগ 

















৩৯. (হে নবী,) তুমি বলো, আমার রব তীর বান্দাদের ৮"2ুএ *-1 42182 ৮ ৯ এত আ 
মাঝে যার প্রতি ইচ্ছা করেন তার রেষেক বাড়িয়ে 8৩৪০০ 3)9%৮০০1৩৪ 
দেন, (আবার যার প্রতি ইচ্ছা) তার জন্যে তো) * * 2১2%717৭ রা 1০ 
₹কুচিত করে দেন; তোমরা যা কিছু (আল্লাহর পথে) ৩৮০৮১৪৪১0০9 398298 ৬ 


খরচ করবে, তিনি (অবশ্যই) তার প্রতিদান দেবেন, এ৯প পাপ | ৯০০০৭ 
তিনিই হচ্ছেন সর্বোত্তম রেযেকদাতা । € ০9৮15228952 8995: হি 


























৪০. একদিন তিনি এদের সকলকে (হাশরের ময়দানে) +£০11 4৭3 ৪21৯ ৫ ৯৩৩ এত লিমার 
একত্রিত করবেন, অতপর ফেরেশতাদের উদ্দেশ করে 2০ 32-০ সটি- টি [92 
তিনি বলবেন, এ (মানুষ)-রা কি (দুনিয়াতে) শুধু ০9৩ 21 টিন 2 

তোমাদেরই এবাদাত করতো? ৪ 090 170৫-211০%1 











৪১. ফেরেশতারা বলবে (হে আমাদের রব), তুমি 1.” ১5 ১০5০ 4:০42171 





মহান, তাদের বদলে তুমিই আমাদের অভিভাবক, ০০০১ ১১৩৫ 


ওরা তো বরংজ্বিনদেরও এবাদাত করতো এবং এদের ০ ৭ 44710176 
অধিকাংশ লোক তাদের ওপর বিশ্বাসও করতো । ৬৯:১৮ ও এ১০০৪18, 





৪২. আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা 12? 1০25১ 501০1305210 
অপকার কোনো কিছুই করার ক্ষমতা নেই; (সেদিন) , , ৫ ৮ 2, [9০ 


যালেমদের আমি (আরো) বলবো, যে আগুনের |9 রি 19 ১১ ১০ 
আযাবকে তোমরা অস্বীকার করতে, (আজ) তারই রি বি এ, রঃ রর 
মজা উপভোগ করো । 52৮2৫ গে ১0০1 -০1651589 


পা ভিপি ৬ পাটি 


০১9৮১৫০ 
পারা ২২ ওয়া মাইয়াকৃনুত ৫০১ ৬///%4.2100181780809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সূরা সাবা 


৪৩. যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ 11114. : চা «পাপ 
তেলাওয়াত করা হয় তখন তারা বলে, এ ব্যক্তি 519 ০ 2০00 
(আমাদের মতো) একজন মানুষ বৈ কিছু নয়। ০2 ০.৮ ৮ -০ 0 -০0 /১.০-০/ 0 ০-০৮ 
তোমাদের পূর্বপুরুষরা যাদের এবাদাত করতো, সে ০ ০৫০০: 6১50৯১3119- 
তোমাদের তা থেকে ফিরিয়ে রাখতে চায় এবং ৯৭2৮৯ 52 21 চিজ 
(কোরআন সম্পর্কে) তারা বলতো, এটা তো মনগড়া এট 1$, 19 রি 

মিথ্যা ছাড়া আর কিছুই নয়, আর এ কাফেররা সত্য 

(দ্বীন) সম্পর্কে- যখন কোনো সত্য এসে তাদের কাছে 

হাযির হয়- তখন তারা বলে, এটা সুস্পষ্ট যাদু ছাড়া 

আর কিছুই নয়। উ ৩৪১০1৫১1৮০2 


























8৪. (অথচ) আমি এদের কখনো কোনো (আসমানী) 1217৯ ই 25 ৪৬ ৪৪1 
কিতাব দেইনি যা তারা পড়তে (পড়াতে পারে), 9১9৮3০৭ ০৮৮০০০০৯০০9 


না আমি তোমার আগে এদের অন্য কোনো ০১:18 05 
সতর্ককারী পাঠিয়েছি 8১8০ এডি পা 441 








৪৫. এদের আগের লোকেরাও (নবীদের) মিথ্যা 12112 চা 
প্রতিপন্ন করেছিলো, (অথচ) আমি তাদের যা কিছু 1917 ১9 , 158০০ ০011 -882 


দান করেছিলাম তার এক দশমাংশ পর্যন্তও এরা 3 -০-০ উকি টা টা 
পৌছুতে পারেনি, অতপর (যখন) তারা আমার ০14০) 19১০১৮৪০া 38০ 
নবীদের অস্বীকার করেছে, (তখন তুমি দেখেছো) €7225 
আমার আযাব কতো ভয়ংকর ছিলো! গ ১ ০014 ৪৪৫ 

















৪৬. (হে নবী,) তুমি বলো (এসো), আমি তোমাদের 
শুধু জট বাই উপদেশ ভি তোমরা 1952 05855192821) 





আল্লাহ তায়ালার জন্যে (সত্যের ওপর) দীড়িয়ে যাও, 1” 2... 8255৮. 5854 
দু'দ্ূজন করে- (কিংবা) একা একা, অতপর ভালো চি রদ (5১1১59 (৫০4৪ 


করে চিন্তা করো, তোমাদের সাথী (মোহাম্মদ) পাগল ৪ 
নয়; সে তো হচ্ছে তোমাদের জন্যে আসন্ন ভয়াবহ 


আযাবের একজন সতর্ককারী মাত্র । ৪ ১83৪ ০০1০ ০5০9৭ রি 

















রা 


রি তোমাদের ০ পি 22171208 
দাবী করিনি, (এ কাজের যা কল্যাণ) তা তো 

তোমাদেরই জন্যে, আমার পাওনা আল্লাহ তায়ালার 

কাছেই, তিনি মোনুষের) প্রতিটি বিষয়ের ওপরই 

সাক্ষী । 














৪৮. তুমি বলো, আমার মালিক সত্য দিয়ে বাতিলকে %? ি: 
চূর্ণ বিচূর্ণ করেন, যাবতীয় অদৃশ্য বিষয়ে তিনি 
পরিজ্ঞাত। 








৯. তুমি বলো, সত্য এসে গেছে, বাতিল না প্রথমবার 
রিড হযে নানার ধরি হে 7501 55521592122 08 





পারা ২২ ওয়া মাইয়াকৃনুত চে ৫০২ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সূরা ফাতের 


৫০. (হে নবী,) তুমি বলো, আমি যদি (সত্য পথ ₹ "24 
থেকে) বিচ্যুত হয়ে যাই, তাহলে আমার এ বিচ্যুতির ০৮১৯ ৮১৯০৬ ৫5৮)6০75৩19 


পরিণাম আমার ওপরই বর্তাবে, আর যদি আমি * ৬ আব 

হেদায়াতের ওপর থাকি তবে তা শুধু এ জন্যে, হি 
আমার রব সেটা আমার প্রতি ওহী করেন; আল্লাহ 

তায়ালা সব কিছু শোনেন এবং (সবার) একান্ত নিকটে 

অবস্থান করছেন। 














৫১. €হে নবী,) যদি তুমি (সেদিনটি) দেখতে পেতে, 
যখন 8১56৮ 2 
জন্যে পালানোর পথ থাকবে না- একান্ত কাছ থেকেই 
(সেদিন) তাদের পাকড়াও করা হবে, 














৫২. (এ সময়) তারা বলতে থাকবে (হ্যা), আমরা , ৮5175 জাতি 
তার ওপর ঈমান আনলাম, কিন্তু এখন (এতো) দূর ০82011-] ০9০ 45 0211910$9 
থেকে (ঈমানের) নাগাল তারা (কিভাবে) পাবে? 





শে 


& ০৮২,৫০ ৬০ 








৫৩. অথচ এরাই ইতিপূর্বে তাকে অস্বীকার করেছে, 7,272 4 ৯০০০ 5 2 
দূর থেকে (ভালো করে) না দেখে (শুধু অনুমানের ০৭৪ ৫৪০০ রা ৩ 


ভ ত্ততেই) কথা বলছে। € ৩৯৯ 19৫০৩ ৬৫০ ০800 





৫৪. (আজ) তাদের মাঝে ও তাদের (জান্নাত পাশ তা ৯০০৮ তা পা পাঠিত /৯-০/৯৩ প৮ তা 
পাওয়ার) কামনা-বাসনার মাঝে একটি দেয়াল (দৌড় ০৬ 1 9০০৪০ ৩৯৪9 জল ০৯৯9 


করিয়ে) দেয়া হবে, যেমনি করা হয়েছিলো তাদের ঠা 72-72-7875 78 রি 
পূর্ববর্তী (মোশরেক) সাথীদের বেলায়, (মূলত) ওরা ₹ 32 81996-০991, ০ ০৮৮৫০০৯ 
সবাই বিভ্রান্তিকর সন্দেহে সন্দিহান ছিলো । রি 

















১. সব তারিফ আল্লাহ তায়ালার জন্যে, যিনি 1 1 

ও যমীনের সৃষ্টিকর্তা যিনি স্বীয়) ৪ ০০ ০১09০১2/2 44052 
বাণীবাহক (ফেরেশতা)-৫ দের স্টিক (যোরা) দুই 4? “2০০৮ (9 আপ 
দুই, তিন তিন ও চার চার পাখাবিশিষ্ট (শক্তির 2 এ নি 
প্রতীক); তিনি চাইলে সৃষ্টির মাঝে (তাদের ক্ষমতা) 991,258 911 & 882, &%29 








রা পাটি 





নে 





পারারাহিয় দিতে শান অবশ্যই অন্রিহ তায়ালা ভিড ৯৩৪৪ 
সব বিষয়ের ওপর সর্বময় ক্ষমতার মালিক। 9১:085৮ 0৫৫ 











২. আল্লাহ তায়ালা মানুষের জন্যে কোনো অনুগ্রহের রি 0112 তি 
পথ খুলতে চাইলে কেউই তার পথরোধকারী নেই, ৩০০১০ এ ০০৯১ ৩০ ৩ | ০০৪ 


(আবার) তিনি যা বন্ধ করে রাখেন তারপর তা কেউই +৮৫% পদ ৭ রর 
তার জন্যে পাঠাতে পারে না, তিনি মহাপরাক্রমশালী, 53৯০5 2০১১০ এ৮০০:০349] 


প্রবল প্রজ্ঞাময় । 954 5250125 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +৫০৩ ৬///%4.21000181780809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সুরা ফাতের 


৩. হে মানুষ, তোমরা তোমাদের ওপর আল্লাহ £59৯ এ ৮০১ ০১ ০9-9০ 
তায়ালার নেয়ামতসমূহের কথা স্মরণ করো; আল্লাহ ০ এ॥ ০০০৯ 31932 ০০] পর্ন 


তায়ালা ছাড়া কি তোমাদের আর কোনো অষ্টা আছে_ ৮ এ+ 24254 41০7 
যে তোমাদের আসমান ও যমীন থেকে রেষেক ০০৫৪: 20 ৮8 37-525 


সরবরাহ করে; তিনি ছাড়া আর কোনোই মাবুদ , 403$:212) 
নেই, তারপরও তোমাদের কোথায় কোথায় ঠোকর ০৮7 3 1. ৩2১95 চশ 
খাওয়ানো হচ্ছে? 

















৪. (হে নবী,) যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন *এ ৪০০ » ৮42 ৮৫৫ 2৮০% 2 « 
করে (তাহলে তুমি উদ্দিন হয়ো না, কেননা), তোমার ০০0০) 5382 ০85 55344 9 
আগেও নবীদের (এভাবে) মিথ্যা প্রতিপন্ন করা 22758 ৪ 
হয়েছিলো; আর সব কিছু তো (একদিন) আল্লাহ ৪391 6৯১8 48 ৫19,415 
তায়ালার কাছেই প্রত্যাবর্তিত হবে। 




















৫. হে মানুষ, আল্লাহ তায়ালার ওয়াদা অবশ্যই সত্য, চালের 
অতপর দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই 55924 ৩5০ ০171-]1582 


প্রতারিত না করে। কোনো প্রতারক যেন তোমাদের * £2৪2++ ০৭ 
৫ 7৫০) ১৪ ০12 ষ্ঁ 
আল্লাহ তায়ালা সম্পর্কে কখনো ধোকায় না ফেলে । রি 3119 ৩ 91 23১3 








-০/১ -০পাহি 


9১9১৯ এ 1405 











৩.৪ ০৮ ৯79৫ তা ৯5 


৬. শয়তান হচ্ছে তোমাদের শক্রু, অতএব তোমরা 





তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো; সে তার দলবলদের 1962 5৫৯6 90০০৫ ৩৮৯৭ 1 





এ জন্যেই আহ্বান করে যেন তারা (তার আনুগত্য 1 /১০ 4 ৯22৮1 পাঠ 2৪ ০৩ পাস 
করে) জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে; ০০৯ ০০ 19994] 4০১৯ 15০০৪ ০১1 


&১৯| 








£৯ ০9 পরত ১৮৮ পি পরা পাট পা ঠি ক 


৭. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে তাদের ৮ 
জন্যে এক কঠিন শাস্তি রয়েছে, (অপরদিকে) যারা ১০৪০-৪ ১2০৫1 19১ ০৪১ 


তার পর ঈমান আনে গ্‌ চাঁজ বর. *স্প পাপা ০১০০৩ 
(রর ওপর) জমান আনে এবংনেক কাজ করে, এ ০-০--115152919:2 ০002 





554 তে 2৮, 


৬৮০৪ ৮৯8৮৯ 





৮. অতপর সে ব্যক্তি- যার খারাপ কর্মকান্ড তার নাচ ফায়ার কযা দার 
জন্যে শোভন করে রাখা হয়েছে, সে অবশ্য তাকে ০0655 858415272 280৬ 
উত্তম (কাজ) হিসেবেই দেখতে পায় নিসন্দেহে ৮5 20/০৮/৮৮৮৩ ০৮ ৮৩ 0০০৫ 
আল্লাহ তায়ালা যাকে চান (তাকে) গোমরাহ করেন, 8 %&৭ ০০ ০5959 গঞন ০০ এ 4॥ 
আবার যাকে চান (তাকে) তিনি হেদায়াত দান করেন, ৭০০৯ হি এত ৯০ 
তাই (হে নবী,) তাদের ওপর আক্ষেপ করতে গিয়ে ৩1,১১০ ০৫৩ ৩০৪6০5398$ 
(দেখো,) তোমার জীবন যেন বিনষ্ট হয়ে না যায়; চা জি ২ 
ওরা যা কিছু করে অবশ্যই আল্লাহ তায়ালা তা ভালো ৩০৯০৭ ০-০০ 4] 
করেই জানেন। 

















৯. আল্লাহ তায়ালাই সেই মহান সত্তা, যিনি .» রা লা 
(তোমাদের জন্যে) বায়ু প্রেরণ করেন, অতপর (১0৮ ১৯১ ১11 ০1৮31 ০৪41 489 
তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায়, 

পারা ২২ ওয়া মাইয়াকৃনুত ৫০৪ ৬///%4.21000181780809171017001-019 


পর পার ৮9৮৯ ০০, 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সুরা ফাতের 
পরে তাকে আমি (এক) নিজীবব ভুখন্ডের দিকে +,* ৫ রঃ ০1১৫ 
(উড়িয়ে) নিয়ে যাই, এরপর (এক পর্যায়ে) তা ০৯১১115 ০6128 


দিয়ে যমীনকে তার নিজী্ব হওয়ার পর পুনরায় ০৯ এ টির 
আমি জীবন্ত করে তুলি; ঠিক এভাবেই (একদিন হিট 19৫ 99 ০৪ 














মানুষেরও) পুনরুথান (হবে)। 
৮ পন্য ০০০৯ -2 পা পাচ 


১০. যদি কেউ মান মর্যাদা কামনা করে তোর , (৫ ৫ চু 4115 ভি 
8 ০ 
তায়ালার জন্যেই; তীর দিকে শুধু পবিত্র বাক্যই উঠে 05219 2 401 623 02০ 
আসতে পারে, আর নেক কাজই তাকে ডেচ্চাসনে) 


ওঠায়; যারা (সত্যের বিরুদ্ধে) নানা ধরনের মন্দ 29১৫৫ 08 ৩119,25552 € রী 
কাজের ফন্দি আটে, তাদের জন্যে রয়েছে কঠোর বি ১2 











পাঠ প্র 1৬ 0 





আযাব; তাদের সব চক্রান্ত চূড়ান্তভাবে ব্যর্থ হবে । 229 ০:০৪ ০6251 ০০০ 


৮০ ৯ চিপ পাশিটি পা 


€9)9%% 9 এগ 








১১. আল্লাহ তায়ালা তোমাদের মাটি থেকে পয়দা রসি ও. 1৮2 4৬ 5 2৫৫৬) 
করেছেন, অতপর একবিন্দু শুক্র থেকে (তিনি জীবনের টি ৬৮ ০195 ৩৬০৮৪৪৯4৪19 
ব্রপাত ঘটিয়েছেন), এরপর তোমাদের তিনি (নর শো হাহ 
নিল বোনে ০ ০2৩০৯৪০৪ 119)1-84ী 
গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তানও প্রসব করে এপ্র * রিনি চি পি ত 
না, যার জ্ঞান আল্লাহ তায়ালার কাছে (পূর্বাহেই মজুদ) ০৯০ 5 9৩৯ 2" 1১01 05 ১9 
থাকে না; আবার) কারো বয়স একটু বাড়ানো হয় 2 ০ 
না এবং একটু কমানোও হয় না, রানা ৪8 ৩81১০2৮০০০৫ 
১১৮ ৪১১54 এ 














ডু ৮০ ৮০১০ পারছি 











১২. দুটো পোনির) সমুদ্র এক সমান নয়, একটির বর্গ নান পা 
পানি সুমিষ্ট ও সুপেয়, অন্যটি হচ্ছে লোনা ওবিহাদ; ৮৮1০৯ 9১০৯11০2৮75 
তোমরা (এর) প্রত্যেকটি থেকেই (মাছ শিকার করে ,612171,1$52251 12 
তার) তাজা গোশত আহার করো এবং (মাঝে (021৩১521556৮-/9: 
মাঝে মুক্তার) অলংকার বের করে আনো (অতপর) 4১1 নি ০914502৩ ৬৪9 
তোমরা তা পরিধান করো, তোমরা আরও দেখতে টানার রাগ রাত রানা 
পাও কিভাবে সেখানে জলযানসমূহ (পানি চিরে) 09359০60515 ৪1৯ ০৪৯১৯০০ 
চলাচল করে, যাতে করে তোমরা তার দেয়া রেষেক নি মিরার রা 88 
অনুসন্ধান করতে পারো, আশা করা যায় তোমরা 4 053 ০6158 55195 এও এ] 
(তার) কৃতজ্ঞতা আদায় করবে । 

















পা ৯৮9০9 2৯ ৩ ৮ 900 পাপা 


ও ০9১: -৮৪০9 








শে 


১৩. তিনিই রাতকে দিনের ভেতর প্রবেশ করান 
এবং দিনকে প্রবেশ করান রাতের ভেতর, তিনি 601 81201 & এপ। 


সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন, এরা সবাই 4 & 1৮৯৪, 07] 
এক সুনির্দিষ্টকাল পর্যন্ত আবর্তন করবে; তিনি » 4.4 , রি 
হচ্ছেন আল্লাহ তায়ালা, তোমাদের সবার রব, 02522152958 (১৪ 

















পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +৮৫০৫ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সুরা ফাতের 
যাবতীয় সার্বভৌমতৃ তার জন্যেই, তাকে বাদ দিয়ে ৯০ * ৮৪৭৪ 27০7) 
তোমরা অন্য যেসব (মাবুদ)-কে ডাকো তারা তো 49১ ৬০ ০১9০০৭ ০8915. 44 
তুচ্ছ একটি (খেজুরের) আঁটির বাইরের বিল্লিটির যে রি 


মালিকও নয় । ৪১০০5 ০০ 941০40 

















১৪. যদি তোমরা তাদের ডাকো-প্রেথমত) তারা তো *+” ৮52 ৯১৯ ০৯০৯৫ রী 
তোমাদের ডাক শুনবেই না, যদি তারা তা শোনেও 2195৮:55১19৮5 ১-৮১৪০৬১ ৩| 


পা 2, প্ুসিপার্পা 


তবে তারা তোমাদের ডাকের কোনো উত্তর দেবে 4 54 
না; ডেপরক্তু) কেয়ামতের দিন তারা (নিজেরাই) 2০8011959 .০৫1525551 219-০ 


তোমাদের শেরেককে অস্বীকার করবে; €এ সম্পর্কে) শিপ টিবি 
দিনভর ছি 9১৯ 
কেউই তোমাকে কিছু অবহিত করতে পারবে না। 




















১৫. হে মানুষ, তোমরা সবাই আল্লাহ তায়ালার সামনে ৮৮559 
অভাব্স্ত, আর আল্লাহ তায়ালা সম্পূর্ণ অভাবমুক্ত, 54০1 ৫ 27820 ০0 0421123 


(যোবতীয়) প্রশংসার মালিক। ৪ ও 352 ঠ৪) 285 











১৬. তিনি যদি চান তাহলে (দুনিয়ার বুক থেকে) 1৮52৭ মন 
তোমাদের (উঠিয়ে) নিয়ে যেতে পারেন এবং $ 3395 91552 পট 
তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকে তিনি (এখানে) 








১৭. ই আল্লাহ তায়ালার জন্যে 9552 4/1% 0১ রি 





১৮. (কেয়ামতের দিন) কেউ কারো (গুনাহের) ১/০'084872 
হি 75 £১, 919 1 £))19395 9 
বোঝা ভারী হলে সে যদি তা বইবার জন্যে (অন্য 25250 2 1 ই 
কাউকে) ডাকে, তাহলে তার কাছ থেকে বিন্দুমাত্রও চিরিক 
তা সরানো হবে না, (যাকে সে ডাকলো-) সে (তোর) ০9113301701, (2১819 0091 
নিকটাত্মীয় হলেও নয়; (হে নবী,) তুমি তো কেবল ০:2৮-০-৮: 
সে লোকদেরই (জাহান্নাম থেকে) সাবধান করতে 89০11159580) 0383 


পা ভি 


পারো যারা গায়ব থেকে তাদের মালিককে ভয় করে, ? কত ছু 9০ 
(উপরত্তু) যারা নামায প্রতিষ্ঠা করে; কেউ নিজের ৫19-45851 459 আরা 


পরিশুদ্ধি সাধন করতে চাইলে সে তা করবে সম্পূর্ণ ০141 
তার (নিজের কল্যাণের) জন্যে; চূড়ান্ত প্রত্যাবর্তনের 
জায়গা তো আল্লাহ তায়ালার কাছেই । 























১৯. একজন চক্ষুম্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি ১০৯:285 15% 2১ 
কখনো সমান হতে পারে না- ৪১৮৯119 ০৯১| ০৪9৮৭ ০9 





২০. না আধার ও আলো (কখনো সমান হতে পাশ ৮০1০0 
রি 83550 57601 %2 





২১. ছায়া এবং রোদও (তো সমান) নয়, 39521 টি 9] 39 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত ৫০৬ ৬///%4.210001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সুরা ফাতের 


২২. (একইভাবে) একজন জীবিত মানুষ এবং ক, ০11222৯01৯0 
একজন মৃত মানুষও সমান নয়; আল্লাহ তায়ালা রি ১ ০৪৮০9 


যাকে ইচ্ছা তাকে (ভালো কথা) শোনান, তুমি এমন হা 2 এত ৩ ০৪০৪ 
৬৮6 হ (23 44 
মানুষকে কিছু শোনাতে পারবে না- যে কবরের €&র্তপ্ ০ ৩০ 6০৮ ] 


অধিবাসী হেয়ে গেছে)। ১521 ৬৩. 











২৩. (আসলে) তুমি তো (জাহান্নামের) একজন ১ 
সতর্ককারী বৈ আর কিছুই নও। 95885 ০১01 





পি 


২৪. অবশ্যই আমি তোমাকে সত্য (দ্বীন)-সহ ৮ (প% ২৫5 )প৪ ৯৩ 77৮7 
(জান্নাতের) সুসংবাদদাতা ও না ্ 11539125940 ৬০১0 
সতর্ককারীরূপেই পাঠিয়েছি; কখনো কোনো উম্মত রা রনি 

এমন ছিলো না, যার জন্যে কোনো সতর্ককারী টি? উরি 

অতিবাহিত হয়নি! 











২৫. এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে দাড়া রাড 
(এর জন্যে তুমি উৎকঠ্ঠিত হয়ো না,) এদের আগের ০০০৪০৭18৫০8 চকে 919 


1৮০ £:-০-০-০ ০১ -০2৮ 5 


লোকেরাও নেবীদের) মিথ্যা প্রতিপন্ন করেছিলো, রি 
(যদিও) তাদের নবীরা তাদের কাছে (নবুওতের) ৬০৪10 ০৮৪৮১ পত৪ টি 


দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিলো! ১1 ৮0159 ১:55 








পা £ি প্টপর ১৮ টি পাপা পা /ি ৯ পার্পা ত 


২৬. অতপর যারা (নবীদের) অস্বীকার করেছে, আমি 212 3৮৫5 ) 
তাদের কঠোরভাবে পাকড়াও করেছি, কতো ভয়ংকর এ রি ঠা ০০০ 








ছিলো আমার আযাব! $ 24৫ 





২৭. (হে মানুষ,) তুমি কি (এ বিষয়টি নিয়ে) চিন্তা * 2 ৮ 

করো না, আল্লাহ তায়ালা (কিভাবে) আসমান থেকে 55 ৫ ০2৪৭ এগ 
পানি বর্ষণ করেন, অতপর এ (পানি) দ্বারা আমি টার 
(যমীনের বুকে) রং-বেরংয়ের ফলমূল উদগত করি, :019118125০25110৯580 
পাহাড়সমূহও রয়েছে (নানা রংয়ের, কোনোটা) সাদা (১12 ও ০৯০ ৪5১? 1৩? 

(কোনোটা) লাল, এর রংও বিচিত্র রকমের, কোনোটা ০84৭ ১০৯০ ০৪৪ ১৩৯০0031০22 


95855 ৪392222গঠা 











২৮. একইভাবে মানুষ, (যমীনের ওপর) বিচরণশীল 

জীবজন্তু এবং পশুসমূহও রয়েছে নানা রংয়ের; আল্লাহ ৮ [12৬19 /081958008 
তায়ালাকে তার বান্দাদের মাঝে সেসব লোকেরাই , ? জারি ৯০ 
বেশী ভয় করে যারা (এ সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে) জানে, রা 38৫402০42০৭ 
আল্লাহতায়ালা মহাপরাক্রমশালী, ক্ষমাশীল 952219/1.16৮1201 8১:52 





গ 7১০০ 


১৭৯০ 











২৯. যারা আল্লাহ তায়ালার কিতাব পাঠ করে, নামায (১151 4 রে 
প্রতিষ্ঠা করে, আমি তাদের যে রেষেক দিয়েছি হা: ঃ 1০ ০১:১৪০৯৪ ৩! 


তা থেকে যারা (আমারই উদ্দেশে) গোপনে কিংবা ৫ ৪ ২8001219882 ১9891. ০]| 
পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +% ৫০৭ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সূরা ফাতের 


প্রকাশ্যে দান করে, (মুলত) তারা এমন এক ব্যবসার ১৮৯০ *আ তত, প ৯০ ক পরশ 
(ক 
আশায় আছে যা কখনো ধ্বংস হবে না; ৬১১৬৪) 709৯5829359 


৩০. (এর উদ্দেশ্য হচ্ছে,) তিনি যেন তাদের কাজের ১4152 সি জর ৬৮ 
পুরোপুরি বিনিময় দিতে” পারেন, নিজ অনুহে তিনি ৮৫৮১ ০০-৯১-৮১3৯ পঠিত 

















তাদের (পাওনা) আরো বাড়িয়ে দিতে পারেন; অবশ্যই ৯24 52৭ রে 
তিনি ক্ষমাশীল, গুণগ্রাহী। ৪১9৫ -১৯১ 431 
৩১. (হে নবী,) যে কিতাব আমি তোমার ওপর ওহী রম ৮ রে হদপদ্ লি , ৮ 
করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য, এর আগের যেসব ০৮২৪| ০৫ 5৮11৮৮৯9189 


(কিতাব) রয়েছে (এ কিতাব) তার সমর্থনকারী; 5-৮0৮10%42 রি 
অবশ্যই আল্লাহ তায়ালা তীর বান্দাদের ভালো করে 21 ০1433 ৩ ৮ ৩০০ 21% 


জানেন ও দেখেন। সি ৪. তাত 511১0 


॥ পা পারা 




















পাচা ৯ ১৮ পে 2 


৩২. অতপর আমি আমার বান্দাদের মাঝে তাদের 1৫9 
সে কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি, যাদের আমি 5৫৪ 29০21 39৮ 


(এ কাজের জন্যে) বাছাই করেছি, তারপর তাদের ” 25 ৃ ৮82] * 16 $৩93125 
কিছু লোক নিজেই নিজের ওপর যালেম হয়ে - রর দে 
বসলো, তাদের মধ্যে কিছু মধ্যপন্থীও ছিলো, ৫)31 টি 1” 

2 ০)১ ০3০৫ 
তাদের মাঝে আবার এমন কিছু লোক (ছিলো) ৮: ১০ 0259 
যারা আল্লাহর মেহেরবানীতে নেক কাজে ছিলো 854৫1 রব | 052]? 24113,49 
অগ্রগামী; এটাই হচ্ছে (আল্লাহ তায়ালার) বড়ো এ 
অনুগ্রহ 
৩৩. (সেদিন) তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ 125 01231255205 ৩৫০ ৫৪2 
করব, যেখানে তাদের মোন বীধানো ৯ ুভাষটিত (৯১৫ রি ৬১০৭ ০০০, 
সি রিরি সেখানে তাদের লোক দ ১2305 ৫6১5505, 


























25/৯ পা পানি 


১২১৯ 








৩৪. তারা বলবে, সমস্ত তারিফ আল্লাহর, যিনি (আজ) ₹ ৫৮1৪ পপি ন। & ০ টি 
আমাদের কাছ থেকে (যাবতীয় দুঃখ) কষ্ট দূরীভূত ১০১4 ০০০৮১ 1৬০ 46০411582 
করে দিয়েছেন; অবশ্যই আমাদের রব ক্ষমাশীল, ৪552157 
গুণথাহী, 95 )9810 ৮১০1 
৩৫. যিনি তার একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের (এতো 1৪৮২ ররর রর 
সুন্দর) নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে $8০45০৮228০1)5 এট 
আমাদের (আর) কোনো রকম কষ্ট স্পর্শ করবে না, শু ৯7147 নি পত্রে গ ৮৫৮৯ 
স্পর্শ করবে না আমাদের কোনো রকম ক্লান্তি (ও গু ৪ ০১9 (৩৫30০ ৭ 319 ০০১ ১ 
অবসাদ)! 

৩৬. (অপরদিকে) যারা (আল্লাহ তায়ালাকে) তত ০ ৯০ ৯ ৩৩৮ পা ৪ 
অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে জাহান্নামের ০৪৪৫৭০০৯১৩৩ 12582559115 


আগুন, তাদের ওপর এমন আদেশ হবে না যে, তারা +*৬ তত টি (47772 ৯ 
মরে যাবে- না তাদের থেকে জাহান্নামের আযাব লঘু ৬2-৮- 91952 


করা হবে; আমি প্রতিটি অ তত ব্যক্তিকে এভাবেই /১-9০0-9 ॥ 
শাস্তি দেই। - ১5844 (০৯ এ1১৫, ১21৩০ 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +৮৫০৮ ৬///%4.21000181780809171017001-019 















































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সূরা ফাতের 


৩৭. (আযাবের কষ্টে) তারা সেখানে আর্তনাদ করবে, ৮৯০0৮ ৩৯০৮ 
আর বলবে, হে আমাদের রব, তুমি আমাদের এ (5551037523 05576588 
(আযাব থেকে) বের করে দীও, আমরা ভালো ০০৮৮৩ 0-9 % ্ 

কাজ করবো, (আগে) যা কিছু করতাম (এবার) ০০০ 
তার বদলে (ভিন্ন কিছু করবো); (আল্লাহ তায়ালা ৮৩ ও ৯9৯ ০০৮০৪ ৮ পরশ 
বলবেন,) আমি কি তোমাদেরকে দুনিয়ায় এক ৩৪০১১৩০০০৫৭ 


টিপা ইল 


দীর্ঘ জীবন দান করিনি? সাবধান হতে চাইলে পু 9৭৯ €? ০৯ ” 
কেউ কি সেখানে সাবধান হতে পারতো নাঃ ০181108158565, 51530 22255 
(তাছাড়া) তোমাদের কাছে তো সতর্ককারী (নবী)-ও চি 


এসেছিলো; সুতরাং (এখন) তোমরা আযাবের মজা ৪3৭০৭ ৩০ 
































৩৮. নিসন্দেহে আল্লাহ তায়ালা আসমানসমূহ ও ৯৮৫ ঃ ০ 
যমীনের (যাবতীয়) গায়ব সম্পর্কে সম্যক অবগত “০৯১২9 ০১৪০] ০৮ ০০ 4৩ 


রয়েছেন, মানুষের) মনের ভেতরে যা কিছু লুকিয়ে 535০1 16212 2 
আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন । 














৩৯. তিনিই (এ) যমীনে তোমাদের (তীর) প্রতিনিধি , তু 
বানিয়েছেন; অতপর যে কোনো ব্যক্তিই (এখানে) ৬৯০ 27055 6985 


কুফরী করবে, তার কুফরী (ও কুফরীর ফলাফল) € ০৬,৫৮2, 
তার নিজের ওপরই (পড়বে); কাফেরদের জন্যে রে রি 


(এ) কুফরী সিন (তাদের প্রতি) তাদের মালিকের 2 রি ১59০9858 এশা ঠা ?:০-০৯-৪ 


নিজেদের) বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। 50:28 43232 























৪০. (হে নবী,) তুমি বলো, তোমরা তোমাদের ৮৯০৯৫ প* -০-2৮৮5-9 ৮-০৮ পাশা্ 
(সেসব) শরীকদের কথা ভেবে দেখেছো কি? যাদের ০০ ০8911289255 ০4 %)1 টা 
তোমরা আল্লাহর বদলে ডাকো, তোমরা আমাকে ৮ 

দেখাও তো তারা এ যমীনের কিছু সৃষ্টি করেছে ০5198721515 083014৬5১০৮ 
কিনা- কিংবা আকাশমন্ডল সৃষ্টির (পরিকল্পনার) মাঝে ৯ এ 
তাদের কোনো অংশ আছে কিনা- না আমি তাদের ০১০৯৮৮18292 ৩১ 
কোনো কিতাব দান করেছি যে, তার কোনো দলীল ০৯ ৮০৮1৯ এব 1 5 ৯০। ৯৫12 
প্রমাণের ওপর তারা নির্ভর করতে পারে, বরং এরা 4০ ০০৪০ ৫৯০৮৪১৮০৯11 
হচ্ছে যালেম, এরা একে অপরকে শুধু প্রতারণামূলক ্ নিখিরেনর ৮৯০ ০ ৩ / 
প্রতিশ্রুতি দেয়। ১112 32522555058) ৫০৪ ০10 


91095 





























৪১. বেস্তুত) আল্লাহ তায়ালাই আসমানসমূহ ও *+ ৯.০ ৮৫ 
যমীনকে স্থির করে রেখেছেন, যাতে করে ওরা ৩০৯৬19 ১০৮1 এর 201 
(স্বীয় কক্ষপথ থেকে) বিচ্যুত না হতে পারে, যান 

যদি (কখনো) ওরা কক্ষচ্যুত হয়েই পড়ে তাহলে 51221 ০৪9 34955 
(বলো), তিনি ছাড়া এমন কে আছে যে এদের ৮*5-:৮*,৮ ৮ 

উভয়কে (পুনরায়) স্থির করতে পারবে, অবশ্যই 9958145 0৫231,535205 ৩৯ 
তিনি মহা সহনশীল, ক্ষমাপরায়ণ । 




















পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +৫০৯ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সুরা ইয়াসীন 


৪২. এরাই (এক সময়) আল্লাহ তায়ালার নামে * ০৮5 ক আস পুজপ ৫ ৯-পঠি্পি 
সুদৃঢ় কসম করে বলতো, যদি তাদের কাছে আল্লাহ পঠগাকী ৩৫ 0৯1 ০৪৯ 40019৯19 
তায়ালার) কোনো সতর্ককারী (নবী) আসে, তাহলে +৯।* 1 + ৩22০০ ৮14 
তারা অন্য সকল জাতি অপেক্ষা (তার প্রতি) ৮৬৬৯1 ৬2 ৮০৮1৬৮৪৯১৪৩ 


অধিকতর আনুগত্যশীল হবে, অতপর সেত্যিই) ৬।”25141০*১2210 মাত তি 
যখন তাদের কাছে সতর্ককারী (নবী) এলো, তখন ১1৮১১90)89১-৮৯ ৪ 


তার আগমন এদের (সত্য-) বিমুখতাই শুধু বাড়িয়ে 17485 























দিলো, ৬ 


৪৩. (বাড়িয়ে দিলো আল্লাহর) যমীনে এদের অহংকার ,. এ 172৮৫, ১ ১1172, 

প্রকাশ ও কুটিল যড়যন্ত্র। কুটিল ষড়যন্ত্র (জাল অবশ্য) +৮%৮19578 ৩৯১1 ১3০এ 
ষড়যন্ত্রকারী ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না, তবে 13,411১1 ০411 2201 20২2 
কি তারা অতীতে (ষড়যন্ত্রকারীদের সাথে) যা কিছু ০ হট 2 
ঘটেছে তেমন কিছুর প্রতীক্ষা করছে? (যদি তাই হয়, ০৯6০$5০৮19%1 হি 9956 
তবে শুনে রাখো,) তুমি (এদের বেলায়ও) আল্লাহর পু, র্ রর 

বিধানের কোনো পরিবর্তন দেখবে না, না কখনো তুমি ০৬০] 6-৯.319 

(এ ব্যাপারে) আল্লাহর বিধানকে নড়াচড়া অবস্থায় ৮ ৮ ৮ 

(দেখতে) পাবে। 





























পা পাট ১৮৯ টি ২টি পাপা ৮9৮ পা ভি প্রতাপ 
নে রি 
ঁ 
রা 


8৪. তারা কি যমীনে পরিভ্রমণ করেনি, তারা ০8219: ১ 1, | 
কি তাদের আগের (বিদ্রোহী) লোকদের পরিণাম 2১ ৩৯১ ৬19১5 


দেখেনি, তা কেমন (ভয়াবহ) ছিলো! অথচ তারা 10142178155 ০০ 0011 25120 
এদের তুলনায় ছিলো অনেক শক্তিশালী; (কিন্তু ঠা ৮৯৮9 রর রা এ চিগীর্গালিগ প্রা 
আল্লাহর সিদ্ধান্ত যখন এলো, তখন) আসমানসমূহ *১৯-৮৮| 401 90412958৬০০ ০1 

ও যমীনের কোনো কিছুই আল্লাহ তায়ালাকে ব্যর্থ টি ৮ এ / 
করে দিতে পারলো না; অবশ্যই তিনি সর্বজ্ঞ, ১০১০)%1 29 ১০৮] ৩৯৪৮ ৮০ 
শক্তি | ্ রিট টা গ্রাজাা তি 
৪1১৩১ ৮৮০ ০৬ 431 


























৪৫. আল্লাহ তায়ালা মানুষকে তার (বিদ্রোহমূলক) (2 15:৫1 (0421128 35182 91 


পে 
ক্র 
92 


1৩ 





আচরণের জন্যে পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের 

কোনো একটি জীব জন্তুকেও তিনি রেহাই দিতেন +*-৮৬ এর * ৫15 এ০12৮17 % 
না, কিনতু তিনি তাদের একটি সুনি্িষ্ট সময় পর্যন্ত -১১3:94 ৫15271১৩) 
অবকাশ দেন, অতপর যখন তাদের (সে নির্দিষ্ট) ৪1? * ৮4777৮58414 পর্জ |? 
সময় আসবে ততিখন তিনি তাদের পাকড়াও করবেন), ০১-০৮4ী ৪৯150৯ 9৯1০1 
আল্লাহ তায়ালা অবশ্যই তীর বান্দাদের যাবতীয় 

কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। 


























১ ০০ এ 1) 3 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত * ৫১০ ৬///%4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সুরা ইয় 
৩. তুমি অবশ্যই রসূলদের একজন, 








৪. তুমি (প্রতিষ্ঠিত রয়েছো) সরল পথের ওপর, 





৫. পরাক্রমশালী, পরম দয়ালু (আল্লাহ তায়ালা)-এর 
কাছ থেকেই এ (কোরআনের) অবতরণ; 











৬. যাতে করে (এর মাধ্যমে) তুমি এমন একটি * ৮৫% তি 
জাতির (লোকদের) সতর্ক করে দিতে পারো, যাদের ৯৯৯৪ ১৩, 
বাপদাদাদের (ঠিক এভাবে) সতর্ক করা হয়নি, ফলে 
তারা গাফেল (রয়ে গেছে)। 














৭. তাদের অধিকাংশ লোকের ওপরই (আল্লাহ * ৮4* এ%ু 
তায়ালার) বিধান অবধারিত হয়ে গেছে, তারা ৮৯১৯১৯৫৪ 
(কখনো) ঈমান আনবে না। 





৮. আমি ওদের গলদেশসমূহে বেড়ি পরিয়ে দিয়েছি, ₹ বুর্জ মি 
অতপর তা তাদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে, ফলে ৫1 2১12729০1 ২8445 01 


তারা উর্ধ্বমুখী হয়ে আছে। 9০১০৫8৮5৪৭1 











৯. আমি তাদের সামনে পেছনে (অন্ধকারের) প্রাচীর * ৪18৮৯ .+ 5 টানি 11তপপ 
পা ৮84751 ০৫১1১০৭৫৭০2 
ফলে তারা দেখতে পায় না। ভিজ ২ 2 








১০. (এ অবস্থায়) তুমি তাদের (আল্লাহর আযাব *** (৯৫*ব ৮০ 85 পাত 
সম্পর্কে) সাবধান করো বা না করো, উভয়টাই তাদের -১৩৭০প (পি) দলশগ 3৭ 


জন্যে সমান কথা, তারা ঈমান আনবে না প 7৪ ভণ্ 
টি 8, ৬০২১ 














১১. তুমি তো কেবল এমন লোককেই সতর্ক করতে ৮৯ 

পারো যে আমার) উপদেশ মেনে চলে এবং দয়াময় ৮৮595880129 ৮১৩০ 
(আল্লাহ তায়ালা)কে গায়ব থেকে ভয় করে, (যে +19 2৮১2৮ 2৭2 পশু ০1 
ব্যক্তি আল্লাহ তায়ালাকে ভয় করে) তাকে তুমি ক্ষমা 3৯19 8১8৯০ ৪১৫০ ০810 ০০১) 


ও মহা প্রতিদানের সুসংবাদ দান করো। ৪০৪১৫ 














১২. আমিই তকে জীবিত করি, তারা যা কিছু ৮০০৪ শা ০০৪৮ 
জান ভোরাহাকাহো পাঠিকেটিজহে জারোরে পা 
আমি যথাযথ লিখে রাখি, নিজেদের (কর্মকাণ্ডের) হি £০৮৮181615৪ ভর 
চিহ্ৃ হিসেবে যা কিছু তারা (দুনিয়ায়) রেখে যায় ৬৪৫স্পা? ৪৪ $049:৮2019 17৩৪ 
তাও আমি (লিখে রাখি); প্রতিটি জিনিসকে আমি [0 
একটি সুস্পষ্ট কিতাবে গুনে গনে (জমা করে) ও ৪ * 
রেখেছি। 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +৫১১ ৬////.21001817808016171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সূরা ইয়াসীন 


১৩. (হে নবী,) এদের কাছে তুমি একটি জনপদের £ নিন যনা বা 
দৃষ্টান্ত পেশ করো, যখন তাদের কাছে আমার পক্ষ ১ 35811 4১৫০০] ৮১১519 


থেকে কয়েকজন রসূল এসেছিলো, 80501 292 














১৪. যখন আমি তাদের কাছে দু'জন রসূল পাঠিয়েছি ।+-*» ছু ৫ মিযাান 
তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে, এরপর ই ৮০ পল | -4-”)191 
আমি তৃতীয় একজন দিয়ে তাদের সাহায্য করেছিলাম, 2. 
অতপর তারা (তাদের কাছে এসে) বললো, রর সা) 11155 ৬০002 20)১৯১ 
হয়েছি। 














১৫. €এ কথা শুনে) তারা বললো, 25 

(দেখছি) আমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর -9* 
কিছুই নও, (আসলে) দয়াময় (আল্লাহ তায়ালা ২ 

আমাদের জন্যে) কিছুই পাঠাননি, তোমরা (অযথাই) 4-৮- 
মিথ্যা কথা বলছো! 








১৬. তারা বললো, আমাদের রব জানেন, ৮2১০ 2০০ ৮94৮6) তি, ০ ৫৮৮ 
আমরা অবশ্যই তোমাদের কাছে তোর পাঠানো) ৪ ০১৮১০৮৪৯01৮. 14175 


রসূল। 











১৭. তোমাদের কাছে সুস্পষ্ট করে (আল্লাহর বাণী) ০৪ -০7) 21৩9) ২ শি পাশা 
পৌছে দেয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ ৪ ৬০] &1৮1 | 01509 





নেই। 





১৮. তারা বললো, (কিন্তু) আমরা তো তোমাদেরই 

(আমাদের সব) অমংগলের কারণ মনে করি, যদি ৮1০2৭ ৮৮৫1552551811 505 
তোমরা (এখনো এসব কাজ থেকে) ফিরে না আসো (০৬ ৯ 5 0 ৮াশ৩া & ঠা ০০০৯2 
তাহলে আমরা অবশ্যই তোমাদের পাথর মারবো, 2৮০19 ৯১-| 9০5 
(উপরন্তু) তোমাদের অবশ্যই আমাদের কাছ থেকে 
(আরো) কঠিন শাস্তি স্পর্শ করবে। ৪০০] ০16 

















১৯. তারা বললো, তোমাদের দুর্ভাগ্য (অকল্যাণ) *” *2* 

তো তোমাদের সাথেই লেগে তে তো রম ০০৮5১4৩ত ৮৫০ ০৪৪6 1975 
ভালো কাজের কথা) স্মরণ করিয়ে দেয়া হচ্ছে (এটা বত: 252-522 
কি অমংগলের কাজ)? আসলে তোমরা হচ্ছো একটি 1215 [১.1 
সীমালংঘনকারী জাতি । 











২০. (এমন সময়) নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি. "৯৪ গুঁ৮৮ 5 পণি। 17 
ছুটে এলো এবং (সে এসে সবাইকে) বললো, হে ০১৪32059011 ৮93 


আমার জাতির লোকেরা, তোমরা (আল্লাহর) রসূলদের ৬০৮০১ 19:21 [98 ০0 











অনুসরণ করো, 

২১. অনুসরণ করো এমন এক রসূলের, যে তোমাদের * 2৪11” 2727- ৭1৮5 
রা কা না, প5919শা পরি হাতটা 
(আসলে যারা তার অনুসরণ করবে) তারা হবে নি পন 
হেদায়াতপ্রাপ্ত। ০০ 








পারা ২২ ওয়া মাইয়াকৃনুত *% ৫১২ ৬///%4.21001817802809171017001-019 


1২21৩ 7 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সুরা ইয়াসীন 

| ২২. আমার জন্যে এমন কি (অজুহাত) থাকতে পারে ছা রর 

টি যে, আমি তার এবাদাত করবো না ধিনি আমাকে পিপি 818558 8272 

২ পয়দা করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে ০৫০০ 

 ু (একদিন) ফিরে যেতে হবে! সিল: 
২৩. আমি কি তাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদ * ছে হন £, ঘি 
গ্রহণ করবো? (অথচ) দয়াময় (আল্লাহ তায়ালা) যদি ৬১ এ) 4811 439১ ৬০০৯9 
(আমায়) কোলো ক্ষতি পৌছাতে চান তাহলে গুদের * 22216 পল সি ০1৯ 
কোনো সুপারিশই তো আমার কোনো কাজে আসবে *৯৮ + ৮ ৬৯০ ১০০ ০০৯] 
রে রি জিন $ 9908; 9125 
২৪. আমি যদি তেমন কিছু করি) তাহলে অবশ্যই «ও 14 5 দক নিন 
আমি সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হয়ে যাবো । ও ৬০০12 81521 
২৫. অব যই আমি (এ গে মর হীর বদলে) তে ম দের ৮ গা ৯৮9৪ পা -2 ১2 রা 
মালিকের ওপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার ও 9৯৮৮১৮৪১০০০] ০521 
কথা শোনো; 
২৬. (মেরে ফেলার পর) তাকে বলা হলো, যাও, তুমি ৭ *% ” 
গিয়ে জান্নাতে প্রবেশ করো; সে বললো, আফসোস, ০৮৮ (58 পুল ০651 529 ৫০ 
যদি আমার জাতি (আমার এ সৌভাগ্যের কথাটা) - ৭ 
জানতে পারতো যে- ৪ ০৪০ 
২৭. আমার রব আমাকে মাফ করে দিয়েছেন এবং , ** ১1 নক ত ৯ এপ ৯) পর ৩ 
আমাকে তিনি সম্মানিত (মানুষ)-দের দলে শামিল ও ০251! ০ ৫909) 720 
করে নিয়েছেন। 

২৮. তার (হত্যাকান্ডের) পর (তাদের শায়েস্তা করার *-০ * চা পু 





































































জন্যে) আমি তার জাতির ওপর আসমান থেকে ৩৭ ৬০৮৯৮৩০5৬৩০ 59 
কোনো বাহিনী পাঠাইনি, না আমার (তেমন) কোনো 5 
বাহিনী পাঠানোর প্রয়োজন ছিলো! ৪ ০2528802212 











সুরত 


৮৯০০1 
রে € ৬9০০৯ 


৩০. আফসোস বান্দাদের ওপর, তাদের কাছে *** "0028, 42৮৯০ 
এমন একজন রসূলও আসেনি, যাদের সাথে তারা ৮2-৪৯০ ১০2 এ 


ঠ্া-বিদ্বাপ করেনি। 50925219061 4529 


৩১. তারা কি (এ বিষয়টি) লক্ষ্য করেনি যে, তাদের কা গন 78৭ ডা পা 
আগে আমি কতো জাতিকে বিনাশ করে দিয়েছি, যারা 29911 ০০ শী27 


(আর কোনোদিনই) তাদের কাছে ফিরে আসবে না; & ০9০১ ২ 


২1৩২. পারার দাদি আমুর নিন 875 পু 03622006৫01 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সুরা ইয়াসীন 
(এই) ত যমীন, যাকে আমি (পানি বর্ষণ করে) জীবন প ৯721 2৪ পু দার পট ৫৯ পাইপ পান্না 
রন তা থেকে শস্যদানা বের করে আনি, ৩ 444০১৮৯৯০৮১ ৬ 

টি তা থেকেই তারা (নিজ নিজ) খাবার খায়। 
৮৮ পি ৩১৮ পাটি পাটিপাপা পা 


৩৪. আমি তাতে (আরো) সৃষ্টি করি (নানা প্রকার) ₹_)125 0” ৪ 1৪১৪ 141৯ 
খেজুর ও আংগুরের বাগান, প্রবাহিত করি অসংখ্য নর 3 ১৩০০ তে 
(নেদীনালার) প্রস্রবণ, & 941 ০510230 ১৯৪9 


৩৫. যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে »* ৯০৮ ০ ৯797৮ 
পারে, (আসলে) এগুলোর কোনোটাই তো তাদের 1৩৭ ভি ০9৮০6 ০০158 0 
হাতের অর্জন নয়, (তারপরও) কি তারা কৃতজ্ঞতা টির ধু্গ 


আদায় করবে নাঃ ও) ০9 
৮79 পা পানি পা 1৮১৩০ 


৩৬. পবিত্র ও মহান সে সত্তা, যিনি সবকিছু জোড়ায় 

জোড়ায় পয়দা করেছেন, (চাই তা) যমীনের উৎপন্ন 36501 রি ১1০ চর 
উদ্ভিদ থেকে হোক, কিংবা (হোক) স্বয়ংতাদের নিজেদের | [৮০9-৮৪৮-৯১1 ০৮০9 ০৯১%। ৬০ 
থেকে, অথবা এমন সব সৃষ্টি থেকে হোক, যাদের টি 
(সম্পর্কে) মানুষ (এখনো) আদৌ কিছু জানেই না। € ০০ 


৩৭. তাদের জন্যে (আমার আরেকটি) নিদর্শন হচ্ছে ০,৮ড নানা এএম 5৮1৮ 
(এই) রাত, আমি তা থেকে দিনকে অপসারিত 341০৩ ৫ ৮01 ০21805 
করি, ফলে এরা সবাই (এক সময়) অন্ধকারে আচ্ছন্্ ৯০০, টপ 
হয়ে পড়ে, 2 


৩৮. সূর্য তার জন্যে নির্ধারিত সুনি্দিষ্ট গভির মাঝে হন লে 2) 
আবর্তন করে; লিন ৮ 0৩১৯০ 9 
আল্লাহ তায়ালারই সুনির্ধারিত (নিয়ন্ত্রণ ব্যবস্থা); $.৮০12]1 98521 9108 


৩৯. (আরো রয়েছে) চাদ, তার জন্যে আমি বিভিন্ন ++ রা 
কক্ষ নির্ধারণ করেছি, (এমনকি এক সময়) তা পুরনো 3৮2৯5302 43১০ ১৮719 
খেজুরের একটি (পাতলা) ডালের মতো (ক্ষীণ) হয়ে $ 2০81 9525৫ 


পড়ে। 
হি ৪৩1৮৩ ৮ 


৪০. সূর্যের এ ক্ষমতা নেই, সে চাদকে নাগালের 2 7 
মাঝে পাবে- না রাত (কখনো) দিনকে ডিংগিয়ে রয়ে 2099 ০৮০১৪ ০০০৯ু 


আগে চলে যেতে পারবে; (মুলত চাদ সুরুজসহ) &$ 3৫2, নু প্লে 
প্রত্যেকেই শূন্যলোকে সীতার কেটে চলেছে। 4৫০৩০ 92০ ওল 45০1 




































































৪১. তাদের জন্যে (আরেকটি) নিদর্শন হচ্ছে, আমি সলনি ৮ 
তাদের বংশধরদের (এক সময় একটি) ভরা নৌযানে এ] 8০৮৪১001০01 
আরোহণ করিয়েছিলাম; 





৪২. তাদের জন্যে আমি সে নৌকার মতো একটি টা 
যানবাহন সৃষ্টি করেছি, যাতে (মাল সামানসহ) তারা ০9৯১৪ ৮4455 ৩2-৯ ৮৪০৯9 


আরোহণ করছে। 
৪৩. (অথচ) আমি চাইলে (মাল সামানসহ) এদের ৬৩৮ * শা ৫৮ প পু নি তি উট» 
সবাইকে ডুবিয়ে দিতে পারি, সে অবস্থায় তাদের ১/2-৮৪164১ ১ ৮৪৪১৯১ এ19 


কোনো সাহায্যকারী থাকবে না, না এদের (তখন) +:4৫৭৮ ৪০ 
উদ্ধার করা হবে। ও 9১৪২ ০০১ 


পারা ২৩ ওয়ামা লিয়া +৫১৪ ৬///%4.210001817802809171017001-019 








০ ও 


11২)11০ ৩২০২১1২৪১৩৬ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সূরা ইয়াসীন 
8৪. তবে (এটা) আমার অনুগ্রহ ছাড়া আর কিছুই 

ছিলো না এবং (এটা ছিলো) এক সুনির্দিষ্টকাল পর্যন্ত 

(তাদের এ বৈষয়িক) সম্পদ (উপভোগ করা)। 














৪৫. যখন তাদের বলা হয়, তোমরা তোমাদের সামনে * ৯০৮ ০০৭ 4৭ 
যে (অবশ্যন্তাবী আযাব) রয়েছে তাকে ভয় করো, ওল ভিত 158 891 ০ ০০১ 1515 


পা টিপা ৯5 ০9 ভাপ £১ রি পাপা 


(ভয় করো) যা (কিছু) পেছনে আছে (তোকেও), আশা £5] 21515 
করা যায় তোমাদের ওপর দয়া করা হবে । ভি? ণ্ 














৪৬. তাদের মালিকের নিদর্শনসমূহ থেকে তাদের মা 
জা 85801 9 


মুখ ফিরিয়ে নেয়নি! ৪ ০১১৮ ৪৩19৫ 








৪৭. যখন তাদের বলা হয়, আল্লাহ তায়ালা তোমাদের ৭1,414 124" এ" 
যে জীবনোপকরণ দিয়েছেন তা থেকে (কিছু অংশ) ০৪ 91269)5158721 03105 


ব্যয় করো, তখন (এ) কাফেররা ঈমানদারদের বলে, 8৮01১9০05০1 
আমরা কেন তাদের খাওয়াতে যাবো যাদের আল্লাহ ১১150071581 

তায়ালা ইচ্ছা করলে নিজেই খাবার দিতে পারতেন 31৮৫901522৮ 2 * 
(হে নবী, তুমি বলো), আসলেই তোমরা সুস্পষ্ট ওঁ নি 9) 
গোমরাহীতে (নিমজ্জিত) আছো! বি 




















৪৮. তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে * 22 * টি 
(বলো, কেয়ামতের) প্রতিশ্রুতি কবে (পূর্ণ) হবে? ৫৩162211৫১৩ ০21582 


৪০০০ 











৪৯. যে বিষয়টির জন্যে এরা অপেক্ষা করছে তাতো ১৯-০-এ০৫ক ৮৮৯৩ তা ০99১৮ ৩ 
এ ্ [8] 
এক মহাগর্জন, (হঠাৎ করেই) তা এদের পাকড়াও ৮৯০৩ 8৩০19852281 055855 
করবে এবং (দেখা যাবে তখনো) তারা (এ ব্যাপারে) ০৪ 
৪১ &) এ 
বাকবিতন্ডা করেই চলেছে। ৪ ০১০০ ৮৯9 











৫০. তারা (তখন শেষ) ওসিয়তটুকু পর্যন্ত করে যেতে 
সক্ষম হবে না, না তারা তাদের পরিবার পরিজনদের 
কাছে ফিরে আসবে । 








৫১. দ্বিতীয় বার) যখন শিংগায় ফুৎকার দেয়া হবে 
তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে 





৩ 8 পাটি ৮৮০ ০১০৪ রা 0 ২ ৫১৩ 
০৮1৯1 ০৫-৮১1১৪ ১11 ৪০9 
৯০ ঠা & ৮ 1 


নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে । ৪ ০9-4-৮95) ৫41 











৫২. তারা (হেতভম্ব হয়ে) বলবে, হায় কেপাল £., 4 2৫207105518 
আমাদের)! কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুললো 5648৮ ৩০0৫৮ ৩৭ চ 492 1910 
(ফেরেশতারা বলবে), এ হচ্ছে (সে কেয়ামত), ০4222518258. ০০:৮০, ০০৫ 

দয়াময় আল্লাহ তায়ালা যার ওয়াদা করেছিলেন, আর ও 03০১1 5৩59০০১১629 1৫» 


নবী রসূলরাও সত্য কথা বলেছেন। 








৫৩. (মূলত) এটি এক মহাগর্জন ছাড়া আর কিছুই নয়, 
(এরপর) সাথে সাথে সবাইকে হাশরের ময়দানে) রব বার্নিটা হু 
আমার সামনে এনে হাযির করা হবে। ও ০১১৯ 0৪০২ তেই 


/৯:-০ ক প্র পা ০০৮৯৩ ৯ তি) পচ 
৮9508021985 ০1 





পারা ২৩ ওয়ামা লিয়া ৮৫১৫ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সূরা ইয়াসীন 





প্র ঠা 


৫৪. অতপর আজ কারও প্রতি (বিন্দুমাত্রও) যুলুম তু এ 
১4১৮৮ 1£৮৪০-৯০ প ভিলাও 


হবে যা তোমরা (দুনিয়ায়) করছিলে । ০৩955350815 








৫৫. রি নিনিত 05406 তিতা 2 এ 201 





৫৬. তারা এবং তাদের সংগী-সংগিনীরা (আরশের) ৪17. 2 
সুশীতল ছায়ায় (সুসজ্জিত) আসনের ওপর হেলান ৮ 91341 & ০445 & ৮৪) 


দিয়ে বসবে। ৪074 








৫৭. সেখানে তাদের জন্যে (মজুদ) থাকবে (নানা ৮:৯০ ৩ ৮141৯, ৯ এন 
প্রকারের) ফলমূল, তাদের জন্যে (আরো থাকবে) ৪০৪০৭ ০29 29/3 19 ০০] 
এমন সব কিছু, যা তারা কামনা করবে। 











£৯ 


09৬৪ ৬ 
€9-৪৯) ৪১ & 
রা নে পা 





৫৮. পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের বলা 
হবে, (তোমাদের ওপর) সালাম (বর্ধিত হোক) । 








৫৯. (অপরদিকে পাগীদের বলা হবে,) হে অপরাধীরা, ৯৩০ দিও (তির কত ):217516 
রা (আজ আমার রি কাছ ৪০১৪০১৯৮111 9119)9 
থেকে) আলাদা হয়ে যাও। 








৬০. হে আদমের সন্তানরা, আমি কি তোমাদের (এ ০০৮ 0 ৯৮ ০শ 27275 
অর্সে) নির্দেশ দেইনি যে, তোমরা শয়তানের গোলামী 193৯4 ১1০1৮-1৬2পা 


বেতারে ৯794 ০5 


করো না, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন, ও ৩৮৮০9০০ ০ 431 0৮৪| 











৬১. তোমরা শুধু আমারই এবাদাত করো, এটিই হচ্ছে _ ৪৮৯ ৪ নিন 
সহজ সরল পথ। ৪৮০০০৮1516৯; (96251 99 





৬২. (আর শয়তান) সে তো (আগেও) অনেক * 7 হি 2? 
লোককে পথভ্রষ্ট করে দিয়েছে; (তা দেখেও) কি ৮ এঠিতি ১158৫ এ ০51 ০৪7 


তোমরা বুঝতে পারছো না? বির নু 0505 








৬৩. হ্যা,) এ (হচ্ছে) সেই জাহান্নাম, তোমাদের তত 
সাথে যার ওয়াদা করা হচ্ছিলো । 9039629825৫ ০01 ৮5৮০১ 








পা ৯ প্রা ৯ 


৬৪. আজ তোমরা তাতে গিয়েই প্রবেশ করো, যাকে ০১০০০ ০১ -2/9,৩ পু ৯ পা 12 
(দুনিয়ায়) তোমরা অস্বীকার করছিলে! ও ১১০৮০ [9৯11 2৭1 





৬৫. আজ আমি তাদের মুখের ওপর মোহর মেরে * * ৮৮2০৬০০ & তে পউপাটিক 
দেবো, তাদের হাতগুলো (এখন) আমার সাথে কথা 1945৮ 702 [৪1 


বলবে, তাদের পা-গুলো সাক্ষ্য দেবে_ (দুনিয়ায়) রি ৯০7257০০০৫৩ 
তারা যা কিছু অর্জন করছিলো। ও 99-৮441906 1৮৮) 9৯39 











৬৬. আমি যদি চাইতাম, আমি এদের (চোখ থেকে) ॥ 2৯125 দা তিশার 2125 দশ 
দৃষ্টিশক্তি বিলোপ করে দিতাম, (সে অবস্থায়) এরা 192246০৪5০০ 0০৮6 ৪8 ১919 


কিভাবে চলার পথ) দেখে নিতো! রি হি ০ 01521 











৬৭. (তাছাড়া) আমি যদি চাইতাম তাহলে তাদের নিজ ” ৪০ 2৮1০1 8 পপ পাত "বত 
নিজ জায়গায়ই তাদের আকৃতি বিনষ্ট করে দিতে পারতাম, -৮৪৮- ৮৪১৮০ ৯ শী 08519 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫১৬ ৬///%4.2100181780809171017001-019 











11২211৩ ৩২৭৯11২৪১৬৮ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে পারতো না, 
আবার পেছনেও ফিরে আসতে পারতো না! 





৩৬ সুরা ইয়াসীন 
2 











৬৮. যাকেই আমি দীর্ঘ জীবন দান করি, তাকেই আমি 
সৃষ্টিগত (দিক থেকে) তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে 
নিয়ে যাই; তারা কি (কিছুই) বুঝতে পারে নাঃ 








২০, 1 28588৮52৮59 


পা ভি শট চিপ 


ও ০9124 





৬৯. (জেনে রেখো,) আমি এ (রসূল)-কে কাব্য 
(রচনা) শেখাইনি এবং এটা তার (নবী মর্যাদার) 
পক্ষে শোভনীয়ও নয়; (তার আনীত গ্রন্থ) একটি 
উপদেশ ও সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছুই নয়। 








£৯ পা টিপা পাশা পা ০91 80৩ পা্পা 


৩1. এ 08755159 558]1 ৮৮509 


গু 15-9 0 25১ 


০৪2015655১3 2 








৭০. যাতে করে সে তার দ্বারা যে (অন্তর) জীবিত- 
তাকে (জাহান্নামের ব্যাপারে) সতর্ক করে দিতে পারে 
এবং (যোর দ্বারা) কাফেরদের ওপর শাস্তির ঘোষণাও 
সাব্যস্ত হয়ে যেতে পারে। 








ঢু হিট পাছে ৩ পা শর্ট টিপা পা 


09811 5589 ৮০০৫ ০০9৫২ 
ও 83841 








৭১. এরা কি লক্ষ্য করেনি যে, আমার নিজের সুতি 12 
দিয়ে বানানো সৃষ্টির মাঝে আমি তাদের (বহুবিধ 
কল্যাণের) জন্যে পশু পয়দা করেছি, আর (এখন) 
তারা (নিজেরাই) এগুলোর মালিক হয়ে বসেছে! 





21০ 0517 195: ঠা 


পাপন সিকি 


ও 09115188155)005থ 


রা 





৭২. আমিই এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, 
এর কিছু হচ্ছে তাদের বাহন, আর কিছু এমন যার 
(গোশত) থেকে তারা (নিজেদের) খাদ্য গ্রহণ করে। 








পাটি পাটি ০টি পাটি পট শর্ট পান্না তপ 
৬ ৬ £ ৬ 
পর পর 
পা ৯১-9 তা 


ও ০9157 








৭৩. তার মধ্যে তাদের জন্যে (আরো) উপকারিতা 
রয়েছে. রয়েছে পানীয় বস্তু; তবুও কি তারা (তার) 
শোকর আদায় করবে না! 





পা ডি শটিশটি / পা পাপা শি পা পানি ভি টিপি 


ও ৩9১৪৪ 3০.০,0596905 1৬3 ৮৪19 








৭৪. তারা আল্লাহ তায়ালার বদলে অন্যদের মাবুদ 
বানায়, (তাও) এ আশায় যে, তাদের সাহায্য করা 
হবে! 


521850140৩5: ৬০193 82 


পা ভি পট পা 2১টি 


& 9১০০৩ 








৭৫. (অথচ) তারা তাদের কোনো রকম সাহায্য করার 
ক্ষমতাই রাখে না, বরং (কেয়ামতের দিন তাদের) 
সবাই দলবদ্ধভাবে (জাহান্নামে এসে) জড়ো হবে। 





০১৮9 2৯26৯ টি নিশি লিপ পা ৮9০ পা পা রশ 

০০-৮৪-৮৮৪৯ ৮৯১) এ 92২০ সু 
পর 

৮৪০৩ ৯ 


€৪ ০/9১২৯০ 





৭৬. হে নবী,) এদের (এসব) কথাবার্তা যেন 
তোমাকে উদ্িগ্ন নাকরে। অবশ্যই আমি জানি যা কিছু 
এরা গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ্যে বলে। 








[716101৮5198 এ।১৮৯ ১ 


পা & টি ও ঠ৯পটি পা পা ৮৮০ শট 





৭৭. এ মানুষগুলো কি দেখে না যে, আমি তাদের 
একটি ফ্ষু্র) শুক্রকীট থেকে পয়দা করেছি, অথচ 


(ক্ষুদ্ধ কীটের) সে ক্ষুদ্র মানুষটিই একদিন আমার 
সৃষ্টির ব্যাপারে) খোলাখুলি বিতন্ডাকারী হয়ে পড়লো! 








ও 94০০9 ০9১ 
28) ৮2851010081 % এগ 


গু /১ 0 25 /১ তত তা 


ও ৩০০ পন 9১150 








৭৮. সে আমার সম্পর্কে (নানা) কথা রচনা (করতে 
শুরু) করলো (এবং) সে লোকটি তার নিজ সৃষ্টিটাকেই ০৮” 
ভূলে গেলো; সে বললো, কে (মানুষের) হাড়গুলোকে 
পুনরায় জীবিত করবে যখন তা পচে গলে যাবে! 








১2388559854 ০55 


৪.) ৮৪9 76০0 ৩৪ 





পারা ২৩ ওয়ামা লিয়া +৫১৭ ড/////.810081780809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৭ সুরা আছ ছাফফাত 


৭৯. (হে নবী,) তুমি বলো, হ্যা, তাতে প্রাণ ১০৮ +717721 ৭ ৮৪৯০ ৭2 
সঞ্গার তিনিই করবেন যিনি প্রথম বার এতে জীবন ৮৯১৭ 9 55 ০11152৯4 08 
দিয়েছিলেন; তিনি সমস্ত কিছুর সৃষ্টি (কৌশল) সম্পর্কে & ৬০৯৫ 57৫ এ. তত 
সম্যক অবগত রয়েছেন, শ ০৮৮ 915 ০9959 

















৮০. যিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন 2 7৮৮ 
উৎপাদন করেছেন এবং তা দ্বারাই তোমরা (আজ) ১551 ১৯ ০০ ০৯ ১৯ 


উরস্টিয়ি এ 5 :05399$258015130 











৮১. যিনি নিজের ক্ষমতাবলে আকাশমন্ডল ও যমীন রন ৮.৮ 7 
সৃষ্টি করেছেন, তিনি কি (পুনরায়) তাদেরই মতো 2 ৩৩।০-ল5 


কিছু সৃষ্টি করতে সক্ষম নন? (হ্যা) নিশ্চয়ই তিনি ৮ 273. ৩৫১০৪১০১১৫2 
ও সর্বজ্ঞ। ০2৯) পাটি ০৫2 শা-০া 


উপ] ঠ ৮129, ০4 














৮২. তিনি যখন কিছু একটা সৃষ্টি) করতে ইচ্ছা 1,125 2827 2৮125 
করেন তখন কেবল এটুকুই বলেন_ হও", অতপর 4058৭ ০৮৪ 2১11 1১1 চেনে চি) 
সাথে সাথেই তা (তৈরী) হয়ে যায়। ৪ 095 ০ 











৮৩. পবিত্র ও মহান সে সন্তা আল্লাহ তায়ালা, প্রত্যেক 2 ০৯৪৫০ দির ়েহান 
বিষয়ের ওপর একক সার্বভৌম ক্ষমতা তার হাতে 5 ০০০৭৪০& ৮০৪ ১] ০৯০ 


পাঠা ০9 চি ছে 


ই রি র 

















১. শপথ (সে সব ফেরেশতার) যারা সারিবদ্ধভাবে 
দীড়িয়ে থাকে। 





২. শপথ (সেসব ফেরেশতার) যারা সজোরে ধমক ৮৯৭ 
দেয়, ৩1১৯১ ৩ 








৩. শপথ (সেসব ফেরেশতার) যারা (সদা আল্লাহর) ১1০2২ 1412 
কিতাব তেলাওয়াত করে, ৫158১ ৬০ 








৪. অবশ্যই তোমাদের মাবুদ হচ্ছে একজন; $ উ ৩১19 ৪ 20191 





৫. তিনি আসমানসমূহ, যমীন ও এ দুয়ের মাঝখানে 17172 
অবস্থিত সবকিছুরও রব, (তিনি) রব (সূর্যোদয়ের সিন 2 ৬৯১৫9 ১০৪৮: ৮০১ 


স্থান) রব রঃ ও ০১১০০| ০০9 











সা নিক দে $59055:০31/০51858 








৭. (তাকে) আমি হেফাযত করেছি প্রত্যেক না-ফরমান $১১৮ ॥ ১০ ৫ ফোক 
৬৮৭৪ ৬০ 0৮৪৯, 





শয়তান থেকে, 
পা &শ্তেঘতা 


৮. ফলে তারা উর্ধজগতের কিছুই শুনতে পায় না, 7”? 22 
(কিছু শুনতে চাইলেই) প্রত্যেক দিক থেকে তাদের ০8830 025 


ওপর ডেস্কা) নিক্ষিপ্ত হয়, টি ৮৬ 95০০ 
পারা ২৩ ওয়ামা লিয়া ৫১৮ ৬///%4.2100181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৭ সুরা আছ ছাফফাত 


৯. (এই) তাড়িয়ে দেয়াই (শেষ) নয়, তাদের জন্যে শপ ৪ পভ ৮৮০০৩ 
পা চা ও ৫ ৩০15 ০,1$25191955 





১০. (এরপরও) যদি (শয়তান) গোপনে হঠাৎ করে পি গলপ বর রী। পপ তত 
কিছু শুনে ফেলতে চায়, তখন জলন্ত উক্কাপিম্ড সাথে ও ৪০30 ০৩ 4400 22541 ৬০ 1] 
সাথেই তার পশ্চাদ্ধাবন করে। 











১১. (হে নবী,) তুমি এদের কাছে জিজ্ঞেস করো, 1784 “৯7161421458 
তাদের সৃষ্টি করা বেশী কঠিন- না (আসমান যমীনসহ) 1০০০1 5 ০৪৮০৯০৪ 
অন্য সব কিছু- যা আমি পয়দা করেছি € ৯) ৯ ৯০12৮ 
বেশী কঠিন); অবশ্যই এ মোনুষ)- টি ও 5১ ৬৭ ০০-৮৪৮০ 71 
কিছু) আঠাল মাটি দিয়ে পয়দা করেছি। 








১২. হে নবী,) তুমি (এদের কথায়) বিশ্ময়বোধ রি ভন্ 
করছো, অথচ (তোমার কথা নিয়েই) ওরা ঠাট্টা বিদ্ধপ ৪ ০১১৯০২০০৪০০ 
করছে, 








১৩. এদের যখন উপদেশ দেয়া হয়, তখন তারা (তা ০০৯০৪ ৪০ ৯০৪৩ 2৭৮ 
রণ করে না, রি উ 095235 819588192 





১৪. (তদুপরি) কোনো নিদর্শন দেখলে তো নিয়ে) ৯৯ পুল । ১০ ও 
তারা উপহাস করে, উ 09১৯--৬৪ াঠিঠা 1515 





১৫. তারা বলে, এটা তো সুস্পষ্ট যাদু ছাড়া আর 
কিছুই নয়, 








১৬. (তারা প্রশ্ন করে, এ আবার কেমন কথা,) আমরা 
যখন মরে গিয়ে হাড় ও মাটিতে পরিণত হয়ে যাবো, 


পা &৯ শুটি &৮ ০9৮ পাপা 


তখনও কি আমাদের (পুনরায়) জীবিত করা হবে? ৬৫১ 








১৭. আমাদের পিতৃপুরুষদেরও (কি ওঠানো হবে)? রি (৫509 





১৮. €হে নবী,) তুমি বলো, হ্যা (অবশ্যই, সেদিন হি 
টো ভি ৃ ৪ 099515০2092 05 








১৯. তা হবে, একটি মাত্র প্রচন্ড গর্জন, সাথে সাথেই * 
এরা (কেয়ামতের ভয়াবহ দৃশ্যাবলী) দেখতে পাবে । 





০৮2 8৫158 8০৯ ইল 


ও 9১৮৭ 








২০. (যোরা অস্বীকার করেছিলো) তারা (সেদিন) + 51257 1411071 8৮11 
বলবে, পোড়া কপাল আমাদের, এটাই তো হচ্ছে ৬১] [9710 0589719109 
(শেষ) বিচারের দিন! 








২১. (তোদের বলা হবে) হ্যা, এটাই হচ্ছে চূড়ান্ত ২৫ ) রি 
ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন 47 ৬০ 12419 


করতে। ৪ 9১৫ 





২২. ফেরেশতাদের আদেশ দেয়া হবে যাও,) তোমরা 1 * ৮৫172161৮20 ৮27 
যালেমদের এবং তাদের সংগী-সংগিনীদের (ধরে নী 09-০৪৯19)9 | 9৮4 ৬৪ ৩] 19১০1 


জমা করো, (জমা করো) তাদের (দোসরদের)-ও 12 
যারা তাদের গোলামী করতো । ৩ ৪১৯19, 





২৩. আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে যাদের এরা মাবুদ 58 পি পা 1) ৮০৪ 2814 এ ০ % 
বানাতো) তাদেরও (এদের সাথে) জাহান্নামের রাস্তা শুক 21১০ ০1-৮১9১১ এ 95 ৩০ 
দেখিয়ে দাও। 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫১৯ ৬///%4.21000181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৭ সুরা আছ ছাফফাত 


২৪. হ্যা, তাদের (একটুখানি) দীড় করাও, অবশ্যই ৪০৩০৪  ৮ এত, ৮০৯০ ৮ 
তাদের কিছু জিজ্ঞাসা করা হবে, শু ১919০ -৮৯১1৮৯9859 

















২৫. এ কী হলো তোমাদের, (জবাব দেয়ার সময়) ০ ৭ * 271৮ 
তোমরা আজ একে অপরকে সাহায্য করছো না যে! ও 99১০05 ১০0 








২৬. বরং আজ (দেখছি) এরা সত্যি সত্যিই (এক ্ ৯7০ নিপল দিন্পাটি ০০ ৯০ 
একজন) আত্মসমর্পণকারী (বনে গেছে)! ও ০০৪০০ [911-203 








২৭. (এ সময়) তারা একে অপরের দিকে মুখ করে ৮৯৪৮5 কপ তা ৯০০৯ পপি 
পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে থাকবে । শু ১9০5৭ ১০৯১ ০৪ ৮৯৩৯০ ০9 








২৮. (দুর্বল দলটি শক্তিশালী দলকে) বলবে ৫৮ ৯০৮৪ ৯ এছ । এ 
তোমরাই তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে গু 9 এপা। 521059592০1 195 








আসতে রণ 
৩, 
2০০ 7১-০ /১-9স৮ £ ঢু টিপা ১৯১৩, পা 


২৯. তারা বলবে (আমাদের দোষারোপ করছো কেন), হ ৮৭ 
তোমরা তো আদৌ (আন্মাহতে) বিশ্বাসীই ছিলে না, শু ৬৯৮০৪ 19:9৮ 21915 











17১72 7১৬০ ১ ০9৯১ পা পাপ পা পা 





৩০. তোমাদের ওপর আমাদের কোনো (জবর- যো 
দস্তিমূলক) কর্তৃত্ব তো ছিলো না, বরং তোমরা 02. হি ০ 59 
নিজেরাই ছিলে মারাত্মক সীমালংঘনকারী। রর (672: 








৩১. (এ সময় তারা বলবে,) আজ আমাদের ওপর , ভু 
আমাদের মালিকের ঘোষণাই সত্য হয়েছে, (আজ) 0918 
আমরা (উভয়েই জাহান্নামের) শাস্তি আস্বাদনকারী 
(হবো)। 








৩২. আমরা (আসলেই সেদিন) তোমাদের বিভ্রান্ত মঠ 
করেছিলাম, আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত! 1 


যা] ৯ ০91 পাঠ পা পা 
রি 








সেদিন তারা আযাবে _ ৮৯ ৫০ ৪৮ ৪ গু 








৩৪. আমি অবশ্যই না-ফরমান লোকদের সাথে এ 
ধরনের আচরণ করি। 





৩৫. এরা এমন (বিদ্রোহী) ছিলো, যখন এদের বলা ১29 
হতো, আল্লাহ তায়ালা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, 
তখন তারা অহংকার করতো, 














৩৬. এরা বলতো, আমরা কি একজন পাগল _1% 
কবিয়ালের কথায় আমাদের মাবুদদের (আনুগত্য) 24৮ 
ছেড়ে দেবো? 











৩৭. (আমার নবী কোনো কাব্য নিয়ে আসেনি,) বরং টেপা 
সে এসেছে সত্য (দ্বীন) নিয়ে এবং সে (আগের) নিভিতা ছি 
নবীদের (সত্যতাও) স্বীকার করেছে। 








৩৮. (হে অপরাধীরা,) তোমাদের (আজ) অবশ্যই ৮7 * 2 
(জোহান্নামের) ভয়াবহ আযাব ভোগ করতে হবে, ০০11 51621 |9801 6151 














৩৯. তোমরা যা কিছু (দুনিয়ায়) করতে (এখানে) শা ঠা -9/-0৮ রব 
তোমাদের কেবল তারই প্রতিফল দান করা হবে, & 025652২2০81 095 9 


পারা ২৩ ওয়ামা লিয়া +৫২০ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৪০. তবে আল্লাহ তায়ালার নিষ্ঠাবান বান্দাদের কথা 
আলাদা, 








৪১. তাদের জন্যে (আল্লাহ তায়ালার) সুনির্দিষ্ট 








৪২. (সেখানে থাকবে) রকমারি ফলমূল, (তদুপরি) 
তারা হবে (মহাসম্মানে) সম্মানিত, 





রা /১-০ ৮206 £৯ ০টি পা 


৬ ৪১১০৪ 





৪৩. নেয়ামতে ভরপুর জান্নাতে (তারা অবস্থান 
করবে), 





8৪. তারা পরস্পর মুখোমুখি হয়ে (মর্ধাদার) আসনে 
সমাসীন থাকবে। 








৪৫. ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদের পরিবেশন করা 
হবে, 





৪৬. শুভ্র সমুজ্্ল- যা (হবে) পানকারীদের জন্যে 
সুস্বাদু, 








৪৭. তাতে মাথা ঘুরানির মতো ক্ষতিকর কিছু থাকবে 
না এবং তার কারণে তারা মাতালও হবে না। 





পা ৯৮9 ৩া৮১-9 পা্িপা 2১79 পাতে গসিপ পানি 


৪ 09654 05৮59 95 জম 








৪৮. তাদের সাথে (আরো) থাকবে সলজ্জ, নম্র ও 


-91 ক পট পানি পা 


& ০০০ 381 ০০১১-৮১০৯59 








৪৯. তারা যেন (সযত্তে) লুকিয়ে রাখা ডিমের মতো 
উজ্জ্বল গৌর বর্ণের (সুন্দরী)। 


গু /১-০৯০ গু ৯৩ 0০5 পপ 


৪ ৬৭২০ ০৬৪৯ ৪১৬ 








৫০. অতপর এরা একজন আরেক জনের দিকে ফিরে 
(নিজেদের অবস্থা) জিজ্ঞেস করবে। 





নিপা পা & গদি শা পাকি পরি 


50250 








৫১. (এ সময়) তাদের মাঝ থেকে একজন বলে 


5 


ওঠবে, হ্যা, দুনিয়ার জীবনে) আমার একজন সাথী €) এ 
ছিলো 








৫২ যে আশ্চর্য হয়েই আমাকে) বলতো, তুমিও কি 
(কেয়ামত) বিশ্বাসীদের একজন? 





৬৪ তা ০92 -০ 4১-০০ 


০ 








৫৩. (তুমিও কি বিশ্বাস করো যে,) আমরা যখন মরে 
যাবো এবং যখন হাঁডিড ও মাটিতে পরিণত হয়ে যাবো, 
তখন (আমরা পুনরুথিত হবো এবং) আমাদেরকে 
(আমাদের কাজকর্মের) প্রতিফল দেয়া হবে? 











গর 2 রা 


ভা 








৫৪. (এ সময় তাদের বলা হবে, আচ্ছা) তোমরা কি 
একটু উকি দিয়ে (তোমাদের সে সাথীকে এক নযর) 
দেখতে চাও? 





/১-০, ০ ৮০৯৫ /৩ত 


৪ ০০৯০০০১4১০3 








৫৫. অতপর সে তাকে দেখতে পাবে, জাহান্নামের 
(ঠিক) মাঝখানে । 


1 পাশা পান্না 


৪ ৮5157০0152৫ 





৫৬. (তোকে আযাবে জ্বলতে দেখে) সে বলবে, আন্নাহ 
তায়ালার কসম, (দুনিয়াতে) তুমি তো আমাকে প্রায় 
ধ্বংসই করে ফেলেছিলে, 


৯ /১-০০ 9 


& ৬4১১ ০৫৩ 





৫৭. (আমার ওপর) আমার মালিকের অনুহ না 
থাকলে আমিও আজ (তোমার মতো আযাবে) গ্রেফতার 
হওয়া এ (লৌকদের) দলে শামিল থাকতাম । 





পারা ২৩ ওয়ামা লিয়া +%৫২১ 


শট 2৯ ৮9 পর্ণ ৯ ৬এপা ০9 পা ৮১ 


০০০41) 8৮৮03 99 


পাঠ পা ৯ ০০ 
ও ৬৭ ১০৯৯৮]| 
ৰৈ 


ড//৬/.2100171790250917910179010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ লি 


৫৮. হো, এখন তো) আমাদের আর মৃত্যু হবে না! ্ে রি 








৫৯. তবে আমাদের প্রথম মৃত্যুর কথা আলাদা- (এখন _ ০ দু” ৮৯৭ রর 
তো) আমাদের (আর কোনো রকম) আযাব দেয়া হবে না। ৪ ৬৩৯০ 23342 








৬০. অবশ্যই এটা হচ্ছে এক বড়ো ধরনের সাফল্য । ডে ৪013501 22 


16১০1 








৬১. এ ধরনের (মহাসাফল্যের) জন্যে কর্ম ৮৯7 তপু 
সম্পাদনকারীদের অবশ্যই কাজ করা উচিত। 9 05 09165 98] 








৬২. বেলো আল্লাহর বান্দাদের জন্যে) এ মেহমানদারী ০. ৫ ৪৯ 
ভালো- না (আযাবের) যাক্কুম বৃক্ষ (ভালো)? 9[982185-5 টিিনি ৮2 ঞ/% 











৬৩. যালেমদের জন্যে আমি তাকে বিপদস্বরূপ বানিয়ে 1175 হু 





৬৪. মুলত) তা হচ্ছে এমন একটি গাছ, যা » ++ 117 258 পুত তর ছু 
জাহান্নামের তলদেশ থেকে উদগত হয়, চির 1 











৬৫. তার ফলগুলো এমন (বিশ্রী), মনে হবে তা বুঝি টিন 1 লো? 
রি রর 9 ৬০৮৯৯]| ০3) 236 ৪৯০ 





(একেকটা) শয়তানের মাথা; 


৬৬. (যারা জাহান্নামের অধিবাসী) তারা অবশ্যই এ 15 টা 
থেকেই ভক্ষণ করবে এবং এ দিয়েই তারা তাদের রর হি আরে বল 














৬৭. অবশ্যই (পান করার জন্যে) তাদের ফুটন্ত পানি চারি ামিপি ধক 
(ও পুঁজ) মিলিয়ে দেয়া হবে, ৪৪৮০৯ ০০৫ 0957 ৪৮০০৪ ০1 ঠ 











৬৮. তারপর নিসন্দেহে তাদের প্রত্যাবর্তনস্থল হবে নি 
(অতলান্ত) জাহান্ামের দিকে। নর ৪ ৮৮31 1৮2৯১ ০1০ 








৬৯. দে রী তাদের মাতাপিতাকে গোমরাহ 8০227 1921 





৭০. (তারপরেও) তারা তাদের (গোমরাহ পিতা হতাচাভা টি 
মাতাদের) পদাংক অনুসরণ করেছে। ও ০০০০১ ৯১ ৬৯০৯১ 











৭১. তাদের আগে (তাদের) পূর্ববতীদের অধিকাংশ ০ ০৮৯7 ৭ ০৭৫ ৫ এ 
লোকও (এভাবে) গোমরাহ হয়ে গিয়েছিলো, & ০91 ১৫ পন ০5 ০49 








পাটি পা ৯ পণ &৯ পাপা 


৭২. তাদের মধ্যেও আমি সতর্ককারী (নবী) 9 ০১১২০ 0129৩? 





৭৩. অতএব (হে নবী,) তুমি একবার (চেয়ে) দেখো, শ্ন্নি 2 ু পা ক হি? 
যাদের সতর্ক করা হয়েছিলো তাদের কী (ভয়াবহ) ও ৩২১৫২ এ ও ৩ ০৮ ১) 


পরিণাম হয়েছে, 











৭৪. অবশ্য আল্লাহ তায়ালার নিষ্ঠাবান বান্দাদের কথা 22 
5 
আলাদা (তারা আযাব থেকে নিরাপদ)। ও ০০৯০৫৯]| 485 টা 











৭৫. (নবী) নৃহও আমাকে ডেকেছিলো, (তার জন্যে) ০ 2০০৪ 575 দি নিত 
কতো উত্তম সাড়াদানকারী (ছিলাম) আমি! উ 09৯০1 ০ (06১১ 9219 








৭৬. তাকে এবং তার পরিবার পরিজনদের আমি এক ৮. পর্ন এক ও তত 
মহাসংকট থেকে উদ্ধার করেছি, উ 5282115১৫11 ০5 252৯5 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫২২ ৬///%4.21000181780809171017001-019 





[২211৩ ৩২০৯1২৪১৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৭৭. তার বংশধরদের আমি (দুনিয়ায়) অবশিষ্ট রেখে 
দিয়েছি 


5 


৩৭ সূরা আছ ছাফফাত 


পাঠ 12৮9 -9 তাপা৬৪০০ পাসিপাশা পা 


উ ০০৪৯]| ০১423510483 





৭৮. অনাগত মানুষদের মাঝে আমি তার (উত্তম) 
স্মরণ অব্যাহত রেখেছি, 


পরপর ১ পাঠিত পা পাপা 


উ ০85১1 $45508559 





৭৯. সৃষ্টিকুলের মাঝে নূহের ওপর সালাম (বর্ষিত 
হোক)। 


779 [পাশ তা 


টি 








৮০. অবশ্যই আমি এভাবে সৎকর্মপরায়ণদের পুরস্কৃত 
করি। 








৮১. নিসন্দেহে সে ছিলো আমার মোমেন বান্দাদের 
অন্যতম । 








৮২. অতপর (তার জাতির) অবশিষ্ট সকলকে আমি 
(বন্যার পানিতে) ডুবিয়ে দিয়েছি। 





৮৩. নূহের (পথ অনুসারী) দলের মাঝে ইবরাহীমও 
ছিলো একজন। 








৮৪. যখন সে বিশুদ্ধ মনে তার মালিকের কাছে হাযির 
| 








৮৫. যখন সে তার পিতা ও তার জাতিকে জিজ্ঞেস 
করেছিলো (আচ্ছা)! তোমরা (সবাই এসব) কিসের 
পুজা করছো? 





তে ৮৯১ -০-০৯ 


৪ ০9০২9 1515 45969 48ধু ০193 





৮৬. তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মনগড়া 
মাবুদদেরই পেতে চাও? 


রা ৩টি রী পা ৯ ০ট হপা 


গ 9০৪১4 4109: 11129 








৮৭. বেলো,) এ সৃষ্টিকুলের মালিক সম্পর্কে তোমাদের 
ধারণা কী? 


৮৯ 9 ৩৮ ০ 3 


9 পেশা ০০০৮1 





৮৮. অতপর সে একবার (সত্যের সন্ধানে) 
তারকারাজির দিকে তাকালো, 





পা ঠিপা পা পো পাপ 


$ [55188585553 








৮৯. অতপর সে বললো, সত্যিই আমি অসুস্থ । 


গ ৮ পা 5৯৬৪ 


মু” ০2108 





৯০. লোকেরা (তার থেকে নিরাশ হয়ে) সবাই চলে 
গেলো। 





৯১. পরে সে (চুপি চুপি) তাদের দেবতাদের 
(মন্দিরের) কাছে গেলো এবং (তামাশাচ্ছলে) বললো, 
কি ব্যাপার (এতো প্রসাদ পড়ে আছে) তোমরা 
খাচ্ছো না যে! 








৯২. একি হলো তোমাদের, তোমরা কি কথাও বলো 
না? 





৯৩. অতপর সে ডান হাত দিয়ে ওদের ওপর সবলে 
আঘাত হানলো। 


(ঠা 8 উন তা পা 


৪ ৬06১2 পা &15 








৯৪. লোকেরা তখন দৌড়াতে দৌড়াতে তার দিকে 
ছুটে এলো । 


রা শ 7৮০৮ 


৪ 0955 এগা| 19550 








৯৫. (তাকে জিজ্ঞেস করলে) সে বললো, তোমরা কি 


৮০৮৮ পাপ পট 


& ০954950905৯ ০9 





পারা ২৩ ওয়ামা লিয়া ++ ৫২৩ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৭ সুরা আছ ছাফফাত 


৯৬. অথচ আল্লাহ তায়ালাই তোমাদের সৃষ্টি করেছেন রিিাহারাটারাারিযারারার 
এবং (সৃষ্টি করেছেন) তোমরা যা কিছুকে (মাবুদ) ০9৯০ ০9-৮৪ 483 











বানাও তাদেরও । 
স্পা শট তাপ 


৯৭. (এ কথা শুনে) তারা বললো, তার জন্যে একটি ,১০*%? 
অগ্নিকুন্ড প্রস্তুত করো, অতপর জলন্ত আগুনে তাকে 8৮52] ৪ [31724115171 9 


নিক্ষেপ করো । ৪০31 


রা 














৯৮. তারা (এর মাধ্যমে আসলে) তার বিরুদ্ধে একটা _ 12 ৮০1 
ষড়যন্ত্র আটতে চেয়েছিলো, কিন্তু আমি তাদের (চক্রা গু ০৮167812458 |6:2 49 19319 


্ত ব্যর্থ ও) হীন করে দিলাম । 








৯৯.সে বললো, আমি এবার আমার মালিকের দিকে ৪. পল উিএত 0) ভ02 59) বত 
বেরিয়ে পড়লাম, অবশ্যই তিনি আমাকে সঠিক পথে € ৬৭ ৪৮৮ 09১41130551 909 








পরিচালিত করবেন। 
/:৮০ ৮ 


১০০. (অতপর সে দোয়া করলো,) হে আমার 
রব, তুমি আমাকে নেককারদের মধ্য থেকে একটি ৪ ০৮4]| ০০৫42 


(সন্তান) দান করো । 











১০১. এরপর আমি তাকে একজন ধের্যশীল পুত্রের 2০:৯০ 
4১2৪ 
সুসংবাদ দিলাম | ৪৮০ 49 





-০পা্া পাপা তেব 


১০২. সে যখন তার (পিতার) সাথে দৌড়াদৌড়ি * দঅ 

করার মতো (েয়সের) অবস্থায় উপনীত হলো, ৩21০ চি 
তখন সে (একদিন ছেলেকে) বললো, হে বৎস, "%91% 517 ঃ 

আমি স্বপ্নে দেখি, আমি (যেন) তোমাকে যবাই রি ূ নিত [1৩৬ 
করছি, বেলো এ ব্যাপারে) তোমার অভিমত কি? ১ ১০৪0০ 0৯১1 ৪৪০0৮০৪১1১0 
সে বললো, হে আমার (ন্নেহপরায়ণ) আব্বাজান, চারার দযায়া রি নিরারা 
আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন ৪ ও ০%১৯০]| ০৮০4৪] ৪ 1 ১০৯০৭ 
করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের রি রর ৮৯ 
মাঝে পাবেন। 























১০৩. অতপর যখন তারা (পিতাপুত্র) দুজনই ॥.৮7। পড় 1৮7 টি 
(আল্লাহ তায়ালার ইচ্ছার সামনে) আত্মসমর্পণ ৪ ৬৮১৯1] 459 1৮০ সঃ 
করলো এবং সে তাকে (যবাই করার উদ্দেশে) কাত 

করে শুইয়ে দিলো, 














১০৪. তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ১০৪ হিলি না ক 
ইবরাহীম €-০৯১১৪০ ৩14১09 


5 








১০৫. তুমি অবশ্যই (তোমার) স্বপ্নকে সত্য প্রমাণ , , ৯2 $20| পঞুত এছ 


করেছো, (তোমরা উভয়েই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো) ₹৯- 1621-328 
58 টি সৎকর্মশীল মান্ষদের ৫ ১০৫ 











০১৬, টা উভ য় টা ৮০৮০ 
সির 1 যু 2 16১০1 








১০৭. আমি (ছেলের) পরিবর্তে একটা বড়ো কোরবানী 21822 
(-র জন্তু) তাকে দান করলাম। ৪ 4৮5০ ড542 44959 





১০৮. (অনাগত মানুষদের মাঝে এভাবেই) তার এ ০৯০৫ 
স্মরণকে আমি অব্যাহত রেখে দিলাম। & 28১541 &এ 7১59 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫২৪ ৬///%4.2100181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১০৯. শান্তি বেরধিত হোক) ইবরাহীমের ওপর । 











১১০. এভাবেই আমি (আমার) নেক বান্দাদের পুরস্কার 
দিয়ে থাকি! 





১১১. অবশ্যই সে ছিলো আমার মোমেন বান্দাদের 
একজন । 





১১২. (পরে) আমি তাকে (এ মর্মে) ইসহাকের 
(জনোর) সুসংবাদ দান করলাম যে, সে (হবে) নবী ও 
আমার নেক বান্দাদের একজন । 








১১৩. আমি তার ওপর ও ইসহাকের ওপর বরকত 
নাযিল করেছি; তাদের উভয়ের বংশধরদের মাঝে কিছু 
সৎকর্মশীল মানুষ আছে, আছে কিছু না-ফরমানও, 
যারা নিজেদের ওপর নিজেরা যুলুম করে স্পষ্ট 
অত্যাচারী (হয়ে গেছে)। 





রা 9 ৬-০ 7 ৮ পে ঠিপ্পা পাঠ পা 1 পা 


1০৪543১৬০9০ ২৯৮1৬১5০3 


£ গ ৮7০ 2৭ 5 গত 





১১৪. আমি মূসা ও হারূনের ওপর (অনেক) অনুগ্হ 
করেছি 


5 


পাটি তা 1৮9 পা রঙ £৯ পপি পর 


৪ 9১০ (৮৮৪* ০8০০ 9219 








১১৫. আমি তাদের দুজনকে ও তাদের জাতিকে বড়ো 
(রকমের) সংকট থেকে উদ্ধার করেছি, 





০১৫11 0175288917545৯5 


১, পাটি 


৪ ৮৭৮৯] 








১১৬. আমি (ফেরাউনের মোকাবেলায়) তাদের সাহায্য 


17, 7272 4১০৪ পা 7১721 8 পাপা 


৪ ০০21 ০৪193৮৯১১০5 








১১৭. আমি তাদের উভয়কে বিশদ গ্রন্থ তোওরাত) 
দান করেছি, 


পা তা ০০০ পাশ | ডিপ 1 পা 


৪ ০৮১০৮ | 41115 





১১৮, তাদের উভয়কে আমি বনের) সহজ পথ 
বাতলে দিয়েছি, 


পাঠ তা /৯ 792 পাশ 12৯ পাপা 


৪৮8০০] 01211 1০৮58059 





১১৯. আমি তাদের উভয়ের ওপর তাদের উত্তম 
স্মরণকে অব্যাহত রেখেছি, 


শট উপ্রে পাঠ পা পাপা 


& 085১1 081০৪508585 





১২০. সালাম (বর্ষিত হোক) মূসা ও হারূনের ওপর । 


পাঠিত 1১79 [লাগা 


ও ১9১০9 (৮ 9০ ৯০৮15 








১২১. অবশ্যই আমি এভাবে নেককার লোকদের 
পুরস্কার দিয়ে থাকি! 








১২২. অবশ্যই এরা দুজন ছিলো আমার মোমেন 
বান্দাদের অন্তর্ভূক্ত । 





১২৩. (আমার বান্দা) ইলিয়াসও ছিলো রসূলদের 
একজন; 








১২৪. যখন সে তার জাতিকে বলেছিলো, তোমরা কি 
(আল্লাহ তায়ালাকে) ভয় করবে না? 











১২৫. তোমরা কি “বা'ল' দেবতাকেই ডাকতে থাকবে, 
এবং (আল্লাহ তায়ালা-) যিনি শ্রেষ্ঠ স্রষ্টা, তাকে 
(এভাবেই) পরিত্যাগ করবে? 





শার্শা উল ইিল্দ ক এ 


০7৩8৬$১০ 
৬ ০]| 





পারা ২৩ ওয়ামা লিয়া ৫২৫ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১২৬. আল্লাহ তায়ালা- যিনি তোমাদের রব, রব 
তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও । 


_৩৭ সূরা আছ ছাফফাত 


পা ৯০90৩ পা 


ও ৪ ০১1 2250 5১39542 481 





১২৭. (কিন্তু) তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, 
অতপর তাদের অবশ্যই দেন্ড ভোগ করার জন্যে) 
হাধির করা হবে, 





পাঠ -০ তা ০৮726 5 ০৯০ চুপ 


৪ ৩১১৬-০৬-৮৯) ৪9৪০৪ 








১২৮. তবে আন্মাহ তায়ালার নিষ্ঠাবান বান্দাদের কথা 
আলাদা । 


থু. তা 


৪ :০৪০৫০৯৩| 40581 








১২৯. আমি অনাগত মানুষদের মধ্যে তার উত্তম 
স্মরণকে অব্যাহত রেখে দিয়েছি, 





১৩০. সালাম (বর্ষিত হোক) ইলিয়াস (-এর অনুসারী 
নেক বান্দা)-দের ওপর । 





১৩১. আমি অবশ্যই সৎকর্মপরায়ণ মানুষদের পুরস্কার 
দিয়ে থাকি! 





১৩২. অবশ্যই সে ছিলো আমার নেক বান্দাদের 
অন্তর্ভূক্ত । 





১৩৩. নিসন্দেহে লুতও ছিলো রসূলদের একজন; 








১৩৪. যখন আমি তাকে এবং তার সকল পরিবার 
পরিজনকে (আযাব থেকে) উদ্ধার করেছি, 





৮০৮৮ এজি নপ 1৮ ০ 


৬ ০৯৯০৯4০94৬৯ ১1 


019 
রা 
ঠ 
শি 





১৩৫. একজন বৃদ্ধা মহিলা বাদে, সে ছিলো পেছনে 
পড়ে থাকা ধ্বংসপ্রাপ্ত লোকদেরই অন্তর্ভুক্ত । 


চর ঠ ০৩ 


৪ ০8১| 8165281 








১৩৬. এরপর অবশিষ্ট সবাইকেই আমি বিনাশ করে 
দিয়েছি। 


পানি পাঠ, পাঠিত পা 2? 


৪ ০৭১১১ 3 








১৩৭. তোমরা তো (প্রতিনিয়তই) তাদের সে 
(ধ্বংসাবশেষ)-গুলোর ওপর দিয়ে অতিক্রম করে 
থাকো, 


/১ 06 5৯ চিপ ০ ১ 08-০০০৪ ৯7900 ৮ 


০৮৯০ ৮৪5 09১০৭৮৫9 








১৩৮. (অতিক্রম করো) প্রতি (সন্ধ্যা ও) রাতের 
বেলায়ও; তবুও কি তোমরা (এ থেকে) কিছু শিক্ষা 
গ্রহণ করবে নাঃ 


পা ভি শটি 


$ 09255১%, 9৮95 





১৩৯. ইউনুসও ছিলো রসূলদের একজন; 


পাঠ, পা ৯০০০ প্র পা ৮9০০০ 5 


$ ০৮৫০১০]| ০ ০০১৪৪ ৩19 





১৪০. (এটা সে সময়ের কথা) যখন সে পালিয়ে গিয়ে 
একটি (মাল)-ভর্তি নৌযানে পৌছলো, 


৯০2 5১ পাটি 


৬১০০ এ এ ও % 





১৪১. (নৌকাটি অচল হয়ে যাওয়ায়) আরোহীদের 
মাঝে অলক্ষুণে ব্যক্তি কে, লটারির মাধ্যমে তা পরীক্ষা 
করা হলো এবং (ফলাফল অনুযায়ী) সে (ইউনুসই 
অলক্ষুণে) অপরাধী সাব্যস্ত হলো, 











পা ৯৮৪টি পা পা পাপা পা পা পা 


$ ০৮৩-০া| 55 0৫3০15 





১৪২. অতপর একটি (বড়ো) মাছ এসে তাকে গিলে 
ফেললো এবং সে নিজেকে ধিক্কার দিতে লাগলো । 





2 ১১৮০ পাটির ৮9 2১৩9৯ িপা্িপাটি পা 


৪ ০ 359 ০591 | 4৮৪০1 








১৪৩. যদি সে (তখন আন্মাহ তায়ালার) পবিত্রতা ও 
মাহাত্য ঘোষণা না করতো, 
পারা ২৩ ওয়ামা লিয়া 


৫২৬ 


সু 
শা শার্ট ঢাডেন্রী পর্ন 


৬ ০০৯৪০] ০৪0৫ 2 % 2 


//৬/.2100171790250917910179010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৭ সুরা আছ ছাফফাত 


০০০০০০০০ 8 092:205 4128 এ 








১৪৫. অতপর আমি তাকে (মাছের পেট থেকে বের ছি ডি 
করে) একটি গাছপালাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম, 8228 259 গঠাও 4৬৮ 
(এ সময়) সে ছিলো অসুস্থ, 








১৪৬. (সেখানে) তার ওপর আমি একটি (লতাবিশিষ্ট) ৪. ০০৮৫ রা রে রর টি 4150227 চিরিক 





লাউ গাছ উদগত করলাম, ০১19 


সি তি তি 29:41:79 








১৪৮. এরপর তারা (তার ওপর) ঈমান আনলো, যা ৯-21৯০প (2: 
ফলে আমিও তাদের একটি (সুনির্দিষ্ট) সময় পর্যন্ত & এ লিউ 
জীবনোপভোগ করলাম; 











১৪৯. (হে নবী,) এদের তুমি জিজ্ঞেস করো, (তারা « ০৭৮ ৮1: ০1. ,2218 
কি মনে করে যে,) তোমার রবের জন্যে কন্যা -৮৯9 15511 5১7 ০৮৪৯৮দ৪ 

সন্তান রয়েছে আর তাদের জন্য রয়েছে (সব) পুত্র দি 
সন্তান? 8 ৬ ০৭4|| 

















১৫০. আমি কি ফেরেশতাদের মহিলা করেই _ ৮৯ 1 ৪1৫14 4৫৮17118167 
বানিয়েছিলাম এবং বানাবার সময়) তারা কি সেখানে ৪ ১১৪-৯১5০12এপা ৮০1 


উপস্থিত ছিলো? 








১৫১. জেনে রেখো, তারা কিন্তু এসব কথা নিজেরা 
নিজেদের মন থেকেই বানিয়ে বলে যে- 





১৫২. আল্লাহ তায়ালা সন্তান জন্ম দিয়েছেন । (আসলে) ৮ £শ ৮০12 ,০৪। 
ওরা হচ্ছে (সুস্পষ্ট) মিথ্যাবাদী। ও 392941৮৮015 401 ০79 








১৫৩. তিনি কি ছেলেদের ওপর অগ্রাধিকার দিয়ে হের মা 
(নিজের জন্যে) কন্যা সন্তানদেরই পছন্দ করেছেনঃ 2 





১৫৪. এ কি (হলো) তোমাদের? কেমন (অর্থহীন) 
সিদ্ধান্ত করছো তোমরা? 





১৫৫. তোমরা কি সদুপদেশ গ্রহণ করবে নাঃ 








১৫৬. অথবা আছে কি (এর পক্ষে) তোমাদের কাছে বেতারের তাত 
রিচ ও ৪ ৩৮০ ৬৮০৮৫ 








১৫৭. তোমরা তোমাদের কিতাব নিয়ে এসো, যদি 1:55555 
তোমরা জত্যবাদী হও: চি ৪:০০ ৮ ০1 ৮৫০4৩157 





পা টিপার তাপাতিপা | ভি পিতা শা পর 


১৫৮. এ লোকেরা আল্লাহ তায়ালা ও জ্বিন জাতির “পর 525228. 
মধ্যে একটা সম্পর্ক স্থির করে রেখেছে; অথচ 69 টা পর 9 


জ্িনেরা জানে তোদের মধ্যে যারা বদকার) তাদের & 9-1৮81 ই ৬০ 
অবশ্যই শোস্তির জন্যে) একদিন উপস্থিত করা রি 


হবে। 

















১৫৯. এরা (আল্লাহ তায়ালা সম্পর্কে) যেসব (বেহুদা) শর ঈলতি  ক্ল ত, ল ক 
কথাবার্তা বলে, আল্লাহ তায়ালা তা থেকে পবিত্র ও & ০9৯০৪ (৮০ 401 ৩স্প৮ 








পারা ২৩ ওয়ামা লিয়া ৫২৭ ৬///%4.2100181780809171017001-019 


)৩খা 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৬০. তবে যারা আল্লাহ তায়ালার নিষ্ঠাবান বান্দা- 
তারা আলাদা । 





পাঠ এ ৯০০৯ 4) 


1 








১৬১. অতএব (হে কাফেররা), অবশ্যই তোমরা এবং 
তোমরা যাদের গোলামী করো, 


রা "চিনি পু শা 








১৬২. (সবাই মিলেও) তাদের আল্লাহ তায়ালা সম্পর্কে 
বিভ্রান্ত করতে পারবে না, 





১৬৩. তোমরা কেবল তাদেরই গোমরাহ করতে 
পারবে- যারা জাহান্নামের অধিবাসী | 








১৬৪. (ফেরেশতারা বলেছিলো, ) আমাদের মধ্য থেকে 
প্রত্যেকের জন্যে একটি নির্ধারিত স্থান রয়েছে, 











১৬৫. আমরা তো (আল্লাহ তায়ালার সামনে সদা) 
সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি 











১৬৬. আমরা সের্বদা) তার পবিত্রতা ও মাহাত্ময 
ঘোষণা করি। 


পা ০9 পাট) ০9 8১ পাটি [512 


৪ ৬5৯৮ ০৯4 019 


রা 








১৬৭. এসব লোকেরা (কোরআন নাযিলের আগে) 
বলতো-_ 








১৬৮. পূর্ববর্তী লোকদের কিতাবের মতো যদি 
আমাদের (কাছেও) উপদেশ [গ্রন্থ) থাকতো, 


পাঠ ১0 তা লি 


05191031583 06-5 








১৬৯. তাহলে (তার মাধ্যমে) আমরাও আল্লাহ 
তায়ালার নিষ্ঠাবান বান্দা হয়ে যেতাম! 





পানি শা ১০০ 0.৮ 


৪ ০০2৫৯৩11401 155 08 








১৭০. অতপর (যখন তাদের কাছে সত্যি সত্যিই 
আল্লাহর কিতাব এলো), তখন তারা তা অস্বীকার 
করলো, অচিরেই তারা (কিন্তু এ আচরণের পরিণাম) 
জানতে পারবে । 











পট ঠিপগিপ্রঠিপা পা /৯ পাশা £৯ ৮9 পা পরপর 


€ ০৪৩ ১9 4519১৯ 





১৭১. আমার (খাস) বান্দা রসূলদের ব্যাপারে আমার & 
এ কথা সত্য হয়েছে যে, 


[টানি ১) পা 2১০০) পালা ) পচ 8 পাপা & পাপা 


৬1০১০ 050 চ্পুঃ ৬৭ ৩5 








১৭২. তারা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে_ 


পা 2১০9 8 ০9 টিপাটি ৮9 শপ ০0 


৪ ৩/১১৪০:৮]| ৮৪1১1 





১৭৩. এবং আমার বাহিনীই (সর্বশেষে) বিজয়ী 
হবে। 


৮9 ৮9৩ পা পারি পঠি 


ও 0915116166৯ 013 





১৭৪. অতএব (হে নবী), কিছু কালের জন্যে তুমি 


১৮ 5১ -০৯৩া ডে পাপা 


৬০৯ ০৮০৩ ০58 








১৭৫. তুমি তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকো, 
অচিরেই তারা (বিদ্রোহের পরিণাম) দেখতে পাবে। 





পাঠ টি /৯১টি পাঠ পাপা /৯ টি পাতে 


৪ 9১০৭৭ -১১-৮১১০৪9 








১৭৬. এরা কি সত্যিই আমার আযাব তরান্বিত করতে 
চায়? 


£ পা ভি পা 


৪ 09০৮8105168 


পর্ণ রি 








১৭৭. যাদের সতর্ক করা হয়েছিলো তাদের আঙ্গিনায় % 
যখন শাস্তি নেমে এলো, তখন (এই গযবের) সকালটা 
তাদের জন্যে কতো মন্দ ছিলো! 








৮ প্রপা পা পা 


€১5 ৪৮০3 ৮৪৯৯৮ ০১৭ 93 


শে র্ 


৪ ০৭১৫] 





১৭৮. অতএব (হে নবী), কিছুকালের জন্যে তুমি 
এদের উপেক্ষা করো, 


পারা ২৩ ওয়ামা লিয়া 


খ্* ৫২৮ 


৩১৮2 ০৯৩ পাতা 
& ৬৯৯ (০ প৪২০ ০55 


//৬/.210017179050917910170010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সূরা ছোয়াদ 


১৭৯. তুমি (শুধু) ওদের পর্যবেক্ষণই করে যাও, শীঘ্বই ৯০০ ৯ পপ ৮ পি 
ওরা (সত্য প্রত্যাখ্যানের পরিণাম) প্রত্যক্ষ করবে। গ ০১১০২ ০১০১ ১০৪ 














১৮০. তোমার মালিকের মহান সত্তা তারা (তার ৮ চে পা তেতা রর £ ৬০ তা পাএপা পা ৮১9 
এ শু ৬১০৭ ৯০ 8১৯ 519) ৫১৯৯৩৯ 
সম্পর্কে) যা কিছু কথা বলে, তিনি তা থেকে পবিত্র । ৪৩ প প শা ৬) ৫ 








21৩ 


১৮১. শাস্তি বর্ষিত হোক) রসূলদের ওপর, ০12) 415 





19 





১৮২. সমস্ত প্রশংসা সৃষ্টিকুলের মালিক আল্লাহ পাতি বাটি এ পা 0 ০ পাটি 
€ ০৯1 5948 ০০৪ 


১. সোয়াদ, উপদেশভরা কোরআনের শপথ (তুমি 
অবশ্যই আল্লাহ তায়ালার রসূল); 














২. কিন্তু কাফেররা (তাদের) ওউদ্ধত্য ও গৌড়ামিতে 
(ডুবে) আছে। 











৩. এদের আগে আমি কতো জনপদকে ধ্বংস করে 1৯1৫৫ দু এ ৯05৮1915755 
এ ১৬ ০) ১৪ 2 ০1৫19 
দিয়েছি, (সাহায্যের জন্যে) তারা আর্তনাদ করেছে, 19 চিত ৩2-৫1৭ ৩৩ 1 


য় র র উপায় পপ পাজি পা ৯াছ 
রর তাদের (পালানোর) কোনো উপায় ৪ ০০০৪ রি 








পপ 


৪. এরা এ কথার ওপর আশ্চর্যবোধ করেছে যে, 71৫৮ *এমএগ ৭ ৪৪৮5 ৯ তত 
তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী ০)১9,-০১০১০--০ঠ৪ ০19৯9 
(নবী) এলো, নেবীকে দেখে) কাফেররা বললো, এ ৬০ ভ ঢু 1 পা ৮৪০১৭ 
হচ্ছে একজন মিথ্যাবাদী যাদুকর, শি 1১ ১৯1০১ 9১৯| 











৫. সে কি অনেক মাবুদকে একজন মাবুদ বানিয়ে (4 | ৮০115 1]1%711811231 
নিয়েছেঃ এটা তো আশ্চর্যজনক ব্যাপার ছাড়া কিছুই রঃ ০1 1১19 (114181 ০-শী 


০ (01৮4 








৬. তাদের সর্দাররা এই বলে (মজলিস) থেকে সরে ।৯৮ ৯171৯2%৮৮ অর্ণন। 2172৮ 
পড়লো যে, যাও, তোমরা তোমাদের দেবতাদের 19১৮০191981 01-৮-০১| ১৮19 
(এবাদাতের) ওপরই ধৈর্য ধারণ করো, নিশ্যয়ই ঠ ০ পর্থ ভ ৯ তর শা ১9৮১1 2 
এর দোওয়াতের) মধ্যে কোনো বিশেষ অভিসন্ধি ৩ ১1১% ৪৪৪1০ ০1৮-৮৫০৪]| ও 
(লুকানো) রয়েছে। 














৭. আমরা তো এসব কথা আগের বিধানের মধ্যেও * 2৮172871215 অতি তত 
৪ ১11 5 8 ২ | ] 1. [টি 
শুনিনি, (আসলে) এ একটি মনগড়া উক্তি ছাড়া আর ৩1 1 প | ৬1০ পপ 


কিছ নর, উ 5১০:111৩, 








৮. আমাদের মধ্যে সে-ই কি একমাত্র ব্যক্তি ছিলো, *০ 1৮. 17,৮৮1%৮ ৮5210 :৮1 1, 2 
যার ওপর (কোরআন) ও উপদেশ নাযিল হলো; ১0751 ৩৫ ১5971 এও ০১9 
(আসলে) ওরা আমার উপদেশ (পূর্ণ কোরআন)-এর 1+2*₹41দদু 177৮. 2২ 8125 
ব্যাপারেই জঙ্দিহান, (কেননা) তারা তৈখনও) আমার 1559৭ ৮ ০1505 ৩2 212 
আযাবের স্বাদ আস্বাদন করেনি; 














্ শপ 
০ ৪১19০ 
পারা ২৩ ওয়ামা লিয়া +৫২৯ ড/////.810081780809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সুরা ছোয়াদ 
৯. (হে নবী,) তাদের কাছে কি তোমার মালিক_ ,*.1। 51৮ 4৯৫ তক ৪৩৫21 
১০৮১১ ও মহান দাতার অনুগহের কোনো ১১ 4159) 2০১ রি [1 











১০. আসমানসমূহ ও যমীনের মধ্যবর্তী সমস্ত কিছুর ।” তি সট 
(ওপর) আছে কি তাদের কোনো সার্বভৌমত্ব? থাকলে 9 ০৮০৯/০ 1 


ঢারা সিঁড়ি লাগিয়ে আসমানে আরোহণের 8৫৫৮৮৭1৩ত 














১১. (আল্লাহর মোকাবেলায়) অন্য বহু বাহিনীর মতো এ দুদ ০৯৮ তে 
এ বাহিনীও পরাজিত হবে। চুক তি 








১২. এদের পূর্বেও নূহ, আদ ও কীলক বিশিষ্ট ++, 1০ ৮*22৮৫*০৭% ছু 
ফেরাউনের জাতি রসূলদের (এভাবে) মিথ্যাবাদী ৩৪১5১5909) [9১-৮৬-১০৯০ 


লেছিলো, 51919 











১৩. সামুদ, ল্ত সম্প্রদায় এবং বনের অধিবাসীরাও ১425 ৫ ০৯ এ বু 
(তাদের স্ব স্ব নবীকে মিথ্যাবাদী বলেছে, প্রভাব :2৮61০০9৮21 [959১৮59 
প্রতিপত্তির দিক থেকে বড়ো) দল তো ছিলো 

সেগুলোই । 














১৪. ওদের প্রত্যেকেই রসূলদের মিথ্যাবাদী বলেছে, 
ফলে আমার (আযাবের) ফয়সালা (ওদের ওপর) 
প্রযোজ্য হয়ে গেছে। 











১৫. এরা সবাই অপেক্ষা করছে এক মহা গর্জনের, 
(আর এমন অবস্থায়) কিন্তু কারোই কোনো অবকাশ 
থাকবে না। 











১৬. এরা বলে, হে আমাদের রব, হিসাব কিতাবের 
দিনের আগেই আমাদের পাওনা তুমি মিটিয়ে দাও! 








১৭. (হে নবী,) এরা যেসব কথাবার্তা বলে, তুমি ৮০8৮1 48৯৮ ৯2৫ ৩ ৯42৮ দি 
এর ওপর ধৈর্য ধারণ করো এবং (ধৈর্য্যের প্রশীক্ষণের ৯91১1৯51258 এত ০৯ ১৮০ 
জন্যে) আমার শক্তিমান বান্দা দাউদকে স্মরণ করো, শু নিত) 509 
সে ছিলো একান্ত নিঝিষ্ট। ৯ 














১৮. আমি অবশ্যই পর্বতমালাকে তার সাথে বশীভূত 2 কি ৯ কাজি জপ 
করে দিয়েছিলাম, এগুলোও সকাল সন্ধ্যায় তার সাথে 
(সাথে) আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতো, 








১৯. পাখীকুলকেও (আমি বশীভূত করে দিয়েছিলাম), পপ ৯ ৯ তা পাটি 
তারা (তার পাশে) জড়ো হতো, সকলেই ছিলো তার - 4০8)98-০ ০৮419 
রা। 











২০. আমি তার সাম্রাজ্য সুদৃঢ় করেছিলাম এবং (সে সদ ৯ পা পাঠ এ টা তো 1 
সাম্রাজ্য চালাবার জন্যে) আমি তাকে প্রজ্ঞা ও সর্বোত্তম ০০59 2৮8541 4-019 4০ ১০৪9 


বাগ্মিতার শক্তি দান করেছিলাম । ৪ ১641 


পারা ২৩ ওয়ামা লিয়া +৫৩০ ৬///%4.21000181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সুরা ছোয়াদ 














| ২১. হে নবী,) তোমার কাছে কি (সে) বিবদমান 1১2525401, _5511£5 1.5 152 
বু লোকদের কাহিনী পৌছেছে? যখন ওরা (উভয়ই) 19১ ্ঃ রঃ এ 1০5 
প্রাচীর উপকে (তার) এবাদাতখানায় প্রবেশ করলো, ০০ ১০০] 


০ 14415112 


২২. যখন তারা দাউদের সামনে হাযির হলো তখন রন 
সে এদের কারণে (একটু) ভীত হয়ে পড়লো, ওরা £ 120 ৮০5 £5 $5915% 19১১1 


বললো (হে আল্লাহর নবী), আপনি ভীত হবেন না, ঠা [তা পানি মির্পা ০ 1 ০. 
(আমরা) বিবদমান দুটো দল, আমাদের একজন ৩১০ ৫ 5০8৩ ৬৮৪০০৯৪ 
আরেকজনের ওপর যুলুম করেছে, অতএব আপনি 1? ্ পাপা কব 
আমাদের মাঝে ন্যায়বিচার করুন, (কোনো রকম) 3519 6০8085 321 (০০০০ 
না-ইনসাফী করবেন না, আমাদের সহজ সরল পথ ৮ 

দেখিয়ে দিন। ও ৮1551192241 














২৩. (বিবাদটি হচ্ছে এই যে,) এ আমার ভাই । এর তা/-০ ৮ ও এ 
কাছে নিরানব্বইটি দুম্বা আছে, আর আমার কাছে ০5-59341 ঢ516১০1 


আছে মোত্র) একটি | (এ সত্তেও) সে বলে, আমাকে 01৫5০ 8৫১198৯5$ ৫9 8 
তোমার এ দদস্বা)-টিও দিয়ে দাও, সে কথায় কথায় আ.. ৮৪ + 
আমার ওপর বল প্রয়োগ করে। ৪ ০621 $ (352219448 














২৪. (বিবাদের বিবরণ শুনে) সে বললো, এ ব্যক্তি 2৩? 51716 
তোমার দুশ্বাটি তার দুস্বাগুলোর সাথে যুক্ত করার দাবী এ ০ 28-2 রে রি 


করে তোমার ওপর যুলুম করেছে; (আসলে) যৌথ নিত তর | 3 
(বিষয় আশয়ের) অংশীদাররা অনেকেই একে অন্যের সে | 521926 ৩19,1 4৯ 








রা রর 





ওপর (এভাবেই) যুলুম করে, (করাকে সে 1542 ৩4011 8৩০%-০০৭ 


সকল লোকেরা, যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান চ রী 
আনে এবং নেক কাজ করে, (যদিও) এদের সংখ্যা 89," বাটি ০4] 

নিতান্ত কম; দাউদ বুঝতে পারলো, (তাকে পরিশুদ্ধ গর ্ ০০০৮ 1 চি 1525 
করার জন্যে এ কাহিনী দ্বারা এতোক্ষণ ধরে) আমি 1৯1) ১347.) ৪৯০ 41০১1১91 
তাকে পরীক্ষা করছিলাম, (মূল ঘটনা বুঝতে পেরে) রি টানি 
অতপর সে তার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করলো স্ভাপা9 
এবং সে পরাক্রমশালী আল্লাহ তায়ালার সামনে সাজদায় 























লুটিয়ে পড়লো এবং সে (আমার দিকে) ফিরে এলো 


২৫. অতপর সে জন্যে আমি তাকে ক্ষমা করে দিলাম 1271247 পন টো 
এ 4] এ): 410) 
অবশ্যই আমার কাছে তার জন্যে উচ্চ মর্যাদা ও ০4 তি ০13, রি ্ রা 


সুন্দরতম আবাসস্থল রয়েছে। রি ৯৪ 














২৬. হে দাউদ, 7825 "ডা 

জিব লাগাম আড় মানুষদের মাঝে মু ৩১8। 3855 402810167 
ন্যায়বিচার করো এবং কখনো (নিজের) খেয়াল 5] কি 
অনুসরণ করো না, (তেমনটি করলে) এ বিষয়টি 52 ১89৬ 2৩, | ও 
তোমাকে আল্লাহ তায়ালার পথ থেকে বিচ্যুত করে ৩০1,405 এ এঠা 
দেবে; (আর) অবশ্যই যারা আল্লাহ তায়ালার পথ '5* ৮ ভ৮ 2৫5৮8 5০5কিএ এন্ড ০ 
থেকে বিচ্যুত হয়ে যায়, তাদের জন্যে কঠিন শাস্তি 04১ ৮71$০-৮৮401 0৮৮০০ 0958 


রয়েছে, কেননা তারা মহাবিচারের দিনটিকে ভুলে 22 
গেছে। $ 51০21151575 











২৭. আমি আসমান যমীন এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে 28252 টির 
যা কিছু আছে তার কোনো কিছুই ক ৃষ্িকিনি, টি :4৮502255555490-10825 


পারা ২৩ ওয়ামা লিয়া + ৫৩৬ ৬///%4.21000181780809171017001-019 











রআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সূরা ছোয়াদ 


এটা তো দেসব র্ঘ) লোকদের ধারণা, যারা ০৯47 ৯০৫৮৯ 
সৃষ্টিকর্তাকেই) অস্বীকার করে, আর যারা ৬৭০5০, 2০195820801 5 এ 
নস করেছে তালের জন 801 ০2195 














২৮. যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, 
আমি কি তাদের সেসব লোকের মতো করে দেবো 15559157181 


যারা যমীনে বিপর্যয় সৃষ্টি করছে, অথবা আমি কি 17 ০০১%। & ০১১০৫ ৬০ 
পরহেযগার লোকদের গুনাহগারদের মতো (একই রা কারি রা 


দলভুক্ত) করবো? ৪৯৫1৫ ০৭৪০০]| 0৯ 














২৯. আমি এ মোবারক গ্রন্থটি তোমার ওপর নাযিল ০5 ৪%ু 5171 2854) ০1754 5 
করেছি, যাতে করে মানুষ এর আয়াতসমূহের ব্যাপারে 19১2১০ ১৮ এক| 215) ০৮৫ 
চিন্তা গবেষণা করতে পারে এবং জ্ঞানবান লোকেরাও ০০৮৮ 

(তো থেকে) উপদেশ গ্রহণ করতে পারে; ও ৮,5111519546212491 








৩০. আমি দাউদকে (ছেলে হিসেবে) সোলায়মান দান , তি 
করেছি; সে ছিলো (আমার) উত্তম বান্দা; সে অবশ্যই ১3521 23, ৬৮০ দা 14599 
নিষ্ঠাবান ছিলো শালি 


উ ০০19151 











৩১. এক অপরাছে যখন তার সামনে (ক্রিতগামী ও) & নি রর 
উৎকৃষ্ট কেয়েকটি) ঘোড়া পেশ করা হলো, 31 ০০০] ৮৯৭০ এ 485 ০০১০) 











৩২. (তখন) সে বললো, আমি তো আমার মালিকের ৮২ *€ ০ ০৭পদ নি 

স্মরণের কারণে (এদের) পছন্দ করেছিলাম, (অতপর 3৩22০ ৯ ০৯148 
সে তাদের চালাবার আদেশ দিলো) দেখতে দেখতে চি লা পু রে 
তা পর্দার আড়াল হয়ে গেলো । ৩০৯০ ০০31262ৎ 55 





৩৩. (সে বললো, ) সেগুলো আমার সামনে নিয়ে £ রে প্র টি তা তা তিশা তিনি 
এসো; অতপর সে সেগুলোর পা ও গলদেশসমূহে ০১৪৮-52 [৮০ ৯৮১০ 9 


(স্নেহের) হাত বুলিয়ে দিলো । 








৩৪. আমি নোনাভাবেই) সোলায়মানকে পরীক্ষা ,» *2 1177 ৮৮ 16৫ চু 
করেছি, (একবার) আমি তার সিংহাসনের ওপর 225১ 8119 ০০০০৭ 0৪ ০879 
৭:81 1808788 ৪ 4১0৫ ৮8165 





৩৫. সে আরো) বললো, হে আমার রব, তুমি ৬1?1271 7 2৫ রি 
আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এমন এক সাম্রাজ্য ্ ০৮৯9১281০3০ 


দান করো, যা আমার পরে আর কারো জন্যে শোভনীয় 29459150 ৪1৮4 ৩ * 








রা রা 





হবে না, তুমি নিশ্চয়ই মহাদাতা । মা 
০১০9 








৮9০৫ পক ঢা পাপ 


৩৬. আমি বাতাসকে তার অধীন করে দিয়েছি, তা পিছে গী? | 20 
তার ইচ্ছানুযায়ী সেখানেই নিয়ে যেতো- যেখানে সে * ১০2 (১৯ শু] ১৯ 
যেতে চাইতো, 





৩৭. শয়তান (জ্ন)-দেরও (আমি তার অনুগত 
বানিয়ে দিয়েছি), যারা ছিলো প্রাসাদ নির্মাণকারী ও 
(সমুদ্রের) ডুবুরী, 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫৩২ ৬///%4.2100181780809171017001-019 





1211৩ 4২০২১11১৯৭৮] ও 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সুরা ছোয়াদ 


৪১ ক অনেককেও (আমি তার ৪ ৪81 $ ০৯১82 5১০9 








৩৯. (আমি বললাম,) এ সবই হচ্ছে আমার দান, ** ভিত 
(এ থেকে) তুমি (অন্যদের) কিছু দাও কিংবা নিজের চি এগ ৬ (5912 1৫৯ 
কাছে রাখো-(এগুলো সবই) হচ্ছে হিসাব ছাড়া । ৪ ৮১০ 











৪০. অবশ্যই তার জন্যে আমার কাছে রয়েছে উচু হ 1৮ ৮৯০৫ এন 
মর্যাদা ও সুন্দর নিবাস। & ০০59 ০1৮64 এ 919 








৪১, (হে নবী,) তুমি আমার বান্দা আইয়ুবের কথা পি 8285 

স্মরণ করো। যখন সে তার মালিককে ডেকে বলেছিলো ০890 209--1655529 
(হে আল্লাহ), শয়তান আমাকে (ভীষণ) যন্ত্রণা ও কষ্টে ক 85 
ফেলে দিয়েছে (তুমি আমার কষ্ট দূর করে দাও); উ ৩1659 ৫52 ০৮৮৪। ঢা 











£৯৮9/৯ ০9 


৪২. আমি বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে ₹17%+227 
আঘাত করো (আঘাত করার পর পানির একটি কৃপ ১35 0587165 5 ৫৯১১ 954) 


বেরিয়ে এলে আমি আইয়ুবকে বললাম), এ হচ্ছে 1445 
(তোমার কষ্ট দূর করা,) গোসল করা ও পান করার ৪ ৪১1১9 
(উপযোগী) পানি । 











৪৩. আমি তার সাথে তার পরিবার পরিজন ও তাদের ৮৮৮৯ ০০ &:০৫% তি ভিউ ভি ৮৮৮৩ শা 
মতো লোকদের সাথে একই পরিমাণ অনুগহ দান 4৮১৮৪০৮৪129 421 41099 
করলাম, এটা ছিলো আমার পক্ষ থেকে রহমত ও 

জ্ঞানবান মানুষদের জন্যে উপদেশ। ৪ ১511 ১9 (598205 














8৪. আমি তাকে বললাম, তুমি তোমার হাতে এক ১ ,* ৭ ছা ত2 





মুঠো তৃণলতা নাও এবংতা দিয়ে (শপথ পুরো করার 3943 ৮১৮৮ ৮৯১ এ০৮৪ ১৯৪ 
মানসে তোমার স্ত্রীর শরীরে মৃদু) আঘাত করো, তুমি ৮ রাঃ ছি মরে 
কখনো শপথ ভংগ করো না; অবশ্যই আমি 'তাকে -৮৮3 9 ৩৯9 1৮৬১০ 
ধৈর্যশীল পেয়েছি; কতো উত্তম বান্দা ছিলো সে; সে শ এলি ০৭ 
ছিলো আমার প্রতি নিবেদিত! শ ০৮121 41, ৮০৯] 











৪৫. (হে নবী,) তুমি আমার বান্দাদের (মধ্যে) ₹ *তি নু 
ইবরাহীম, ইসহাক ও ইয়াকুবকে স্মরণ করো, ওরা ০92589 3৯49৮৮15৩52, 315 





(সবাই) ছিলো শক্তিশালী ও সৃক্ষ্দর্শী। 59281955801 42 








৪৬. আমি একটি বিশেষ ব্যাপার- পরকাল দিবসের & ০৭54৫ 
স্মরণ “গুণের' কারণে তাদের (নেতৃত্ের জন্যে) নির্দিষ্ট €) ৪3191] (5383৪ 2০10৯৩-৮৯০৭ 1 
করে 














৪৭. অবশ্যই এরা সবাই ছিলো আমার কাছেমনোনী প্র *০া 2০৮ *ঞ্দু 
উর বান্দাদের অনত্ু্তি। ত 83041 ০ তে 09৮2 








৪৮. (হে নবী,) তুমি স্মরণ করো ইসমাঈল, ইয়াসা* দু পততণ 
ও যুল কিফলের কথা; এরা সবাই ভালো মানুষের :০081115 পা9৩০০ 
অন্তর্ভক্ত ছিলো; ৪০4 ৬5 0049 








৪৯. এ হচ্ছে (মহৎ) একটি উপদেশ; অবশ্যই পরহেষগার 1.৮ /১-০০৮৯০% 
লোকদের জন্যে (পরকালে) উত্তম আবাসের ব্যবস্থা রয়েছে, ৬ ৬ ০৮৮ ৩-৯ ৬৯৪০৮ ৮১১ | 











৫০. (সে উত্তম আবাস হচ্ছে) চিরস্থায়ী এক জান্নাত, ০ ৯৫৯০০ ত দি 
যার দরজা হহোমেশাই) তাদের জন্যে উন্মুক্ত থাকবে, € ৮19711০৩4৪০ ০০০ ৯ 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫৩৩ ৬///%4.2100181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ রা হে 


৫১. সেখানে তারা 2 5 পাটি টিপা রা, 


সরবরাহের আদেশ দেবে। টি নি নি 











৫২. তাদের পাশে থাকবে আনতনয়না, সমবয়স্কা ০108০ ০%০ 
তরুণীরা । ৪ ০১15) 53811 ০১৯০৪ ৮১৫১5 





৫৩. (হে ঈমানদাররা,) এ হচ্ছে সেসব (নেয়ামত)- বিচার ৮৪০৩ ৯2। 
দিনের জন্যে তোমাদের যার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। গু 501 [%] ৬9১০9/০০ 1৫ 








৫৪. অবশ্যই এ হচ্ছে আমার দেয়া রেষেক- যা ঞ 1৫2. পণ 1758 71 
কখনো নিঃশেষ হবে না, উ ১৫১৩ ৩ এরা53)213১৩ 





৫৫. এ হচ্ছে (নেককারদের পরিণাম, অপরদিকে) 1৮ ০৭ ৮ 
বিদ্রোহী পাপীদের জন্যে থাকবে নিকৃষ্টতম ঠিকানা, ০০০ ১৯৭ ০৯৪] ০19, ১1৫০ 








৫৬. আর তা হচ্ছে জাহান্নাম- যেখানে তারা গিয়ে দু রুজক ভতপ 
প্রবেশ করবে, কতো নিকৃষ্ট নিবাস এটি! ৪301 ০০4০৪45৫95৯ 











৫৭. এ হচ্ছে (পাপীদের পরিণাম,) অতএব তারা তা কিরাত 
আস্বাদন করুক, (আস্বাদন করুক) ফুটন্ত পানি ও পুঁজ, ও পে 2 ১1০ 








৫৮. (তাদের জন্যে) রয়েছে এ ধরনের আরো জি ০ রথ 
বিডি | $ 619 445 ০2595 





৫৯. এ হচ্ছে (আরেকটি) বাহিনী, (যারা) তোমাদের , ” ভে 555 দিব স্তর 
সাথে জোহারামে) প্রবেশ করার জন্যে (রে) *-৫ ৯৯১০ ০৫০ ০9816 


আসছে, তাদের জন্যে কোনো রকম অভিনন্দনের ৪3011191122) 


ব্যবস্থা এখানে নেই; এরা জাহান্নামে গিয়ে পতিত 
হবে। 








৬০. তারা বলবে, বরং তোমরাই (হচ্ছো) অভিশপ্ত, *257,*£ হি 7,৭ 
(আজ এখানে) তোমাদের জন্যেও কোনো অভিনন্দন ৮ ১১ ৮8002 121 


নেই। তোমরাই তো আমাদের এ (মহা-) বিপদের ৪1918]1 0 25০ ৩৪ 
সম্মুখীন করেছো, কতো নিকৃষ্ট (তাদের) এ 99% 2৮ 
আবাসস্থল! 




















৬১. (যারা এদের অনুসরণ করেছে) তারা বলবে, হে 17 তত ৮৯ পুরা 
আমাদের রব, যে ব্যক্তি (আজ) আমাদের এ দুর্গতির 1৩০5১১1০ 
সম্মুখীন করেছে, জাহান্নামে তুমি তার শাস্তি দিগুণ 

বাড়িয়ে দাও। 








৬২. তারা (আরো) বলবে, একি হলো আমাদের, 
আমরা (আজ জাহান্নামে) সেসব মানুষদের দেখতে 
পাচ্ছি না কেন- যাদের আমরা দুনিয়ায় খারাপ 
লোকদের দলে শামিল করতাম; 








৬৩. তবে কি আমরা তাদের অহেতুকই ঠাট্টা বিদ্ধরপের « 2*₹ * 4 ডি 
পাত্র মনে করতাম, না (আমাদের) দৃষ্টিশকি তাদের -৯০ ০2311 ৭৯ ্ 
কিছুই দেখতে পাচ্ছিলো না। 








নিত 9911 92150555৫13] 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫৩৪ ৬///%4.21000181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সুরা ছোয়াদ 
৬৫. (হে নবী,) তুমি বলো, আমি তো (জাহান্নামের) ৫ 


৯ 





একজন সতর্ককারী মাত্র, আল্লাহ তায়ালা ছাড়া 40181 411 “98 ৪১921108148 


75 838 ৫১12 





৬৬. (তিনি) আসমানসমূহ ও যমীনের রব- রেব 121৭ 
তিনি) এ দুয়ের মাঝে যা কিছু আছে তারও, তিনি 12255510555)815১৮৮৭1 0 


প্রচুর ক্ষমতাশালী, মহা ক্ষমাশীল । 93361 58521 








৬৭. তুমি বলো, এ (কেয়ামত) হচ্ছে একটি বড়ো প (8 ৪92 
ধরনের সংবাদ, ৫০০55 908 








৬৮. আর তোমরা এ থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছো! ভ ০9১১*4০-৪) 





৬৯. (হে নবী, তুমি বলো,) আমার তো উর্ধ্ব-জগতের 2) 7৮ 

গাব এশাধ ছিলো না, 31081১৮1০৫০ 
(বিশেষ করে) যখন তারা (মানুষ সৃষ্টির বিষয় নিয়ে 

আল্লাহ তায়ালার সাথে) বিতর্ক করছিলো । 











৭০. (এ সব) আমার কাছে ওহী করা হয়েছে, আমি 
(তোমাদের জন্যে) একজন সুস্পষ্ট সতর্ককারী ছাড়া 
আর কিছুই নই। 











৭১. (স্মরণ করো,) যখন তোমার রব ফেরেশতাদের তু 
ক | দা মাটি কে মানুষ বানাতে 1555815081০] ০) ৩6 


যাচ্ছি। ও ৫০৮ ৩ 





৭২. যখন আমি তাকে বানিয়ে সম্পূর্ণ সুঠাম করে ” ৯৪ ৭. 5 25225571515 
নেবো এবং ওতে আমার (কাছ থেকে) রুহ ফুঁকে ০১১ ৬ এ এ, এ 49৮1১ 


1০৮6২ ৮১ চিতা 


দেবো, তখন তোমরা তার প্রতি সাজদাবনত হবে । ও ০২০৯৮ 19 











৭৩. অতপর ফেরেশতারা সবাই (তাকে আল্লাহ্‌র এ £০889 ০০৮7৯, তত পাপ 
হলছে। সজল রে, ও ০৯০৯1০৮৪৩224০11 ০৯৪ 








রর হত রানার “|, রা 2াযী। 





এবং সে কাফেরদের অন্তভূক্ত হয়ে গেলো । 

ও 583841 
৭৫. আল্লাহ তায়ালা বললেন, হে ইবলীস, তোমাকে 171 4০ *€ “হাতা ৩ সনি বাঁ 
কোন্‌ জিনিসটি তাকে সাজদা করা থেকে বিরত ৮ ০৯০১ ০ 4/৯০০৮ ০০৮০9 
রাখলো- যাকে আমি স্বয়ং নিজের হাত দিয়ে ” *27*2%1 2৫ 
বানিয়েছি, তুমি কি এমনিই ওদ্ধত্য প্রকাশ করলে, না ০০০01 -5)+ রা 65 
কি তুমি ছিলে কোনে উচ্চ মর্ধাদাসম্পন্ন কেউ? ও ০2211 ০ 











পণ -9/১৬০ 2 & পা 9 পারা পচ 


৭৬. সে বললো (হা), আমি তো তার চাইতে উত্তম; 1% ” ১285৮25 13018 
তুমি আমাকে আগুন থেকে বানিয়েছো আর তাকে 2 - 2 | রা 


বানিয়েছো মাটি থেকে। ও ৬৭৮ ০2 55 











পারা ২৩ ওয়ামা লিয়া ৫৩৫ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সুরা আৰ ঝুমার 


৭৭. আল্লাহ তায়ালা বললেন, তুমি এখান থেকে 
এক্ষুনি বের হয়ে যাও, অবশ্যই তুমি অভিশপ্ত, 











৭৮. তোমার ওপর আমার অভিশাপ থাকবে শেষ 
বিচারের দিন পর্যন্ত । 








/৯ 


৭৯. সে বললো, হে আমার রব, তুমি আমাকে সেদিন হিস || 7. ১৪ 
পর্যন্ত অবকাশ "দাও যেদিন সব মানুষদের (দ্বিতীয় ৪ ১৪:৯৭ [98 ০41 (5১১৮১ 
বার) জীবিত করে তোলা হবে। 








৮০. আল্লাহ তায়ালা বললেন হ্যা, যাও), যাদের 
অবকাশ দেয়া হয়েছে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত, 








৮১. অবধারিত সময়টি আসার সে নির্দিষ্ট দিন পর্যন্ত 
(তুমি অবকাশ পাবে)। 





৮২. সে বললো (হ্যা), তোমার ইযযতের কসম, 9» পদ পদ ৭ ১4155২32115 
আমি তাদের সবাইকেই বিপথগামী করে ছাড়বো, ৩ এ নি ১ টন 








রা 


৮৩. তবে তাদের মধ্যে যারা তোমার একনিষ্ঠ বান্দা- জিডি বা নর * 
তাদের কথা ৰ ৩৯০1] ০৩৪৮০ 





্ 





৮৪. তিনি বললেন, (এ হচ্ছে) চূড়ান্ত সত্য, আর আমি ৪ পদ 2027০ পানি 
সত্যই বলি, শু ৭951 55193 555 ০1৩ 








৮৫. আমি অবশ্যই তোমার ও তোমার অনুসারীদের "510 ৫৮825187527 অপি 
সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবো। উল নুন হব 


৪ ৬৫৬০৯] 








সে 
4 4 পাপা 8৯9পা্ি বা পা 2০9 


৮৬. €হে নবী,) তুমি বলো, আমি এ কাজের ওপর ০%+ : 2 
তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, না আমি 51 ১৯ ০০ এ প্নিিলা 6০১ 


পানি এ তপাশ92 
+ 


তাদের দলের লোক যারা লৌকিকতা করে! ৪ 22] 


চি 
১০ 
পাপা 








| ৬০ 








৮৭. সে (কোরআন)টি তো সৃষ্টিকুলের জন্যে একটি দে । 
উপদেশ ছাড়া কিছুই নয় । ৪ ০5 ১১ ২19১ ০1 





৮৮. আর কিছুকাল পরই (যখন কেয়ামত সংঘটিত ৪ ৯ পা কি ০ আজ 
৫. [20 ০৪ ঠ ক টি ০4 
হবে, তখন) তোমরা অবশ্যই তার (সত্যতা) সম্পর্কে নর 9 


জানতে পারবে । 











শট ভি 
কচ 


থেকেই (এই) গ্রন্থের অবতরণ । এ 











২. আমি এ (কিতাব) তোমার কাছে যথার্থভাবেই 0219 32, হি 21 
নাযিল করেছি, অতএব তার জন্যে একান্ত নিষ্ঠাবান পা ৫ পি ্প | রঃ 
হয়ে তুমি আল্লাহ তায়ালার এবাদাত করো; & 





| 20442 


রা ৯ চে 
পরা 











৩. জেনে রেখো, একনিষ্ঠ এবাদাত আল্লাহ তায়ালার জন্যেই: »৮৮_10 41০ 74 114 


পারা ২৩ ওয়ামা লিয়া ++ ৫৩৬ ৬///%4.21000181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সূরা আৰ ঝুমার 


যারা আল্লাহ তায়ালার বদলে অন্যদের অভিভাবক 
হিসেবে গ্রহণ করে তারা বলে, আমরা তো এদের 2492) 455১ ০5 19$-)1 ০491 


এবাদাত এ ছাড়া অন্য কোনো কারণে করি না যে, এরা দ্র 2৯০ ০৫৪) ২) ৮৩ ০০৯৫ 
আমাদের আল্লাহ তায়ালার নিকটবর্তী করে দেয়; কিন্তু ৩, 81041 ৫15:561817242 














11২211৩ ৩২১৭১11২৪১৮ 


তারা যে বিষয় নিয়ে মতভেদ করছে, আল্লাহ তায়ালা , :, ৮৮৩৮ ই & ০তচিপা ০০ ৪ পা পা 
(কেয়ামতের দিন) অবশ্যই সে বিষয়ের ফয়সালা 2৩/91২৯৭ 428৮৮ ০ ৪০৩৩৪ পসিস 481 
করে দেবেন; আল্নাহ তায়ালা এমন লোককে কখনো 932 গু 1 7৮:8০ ৪৮৮5 

হেদায়াত করেন না যে মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ। 3৫,349 02 6৩৬৮ 2/৩। 











৪. আল্লাহ তায়ালা যদি সন্তান গ্রহণ করতেই পর্ণ ও /-০4), ৮ পার্ল প্র 
চাইতেন, তাহলে তিনি তার সৃষ্টির মাঝ থেকে যাকে ০৫০২ 1১9৩৯4০5905 


পা টি শি ঠা 


ইচ্ছা তাকেই বাছাই করতে পারতেন, তার জত্তা 2$| 22, 2++০,21221 ্ 
অনেক পবিত্র; তিনিই আল্লাহ তায়ালা, তিনি একক, 4 9*+৮৪ 2০০০৭ ৮ 


মহাপরত্রমশালী। 002) ৫১12 














৫. তিনি আসমান ও যমীন সঠিকভাবেই সৃষ্টি 4৫০৫ 4 নি 
করেছেন, তিনিই রাতকে দিনের ওপর লেপটে দেন 25485 6 $০419৬প1 3 


আবার দিনকে রাতের ওপর লেপটে দেন, তিনিই সূর্য চর 

ও চন্দ্রকে (একটি নিয়মের) অধীন করে রেখেছেন; লি 
কক্ষপথে) বিচরণ করতে থাকবে; জেনে রেখো, তিনি রী উড, ০০ ০৮ ৪-এ 
পরাক্রমশালী, পরম ক্ষমাশীল । 93881 54১12 ০০০ ধু 

















৬. তিনি তোমাদের সবাইকে (আদমের) একই সত্তা রে 
থেকে পয়দা করেছেন, অতপর তিনি সেই (সত্তা) ৯2০59১190১৩ 

থেকে তার যুগল বানিয়েছেন এবং তিনি তোমাদের ৫০ 122 2221 52 
জন্যে আট প্রকার পশু (-এর বিধান) বত রা ঠ1০০-০৫ 9৩3) 
করেছেন; তিনি তোমাদেরকে তোমাদের মায়েদের “ ৫. ২৪০৪ 87281525019) 
পেটে পর্যায়ক্রমে পয়দা করেছেন-_ তিনটি অন্ধকারে 95৯৯৩- ৮৮1 9 রে 
একের পর এক (অবয়ব দিয়ে গেছেন); এই হচ্ছেন ৮ 415০6 & 315 ১৮৩০5 
আল্লাহ তায়ালা, তিনিই তোমাদের রব, তার জন্যেই ১৮1 1১-০১-০০5১ 08৮ ০৫০ 5 
যাবতীয় সার্বভৌমতু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, | 21 » এ|লা| 21৫) 2/1-০20১ 


তারপরও (সত্য) থেকে তোমাদের কোথায় কোথায় ৮ ৯৮ ৮ রা 
ঠোকর খাওয়ানো হচ্ছে? ডে ০9১১০ ০5059 


























৭. (হে মানুষ,) তোমরা যদি (আল্লাহ তায়ালাকে) ১-০-০৮ 
অননীকার করো তাহলে (জেনে রেখে), জানলাহ 9 -৮০১৫%। ০ 19585 ৩1 


তায়ালা তোমাদের কারোই মুখাপেক্ষী নন। তিনি (০? 2 % +1227 
তার বান্দার এ অকৃতজ্ঞ (আচরণ) পছন্দ করেন না, 19১৪ ০195 ১১15 ৪১0৯] - 5)% 


তোমরা যদি তীর কৃতজ্ঞতা আদায় করো তাহলে তিনি 1555 বিবি 
তোমাদের ওপর সন্তুষ্ট হবেন; (কেয়ামতে) কেউই ৪১৯9১987019 ১০, 5 


£ 22 £৯ ৮2০9 0 ১79০ 


কারো (গুনাহের) ভার ওঠাবে না: অতপর তোমাদের [€ জিত রশ 
ফিরে যাবার জায়গা হচ্ছে তোমাদের মালিকের কাছে, পনি ৮৭৫2) 


সেদিন তিনি তোমাদের বলে দেবেন তোমরা কে 88 টি নোটে 
কি করতে; তিনি নিশ্চয়ই জানেন যা কিছু অন্তরের ৮ * এ 
ভেতরে লুকিয়ে থাকে । ০১9 























৮. মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তখন না) 1৮৯০ ০৪ 1৫85 তক 
সে একনিষ্ভাবে তার মালিকের দিকে ধাবিত হয়, এ1252005555004)1 218 19 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫৩৭ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সুরা আৰ বুমার 
পরে যখন আল্লাহ তায়ালা তার কাছ থেকে নেয়ামত 01812. 2৮%-23 41 52191০1 
দিয়ে তার ওপর অনুগতহ করেন, তখন সে যে জন্যে এ ৮) 4৩ 2৮৯ 41 55191- 


আগে তাকে ডেকেছিলো তা ভুলে যায়, সে (অন্যকে) 84 4৮৫৫ বেছি 
আল্লাহ তায়ালার সমকক্ষ বানায়, যাতে করে সে 2501 


(অন্যদের) তার পথ থেকে বিভ্রান্ত করে দিতে পারে; ৯০৮ 
(হে নবী.) তুমি (এদের) বলো, নিজের কুফরীর লি ৩৮8০০ দিদি 
সাথে সমান্ট কয়টি দিনের জন্যে (এই) আগ্লাম 
আয়েশ ভোগ করে নাও, (পরিণামে) তুমি অবশ্যই 
জাহান্নামী । 




















৯. যে ব্যক্তি রাতের বেলায় বিনয়ের সাথে সাজদাবনত 
হয়ে দীড়িয়ে (আল্লাহ তায়ালার) এবাদাত করে সে তে ।০1০ 9লা 201০589: চি 
পরকালের (আযাবের) ভয় করে এবং তার মালিকের এপ তত 8 2 ৯তপ পপ 12০4 55 
অনুগ্বহ প্রত্যাশা করে; €হে নবী, তুমি) বলো, যারা 55:9)2৯155:285581৩-- 


আু.৮ পা কিশ্নাসিতা তা৯ ৮৮০ 


(আল্লাহ তায়ালাকে) জানে আর যারা (তাকে) জানে 
না, তারা কি এক সমান? (আসলে একমাত্র) জ্ঞানবান ০৪49119 পাসে এ ৩: 


ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করতে পারে। $ ৮/011199565 (০01,055 1 























১০. (হে নবী,) তুমি বলো, হে আমার বান্দারা, ,” লু এ | ু 
যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের মালিককে িস্টাঠ সিএ ১ 8৩ 


ভয় করো, যারা এ দুনিয়ায় কোনো কল্যাণকর 2229০158815 5893 
কাজ করবে তাদের জন্যে (পরকালেও) মহাকল্যাণ _ * ০ 

(থাকবে), আল্লাহ তায়ালার যমীন অনেক প্রশস্ত; ০27৮০119; 1531.22-1541০5)9 
(উপরন্তু) ধের্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার 

দেয়া হবে। 

















১১. (হে নবী,) তুমি বলো, আমাকে আদেশ দেয়া & ০ ০% 
হয়েছে একান্ত নিষ্ঠার সাথে আমি যেন দ্বীনকে আল্লাহ ৯৫৭ ওত 19 
তায়ালার জন্যে নিবেদন করে তার এবাদাত করি, 





১২. আমাকে আরো আদেশ দেয়া হয়েছে, আমি যেন 
আল্লাহ তায়ালার সামনে আত্মসমর্পণকারীদের মধ্যে ৪ জেলা এ 
প্রথম হই। 








১৩. তুমি বলো, আমি যদি আমার মালিকের * এ₹ ৮ ৮ ৮ টু 
নািরমানী করি নি ওপর এক ভি [০2148 














১৪. মি লো আমি একা নিষ্ঠাবান 5 সপ ৪১-০ ০০০৯ ৩ পা) ০০ 
5 $১8০2252 কো 








১৫. অতপর তোমরা তীকে বাদ দিয়ে যারই চাও ইডি নোভা বরা ভিন 
গোলামী করো; (হে নবী,) তুমি বলো, ভারী ক্ষতিথ্ত ৩৪ নি লিউ 
হবে তারা, যারা (অন্যের গোলামী করার কারণে) চির 

কেয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার 2192 ০১৩1 ০১০৪৩] 
পরিজনদের ভীষণ ক্ষতি করবে; তোমরা জেনে রেখো, 95 এ] চা “০৯811 [97-৮829 
(আখেরাতের) সে ক্ষতিই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। নি গাগিন্ি। 


€ ০! 915. 


পারা ২৩ ওয়ামা লিয়া * ৫৩৮ ড/////.810081780809171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সুরা আৰ ঝুমার 


৯ পা /৯ ৬৪ 5৯ তটিপ 


১৬.ত তা ড [2] 74116” 

আগুনের মেঘমালা থাকবে, তাদের নীচের ৩593 | ৬০ ০--5-৮8১9৯ ০-৮৩ 
থেকেও থাকবে আগুনেরই বিছানা; নানীর 552 1১, 10” 
(বীভৎস) আযাব, যা দিয়ে আল্লাহ তায়ালা তার ॥” | ১০৯ এ ০6৮৪ 
বান্দাদের ভয় দেখাচ্ছেন; (অতএব) হে আমার ৪ 5380 ১1252555025 
বান্দারা, তোমরা আমাকে ভয় করো । ্ পপ পা 




















১৭. যারা আল্লাহ বিরোধী) শয়তানী শক্তির গোলামী ৮0০১2 
করা থেকে বেঁচে থেকেছে এবং (একনিষ্ঠভাবে) ০) ০০58০0115755 ০8৯2 


পাপা পা ১ 


আল্লাহ তায়ালার দিকেই ফিরে এসেছে, তাদের জন্যে ₹ | &1 টি 45 ৩ ষ্ঠ 
রয়েছে মহাসুসংবাদ, অতএব (হে নবী), তুমি আমার ৩১৭ প্পঃ | হা 
(এমন সব) বান্দাদের সুসংবাদ দাও- 














১৮. যারা মনোযোগ সহকারে (আমার) কথা শোনে 0১252914801 02240 298 
এবং তার ভালো কথার অনুসরণ করে; এরাই হচ্ছে রর 5৮ চির মর 
সেসব (সৌভ্যাগ্যবান) লোক যাদের আল্লাহ তায়ালা 4 21 খা 
সৎপথে পরিচালিত করেন, আর (সত্যিকার অর্থে) 4৮৩ ০২০11 ্ 
এরাই হচ্ছে বোধশক্তিসম্পন্ন মানুষ । ৪ ৮,5111ঠা ০ এগ 




















১৯. (হে নবী,) যে ব্যক্তির ওপর (আল্লাহ তায়ালার) - টি 725555522 
আযাবের হুকুম অবধারিত হয়ে গেছে (তাকে কে োঁ, ৮১16211416442১-০ 
বাঁচাবে); তুমি কি (তাকে) বাচাতে পারবে যে চা্োিতে 
জাহান্নামে চলে গেছে), 





$ 3011 8০5 38: 





২০. তবে যারা তাদের মালিককে ভয় করে তাদের ছিল 58) 589] 541 


জলে (বেহেশতে) সাদর পর ালাদ বানানে ৩০ 


থাকবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে; ০5৩2 2)৯8০৮578553: 
(এটা হচ্ছে) আন্মাহ তায়ালার ওয়াদা; আল্লাহ তায়ালা “ * রিচা? 
কখনো ওয়াদা খেলাফ করেন না। ও 2০1 2 23 $,4| ০০০১৯ 








২১. (হে মানুষ,) তুমি কি কখনো এটা পর্যবেক্ষণ ৮? এ 
তা জানার রিমা িকে পানির 1251 বেএটাঞঝি 955] 


করেন, অতপর তিনি তা যমীনের প্রত্রবণগুলোতে চা রি িটিরাটেতে 
প্রবেশ করান, তিনিই (আবার) তা দিয়ে (যমীন 6১৯৪৮৫ ০) &০০ 4175 


-০ 1 পশু ০৮ পা 2০০ পা্টিত ক ১৩৮0 


থেকে) রং বেরংয়ের ফসল বের করে আনেন, পরে ?) 11116125712 
তা (আবার) শুকিয়েও যায়, ফলে তোমরা তাকে ০০০ র/ররেতা 258 
পীতবর্ণের (ফসল হিসেবে) দেখতে পাও, অতপর ৫১ ৫ 142165 445 51১৮০ 
তিনিই তাকে আবার খড়কুটায় পরিণত করেন; 

অবশ্যই এতে জ্ঞানীদের জন্যে উপদেশ রয়েছে। $ ৮511 455 (৮১৪০ 























২২. যার অন্তরকে আল্লাহ তায়ালা ইসলামের জন্যে ৮৮ 22 
উন্মুক্ত করে দিয়েছেন, সে ব্যক্তি তার প্রতিপালকের 512 
পক্ষ থেকে (পাওয়া) একটি (হেদায়াতের) নূরের 7,411, 7975 5 45০ ৮৮১51 
ওপর রয়েছে; রত হচ্ছে সেসব লোকের জনয 2০ 2০755 ৮ 229 ৮2)952 


5৯ ৬০ 5৯ ৮2 ০ /৯ ৮০৮2 


যাদের অন্তর আল্লাহ তায়ালার স্মরণ থেকে কঠোর ,* ৪51. [40 ? 
হয়ে গেছে; (সত) এরাই দশ লৌমরাইতে 9 ও টি 
নিমজ্জিত রয়েছে। 








পারা ২৩ ওয়ামা লিয়া ৫৩৯ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সুরা আৰ ঝুমার 
২৩. আল্লাহ তায়ালা সর্বোৎকৃষ্ট বাণী নাধিল করেছেন, 2০ রাড 
তা এমন (উৎকৃষ্ট) কিতাব যার প্রতিটি বাণী পরস্পরের (91৫০ (24154 58941 ৮ ্ 41 


সাথে সামঞ্জস্যশীল ও অভিন্ন, যারা তাদের মালিককে ১5559725 236৬ ৮ হা 
ভয় করে, এ (কিতাব শোনার) ফলে তাদের চামড়া ০৪ ০ টড 8 


কেপে ওঠে, অতপর তাদের দেহ ও মন বিগলিত 4১9724১9592 ৮99 -০ 92) 0০৮ ০৮ 
হয়ে আল্লাহ তায়ালার স্মরণে ঝুঁকে পড়ে; এ (কিতাব) 17385-5 ১9৯ ৬৭০ ০৬৯) 
হচ্ছে আল্লাহ তায়ালার হেদায়াত, এর দ্বারা ! পু 
তিনি যাকে চান তাকে সঠিক পথ দেখান; আল্লাহ ৬৭30৯ 1 562 503+51 78১ 


তায়ালা যাকে গোমরাহ করেন তার আসলেই কোনো বডি ্ 22102, এ *পপ 2 
পথপ্রদর্শক নেই। রি সিটির ভাটিনত 





























২৪. যে ব্যক্তি কেয়ামতের দিন তার মুখকে কঠিন £ পনি, পনও £ এআভ * পপর 
শাস্তি থেকে বাচাতে চাইবে, (সে কি তার মতো হবে 9 ০71০1 চটি 5 হি ৬০ 


৯ ৮9টি পা 92 রা পাঠ পা 


যাকে সে শান্তি থেকে নিরাপদ রাখা হয়েছে, সেদিন) ৮: («| (০8০ ০৯ কি 
যালেমদের বলা হবে, তোমরা (দুনিয়ায়) যা কামাই 599 পানে রি 
করছিলে আজ তারই মজা ভোগ করো! ৬9০০ 














২৫. তাদের আগের লোকেরাও (নবীদের ওপর) ০ ০ 14৭ রদ 
মিথ্যা আরোপ করেছে, অতপর এমন দিক থেকে ০৯50 ৮৮৮5 ০০০897 ১১ 
(আল্লাহ তায়ালার) আযাব তাদের ওপর এসে তাদের ০১০০০ ০ পা ০০৯৩& টিটি 
গ্রাস করলো যে, তারা টেরই পায়নি । ও 095০8481৬০০ ০০০16 














২৬. আল্লাহ তায়ালা তাদের দুনিয়ার জীবনে অপমানের 71 14191, ১7* 314815০8147 
মজা উপভোগ করালেন, (তাদের জন্যে) আখেরাতের ৪৮941 ৪9৮41 08১441৯5155 








পর পাপা 


আযাব হবে (আরো) গুরুতর | (কতো ভালো হতো) রি রি 19/৫5-:41 85581 ০1629 


যদি তারা (কথাটা) জানতো! 








আআ উইক তে 59015$ ৩4/০০০১৪ 


পা ৯ -০0 তি পার্পা ৮ ডিশ রর ৬৬-০ 5৯ 
করে তারা উপদেশ গ্রহণ করতে পারে, ৪) 6938628 1 0 02 4৫ ৬ 











২৮. এ কোরআনকে (আমি বিশুদ্ধ) আরবী ভাষায় _ ৮ *2৮ *০্দদ *৫ উপ 1৭1৮2 
(নাষিল করেছি), এতে কোনো জটিলতা নেই, আশা € 94৮ 03537 0 0199 
করা যায় তারা আল্লাহ তায়ালার না-ফরমানী থেকে) 

বাঁচতে পারে । 

















উবে 2; 2 
সহ ০098 0৮2 ৮ 























৩০. অবশ্যই তুমি মরণশীল- তারাও নিসন্দেহে ১ পিএ দিঞ্ছু। ও ৮৮ 21 
মরণশীল, শু ১ 








৩১. অতপর (নিজেদের অপরাধের জন্যে একে অপরকে “44 4 ৪1 
দায়ী করে) তোমরা কেয়ামতের দিন তোমাদের ৮935 ১২০৪ ৪1109572318 











মালিকের সামনে বাকবিতন্ডা করতে থাকবে । ৩০ 9০০০০- |রু 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫৪০ ৬///%4.2100181780809171017001-019 





২৪ওয়াকফে লাযেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১১৪১০৪৬ 


? ৩২. সে ব্যক্তির চাইতে বড়ো যালেম আর কে- যে চে 2 নিত 
রশ, তলব গার দা আরোপ তরে এব 1 ৫ ০১৩৫৩ 185৪ 











একবার তার কাছে সত্য দ্বীন) এসে যাওয়ার পরও চো? প এ 210 
$ঠ সে তা মিথ্যা প্রতিপন্ন করে; (এমন সব) কাফেরদের এ 122 টার 


ঠিকানা কি জাহান্নামের মধ্যে হেওয়া উচিত) নয়? ৪ ৬% ১৯15, ০9 














৩৩. যে ব্যক্তি স্বয়ং এ সত্য (ছীন) নিয়ে এসেছে এবং 7 | 4 ৮ 
১০-1 মি 
যে ব্যক্তি এ সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তাদের 452 2১১০9 নী ৬১15 


(এ আযাব থেকে) বাচিয়ে দেয়া হবে। ৪ ০98৪ | 22 এএঠ 


৩৪. তাদের জন্যে তাদের মালিকের কাছে সেসব বেবি তে 
কিছুই থাকবে যা তারা (পেতে) চাইবে; মুলত) ১৭ ০৪3) ০-২5 চা 1০৮৪7 


5 ০5. ০০/১ এ 


এটাই হচ্ছে নেককার মানুষদের পুরঙ্কার, ০ 15১2 


৩৫. এরা যা কিছু মন্দ কাজ করেছে আল্লাহ তায়ালা ।* রর ্ টিভি ১৪৫ 
যেন তাদের (আমলনামা) থেকে তা মিটিয়ে দিতে | 2৮৩71 টি রঃ এ ূ 

পারেন, তাদের কর্মকান্ডের জন্যে তিনি তাদের উত্তম ৬৪৭ 5 
পুরষ্কার দেবেন। 8 


৪ ০০19১ 


৩৬. আল্লাহ তায়ালা কি তার বান্দা (মোহাম্মদের 81751 4852 ০ পাপা 545 শা উপ 
হেফাযত)-এর জন্যে যথেষ্ট ননঃ (হে নবী,) এরা 9249580৮ ডঃ 4 লি 
তোমাকে আল্লাহতায়ালার পরিবর্তে (অন্যদের) ভয় 281 01-8 ড2544580 ০:০২০৭5 
দেখায়; আল্লাহ তায়ালা যাকে বিভ্রান্ত করেন তার রি 


(আসলেই) কোনো পথপ্রদর্শক নেই, গু ১ ০০1০) 









































0 ১ পাতা 


৩৭. আবার যাকে আল্লাহ তায়ালা পথ প্রদর্শন করেন (৮,৫] ৬৭ টি 
তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আল্লাহ তায়ালা কি রি ৬2 রি রে রে 
পরাক্রমশালী (কঠোর) প্রতিশোধ গ্রহণকারী) ননঃ [6 ডঃ ১১5 2 














৩৮. €হে নবী,) যদি তুমি এদের কাছে জিজ্ঞেস করো, শার্শা & ডে সি ওিপা্িপা তা ০৮ 
আকাশমালা ও যমীন কে সৃষ্টি করেছে, (জবাবে) ১৩৮০ 315৬-তে ৩৪9 
অবশ্য ওরা বলবে, আল্লাহ্‌ তায়ালাই (এসব সৃষ্টি |" ৩42 ৮.৯ 

করেছেন); এবার তাদের তুমি বলো, তোমরা কখনো পস্5 ৩$ -ঞ ৩98৮1০৯১815 
ভেবে দেখেছো কি, যদি আল্লাহ তায়ালা আমাকে “৫ | যি ১ রী ৪৪৯2 
কোনো কষ্ট পৌছাতে চান তাহলে আল্লাহ তায়ালা 4 (5591) ০14৪ 39১2 ০9০০- 
ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সে কষ্ট দূর +87৮7 % ০172 

করতে পারবে? কিংবা তিনি যদি আমার ওপর (তার) 35751 ১১ ৪ ৩ ০১১ 
অনুগ্ধহ করতে চান, (তাহলে) এরা কি তার সে অনুগহ ৪৯ ৩% দত এ পতন 

রোধ করতে পারবে? (হে নবী,) তুমি বলো, আমার ০5. 4৮৮৯১ ৮০০ ৩১ ০০ 2৮৯92 


জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট; যারা নির্ভর করতে চায় _ ৮*14৮:৮1) এড ৮26 6 ৯৫ 
তাদের তো তীর ওপরই নির্ভর করা উচিত। ও) 959৮1 4595 4৮০5491 ৮০৯ 
৩৯. হে নবী) তুমি বলো, হে আমার জাতি, তোমরা * 4। * 2,517 171*77501781 12 
তোমাদের জায়গায় কাজ'করে যাও, অবশ্যই আমি (51-72316708 19121 [98 0৪ 
(আমার) কাজ করে যাচ্ছি, শীঘ্বই তোমরা (তোমাদের 7722 

পরিণাম) জানতে পারবে- ৪ ০১৭০৯ ০১০ 052 
পারা ২৪ ফামান আযলামু +৫৪১ ৬///%4.21001817802809171017001-019 












































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সূরা আৰ ঝুমার 


৪০. কার ওপর (দুনিয়ায়) অপমানকর আযাব আসবে ৪ রি িলি ক 52458 ৪৮ 
এবং (আখেরাতেই বা) কার ওপর স্থায়ী আযাব নাষিল * 0৮825 3১৪ ০2১1624 ঠা 


কি 


হবে (তাও জানতে পারবে)! ৪ ০1৫2 

















৪১. (হে নবী,) আমি মানুষের জন্যে তোমার ওপর টো 
সত্য (ছ্বীন)-সহ (এ) কিতাব নাধিল করেছি, অতপর ০০40 ০৮৪] এল 25 3 


যে কেউ হেদায়াত পেতে চাইবে সে তা করবে একান্ত "725 

তার নিজের (ভালোর) জন্যে, আর যে ব্যক্তি গোমরাহ রা 15555 ০5 এল্প ১3 
হয়ে যায়, তার এ গোমরাহীর ফল তার নিজের ৪০ -17509565038৮53 45 
ওপরই বর্তাবে, আর তুমি তো তাদের ওপর কোনো - ”* 

তত্ত্বাবধায়ক নও! $ 0৮5 

















৪২. আল্লাহ তায়ালা (মানুষদের) মৃত্যুর সময় তার আত ৮৮৫৭ 
প্রাণবায়ু বের করে নেন, আর যারা ঘুমের সময় 1০57০১০৮২38 ০55 


পাপা 2১৪ 


মরেনি তিনি তাদেরও (রূহ বের করেন), অতপর যার ৪1... 285 1৪5০ ০০০৪৮ 29 
ওপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণবায়ু তিনি বা 
(ছেড়ে না দিয়ে) রেখে দেন এবং বাকী রেহ)-দের 02১০১৯। জপ5 ৩০৪৬1 
একটি সুনির্দিষ্ট সময়ের জন্যে ছেড়ে দেন:এর (ব্যব নর. 

স্থাপনার) মধ্যে এমন সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে 03৬৯1, 951 ১১%। 
যারা (বিষয়টি নিয়ে) চিন্তা ভাবনা করে। ৮৯০ আবু দন 1 


৪ ১১১০৪ [91 ২১: 




















৪৩. এরা কি আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে (অন্যদের) ,£ ৮4 

জর্গারিশকারী (হিসেবে) পরহদ করেছে (হে নবী) ৮৮৯৫4 395 ৬০ 19601] 
তুমি বলো, যদিও তোমাদের এসব সুপারিশকারী ১9124 1” 31৫52 
কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, না তাদের রর ১১৫০ 5 সগওঃ 


কোনো জ্ঞান বুদ্ধি আছে। ও 0985 








8৪. বলো (হে নবী), যাবতীয় সুপারিশ একমাত্র ০1৭০ গর (৯ ৩ কত 

আল্লাহ তায়ালার জন্যেই, আসমানসমূহ এবং পৃথিবীর ০০৪ আর 81400 
সার্বভৌমত তার জন্যেই নিবেদিত; অতপর তোমাদের প ৪৩ "541 ০ 12 
সবাইকে তার দিকেই ফিরিয়ে নেয়া হবে। ৪ ৩9৯১ এ৯| ৮১০০৯১%19 

















৪৫. যখন তাদের কাছে এক আল্লাহ তায়ালার » *72 & 0০৮৪ 
কথা বলা হয়, তখন যারা আখেরাতের ওপর ঈমান ০918 -১০০০/:১০215 |$19 


আনে না, তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে, ” € রে 
অপরদিকে যখন (আল্লাহ তায়ালার) বদলে, অনয 31$ 15555005585 ০২01 


(৪51 করা হয় তখন তারা ৪ 39444£-215$ 15555508971 














৪৬. (হে নবী,) তুমি বলো, হে আল্লাহ, (হে) 

আসমান যমীনের অ্টা, হে) শান ও দশামান ০৫০৩১19৮১০1 ০৫41158 
সব কিছুর পরিজ্ঞাতা, তুমি তোমার বান্দাদের মাঝে ”*৭৫%.4 

সেসব বিষয়ের ফয়সালা করে দাও, যে ব্যাপারে তারা ভি ০-3804119 ০০1 
মতবিরোধ করছে। ৪ 09815 4231950415 && ৩১05 











৪৭. যদি এ যালেমদের কাছে সেসব (সম্পদ) টা তে 
মজুদ থাকে, যা এ পৃথিবীর মাঝে (ছড়িয়ে) আছে, (৬৩৪১৫। 8০1 56 ০৪৩11 আঠা? 


পারা ২৪ ফামান আযলামু চি ৫৪২ ৬///%4.2100181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সূরা আৰ ঝুমার 


তার সাথে সমপরিমাণ সেম্পদ) আরো যদি তার "নম » টাুনিজাচাতা না, 
কাছে থাকে, কেয়ামতের দিন আযাবের কষ্ট থেকে ৪8০০4196825 20859 


শা পাপা প্র ডি পা 


মুক্তি পেতে তারা সবকিছুই দিয়ে দিতে চাইবে; সে ০্ভা 109৮ ১ [94 51621 
সময় আল্লাহ তায়ালার কাছ থেকে সে (আযাব) এসে ৮০৪৭ 855: 


উপস্থিত হবে, যার কল্পনাও তারা করতে পারেনি । €) ০9০৯ |555৫71548 




















জং 1৬০ ০৯ -9০6 পাপা 


৪৮. এরা (যেভাবে) আমল করতে থাকবে, আস্তে আস্তে * *-০-০ 
(সেভাবে) তার মন্দ ফলও প্রকাশ পেতে থাকবে, যেভাবে -৪৪ ০3 19৮ ০ ০19০] 1১59 


(আযাবের প্রতি) এরা হাসি ব্দ্ধিপ করতো তা তাদের ৮৯১০ 2৩৮ ্ 
(আমলের মতোই) তাদের পরিবেষ্টন করে ফেলবে । €১ 0095292 22 45 19 











৪৯. মানুষদের (অবস্থা হচ্ছে,) যখন কোনো দুঃখ (61 «%)1%177 82 7072৬1৮1217 
কষ্ট তাদের স্পর্শ করে, তখন সে আমাকে ডাকে, 1১1৮5, 8 
অতপর আমি যখন (তা দূর করে) তাকে আমার কাছ ? (3, ৮৪ পি রর 
থেকে কোনো রকম নেয়ামত দান করি তখন সে 59014 482 9৯ 


বলে, এটা তো আমার জ্ঞানের (যোগ্যতার) ওপরই * ৮? ন্য 
বলো এটা তোর মার জানের যোগ্যতার) পরই ০১০ ০৫৭9 222 ৫১০ ০1০৫ 
পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। 




















৫০. এদের আগের লোকেরাও এ ধরনের (কথাবার্তা) "417৫ * টড 
বলতো, কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের (৮4 এ সি ০০০৪০] ৪6 
কোনোই কাজে আসেনি । 








৫১. যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম ৮ (99, নে -৫5--550 


তাদের সামনে আসবেই; এদের মধ্যে যারা যুলুম 


পা ৮9 1৩ ০১99৮ ৮ল৩ণী £ ৯ টিপ পো 


করে তারাও (একদিন) তাদের কর্মের মন্দ ফল ভোগ 17 ০০৮ তু | 
দি ৩৮০1 9৮ 
করবে, এরা (আমাকে) অক্ষম করে দিতে পারবে টি 


না। ৪ ৩৭১৯০ ৮১০9, পি 


রা 














৫২. এরা কি জানে না, আল্লাহ তায়ালা যাকে চান *”1 42£41। ০৮৫ তন “তা 
ভে) রেবেক বাড়িয়ে দেন পরবংযোর জনে চান ৬321 ৮৭ 41৩112৭-া 


তাকে) সংকুচিত করে দেন; অবশ্যই এর মাঝে [381 ০৭১ ১ & 91.9582 258 
ঈমানদার লোকদের জন্যে অনেক নিদর্শন রয়েছে। 








6 রা ১ শটি 2 


৪ ৩9০8 








৫৩. (হে নবী,) তুমি বলো, হে আমার বান্দারা, 11? *₹- 
তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছো- আল্লাহ ৬15৮0589015272748 


তায়ালার রহমত থেকে (কখনো) নিরাশ হয়ো না; ০), 
আল্লাহ তায়ালা অবশ্যই মানুষের) সমুদয় গুনাহ তে 2 লে 
ক্ষমা করে দেবেন, অবশ্যই তিনি ক্ষমাশীল, পরম 25 231,12০ 88511 রা 
৮৮ 452 


৩-১৮ ১ 














৫৪. তোমরা তোমাদের মালিকের দিকে ফিরে এসো *প 5 2৬ 
এবং তার কাছেই আত্মসমর্পণ করো- তোমাদের ওপর ৩৭ ৬ এ 19প--9৫9) ৫ 195 


আযাব আসার আগেই, (আযাব এসে গেলে) অতপর _ -+৮+*৫২০ 
তোমাদের আর কোনো রকম সাহায্য করা হবে না। ও 09528 খু ০০০1621০৫06 ০ 


পারা ২৪ ফামান আযলামু €%৫৪৩ ৬///%4.2100181780809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সূরা আব বুমার 
৫৫. তোমাদের অজান্তে তোমাদের ওপর অতর্কিতভাবে * « * 2 
কোনো রকম আযাব নাধিল হবার আগেই তোমাদের ০০০৫ 0৯০০-1৮2ট 


কাছে তোমাদের মালিক যে উৎকৃষ্ট গ্রন্থ) নাযিল 21621122258 0 0০5 ০৫৮৫৪) 
করেছেন তোমরা তার অনুসরণ করো, 





৯০০৪৫ ৩ ৯৯ দুপা 


€& 9১৯৪ এ 





৫৬. (এমন যেন না হয় যে,) কেউ বলবে, হায় * তে 

আফসোস! আল্লাহ তায়ালার প্রতি আমার কর্তব্য ৬০৮১ ০০৮০০২০২০৩৯ 
পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি, আমি নও 
ছিলাম ঠাট্টা বিদ্রপকারীদেরই একজন! গু ৩৭১৯ | ৬ ৬ ৩19 এ 








এ 
০ 








৫৭. কিংবা (কেউ) যেন না বলে, যদি আল্লাহ তায়ালা 
আমাকে হেদায়াত দান করতেন তাহলে আমি অবশ্যই 











৫৮. অথবা সে যখন (জাহান্নামের) আযাব সামনে 
দেখবে তখন বলবে, আহা, যদি আমার (আবার) 
দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো, তাহলে আমি নেক 
বান্দাদের দলে শামিল হয়ে যেতাম! 











৫৯. (আল্লাহ তায়ালা বলবেন,) হ্যা, অবশ্যই আমার সি ডা রর 
আয়াতসমূহ তোমার কাছে এসে পৌছেছিলো, কিন্ত 2০845813395 


তুমি সেগুলোকে মিথ্যা বলেছিলে, তুমি অহংকার তা ৪১০০৩ পা ৯৩০০০১ ,৩া 
করেছিলে, তুমি ছিলে জীরারকরীনেরই একজন । ৪০8১1 ৩০ 459 ০১০৭9 











৬০. কেয়ামতের দিন তুমি দেখবে, যারা আল্লাহ * বত ৮ টা 
তায়ালার ওপর মিথ্যা আরোপ করে তাদের মুখগুলো 15556০8312১ (5 
সব কদাকার বিশ্রী হয়ে গেছে), জাহান্নাম কি ওদ্ধত্য পাপা পা | নিন /১:-০-০ /-০-০ 1 
পোষণকারীদের ঠিকানা (হওয়া উচিত) নয়ঃ পা ০০ ুসজিঞনি কিনি 


পানি ৬ পা পা9০৬ ক্র নিা 


ও ৩৭ ১৮ ০৪০ 








৬১. (অপরদিকে) যারা তাকওয়া অবলম্বন করেছে, 921? মী ১0812 এ ০০ 
আল্লাহ তায়ালা তাদের সাফল্যের সাথে (আযাব থেকে) ১৮৪3 92 তি ও 


উদ্ধার করবেন, অকল্যাণ তাদের কখনো স্পর্শ করবে বু গে 
ং ৪ ০9১১৯ -৪০ ১9 ৪০4 2 
না, না তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে! 55 29৮5৭] পান 

















৬২. আন্লাহ তায়ালা সব কিছুর অরষ্টা, তিনিই হচ্ছেন 
সব কিছুর ওপর তত্ত্বাবধায়ক! 








৬৩. আসমানসমূহ ও যমীনের যাবতীয় চাবি (কাঠি) ৮৭6. ১1611» || 21167 
তো তার কাছেই; যারা আল্লাহ তায়ালার আয়াতসমূহ ০৪১২১৮০১১১9 0৮1 ০21০ 


অস্বীকার করে তারাই হচ্ছে এমন লোক যারা হ ৮ 101০2 21 
ক্ষতিথ্ত। $ 0১5০হ 22 তা || ০১121556 








৬৪. (হে নবী,) তুমি (এদের) বলো, হে মূর্খ ব্যক্তিরা, ০0০ ০০০ 2৬ 5০৯০ নিহতের 
তোমরা কি (এরপরও) আমাকে আল্লাহ তায়ালা ছাড়া 4৪1 ১৮1 0529১5 41255 রঃ 


পা ৯০০12 


অন্য কারো গোলামী করতে বলবে? তার রা 








পারা ২৪ ফামান আযলামু ক ৫৪৪ ৬///%4.210001817802809171017001-019 


কু 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সূরা আৰ ঝুমার 


৬৫. (অথচ হে নবী.) তোমার কাছে এবং সেসব * চির 
(নবীদের) কাছেও- যারা তোমার আগে অতিবাহিত ০০০ ০০০৪91013 একো| 19 ০৪79 
হয়ে গেছে, এ (মর্মে) ওহী পাঠানো হয়েছে যে, যদি পানটিপাশা তে তাপা & পাট তা তা ৬ ্ 

তুমি আল্লাহ তায়ালার সাথে অন্যদের) শরীক করো ৫০০ ৮৪ ০8551 ৩ 1০ 
তাহলে অবশ্যই তোমার (সব) আমল নিক্ষল হয়ে যাবে 17 ৮ আনু ০ পাশ 
এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। গু ৩৪১ ০৫ ৬৫95 























৬৬. তুমি বরং একান্তভাবে আল্লাহ তায়ালারই এবাদাত ৪ 8:5০ 85০ ০) 
করো এবং শোকরগোষার বান্দাদের মধ্যে শামিল হয়ে গু) ০৪১] ০০০ ০০০ 441 45 
যাও। 











৬৭. (আসলে) এ (মূর্খ) লোকগুলো আল্লাহ তায়ালার +,+$।+ 

সেভাবে মূল্যায়নই করেনি যেভাবে তীর মূল্যায়ন করা ০৯১19 ₹)9$ 52115935159 
উচিত, কেয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তীর টা শু দর 23555 0০ ্ 
হাতের মুঠোয় এবং আসমানগুলো (একে একে) ভাজ নারির রে 
করা অবস্থায় তার ডান হাতে থাকবে; পবিত্র ও মহান ভি 
তিনি, ওরা (তার সাথে) যা কিছু শেরেক করে তা ০৯5১০ 
থেকে তিনি পবিত্র ও অনেক উর্ধ্বে। ও 95১88 











৬৮. যেখন প্রথমবার) শিংগায় ফুৎকার দেয়া হবে, ৪1) ১ +ত কু পু সভ ২ ৫১2৫ 
তখন আসমানসমূহ ও যমীনে যা আছে তার (সব 1575851 
কিছুই) বেহুশ হয়ে যাবে, অবশ্য আল্লাহ তায়ালা যা 284,212 

চান (তা আলাদা); অতপর আবার শিংগায় ফুৎকার 6১-৮4/1? ৩:১1 ০১%। &০ 
দেয়া হবে, তখন তারা সবাই দাড়িয়ে যাবে (এবং সে ৮৭5 71*2হু 

বীভৎস দৃশ্য) তারা দেখতে থাকবে । € ১9১৮ [৮ ৮০19 (১2 

















৬৯. (এ সময়) যমীন তার মালিকের নূরের ঝলকে পপ) প এত ৪ তত এ 
উদ্ভাসিত হয়ে ওঠবে, মানুষের (কর্মফলের) নথিপত্র (চি 5928 81৩55 
(সামনে) রাখা হবে, নবীদের ও অন্যান্য সাক্ষীদের নি? 1112 ৮৫1 
এনে হাযির করা হবে, তাদের সবার সাথেই ন্যায়বিচার ” 2০ নে 2523 রর ৰ 
করা হবে, তাদের কারো ওপরই যুলুম করা হবে না। ছি 














৭০. প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেয়া ০” * 1 ৫15 2৫ ০ * ০৬০৫ 
হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে, (কারণ) 5৯9০0 ০৯০ ০০ ০৮৪9৪ 
আল্লাহ তায়ালা সে বিষয়ে সম্যক অবগত আছেন যা দিবে 
কিছু তারা করতো। ও 9০৭ পপি 











৭১. যেসব লোক কুফরী করেছে তাদের দলে দলে |” ৮” মক ৯ 
জাহান্নামের দিকে তাড়িয়ে নেয়া হবে; এমনি (তাড়া 1৮০ ৫1195 ০৪ ০55 
খেতে খেতে) যখন তারা জাহান্নামের (দোরগোড়ায়) 4৫৮ ;৮৮।০%৫ 

পৌছুবে তখন (সাথে সাথেই) ত তার (সদর) দরজা 06560127০৯৫0১82191 ০5 
খুলে দেয়া হবে এবং তার র (ফেরেশতা)-রা 9. 2০০ 29 ৮ ৯ এ ০০ তি ০৭ 
ওদের বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য -৮৫০ ০৮১৮৪08৮109 
থেকে কোনো রসূল আসেনি, যারা তোমাদের ৯ ৮0 পা ৯ পটি ৮৯০টি পা ৮৬ 2৬৪ তা 11/৮0/১৮৯১ শঠি পা 
কাছে তোমাদের মালিকের (কিতাবের) আয়াতসমূহ ০9538৯22১21 পেশি ০৪৩ 
তেলাওয়াত করতো এবং তোমাদের এমনি একটি , 

দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করে দিতো; ওরা ০৫49 5151910816৯ গা] 
বলবে হ্যা), অবশ্যই এসেছিলো, কিন্তু কাফেরদের ররর 

ওপর আল্লাহ তায়ালার) আযাব সম্পর্কিত) ওয়াদাই ও 5838৫1| 4 ১1621 21৫০০ 
(আজ) বাস্তবায়িত হয়ে গেলো । 


পারা ২৪ ফামান আযলামু ৫৪৫ ৬///%4.21001817802809171017001-019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সূরা আল মোমেন 


৭২. ওদের (তখন বলা হবে, যাও, প্রবেশ করো পা ৪ 1 ৮৩৮০৮ তি পক ০৯ 
জাহান্নামের না দিয়ে, (তোমরা) সেখানেই ৩৭০১7১৯৮১৪৯ 519511955 এ 


চিরদিন থাকবে, ওদ্ধত্য প্রকাশকারীদের জন্যে কতো 51 ? 
নিকৃষ্ট হবে এ ঠিকানা! ও ০৪১১৫৮| ৪০ ০০৩৪৪ 











৭৩. (অপরদিকে) যারা তাদের মালিককে ভয় »৪? ৪ পপ ৯) ৫ 

করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে 2-4| 41৮৯2) 1251 ০৪০ী। (৮৮9 
নিয়ে যাওয়া হবে; এমনি করে যখন সেখানে * ৮ ৮ ৮ 
তারা এসে হাযির হবে (তখন দেখা যাবে) তার এ5৫912922 10152. ১১ 
দরজাসমূহ (তাদের অভিবাদনের জন্যে আগেই) 2:2-5:৩1:--1-5-7৮2৮:০০: 5 
খুলে রাখা হয়েছে, উষ্ণ অভিনন্দন জানিয়ে) তার টন 
রক্ষী (ফেরেশতা)-রা তাদের বলবে, তোমাদের প্রতি ৯৯৭৫ টিসি 
সালাম, তোমরা সুখে থাকো, চিরন্তন জীবন কাটানোর ও ৪ ০4১1০ (০ 91১13-৮৮ 

জন্যে তোমরা এখানে দাখিল হয়ে যাও! 























পাতা সবাই তে) েক্সবতাীফ 23250565 61235211515, 
নি কে লে টে ৩ রগ জেডিও ও 
যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করবো, সৎ 1/ ঢা শনি 

এরি রর ও ০ুত। ১৯1০০ পি 





৭৫. (হে নবী, সেদিন) তুমি ফেরেশতাদের দেখতে ।*” * ৮ মা 
হিতে ১০০০০৪০০০০0 ০5 


প্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে, ₹” তা ৬৩০ /৮৪ 
(লেনিন) ইনসারের জাখে সান বিটা কোরবধ ০ ্ ৩০ 


প্র তা পাটি £৯ টিপাঠি পা পা 


সম্পন্ন হবে, চোরদিক থেকে) একই ঘোষণা ধ্বনিত 4 6০21 0539 3৮৮: টি 
হবে- সবটুকু প্রশংসাই সৃষ্টিকুলের মালিক আল্লাহ ৩ ০225 
তায়ালার জন্যে । তিশা 




















তি মাদার 94015:504| ০০ ০৫। 0১95 





৩. (তিনি মানুষের) গুনাহ মাফ করেন, তাওবা কবুল 
করেন, (অপরাধীদের) শাস্তিদানে (তিনি) কঠোর, ৩7১৪ 5১8২] 925 53941 22এ 


(তিনি) বিপুল প্রভাব-প্রতিপত্তির মালিক; তিনি ছাড়া ৮9 রা 21, ০1581 ০3, ১৫] 
আর কোনো মাবুদ নেই, তীর দিকেই (সবার শির 
প্রত্যাবর্তনস্থল) ফিরে যেতে হবে। ০১৯০৮।| | 4 











৪. (হে নবী,) আল্লাহ তায়ালার (অবতীর্ণ এ) 172 7£ 
তি শুধু তারাই বিতর্কে লিপ্ত হয় যারা 1১ ] 25৫০8151০16 ০১০০ 

রব করে । (মনে রেখো) শহরে (বন্দরে) তাদের -০06০ ৮১৪১ -০/১৩ পপ 
বিচরণ যেন (কোনোদিনই) তোমাকে প্রতারিত করতে ০১১০] ই] ১১৯৪ ১১ 











পারা ২৪ ফামান আযলামু ৫৪৬ ৬///%4.21000181780809171017001-019 


1৩1২211৩ ৩২০৩১11২৪২৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সূরা আল মোমেন 
৮5 2৮857 ৬ 15419 ে ৪ ৫ 
রী কার উঠ দিকে ৮51545%40৫০৯৯১-০9৯ 
অভি যো তাকে বা করদিয়ার 21545521551019055320 


(পরিণামে) আমিও তাদের পাকড়াও করেছি। (চেয়ে ৈ 7৫ চি বিডি রি 
দেখো), কেমন (ভীতিকর) ছিলো আমার আযাব! ৩) 2 ০৫৫» ০১৫6 551 





























৬. এভাবেই কাফেরদের ওপর তোমার মালিকের (257 ০72. 5%০ 17 
বাণী সত্য প্রমাণিত হলো যে, সালকে 20 চে ১) ০০৮৫ ৬৯৯ এ 1১৫9 


৪৪ $380 2০ 











৭. যেসব (ফেরেশতা আল্লাহ তায়ালার) আরশ বহন এ গস ৪ তা টি পার্পা পা টিপি) পাটি টিপা পাঠ আর 
করে চলেছে এবং যারা এর চারদিকে (কর্তব্যরত) সি 


রয়েছে তারা নিজেদের মালিকের পবিত্রতা ও মহিমা 43 9৭: বিগ দ পারতে 
প্র টি ০9) ১৮৪ ০9৯০৭ 
ঘোষণা করছে, তারা তার ওপর ঈমান রাখে, তারা ॥ ঠহ5 


পা পা ডি ১ ঢু) তা ৯০০ টিপা ডি পার্পা 





(এই বলে) ঈমানদারদের মাগফেরাতের জন্যে দোয়া [05155210801] 095882-53 
করে, হে আমাদের রব, তুমি তোমার অনুগহ ও *,%4।% ৫৮৯ /১:৮ 79 ৮৮৩ 
জ্ঞানসহ সবকিছুর ওপর ছেয়ে আছো, সুতরাং সেসব রর [৮594 4০৯ ৪৮ ৬৮০৪ 
লোককে তুমি ক্ষমা করে দাও যারা তাওবা করে * 210, ৯পচু।৫ 2০ 
এবং যারা তোমার পথ অনুসরণ করে, তুমি তাদের ০59 ১০19019 193০1 


জাহান্নামের আযাব থেকে বাচাও! 9, ১31 162 























৮. হে আমাদের রব, তুমি তাদের সেই স্থায়ী ৮:20 ভর্তি পতিত 
জান্নাতে প্রবেশ করাও যার প্রতিশ্রুতি তুমি তাদের 951 ৬৩০৩-৯৯-৯১, 1917) 
দিয়েছো, তাদের পিতামাতা, তাদের স্বামীন্ত্রী ও * পরত টিপা ৯ এয উপাপা 
তাদের সন্তান-সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে ৪ ৮8199 নেত্র এ, ০9 


গাদেরও তুমি প্রবেশ করাও), নিশ্চয়ই তুমি 8 ৪, পি 
সম, পন, দেশ 8525219201০). 




















15 


৯. তুমি (কেয়ামতের দিন) তাদের দুঃখ-কষ্ট থেকে এজ 
বাবার লেদিনছযি বারই তের দেবে রাচির 85 ৬০৮৭ 36০০2০০০৮৪9 


পা রা চা 


দেবে, তাকে তুমি বেড়ো বেশী) দয়া করবে, আর 882005012 ৩015.: ০০৯) ০৪ 











এটাই হেবে সেদিনের) সবচাইতে বড়ো সাফল্য । 


১০. নিসন্দেহে যারা কুফরী করেছে, তাদের জন্যে 
ঘোষণা হবে, (আজ) তোমাদের নিজেদের প্রতি 41০8০ 090 19582089101 


তোমাদের যে রোষ- তার চাইতে আল্লাহ তায়ালার ৮ *₹ ৯22) * ০০৮8৮ ০ 2 ৯৮ 
রোষ আরো বেশী, (বিশেষ করে), যখন তোমাদের ০১৪০১ ১1-৮৮৯1-৮৮৯, ৩2০৮ 
টা হচ্ছিলো আর তোমরা তা 90958 90211 




















১১. তারা বলবে, হে আমাদের রব, তুমি তো দু'বার পাপা ঠ১ তা & পপ ০০ শিতিল 
আমাদের মৃত্যু দিলে, আবার দু'বার জীবনও দিলে, ০০9 ৬ টপ 9 ও 


আমরা আমাদের অপরাধ স্বীকার করেছি, আমাদের (|| হি ৫3 17240 ্ 
জনিত টস 9? রি 


আছে কি? ও 2৮৮৮ ০০ 09১৯ 
পারা ২৪ ফামান আযলামু +৫৪৭ ৬///%4.210001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 


১২. (তোদের বলা হবে,) তোমাদের (এ শাস্তি) তো * 2৯25০ ৪ ০৫ পু 55 

এ জন্যে যে, যখন তোমাদের এক আল্লাহর দিকে ০৮৪১৯ ৮৩৯9 শি 29:৫4 
ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে, যখন  ” 91 / 2৭ 02 
তার সাথে শরীক করা হতো তখন তোমরা তা মেনে 4৮1 রী 2:83 349 728 ০79 
নিতে; (আজ) সর্বময় সিদ্ধান্তের মালিক হচ্ছেন আল্লাহ গার 
তায়ালা তিনি সর্বোচ্চ, তিনি মহান 9 ১৮৮1 ০1 




















১৩. তিনিই (আল্লাহ তায়ালা), যিনি তোমাদের তার " ?,74:2 
(কুদরতের) নিদর্শনসমূহ দেখান এবং আসমান থেকে সি 009421-25 ৩] 9, 


তিনি তোমাদের জন্যে রেষেক পাঠান, (আসলে তে 5562460/25152 
এ থেকে) তারাই শিক্ষা গ্রহণ করে যারা (আল্লাহ পপ. এন 
তায়ালার দিকে) নিঝিষ্ট হয়। ও ০৯৪৪ 











১৪. (হে মুসলমানরা), তোমরা (তোমাদের) ছ্বীনকে *++ ”* এ প 
একনিষ্ঠভাবে আল্লাহ তায়ালার জন্যে নিবেদিত করে 99 55911 এ ০০2৫৯ এ 9০১1 
রা ডাকো, যদিও কাফেররা (এটা) পছন্দ রী 0১5 5) 











1৮৪ উছি র 2ল 


১৫. তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মহান দিরদা 
অধিপতি, তিনি তার বান্দাদের মধ্য রা ওপর চে ৩৯১১1১ ৬৯১০৭] ৫১ 
ইচ্ছা তার আদেশসহ তার ওপর ওহী , যাতে /-2৮50 ৯০ 7 

করে সে রেসূল আল্লাহর সাথে) সাক্ষাত লাভের 252০094০:171৩2622 
দিনটির ব্যাপারে (বান্দাদের) সাবধান করে দিতে 2৮৩ 
পারে, $ ১1 15:)3%] 











১৬. সেদিন মানুষ (হাশরের ময়দানে) বেরিয়ে পড়বে, 1০৪৪০ 





তাদের কোনো কিছুই আল্লাহ তায়ালার কাছ থেকে এ এ] চে ০৯ ঃ ১৩০১2৮-৯ [98 


গোপন থাকবে না; বেলা হবে,) আজ সর্বময় রাজত্ব 44. | এস ০০৬৮ 8৮৯০ 
ও কর্তৃত্ব কার জন্যে? জেবাব আসবে,) প্রবল ” %) রর 


পরাক্রমশালী এক আল্লাহ তায়ালার জন্যে। 93০11 ০১121 

















১৭. আজ প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেয়া [টা 

হবে যে পরিমাণ সে (দুনিয়ায়) অর্জন করে এসেছে; ১৮০০ ৫ ৬১৯ গলা 
আজ কারও প্রতি কোনোরকম অবিচার হবে না, অবশ্যই ০৮ ৩ প৬। ভ) ৪৮৮7 
আল্লাহ তায়ালা দ্রুত হিসাব গ্রহণে তৎপর । গু ৮০০৭ 8১ রা ০1, গলা ৪ 

















১৮, (হে নবী,) তুমি তাদের আসন্ন (কেয়ামতের) ০7527 3 *৫51 25৫ ৯০৯ 5 এপি 
দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন কষ্টে তাদের প্রাণ 2 3125)81 09$৮2)89 


কণ্ঠাগত হবে, চোরদিক থেকে) দম বন্ধ হবার উপক্রম চুক 

হবে; সেদিন যালেমদের (আসলেই) কোনো বন্ধু ০৪151008 ৩8৪285515৩1 
থাকবে না, থাকবে না এমন কোনো সুপারিশকারী, 2 বি িত 

যার সুপারিশ তেখন) গ্রাহ্য করা হবে; $ 29 ৯১9 ৪০ ৩৩ 




















১৯. তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, ০ 1. ১1 ০ 
(তেমনি জানেন) যা কিছু মোনুষের) মন গোপন করে ৪১৪০] ৮৯০১ ৮০। 2৫5 4 
রাখে (সে সব কিছুও)। 











২০. আল্লাহ তায়ালা (তীর বান্দাদের মাঝে) ন্যায়বিচার ৃ [ 27282 
করেন; (কিন্তু) ওরা তীকে বাদ দিয়ে যাদের ডাকে ০৭419, 33 টু ১ 15 


তারা কোনো রকম বিচার ফয়সালা করতে সক্ষম নয়; ৯৫৪৪ 95288 ১499১ ৮০ ০9০০৪ 











পারা ২৪ ফামান আযলামু ৫৪৮ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সূরা আল মোমেন 


০০ পা 


নিসন্দেহে আল্লাহ তায়ালা সর্বশ্রোতা, সর্বরষ্টা। $ 22116 (০৭ 2401 








পা & প 


২১. এ লোকগুলো কি (আমার) যমীনে ঘোরাফেরা (821৮5? বা 
করে নাঃ (রেলে) তারা দেখতো এদের আগের -০৪19585০৩5১%1 12৮৪-পঠা 


লোকগুলোর কি পরিণাম হয়েছিলো; অথচ শক্তিমত্তার ৮ পে ও 12 12012 
দিক থেকে (হোক) এবং যেসব কীর্তি তারা দুনিয়ায় -”* (০21256০8271 2 ২ 
রেখে গেছে (সে দৃষ্টিতে হোক), যমীনে তারা ছিলো 2 10 
অনেক বেশী প্রবল, (কিন্তু) আল্লাহ তায়ালা তাদের _. * ট্ী চিরিাাদাি 
অপরাধের জন্যে তাদের পাকড়াও করলেন; আল্লাহ [59 -৮525832218556 ৩১৯ 
তায়ালার গযব থেকে তাদের রক্ষা করার মতো ৪৮১ 46০৪০ ০ 1 
কেউই ছিলো না। 90319 540 ০2৮210 


























£ ০79 ৯৫75 ভু 


২২. এটা এ কারণে যে, তাদের কাছে (সুস্পষ্ট) "1৮2" ৭৭2 *%12 এ 
নিদর্শনসহ রসূলদের আগমন সত্তেও ওরা তাদের 2 টয় ০৮৪5 ১ 


অস্বীকার করেছিলো, অতপর আল্লাহ তায়ালা তাদের 231,291 72620 19১৯১ এ ৬৮৪০6 
পাকড়াও করলেন, অবশ্যই তিনি শক্তিশালী, শাস্তিদানেও টানার 
তিন জের ৪ ১৯] ০৪৩৪ ০৪, 

















২৩. আমি আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলীল প্রমাণ 
দিয়ে মুসাকে পাঠিয়েছিলাম, রে 





২৪. (আমি তাকে পাঠিয়েছিলাম) ফেরাউন, হামান ও 4৮ লা 
কারূনের কাছে, ওরা বললো, এ তো হচ্ছে এক চরম 1515 9259 ০4599১০১৯৫| 


মিথ্যাবাদী যাদুকর । ও ০১10৫ ১৯০ 








২৫. অতপর যখন সে আমার কাছ থেকে সত্য (দ্বীন) 1515 ্ ছি 72 
নিয়ে তদের কাছে লো, তখন তারা বললো বারা 15 ১৭5০০ 2৯ সি: 


তার সাথে (আল্লাহ তায়ালার ওপর) ঈমান এনেছে 25215215811 চি 
তাদের পুত্র সন্তানদের তোমরা হত্যা করো এবং দিতি 
তাদের কন্যাদের জীবিত রাখো; (কিন্তু) কাফেরদের ০১ 0০991 25 
ষড়যন্ত্র (তো) ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় । 

0151 











২৬. ফেরাউন (তার পারিষদদের) বললো, তোমরা ৯ ):প ৮525052৮505 
আমাকে ছেড়ে দাও_ আমি মৃসাকে হত্যা করবো, ৮৮০ 

ডাকুক সে তার রবকে। আমি আশংকা করছি সে রি ৩ ৯০৮৩ 
22 [1-7£19 


৯ প্র ঠা ৯ 


এবং (এ) যমীনে সে (নানারকমের) বিপর্যয় ঘটাবে । 95021 ১৯০ & 2৭ এ ঠি 52১ 














২৭. মূসা বললো, প্রতিটি উদ্ধত ব্ক্তি- যে হিসাব * ০০৮ ৮ 4০০8০ ৯ & শ 
নিকাশের দিনকে বিশ্বাস করে না, আমি তার (অনিষ্ট) 2502 ০3221৩-১39 
থেকে আমার রব ও তোমাদের রব-এর কাছে . ০৮ রঃ % এ 


(আগেই) পানাহ চেয়ে নিয়েছি। $ ৩১০51 [52 ০০৯২ ১৫0৫ ৩৫০ 














২৮, একজন মোমেন ব্যক্তি যে ছিলো পা উিপানিও গু গ-০ তা পতি পাপা 
ক্বয়) ফেরাউনের গোত্রেরই লোক 05598 01 ০৫৪ ৩০8০25455 


পারা ২৪ ফামান আযলামু +৫৪৯ ৬///%4.2100181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 


(এবং) যে ব্যক্তি (এদ্দিন পর্যন্ত) নিজের ঈমান গোপন 474৭ *1 দু ্ 
করে আসছিলো, (সব শুনে) বললো (আচ্ছা), তোমরা টি ৩34 ০9০০ 2৭1 


কি একজন লোককে শুধু এ জন্যেই) হত্যা করতে চি ও নি রি 
চাও, যে ব্যক্তি বলে- আমার বর হচ্ছেন আল্লাহ ৩ রি ১8921 ০8) 
তায়ালা, (অথচ) সে তোমাদের মালিকের কাছ থেকে ৫ রা রর 12 ডি হু 
সুস্পষ্ট দলীল প্রমাণসহই তোমাদের কাছে এসেছে; -৫৫ এ ১19 
যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার (এ) মিথ্যা তো 
তার ওপরই বের্তাবে), আর যদি সে সত্যবাদী হয় ূ 
তাহলে যে (আযাবের) ব্যাপারে সে তোমাদের কাছে ১৪1০1, ১৬৪ 
2 ক 
পাকড়াও করবে; অবশ্যই আল্লাহ তায়ালা এমন 

লোককে সঠিক পথ দেখান না যে সীমালংঘনকারী, 

চরম মিথ্যাবাদী । 




















্ি শনি 
৫ 

















২৯. (সে বললো,) হে আমার জাতি আজ (মেনে 

হচ্ছে), তোমাদের জন্যেই এ যমীনের বাদশাহী, 

কিন্তু আগামীকাল) আমাদের ওপর (আযাব) এসে 

গেলে কে আমাদের আল্লাহর (পাঠানো) দুর্যোগ থেকে 

সাহায্য করবে; ফেরাউন বললো, আমি (এ ব্যাপারে) 

তোমাদের সে রায়ই দেবো, যেটা আমি (ঠিক) ছু ূ 
দেখবো, আমি তোমাদের সত্য পথ ছাড়া অন্য কিছুই ৫১ ০১] ৪5175 2 
দেখাবো না। নর 

















৩০. (যে ব্যক্তি গোপনে) ঈমান এনেছিলো সে ০ পর নিএ ৫1 পা মি 5 পপ 
বললো, হে আমার জাতি, আমি তোমাদের জন্যে 0 ০০1 ৪৪ 139 
তা সস মতোই (আযাবের) দিনের ্ ক] তে 0 তি 














৩১. যেমনটি (হয়েছিলো) নূহের জাতি, আশ্দ, £” « দুর 
সামূদ ও তাদের পরে যারা এসেছিলো (তাদের 55৮853129058058 50485 
সবার); আল্লাহ তায়ালা তার বান্দাদের ওপর যুলুম 322281122555১5০5 ০291 
করতে চান না। 





শা ঠ১এ ৮572 


৪১1৮1 








৩২. হে আমার জাতি, আমি তোমাদের জন্যে » 1517++ ৮2৮ 51৫7 মি5। ০৭ 
প্রচন্ড হাক ডাকের (কেয়ামত) দিবসের (আযাবের) ও ১৮৮01194৮৮০ 55191 [949 
আশংকা করি, 








৩৩. সেদিন তোমরা পেছন ফিরে পালাবে, (সেদিন) * & জে 225 
আল্লাহ তায়ালার (পাকড়াও) থেকে তোমাদের রক্ষা ৮” রি ৩৭) ০1911 98 
করার কেউ থাকবে না, আল্লাহ তায়ালা যাকে দি পু চ বদর 
পথভ্রষ্ট করেন তার জন্যে কোনো পথ প্রদর্শনকারীই এ (১৩ | 914 ০০9 এট 
থাকে না। 














৩৪. এর আগে তোমাদের কাছে (নবী) ইউসুফ সুস্পষ্ট ,6৮*% ৭ (০৯০৯ 22 

কিছু নিদর্শন নিয়ে এসেছিলো, কিছু সে যে বিধান ০৯১৮৫০৯এ৯পপ ৩5 
নিয়ে তোমাদের কাছে এসেছে তোমরা তাতে (শুধু) (৮236৬৮51005 910 
সন্দেহই পোষণ করেছো; এমনকি যখন সে মরে * ০: ০ 

গেলো তখন তোমরা এও বলতে শুরু করলে যে, ৮৮1 12515 | 22543 22 








পারা ২৪ ফামান আযলামু ক ৫৫০ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 


আল্নাহ তায়ালা তারপর আর কখনো কোনো রসূল 51] পন 1. 
পাঠাবেন না; (মূলত) আল্লাহ তায়ালা এভাবেই (নানা রা ১৮৮১০ ৩2 এ পর ৩ 
বিভ্রান্তিতে ফেলে) সীমালংঘনকারী ও সংশয়বাদীদের 9 21145 * *৩ 2 টা 
পথভ্রষ্ট করেন, ০ ১০ ১0০ 9৯ ৩৮ 





1721:%১ ০৩ 1১৮৯ 90, তা পাচ তি 











৩৫. যারা তাদের নিজেদের কাছে আসা দলীল প্রমাণ 23401 এ ১ চিত্ত 
না থাকা সত্বেও আল্লাহ তায়ালার আয়াতসমূহ নিয়ে 2 ॥ ৩৫1 3৩2১- ০2০1 


বিতন্ডায় লিপ্ত হয়; তাদের এ আচরণ আল্লাহ তায়ালা ০59 441 ৩৪ ০২৪০ ১৮ ৮০০৬৮ 
ও ঈমানদারদের কাছে খুবই অসন্তোষজনক; আল্লাহ ৩৫ চিনিরিিাতির ট 
তায়ালা এভাবেই প্রতিটি অহংকারী ও স্বৈরাচারী রি বি 


ব্যক্তির হদয়ের ওপর মোহর মেরে দেন। 525 

















৩৬. ফেরাউন (একদিন তার উষীর হামানকে) বললো, 1৮*”₹ ৭  * ৭1? 
ই 22১০45 


-০-9/৯ পাঠ এশা 


নির্মাণ করো, যাতে করে আমি (আকাশে চড়ার) কিছু & ০০ দি 











একটা অবলম্বন পেতে পারি, 


৩৭. আকাশে চড়ার অবলম্বন (এমন হবে) যেন আমি পি 
মুসার মাবৃদকে দেখে আসতে পারি, অবশ্য আমি তো ০০৪:41014৮6 ০১৮41০৮০ 
তাকে মিথ্যাবাদীই মনে করি। এভাবেই ফেরাউনের 1349 0251৫ 2৮471 

কাছে তার এ নিকৃষ্ট কাজকে শোভনীয় বানিয়ে দেয়া ৩৪ রর রি ০5 


হলো এবং তাকে (এর দ্বারা সত্য থেকে) নিবৃত্ত করা 9০/৮৩০%০ 05598] 
হলো; (মূলত) ফেরাউনের ষড়যন্ত্র ধ্বংস ছাড়া আর ৪ 
কিছু নয়। ৬ ০০০৪31০১১৩৫ ০9 

















৮. যে ব্যক্তিটি ঈমান এনেছিলো সে বললো, হে 
জনি তোমরা আমার কথা শোনো, আমি ৩9৯ ১587 ০৬৭1 159 


পাঠ পা /১ শি ৮৯ পা 


তোমাদের সঠিক পথের সন্ধান দিচ্ছি, $ 518911072১4 











৩৯. হে আমার জাতি, অবশ্যই তোমাদের এ জীবন . 171৮1 এ 2 ২1 ছি) ৮72 
মাত্র কয়েকদিনের উপভোগের বন্তুমাত্র। নিসন্দেহে ১€০ ৮৮০০ ৮৩৯ রা [% 
আখেরাত হচ্ছে (মোমেনদের) স্থায়ী নিবাস। $3138]1)15 0৯ 8১5%1 019 











৪০. যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে সে _।৮% ০৮৩ 
কাজের পরিমাণের চাইতে বেশী প্রতিফল দেয়া হবে 7281০১৯3895 056০- 
না, পুরুষ হোক কিংবা নারী, যে কেউই নেক কাজ ০51542 পা ৪ 
করবে সে-ই মোমেন (হিসেবে গণ্য হবে, হা), এরাই +১৩0157৩ নি 
হচ্ছে সে (সৌভাগ্যবান মানুষ) যারা স্বাচ্ছন্দে জান্নাতে 02410726402 ডি 

প্রবেশ করবে, সেখানে তাদের অপরিমিত রেষেক উপ রি রিনি 

















৪১. হে আমার জাতি, এ কি আশ্চর্য, আমি তোমাদের 2 
(জাহান্নাম থেকে) মুক্তির দিকে ডাকছি, আর তোমরা ৪১ ॥৫1-2225208, 


আমাকে ডাকছো জাহান্নামের দিকে! $301 ৫1 5595959 











৪২. তোমরা আমাকে ডাকছো যেন আমি আন্মাহ তায়ালাকে 
অস্বীকার করি এবং তার (সাথে) অন্য কাউকে শরীক করি, 4 ১819485 788 (৮০০০ 


পারা ২৪ ফামান আযলামু ৫৫১ ৬///৬/.210001817808016171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 


যার (সমর্থনে) আমার কাছে কোনো জ্ঞান নেই, (পক্ষা 
স্তরে) আমি তোমাদের ডাকছি আল্লাহ তায়ালার দিকে, 
যিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল । 














৪৩. যে বিষয়টির প্রতি তোমরা আমাকে ডাকছো, প্র” * রি নল 
তার দিকে ডাকা (কোনো মানুষের জন্যেই) _ 41০ এনা 10533 ৮71 9 


য় নয়, পরকালে তো (মোটেই) নয়, অবশ্যই ণ [21 
রিনা ৩8558134205 চা 
তায়ালার কাছেই, সত্যি কথা হচ্ছে যার মাল +-2 ০491 991 ৫193 52 
করে তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী । 














৪30] ৮ 





৪৪. আজ) আমি তোমাদের যা কিছু বলছি, অচিরেই ০. এপুর্ক « 2492৮৮৪32৮৩ 
তোমরা তা স্মরণ করবে, আর আমি তো আমার ১99 বি এ ০৩১১১৮ 
কাজকর্ম- (বিষয় আসয় সব) আল্লাহ তায়ালার 

কাছেই সোপর্দ করছি, নিসন্দেহে আল্লাহ তায়ালা তীর ৪ ১0112 20 ৩1. ৫ ৩১ 
বান্দাদের সবকিছু পর্যবেক্ষণ করেন । 


























০০৮ ০০০) -2 1 পাশা 


আল্লাহ তায়ালা তাকে তা থেকে রক্ষা করলেন, 00 5 29193512599 হার 


(অপর দিকে একটা) কঠিন শাস্তি (এসে) ফেরাউন টে ৪ ৮1621 পি 052১ 








সম্প্রদায়কে গ্রাস করে নিলো, 





৪৬. জাহান্নামের) আগুন, যার সামনে তাদের সকাল _1উ , প | ০17৯77৮৯০৮৯ ০ 
সন্ধ্যায় হাযির করা হবে, আর যেদিন ক্রোমত ০৯229 1930০০-952০৯43001 


ঘটবে (সেদিন ফেরেশতাদের বলা হবে), ফেরাউনের ৯8015116822 4652 
দলবলকে কঠিন আযাবে নিক্ষেপ করো । এ195% £5 || 98 0979 








প্রা পা চিঠি 


৪ ০1621 ১৪1 0929) 





৪৭. যখন এ লোকেরা জাহান্নামে বসে পরস্পর +* 2 রেল 
বিতর্কে লিপ্ত হবে, অতপর (যারা) দুর্বল (ছিলো) তারা 458552111০১ ১19 


খা রা ৯ 


এমন সব লোকদের বলবে- যারা ছিলো অহংকারী- [22131 (91251 2911188. রা | 
আমরা তো (দুনিয়ায়) তে ্ ছিলাম, ৮ তা পা 159 টি স্পা 8৯০9 পর 
(এখন জাহান্নামের) আগুনের কিছু অংশ কি তোমরা (৮০১4০ ০৯০৮০১০০ ০১০০৮০ 














আমাদের কাছ থেকে নিবারণ করতে পারবে? আ.. ৬ 
৪)৮4| ৩5 
৪ এ নি 27৮ 


৪৮. অহংকারীরা বলবে (কিভাবে তা সম্ভব), আমরা 
সবাই তো নিশ্চিতভাবে তার ভেতরেই পড়ে আছি, ১1225 ০৫ 1 1127 ০৪০11 99 


অবশ্যই আল্লাহ তায়ালা তার বান্দাদের মাঝে (চূড়ান্ত) ৪১02] ৮০ ্ 
ফয়সালা করে দিয়েছেন । সি ডি ্ 1 

















৪৯. (তারপর) যারা জাহান্নামে পেড়ে) থাকবে তারা ৮ ৪₹₹ 46৫1 151 ২7৮ দু) 47 
(এখানকার) প্রহরীদের বলবে, তোমরা (আমাদের ₹৮৪ ৮০৯2১৯23071 ৩৯৭০1 7159 
জন্যে) তোমাদের মালিকের কাছে দোয়া করো, পাও 5৭ [2 ৯ পা:-9 ৯৮9 তা ২৯০৪৪ 
তিনি যেন আমাদের থেকে একদিনের আযাব কম 52154 1-5-92৯৯-১1522 


তি ৪ ৮1621 


পারা ২৪ ফামান আযলামু ৫৫২ ৬///%4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সূরা আল মোমেন 


৫০. তারা বলবে, এমনকি হয়নি যে, তোমাদের * ৮1722 2% 
এ রে নন পট ভি লে -০1:১০%5৩৩গি1500 
এসেছিলো, তারা বলবে হ্যা (এসেছিলো, কিন্তু 51231315119, 13,1৮1, 
আমরা তাদের কথা শুনিনি), তারা বলবে, তাহলে 19-১019 5215 ০০0 
(তোমাদের) দোয়া তোমরা নিজেরাই করো, (আর 5 

সত্য কথা হচ্ছে), কাফেরদের দোয়া ব্যর্থতা ছাড়া 

আর কিছুই নয়! 














৫১. নিশ্চয়ই আমি আমার নবীদের ও (তোদের ওপর) , ১1271 * 
যারা ঈমান এনেছে তাদের এ বৈষয়িক দুনিয়ায় 1971০919543 ৮৮510 
(যেমন) সাহায্য করি, (তেমনি সাহায্য করবো 8 ১৪ 

সেদিনও) যেদিন (তাদের পক্ষে কথা বলার জন্যে গু: $3588115 [51969501894 
একে একে) সাক্ষীরা দীড়িয়ে যাবে, 








৫২. সেদিন যালেমদের ওষর আপত্তি তাদের কোনোই --৭ * ০৫ 2৪ ভি 
উপকারে আসবে লা, তাদের জন্যে (শুধু থাকবে) -৮19-৮৮১১স ৯] তি 


অভিশাপ, তাদের জন্যে আরো থাকবে নিকৃষ্টতম গা 
জারা । 599 31911 59” -াগি ৪] 











৫৩. আমি মূসাকে অবশ্যই হেদায়াত দান করেছিলাম 12%7+1 টে নে 2 
এবং বনী ইসরাঈলদের (আমার) কিতাবের 53295৩৩৯০০৪, কঠা ১৯ 


উত্তরাধিকারী বানিয়েছিলাম, ৪ এ] ৫2955 ৮5 








, জ্ঞানবান মানুষদের তা হেদায়া রি 
টেন উপদেশ। 289 ০0 45 (59859 (৪৩০ 








৫৫. অতপর তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তায়ালার * ; ১: ৪ * টি 
প্রতিশ্রাতি অবশ্যই সত্য, তুমি (বরং) তোমার ১১৯০০৩- ৩591৮ 
গুনাহখাতার জন্যে (আল্লাহ তায়ালার কাছে) ক্ষমা 2115 405) ও রি 5০) ১৫] 
রন করো এবং সকাল সন্ধ্যায় তোমার মালিকের ৪ রর 86৮5 


প্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। ৪১৫১35 

















€ দিলেদর ক জেলে দল নল; (8:৮৮ ৪ 
আসা সত্তেও যারা আনন তায়ালার নাধিল করা 441 ৬71৯ ০১১1৯৫০২১1৩! 
আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়, ত তাদের অন্তরে * £ 455 / 1 /১-০ ৮৮ 

কেবল অহংকারই (ছেয়ে) থাকে, তারা কখনো লে ১১১১ ৬০ ১৮৪ 
(সাফল্যের) জায়গায় পৌছবার (যোগ্য) নয়, অতএব , ৪ 

(হে নবী), তুমি (এদের অনিষ্ট থেকে) আল্লাহ 45 ১৯০৮ ১০৮১-৯০5০81 
টি 9 অব যই তিনি সর্বশ্রোতা, ৪ ১০০1 ৮০০|| 251 








৫৭. নিসন্দেহে আসমান ও যমীন সৃষ্টি করা মানুষকে টি 
(দ্বিতীয় বার) সৃষ্টি করার চাইতে আরো বড়ো (বিষয়), ৬০১০৩১৫1০৪০ 94 


কিন্তু অধিকাংশ মানুষই জানে না। 4৮০৭1 588০৫35 ০৮০7 015 


শা £৯ শগিপ্রা নিপা 








৪ ০9৮৯৫ 








৫৮. অন্ধ ও চক্ষুম্মান ব্যক্তি (কখনো) সমান হয় না, রি ৮০ 
(ঠিক তেমনি) যারা ঈমান আনে ও নেক আমল করে, ০১915 ০41৩১, 


তারা এবং দু্কৃতিপরায়ণ ব্যক্তি (কখনো) সমান নয়; ১৩৮ ১9 ৬৯২৮০] 191০9 191 
পারা ২৪ ফামান আযলামু ৫৫৩ ৬///%4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 


(আসলে) তোমাদের কমসংখ্যক লোকই (আমার ৯ এত ৫৮৮ পক) 
হেদায়াত থেকে) উপদেশ গ্রহণ করে। 903958625০4 











৫৯. অবশ্যই কেয়ামত আসবে, এতে বিন্দুমাত্র সন্দেহ এ ৫11৭2 ৮ ডি হতন্ও চর 
নেই, কিন্তু অধিকাংশ লোকই (এ অমোঘ সত্যে) ৬479 32549 2১ 2০০ 9। 


বিশ্বাস করে না। 5৫১০ 4০০৪5 











৬০. তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, * ৮৭ * 
আমি তোমাদের ডাকে সাড়া দেবো; নিসন্দেহে যারা ৮ ৯ 05520 -45) 939 


রা নিন দিরা রা ক 


অহংকারের কারণে আমার এবাদাত থেকে না-ফরমানী /” 45175 
করে, অচিরেই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে ৮১ 2 ০৪০11 01 








1 পারেপাপা পা 8৯১০০০9 /১ পাশা 


জাহান্নামে প্রবেশ করবে। $ ০4১১ ৮১৪৭ ০০912 ০% | 





৬১. আল্লাহ তায়ালা- যিনি তোমাদের জন্যে রাত *০০ *৯৮। পদ) ০277৮৮5 ১4৮ 
বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো 19--৮5] 0৮1 21055112৭ 


০৯১৮৫০১79০6 পা 


এবং দিনকে পর্যবেক্ষণকারী আলোকোজ্জ্বল করেছেন; 

নিশ্য়ই আল্লাহ তায়ালা মানুষের প্রতি সবিশেষ পু 455১811০1- 1273511525 
অনুগ্ধহশীল, কিন্তু অধিকাংশ মানুষই (এ জন্যে তার) ১ ০111 582 ৬৯9 ০11 
কৃতজ্ঞতা আদায় করে না। ৮৯১০০ -০ ০৩ 


ও 29১৫ 

















৬২. এই হচ্ছেন আল্লাহ তায়ালা, তোমাদের রব, টির ব্রি না ৃ 
প্রত্যেকটি জিনিসের (একক) স্রষ্টা ভিন ব্যতীত অনয রে রি টি 
কোনো মাবুদ নেই, অতপর তোমাদের (কোথায়) 

কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছেঃ? 

















৬৩. (বিভিন্ন যুগে) যারা আল্লাহ তায়ালার আয়াত টি দি -৭ দু। 4৫841 
অস্বীকার করেছে তাদেরও এভাবে (দ্বারে দ্বারে) ” 15৭ 219, লেটী। রঃ 


ঠোকর খাওয়ানো হয়েছিলো! ৪09৫ 





পাতি তা ৯ না 


1758 ০০১%। ৮2155 ৬৩112 
বানিয়েছেন ছাদ, তিনি তোমাদের' আকৃতি গঠন *ঠ-- ৮০৮৫ *5-5 পা এল 
করেছেন, তোমাদের আকৃতিকে তিনি পারিবে গঠন -৮১৮ ৬৯৩৮০১০৪৪৮৪ 22419 
করেছেন এবং ভালো ভালো জিনিস থেকে তোমাদের 4 ৮০ া প এ ৯.০ পুশ 
রেষেক দান করেছেন; এই হচ্ছেন আল্লাহ তায়ালা, 201 -21১, ১৩৮৪৪। ৬৮০-৮+১৪)9 


পা তপু & /৯:-986০৮ 


তিনি তোমাদের রব, কতো মহান বিশ্ব জাহানের ৯ 
দা ও কেস] 25020 5 ই ০) 

















প্রতিপালক আল্লাহ তায়ালা! 


৬৫. তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো মাবুদ ”* রদ বদ নে 
নেই, অতএব একান্ত নিষ্ঠাবান হয়ে তোমরা তার ৬ লি ৬314) 1১195 


এবাদাত করো; সব তারীফ সৃষ্টিকুলের রব আল্লাহ +*1"1 বি ৯ 
তায়ালার জন্যে! ৪ ৪ প্লেটো ০০৪ ১০4০২১।। এ 














শঠি ০৯ পপ ০৯ 


৬৬. (হে নবী,) তুমি বলো, আমাকে নিষেধ ০220০৮80314 
করা হয়েছে যেন আমি তাদের এবাদাত না করি, হিসি? 8 


যাদের তোমরা আল্লাহ তায়ালার বদলে ডাকো, 441 093 ০৮5 992০9 টার 








পারা ২৪ ফামান আযলামু ৫৫৪ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 
(বিশেষ করে) যখন আমার কাছে আমার মালিকের - * 77৮. *এএ * 1 

কাছ থেকে সুস্পষ্ট নিদর্শনসমূহ এসে গেছে, আমাকে ০০919 (9০5০4৪01025 
আদেশ দেয়া হয়েছে আমি যেন সুষ্টিকুলের মালিক ৮ বাণ ++ 
আল্লাহ তায়ালা)-এর অনুগত বান্দা হয়ে যাই। ৪ ০ক্পুশি| ৮১9] পপ 91 











৬৭. তিনিই (আল্লাহ তায়ালা), যিনি তোমাদের মাটি * ৯৬৯০ এ 

থেকে পয়দা করেছেন, অতপর শুত্রবিন্দু থেকে, টি 5195 ৬৮৪৯ (11 2 
তারপর জমাট রক্ত থেকে (বানিয়ে) তোমাদের শিশু পদ) ৯ ০০০2৪ অর ৪ ০৪, 
হিসেবে বের করে আনেন, তারপর তোমরা যৌবনপ্রাপ্ত ১৬০ ৮৯১৯৭ ৮১এ 4815 (9৮: 29425 


হও, (এক সময়) তোমরা উপনীত হও বার্ধক্যে, ক ৯১-০০-০৯১৮) তে ০৫ 7০৮৮, জ 

তোমাদের কাউকে আবার আগেই মৃত্যু দেয়া হয়” ০৯92 19+৮4-৮-৮০৪ 20 
(এসব প্রক্রিয়া এ জন্যেই রাখা হয়েছে) যেন তোমরা 1527217474৮. কুণ্ এআ ৯০০৯৩ 
(সবাই তোমাদের জন্যে নির্দিষ্ট করে রাখা) নিদিষ্ট চি টন 52 ৩9 নে 


সময়ে পৌছুতে পারো এবং আশা করা যায়, তোমরা ১7552 5 ঠদ্ুতবিও উপ পণ? 






































৬৮. তিনিই আল্লাহ তায়ালা, যিনি তোমাদের জীবন. 7% 1212. ০* ৮ দু। ০ 
দান করেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান, তিনি যখন নও 
কোনো কিছু করার সিদ্ধান্ত করেন তখন শুধু এটুকুই ০৯ উঠ পা 45112 

বলেন 'হও'অতপর তা “হয়ে যায়। ৪ 95458 ০44057০5015 














£৯১2ি পা শটি পা ভি পাশার £ পর্ণ 


৬৯. (হে নবী,) তুমি কি ওদের (অবস্থার) দিকে 7 
ডি ধোনি বারা অমি - 13 499০৭ ০১০1 155 
করা) আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হচ্ছে; 420 ৮ ৯৩৯০ ্ &। 
বলতে পারো- ওদের (আসলে) কোন দিকে ধাবিত 0554 5215 
করা হচ্ছে? 











ন /-০ 0৮ তা ৮১ 


৭০. (ওরা হচ্ছে সেসব লোক) যারা (এ) কিতাব ৮১৮৯৭ 
অস্বীকার করে, অস্বীকার করে) সেসব কিতাবও, 401 9 ৫00 |5232 ০8911 


যা আমি (ইতিপূর্বে) নবীদের কাছে পাঠিয়েছিলাম | পা উিশনীনিতা পা টিপা তি পার্ট ০ 
অতিশই তারা (নিজেদের পরিণাম) জানতে ও ০৪০৩ ০১9৪ ০4০9 42 








৯ দন র গলদেশে (আযাবের) বেড়ি ৮৯ 
টি রানে লেমন পি টি হেড়ে * 477498-৬422 


(জাহান্নামের দিকে) নিয়ে যাওয়া হবে, পাঠ ৩১০০ 








৭২. ফুটন্ত পানিতে (তাদের নিক্ষেপ করা হবে), ৮৯৩ ৯৩ 
অতপর তাদের আগুনে দগ্ধীভূত করা হবে, ৪ 093৯4) ৯০০ ও | ৪ 











৭৩. অতপর তাদের বলা হবে, কোথায় (আজ) তারা- পা 8০950 2৮989 পা শাকিব ৪৮০6 ৮৯ 
যাদের তোমরা (আল্লাহ তায়ালার সাথে) শরীক করতে? ও 0)948-0-৮-5 ০০1৮৪) ০০১০০ 








৭৪. আল্লাহ তায়ালার বদলে (যাদের তোমরা ডাকতে * দ্ধ “৪. ,*দবঁ- 
তারা আজ কোথায়?) তারা বলবে, তারা তো :13515215151915,41 8১3০৪ 
(আজ সবাই) আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, ক্ঠিত-2৮৩ ০১ *০ পাছু 5৪2 
(আসলে) আমরা তো আগে (কখনো) এমন কিছুকে তি 
ডাকিনি; আল্লাহ তায়ালা এভাবেই কাফেরদের বিভ্রান্ত রি 
করেন। ও ৬৭১৯|| 401 ০৪ 








৭৫. (আজ) এ কারণেই তোমাদের (এ পরিণাম) হয়েছে, পা ৯০ পাঠ 6791১49৮৮১1 
তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে 34159 ১৯১%। $০+5586০28 1৮03 


পারা ২৪ ফামান আযলামু ৫৫৫ ৬///%4.21000181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 


£ পা ৯ তটি পাটি /৯ ৩টি /৯শটি টি 


এবং তোমরা (অযথা) অহংকার করতে, 9 ০৭১০০৮০০৬0৪ 9 











৭৬. সুতরাং (এখন) তোমরা জাহান্নামের দরজাসমূহে ৫ ০12০1ম2ণ 
(ভেতরে) প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল ০৩০ ০815 দল টি 


থাকবে, কতো নিকৃষ্ট অহংকারীদের এ আবাসস্থল! ৪ ০2 2 | তে 








পাঠিত 5 


৭৭. (হে নবী,) তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ 515 টি ্ 
তায়ালার ওয়াদা অবশ্যই সত্য, আমি ওদের কাছে 4০ :০-১-8559-5 
যে শোস্তির) ওয়াদা করেছি (তোর) কিছু অংশ যদি € ০5৯0*2০৭ু 

তোমাকে দেখিয়ে দেই অথবা (তার আগেই) যদি 91৮৯৮) (০৭ ০ 


আমি তোমাকে মুত্যু দেই (তাতেও অবস্থার কোনো সা (210 














পরিবর্তন হবে না), তাদের তো অতপর আমার কাছে 
ফিরে আসতেই হবে । 








৭৮. (হে মোহাম্মদ,) আমি তোমার আগে (অনেক) "৪ * ০? 512 চি ২৮০ 121551 এাত 
রসূল প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা ৮৮. ৪১ ঠা 
আমি তে শুনি য়ছি, (আবার এমনও আছে যে,) / ০৯৫৭ ২২ 2117 রি পাতে 
তাদের কথা তোমার কাছে আমি (আদৌ) বর্ণনা ০ টিপ 

করিনি; (আসলে) আল্লাহ তায়ালার অনুমতি ছাড়া 2১০7 24:54 
কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রসূলের কাজ ₹. 2টি 

নয়, আর যখন আল্লাহ তায়ালার ফয়সালা এসে যাবে (540 5 951955415 93581 
তখন তো সব কিছুর যথাযথ মীমাংসা হয়েই যাবে, ০:৪4, 5৭ টির রি 

আর (তখন) একমাত্র মিথ্যশ্রয়ীরাই ক্ষতিথস্ত হবে। $ 99৮৮৮ 005 529 $2 র 

















৭৯. আল্লাহ তায়ালাই সেই (মহান) সত্তা যিনি ।*2*21721720) এ ৮৭ 4৫ 5 ০৬৫ 
তোমাদের জন্যে চতুষ্পদ জন্তু পয়দা করেছেন, যেন 19652] (21 -০145 ডেটী। 401 
তোমরা তার (কতেক জন্তুর) ওপর আরোহণ করো, ১ ৮৮21৯ 165 

আর তার (মধ্যে কতেক জন্তুর) তোমরা গোশত 005 (9৩০ 
খাও, 

















৮০. তোমাদের জন্যে তাতে (আরো) বহুবিধ কল্যাণ 

রয়েছে, তোমরা তার ওপর আরোহণ করো, তোমাদের 

নিজেদের (মনের ইচ্ছা ও) প্রয়োজনের স্থানে তোদের 5 5011 দি 7848-16 
নিয়ে) উপনীত হতে পারো, (তোমরা) তার ওপর ভিটা ৩9 
(যেমনি আরোহণ করো, তেমনি) নৌকার ওপরও 

তোমাদের আরোহণ করানো হয়; 














৮১. আল্লাহ তায়ালা তোমাদেরকে (কুদরতের আরো) _ ৮৯৪০৮ 4 
নিদর্শন দেখাচ্ছেন, তুমি আল্লাহ তায়ালার কোন্‌ কোন্‌ ৪ ৬9১৫০ এ 41 এ 
নিদর্শন অস্বীকার করবে! 








৮২. এরা কি যমীনে চলাফেরা করেনি, (করলে) ০+2196255 নর 
অতপর তারা দেখতে পেতো তাদের পূর্ববর্তী লোকদের রে 19১2 ০০০ |] ত ।9১৮$-91 


পরিণাম কি হয়েছিলো; তারা সংখ্যায় এদের চাইতে 1%12,”15 ৭ 70 রর 
ছিলো অনেক বেশী, শক্তি ক্ষমতা এবং যমীনে রেখে 5) ০76 ০০৪৩]1 ডি 
যাওয়া কীর্তিতেও তারা (ছিলো) অনেক প্রবল, কিন্তু 9৫| |71918-5551 পু 
তারা যা কিছু কাজকর্ম করেছে তা তাদের কোনোই ৮ ০১ ৫ দা 


পারা ২৪ ফামান আযলামু ৫৫৬ ৬///%4.2100181780809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সূরা হা-মীম আস সাজদা 


৮৩. যখন তাদের নবীরা তাদের কাছে সুস্পষ্ট (*০ 4 এন: * 2৮০ « এটদিল 
প্রমাণপত্র নিয়ে হাযির হলো, তখন তাদের কাছে 2 ৮৪০9 ৮৪৪৯3 


জ্ঞানের যা কিছু ছিলো তা নিয়ে তারা গর্ব করলো 15 "৪১215 111 ০4 ০51 
এবং (দেখতে দেখতে) সে আযাব তাদের এসে ঘিরে পট ও শপ প সির ০ 
ফেললো, যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রপ করতো । 8০ 45 197 























৮৪. অতপর তারা যখন (সত্যি সত্যিই) আমার * টিক্কা 
আাবকে আসতে দেখলো তখন বলে উঠলো, হা, ৪০৯24 40 21 116 ০০7191)5 
আমরা এক আল্লাহ তায়ালার ওপর ঈমান আনলাম, 4৯৫ 
যাদের আমরা (আল্লাহ তায়ালার সাথে) শরীক গু 9 ০৮৪58431০10 052 
করতাম তাদের আমরা অস্বীকার করলাম । 























৮৫. কিন্তু তারা যখন আমার আযাব দেখলো, তখন 13151” 2910 পল ৩০৫ 
তাদের ঈমান তাদের কোনো উপকারেই এলো না; 19১ ৮7-৯০ ১ 


5৯ পাপা টিপা ৯ পা পা ভি 





আল্লাহ তায়ালার এ নীতি (সবসময়ই) তার বান্দাদের & নি (|| এ 412 নালা ভিউ 
মাঝে (কার্যকর) হয়ে আসছে, আর এখানে কাফেররাই টান 











চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সত্তা 





1 


প্র 
০). 








২. রহমান রহীম আল্লাহ তায়ালার কাছ থেকে (এ হু ৯ এ 1৭51 74 পর, ৭ 
কিতাব-এর) অবতরণ । ১৮৯৯১]| ৬৮৯১1 ৬০ 0৭3 





৩. (এটি এমন এক) কিতাব, যার আয়াতসমূহ খুলে ₹*৫4 15৮1152০511 51525 

খুলে বর্ণনা করা হয়েছে, (এ) কোরআন আরবী ভাষায় [9% ৮2১০ 16441 ০০৫2 ৮৫ 
এমন এক সম্প্রদায়ের জন্যে (নাযিল করা হয়েছে) ॥ ৮ পাদ 
যারা (এর ভাষা) জানে, ৩ ০৪০৯৭ 














৪. (এ কিতাব হচ্ছে জান্নাতের) সুসং /৯ ০০৮ ৮ ০-০পাটিন তা ৮৮ উর ৪ 
(জহামামের) ভীতি প্রদর্শনকারী, 'মানমদের) ০৪5 ০১১৪৫০5১০0০1955919- 

ধকাং (এ থেকে) মুখ ফি রি য়ে নয়ে ছে এবং ৩ 2১০৩৩ রা 
তারা (এ কিতাবের কথা) শোনে না। ও ০9৯৮৪ খু 











৫. তারা বলে, যে বিষয়ের দিকে তুমি আমাদের 2৯০ 2 ৪৯ ।৯41% 
ডাকছো তার জন্যে আমাদের অন্তরসমূহ আবরণে এ105565- 24859 9139 
আচ্ছাদিত হয়ে আছে, আমাদের কানেও রয়েছে পাপা এপ টিপা 1৯ আ গিট 1 নিত 
বধিরতা এবং (এই কারণে) আমাদের ও তোমার 505৮9055 ৬৮০9 ১৯9 751 ১89 
মধ্যে একটি দেয়াল (দীড়িয়ে) আছে, তুমি তোমার ॥ ০ 

কাজ করো আর আমরা আমাদের কাজ করি। ৪ ০2 31 0-০৪ ০০৯৯ 























৬. (হে নবী,) তুমি বলো, আমি তো তোমাদেরই ৪4, ৭7৯ ৯ 5254 ৬ ০৮০৫2 

মতো একজন মানুষ, কিন্তু আমার ওপর (এ মর্মে) ট) ৩৯৪৭৫ ১৯ 71 ০1 38 
ওহী নাযিল হয় যে, তোমাদের মাবুদ হচ্ছেন একমাত্র দিবা 
মাবুদ, অতএব (হে মানুষ), তোমরা তার এবাদাতে * এ 195222-0 ০1941-11০) 
অবিচল থাকো এবং তীর কাছে ক্ষমা প্রার্থনা করো; ২০৭৭ দু+০৩ ০৯০২৭ 
আর (যাবতীয়) দুর্ভোগ তো মোশরেকদের জন্যেই, ৬ অ১৯্ 0822585)+ 19 


পারা ২৪ ফামান আযলামু ৫৫৭ ৬///%4.2100181780809171017001-019 











৩৪০ 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সূরা হা-মীম আস সাজদা 
দি (দুর্ভোগ তাদের জন্যে) যারা যাকাত দেয় না এবং 7581228 নে /১-০/১- পা শিক 
যারা পরকালের ওপর বিশ্বাস করে না। রী 11525854511 0568:8 5851 





পা ৯৮12৯ ০9 


0 ৬9১৪৯ 





৮. যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে এবং ' 1111 7 74127] ৫5 দু ও 
নেক কাজ করে, তাদের জন্যে নিরবচ্ছিন্ন পুরস্কারের -৯4০1119155919-1 ৩২৩71 ০1 


ব্যবস্থা রয়েছে। 


/১-০৯প িঠিপা 2 8৯ পা ভি ৩2 


6 ৮১৮ ১৯ 








৯. (হে নবী,) তুমি বলো, তোমরা কি তাকে অস্বীকার রি ০৮০০১০৭ * এত 
করতে চাও যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং 01591 ১০৯8251৫০20 
তোমরা তার সমকক্ষ দীড় করাতে চাও? (অথচ) এই রি & 7 851 
হচ্ছেন সৃষ্টিকুলের (আসল) রব, 5 লি এ 

ঠ ৩ুষ্বা| ০3 এ)১1316)1 











রা £৯ শর পা পা পা 


১০. তিনি এর ওপরিভাগ থেকে এর ভেতরে পাহাড়সমূহ ,21"7 বি 
গেড়ে দিয়েছেন ও তাতে বহুমুখী কল্যাণ রেখে 5/559 (9558 ৩৫ ০519) ১ ০১ 


দিয়েছেন এবং তাতে (তোদের) আহারের পরিমাণ ,11515:7417175172125755210+ 
নির্ধারণ করেছেন, (এসব তিনি সম্পন্ন করেছেন) চার 20 19 3৩5 (2 
দিন সময়ের ভেতর; যারা জানতে চায় তাদের জন্যে 9 ৫ 219-11219- 
(সৃষ্টির সময়ের পরিমাণ) সমান সমান (হয়ে গেলো)। রি 

















১১. অতপর তিনি আসমানের দিকে মনোনিবেশ ৪ 1৫ রি সু 
করলেন, যা (তখন) ছিলো ধুম্রকুঞ্জ বিশেষ, এরপর 25251 (৪9০ টি 





পা পাপা পট পা 





তিনি তাকে ও যমীনকে আদেশ করলেন, তোমরা রঃ 20 53395 9 


উভয়েই এগিয়ে এসো- ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়; ০ 
তারা উভয়েই বললো, আমরা অনুগত হয়েই এসেছি। 9) ০৮৯০6 605 0 











১২. (এই একই সময়ে) তিনি দুদিনের ভেতর এ *-*₹ ৭1714 25 ৩ 5 
(ধুমরকুঞ্জ)-কে সাত আসমানে পরিণত করলেন এবং ভরি 5715৮ ৫ ৬৪৪ 
প্রতিটি আকাশে তার (উপযোগী) আদেশনামা পাঠালেন; (2392,12 ডি রী 
পরিশেষে আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি 99 স্শঃ চর ৩৫৬ ৬৪9 
বার সাজিয়ে দিলাম এবং (তাকে শান থেকে) 4$6২583255011 241 
সংরক্ষিত করে দিলাম, এটি অবশ্যই পরাক্রমশালী ও ” রন গিিি 


সর্বজ্ঞ আল্লাহ তায়ালার সুবিন্যন্ত পরিকল্পনা । 8.55121 9851 9108 

















১৩. (এর পরও) যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে হুর 15225 ছা রা 
তুমি বলো, আমি তো তোমাদের এক ভয়াবহ আযাব 0:48 ৮০৮১6 08915552 ০. 
থেকে সতর্ক করলাম মাত্র, ঠিক যেরূপ ভয়াবহ আযাব টি 33০895 ১5 
এসেছিলো আদ ও সামুদের ওপর! 2৯০ 











টি ৮9৮৮ পা টা 


১৪. যখন তাদের কাছে ও তাদের আগের লোকদের * * 
কাছে আমার রসূলরা (এই মর্মে কথা) বলেছিলো যে, ও ভিক রি 
তোমরা আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো এবাদাত 119 3৮5৬" 15 22 
করো না; তারা বলেছিলো, আমাদের রব যদি চাইতেন ঠ ফিতে 
তাহলে তিনি ফেরেশতাদেরই (নবী করে) পাঠাতেন, ৮৮৪0 তর 
(অবশ্য) তোমাদের যা কিছু দিয়েই পাঠানো হোক না ৯০৭ ৯৫ 
কেন, আমরা তাকে অস্বীকার করি। ও 995 4০৮৭-০) 


পারা ২৪ ফামান আযলামু ৫৫৮ ৬///%4.21001817802809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 49548 জদ 


১৫. অতপর আপদ (জাতির ঘটনা ছিলো), তারা ৭ এ] 
(আল্লাহ তায়ালার) যমীনে অন্যায়ভাবে দন্তভরে ঘুরে « ১ 59৩৯১ ও 1257 রর 

বেড়াতো এবং বলতো, আমাদের চাইতে শক্তিশালী চিন 14১1০515115 | 
আর কে আছে? ওরা কি চিন্তা করে দেখেনি যে, শন পসা3৩০৫৪ ৬21: 93 
তায়ালা ধিনি তাদের সৃষ্টি করেছেন তিনি শক্তির দিক ১67০85৩ত 9101951 
থেকে তাদের চাইতে অনেক বেশী প্রবল; (আসলে) 200 শিরিন 
ওরা আমার আয়াতসমূহকেই অস্বীকার করতো । 9 49১০৪ 21901695898 -০৪ 


১৬. অতপর আমি কতিপয় অশুভ দিনে তাদের ওপর ৮. দ্র, জরি, তত রহ মিরুকে 
প্রচন্ড তুফান প্রেরণ করলাম, যেন আমি তাদের ১-১11৮৩ 7)৮৪৮০01৮30 


দুনিয়ার জীবনেই লাঞ্ছুনাদায়ক শাস্তির স্বাদ উপভোগ 
করিয়ে দিতে পারি, আর আখেরাতের আযাব তো 0381 এ 3 ৩51০1658250 


আরো বেশী অপমানকর; (সেদিন) তাদের কোনো ১৮১০০ ২ রি 
রিযিক ও ৬9১০ 322 )25581০1643 


১৭. আর সামুদ (জাতির অবস্থা ছিলো), আমি প ০18 ৮ ৪৯০ আপ 
তাদেরও সরল পথ দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা ৮15৯০6০৮835 


£৯ ০9 এ 


হেদায়াতের ওপর অন্ধতকেই বেশী পছন্দ করলো, নুহ 5০ 0 
অতপর তাদের (অন্যায়) কাজকর্মের জন্যে আমি গতি, প রড ৩০০৫ 


তাদের ওপর অপমানজনক শাস্তির কষাঘাত হানলাম, ৪ ০9০৫৪ 15/51০2 4991 


১৮. এ প্রলয়ংকরী) শাস্তির (কষাঘাত) থেকে আমি টিটাজারাতারা তারা 

শুধু তাদেরই উদ্ধার করলাম, যারা ঈমান এনেছে এবং ৪ ৪ ০98 19১69 191 5491 12:92 
(অপরাধ থেকে) বেঁচে থেকেছে । 

১৯. যে দিন আল্লাহ তায়ালার দুশমনদের জাহান্নামের * ৮? 11511 
দিকে (নিয়ে যাওয়ার জন্যে) জড়ো করা হবে, ০৯11 

































































০ জি তা 8০9 প্ুউিতাশা 





| 441 21321782109 


(সেদিন) তারা বিভিন্ন দলে (উপদলে) বিন্যস্ত হবে । ৪ ০৪০০ 








২০. যেতে যেতে তারা যখন তার (বিচারের পাল্লার) ৮০০৯ 8 উর পা 
কাছে পৌছবে, তখন তাদের কান, দুর 585 [0৫ 


ঢাদের (যা য় শাজের ওপর সাক্ষ্য দেবে যা ৮০৯০৩ ৮০০ ৮৯৫ 
নি তিন করছিলো * কিছ 9 020531506103৮3952৮)47 


২১. (তখন) তারা তাদের চামড়াগ্তলোকে বলবে, ।৮*1 

তোমরা (আজ) আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? এ, ০9552 72১9 15152 
(উত্তরে) তারা বলবে, আন্মাহ তায়ালা- যিনি সব টিটি 
কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি (আজ) 8৮6 0৫ $0) ০৩ 18601 1১16 
আমাদেরও কথা বলার শক্তি দিয়েছেন, তিনিই .. ৯৮. বিরত টানা 
তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন, তার কাছেই ৪ ০৯৯৯১ 198 ০091-৫215 9১9 
তোমাদের ফিরে যেতে হবে। 


২২. আল্লাহ তায়ালা বলবেন,) তোমরা (দুনিয়াতে) * ৫৮ 7285 +0১2৮5521 
কোনো কিছুই (তো এদের কাছ থেকে) গোপন (করার ০৮৫1০ ১৪৪৭ ০1 ৬১9১০০০০৮০৬ ৮ ১9 


টি 


চেষ্টা) করতে না, (এটা ভাবতেও পারোনি) তোমাদের ” 23515 খু 372519০৫5৮5 
কান, সি বান দির, 45) নি টি 


তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বরং তোমরা তো 1১৯১৫৮1424০ ০৮৮০৪ ৬৮79 


মনে করতে, তোমরা যা কিছু করছিলে তার অনেক ০০০৯2 চি 
কিছু স্বয়ং) আল্লাহ তায়ালাও (বুঝি) জানেন না। ৪ ০91০৯ (৮ 
২৩. তোমাদের ধারণা- যা তোমরা তোমাদের * হিতে ॥ ০১৫2 ৭ দু) ০282521141২ 


পোষণ করতে, পল তত 1 ৩৫: 


পারা ২৪ ফামান আযলামু ক ৬///%4.2100181780809171017001-019 




































































৫খ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সূরা হা-মীম আস সাজদা 


(মুলত) তাই তোমাদের (আজ) ভরাডুবি ঘটিয়েছে, 19:৮০ ৯০ ৯ পাটির তি ৯ 1৯ 
ফলে তোমরা (মারাত্মক) ক্ষতিণ্স্ত হয়ে গেছো । ও ০৪১০1 ০৫০০৮৪৮৫০১১ 











২৪. (আজ) যদি ওরা ধৈর্য ধারণ করে তাতেও (কোনো ৯. * এ ভেলের | 
উপকার হবে না) জাহান্নামই হবে তাদের ঠিকানা, (আল্লাহ ০13০৮ (55530 চা ০ 
তায়ালার কাছে) অনুগহ চাইলেও (কোনো লাভ হবে না, রপন্য ৮ ৪ 
আজ) তারা কোনো অবস্থায়ই অনুথহপ্রাপত বে না। ৩৯০৯৮] ০০০০ ৮১ 13০০০৭ 














২৫. আমি (দুনিয়ার জীবনে) তাদের ওপর এমন কিছু শাক র্ /৯:-০০6 ৯৩ ৮৩৮৮৯5579৮০ & ০৩ 
ংণী (সাথী) বসিয়ে দিয়েছিলাম, যারা তাদের সামনের ৩৯ ৮-৮৪11 958 ১59538৮৮০59 


ও পেছনের কাজগুলোকে (তাদের সামনে) শোভনীয় ৮2১৩৯ ৮9 টিনা ডে পারা 8 চিপ পা পার্পা £৯ 8১ চিনা 
(এবং লোভনীয়) করে রেখেছিলো, পরিশেষে জিন 019811-০৪৭ 3+9৯8-09-9থা 
ও মানুষদের সে দলের সাথে_ তাদের ব্যাপারেও এ_ 1 75 * ৯7৩ ৯৫ পরি মি 
(আল্লাহ তায়ালার) সিদ্ধান্ত সত্যে পরিণত হলো, যারা ৬৯ ও ৩০০1 ০১৫০৬ 


তাদের আগে অতিবাহিত হয়ে গেছে, নিসন্দেহে এরা 
ছিলো নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত । ৪ ০8১০০ 190৫-91 ০০ 9 


























২৬. যারা কুফরী করেছে তারা (একজন আরেকজনকে) ৯০৩ ৯2 
বলে, তোমরা কখনো এ কোরআন শুনবে না, 16911951252 8901 089 


৯ পাটি 1 7১227 


(কোরআন ও) তার (চর্চার) মাঝে শোরগোল করো, - ৮৮125 *০ দি? 
হয় তো (এ কৌশল দ্বারা) তোমরা জরী হতে পারবে? ও ০১৪%:৯০-৮-৯ এ৯ 5198119 21)81 














২৭. আমি অবশ্যই কাফেরদের কঠিন আযাবের স্বাদ ৪ 0৭০ ৫৮ । দর" ঠা 
আস্বাদন করাবো এবং নিশ্চয়ই আমি তাদের সে 27168850165176 ৬] ০৪১ 


প্রা & প্রা & ০90৩ ১ পা 


কাজের প্রতিফল দেবো, যে আচরণ তারা (আমার ২ ++ 112 রি 
কিতাবের সাথে) করে এসেছে। 902০4158৫৫০ 9 ০৮৫১৯৫ 








হু রি তায়ালার শক্রদের পাটি 8 পিট 
রিবা চিরস্থায়ী 55921% £6এ8 এ১ 
ওয়ার) বাকারার তামার যাতসমূহ $ 0১6০508819500 975 9৫ 











২৯. কাফেররা (সেদিন) বলবে, হে আমাদের রব, * লু নু চিত পতি প৯ আআ, % পে 
যেসব জিবন ও মানুষ (দুনিয়ায়) আমাদের গোমরাহ ৬%০-1)11--2 1355 ৬:০1 ০09 
করেছিলো, আজ তুমি তাদের (এক নযর) আমাদের ₹ ৯21৮৮ *4 

দেখিয়ে দাও, আমরা তাদের (উভয়কে) আমাদের ০ল$$০258। তেজ 


হও লাহে সহ মাজে কর আলা আলা: 5০৫০8155652 1৩ 

















৩০. (অপরদিকে) যারা বলে, আল্লাহ তায়ালাই হচ্ছেন 4১০০ পপ ৪ ৭ 0 :22-20 ৭ পা্তা ) ০১4৫০ 

আমাদের রব, অতপর (ঈমানের ওপর) তারা অবিচল 15-৮1-4811) 1916 ০8110 
থাকে, (মৃত্যুর সময় যখন) তাদের কাছে ফেরেশতারা ্ এ »র্বটি এআ 
নাধিল হবে এবং তাদের বলবে, তোমরা ভয় পেয়ো 9 19558 ০ ল5চি 

না, চিন্তিত হয়ো না; (উপরত্ত) তোমাদের কাছে যে ” 2১? ” শি 

জান্নাতের ওয়াদা করা হয়েছিলো, (আজ) তোমরা ্লো।ঃ | 21252 রি 1) দু 
তারই সুসংবাদ গ্রহণ করো। ও ৬9১০০) 











৩১. আমরা (ফেরেশতারা) দুনিয়ার জীবনেও 2, 45487, ৮৮-০ ৮৮ 
তোমাদের বন্ধু (ছিলাম), আর আখেরাতেও (আমরা 89৮ (১৩৭75 ৬০৫৮০ 2৬০৯ 


সপ 


তোমাদের বন্ধু) সেখানে তোমাদের মন যা *"£2% " ৫2 
কিছুই চাইবে তাই তোমাদের জন্যে মজুদ থাকবে রশি চিত (০5715-85581 
পারা ২৪ ফামান আযলামু ৫৬০ ৬///৬/.210001817808016171017001.019 











₹115112 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সূরা হা-মীম আস সাজদ 








এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তা পা ৯৮ ডে পা পাঠ 8৯ -9০৩ 
তোমাদের সামনে থাকবে; $ ০৪০০ ০1৬১ 9 
৩২. পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তায়ালার পক্ষ / . /-০০ ৯, প-555 
থেকে (এ হচ্ছে তোমাদের সেদিনের) মেহমানদারী! ৪) ৪৯৯) 9552 ০৫ 9) 








৩৩. তার চেয়ে উত্তম কথা আর কোন্‌ ব্যক্তির হতে পু পার্পা এ £ 0৬ প্র ঠিপা ৮9 পা ডি বা টি পাপা 
পারে যে মানুষদের আল্লাহ তায়ালার দিকে ডাকে ৫5254101522 


এবং সে (নিজেও) নেক কাজ করে এবং বলে, আমি ৯৯০1 
৪ ৪ ০০11 ০ 0581 891৯1 








৩৪. (হে নবী,) ভালো আর মন্দ কখনোই সমান *%*।, 42 ০০০০ 
হতে পারে না; তুমি ভালো (কাজ) দ্বারা মন্দ (কাজ) 51:29 ১9451 (59 9 
প্রতিহত করো, তাহলেই (তুমি দেখতে পাবে) তোমার ,21%” 

এবং যার সাথে তোমার শক্রতা ছিলো, তার মাঝে ০৭ ০। 15 টনি! ৮৪ (8 


এমন হয়ে যাবে, যেন সে (তোমার হী 5৮ 
১৯০৪ ) গু ৫9 26891624525 

















৩৫. আর এটি শুধু তাদের (ভাগ্যেই) জোটে- যারা 17৫ (৯৮৮৮ ৮৭ (দ। 112 42172 
ধৈর্য ধারণ করে এবং এ (সকল) লোক শুধু তারাই 9519) ৩০৭ 1 0০০09 


হয় যারা সৌভাগ্যের অধিকারী। $ 482823৫18 











৩৬. যদি কখনো শয়তানের কুমন্ত্রণা তোমাকে ৭২1? 2+4 চু 201৮8122152 
প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহ তায়ালার কাছে ০৯ এ 1 ৩৫এ রি 


০০5১ পাছি 








আশ্রয় চাও; অবশ্যই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ৪] ₹৮1 2 201,489 








৩৭. আল্লাহ তায়ালার নিদর্শনসমূহের মধ্যে রাত 5 
দিন, সূর্য ও চন্দ্র কেয়েকটি মাত্র); অতএব তোমরা ০০৮১4153501 ওলা এল ০১ 


সূর্যকে সাজদা করো না- চাদকেও নয়, বরং তোমরা 452. ৮৯41719৩৪ .$৮১28112 
সাজদা করো আল্লাহ তায়ালাকে, যিনি এর সব ». এ. ৮ 61 2 

কয়টি সৃষ্টি করেছেন, যদি তোমরা একান্তভাবে 01 ০2 ৬তী। 41965519১81 
তারই এবাদাত করতে চাও (তাহলে তোমরা তাকেই ৮৪০০৪৯০৪2৯০ 
সাজদা করো)। ৪925141 











পা ৯ এপাশ পাএ আত ৯০৩৯ 


৩৮. অতপর (হে নবী), এরা যদি অহংকার করে দি 
(তাহলে তুমি ভেবো না), যারা তোমার মালিকের ০১ ১০৭ এ530-5০80101955 2419৫ 


সান্নিধ্যে রয়েছে তারা তো রাত দিন তারই পবিত্রতা রী 
ও মহিমা ঘোষণা করে, তারা (বিন্দুমাত্রও এতে) ক্রান্ত 78058৮59361 0, 


হয়না। 

















৩৯. তার (কুদরতের) আরেকটি নিদর্শন হচ্ছে, তুমি কু 
যমীনকে দেখতে পাচ্ছো- (তা) শুষ্ক অনুর্বর হয়ে পড়ে 2২015 ০০) (593 ঞ্ এ ৬9 


পা ঠি পা ্া 


আছে, অতপর তার ওপর আমি যখন পানি বর্ষণ করি 2 :*৪251217111 গা 
তখন সহসাই তা শস্য শ্যামল হয়ে স্ফীত হয়ে ওঠে, 2১৯৪ 51519 
অবশ্যই যে আল্লাহ তায়ালা এ (মৃত যমীন)-কে জীবন ০৯০৪০৬৪০1০৭ 
দান করেন তিনি মৃত (মানুষ)-কেও জীবিত করবেন; এএ৪ ৮ ল্ঘ 

নিসন্দেহে তিনি সর্ববিষয়ের ওপর একক ক্ষমতাবান । ৪ 468 ৪৫৪৪ 4৫৫ 21. হি 


























৪০. যারা আমার আয়াতসমূহ বিকৃত করে তারা ০4 ০*৫*৮ 
কিন্তু কেউই আমার দৃষ্টির) অগোচরে নয়; :0৮5955 ঠ 805852291৩1 


পারা ২৪ ফামান আযলামু +€৫৬১ ৬///%4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সুরা হা-মীম আস সাজদা 
১8৮8 দিন ঠা ও ৬ ১৮১০ ৬ ১০৯৭৬ 
টি  .০:527215-180 
৯৯9৩ 























৪১. অবশ্যই যারা (কোরআনের মতো) নাভি *০৫% ৮৭ 
(গ্রন্থটি) তাদের কাছে আসার পর তা অস্বীকার 0101256০801 ৩1 
করে (তারা অচিরেই এর পরিণাম টের দা 

মূলত সেটি হচ্ছে এক সম্মানিত গ্রন্থ, 




















৪২. এতে বাতিল কিছু অনুপ্রবেশ করে না- তার ৯৮1৮ 
সামনের দিক থেকেও নয়, তার পেছনের দিক থেকেও 54 4404 ডলি ০০০ 9৮51 একট ও 


নয়; এটা বিজ্ঞ, কুশলী, প্রশংসিত সত্তার কাছ থেকে ৯5 রঃ ১12 ৪ 
নাধষিল করা হয়েছে। ৪ ০৯ এসএ ৩০ ০235৮48415৬ 








৪৩. (হে নবী,) তোমার সম্পর্কে (আজ) সেসব 

কিছু বলা হচ্ছে যা তোমার আগে (অন্যান্য) নবীদের 32১10০85531 00840 
ব্যাপারেও বলা হয়েছিলো; নিসন্দেহে তোমার রব 2৪ £৮১৮* বর্ণ হাছণ হ 

তলারেও পা অযহীলা (টন ডিনিসারেন 58985887581 2) ০1, 125 ৩৪ 
শাস্তিদাতা (-ও বটে)। "০১৪১ 


ক্র 











8৪. আমি যদি এ কোরআন (আরবী ভাষার বদলে /*+৯4৫দ ।ই ৮৯? 717 
অনারব) আজমী ভোষায়) বানাতাম, তাহলে এরা রা ৯ 99 
বলতো, কেন এর আয়াতগুলো (আমাদের ভাষায়) পাপা অব পির, 2745 
পরিষ্কার করে বর্ণনা করা হলো না, তোলা বলতো) ০, ০2529 ৯5ি ০০০7০ 
এটা কি আজমী (ভাষায়) (নাযিল করা হয়েছে) ,1? পা 

অথচ (এর বাহক) আরবী; (হে রসূল,) তুমি বলো, প85905051555210897025 
সিন সিলেটি নিরাময় কিন জানা উন ৯১29 35528 ০৯০৭9 
আনে না তাদের কানে (বধিরতার) ছিপি আটা আছে, 35502 এগ লপ ৯ ভাপ প্জ 
(তাই) কোরআন তাদের ওপর (যেন) একটি অন্ধকার 5255 2, ৩০৪০9 
(পর্দা); তাদের (যেন) অনেক দূর থেকে ডাকা হচ্ছে বজেগরীতে 
(তাই কিছুই ওরা বুঝতে পাচ্ছে না)। কপ 




















8৫. (হে নবী, তোমার আগে) আমি মুসাকেও কিতাব , পা) ১9৪ পা ৯১০০ [| & পল 
দান করেছিলাম, অতপর তাতে (বহু) মতবিরোধ * ০০ 31510 এ ৫220 1০59 
ঘটানো হয়েছিলো; তোমার মালিকের পক্ষ থেকে *৮৫*প ৫ হাঁ হজ ৪ ৮ পপ ৪০1? 7 
(কেয়ামত সংক্রান্ত) ঘোষণা যদি না থাকতো, তাহলে “৪ (2৯1 43) ৩০ ০৯৮ পু &1 9 
কবেই (আযাব এসে) এদের মাঝে (চূড়ান্ত একটা) নি তানবি 
ফয়সালা করে দেয়া হতো, এরা এ সম্পর্কে এক ০৮৮ (৪৮-৮৪/19 
বিভ্রান্তিকর সন্দেহে (নিমজ্জিত) । 




















৪৬. যে কোনো ব্যক্তিই কোনো নেক কাজ করবে_ তল "৮৮ 85151 11 
(মূলত) সে (তা) করবে (একান্ত) তার নিজের প৮৮1 ৮৭9 25৮৮১০৯৮০৪৪ ০ 


(কল্যাণের) জন্যে, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ * পিএ লা, 25৮1৩ 

করবে (তার অশুভ ফল একান্ত) তার ওপরই গিয়ে ৩৭৮৭ [5 উল 

পড়বে; তোমার রব তার বান্দাদের ব্যাপারে কখনো 

যালেম নন। 

পারা ২৪ ফামান আযলামু ক ৫৬২ ৬///%4.21000181780809171017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সুরা হা-মী-ম আস সাজদা 
৪৭. কেয়ামত (সংক্রান্ত) জ্ঞান (ও তথ্য) একমাত্র 9. ৫৮০ ৯৭ 
ই নিন নে একটি শু €১৯০ $222০41-15 ছি এস] 
ফলও নিজের খোসা ছেড়ে বাইরে বেরোয় না,কোনো 757 প 1পঠাঁ *এ 
একটি নারীও নিজের গর্ভে সন্তান ধারণ করে না_ ০১০2৫৮৯৪০১০ ০2৯০০৫ 
না সে সন্তান প্রসব করে, যার পূর্ণ জ্ঞান আল্লাহ **1* * 17৫৫৭ 

তায়ালার কাছে মেজুদ) থাকে না; যেদিন তিনি ওদের ৩৪1-৮৪7508 51522318582 
ডেকে বলবেন, কোথায় (আজ) আমার অংশীদাররা, হ 4 %* 15 নি 

তারা বলবে হে রব), আমরা তোমার কাছে নিবেদন €) ০৯ ৩০০০০ 89156 তি 
করছি, (আজ) আমাদের মাঝে সাক্ষ্য দেয়ার জন্যে 

কেউই মজুদ নেই, 




















৪৮. এরা আগে যাদের ডাকতো তারা (আজ) হারিয়ে 7৫”. ৮৭০ ৫ 2155 অপপ 
যাবে, এরা বুঝতে পারবে, তাদের উদ্ধারের কোনো তি ি নি 


জায়গাই অবশিষ্ট নেই। ৪ ০০০১০201955 











৪৯. মানুষ কখনো (কোনো বৈষয়িক) কল্যাণ লাভের “) 9 রি 217? রি 
জন্যে দোয়া (করা) থেকে ক্লান্তি বোধ করে না, অবশ্য ০13১) নু ১০০৩ 3144 
যখন কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করে তখন সে রি ৬৮71) হা 
সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। €) ৮95 ০৮9 ১৯1 এন 











৫০. যদি দুঃখ কষ্ট স্পর্শ করার পর আমি তাকে ১৪০ মনু পান 194 পুত এঞ ও দা 
অনুগহ (-এর স্বাদ) আস্বাদন করাই, তখন আবার ৮৪১5১০০০০০১ ১৩? 


সে বলে, এ তো আমারই (প্রাপ্য), আমি এটাও মনে 727 1 ০-৫%-০৮০ 
করি না, (সত্যি সত্যিই) কেয়ামত অনুষ্ঠিত হবে, ১ 6£01০869, ০1৩, ১1৭ 


(আন দি আলে আমারংমালিকের [ ১০১5০ 1০৯4, ৩৯১০9 


তার কাছে শুধু কল্যাণই থাকবে । আমি (সেদিন) 17১72 7৮” ঃ 
তরা ক করতো, অতপর (সে অনুযায়ী) আমি তাদের ০৮ ০০০৮১95৮৮০৮ 
কঠোর আযাব আস্বাদন করাবো। ০8৫783249 19০ 


























৫১. আমি যখন মানুষের ওপর কোনো অনুগ্হ করি 14” এ 
তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং উল্টো দিকে ফিরে 5০১৮9০০1৫৮০ 15 


যায়, আবার যখন তাকে কোনো অনিষ্ট এসে স্পর্শ বি ৩ | :-21$12 ০4৮১ 
করে তখন সে দীর্ঘ দোয়া নিয়ে আমার সামনে) * * রি 


হাযির হয়। ৪ ১১৪১০ 











৫২. €হে নবী,) তুমি বলো, তোমরা কখনো কটি ০ 2 * ুন্াজে 
ভেবে দেখেছো কি, যদি এ কোরআন (সত্যিই) -৮ 44 ৬২০০ ০৫৫ ০1৮3 08 
আল্লাহ তায়ালার কাছ থেকে এসে থাকে অতপর ৮০ ৯০ ছঁতার্ কতা £৯:০০ পপ 
তোমরা একে প্রত্যাখ্যান করো, তাহলে তার চাইতে "৬ 3৫5 & 5 ৬০০:০-৩ ০০42০৮১১8৫ 
বেশী গোমরাহ আর কে হবে- যে ব্যক্তি (এর) 

মারাত্মক বিরুদ্ধাচরণে লিপ্ত আছে। 




















৫৩. অচিরেই আমি দিগন্ত বলয়ে আমার 

(কুদরতের) নিদর্শনসমূহ প্রদর্শন করবো এবং ৬9 35১1 322 
তাদের নিজেদের মধ্যেও €তা আমি দেখিয়ে ৪. লি! শা তলা ০০৮১০ 
দেবো), যতোক্ষণ পর্যন্ত তাদের ওপর এটা পরিষ্কার ৮541 41৮91 টানি 
হয়ে যায় যে, এ (কোরআনই মূলত) সত্য; 

পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৬৩ ৬///%4.2100181780809171017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪২সুলা সারা 


(হে নবী, তোমার জন্যে) একথা কি যথেষ্ট নয়, &* ? ৮* 
তোমার রব (তোমার) সবকিছু সম্পর্কে অবহিত। . ০৮৮ ১2০৫৭ পাগি 











৫৪. জেনে রেখো, এরা অবশ্যই এদের মালিকের ++ 
সাথে সাক্ষাৎকারের ব্যাপারে সন্দিহান: আরো জেনে ডে 
রেখো, (এদের) সবকিছুই আল্লাহ তায়ালা পরিবেষ্টন 

















২. আঈন-সী-ন-কা-ফ। 











৩. (হে নবী,) এভাবেই (কিছু বর্ণমালা দিয়ে) আল্লাহ তায়ালা * ”* $দু$ 74 21৮18 নদ *০ 2112? 
তোমার ওপর (এ সূরাগুলো) নাধিল করছেন, তোমার ৮2 ৬৭০1 ০19 মি) ০৪৯9৭ ১5 
পূর্ববর্তী (নবী)-দের কাছেও (তিনি তা এভাবেই নাযিল ২০৯০৮ ০৪, ৩৭ ৪ ১ ০5 
করেছেন), আল্লাহ তায়ালা পরাক্রমশালী, রজ্ঞাময়। ৩০৮৮ ১১১11441550 











৪. আসমানসমূহে যা কিছু আছে- যা কিছু আছে £ টে 
যমীনে, সবকিছুই তাঁর জন্যে নিবেদিত; তিনি সমুন্নত, 5,৩81 ৫০5 ০১সএ আদ] 





1688 6:82) 2] 








৫. (আল্লাহ তায়ালার ভয়ে) আসমানসমুহ তাদের ৯৯ পসিজ্ঞততাত ০11 0)০122 
উপরিভাগ থেকে কিছু অংশ) ফেটে পড়ার উপক্রম ৬১৪৪৪৩০০১৯৭ ০০9৮৮1 


হয়েছিলো, (এ সময়) ফেরেশতারা তাদের মহান ” রি 


নিকিতা 95 ০ 


দুনিয়াবাসীদের জন্যেও (আল্লাহ তায়ালার কাছে) ক্ষমা ০1 ১০৯১ 8০ 02558০57 
প্রার্থনা করে; জেনে রেখো, আল্লাহ তায়ালা হচ্ছেন ৯৯৪০২ ৮৩০৭, 
ক্ষমাশীল, পরম দয়ালু। ০৮৯৮১]135511 9 এ 








৬. (হে নবী,) যারা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে ৫ -* 1 , 
অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে, তিনি তাদের 481 1219 4595৩5 29351 ০8819 


ওপর সদা নযর রাখছেন, তুমি তো এদের ওপর শা ৯ ঈশা পা টির 8৯ ৯ ৮৮ 
তন্বাবধায়ক নও । 0002 পৃ শা 9 ৮১৫০৩ ৮০৪৯ 








৭. এভাবেই (হে নবী, এ) আরবী কোরআন আমি দন্ত ৮০ পু 

তোমার ওপর নাযিল করেছি, যাতে করে তুমি (এর চি 0195 একা| 222 5৫9 
দ্বারা) মক্কা ও তার আশেপাশে যারা বসবাস করে “ (*2₹1+4*+ 27, পু ২৯০৭ 
তাদের (জাহান্নামের আযাব সম্পরকে সতর্ককরে দিতে 9989019 ০5 -55811 [9955 
পারো, তাদের তুমি (কেয়ামতের) মহাসমাবেশের , টি 
দিন সম্পর্কেও হুশিয়ার করতে পারো; যে দিনের 221 ৪১2১৫ +১০৯)ইতল্ঠাঠি 
(ব্যাপারে) কোনো রকম সন্দেহ নেই, আর (সেদিনের শেরে! 
বিচারে) একদল লোক জান্নাতে আরেক দল লোক ০১৮০1 $9259 
জাহান্নামে (প্রবেশ করবে)। 

পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু * ৫৬৪ ৬///৬/-৪1001217909016117)/101001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪২ সুরা আশ শৃরা 
৮. আল্লাহ তায়ালা চাইলে তাদের সমগ্র মানবজাতিকে * তো তত | ভু + ০ ৮7291 ০12 পাত 
একটি (অখন্ড) জাতিতে পরিণত করতে পারতেন, ৬:১8525-লশএ ঠা 
কিন্তু) তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিজ অনুগহে 7+18117, টি ৮ 

প্রবেশ করান; আর যারা যালেম তাদের কোথাও ০ 9,4৯১ ০2৫১৯ 


কোনো অভিভাবক থাকবে না, থাকবে না কোনো টি টি হি 
ও ১০০) টি 09 ০০৮৪) 














৯. এরা কি তাকে বাদ দিয়ে (অন্যদের) অভিভাবক +০৫1? 02 
বানিয়ে নিয়েছে, (অথচ) অভিভাবক কেবল আল্লাহ 2১48 গস 5১:০59০ [1 


[তা তিশা ৯ ০9 পাটি পার ৮2 


তায়ালাই, তিনি মৃতকে জীবিত করেন, তিনি 42 
রিভিও. 94৬ 9, ০৪9লা ০৪291 








29 





১০. (হে মানুষ,) তোমরা যে বিষয়ে মতবিরোধ তি ০5৯৫৪ 88 ৯িপা নি পাপা 
করো, তার ফয়সালা তো আল্লাহ তায়ালারই হাতে; ৫1 «৮১ ৪৫৪৪ ০০ ৪১ প৪৯51109 
(বলো হে নবী,) এই হচ্ছেন আল্লাহ তায়ালা, রা তি যারা কুলার রদ 

আমার রব, আমি তার ওপরই নির্ভর করি এবং আমি ০ 
তার দিকেই ফিরে যাবো । 











তিনি আসমানসমূহ যমীনের সৃষ্টিকর্তা; তিনি £ ০ ৯29 পপ 
রা 8 থেকে তোমাদের জন্যে ৩০-৮০০স ০১120 


যুগল সৃষ্টি করেছেন, (তিনি) পশুদের মাঝেও (তাদের) বু রি 8752 251 
জোড়া সৃষ্টি করেছেন, (এভাবেই) তিনি সেখানে ৭1511 ০59 19)1-7০+4 


তোমাদের বংশ বিস্তার করেন; (সৃষ্টিলোকের) কোনো 225” 41২9৫ ০০৪ 
2 তি 


8 ৪০1 6। 

















১২. আসমানসমূহ ও যমীনের সব চাবি (-কাঠি) তার (৮5 টি 
হাতে, তিনি যার জন্যে ইচ্ছা করেন রেষেক বাড়িয়ে ৮০০ ৩৮০9০১০০০০4 
দে আবার যোর জন্যে চাল) সুচি করে, 3:25 1,53875 12৫ 

অবশ্যই তিনি প্রত্যেক বিষয় সম্পর্কে সম্যক অবগত 52241 3১879% 28০5108 











১৩. (হে মানুষ,) আল্লাহ তায়ালা তোমাদের জন্যে ০০ ৯:27-22 
সে বিধানই নির্ধারিত করেছন, যার আদেশ ভিন 1-5012৩7959490 ৩৫65 
দিয়েছিলেন এবং যা আমি তোমার ক 1 

ওহী করে , (উপরত্তু) যার আদেশ আমি ৮18দ55এল দি ৩9 
ইববরাহীম, মূসা ও ঈসাকে দিয়েছিলাম (এদের রিনি 
সবাইকে আমি বলেছিলাম), তোমরা (এ) বিধানকে 95831 ৪:30) 
প্রতিষ্ঠিত করো এবং বা অনৈক্য স্‌ ৯ -০/১-০ ৯ পা রর 24] পে পাঠিত 6১ (2 
করো না; অবশ্য) তুমি যে দ্বীনের) দিকে আহ্বান ০৮0 &ে ১৫৮4৪ 
করছো, এটা মোশরেকদের কাছে একান্ত দুর্বিষহ চিত ১০ 025 
(মূলত) আল্লাহ তায়ালা যাকেই চান তাকে বাছাই 143 ৫ ৬০ এা| এলি 44 ৯] 
ইভ ০ হি ' 
তার অভিমুখী হয় তিনি তাকে (হেদায়াতের পথে) তন নারি 
পরিচালিত করেন। ও ক ৬৮ 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৬৫ ৬///%4.210001817802809171017001-019 



































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪২ সুরা আশ শুরা 


ও জা পক 094528118502 
2 
লিমার ইনি ০2০০৪ ০১%1 
দির নো যাতে ০৪০ অক 195) লেতী। 013 
জা এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত হয়ে ৪:525223 ৩ পে 




















১৫. অতএব (হে নবী), তুমি (মানুষদের) এ (দ্বীনের) 

দিকে ডাকতে থাকো, তোমাকে যেভাবে আদেশ দেয়া 15০১ ০০5০9-25৫ 1915 
হয়েছে সেভাবেই তুমি (এর ওপর) দৃট প্রতিষ্ঠিত +::71 রি 
থেকো, তুমি ওদের খেয়াল খুশীর অনুসরণ করো না, এ9০০-44268 
মির রাও আল্লাহ তায়ালা কিতাবের যা কিছুই /১:-974১৮ ০ 1. 5 
রা করেন না কেন, আমি তার ওপরই ঈমান আনি, ২ ৭৬০ ০০১9০৩ ৩৮০ 28 
আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি তোমাদের * ৪০৮ ০৪,৮৪০ ডি ৮5০৮৮৮৮৪৮০০ 
মধ্যে ন্যায়বিচার করি; আল্লাহ তায়ালা আমাদের রব -৮৫/91--1৮511-1-৮95)91-) 44 
এবং তোমাদেরও রব; আমাদের কাজ আমাদের জন্যে 2৫৫ ৯ ৩৯তা তাতা/১৮ ০ পর 8৯১59-9 পানি 
এবং তোমাদের কাজ তোমাদের জন্যে; আমাদের ও 441 ১৮255291552 পরা 
তোমাদের মাঝে কোনো বিতর্ক নেই; আল্লাহ তায়ালা ০০০৪ 
আমাদের সকলকে (এক জায়গায়) জড়ো করবেন, আর ৪ ১৯০৮] 195০৯ ৫৮ 
(সবাইকে) তার দিকেই ফিরে যেতে হবে; 





























পারি) পা পাতি টিপা ঠি পা 











১৬. যারা আল্লাহ তায়ালা সম্পর্কে বিতর্ক করে, ।৮ ৯৯ ৮7০০৮ আত 
(বিশেষত আল্লাহ তায়ালার পক্ষ থেকে) তা মেনে নে ১২24 ০১৯1০ ৬১19 
নেয়ার পর এদের বিতর্ক তাদের মালিকের 27775175525 

সম্পূর্ণ অসার, তাদের ওপর রয়েছে (তৌর) গযব, ৮92) ১২৪2৯১1১০৯৯ ০ 


তাদের জন্যে আরো রয়েছে (তীর) কঠিন শাস্তি । ৪2 521-755 











১৭. তিনিই আল্লাহ তায়ালা, যিনি সত্য (দ্বীন)-সহ 5 ১ ন 7০ 
কিতাব ও (ইনসাফের) মানদন্ড নাযিল করেছেন; (হে ৮29৬ এ 09৭ ৬2 
রি রা জানো, সম্ভবত কেয়ামত একান্ত কাছে র্‌ ডা 9 | ঠা ১৫0 রি 














১৮. যারা সে (কেয়ামতের) বিষয়টিকে বিশ্বাস দু 
করে না, তারা কামনা করে তা ত্রাৰিত হোক, ০0982 561। 52 0৯: 


(অপরদিকে) যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় ০16) 
করে, (কেননা) তারা জানে সে (দিন)-টি একান্ত ০৮৭9 (5 49889০ 15715851, 


সত্য; জেনে রেখো, অবশ্যই যারা কেয়ামত সম্পর্কে (£ 05912 ০১11 ০ 2 
বাকবিতন্ডা করে তারা মারাত্মক গোমরাহীতে লিপ্ত ০৪) 2589119134157 




















১৯. আল্লাহ তায়ালা তার বান্দাদের সুষ্ষ্াতিসৃক্ষ্ম বিষয় ৮০৮ ভিত ৩ 722৩ 19৮. ০০৫৫ 





স্পর্েও অবহিত আছেন, তিনি যাকে চান রেষেক 2৯9 5৪68 ৩৭525413০50 


দেন, তিনি প্রবল পরাক্রমশালী । 82060 





পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৬৬ ৬//৬/.8101001217808061791017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪২ সুরা আশ শুরা 


২০. যে ব্যক্তি পরকালের (কল্যাণের) ফসল কামনা রা - 
করে আমি তার জন্যে তা বাড়িয়ে দেই, আর যে ব্যক্তি 225 


পা টি পা টিটি ৩টি পার্ট টিপা 
ও 








(শুধু) দুনিয়ার জীবনের ফসল কামনা করে আমি 18711 ৭] ৮৫ ৮ ০ পা ৮৫ 
তাকে (অবশ্য দুনিয়ায়) তার কিছু অংশ দান করি, । 38303011৬০১ 4851 064৬০9545১৯ 


রতি জিটিনর না রারিলির ৪ ৮০০) ০০855%1 &4০965 








পা ৬৯ তটিপর্ট ২৮৯ পট পা পা পা শটি। ডি শটিপর্ট ভি 


২১. এদের কি এমন কোনো শরীক আছে, যারা এদের , “ 4 
জন্যে এমন জীবনবিধান প্রণয়ন করে নিয়েছে, যার ঠ৭ 1025219:55125 "21 


অনুমতি আল্লাহ তায়ালা কখনো দান করেননি; যদি ০ £1৫8%5-4152550-০ 
(তাদের ওপর আযাবের) সিদ্ধান্ত নেয়া হতো তাহলে ₹, _, ভগিনী 
কবেই তাদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেতো; পভ লে18]1 19 ৯০581 
অবশ্যই যালেমদের জন্যে কঠিন শাস্তি রয়েছে। 

০১162 


২২. (হে নবী, সেদিন) তুমি (এ) যালেমদের দেখতে 1৪. ।4 +৮ 1৯৮ ৮৯৪২১০ প 
পাবে তারা নিজেদের কর্মকান্ড থেকে ভীত সন্ত্রস্ত 2%0৮-4৮০-280৩% 
(থাকবে), কেননা (কর্মকাণ্ডের যে পরিণাম) তা * পপ 1৯০৫] ৩৪ 

তাদের ওপর পতিত হবেই; যারা আল্লাহ তায়ালার ২৪ ৬1 19০59 1521 59119.০ 
ওপর) ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তোরা) * ৬০ 4৯. ৮৯ ১০ 4: 
জান্নাতের মনোরম উদ্যানসমূহে থাকবে, তারা যা কিছু ৮825 45%184 (-০21554212) 
চাইবে তাদের মালিকের কাছ থেকে তাদের জন্যে টানি নার 

তাই (সেখানে মজুদ) থাকবে; এটা হচ্ছে (আল্লাহ 9৮৫11 0520 % 0১ 
তায়ালার) মহা অনুগহ। 

২৩. সেটা হচ্ছে সে মহা সুসংবাদ- যা আল্লাহ তায়ালা “* দু 441748৮০০৬৯ 

তার সেসব বান্দাদের দান করেন, যারা (এর ওপর) ০0115055205 ৬০৭ এ0১ 
ঈমান এনেছে এবং নেক কাজ করেছে; (হে নবী,) * 27 22 ০৩ ৪৯৮৮ 
তুমি বলো, আমি তোমাদের কাছ থেকে এর দদ্বৌন নখ 06,৬4115529192 
প্রচারের) ওপর কোনো পারিশ্রমিক চাই না, তবে *-* রঃ 
(তোমাদের সাথে) আত্মীয়তা সূত্রে) যে সৌহার্দ ৬০” কে & 89০ উ1551 এ 
(আমার) রয়েছে সেটা আলাদা; যে ব্যক্তিই কোনো « ₹৯-০ 1৮৯, পক ছু তত ৩ ৯ পু 
নেক কাজ করে তার জন্যে আমি তার (সে নেক) 20০1-02-25 2১52 28 
কাজে অতিরিক্ত কিছু সৌন্দর্য যোগ করে দেই; ৪৯22 ০৮৫৭ 
অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমাশীল, গুণগ্রাহী | ৪১9৯০ ১9৯০ 


২৪. (হে নবী,) তারা কি বলে এ ব্যক্তি আল্লাহ * 15512 1৮১) পা টিিটি 2৩ চিন 
তায়ালার ওপর মিথ্যা আরোপ করেছে, (অথচ) আল্লাহ ২ 2৫21৫০০৪৩25 1 


তায়ালা চাইলে তোমার দিলের ওপর মোহর মেরে দিতে 4 ১1 ৮৯ 48 টি 
পারতেন; আল্লাহ তায়ালা বাতিলকে (এমনিই) মিটিয়ে এত ৬ 

দেন এবং সত্যকে তার বাণী দ্বারা সত্য বলে প্রমাণ করে -৮৯: 4১1৮ 240$2 উ454৮01 
দেখিয়ে দেন; অবশ্যই মমোনুষের) অন্তরে যা কিছু আছে 

সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত রয়েছেন। ৪১53০] 518 


১ পা পাপা স্টিপাছিপা  £ি পাশটিরা 


২৫. তিনিই আল্লাহ তায়ালা- যিনি তার বান্দাদের ।+£+4? ॥)৮ 

তাওবা কবুল করেন এবং তাদের গ্তনাহ খাতা তিনি 15525555552 291 0 (31 23 
রে 0 র বি র ম্পর্কে প ৯১৫ এ বণ 15 

নি দেন, তোমরা যা কিছু করো সে সম্পকেঁও নৈর্ঘান 1 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৬৭ ৬///%4.21001817802809171017001-019 































































































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪২ সূরা আশ শুরা 


২৬. তিনি তাদের ডাকে সাড়া দেন যারা (তার 5727 
ওপর) ঈমান আনে এবং নেক আমল করে, তিনি 55557 5851 অ9 
তাদের নিজ অনুগ্রহে তাদের (পাওনার চাইতে) বেশী টা 09455 উাত ০ | 
(সওয়াব) দান করেন; (হ্যা,) যারা (তাকে) অস্বীকার টি9 ৬০ ৮১৯০৭ এ 


করে তাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে। 964১৪ -16০স্ঞ 














২৭. যদি আল্লাহ তায়ালা তার (সব) বান্দাদের দিনে 
রেষেকে প্রাচুর্য দিতেন তাহলে তারা নিসন্দেহে যমীনে 31972052355 41 5০555 


বিপর্যয় সৃষ্টি করতো, তিনি বরং পরিমাণমতো যাকে প্ড। ০2 ৬ 
দিলি তার জন্যে ততোট্ুকু (রেষেকই) 3.2 “১08 0১ ৬49 ৬০১ 
নাধিল করেন; অবশ্য তিনি নিজের বান্দাদের জিরা 
(প্রয়োজন) সম্পর্কে পূর্ণাংগ ওয়াকেফহাল রয়েছেন, ভি ১17 
তিনি (তাদের প্রয়োজনের দিকেও) নযর রাখেন। 

1১৮15 পে ০০ ০০ 























২৮. তিনিই আল্লাহ তায়ালা- তারা যখন (বৃষ্টির "721 
ব্যাপারে) নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন 1565০১৭০:০০৭)৭ (০159 


এবং (এভাবেই) যমীনে তিনি তার রহমত ছড়িয়ে দেন; ও ৫০ 528 
(মূলত) তিনিই অভিভাবক, (তিনিই) প্রশংসিত । ৫5 ০ 














২৯. তার (কুদরতের) নিদর্শন হচ্ছে আসমানসমূহ ও দুরের 
যমীনের সৃষ্টি, এ দুয়ের মাঝখানে যতো প্রাণী আছে 295১19 ,9৮০1। 15481০53 
তা তিনিই ছড়িয়ে রেখেছেন; তিনি যখন চাইবেন 191৮৮ ৫ 59,291 2০৪ ০ 
তখন (আবার) এদের সবাইকে জমা করতেও সক্ষম রিিজ 
হবেন। $55828 














৩০. (হে মানুষ,) যে বিপদ আপদই তোমাদের ওপর »* ৮*₹%1” দি 
আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের ০০৯ ৮2 ০৮০ *৩১৫71 9 
অর্জন, (অবশ্য) আল্লাহ তায়ালা তোমাদের অনেক গিনি রা 
(অপরাধ এমনিই) ক্ষমা করে দেন। ৪১৫ 2 82 




















৩১. তোমরা যমীনে কখনো তীকে ব্যর্থ করে দিতে 
পারবে না। আল্লাহ তায়ালা ছাড়া তোমাদের কোনো 


অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও | ৪7০29 90055541453 ১৫] 








৩২. তার (কুদরতের) নিদর্শনসমূহের মধ্যে সমুদ্ধে & ০ ্ 
বাতাসের বেগে বয়ে চলা পাহাড়সম জাহাজগুলো 803৫ স্| 83191 ০৪1 ০০ 
অন্যতম; 











৩৩. তিনি ইচ্ছা করলে বাতাস স্তব্ধ করে দিতে পপ পচন তং রি 
নস লোবা ুে িে 859 11৮৭ 23112: রঃ 


হয়ে পড়ে থাকবে; নিশ্চয়ই এর প্রক্রিয়ার) মাঝে ১৮59-21-78 4১012) 
ধৈর্যশীল কৃতজ্ঞদের জন্যে প্রচুর নিদর্শন রয়েছে, * ৰ 





৪) 





৩৪. অথবা তিনি চাইলে (বাতাস তীব্র করে) তাদের 8 পা 5 টিপার্পা ৪টি চি পাতি রা ৪০টি ৯০৯৫ 
কৃতকর্মের কারণে (তাদের) ধ্বংস করে দিতে পারেন, ০৮ ১৯919৮০৯৪৭৭ 
(অবশ্য) অনেক কিছু তিনি তো (আবার) ক্ষমাও করে 








পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৬৮ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ 
৩৫. যারা আমার (কুদরতের) নিদর্শনসমূহের ব্যাপারে 

(খামাখা) বিতর্ক করে (তোরা যেন জেনে রাখে) 

তাদের কিন্তু পালানোর কোনো জায়গা নেই। 











৩৬. তোমাদের যা কিছুই (এখানে) দেয়া হয়েছে (৮8 ৯ ০8৮ লে 886 ৪ 2) জল পল 
তা দুনিয়ার কতিপয় (অস্থায়ী) ভোগের সামী মাত্র, ৪9৮| £ দল 
কিন্তু (পুরস্কার হিসেবে) যা আল্লাহ তায়ালার কাছে ৭7৪5 

আছে তাই হচ্ছে উত্তম ও স্থায়ী, আর তা হচ্ছে সেসব এ৪১9১৭241 33512250934 
লোকের জন্যে যারা তার ওপর ঈমান আনে এবং পা টীিপাপাপ দি এশা [পি | ৮ | 
রববস্থয়ই তারা তাদের মালিকের ওপর নির্ভর করে, 0954৮9১8915 ০৪ 

















৩৭. (এরা হচ্ছে সেসব মানুষ) যারা বড়ো বড়ো গুনাহ ৮৮৮৩ পকল পক ভুত 
ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে, (বিশেষ ০৪১15809271176 05568 ০১1 
করে) যখন রাগাবিত হয় তখন তারা (অন্যদের ৮৯-০৮-০৯০৮ 

ভুলক্রটি) ক্ষমা করে দেয়, ৪ ০9১৯৫ ৮১19-530115 











৩৮. যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয়, নামায শে 
প্রতিষ্ঠা করে, যাদের কাজকর্মগুলো (সম্পাদনের সময়) 19159 ৮8250 1921 তে 20115 








তাদের পারস্পরিক পরামর্শই হয় তাদের (কর্ম-) পন্থা, আপ. ৯ি্পনিপ 1৯৩ দি তকদাপি [ঢে 
আমি তাদের যে রেষেক দান করেছি তা থেকে তারা ৮9 ২০৩৯ এলাচি 89111 


(আমারই পথে) খরচ করে, $ 088 :8) 








৩৯. যারা (এমন ধরনের মানুষ যে,) যখন তাদের ৮৯৩৪ ৮1৩৮০০৪৮০০৮ পর ডি 
ওপর বাড়াবাড়ি করা হয় (একমাত্র) তখনই তারা ও ৬9১০০ পিট 
প্রতিশোধ গ্রহণ করে । 











৪০. মন্দের প্রতিফল অনুরূপ মন্দই (হবে), কিন্তু যে এমি জি রত ৬০ 22: 8777 
(ব্যক্তি মন্দ না করে) ক্ষমা করে দেয় এবং আপস করে ০০19০ ৬০৪০19125০ গা 1১১৯9 
চলে, আল্লাহ তায়ালার কাছে অবশ্যই তার (জন্যে) টি 
যথাযথ পুরস্কার রয়েছে; নিশ্চয়ই তিনি যালেমদের 9 ০18)1-52 (%.21 45 
পছন্দ করেন না। 














৪১. কোনো ব্যক্তি যদি তার সাথে যুলুম (সংঘটিত) রা চিন 
হওয়ার পর (যালেমের কাছ থেকে সমপরিমাণ) (2 এএ), 5196 451% ০৯০ 722| ভি 
প্রাতশোধ গ্রহণ করে, তাতে তাদের ওপর কোনো /১:৮৯০ ৮ দর্শা 


অভিযোগ নেই; ৪) ০৮৮৮ ০০০৮০ 








পর্ণ ০9 


৪২. অভিযোগ তো হচ্ছে তাদের ওপর, যারা মানুষদের রি ৮৯১৮ ০৯ 
ওপর অত্যাচার করে এবং যমীনের বুকে অন্যায়ভাবে ০" | ০৪৬৭ লেগে ০1108 


বিদ্রোহের আচরণ করে বেড়ায়; এমন লোকদের 15). ₹ ৯৯ 
জন্যেই রয়েছে কঠোর আযাব । 2191 041১০ ০৯১৬। & 09859 


প্রা ৬ টিপ 


৪ ৮16০০21 




















৪৩. যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং (মানুষদের) ক্ষমা টির 
করে দেয় (সে যেন জেনে রাখে), অবশ্যই এটা হচ্ছে [৮2০51 ]১০15£89552059 


সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম । ৪ 8১১৭ 








পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু +% ৫৬৯ ৬//৬/.810100121780806171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


8৪. (হে নবী,) যে ব্যক্তিকে আল্লাহ তায়ালা পৎভ্রষ্ট 
করে দেন, তার জন্যে তিনি ছাড়া আর কোনো 
অভিভাবক থাকে না; তুমি যালেমদের দেখবে, যখন 
তারা (জাহান্নামের) আযাব পর্যবেক্ষণ করবে তখন 
বলবে, (হে আল্লাহ, আজ এখান থেকে) ফিরে যাওয়ার 
কোনো পথ আছে কিঃ 

















৪২ সূরা আশ শূরা 
৮২০০0195202 ০1০59 
162011901৮1 ০৯5181158 


রা ৬৪ আপা পা পা 2১০০১ ০০৩ 


৪ 4৮০ ৬০ ১০ 41 920958 





৪৫. তুমি তাদের দেখতে পাবে (যখন) তাদের 
জাহান্নামের কাছে এনে হাযির করা হবে, তখন 
তারা অপমানে অবনত (হয়ে যাবে), ভয়ে তারা 
অর্ধ নির্মীলিত চোখে তাকিয়ে থাকবে; (এ অবস্থা 
দেখে) যারা ঈমান এনেছিলো তারা বলবে, সত্যিকার 
ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা (আজ) কেয়ামতের 
দিন নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের 
(এভাবেই) ক্ষতি সাধন করেছে; €হে নবী,) জেনে 
রেখো, নিসন্দেহে যালেমরা স্থায়ী আযাবে থাকবে । 























০০০০০০০5095 69 


৮ /১-০০/৮ ৬ 


065,055 5১6 ০2 9338 9911 
০১০৭ ৩১১০এ। ০115:1591| 


ছা 9০ 5 
৪.০ 5162 &০81০1 





৪৬. (আযাব এসে গেলে) আল্লাহ তায়ালা ছাড়া 
তাদের এমন কোনো অভিভাবক থাকবে না, যারা 
(তখন) তাদের কোনো রকম সাহায্য করতে পারবে; 
(সত্যি কথা হচ্ছে) আল্লাহ তায়ালা যাকে গোমরাহ ০০ 
করেন তার জন্যে (বাচার) কোনোই উপায় নেই; 











উকি ১০০৭ 22 ৬০-০৯/৫ ০9 


ঢা 
ঠা পি শা ৮০ ৬৩:5১ পাশা 


৩০০41175401 0-028 ৮:১:1%8: 





৪৭. (হে মানুষ,) সে দিনটি আসার আগেই তোমরা 
তোমাদের মালিকের ডাকে সাড়া দাও, (মনে রেখো) 
আল্লাহ তায়ালার কাছ থেকে যে দিনটির প্রতিরোধকারী 








কেউই থাকবে না; সেদিন তোমাদের জন্যে কোনো 5৪ 





আশ্রয়স্থলও থাকবে না, আর না তোমাদের পক্ষে 
সেদিন (অপরাধ) অস্বীকার করা (সম্ভব) হবে! 








(8 ০০৯9 ০০৮৫9119৯৯৭] ] 
5৮2৮2125০27 রঃ 


৯৬ ১79 পাতে 


৪ ১৯১ ০৫-০৫০০ ১529 








৪৮. অতপর যদি এরা (হেদায়াত থেকে) মুখ ফিরিয়ে 
নেয় তাহলে (তুমি জেনে রেখো), আমি তোমাকে 
তাদের ওপর দারোগা করে পাঠাইনি; তোমার 
দায়িত্‌ হচ্ছে (তাদের কাছে আল্লাহ তায়ালার বাণী) 
শুধু পৌছে দেয়া; যখন আমি মানুষদের আমার 
রহমত (-এর স্বাদ) আস্বাদন করাই তখন সে তাতে 
(ভীষণ) উল্লসিত হয়, আবার যদি তাদেরই (কোনো) 
কর্মকান্ডের কারণে তাদের ওপর কোনো দুঃখ কষ্ট 
আসে, তখন (মনে হবে) মানুষ অবশ্যই বড়োই 


অকৃতজ্ঞ । 

















ক ৩ 8 উর পাও 1 ভিত ভি পা টি ১ টি পাটি টি রা 


৯৯৮০ ৪৭০৮1১৯১০৩০ 


1561011015 , 6081 এপ০০] 
0195022 টে, £720507]1 


9,৮০৯ উপ 8১ পা ডেপা পা 1 ভপাএপা £৯ ৮2/ 


১০৪৭১৭০০০০৪ ৮০ 26৪০ ০৪৮০ 


2 ১০০৮ পা পানি 


933290731 





৪৯. আকাশমন্ডলী ও যমীনের (সমুদয়) সার্বভৌমত্ৃ 
(একমাত্র) আল্লাহ তায়ালার জন্যে; তিনি যা ইচ্ছা 
তাই সৃষ্টি করেন; যাকে চান তাকে কন্যা সন্তান দান 
করেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান 











০০,১০০ ৮ 


টে 19 ,১০.| 1548 


রা 


৮০ পাপা পটি পা 


01232 02145282 


৮১০0 


852811225 





পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু *%৫৭০ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সূরা আয যোখরুফ 
৫০. যাকে চান তাকে পুত্র কন্যা (উভয়ই) দান ৮ এত ৯ পরত /:-০-০ ৮০০০৪ তর 
করেন, (আবার) যাকে চান তাকে তিনি বন্ধ্যা করে ৬ 02৯324019 0158$৮559 


দেন; নিসন্দেহে তিনি জানেন, ক্ষমতাও তিনি বেশী ৮ 2 গ ৯) ৮০৫ এল 
রাখেন। 9 9808৮212201 ল2 2ঞ 











৫১. আসলে) কোনো মানুষের জন্যেই এটা সম্ভব ০০১ ০০৮ 2 

নয় যে, আল্লাহ তায়ালা (সরাসরি) তার সাথে কথা 558124 -ুলে 03810৫2 
বলবেন, অবশ্য ওহী (দ্বারা) অথবা পর্দার অন্তরাল ২*-”₹ ৭“ « 
থেকে কিংবা তিনি কোনো দূত (তোর কাছে) পাঠাবেন ১৪৮০ ০2১8215 ৯০৬ ভা ০০9 
এবং সে (দূত) তারই অনুমতিক্রমে তিনি (যখন) টা 

যেভাবে চাইবেন বোন্দার কাছে) ওহী পৌছে দেবে; ই 41 2 [54300 
নিশ্চয়ই তিনি উচ্চ মর্ধাদাশীল, প্রজ্ঞাময় কুশলী । 











॥ ৮. পাশা 








৫২. (হে নবী,) এমনিভাবেই আমি আমার আদেশে 
্বীনের এ) রুহ" তোমার কাছে ওহী করে পাঠিয়েছি; 
নেতুবা) তুমি তো (আদৌ) জানতেই না (আল্লাহ 2১1 ৬, ৫0116 1৭334 221 
তায়ালার) কিতাব কি, না তুমি জানতে) ঈমান ৮831 31929117029-৮ 
কি, কিন্তু আমি এ (রূহ)-কে একটি নূরে" পরিণত নি পপ নি ৮74 2116 

করে দিয়েছি, ঘা ঘর আমি আমার বান্দাদের থাকে £ £ ৬৭42৩৪৯02০৯ ১০০ 
চাই তাকে ছ্বীনের) পথ দেখাই । অবশ্যই (আমার 

আদেশক্রমে) তুমি মোনুষদের) সঠিক পথ দেখিয়ে * 

যাচ্ছো, 


৫১505) | (298৫ 














৫৩. (সে পথ) আল্লাহ তায়ালারই পথ, যার জন্যে 
আসমানসমূহে ও যমীনে যা কিছু আছে সব কিছু; শুনে 
রেখো, একদিন সব কিছু আল্লাহ তায়ালার দিকেই 








ধাবিত হবে। 9" 








১. হা-মী-ম, 





২. সুস্পষ্ট কিতাবের শপথ, 








৩. আমি একে আরবী (ভাষার) কোরআন বানিয়েছি, হ *+7-১6* টন 5০121৮2116৫ 
আশা করা যায় তোমরা (এটা) অনুধাবন করতে পারবে, ৩ ০ রি ৫ এব 3 














৪. অবশ্যই এ (মহা) গ্রন্থ (কোরআন) আমার কাছে (*৭৫: 2101-1115 
(লেওহে মাহফুযে) সমুন্নত ও অটল রয়েছে। রঃ 4209 ক্র প 15 








9 ৮0/পা ত9ি ৯ পাপা পণ 


৫. (হে নবী তুমি বলো,) আমি কি (সংশোধনের 57555 5758558 9 
কর্মসূচী থেকে) সম্পর্কহীন হয়ে তোমাদের উপদেশ ৮০০ 1৯০ ১০11-৮৫ ০০১০ 


দেয়ার কাজ (শুধু এ কারণেই) ছেড়ে দেবো যে, তা চি (₹%5 
তোমরা একটি সীমালংঘনকারী সম্প্রদায়! ৩০১১ ০9 











৬. ভারত সনে ননিহ বাসা ৪ ০2581 8০৪ ০০৫2752 





পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৭১ ৬/৬/৬/.৪100181780805171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সুরা আয যোখরুফ 


৭. (তাদের অবস্থা ছিলো,) যে নবীই তাদের কাছে « ) 
আসতো ওরা তার সাথেই ঠাট্টা-বিদ্রপ করতো । 








৮. তাদের মধ্যে যারা শক্তি সামর্থে প্রবল ছিলো ++ 1 ০ 8 £ ০৮ তর নিন্দা 
আমি তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছি, (এদের) ০০ ০৮০০9 08০৪ ৭৮৪০০ ১০100 
পূর্ববর্তী লোকদের উদাহরণ তো আগেই অতিবাহিত ০৯ অ্ে 
হয়ে গেছে। ৪০৮91 








৯. তুমি যদি ওদের জিজ্ঞেস করো, আসমানসমূহ ।”১*৬12 বেদনা চা 
ও রন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে ০25৭1 95০ ৩9 


যে, এগুলো তো সবই পরাক্রমশালী ও সর্বজ্ঞ সত্তা ৫121 295 মিনি? চা 


(আল্লাহ তায়ালা)-ই পয়দা করেছেন। 














১০. যিনি তোমাদের জন্যে পৃথিবীকে বিছানা (সদৃশ) 11205 
রেড ভাট পাটি বানিনাকিনভারাররারীন ৫ 2919৯-০৯41 পএ ওতা। 


তোমরা এতে করে (গন্তব্যস্থলে) পৌছতে পারবে, 8 09626224288 (৪০১-০৪ 














১১. তিনি আসমান থেকে পরিমাণমতো পানি বর্ষণ 1*:8%. 48 পছ€৮. 
করেছেন এবং (তা দিয়ে) মৃত ভূখন্ডকে তিনি জীবন 65576968704051 550৬9 
দান টা রি এভাবেই) তোমরা (একদিন) 90551 ঞ) 18225 055 

















১২. তিনি সব কিছুই জোড়ায় জোড়ায় পয়দা “21772172715 
করেছেন, তিনি তোমাদের জন্যে নৌকা ও চতুষ্পদ পল ত৫€9 ডা ৫০] 


জন্তু বানিয়েছেন, যার ওপর তোমরা আরোহণ করো, & 9525951[ [2919 512]| 55 











১৩. যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে /:22৬০৩ পাঠ ০০9৯৮ 2৯০৩ 1 ভাপা ডিপ 
পারো, তার ওপর সুস্থির হয়ে বসার পর তোমরা 9১2৮39১১3১১ ৬155 
তোমাদের মালিকের অনুগহের কথা স্মরণ করো এবং 1৯০ )%2% পাতি ৯ ১পরছ 
বলো, পবিত্র ও মহান তিনি, ঘিনি আমাদের জন্যে ৬ঠ ০৯৮৮ 19987 94০৮495০119 
একে বশীভূত করে দিয়েছেন, অন্যথায় আমরা তো জা 2151 
তা বশীভূত করার কাজে সামর্থবান ছিলাম না_ $ ০০১০4০21৬১৯ 

















১৪. এবং নিসন্দেহে আমরা আমাদের মালিকের 75282 
দিকেই ফিরে যাবো। 5০56০954109 





১৫. এরা আল্লাহ তায়ালার বান্দাদের মধ্য থেকে 717 দারা নত 
কারো কারো জন্যে (তার সার্বভৌমত্বের) কিছু অংশ রি 11. ৪ ১৯৮ নে ০৪০৯9 


নিদৃষ্ট করে, অবশ্যই মানুষ স্পষ্টত বড়ো অকৃতজ্ঞ; ৪ ৬০০১5 











১৬. আল্লাহ তায়ালা কি তার নিজস্ব সৃষ্টি থেকে "৫ ১ 
না 252-1 


তোমাদের জন্যে মনোনীত করেছেন পুত্র সন্তানদের! ও ৬৯৮০ 








১৭. (অথচ) যখন এদের কাউকে (কন্যা সন্তান '*ত 1.) কিরে 101; 
জন্মের) সে সুসংবাদ দেয়া হয়, যার বর্ণনা ওরা ৬৮৯1] ০১১৯ 5০ টুর 2 
দয়াময় আল্লাহ তায়ালার জন্যে দিয়ে রেখেছে_ তখন 2 /১৮০৮ ৮০৮৮-০০-০৮ ৩ আল প্রণশ 
তার (নিজের) চেহারাই কালো হয়ে যায় এবং সে ৪৮৪55 9৯9 1১ 4৪৯9 ০ ১০ 
মনস্তাপক্রিস্ট হয়ে পড়ে। 

পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু *% ৫৭২ 9/%/%/.910018190809171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সূরা আয যোখরুফ 
১৮. একি (সে কন্যা সন্তান)! যারা (সাজ) অলংকারে ৮ হ্যা েহ্ার 
লালিত পালিত হয়, যারা (নিজেদের সমর্থনে) যুক্তি [৮11 8 72251 18 ৬০91 


তর্কের বেলায়ও অগ্রণী হতে পারে না- ॥ ০ ০৯৫ 
ড] এল্টিগ ১ 








১৯. (শুধু তাই নয়,) এরা ফেরেশতাদেরও_ যারা ০1! »*০০*,ছু রর 
দয়াময় আল্লাহ তায়ালার বান্দা মাত্র, নারী বেলে) ০০-*৯ 0০ 22151 19179 
স্থির করে; ফেরেশতাদের সৃষ্টির সময় এরা কি ₹+2227..+281:155া, 

সেখানে মজুদ ছিলো (যে, তারা জানে- এরা নর :০৪81519055 (601 ৮১] 
না নারী), তাদের এ দাবীগুলো লিখে রাখা হবে ছি রা বত 
এবং (অচিরেই) তাদের (এ ব্যাপারে) জিজ্ঞেস করা ৪ 9০২১-০৯১ ও 
হবে। 














২০. এরা (আরো) বলে, দয়াময় আল্লাহ তায়ালা * ৮1৮ * 1 ৯1৮ 21৪14751151 
ইচ্ছা না করলে আমরা কখনো এ (ফেরেশতা)-দের ০৪545532216 ০৯৯১] 28511915 
এবাদাত করতাম না; এদের কাছে (আসলে) এ 8১-০০-০৮৩৪ "এ 
ব্যাপারে কোনো জ্ঞানই নেই, এরা শুধু অনুমানের $ 052১৯৫1 ৮5015415 ৩5 এ ৩৪ 
ওপরই (ভর করে) চলে; 








২১. অথবা আমি কি এর আগে তাদের (অন্য) 
কোনো কিতাব দিয়েছিলাম যাকে ওরা (এখনো) 
আকড়ে ধরে আছে! 








২২. তারা বরং বলে, আমরা আমাদের বাপ দাদাদের 
এ মতাদর্শের অনুসারী (হিসেবে) পেয়েছি এবং আমরা 
তাদের পথেই পরিচালিত হচ্ছি। 





২৩. হে নবী,) আমি তোমার আগে যখনি 
কোনো জনপদে এভাবে সতর্ককারী (নবী) পাঠিয়েছি, 
তখনি তাদের বিভ্তশালীরা বলেছে, আমরা আমাদের 
বাপ-দাদাদের এ মতাদর্শের অনুসারী (হিসেবে) 
পেয়েছি এবং আমরা তাদেরই পদাংক অনুসারী । 

















২৪. (হে নবী,) তুমি বলো, যদি আমি তার চাইতে 
উৎকৃষ্ট কোনো পথনির্দেশ তোমাদের কাছে নিয়ে 
আসি, যার ওপর তোমরা তোমাদের বাপ-দাদাদের 
পেয়েছো- (তারপরও তোমরা তাদের অনুসরণ 
করবে?) তারা বললো, যে ছ্বৌন) দিয়ে তোমাকে 
পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করছি। 

















২৫. অতপর আমি তাদের কাছ থেকে (বিদ্রোহের) 512 201৫ 38৫ ৮৯০ ০2০০003 
প্রতিশোধ নিয়েছি, তুমি দেখে নাও মিথ্যাবাদীদের কি ” ্ চি 
(ভয়াবহ) পরিণাম হয়েছিলো! 








২৬. যখন ইবরাহীম তার পিতা ও তার জাতিকে * ১ ৯ পুপ ৯ ড+* 91 0161? 
বললো, আমি অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ মুক্ত ৮৮-%4:99 4৯2৯-৯2১৮০ ১১9 


পা ৪১০9-৮৩-0৬ 25৮5 শশা 
যাদের তোমরা পূজা করো, ও 49৯৯3 (95 
পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু *% ৫৭৩ ৬///৬/.৪100181780809111017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
২৭. টি এবাদাত শুধু তারই করি) যিনি 
যি ৮ ও তিনি আমাকে 








নি 


ঠাপা ডিএ পা ৯ পালাশা ০৯ 


284 13 








২৮. সে এ কথা তার তার পরব বংশধরদের কাছে 
(তাওহীদের) একটি স্থায়ী ঘোষণা (হিসেবে) রেখে 
গেলো, আশা করা গিয়েছিলো, তারা (এদিকে) 
প্রত্যাবর্তন করবে । 











২৯. এ সত্তেও আমি তাদের ও তাদের বাপ-দাদাদের 


-০-০ পল /-০৮৮571৮ ইতি এ সত নত 


(পার্থিব) সম্পদ দান (করা) অব্যাহত রেখেছি, 2952905০559 





যতোক্ষণ না তাদের কাছে সত্য (দ্বীন) ও পরিষ্কার 
ঘোষণা নিয়ে (আরেকজন) নবী এসে হাযির হয়েছে। 





2 0 95১-০৮ ত 2 তি 


ও ৬৮৮০ ০939 ঠ 








৩০. কিন্তু যখন তাদের কাছে সত্য (দ্বীন) এসে গেলো 
তখন তারা বলতে লাগলো, এ তো হচ্ছে যাদু, আমরা 
অবশ্যই তা অস্বীকার করি 








৩১. তারা (এও) বললো, এ কোরআন (এই) দুটো 
জনপদের কোনো প্রভাবশালী ব্যক্তির ওপর নাধিল 
হলো না কেন? 





0594918116১ 05) 21289 


৪ 2৭55 ৬০2১1 ৩ 








৩২. ছে নবী,) তারা কি (নিজেরাই) তোমার 
মালিকের রহমত বন্টন করছে, (অথচ) আমিই 
দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন 
করেছি, আমি তাদের একজনের ওপর আরেক-জনের 
(বৈষয়িক) মর্যাদা সমুন্নত করেছি, যাতে করে তারা 
একজন অপরজনকে সেবক হিসেবে গ্রহণ করতে 
পারে; কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট, 
তারা যেসব সম্পদ জমা করে তা তার চেয়ে বড়ো । 




















৮9৮ পা পাত উএপা তা পা টিপা পা ৯ ৩টি £৯ পা 8 শটিরা 
৬১১৬৭১০১০০৯ 
৮০১ 06 ৯ -০পা পানি 0 ৯৯ -2৩া/৯া পানি পরত 
53001 89541 8:৮5 0 
1 পাপা ৮৯ পা ভাটি পু টি বটে লো এ 
5৯১১৩০৯৮9১৮ 
৮9 পানি পাপা ১ /-০ ৮৮৯ -০-৯৩ শ্ঠ 
82545225455 
পা ঠা £ পা 004 গা পাপা 


ও ৩০৯ (০ ১৮৯ 53১ 








৩৩. যদি (এ কথার) আশংকা না থাকতো যে, 
(দুনিয়ার) সব মানুষ একই পথের অনুসারী হয়ে যাবে, 
তাহলে দয়াময় আল্লাহ তায়ালাকে যারা অস্বীকার * 
করছে তাদের ঘরের জন্যে আমি রৌপ্য নির্মিত ছাদ 
ও সিঁড়ি বানিয়ে দিতাম, যার ওপর দিয়ে তারা উঠতো 
(নামতো), 














80১19 


£৯ ৮99 


2 058৩ডিঠ? 


15 -০-০ 0 ১ পাও পাটিশা পা ছে 


25521955587 ৩এ এল 


পাঠ পটিপা ডি পা পা চিপ ৮৯ ৬০ -9-9 


& 095985555 63559 283 ০০ 





৩৪. তাদের ঘরের জন্যে (সাজিয়ে দিতাম) রৌপ্য » 
নির্মিত দরজা ও পালংক, যার ওপর তারা হেলান 
দিয়ে বসতো, 


0৮ পাপা "9০০9 পাটির & 


গু 094 (০151)১9 101948919 








৩৫. (কিংবা, তা হতো) স্বর্ণ নির্মিত, (আসলে) এর 
সব কয়টি জিনিসই হচ্ছে পার্থিব জীবনের ধন-সম্পদ; 
আর (হে নবী,) আখেরাত (ও তার আসল সম্পদ) 
তোমার মালিকের কাছে রয়েছে, (তো একান্তভাবে 
তাদের জন্যে) যারা (আল্লাহ তায়ালাকে) ভয় করে। 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু 











৫৭৪ 


৪5০51 2551 এ ৩0১৫৫৩19:৫৮32 


পাঠ 00729) পাতএপা পাকি 


ও নে) 42) 05855815691 





//৬/.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সূরা আয যোখরস্ফ 
৩৬. যে ব্যক্তি দয়াময় আল্লাহ তায়ালার স্মরণ থেকে পণ ৪, এন | ৯৮ এ ঈ পপ 
মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে একটি শয়তান ০০৪ ৬০১১) 385 ০০ ০ ০০9 
নিয়োজিত করে দেই, অতপর সে-ই (সর্বক্ষণ) তার শ 9 প-০10072 
সাথী হয়ে থাকে। ও ৩৭১৯ 41995 24% 

















৩৭. অবশ্যই এরা তাদেরকে (আল্লাহ তায়ালার) পথ ৮৯ এপুন ও ০ পন এস 
থেকে দূরে সরিয়ে রাখে, (যদিও) তারা নিজেরা মনে 9৮৮৮] ৬০৮৪৪০৩০৪০৪) 


করে তারা বুঝি সঠিক পথের ওপরই রয়েছে। ৩০১৩০০৩১০০১ 








৩৮. (এ) ব্যক্তি যখন (কেয়ামতের দিন) আমার ++৮৮ * ৪৮ 

সামনে হাযির হবে, তখন সে (তোর শয়তান সাথীকে 59 চে ওপর ০ 92 11 রর 
দেখে) বলবে, হায় (কতো ভালো হতো) যদি নিতে লাক 
(আজ) আমার ও তোমার মাঝে দুই উদয়াচলের ৪ ৩৪১81 ০০৪৪ ন্ট ৩৪ 
ব্যবধান থাকতো, কতো নিকৃষ্ট সাথী (ছিলে তুমি 

আমার)! 

















৩৯. (বলা হবে,) তোমরা যেহেতু (শয়তানকে 25904 ৮ -০৮7% ১8০7০ পা 
সাথীরূপে গ্রহণ করে নিজেদের ওপর) যুলুম করেছো, ৬৪ ০৯-৮৫1৮৯৮৮১ 1 [9৮1 -০4৮৯ ৬9 
তাই তোমরা (এই) আযাবেও একজন আরেকজনের ₹৯2 ৫৯১০ 

অংশীদার হয়ে থাকো । আজ এগুলো তোমাদের ৪ 09585 506থ1 
কোনো রকম উপকারই দেবে না। 

















৪০. (হে নবী), তুমি কি বধিরকে কিছু) শোনাতে ” টুন 
পারবে, অথবা পারবে কি অন্ধকে পথ দেখাতে- যে ০ ০৬৪ ৯।6-$০৯০ 


সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত (তাকেই কি সঠিক 12 টি 
পথে আনতে পারবে)? ৪ ৬০৮50 ৬9 














৪১. অতপর আমি তোমাকে (দুনিয়া থেকে) উঠিয়ে ৩ /১-০ পাঠ ৯০৮ 0১০ 0.৮ ৮৮ পে. 
নিয়ে গেলেও আমি এদের কাছ থেকে অবশ্যই ও) $ ০০০৪০০০৪০00 ০৮৩০৪ 








(বিদ্রোহের) প্রতিশোধ নেবো, 

৪২. অথবা তোমার (জীবদ্দশায়) তোমাকে সে "21913 ”942 এছ 42 
(শাস্তির) বিষয় দেখিয়ে দেয়ার ওয়াদা আমি -৪৮ ০ 69229] এ 4591 
তাদের দিয়েছি (তাকে কেউ ঠেকাতে পারবে না), বিন 
আমি অবশ্যই তাদের ওপর ক্ষমতাবান । 19) 

















৪৩. অতএব এ গ্রন্থ, যা তোমার ওপর ওহী করে 518 5৫] রা 
পাঠানো হয়েছে- তাকে শক্তভাবে আকড়ে ধরো, তুমি | ] 1০ ৬৬৭ রি 


অবশ্যই সঠিক পথের ওপর রয়েছো। 





৪৪. নিসন্দেহে এ (কোরআন) হচ্ছে তোমার ও _ +%*%2 
নিত ৮৬ ৭ তোমাদের 52755359892 
(এ সম্পর্কে) জিজ্ঞাসাবাদ করা হবে। 











৪৫. (হে নবী,) তোমার আগে আমি যেসব রসূল 121০ * 4178 +?০দ এত তত৯ত 

, তুমি তাদের জিজ্ঞেস করে দেখো, আমি শি 05 রি 
কি (কখনো তাদের জন্যে) দয়াময় আল্লাহ তায়ালা 2 ৮১৭ দু রর বধ 
ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম- $ ০১৫০৭ 21 9১১ 9১১ ভিডি, 
যাদের (আসলেই) কোনো এবাদাত করা যেতো! 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু +৮৫৭৫ ৬//৬/.8101001817808061791017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সুরা আয যোখরুফ 


৪৬. আমি মুসাকে আমার নিদর্শনসমূহ দিয়ে ফেরাউন -*₹* নু্য্যাতদ্দারা 
ই তার পারিদদের কাছে পাঠিয়েছিল, অতপর সে 05254105125 তা 
তাদের) বললো, আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের _ ”* রা 

রা 9 কেপ 5১040551066 5১53 











৪৭. যখন সে আমার নিদর্শনসমূহ নিয়ে তাদের কাছে 
এলো, তখন সাথে সাথে তারা সেসব নিয়ে হাসি-ঠান্টা [০-৪ |911,215421215 


করতে লাগলো । 





৪৮. আমি তাদের যে নিদর্শনই দেখাতাম তা হতো )17+*1” শপা্টিবা তা ভু) ৮৮1 ৯48 নাশ 
আগেরটার চাইতে বাড়ো, পেরিশেষে) আমি তাদের ঠ৪:৯1 ০৫১৮০231421 ৬০209 
আযাব দিয়ে পাকড়াও করলাম, আশা ছিলো তারা ্ 
(আমার দিকে) ফিরে আসে । 











৪৯. (আযাব দেখলেই তারা মুসাকে বলতো,) হে টয়া 

যাদুকর, তোমার রব তোমার সাথে যে ওয়াদা 34৯ 0৫29১-1461715 
করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্যে চিডাতবিপরাতী, 

দোয়া করো, (এবার নিষ্কৃতি পেলে) আমরা অবশ্যই গু ৪ ৫9০২০ 0515 ৩০5 ০৪ 
সঠিক পথে চলবো। 

















৮০০9৯ পা পানি পা শর্ট ডের 


৫০. অতপর আমি যখন তাদের ওপর থেকে আযাব * ৪ ॥৫ ১2 
সরিয়ে নিলাম, তখনই তারা (মূসাকে দেয়া) অংশীকার -**1১ |.১1$21175:212822151$ 





পা /৯ ৮০00৯ 


ভঙ্গ করে বসলো । বডি? 








৫১. (একদিন) ফেরাউন তার জাতিকে ডাকলো 5595 4595 852১5 (5১02 








এবং বললো, হে আমার জাতি (তোমরা কি বলো), 
মিসরের রাজত্ব কি আমার নয়? এ নদীগুলো কি « 
আমার অধীন নয়ঃ তোমরা কি (কিছুই) দেখতে 
পাচ্ছো না? 











এ আমলকি এই বাতি থেকে শহর ১০০৪2 55৩]116৯০2 ৮০2 


করে বলতে পারে না। দি 





৫৩. (তাছাড়া নবী হলে) তাকে সোনার কংকণ 
পরানো হলো না কেন, কিংবা তার সাথে দল বেঁধে 


(আসমানের) ফেরেশতারাই বা কেন এলো না? ৪ 225১2: ৫ 50222 


০5৯১ ০৮ 








৫৪. (এসব বলে) সে তার জাতিকে বেকুব বানিয়ে (7212 নন নবি 25 
দিলো, (এক পর্যায়ে) তারা তার কথা মেনেও নিলো; 19-৮৪-4৮৮9 28 ০৮৪৪০ 


নিসন্দেহে ওরা ছিলো এক নাফরমান সম্প্রদায়ের ০ 
লোক! ৪ ০৪০৪159 














৫৫. (এসব করে) তারা যখন আমাকে দারুণভাবে * 25721 ৯০29 পাছি পাঠ 

ক্রোধান্বিত করলো তখন আমিও তাদের কাছ থেকে ০০৯১১০৪ ০৮9 1৮501 91 রি 
প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে আমি 

(পানিতে) ডুবিয়ে দিলাম । 











পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু + ৫৭৬ ৬//৬/.8101001817808061791017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সুরা আয যোখরফ 


৫৬. আমি পরবর্তী বংশধরদের জন্যে তাদেরকে নিত্য ল্যাডাদারার। 
ইতিহাসের (উল্লেখযোগ্য) ঘটনা ও (শিক্ষণীয়) একটা $ ০4১23435907 ০০ 


দৃষ্টান্ত করে রাখলাম। 





৫৭. (হে নবী, ত তাদের কাছে) যখনই মারইয়াম পা 9ঠত ও) পপ পা পাটির ০9১ ০০০৮ 
পুত্রের উদাহরণ পেশ করা হয়, তখন তোমার ০95 1১1 ১৩০০১ ৩৮1 ০০১০9 


্ পদ য়ের লোকেরা সে কারণে তি চীৎকার ৮৯0 ৮০০৪ 
করে উঠে। নী) €) ০9০০ 4৩ 














৫৮. তারা বললো, আমাদের মাবুদরা ভালো না_ সে »*৮-।৮ ০ ৯৯:17 
(মারইয়াম পুত্র ঈসা ভালো, আসলে); এরা কেবল 892550৮9 [1১ ০৯]? 95 
বিতর্কের উদ্দেশেই এসব কথা উপস্থাপন করে; বরং ৫ 

এরা হচ্ছে ভীষণ কলহপরায়ণ জাতি । ৪9০5-521%৮056581 এ 














৫৯. (মূলত) সে (ঈসা) ছিলো আমারই একজন অপ 211464 পাতি 
বান্দা, যার ওপর আমি অনুগ্বহ করেছিলাম, তাকে বনী 3০19542০5531% ৩ 
হাত জন্যে আমি (আমার কুদরতের) একটা ১৫৮ রা 


5 











ফেরেশতাদের বানিয়ে দিতাম, (সে অবস্থায়) তারাই 
(দুনিয়ায়) প্রতিনিধিত্ব করতো! 








৬১. সে (মারইয়াম পুত্র ঈসা) হবে (মূলত) কেয়ামতের 
একটি নিদর্শন (হে নবী, তুমি বলো), তোমরা সে 
(কেয়ামতের) ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো 
না, তোমরা আমার আনুগত্য করো; (কেননা) এটাই 
(তোমাদের জন্যে) সহজ সরল পথ। 























৬২. শয়তান যেন কোনো অবস্থায়ই তোমাদের (এ ৪ «৫ * 2৭৭ ০ 2 ০ 
পথ থেকে) বিচ্যুত করতে না পারে, নিসন্দেহে সে 9০-৮৫-4315 ০৮5৯4172542 ১9 


তোমাদের প্রকাশ্য দুশমন! 


/ 0 








৬৩. ঈসা যখন স্পষ্ট দলীল প্রমাণ নিয়ে এলো 

তখন সে তোর লোকদের) বললো, আমি তোমাদের 

কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা (আমাকে । 727" £1 7৮02 2০৫৯0 ৫৫১ 
দিরোলাছ) নাদাদবিরাঁধ করছো এদিন আমি ০৯০ এ ১2 
তোমাদের স্পষ্ট করে বলে দেবো, অতএব তোমরা 24 19230 তু রির্ছিনি্ি ৬৭। 
আন্নাহ তায়ালাকে ভয় করো এবং আমার আনুগত্য ৯০৪, 
করো। ৪ 9৯৮9 

















৬৪. অবশ্যই আল্লাহ তায়ালা হচ্ছেন আমার রব, 1" ০০১ -০-০/১ ০০৮ 90৮৮৮ ০৮ ৮০ ০ 
৬ ০৮০1 
তোমাদেরও রব, অতএব তোমরা তারই এবাদাত 5588 ৮৮89 (22521 01 


করো; এটাই হচ্ছে সরল পথ। 











৬৫. (এ সত্ত্বেও) তাদের বিভিন্ন দল (তাকে নিয়ে) ত্রপপু নি এপ পপ 
নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করলো, অতপর দুর্ভোগ ০৭:৮৪ ৬০ শা ০৯০০৮0 


ও কঠিন দিনের আযাব তাদের জন্যেই (নির্ধারিত *৮০* এ 
থাকলো) যারা অযথা) বাড়াবাড়ি করলো। ও] ] 19 51৫০০ ৩19৮2 ৬৭০4 
পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু *% ৫৭৭ /////-8100018179808016111017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৬৬. তারা কি রা ফয়সালার জন্যে) কেয়ামতের * 
অপেক্ষা করছে, তা (কিন্তু একদিন) আকম্মিকভাবেই 
তাদের ওপর এসে পড়বে এবং তারা টেরও পাবে 





০০৪০9 


৪৩ সুরা আয যোখরুফ 
রা ৯ পি টি £ পা 


৩2201 810958:5 05 


পা ৯৮29৮ তা পার ৯7900 তানি 


ও ৬১9১৯৪০১৮১9 45৯০ 











ভয় করেছে তাদের কথা আলাদা । 





৬৮. (সেদিন আল্লাহ তায়ালা এদের বলবেন,) হে 
আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, না 
তোমরা আজ দুশ্ন্তাগ্রস্ত হবে, 








£৯ ০2৮১ স্পা প্রটিপাটি। ৮9 9৯িব্পা হি 


সস 95 5১5১৯ 


৮৯৯৫ 


৬) ১১১১৯ 





৬৯. (এরা হচ্ছে সেসব লোক,) যারা (দুনিয়াতে) 
আমার আয়াতসমূহের ওপর ঈমান এনেছে, এবংযারা শু) 
ছিলো (আমার) অনুগত বান্দা। 





রা £৯ ৮টি / টি পাপা ১ পা ৮১2 1 


৪ 8০০৫1০21502 0581951 20 








৭০. (তাদের বলা হবে,) তোমরা এবং তোমাদের 
ংগী সংগিনীরা জান্নাতে প্রবেশ করো, সেখানে 
তোমাদের (সম্মানজনক) মেহমানদারী করা হবে! 








পা ০৩ & ০9279 -9 পাঠি পাপা ৮ ০০৮১ পা পাতাটি শুিশটি /১৭9 


ও ১১৯ ৮৫৯19)19-৮-124119521 





৭১. সেখানে তাদের ওপর সোনার থালা ও পানপাত্রের 
প্রচুর আনাগোনা চলবে, যা কিছুই (তাদের) মন 
চাইবে এবং যা কিছুই তাদের (দৃষ্টিতে) ভালো লাগবে 
তা সবই (সেখানে মজুদ) থাকবে (উপরন্তু তাদের 
বলা হবে), তোমরা এখানে চিরদিন থাকবে, 














পারা ৮৩৪ £ £ পা শ9ি পো শট 
০৯১ ৬০০১০৯০০৪৮০ ০০৪ 
০০০৯ পাটি 


০৪1 2০50৮5-12 


পানি ৯১ ০০ঠপ্র্পা ৮9০9৮ ০ ০৮৮ 


$ 0901০1৬3 ০৪ঠিৎ ৬০খ| ১39 





৭২. আর এটা হচ্ছে সেই (চিরস্থায়ী) জান্নাত, 
যার (আজ) তোমরা উত্তরাধিকারী হলে, এটা হচ্ছে 
তোমাদের সে (নেক) আমলের বিনিময় যা তোমরা 
(দুনিয়ার জীবনে) করে এসেছো । 





৮৫1 658)5 চো 221 ৫3 


পা & শটিপাঠি পা 


৪ ০) 








৭৩. (এখানে) তোমাদের জন্যে প্রচুর পরিমাণ ফল-মূল 
(মজুদ) থাকবে, যা থেকে তোমরা (প্রাণভরে) খেতে 
পারবে, 





পা চিশ্টিটিতিপা  পাি৬এ 2 পানি পাট পাঠ ৯ পঠিত 


9 0969 6-585262546 19৮৫1 





৭8. (অপরদিকে) অপরাধীরা নিসন্দেহে থাকবে 
জাহান্নামে, সেখানে তারা থাকবে চিরদিন, 


4০৫ ৮৯৮ 1 পাতা পর্পা ৯১ পানি ৮০, ৪ 


] তি ১১০৮৯ ০1৩০৬৬৮০১৯০ | 





৭৫. (মুহুর্তের জন্যেও) তাদের থেকে (শাস্তি) লঘু 
করা হবে না এবং (একান্ত) হতাশ হয়েই তারা 
সেখানে পড়ে থাকবে, 





0৮: -০১/১০ 9১ ৯ তা ৯ ৮9/১৩-90৩৮ পা 


ও ০১৪১০ 4১০১০ ০৯৩ ১ ২ 





৭৬. (আযাব দিয়ে) আমি তাদের ওপর মোটেই যুলুম 
করিনি, বরং (বিদ্রোহ করে) তারা নিজেরাই নিজেদের 
ওপর যুলুম করেছে। 





/১ট পাট ঠা ৯ ০91 চিপ পাপা 


ও ০০180 -21906৩42 ০60 








৭৭. ওরা (জাহান্নামের প্রহরীকে) ডেকে বলবে, ওহে 
প্রহরী, (আজ) তোমার রব (যদি মৃত্যুর মাধ্যমে) 
আমাদের শেষ করে দিতেন (তাহলেই ভালো হতো); 
সে (প্রহরী) বলবে, (না,) তোমরা (এখানে) চিরকাল 











৫৭৮ 


০9545)102। ১০২০ এ এপ (95159 


তা ১৮০,৫১৮ 


০৮: 





///.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সূরা আয যোখরুফ 





৭৮. (নবীরা বলবে,) আমরা অবশ্যই তোমাদের 2:28 ০৫12 521১2: 6৫ 
কাছে সত্য (দ্বীন) নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের ৬৯৪ ৫৯ ৬:০9৩2০১০৪ 


অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করেছে। ০০৯১ 











৭৯. তারা কি (নবীকে কষ্ট দেয়ার) পরিকল্পনা ৮৯০০ ঘা প্ঠত 7৪৮৪ চন 
করেই ফেলেছে? (তাহলে তারা শুনে রাখুক), আমিও ৬ ৪০১৯০ 75 1১ 19১11] 
(নবীকে কষ্ট থেকে বাচানোর) আমার পরিকল্পনা 

চূড়ান্ত করে রেখেছি, 
৮০. তারা কি ধরে নিয়েছে যে, আমি তাদের গোপন * " * ৫৮ *শজ রা 
কথা ও 8 শুনতে পাই না, অবশ্যই :৮৪১9৯65০৯১০৫০০১8 1০০৪1 
(আমি তা শুনতে পাই, তাছাড়া) আমার পাঠানো ₹ ৯2৮2৭ ** পা 
(ফেরেশতা)_ যারা তাদের ঘোড়ের) পাশে আছে, 5 992592010175505 
তারাও সব লিখে রাখছে। 

৮১. (হে নবী,) তুমি বলো, যদি দয়াময় আল্লাহ 11195 «1: 
তায়ালার কোনো সন্তান থাকতো, তাহলে আমিই তার ০21 ৩. 
প্রথম এবাদাত করতাম! 

















রা] পা, পার্ট &ি 


1 ০ 
৬৮৯ ০ ০1৪ 











৮২. তিনি অনেক পবিত্র, তিনি আসমানসমূহ ও এ শা পা ৯০ 
যমীনের রব, মহান আরশের তিনি অধিপতি, এরা যা 470 ০9)819৬০5৮৯]1 40 ০৯৪০ 


পা 8১০০ পা বেত 


কিছু তার সম্পর্কে বলে তিনি তা থেকে পবিত্র। 9 09822৮2১521 











৮৩. অতএব (হে নবী), তুমি এদের (সেদিন পর্যন্ত) ।৯215 ৬৮ ১৯৮৭ /৯৩৭ 2 ৯৭ ক 
অর্থহীন কথাবার্তা ও খেলাধুলায় (মত) থাকতে দাও, 19817 ০০৯19129195 9-৯7-৮১)৩১ 
(এমনি করে) দেখতে দেখতে তারা সে দিনটির রা ০৮০১০ ৯ সু, ০৮ ৯৮ 
সম্মুখীন হবে, যার ওয়াদা তাদের কাছে করা হয়েছে। ৪ ৩/9১০9৭ ০5১৭1-৮9597 


সি? ০৯0138212513284% 


৪৮121112941 


£৯-০০০৫ /৯ 


৮৫. প্রভু) বরকতময় তিনি, যার জন্যে. ! 
ইন জরা 2৮1--251572 
যা কিছু আছে, তার একক সার্বভৌমতৃ নিবেদিত, ০1586852৭2৪ টি 2159০৯১%19 
কেয়ামতের সঠিক খবর তীর কাছেই রয়েছে, পরিশেষে ্ টাক 

তোমাদের সবাইকে তীর কাছেই ফিরে যেতে হবে। 9 09558521122 
































৮৬. তাকে বাদ দিয়ে এরা অন্য যাদের ডাকে, তারা ২৯ ৯. পানিতে ছিপ পাশ 
তো (আল্লাহ তায়ালার কাছে) সুপারিশের (কোনো) ₹ এ উহ, ০২ 545 


ক্ষমতাই রাখে না, তবে যারা সত্যের পক্ষে সাক্ষ্য 82405 ৯5৮1 2280 
দেবে এবং (সত্য) জানবে (তাদের কথা আলাদা)। ০৯৫৯০ 


ও ৩৭৮ 
৮৭. (হে নবী, তুমি) যদি তাদের জিজ্ঞেস করো, কে ০৬। ০474 *281 25 * টি 
তাদের সৃষ্টি করেছেন, তারা বলবে, অবশ্যই আল্লাহ 481 ৩98৯1 ৮৪০ ৬৮০৪৪] 522 
তায়াল 5 (তি হলে বলো) তারপরও তাদের কোথায় ভা 
ঠোকর খাওয়ানো হচ্ছে? 99594 057 
বাজি রানি ৫৭৯ ৬//৬/.8101001217808061791017001-019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৮৮. (আল্লাহ তায়ালা) তার (রসুলের) এ বক্তব্য 
(সম্পর্কেও জানেন), হে আমার রব, এরা হচ্ছে এমন 
এক সম্প্রদায় যারা ঈমান আনবে না। 





সি সে 
৮9/১-9 ৩১১৩ ৬ পা 


€ ০১4৪৭ (9588 ৩15১1 459 





৮৯. (হে রসূল,) অতপর তুমি এদের থেকে বিমুখ 
থাকো, (এদের) ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো এবং 
(তাদের উদ্দেশে) সালাম বলো; অচিরেই ওরা (সত্য 








পা ঠিস্টঠিা পাঠ পাপা গু পা টিপা উড চান পা 
? 


€ ৩9০৯8 ০39১৮৮1০0১9 ৮৩ 0০৪ 














৩. আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাধিল করেছি, 
অবশ্যই আমি (জাহান্নাম থেকে) সতর্ককারী! 


7 রন 
০-০ পা 1৮ 5টি ৯৯1 নিপা টির 


1:213122 


তিতা 05 


৩০৯১৩ 








৪. তার (নাযিলের রাতের) মধ্যে প্রত্যেক গুরুতৃপূর্ণ 
কাজের ফয়সালা হয়_ 








৫. (তা স্থিরীকৃত হয়) আমারই আদেশক্রমে, অবশ্যই 
আমি (আমার) দূত পাঠাই, 








৬. (দূত পাঠানো হয়) তোমার মালিকের একান্ত 
অনুগ্ধহে; অবশ্যই তিনি (সবকিছু) শোনেন, (সবকিছু) 
জানেন। 





০৯১ পাটি ৮98 0১) পাটি ও পাতে এ জণানি তা 


০৭91 68:1%3-4983 


রা 








৭. তিনি আসমানসমূহ, যমীন এবং এদের উভয়ের 
মাঝখানে যা কিছু আছে তার সব কিছুর রব । যদি 
তোমরা ঈমানদার হও (তাহলে তার এ সত্য থেকে 
তোমরা মুখ ফিরিয়ে নিয়ো না)। 








পা্টিপাতিপা পাপা £৯ পার্টি 


০11০৯5৪1059 ১৯১%19 ৬১১০এ| 9 














এবং তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও রব । 








৯. (এ সত্তেও) তারা সন্দেহের বশবর্তী হয়ে (এর 
সাথে) খেল তামাশা করে চলেছে। 


পা ৯০টি ৬৪৩ 





১০. অতএব (হে নবী), তুমি সেদিনের অপেক্ষা করো 
যেদিন আকাশ স্পষ্ট ধোয়া ছেড়ে দেবে, 


র্ ০৮ | 1৫63 / £%912 

ও ২ £€ 

252 তির 
১ ৯ ৬৪৫ 








১১. তা মানুষদের দ্রুত গ্রাস করে ফেলবে; এটা হবে 
এক কঠিন শাস্তি। 


৪ ০14514১৩০৬৪ 





পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৮০ ////4-810018179808016111017001-019 





1৩1২211৩ ৩২১২১11২৪১৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 8৪ সুরা আদ দোখান 


কো নি নাও, অন জারা 9058-011621 02102) 
ঈমানদার । 











১৩. কিন্তু এখন) আর তাদের উপদেশ গ্রহণ করার এ“ নি 
সুযোগ কোথায়, তাদের কাছে সুস্পষ্ট রসূল তো ০/9১-৮১৪ 0895১8311০০ রা 


আগেই এসে গেছে, রি লি 





0 





11২)11০ ৩২)১।1২৪১৩ 


1২215 4২2১]/২৯৬- 





১৪. (তা সর্তেও) তারা তার থেকে মুখ ফিরিয়ে ১ € ্ বিযটির্লতরাহ 
নিয়েছে, তারা বলেছে, (এগুলো হচ্ছে) পাগল ব্যক্তির ০৪৯০ 15169251999 8 
শেখানো কতিপয় বুলি মাত্র! 








১৫. আমি (যদি) কিছু সময়ের জন্যে আযাব সরিয়েও 
দেই (তাতে কি লাভ?) তোমরা তো নিসন্দেহে না 


রি 
রা 


আবারও তাই করবে । 09392 








৯ পা পা £চ পা 


১৬. একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করবো 11০ কিল 
(সেদিন) আমি (পুরোপুরি) প্রতিশোধ নেবো । (১৭৫1 £8৮511 ০৯৮০ি? 





রা দিছি ঞাবিগি 


ও ০)9০৯-০০ 





১৭. এদের আগে আমি ফেরাউনের জাতিকে পরীক্ষা +- ৮ 5 ৩ পা উপ & ০০7৯৮ বে বিচির 
1৯ 
করেছি, তাদের কাছে আমার একজন সম্মানিত রসূল -*? ৮ ৯9 ৩9০১১ ভিডি ১19 


(মুসা) এসেছিলো, 8৯৭ 2১6 রা 











১৮. (মূসা ফেরাউনকে বললো,) আল্লাহ তায়ালার *-” * 2 
(এই) বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও; ০/9+১০৮] টে, 30০ ণ 1১১01 
অবশ্যই আমি হচ্ছি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত 


2 











& ৬০ 





১৯. তোমরা আল্লাহ তায়ালার সাথে বিদ্রোহ করো * 2* ০০75 
না, অবশ্যই আমি (নবুওতের) সুস্পষ্ট প্রমাণ নিয়ে রা চে, 1 91228 09 
তোমাদের কাছে এসেছি; 











২০. তোমরা যাতে আমাকে পাথর মেরে হত্যা করতে ++ 2 মণ নি মণ 
না পারো, সে জন্যে আমি আমার মালিক ও তোমাদের ০১ 
মালিকের কাছে (আগেই) পানাহ চেয়ে নিয়েছি, 








২১. যদি তোমরা আমার ওপর ঈমান না আনো 
তাহলে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো । 











২২. অতপর সে তার মালিকের কাছে দোয়া করলো » ৮ *- ৮০ টা তরি ৪47৪ 
(হে আমার রব), এরা হচ্ছে একটি না-ফরমান জাতি ও ০০১) (5 €8 ৯৯ ০10 
(তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও)। 











২৩. (আমি বললাম, ) তুমি আমার বান্দাদের সাথে ১.৮ ৯০ ৯৪) পল ৯ 

করে রাতে রাতেই (এ জনপদ থেকে) বেরিয়ে পড়ো, ণ্ড ০9৮০০৫০1১0০ ১৭০ 
(সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে কিন্তু) 

তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে, 











পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৮১ ৬//৬/.8101001817808061791017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৪ সুরা আদ দোখান 


২৪. সমুদ্রকে শান্ত রেখে তুমি পোর হয়ে) যেও; ৯০০৮ ০ টির্ানানরান্ রা 
নিসন্দেহে তারা হবে সেমৃদ্ে) নিমজ্জিত বাহিনী। ১২৯৯1/9৯05৯511 5? 


রা নিপা 


৩১৯, 











চা ১-৮০ ৮৯ ৮১ 


২৫. যোবার সময়) ওরা নিজেদের পেছনে কতো 


উদ্যান, কতো ঝর্ণা ফেলে গেছে, শ ১9১০9 ০০৯ ৬০195১7০০ 








২৬. (ফেলে গেছে) কতো ক্ষেতের ফসল, কতো ক ৯০ 
সা ও) এব 2520629 £999 





8 সামথী, যাতে ওরা (সব সময়) $ ০5৬3155190৫ 2০29 








ত রে বি পা টিপা পা ঠা নি পু 
উকিল ছি ও ০2321656809» ৫৬৫ 





২৯. (এ ঘটনায়) ওদের ওপর না আসমান কোনো 1 ৮,৯৮৫ গাল 1 এ দাত 2 তক 
রকম কান্নাকাটি করলো- না যমীন (কীদলো, আযাব 95319 9৮০] ০৪০০০৫০০৪ 
আসার পর) তাদের তো কোনো অবকাশই দেয়া ৮0৪ 15212 
হলোনা । ৪) ৩৪১6০ 194 ৃ 











রে পক 0 206845-15550-৯-0572 








৩১. ডিদ্ধার করেছি) ফেরাউন (ও তার গোলামীর 
শৃংখল) থেকে, অবশ্যই সে ছিলো সীমালংঘনকারীদের ৩ 
মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি। নি 





[৩ ৯০21 চিঠি 


৩২. অবশ্যই আমি জ্ঞানের ওপর তাদের (জাতি বনী হ ”* 7" রি 
ইসরাঈলদের) দুনিয়ার ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি, ৪ শোশ। এ এ ৬০১১৯ ৩৪19 








৩৩. আমি তাদের (এমন কতিপয়) নিদর্শন দিয়েছি, গতি রিট এ ৪:21561৫ 
যাতে তোদের জন্যে) সুস্পষ্ট পরীক্ষা (নিহিত) 9 ০৮642 এল এস 








ছিলো । 
৩৪. অবশ্যই এ (মূর্খ) লোকেরা বলতো- 8077 রি ৩ 








৩৫. এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু, আমরা (আর) 10 122 
কখনো পুনরুখিত হবো না। 5০1 +:81০১৩] 


রা ৯ 2 








৩৬. তোরা আরো বলতো) তোমরা যদি (পুনরুথান ০৭৭01৯৮০125 1521 
সম্পর্কে) সত্যবাদী হও তাহলে আমাদের বাপ-দাদাদের. ৪) ৬৯৪০০-৮০ ০10550190 
(কবর থেকে উঠিয়ে) নিয়ে এসো! 











৩৭. (শক্তি সামর্থের দিক থেকে) কি তারা বড়ো, ০.০ -০/১৮ /১৮2/১৮ ৮০০০ 
না “তুব্বা" জাতি ও তাদের আগে যারা ছিলো তারা ৮5 ০5০5০17৮592-৭ 
(বড়ো); আমি তাদের মেতো শক্তিশালীদেরও) ধ্বংস ৯ ৯৪18212 এছ), ১০1914 
করে দিয়েছি, (কেননা) তারা ছিলো না-ফরমান ৩) ৬০ 19 -০০31 ১০৪4০] 


জাতি । 
পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু *%৫৮২ ৬///%4.2100181780809171017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 





৮. আমি আসমানসমূহ, যমীন এবং এদের উভয়ের 1৮৮৮ ঠাপ ৮ 
রী . . 75562০৯১129 081503 


মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেল 
তামাশাচ্ছলে পয়দা করিনি । 


৪৪ সূরা আদ দোখান 


পাপ পর পাপা 


৪ ০৮১ 





৩৯. এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি 
করিনি, কিন্তু অধিকাংশ মানুষই (এ সম্পর্কে) জানে 
না। 


5৯ ০9 পাান্িপ্র ৩ 


দি 22154058201 852 


শাশিটি 1 ৮ পূণ পা ১ 


পপ ৮ টিপুর ভি 


৬০ 





৪০. অবশ্যই এদের (সবার পুনরুথ্থান ও) বিচার 
ফয়সালার দিনক্ষণ নির্ধারিত রয়েছে। 





পা ৯ পা পরা ৮ পটিশটি পারা 


ফিরতি জানা 








৪১. সেদিন এক বন্ধু আরেক বন্ধুর কোনোই কাজে 
আসবে না, না তাদের (সেদিন কোনো রকম) সাহায্য 
করা হবে! 





পাছে পট তা ৯৪ 


১90৮8 ০৮9০ ৮০০9০ (৪১৯৪১ 98 


5৯ পা ক) পা ১ ১০০ পার্ট পা ৯ পা 


পা &৯ পি পা /পটি / টি 


ও ৩০১৪ -০ 





৪২. অবশ্য যার ওপর আল্লাহ তায়ালা দয়া 
করবেন (তার কথা আলাদা); নিসন্দেহে তিনি 
মহাপরাক্রমশালী, দয়ালু। 





হা, 


০9৮ পাটি) পাশ9 ০ 


250122173৮8 


টি / 


রা 





৪৩. নিসন্দেহে জোহান্নামে) যাকুম (নোমের একটি) 
গাছ থাকবে, 


১ 





8৪. (তা হবে) পাপীদের জন্যে সেখানকার) খাদ্য, 


চিপে 29 পাতা 





৪৫. গলিত তামার মতো তা পেটের ভেতর ফুটতে 
থাকবে, 





৪৬. (তা হবে) ফুটন্ত গরম পানির মতো! 








৪৭. (ফেরেশতাদের প্রতি আদেশ হবে,) ধরো একে- 
অতপর হেচড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে 
যাও, 





£৯ পা ৮৮ 


০০541 পর টাটা 





৪৮. তারপর তার মাথার ওপর ফুটন্ত পানির আযাব 
ঢেলে দাও; 


পা নি ০ 52 


ও পা 51625451051 








৪৯. (তাকে বলা হবে, আযাবের) স্বাদ আম্বাদন করো, 
তুমি অবশ্যই ছিলে শক্তিশালী একজন অভিজাত 
মানুষ! 





৪8১৫1 59] ০ এ । টে 








৫০. এ শোস্তি) সম্পর্কে তোমরা (অভিজাত 
লোকগুলোই) ছিলে বেশী সন্দিহান! 


পাটা ছে 


০1০১০! 


৪ 9১432 








৫১. (অপরদিকে) আন্মাহভীরু লোকেরা নিরাপদ 
(অনাবিল) শান্তির জায়গায় থাকবে, 





৫২. থোকবে মনোরম) উদ্যানে ও (অমিয়) 
বর্ণাধারায়, 





৫৩. মিহি ও পুরু রেশমী বন্ত্র পরিধান করে এরা 
(একে অপরের) সামনাসামনি হয়ে বসবে, 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৮৩ 





//৬/.2100171790250917910170010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৫ সূরা আল জাছিয়া 


৫৪. এমনই হবে (তাদের পুরস্কার, উপরন্তু) তাদের ৮ / /১৩০ ৪ পভতুপ ৪25 
আমি দেবো আয়তলোচনা (পরমা সুন্দরী) হুর; শু (৯5১9৪০৯4939 -৪4595 





৫৫. তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ৩৮ নি স্ ৬৭ পাঠিত পা ডি ঠা 
ফলারির অর্ডার দিতে থাকবে, ও ৩০1 29/5 ০59 1৬১ ১9০০৭ 








৫৬. প্রথম মৃত্যু ছাড়া (যা দুনিয়াতেই এসে গেছে), 5€* ০1 | ৮ ৯৩117৮2০৮2৯ 
সেখানে (তোদের আর) মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে 49৮11 21 ০৮11 0৯৯৪ 9959৩4 ॥! 


না, তোদের রব) তাদের জাহান্নামের আযাব থেকে ৯ +017110 2505 103 
বাচিয়ে দেবেন, €৮৯৪-| ০1০০-৮৪৪995০5981 








৫৭. (হে নবী, এ হচ্ছে মোমেনদের প্রতি) তোমার উহ 21 বর ৮৮৮ 
সামির দয়া অনুগহ; এটাই হচ্ছে (সেদিনের) ৪-৮১41১315 50১52) ৩০১১ 





মহাসাফল্য। 
০2 ৯ তে পারে 


৫৮. হে নবী), আমি এ (কোরআন)-কে তোমার 175 512 )$ 
(মাতৃ)-ভাষায় সহজ করে দিয়েছি, যাতে করে তারা ৪৩১১৬০ রি জু 
(এর থেকে) উপদেশ গ্রহণ করতে পারে । 








৫৯. সুতরাং তুমি (এদের পরিণাম দেখার জন্যে) বারন ভাড়া 
অপেক্ষা করতে থাকো, আর ওরা তো প্রতীক্ষা করেই ০৪১১০-৯১| ৪) 




















২. পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তায়ালার কাছ 178 হা 
থেকেই (এ) কিতাবের অবতরণ । উস] ১3৯1 এএ 2 0 ০৭১৭ 








জন্যে (আন্মাহ তায়ালাকে জানার অগণিত) নিদর্শন 474 ০৯১১19৪৮711 


পা ৯ 7১-9/১4 
€ 


৮ 
৩ ৬৮৮০ 
শার্ট 


রা 





রন 
তে -০পা পাপা 2১09 টিপা চিতা 
৬ 


৪. নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং 5 '1 972৭ র 
যমীনে বিচরণশীল জীবজস্তুর মাঝেও, যাদের তিনি ০ এত ৬ প2০5555 


(সর্বত্র) ছড়িয়ে রেখেছেন, নিদর্শন রয়েছে বিশ্বাসী ১০541 
সম্প্রদায়ের জন্যে | ৬ ০৪94 [9% 








৫. (নিদর্শন রয়েছে) রাত দিনের পরিবর্তনের মাঝে, ৮। 4:51 17510 স্দু। ৩51৫ 
যে রেষেক আল্লাহ তায়ালা আসমান থেকে পাঠান, যা 481 ৭৮ 93419 ০1 ০৪১৯9 
দিয়ে তিনি যমীনকে তার যর পর পুনরায় জীবিত পি পাটি 58৪৪ তে ১৪ 

করে তোলেন (তার রে বায়ুর পরিবর্তনেও ৯১142 ৮6 99১) 52 21৮11 2 
তার দরতের নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের এ রন ১৯ টি পুত বাজিনিতা পাটি 
১ [9৭1 8১11 ০৯৭১০939০০৯ 


৩৬১৯ 














পাটির পাঠ 9৮৩ 
ণ 


৬. এ হচ্ছে আল্লাহ তায়ালার আয়াতসমূহ, মা 51 2125055401-81 15 


আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি, 


্ে 





পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ক ৫৮৪ ৬/৬/৬/.৪100181780806171017001.019 


৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৫ সুরা আল জাছিয়া 


অতপর (তুমি কি বলতে পারো) আল্লাহ তায়ালা ও ৯০ যা ভাতে 
তার এ নিদর্শনের পর আর কোন্‌ কথার ওপর তারা 99558841940 01৭০০ 
ঈমান আনবে? 














৭. দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্যে, 








৮. আন্মাহ তায়ালার আয়াত যখন তার ওপর এ 
তেলাওয়াত করা হয় তখন সে (তা) শোনে, 
(কিন্তু) একটু পরেই সে অহংকারী হয়ে এমনভাবে 
জেদ ধরে যেন সে তা শুনতেই পায়নি, সুতরাং তুমি 
তাকে এক কঠিন আযাবের সুসংবাদ দাও! 














৯. যখন সে আমার আয়াতসমূহের কোনো বিষয় 1৮০12 8%12%1751) 71717127 
সম্পর্কে জানতে পারে, তখন সে একে পরিহাসের ১19১ ৬০০৯০ (৮5 0৩৪1 ০০৮০ 5 
বিষয় হিসেবে গ্রহণ করে; এমন ধরনের লোকদের জী ভ০28-84 

জন্যে অপমানজনক আযাব রয়েছে; ৪ ০৯৪০ ০১1১০-০৮ এগ 














১০. তাদের সামনে রয়েছে জাহান্নাম এবং সেসব ।ত * ০৯৮ * 2৪ ৩৮ 

৪1৮1 

তা তাদের কোনো কাজেই এলো না, না সেসব মাবুদ & পভ ৮৯০ ৯০৮০ 

তাদের কোনো কাজে এলো)- যাদের তারা আল্লাহ 41535519391 918-51523 

তায়ালাকে বাদ দিয়ে (নিজেদের) অভিভাবক বানিয়ে বি রা হারার 

ছি ভরিয়া রিসে তির & ৮৪৪০ ৮১16০৪19০৮9 
র শাস্তি; 











১১. এ (কোরআন) হচ্ছে (সম্পূর্ণত) হেদায়াত, ৯৮? 
সবে) জানের মালিকের জসবকে ৪121558০899, ৫5৬৪ 


প্রা &ি টি 2৯ আপা 


উঠার আহাৰ বেছে সি উন ৪. & পপ ত১০০৭1৬- 








২ আরাহায়ালহ নেই মহা সভা, নি কে (5১৯31 »৯০-৫9৯- এ৩|20 


তোমাদের অধীন করে রেখেছেন, যাতে করে তোমরা 
( ণ ট 117 ৯4৯ (2 া ৭ -৪ [81 
তারই আদেশক্রমে নৌযানসমূহে (আরোহণ করে 4425 ৩2 9৯: 4০ 12] 
তাতে চলতে পারো, এবং এর দ্বারা তোমরা তার *”* রর তা তা 


অনুগ্রহ সন্ধান করতে পারো, আশা করা যায় তোমরা ৪ 9১৫৪ ৮৫০9 
(এজন্যে) তার শোকর আদায় করবে, 

















১৩. (একইভাবে) তার (অনুগ্হহ) থেকে তিনি ও ০ 
পা 01৬৮৫০৮৯ 


করে দিয়েছেন অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের ৪! 50১ ০1৮23 ৯ ০০০ 
জন্যে (অনেক) নিদর্শন রয়েছে । টি 


৪ 99১84 [91 








১৪. (হে নবী,) ঈমানদারদের তুমি বলো, যারা 2৮1০5 হন্বন 12 
আল্লাহ তায়ালার (অমোঘ বিচারের) দিনগুলো থেকে ০:92195 19 ০২১45 0$ 


০৭ পেরে পা ৯০০ ৮৩ 


কিছুই আশা করে না, তারা যেন তাদের ক্ষমা 1৮১1০ ডে 4011810 ?ধ 
করে দেয়, যাতে করে আল্লাহ তায়ালা এ (বিশেষ) ++ প্ঠস রি বে 
দলকে তাদের কৃতকর্মের জন্যে (পরকালে) পুরোপুরি ৪ ০০৯০৪ 19১ 
বিনিময় দিতে পারেন। 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৯ ৫৮৫ ৬//৬/.2101001817808061791017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৫ সূরা আল জাছিয়া 


১৫. (তোমাদের মাঝে) কেউ যদি কোনো নেক ”না ৯৮৮ দির 
কাজ করে, তা সে করে তার নিজের ভালোর ৪০৮9০458515 055০5 


জন্যেই, (আবার) কেউ যদি কোনো মন্দ কাজ করে, ৮৯১০০৩৯০৮9০ চি তিত 
তার (প্রতিফল কিন্তু) তার ওপরই (পড়বে) অতপর ৪ ৪৯৯১১৮৯ ৫1০১ ১091 
তোমাদের সবাইকে তোমাদের মালিকের কাছেই 

ফিরে যেতে হবে। 























১৬. আমি বনী ইসরাঈলদের কিতাব, রাষ্ট্রক্ষমতা ও াব্ুস 
নবুওত দান করেছিলাম, আমি তাদের উদকৃষট রেষেক 5103241০0০5 58 
দিয়েছিলাম, (এসব কিছুর মাধ্যমে) আমি তাদের ,.. 25722 
ৃষ্টিকুলের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, ০৮11 ০০-৮৯৪2)9 85৯5119-৮419 








পাটি বাটি) পর্ণ ৯৮912 তেতাা 


৪ ৬০০৯1 &-৮৮1259 








১৭. দ্বীন সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের বিশদভাবে 22) 1 242 
দান করেছি, অতপর যে মতবিরোধ তারা নিজেদের 5৯৯ ০১ ৩2 ০৯19 


মধ্যে সৃষ্টি করেছে (তো তারা করেছে) তাদের কাছে 127 ০০১৪ 
সঠিক জ্ঞান আসার পর, (করেছে) তাদের পারস্পরিক * (222,15012926592581 


জেদের কারণে; (হে নবী,) কেয়ামতের দিন অবশ্যই (4 “ 2৮7” ১27 8157 আ(,” ৮2৭ 
তোমার মালিক তাদের মধ্যে সেসব (বিষয়ের) [52-০9:৮৪588 এ ৭) ৮৮৪ 


£৯ ৮2 পা) পানি রা 


ফয়সালা করে দেবেন যে ব্যাপারে তারা (দুনিয়ায়) ৫ 
নার € 09123 419 এল] 























১৮. অতপর (হে নবী,) আমি তোমাকে দ্বীনের এক ৮৯, রা 
(বিশেষ) পদ্ধতির ওপর এনে স্থাপন করেছি, অতএব 509701522478$ ৬4৫ 








তুমি শুধু তারই অনুসরণ করো, (শরীয়তের ব্যাপারে) ৪9 053 ২: 
সেসব লোকদের ইচ্ছা আকাংখার অনুসরণ করো না ৪০5 2২০৪০] পচ ০8 


যারা (আখেরাত সম্পর্কে) কিছুই জানে না। 








১৯. আন্নাহ তায়ালার মোকাবেলায় এরা তোমার ৮৯৩ ৯০৯৩ ৯০ ৮ ০৪ 
কোনোই কাজে আসবে না; যালেমরা অবশ্যই ০-6০0 25198 পি] 
একজন আরেকজনের বন্ধু, আর পরহেযগার লোকদের ৮১৯ -০০৮৮৮৭ 








212555619৮5 লেজ] 


পা ৯ ৪০: দানে 





(আসল) বন্ধু হচ্ছেন আল্াহ তায়ালা (ক্কয়ং)। 





৪ ৬৯৪০] 9 
২০. এ (কোরআন) হচ্ছে মানুষের জন্যে সুস্পষ্ট 7*৫৭ 2৮৯০ টে 
দলীল, (সর্বোপরি) বিশ্বাসীদের জন্যে তা হচ্ছেজ্ঞানের [9 85990565244119012516 
কথা, পথনির্দেশ ও অনুগ্রহ ৷ পা ৪ 0 











959 
২১. যারা অপকর্ম করে তারা কি মনে করে নিয়েছে, ০৮০৯ 
আমি কি তাদের (পরিণতি) সে লোকদের মতো করে ৮1 9১৭৯1 ০৪০| ০০ ০1 


পারা ১ চিপ তা ১ ১ প্রা 8 0 সা 


দেবো যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, |9 591৭:-০| 9113 ৮৪ 91 
তাদের জীবন ও তাদের মরণও কি একই ধরণের টু এ 


হবে? কতো নিম্নমানের ধারণা পোষণ করছে এরা ১৮580525922, ০৯4০ 
(আল্লাহ ত সম্পর্কে)! 215 


ও ০৭৮৫৪ 5051 














বাগান দত রা 50 (১১$ 9 ৪৮৮] 2 3059 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৮৬ ৬//৬/.8101001817808061791017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৫ সুরা আল জাছিয়া 
যাতে করে (এ দু'য়ের মাঝে বসবাসরত) প্রতিটি *-০₹ ৯ ৮৮1৮ 2 আহ. 1৯৩1৫ 
বাসিন্দার কাজ কর্মের ঠিক ঠিক বিনিময় দেয়া যেতে ৮১9 ০০৮০৫ 1০৮৯) 4৫ ৪১৯৯19 
পারে, (কেয়ামতের দিন) তাদের কারো প্রতি যুলুম ৮» ও 
করা হবে না। ও ০০০14 খ! 














২৩. (হে নবী,) তুমি কি সে ব্যক্তির প্রতি লক্ষ্য ৮1 ০.৫ প₹1 টকেল্ত 
করেছো- যে নিজের খেয়াল খুশীকে নিজের মাবুদ 59255 211৩% ৮০ 
বানিয়ে নিয়েছে এবং (পর্যাপ্ত পরিমাণ) জ্ঞান থাকা 7122 জিনা ০9 ডে 
সন্ত আল্লাহ তায়ালা তাকে গোমরাহ করে দিয়েছেন, ০৮০ 99৮-4-5১45% 
তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, ০২ এ 4308 রি রর পারা পা 
তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন; এমন ব্যক্তিকে ৮ * ৮৮ চে এ 
আল্লাহ তায়ালার পর কে পথনির্দেশ দেবেঃ তারপরও ও 99১5$5১$4॥ 
কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? 











২৪. এ মূর্খ) লোকেরা এও বলে, এ দুনিয়া « ৯৮1 

ছাড়া জি আর কোনো জীবনই নেই, আমরা ০56900281০1 
(এখানেই) মরি বাচি, কালের আবর্তন ছাড়া অন্য কিছু * ০41৮৭ 7221৮21৮৮1৮ ৯ পপ 
আমাদের ধ্বংসও করেনা । (মূলত) এদের এ ব্যাপারে পর এ 590 
কোনোই জ্ঞান নেই, এরা শুধু আন্দায অনুমানের _ ৮০” ৬ 

ভিত্তিতেই কথা বলে। £ ও 0585211 ৮5015415 55 1105 

















২৫. যখন এদের কাছে আমার (কিতাবের) সুস্পষ্ট ” 1৬৮ 172511 5 সাতি 
আয়াতগুলো পড়া হয়- তখন এদের কাছে এ ছাড়া ০) ; 
আর কোনো যুক্তিই থাকে না যে, তারা বলে, তোমরা * 

যদি [মৃত্যুপরবর্তী জীবনের দাবীতে) সত্যবাদী হও ৬ 

তাহলে আমাদের বাপ-দাদাদের (কবর থেকে) নিয়ে 

এসো । 














২৬. (হে নবী,) তুমি (এদের) বলো, আল্লাহ তায়ালাই 2 /-০৮০ ০2৮55 রে 
তোমাদের জীবন দান করেন, তিনিই তোমাদের মৃত্যু পিপিপি এপ 


দেন, তিনিই (আবার) কেয়ামতের দিন তোমাদের ০১ ০০৯ খুঃ রে 1 (5 
পুনরায় একত্রিত করবেন, এ ব্যাপারে কোনোই সন্দেহ ” ) দাতের [% ্ টা 


নেই, কিন্তু অধিকাংশ মানুষই (এটা) জানে না। ৪02০2 হোত 














২৭. আকাশমন্ডলী ও যমীনের যাবতীয় সার্বভৌমত্‌ (26675 ক 
আল্লাহ তায়ালার জন্যেই, যেদিন কেয়ামত সংঘটিত ত 19199 ১১019৮1৬1545 


পাপা ০০ 5 


হবে সেদিন এ বাতিলপন্থীরা ভীষণভাবে তা 909৮] ১:৯৭ 02 72 
হবে। ্ 














২৮. (হে নবী, সেদিন) তুমি প্রত্যেক সম্প্রদায়কে 7%2 ৪৫ এর সহগ2হও 1 
দেখবে (মহাবিচারকের সামনে) তারা ভয়ে আতংকে ক 
নতজানু হয়ে পড়ে থাকবে । প্রত্যেক জাতিকেই * 2 7 

তাদের আমলনামার দিকে ডাক দেয়া হবে; (তাদের -৮+- 1234. $0০1৮৮৮ £৫ 
বলা হবে, দুনিয়ায়) তোমরা যা কিছু করতে আজ 

তোমাদের তার (যথাযথ) প্রতিফল দেয়া হবে । 





5০? 
০০ 
লি 

















২৯. (বলা হবে) এ হচ্ছে আমার (কাছে সংরক্ষিত 01, তোর 
তোমাদের) নথিপত্র, যা তোমাদের (কর্মকান্ডের) 14 রি সে স রি 


ওপর ঠিক ঠিক বর্ণনাই পেশ করবে; তোমরা যখন যা ও 99০55 ০61 ০ €৮:০০৫ 
করতে আমি তা লিখে রাখছিলাম। 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু +৮ ৫৮৭ ৬//৬/.8101001217808061791017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৫ সুরা আল জাছিয়া 
৩০. যারা ঈমান এনেছে এবং (সে অনুযায়ী) নেক 7:71521 ৩৪ 
কাজ করেছে, (আজ) তাদের রব তাদের তার ২০০41952919 ০170 


অনুগ্রহে (জান্নাতে) দাখিল করাবেন; আর এটাই হবে ” 200: পাটি 8১8 ভিপি ৯০ ৯০৫ 
(সেদিনের) সুস্পষ্ট সাফল্য । 5৮ ০০১ ৮4০৯১ ০৯-৮৪৯১-৮৪৪ ০৯৪ 


০১০০7 পি 70. 


৪ ৬৯০০1 ১৪৯।| 


৩১. অপরদিকে যারা কুফরী অবলম্বন করেছে আমি *.'| *£₹*1%া 
তাদের বলবো), তোমাদের সামনে কখনো কি আমার এ ৩জিপগি 2 


আয়াতসমূহ পড়ে শোনানো হতো না? অতপর তোমরা [5 1 
উদ্ধত্য প্রকাশ করেছিলে, (মূলত) তোমরা ছিলে 9১-৮০১9-৮)১ মিলের 
নাফরমান জাতি! ৪ ৫ 


৩২. যখন (তোমাদের) বলা হতো, আল্লাহ তায়ালার *৫ 2 
ওয়াদা সত্য এবং কেয়ামত (সংঘটিত হবে) এর মধ্যে ১5 £2019324 ৬০০ 51092 


কোনো রকম সন্দেহ নেই, তখন তোমরা (অহংকার * দি বিনা রাগ রাে 
করে) বলতে, আমরা জানি না কেয়ামত (আবার) কি, 01,851] 5 5393০ ০থঠ জে ০৪) 


আমরা (এব্যাপারে) আন্দায অনুমান ছাড়া আর কিছুই ৪ শি 
করতে পারি না, আমরা (তাতে) বিশ্বাসীও নই! ৪ ০৪ ০০৯ না 41০8) 


৩৩. (সেদিন) তাদের মন্দ কাজগুলো তাদের কাছে * ১ 2515 পা 
রিপার দেরি জারির এ 9195-0-০15 ৮৪1959 


করে নেবে- যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে ৯০ ১৮241, ডি 
বেড়াতো । ও ০০১৪০ 42 19 





















































1 চিতা পা ডি পাটি 


৩৪. বলা হবে, আজ আমি তোমাদের (সেভাবে) রাত দু 
ভুলে যাবো, যেভাবে তোমরা (দুনিয়ায় থাকতে) এ * ০ ০৫০৫০৭০9059 


দিনের সাক্ষাত ভুলে গিয়েছিল, আজ) তোমাদের ”« * 5) - 
ঠিকানা হবে (জাহান্নামের) আগুন, (এখানে) তোমরা রি 599 | 2,929 1৩০০৮ 


কোনোই সাহায্যকারী পাবে না। 








০৮2১ 


৩৫. এটা এ কারণে, তোমরা আল্লাহ তায়ালার -০-০ 4 11 /৮-০ ১ ৮,৮০5 ৯৮০৪ 
আয়াতসমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং 251 ০১৯০-০৪-০৫ 


রর বৰ জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে * 2৮৭ 1৮7) 22 চপ 
910 123 1৯ বা 
রেখেছিলো, (সুতরাং) আজ তাদের সেখান থেকে ১ ১8 | টি 


বের করা হবে না_ না (আল্লাহ তায়ালার দরবারে) € ২৯টি ৯৩ বাত তানি পতিত 2 
€9 ০৯৯০ ৪৯ 31916 57 ১৯ 
তাদের কোনো রকম অজুহাত পেশ করার সুযোগ ০ ১ 


দেয়া হবে। 























৬৪ তা. ০৪ উিপাটি 


৩৬. সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে, যিনি মিল, 98৮ 
আসমানসমূহের রব, তিনি যমীনের রব, তিনি রব ১০১৬1০59০১1, ৫৯2140 


8895588 ৪ কু 5 








৩৭. আকাশমন্ডলী এবং যমীনের সব গৌরব মাহাত্ম্য ,. টি ৯৫1 এপ 
তার জন্যেই (নিবেদিত), তিনি মহাপরাক্রমশালী, ৩৯১9 ০৪০ রি 32:50 9 


্রজ্ঞাময়। 84201 25023 [ 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৮৮ ৬///%4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৬ সূরা আল আহকাফ 














২. আল্লাহ তায়ালার কাছ থেকেই (এ) কিতাবের ১288 
অবতরণ, (তিনি) মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময় । 3০ ১51] 415 ৬ ৮ ০৭১২ 








৩. আকাশমন্ডলী, যমীন ও তাদের উভয়ের মাঝে 2০-৯৮,৮৮ ০ চিনি 
যা কিছু রয়েছে এগুলো আমি যথাযথ লক্ষ্য) (৮৪ 2955৬12০9৮1 052 
ছাড়া সৃষ্টি করিনি এবং (আমি এগুলোকে) এক » উর 

সুনির্দিষ্ট সময়ের জন্যে (পয়দা করেছি), কিন্তু) ০০719. ৬৮০ এ59িউ22থ 
যারা অস্বীকার করে- তারা যে যে জিনিস দিয়ে ০০৮০০ 
তাদের সতর্ক করা হয়েছিলো তার থেকেই মুখ ও 99১১1937115 1998 





ফিরিয়ে নেয়। 
৯৮2 ৯ শা পটি চি তা 5০০১ পাশা প্রা 


৪. (হে নবী,) তুমি (তাদের) বলো, তোমরা কি & 
কখনো (ভেবে) দেখেছো, যাদের তোমরা আল্লাহর £1 ১১০০০১১৪৭০০ 


স্টপ ৮ পর 


পরিবর্তে ডাকছো- আমাকে একটু দেখাও তো, তারা 11 ০৬১$। ০ 19812 131 9 
এ যমীনের কোনো অংশও কি বানিয়েছে, অথবা এ পা রে ১ 


রানা: 
অং, £ এর র।কতাবপত্র ক. সে সুত্র /৯:-০/১-9&% টা /১৮ 5 ০০ 
ধরে চলে আসা জ্ঞানের (অন্য) কোনো অবশিষ্ট প্রমাণ ৩521৩ ০5০ 
(যদি তোমাদের হাতে মজুদ থাকে,) তাহলে তাও ৪৬ 

এনে আমাকে দাও- যদি তোমরা সত্যবাদী হও! ৪০০৩০ 























৫. তার চাইতে বেশী বিভ্রান্ত ব্যক্তি কে হতে পারে, ০: চড৯ 5 
৩/9১ ৩০1 9০৭ | 

যে আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে, "৫: 25১ ০ ন ৩০১০ ৩ ৬৪ 

যে কেয়ামত পর্যন্ত ডোকলেও) তার ডাকে সাড়া দেবে ৫৯ টি এ [5 ৫ 44 একী 

না, তারা তো তাদের (ভক্তদের) ডাক থেকে সম্পূর্ণ ৯১1 ৯৯55 ৯৮ 


বেখবর। 5০99১৮৪91০১ ৬০ 














৬. যখন গোটা মানব জাতিকে জড়ো করা হবে, তখন **-*1 
এরা তাদের দুশমনে পরিণত হয়ে যাবে এবং এরা 9০০০৪] 199 ০০০৫০ 1515 


/১-০ ৮5 


তাদের এবাদাতকেও সম্পূর্ণ অস্বীকার করবে । [তি ০৪986 ৮030 19১9 














৭. যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে মাদাম 
শোনানো হয়- তেখন) কাফেররা সে সত্য সম্পর্কে ০:০1 0647801545199 
বলে, যা হিভিমধ্যেই) তাদের সামনে এসে গেছে ঠ ০৫৫১৯০16১৮০ ত 85419, 
এটা হচ্ছে সুস্পষ্ট যাদু! ৪টি ১৯৯৬ 1০৪১৪ 3৭ 9) 





৮. তারা কি একথা বলে যে, সে ) নিজেই ০-০/৯ ৮৮%০ ণ চর 
তা বানিয়ে নিয়েছে ভুমি ভাদের বলো: সভিই 5521 91 5:255201 99511 


পা ০9 


যদি এমন কিছু আমি (আল্লাহর নামে) বানিয়ে পেশ , পু ৭? & 
করি, তাহলে আল্লাহ (-র ক্রোধ) থেকে আমার (৪৮5 41০5৫927755 


(বাচানোর) জন্যে তোমরা তো কোনো ক্ষমতাই ৯:০৯ সি রব 
রাধা চিনি ভালো করেই জানেন তোরা ভার 5৮১69885145 টি 
মধ্যে কি কি কথা নিজেরা বানিয়ে বানিয়ে বলছো 


পারা ২৬ হা-মী-ম ৫৮৯ ৬///%4.21001817802809171017001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৬ সুরা আল আহকাফ 


এবং তোমাদের ও আমার মাঝে (কে কথা বানাচ্ছে; +৮৫, * তর ৪ সা পজ 
এ কথার) সাক্ষ্য দেয়ার জন্যে তিনিই যথেষ্ট; আর -৯১-৮৯৯৪ ০ঠ + 1০৪ এ 


তিনি একান্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ০৯০৪ 








৯. তুমি বলো, রসুলদের মাঝে আমি তো নতুন 
নই, আমি এও জানি না, আমার সাথে কি (ধরনের 
আচরণ) করা হবে এবং তোমাদের সাথেই বা কী 
(ব্যবহার করা) হবে; আমি শুধু সেটুকুরই অনুসরণ 
করি যেটুকু আমার কাছে ওহী করে পাঠানো হয়, 
আর আমি তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী বৈ 
কিছুই নই। 

















১০. তুমি আরো) বলো, তোমরা কি কখনো এ কথা উন্বাি 

ভেবে দেখেছো যে, এ মেহাগ্রস্থ)-টা যদি আল্লাহর 4॥ ১১০৬০ ৩1-৮299148 
কাছ থেকে (নাযিল) হয়ে থাকে এবং তোমরা যদি £ ৮1৯ গু নি পে পপ 
৮5৭ ০৪০৫ ১১৪ 9529 352 
এবং এর ওপর ইসরাঈলের একজন /:-9১৮৯৮০১ ৩ পাপা 

যেখানে সাক্ষ্য প্রদান করে তার ওপর ঈমানও এনেছে, ১৮825517020 4854 02921 
(তারপরও) তোমরা অহংকার করলে, (জেনে রেখো) 

আল্লাহ তায়ালা কখনো সীমালংঘনকারীদের সঠিক $ ০৮5] টি ১৫৭ 101 
পথে পরিচালিত করেন না । রা রর ্ 








১১. যারা কুফরী করেছে তারা ঈমানদারদের সম্পর্কে ৪০] ৫৭ 
বলে, যদি (ঈমান আনার মাঝে) সত্যিই কোনো 0৫515418301956৩801 469 


কল্যাণ থাকতো তাহলে (সমাজের সাধারণ মানুষরা) ু দপত )5 
আমাদের আগে তার দিকে এগিয়ে যেতো না, যেহেতু 42 1219৬৮-১ 319.42158-5 ০1955 
এরা নিজেরা কখনো পথের কোনো দিশা পায়নি, তাই রো রা 
অচিরেই তারা বলতে শুরু করবে, এ তো হচ্ছে একটি 989 3116৯ 0958 
পুরনো ও মিথ্যা) অপবাদ! 











১২. এর আগে (মানুষদের) পথপ্রদর্শক ও (আল্লাহর) ৫₹+*₹৪ বির 
রহমত হিসেবে মুসার কিতাব (তাদের কাছে মজুদ) 8৯১91 (4121 15 ০৮447 ৬৮০9 
ছিলো; আর এ কিতাব তো (পূর্ববর্তী কিতাবের) * ৮ 

সত্যতা স্বীকার করে, (এটা এসেছে) আরবী ভাষায়, ১ 


যেন তা সীমালংঘনকারীদের সাবধান করা এবং রি প৯, ৪০ রি 
ন্যায়বানদের জন্যে সুসংবাদ হতে পারে। $ ০০০০৩] ০১85 ১19 08011 

















১৩. অবশ্যই যারা বলে, আল্লাহ তায়ালাই হচ্ছেন ,+-,₹+% 2০৫, 
আমাদের রব, অতপর তারা (এর ওপর) অবিচল হয়ে 545-49 00126৩82101 


দীড়িয়ে থাকে, তাদের জন্যে কোনো ভয় শংকা নেই ও -+4-**৮২2% শা, রর 
এবং তাদের (কেখনো) উদ্বিগ্নও হতে হবে না, ৪ ০5১৮৯৭০১9৪5 555 

















১৪. তারাই হবে জান্নাতের অধিকারী, সেখানে তারা _1+* দা 
চিরদিন থাকবে, এ হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার 1225 05915 জা ০১০ গাগা 


পা পা পা 


যা তারা (দুনিয়ায়) করে এসেছে। ৪ 0252156 লগিছে 








১৫. আমি মানুষকে আদেশ দিয়েছি সে যেন 
নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে; 





00৮০1 4204198 ও 0431 [22592 


(কেননা) তার মা তাকে অত্যন্ত কষ্ট করে পেটে গজ ক পট পা পুলা রা 
ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে ৮৮৯১4৯5990১ শপ 


পারা ২৬ হা-মী-ম ৫৯০ ৬///%4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৬ সুরা আল আহকাফ 
রস হা ০৯5-15505805 0755 2০ 
25:50 20532 £9 
বা কন 4233509101০ ৯5৫ 
১2 95 ৩9৫ (9219 082 ০০০2৫ ৮ ] 
জা 5500827245০ 
ওপর সন্তুষ্ট হবে, আমার সাভার মাঝেও 

তুমি সংশোধন এনে দাও; অবশ্যই আমি তোমার ৩505219 এ্]া ০০) ০218 ০ 
ও অবশ্যই আমি তোমার অনুগত চে্রলা। 























১৬. মুলত) এরাই হচ্ছে সেসব মানুষ, যারা (দুনিয়ায়) ৮৮₹*7*০৯৫75৫22৫ ও 
যেসব ভালো কাজ করে তাদের কাছ থেকে তা ০০০০২502629 এএা% 
আমি (যথাযথভাবে) গ্রহণ করি, আর তাদের মন্দ 397 ৯ পাপা পা পু রে ডি 
কাজগুলো আমি উপেক্ষা করি, (এরা জান্নাতবাসীদের ০ ৬৮৪৪ ৬০9৮৯১9191০ 
অন্তর্ভূক্ত) এদের কাছে প্রদত্ত (আল্লাহর) ওয়াদা, যা 1 ১০০] ০114 
সত ভহবে। ্ রঃ রি ০ নিশি এপ 
ও 9০০91 9১৬ 




















১৭. (তেবে সে ব্যক্তির কথা আলাদা,) যে ব্যক্তি 

(নিজ) পিতা মাতাকে বলে, ধিক তোমাদের প্রতি, (2 4২০19] ০ ০12 
তোমরা কি আমাকে (এই বলে) প্রতিশ্রুতি দিচ্ছো যে, - . 

আমাকে (কবর থেকে) বের করে আনা হবে, অথচ 5 ০৪9 62510555 
আমার আগে বহু সম্প্রদায় গত হয়ে গেছে, যাদের '*,-*+ 1৮০ 5৫ %.০৯০৪৭ 
একজনকেও কবর থেকে বের করে আনা হয়নি, ৬৯ ৮৮৪9 ও ০৪ ৬2১১| 
এ কথা শুনে) পিতা মাতা উভয়েই আল্লাহর ৪ ৮ ০7৮ প% 
সাহায্য প্রার্থনা করে এবং (সন্তানকে) বলে, ওহে, 45 954 ৩০2 1৪০০ ০0791 
তোমার দুর্ভোগ হোক! (তুমি আল্লাহ তায়ালার নারি 
ওপর) ঈমান আনো, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য গু ০981৮০ ্ চি 39893 
(তারপরও) সে হতভাগা বলে, (হা, তোমাদের) এসব 

কথা তো অতীতকালের কিছু উপাখ্যান ছাড়া আর 


কিছুই নয়! 
































১৮. এরাই হচ্ছে সেসব লোক যাদের ওপর মানুষ 07611 4৮12 21? 
ও জ্ননদের পূর্ববর্তী দলের মতো (আল্লাহর) শাস্তির ৯ 80961121502 জেতী। ০9 


বিধান অবধারিত হয়ে গেছে, এরা তাদের দলে শামিল ] *1255 41 
হয়ে যাবে, আর এরা হচ্ছে ভীষণভাবে ক্ষতিথন্ত। টড ১০ ৮? 





রি 170৫521,০8 





১৯. (এদের) প্রত্যেকের জন্যেই তাদের নিজ * 2+£+- 1৫ ৮ ।৩এ 2 1০৮1৮ 
গজ টিটি এভাবেই -০৮33৯19 ত1 9০ ০ ৯93 909 
আল্লাহ তায়ালা তাদের কাজের যথার্থ বিনিময় ₹ ৯৮১০ ৩৯০০ ৯৮1%৫ 
দেবেন, আর তাদের ওপর (সেদিন কোনো) 9 ০১95৭ ১-৮০9-৮৪//০০1 
অবিচার করা হবে না। 


পারা ২৬ হা-মী-ম ৫৯১ ড/////.810081780809171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

. যেদিন কাফেরদের (জাহান্নামের) আগুনের 
রিল এনে দীড় করানো হবে তেখন তাদের বলা 
হবে); তোমরা তো তোমাদের (ভাগের) যাবতীয় 
নেয়ামত (দুনিয়াতেই) বিনষ্ট করে এসেছো এবং 
তোমাদের পার্থিব জীবনে তা দিয়ে নোনা) ফায়দাও 
তোমরা হাসিল করে নিয়েছো, আজ তোমাদের এক 
চরম অপমানকর আযাব দেয়া হবে, আর তা হচ্ছে 
(আল্লাহর) যমীনে অন্যায়ভাবে ওদ্ধত্য প্রকাশ এবং 
(আল্লাহর সাথে) তোমাদের বিদ্রোহমূলক কাজের 
শাস্তি। 


























20 19582০4011 ০০১৯৪ 529 
(2931172502 ০৫৪৮ পচ, 
০1৩5০১১৯ (5112-25-29 


5৯ 9 টিপা ডি পা ৯ ৩9ি/৯শি 1 


০৬) 0952625৮৫12 5951 


পা ১০-০৩-2750 পা পা ৪০ পাটি 


ও 058786০০8129 01 ১ 





২১. হে নবী, (এদের) তুমি আস্দ (সম্প্রদায়)-এর 
ভাই (হুদ নবী)-র কাহিনী শোনাও; যে “আহকাফ' 
উপত্যকায় নিজ সম্প্রদায়ের লোকদের (আল্লাহর 
আযাবের) ভয় দেখিয়েছিলো, তার আগে পরে আরো 
বহু সতর্ককারী (নবী) এসেছিলো, (তাদের মতো) 
সেও বলেছিলো (হে মানুষ), তোমরা এক আল্লাহ 
তায়ালা ছাড়া আর কারো বন্দেগী করো না; আমি 
অবশ্যই তোমাদের ওপর এক ভয়াবহ দিনের আযাবের 
আশংকা করছি। 

















29 পপ টিতুপ পচ পা পার ৯ পা 
৮১৪৯১ 4৪৪১০১১1১১০ ৬১9 
& তা চি পার্পা কত ০ এ 7৫ পে 


০9 44১৭ ৬৭৯ ৬০১০-4| ০০০ ৩৪9 


৩001. 8115425ঠিিএ 








২২. তারা বললো, আমাদের মাবুদদের বন্দেগী থেকে 
আমাদের ভিন্ন পথে চালিত করার জন্যেই কি তুমি 
আমাদের কাছে এসেছো? যাও, যদি তুমি সত্যবাদী 
হয়ে থাকো তাহলে সেই আযাব নিয়ে এসো যার 
প্রতিশ্রুতি তুমি আমাদের দিচ্ছো। 











পা পাও টিপা পা পাঠ 
৯৯৬ 


1315 0০০০] 52 1384 22 


স্পা 
পা উিপটি /৯ পা শি 


ও ০2১০-]| ০০০২৫ 10৫৯ 








২৩. সে বললো, সব জ্ঞান তো একান্তভাবে আল্নাহ 
তায়ালার কাছেই, আমি তো শুধু সে কথাটুকুই 
তোমাদের কাছে পৌছে দিতে চাই- (ঠিক) যেটুকু (£ 
দিয়ে আমাকে পাঠানো হয়েছে, কিন্তু আমি তোমাদের 
দেখতে পাচ্ছি, তোমরা হচ্ছো এক নির্বোধ জাতি । 





42015০40325 পভ 81 
1238৮2০/ 0222১ 4০)৮ 


ও ০91৯ 





২৪. অতপর যখন তারা দেখতে পেলো, (বড়ো) 
একটি মেঘখন্ড তাদের জনপদের দিকে এগিয়ে * 
আসছে, তখন তারা (সমস্বরে) বলে ওঠলো, এ তো 
এক খন্ড মেঘ মাত্র! (সম্ভবত) আমাদের ওপর তা 2৮ 
বৃষ্টি বর্ষণ করবে; হুদ বললো, না,) এ হচ্ছে সে 
(আযাব), যা তোমরা তৃ্রাঘিত করতে চেয়েছিলে, 
(মূলত) এ হচ্ছে এক (প্রলয়ংকরী) ঝড়, যার মাঝে 
রয়েছে ভয়াবহ আযাব । 











৮9535 ০587 05) 59 11? 
559551255৮০531515190 
০১165182323 ৮45 21525 ২০112 


£৯ 


৬. 


রা 








২৫. এ ঝেড়) তার মালিকের নির্দেশে সব কিছুই ধ্বংস 
করে দেবে, তারপর তাদের অবস্থা (সত্যিই) এমন 
হলো যে, তাদের বসতবাড়ী (ও তার ধ্বংসলীলা) 
ছাড়া আর কিছুই দেখা গেলো না; আমি এভাবেই 
অপরাধী জাতিসমূহকে (তাদের কৃতকর্মের) প্রতিফল 
দিয়ে থাকি। 











02-56005:95045 
১৯০03৫৮5248 এস 


০7 সি 


ও ০১ [9511 





পারা ২৬ হা-মী-ম ক ৫৯২ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৬ সুরা আল আহকাফ 


২৬. (এ যমীনে প্রতিষ্ঠা লাভের জন্যে) তাদের যা *৯,* 2৬৩ * 812৮, * এঞড৮ ৭৫ 
যা আমি দিয়েছিলাম তা (অনেক কিছুই) তোমাদের «৭ এ৯১ ৮৫৬০০10৯৪৯৮ ১৪79 
দেইনি; (শোনার জন্যে) আমি তাদের কান, (দেখার ৯ 6421 বাদি জাত 
জন্যে) চোখ ও (অনুধাবনের জন্য) হৃদয় দিয়ে 8১5:1312 ঠি০৮-- টে 


রেখেছিলাম, কিন্তু তাদের সে কান, চোখ ৮2 ৯ -9-9৮ পাঁ টি পটল 112 
হৃদয় তাদের কোনোই কাজে আসেনি, কারণ তারা ও রর রর 


৯ ৬ 4৯ 


আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করতেই থাকলো, 90231 ৪৪ ০2৮৩৩ 
যে (আযাবের) বিষয় নিয়ে তারা হাসি তামাশা এ+ ভি ির্ারি 
করতো, একদিন সত্যি সত্যিই তা তাদের ওপর এসে 1০-৮৪5 3034 ০৪০, 0১৫-3 
পড়লো। পাঠ ৩টি ঠা ঠা ৯০0 পা 

ও) ০59৮০৯০০842 19)0 


























পা এ 8১ টিপ /৯ তা পাটি প্রানিপ্া 8 পা পু 


২৭. তোমাদের চারপাশের অনেকগুলো জনপদকে (5121 ্ 
আমি (এ কারণে) ধ্বংস করে দিয়েছি, আমি (ওদের ০5১৪11 ০০-৮/9৯ ্ ০৪19 
কাছে) আমার নিদর্শনসমূহ বর্ণনা করেছি, আশা করা রর কঃ /৬: ০70৮5 ০৭১1 2 
যায় তারা (আমার দিকে) ফিরে আসবে । 920৭০ ১০ 











তারা সেদিন তাদের সাহায্য রী টানার 
পারলো লা, রে রিমির ০5193-৯ ০:91-৯৮১ 9 
হাসিলের জন্যে “মাবুদ' বানিয়ে নিয়েছিলো; রর ১21 ছি গা ালযতা বা 
(আযাব দেখে) তারাও তাদের ছেড়ে উধাও হয়ে ৮৩ 1915 009, ৫100098এ 4 ১, 
গেলো, (মূলত) এ হচ্ছে তাদের (আল্লাহ তায়ালা পা টি িপা্িপা দন 111 
সম্পর্কে) তাদের মিথ্যা ও যাবতীয় অলীক ধারণা, যা € ০9১28719) 98431 1১9 
তারা পোষণ করতো! 











৯ পা পা /১ 


২৯. যখন একদল জ্িনকে আমি তোমার কাছে « নু 
পাঠিয়েছিলাম, তারা (তোমার) কোরআন (পাঠ) জু ০2155, হি 39 


শুনছিলো, যখন তারা সে স্থানে উপনীত হলো, তখন | 4115 £ শি 

তারা বলতে লাগলো, সবাই চুপ হয়ে যাও, অতপর 28 2 চার 
যখন (কোরআন পাঠের) কাজ শেষ হয়ে গেলো +৪298 ৫1119512058 শঃণ 5: 
তখন তারা নিজের সম্প্রদায়ের কাছে (আল্লাহর আযাব ০: 
থেকে) সতর্ককারী হিসেবেই ফিরে গেলো । ও ৬৭১০-০ 














৩০. তারা বললো, হে আমাদের জাতি, আজ '* 4 

আমরা এমন এক গ্রন্থ (ও তার তেলাওয়াত) শুনে ৬০০১ (41৮01102581 191 
এসেছি, যা মুসার পরে নাযিল করা হয়েছে, (এ ,৯ পপ পদ 41৫4 ০৩18৩ টি 
রন্থ) আগের পাঠানো সব খন্থের সত্যতা স্বীকার এ টা 52 
করে, এ গ্রন্থ)-টি (সবাইকে) সত্য অবিচল ও 

সঠিক পথের দিকে পরিচালিত করে । ৪ 45 %8)5 ৫119 $211 ৬৩৪ 























৩১. হে আমাদের জাতি, তোমরা সবাই মিলে আল্লাহর |; |? নিয় /" ডি 
পথে আহবানকারীর ডাকে সাড়া দাও এবং তার ওপর %2 5:194 ৮5 ১ গল 987 
ঈমান আনো, (তাহলে) তিনি তোমাদের গুনাহ খাতা 4 ” 2১2 22১48 2৮? পতি22 
ক্ষমা করে দেবেন এবং তোমাদের কঠিন আযাব ৬2-৮১৯ ৭-9-৮৯2-9- ৩2-৮৪1988 


থেকে মুক্তি দেবেন। ও এ] ০16০ 

















৩২. আর যদি কেউ আল্লাহর পথের এ আহ্বানকারীর ০২ ৭ তত 
ডাকে সাড়া না দেয় (তবে তার জানা উচিত), 410০53০৯০29 


পারা ২৬ হা-মী-ম +৫৯৩ ৬///%4.2100181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৭ সূরা মোহাম্মদ 


এ যমীনে (আল্লাহকে) ব্যর্থ করে দেয়ার কোনো রকম * পু” ১ এ. ১০ পা? 
ক্ষমতাই সে রাখে না, বেরং) এ আচরণের জন্যে সে ৬০4 ০৮৯৪ ০১4 ই ০৯ 

(আল্লাহর কাছে) তার কোনোই সাহায্যকারী পাবে 0 1:৯২ ০ দা । ০57057758৮০ 
না; এ ধরনের লোকেরা তো সুস্পষ্ট গোমরাহীতে ও ৬৮০ 9015 ও 34591৮55291 2595 
নিমজ্জিত । 




















৩৩. এরা কি এটা বুঝতে পারে না যে, যে মহান 47”; ৭291৮114247 
আল্লাহ তায়ালা আসমানসমূহ ও যমীন বানিয়েছেন 2 , জা 
এবং এ সব কিছুর সৃষ্টি যাকে সামান্যতম ক্রান্তও ৫৪৪15 (. 2৮555315594 | 
করতে পারেনি, তিনি কি মৃতকে পুনরায় জীবন দান চি ক ছি যুদিদ, হে 
করতে সক্ষম নন? হা, অবশ্যই তিনি সব কিছুর ওপর (৪4৮০9৮11৮৪৯ ০1 ১১৪ 
ক্ষমতাবান! ল্য 








-০ 1 ০ 


৪8958 ৮৪৫41 








৩৪. সেসব কাফেরদের যখন (জ্বলন্ত) আগুনের রঃ 1০৫ ৮৮) ০,৮৯০ দত 
সামনে দীড় করানো হবে (তখন তাদের বলা হবে; ৮241 ৮19১৯ ০৪৩1 ০১১৯৭ [989 
আমাল) এ বি) কি ছলে?) তার 993 8315-$281$১ ০0 
বলবে, হা আমাদের মালিকের শপথ (এটা অবশ্যই 2১90%2190৮31৯ ০৮ 





£৯ ৮9 ৯ শঠি রা পা 


সত্য); আল্লাহ তায়ালা বলবেন, এবার (তোমরা) ৮৮৮১৫ (০2165111989 01 
শাস্তি উপভোগ করো, (এ হচ্ছে সে আযাব) যাকে & নিমানিন 


5৫৮ 


তোমরা অস্বীকার করতে! ও) 9 











৩৫. অতপর (হে নবী,) তুমি ধৈর্য ধারণ করো- (ঠিক) না রি [52 ডিও বিভা 


যেমন করে ধৈর্য ধারণ করেছিলো আমার (আগের) (245 ০25০ ঠা পি 
ইত ও) বো ই ই আহ ০১৮ (৯৯ ০০৪5 
লা লে ০22 11505-৩১০০১2 
১0141535059 





























১. যারা (আল্লাহ তায়ালাকে) অ ] ০৩ ৯ 85 
(অন্য মানুষদের) আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে 44 ০5919১৯৫ ০% 


দিয়েছে, আল্রাহ তায়ালা তাদের (সব) কর্মই বিনষ্ট «০41৮৫ হু 
করে দেবেন। ০-৮৪/৮০০1 ০১ 











২. (অপরদিকে) যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে . + 1011. 22122717931 
এবং ভালো কাজ করেছে, মোহাম্মদ-এর ওপর যা , প ১ 1125০ 919০1589719 


কিছু নাষিল করা হয়েছে তার ওপরও ঈমান এনেছে (21 229 ০৯5 ৫0১51551551 
একভাবে তলের সালের পক খেকে াস ০৮, 2১ ১০১:০১১৫ 8 
সত্য, আল্লাহ তায়ালা তাদের সব গুনাহ খাতা মাফ ০৩-০9-৮831 -৮৯১৪ ১৯৫৮ ৪9১ ০ 
করে দেবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন। 

















পারা ২৬ হা-মী-ম ৫৯৪ ৬//৬/.8101001217808061791017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৭ সুরা মোহাম্মদ 


৩. (এগুলো) এ জন্যে যে, যারা (আল্লাহকে) অস্বীকার 1 27%।1.722 ৮» ৭ 7,211! 
করে তারা মূলত মিথ্যারই অনুসরণ করে, (অপর ভিডি ভিটা 


দিকে) যারা ঈমান আনে তারা তাদের সানিকের কাছ | ৯7011915481 19৩৮০] 
থেকে পাওয়া সত্যের অনুসরণ করে; আর এভাবেই ্ 

আল্লাহতায়ালা মানুষদের জন্যে তাদের দৃষ্টান্ত স্থাপন 201 -১১-১ 113৫ ০8232 উর 
করেন। 














৪. (যুদ্ধের ময়দানে) তোমরা যখন কাফেরদের « * 41৮52 45 (দু। ৮০*১11712 
সম্মুখীন হবে, তখন তোমরা তাদের গর্দানে আঘাত ১19১৯ 39228 1318 
করো, অতপর (এভাবে) তাদের যখন তোমরা হত্যা । ৫৮: ০৭৮০ এ 

করবে তখন (বন্দীদের) তোমরা শক্ত করে বেঁধে 5০৯০1 5 ইলিতো 
রাখো, এরপর বন্দীদের মুক্ত করবে- না তাদের জাগা নে 
কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে (এটা ০৮ 1৪ 2 ১৯ 0০০৫ ৩০511 


একান্তই তোমাদের ব্যাপার), তবে যতোক্ষণ যুদ্ধ ; এ) পি 
তার (অস্ত্রে) বোঝা ফেলে না দেবে (ততোক্ষণ ঠা? . 399 টা  ্ 


পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না), অথচ আল্লাহ ৮ 
নিন তাগিদ ৩224558508 48 











রত 

















272৮৯ 4১9 তা ৯৩ 





শাস্তি দিতে পারতেন, তিনি একদলকে দিয়ে আরেক ৮ রি : 
৪085 ০৪3419" ৩০০৮৫৬৯ 


০5০ আ 0৮০৩ এ 


জীবন দিয়েছে তিনি তাদের কর্ম কখনো বিনষ্ট ০৮০1০ 024 ০3 401 0০০ 
করবেন না। 


৫. তিনি তাদের সঠিক পথে পরিচালিত করবেন এবং 57555855885 55 
তাদের (সার্বিক) অবস্থাও তিনি শুধরে দেবেন, 9৮৮15 0৫১০49৮949৯ 

















৬. তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, £১-০০ পাপা চিতা পরিপাটি 8-০০ 
যার পরিচয় তিনি তাদের কাছে (আগেই) করিয়ে ০৮৪] 195১2 21 ৮915029 


রেখেছেন । 

৭. ওহে (মানুষ), যারা (আল্লাহর ওপর) ঈমান শু, ০৯৫৯ 2০০1 ৮৪ , ছু চিপ 
এনেছো, তোমরা যদি (দ্বীন প্রতিষ্ঠায়) আল্লাহকে 4/119১--- 119০1 ০%-1 0৪%18 
সাহায্য করো, তাহলে তিনিও (দুনিয়া আখেরাতে) ০০৮ /৯ ০৮৪৩-9৮-০৮ 
তোমাদের সাহায্য করবেন এবং মিথ্যার 9৮৫5105 ০889০8১০3 
মোকাবেলায়) তিনি তোমাদের পা-সমূহকে মযবুত 

রাখবেন । 

৮. যারা (আল্লাহকে) অস্বীকার করেছে, তাদের জন্যে ভিন শর চে 
(রয়েছে) নিশ্চিত ধ্বংস, তিনি তাদের যাবতীয় কর্ম ০-ঠা5 512১8৫ ০৪৩15 
বিনষ্ট করে দেবেন। 

৯. এটা (এ জন্যে যে,)- আল্লাহ তায়ালা (তাদের »..* +, ০৫, 

জন্যে) যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে, ৮:৯5 44 

ফলে তিনিও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে 

দিয়েছেন । 

১০. এ লোকগুলো কি (আল্লাহর) যমীনে পরিভ্রমণ +.৯)৯-2১৮% ৯০৮ ৮ ৯ শি 
করে দেখতে পার নাফ (বিদ্রোহের পরিণামে) 2০৫128০6০১)81 ৬12৮৪ পর 
তাদের পূর্ববর্তী লোকদের কি অবস্থা হয়েছিলো; 4$। ৪4. * 1৭4 

আল্লাহ তায়ালা তাদের ওপর ধ্বংস (-কর আযাব) 201০55০9175 ৩০ কেঠী। 2৫ ০৫ 
পাঠিয়েছেন, যারা (আল্লাহকে) অস্বীকার করেছে ভারি ০ 

তাদের জন্যেও সেই একই ধরনের (আযাব) রয়েছে। গু 5898415, টে 
পারা ২৬ হা-মী-ম ৫৯৫ ড/////.810081780809171017001.019 
























































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৭ সুরা মোহাম্মদ 
১১. এটা (এ জন্যে)- যারা (আল্লাহতে) বিশ্বাস করে_ ০7151 ৩৪ 

আল্লাহই হন তাদের (একমাত্র) রক্ষক, (প্রকারান্তরে) ০1919 ০8911 ৫9 21 ০6 ১ 
যারা তীকে অবিশ্বাস করে তাদের (কোথাও) কোনো £-256 12৮ ৮০1 
সাহায্যকারী থাকে না 8 ৪ ৬ 49০১ ০8১৫ র 











১২. যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে এবং ভালো ০৮৯০০] ০৯ 
কাজ করেছে, আল্লাহর তায়ালা অবশ্যই সেসব লোকদের 151 ০ 151৩97105 ০ ৬] 


এমন এক (সুরম্য) জানাতে প্রবেশ করাবেন যার তলদেশ ॥ 1০85৭ রে এ 2] 
দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে; অপরদিকে যারা সেরে 2 ৬০৩১৯০৬ ০ | 


কুফরী করেছে তারা জীবনের ভোগবিলাসে মত্ত থাকে, [১৫ বা ৯০৮০ 28 | 0৭ 
জন্তু জানোয়ারদের মতো তারা নিজেদের উদর পূর্তি করে, টি ৪০ রত 
(পরিশেষে) জাহান্নামই হবে তাদের (চূড়ান্ত) নিবাস! ৪৮215590119 040 




















১৩. (হে নবী,) তোমার (এই) জনপদ- যারা এক * “রত % এ%(07৮ 277৭ 5৮ * শাক 
সময়) তোমাকে বের করে দিয়েছিলো, তার চাইতে 2212-৩1-৬5 
অনেক শক্তিশালী বহু জনপদ ছিলো, সেগুলোকেও ১$ 5:15 4541/1 ঞ৫ 

আমি ধ্বংস করে দিয়েছি, (সেদিন) তাদের কোনো ” যাতে % 


সাহায্যকারীই ছিলো না। ৪৮৪] ১০ 











১৪. যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট ৬০০ চি পাশ এনে ৯০ পলা [লি পপ নি পাপা 
সমূজ্বল নিদর্শনের ওপর রয়েছে, তার সাথে এমন ০৪ ৩৮ 433 522-% ০৬০ 
ব্যক্তির তুলনা কি ভাবে হবে যার (চোখে তার) মন্দ ০৮৮5 ক পপ এন ৮ 
কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা ৪৫218542222 
নিজেদের খেয়াল খুশীর অনুসরণ করে। 











১৫. যারা (আল্লাহ তায়ালাকে) ভয় করে তাদের ৮:/০০০-০৪ & টিটি 
যে জান্নাতের ওয়াদা প্রদান করা হয়েছে; সেখানে 23,058 6০2 0 2 46 


নির্মল পানির ফোয়ারা রয়েছে, রয়েছে দুধের এমন পদ এষ 5551 
কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, ৬০০১৯১৩০০51 ১০ ০০ ০০০৬) 


ভু ১ পা 2৯৪ 251 উ পা্পা ০৮2৮১ তা £ আপুপাপা ৯ ঢু 


পানকারীদের জন্যে রয়েছে সুধার (সুপেয়) নহরসমূহ, রঃ 
রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা, (আরো) রয়েছে সব 2 ৪০ 


ধরনের ফলমূল (দিয়ে সাজানো সুরম্য বাগিচা, ॥ ৮৫৯০ 5০১৪1) 
সর্বোপরি), সেখানে রয়েছে তাদের মালিকের কাছ ». ১১2 দে দি 
থেকে (পাওয়া) ক্ষমা; এ ব্যক্তি কি তার মতো- যে ৫১০ & ১৪ 9৬ | 9+ ৬2৪ ০৪9 
ব্যক্তি অনন্তকাল ধরে জলন্ত আগুনে পুড়তে থাকবে রে রে রি টে 
এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান |98423411 ৯ ১352৯ ০০৫:-০৪2), 
করানো হবে, যা তাদের পেটের নাড়িভুঁড়ি কেটে ছিন্ন ₹০ পির পরত পেত ০ লা 
বিচ্ছিন্ন করে) দেবে । ৪৮৮ %০1 22১ ক ৪৮ 

















১৬. তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা ।% ৮৯5 ৮৪ এড ৯৩৯ ৮ 
তোমার দিকে কান পাতে, কিন্তু যখন তারা তোমার ॥; 1022৭ এল ৫9৮ ৩০৮০9 
কাছ থেকে বাইরে যায় তখন যাদের (আল্লাহর পক্ষ দি ॥ ০০০ 
থেকে) জ্ঞান দান তি 4 1999০2১1115 /25৬219এ 
কাছে এসে বলে- “এ মাত্র কি (যেন) বললো লোকটি? 

মূলত) এরাই হচ্ছে ভিডি আল্লাহ তায়ালা 52০ এগ 81 015৮1 
যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং (এ কারণেই) ০০১112০512৮ এ পপ 


এরা নিজেদের খেয়াল খৃশীর অনুসরণ করে চলে। 9-৮১91991195019-2990 441 ৮6 




















১৭. যারা সৎপথে চলবে, আল্লাহ তায়ালা তাদের * ০ 115 
(এই) সৎপথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদের 019০5295196 ৪? 


(অন্তরে) তিনি তার ভয় দান করেন। ০৮9১ 983 











পারা ২৬ হা-মী-ম ৫৯৬ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৭ সূরা মোহাম্মদ 





পা ডি পি টি ভি 


১৮. হঠাৎ করে কেয়ামতের ক্ষণ তাদের ওপর এসে * ৮” 259 ০ 
০ ১১ 
পড়ুক তারা কি সে অপেক্ষায় দিন গুনছে? অথচ ০ ৩৪ 11৩5 ৩০ 


কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে, আর 1টি 98০ 4585 
একবার যখন কেয়ামত এসে পড়বে তখন তারা 
কিভাবে তাদের উপদেশ গ্রহণ করবে! 














১৯. অতপর তুমি জেনে রেখো, আল্লাহ তায়ালা * , 2 ₹ ৯) নেতা 
ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তার কাছেই তুমি ১5225218120 41৮1০15 
নিজের ভূলক্রটির জন্যে ক্ষমা প্রার্থনা করো, (ক্ষমা ৮1, 1 216 ৮,511 2 
ার্থনা করো তোমার সাথী) মোমেন পুরুষ ও মোমেন 4/19৮ ০৭০19 ০558৮12 এট৫] 
নারীদের জন্যে; আল্লাহ তায়ালা (যেমন) তোমাদের মি 
গতিবিধির খবর রাখেন, (তেমনি তিনি) তোমাদের ৪৮৫১9০9০2৮০ পর 
নিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকেফহাল রয়েছেন! 

















২০. যারা ঈমান এনেছে তারা (অত্যন্ত উৎসাহের /১:-4০০-০ পাটি ১৯০৩ ৩ 
সাথেই) বলে, কতো ভালো হতো যদি (আমাদের ০০৯) এ ঠা15- ০১১ ০2852 


প্রতি জেহাদের আদেশ সম্বলিত) কোনো সুরা নাযিল ০০ ৮2 085৮ ৯-০ ৮ ৭ টিটি 
করা হতো, অতপর (সত্যি সত্যিই) যখন সেই ফু ১35 2৮০৯8)০ ০০010 8১৭০ 
দ্ধর আদেশ সম্বলিত সূরাটি নাযিল করা হলো, তখন চা দিল ,0080125 
যাদের অন্তরে (মোনাফেকীর) ব্যাধি রয়েছে (তারা 5০৭১ যাডি রা নিডি 


এটা শুনে) তোমার দিকে মৃত্যুর ভয় ও সন্ত দৃষ্টিতে (০-৯৮1| ১6 1৯11 9১৪০ ০০১০ 


তাকাতে থাকলো; তাদের জন্যেই রয়েছে শোচনীয় বিটের রিনি 


পরিণাম, $-+/4১০-৬০০ এপ 


























২১. অথচ প্রদত্ত) আদেশের আনুগত্য করা এবং সুন্দর .০৯:%। 2৮ দি শ্ুদের ভত ৭ 
কথা বলাই ছিলো তাদের কর্তব্য ।) যখন (জেহাদের) ১১* [১ 130 টি ০3১ ০1959405 
সিদ্ধান্ত হয়েই গেছে তখন তাদের জন্যে আল্লাহর সাথে »স্দু ৭2 নারে গা ন? 
সম্পাদিত অংগীকার পূরণ করাই ছিলো উত্তম, ৪.০ 1১৮ ০ 4419০95 














২২. তোমাদের কাছ থেকে এর চাইতে বেশী কি /১:-০:7১-9 ৫ /১-9/0৮ ০29৮ পাতা টিপা 
প্রত্যাশা করা যাবে যে, তোমরা (একবার) যদি 19১) এ-০৯-53 ০1০ ০ 
(এখানে) শাসন ক্ষমতায় বসতে পারো তাহলে ৯৩৮ সহী 

(আন্রাহর) যমীনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় ৪৮৮০৯)! 19859 ০৪$। & 
আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে। 

















২৩. এরাই হচ্ছে সে সব যাদের ওপর আল্লাহ » * ০৪. ০৫, ০০৮৮০ ৮৪ 

তায়ালা অভিসম্পাত করসানীন তাদের বোবা করে 9৮৪০1 441৮৪ ০৪০| এ 
দিয়েছেন (তাই তারা সত্য কথা বলতে পারে না) ৮০৮,০৯৫ 

এবং তাদের তিনি অন্ধ করে দিয়েছেন (তোই তারা ৪-৮১১৮০০ চিন 
সত্য কি তা দেখতেও পায় না)। 

















২৪. তবে কি এরা কোরআন সম্পর্কে (কোনোরকম ৫ 2 
চিন্তা) গবেষণা করে না! নাকি এদের অন্তরসমূহের হু 
ওপর তালা (ঝুলে) আছে। 





২৫. যাদের কাছে হেদায়াতের পথ পরিষ্কার হয়ে '*  * চাক রোতু ব্রব্কা রা 

ও চি 
যাওয়ার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, রা এর 
শয়তান এদের (মন্দ কাজগুলো) শোভনীয় করে দেয় - ৮:11, ০62] ঠা লে5 9০ 
এবং তাদের নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে । ি 





৪ “ঠা ৮15৮৮ 05০ 


পারা ২৬ হা-মী-ম +৫৯৭ ড/////.810081780809171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৭ সুরা মোহাম্মদ 
২৬. এটা এ জন্যে যে, আল্লাহ তায়ালা যা কিছু 1712 27৮5 $%11%11% * ঘা । 211! 
নাযিল করেছেন তা যারা পছন্দ করে না- এরা ০ 
তাদের বলে, আমরা (ঈমানদারদের দলে থাকলেও) উির্পা ১/১-9-9৮ চিপ ৮০। পেশা 
কিছু কিছু ব্যাপারে তোমাদের কথামতোই চলবো, 381 ০৯১ -০৮০৬৮ এ ০57 


আল্লাহ তায়ালা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর এ নাচ 
রাখেন। -৮১)1১৭|৮০ 489 








২৭. কেমন হবে (সেদিনটি)- যেদিন (আল্লাহর) ৯০ পপ 22 টি, এ এজ্ততশ পি পা ৯ পপি 
ফেরেশতারা তাদের মুখমন্ডল ও পৃষ্ঠদেশে আঘাত ৩9৯১৭ 21৮11-৮9595191 8 
হানতে হানতে তাদের মৃত্যু ঘটাবে । ছিব 











২৮. এটা এ জন্যে যে, তারা এমন সব পথের অনুসরণ “47 ? 

করেছে যা আল্লাহ তায়ালাকে অসন্তুষ্ট করেছে, তার 441 61 2 1922017৪003 এ] 
সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি, এ কারণেই তিনি £৯ ০০৫ পাটি শা পাশা ৯ শর তাপ | পা ঞি 

তাদের যাবতীয় কর্ম নিষ্ষল করে দিয়েছেন। ৪৮৪1 £৮৯$ 43195) 155৫5 

















২৯. যেসব মানুষের মনে (মোনাফেকীর) ব্যাধি রয়েছে *7 ৪.৪ * ৭১ ৮৯ 
তারা কি এ কথা বুঝে নিয়েছে যে, আল্লাহ তায়ালা ৩০৯৮--৪ঠ$ & ০৪৩] ০০০ 


তাদের এ বিদ্বেষজনিত আচরণ (অন্যদের সামনে) *৮217572) 2 
বের করে দেবেন না! ৪2969 6১৯৪ ০ 














৩০. আমি তো ইচ্ছা করলেই তোমাকে তাদের » ০1৯ ৯ ০প৯পপরর ১৪৮ 1০পৈ একি 4 «শত 
দেখিয়ে দিতে পারি, অতপর তাদের চেহারা দেখেই পা ১০৯১ ৪0৫০ 919 
তুমি তাদের চিনে নিতে পারবে, তুমি তাদের ০ 7৮ ৮৫) ৩ ৯৯ ৯০০০ এতশত 
কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে 209-09811 ৬৫৫৯ ০০৪)? 
নিতে পারবে; নিসন্দেহে আল্লাহ তায়ালা তোমাদের ৯:2০ রা 

















যাবতীয় কর্মকাণ্ডের ব্যাপারে সম্যক ওয়াকেফহাল ৪৮৯1০ 
রয়েছেন। 





০৮ ৯ টবে পণ 


৩১. আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করে যাবো- 2 ছা 
যো না আনি পরা জেনে নেবে যেএকে ৩৭94 ০ ০ 


তোমাদের মাঝে (সত্যিকারভাবে আল্লাহর পথের) ৪.৮2)05119959, ১০০15 ০ 
মোজাহেদ- আর কে (জেহাদের ময়দানে) ধৈর্য 

ধারণকারী এবং যতোক্ষণ পর্যন্ত আমি তোমাদের 

খোজ খবর যাচাই বাছাই করে না নেবো । 

















৩২. যারা নিজেরা) কুফরী করে এবং (েন্য ৮ চট 
মানুষদের) আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং ৩০৮৩০ 1932 3556 ০2১1০] 


তাদের কাছে হেদায়াতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার ২৭12 12 5 48 
পরও যারা (আল্লাহর) রসূলের বিরোধিতা করে, তারা ডি ১০2 এ 3১2 195 রর 1 
কখনো আল্লাহ তায়ালার ক্ষতি সাধন করতে সক্ষম ১(6৫ 20119 ১৩৪ ৮, 0০৪]| ৮৪1 
হবে না; আল্লাহ তায়ালা অচিরেই তাদের যাবতীয় ৯০০০6 পর ৯০৩ তা 
কর্ম নিক্ষল করে দেবেন। ৪০৮৪1 ৮০1 ৮১৯৮৪ 

















৩৩. হে মোনুষ), যারা ঈমান এনেছো, তোমরা । ৮৯ (০৫ পয রদ 
(সর্বাবস্থায়) আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো 19%519401 191 191 ৬৪ 0100 


বা কখনো তোমরা নিজেদের কাজকর্ম ৪-৮0021558 ট রি 














পা ঠি 


টি তে &০-৩০০৫ ৯৫৫21 4 


পারা ২৬ হা-মী-ম ৫৯৮ ৬///%4.21000181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৮ সুরা আল ফাতাহ 


অতপর এ কাফের অবস্থায়ই তারা মৃত্যুমুখে পতিত 4) ৮, * 540 2০৮ 8৯৩ 2 
হয়, আল্লাহ তায়ালা এসব লোকদের কখনো ক্ষমা 441 ১৯৪ ০৮১-)-৮৯91970- 


৯ ৮9৫ 


করবেন না। ৪:21 














৩৫. অতএব তোমরা কখনো হতোদ্যম হয়ো না ৮৮) £ 11111172412 এর্খ 
এবং গোয়ে পড়ে কাফেরদের) সন্ধির দিকে ডেকো -* 9 ৮০108 টি 9919-87১ 
টিপা ডে ৯১ পর্ণা 8৬০0 পা পা ২০। পা ৪ পাটি বাসিতর্টি 


না, (কেননা) বিজয়ী তো তোমরাই, আল্লাহ তায়ালা ” ০ 7৫%০ 4419 $ ০৭1০১| 
তোমাদের সাথেই রয়েছেন, তিনি কখনো তোমাদের 9 ৩5 ০ 
কর্মফল বিনষ্ট করবেন না। ৪-৮৪/০০1 

















৩৬. অবশ্যই এ দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা ও হাসি ৯” ৯45 2 472 )2 1৮7) ছু 
তামাশামাত্র, (এতে মন্ত না হয়ে) তোমরা যদি (আল্লাহর 19৮ 9919 ০) ৮০71 89৯1৮). 


ওপর) ঈমান আনো এবং (সর্বাবস্থায়ই আল্লাহকে) ভয় *£৮০%৫-8৮ ৪575 2 
করো, তাহলে তিনি অবশ্যই তোমাদের এ কাজের ১:9-৮১5০ 258 [22 19-557 


৯9০৫ পাটি পা ৯ ০0 & পা 


(যথার্থ) বিনিময় প্রদান করবেন, (এর বদলে) তিনি পু 
তোমাদের কাছ থেকে (কোনো) ধন সম্পদ চাইবেন না। ৪৮৫1921৮415 


























৩৭. যদি (কখনো) তিনি (তোমাদেরই কল্যাণের ।+7+%* 2১৯4৫1৫৮125 + 
জন্যে) তোমাদের ধন-সম্পদ (-এর কিছু অংশ) দাবী |91৯0-৮48-্ (১৮45 তা) 
করেন এবং এর জন্যে তিনি যদি তোমাদের ওপর ঢাবি এটি 
প্রবল চাপও প্রদান করেন, তাহলেও তোমরা তা দিতে ] 0 9 
গিয়ে কার্পণ্য করবে, (এক সময়) তোমাদের বিদ্বেষ 

(জনিত আচরণ)-গুলো তিনি বের করে দেবেন । 




















৩৮. হা, এ হচ্ছো তোমরা! তোমাদেরই ডাকা হচ্ছে 1 ₹ »২ 12,৯21 ৮৮৮৭2 রা 
আল্লাহর পথে সম্পদ খরচ করার জন্যে, আর ০৮৮৮৪198852 9০০০ 5? 

এখনই) তোমাদের একদল লোক কার্পণ্য করতে শুরু ?4*৩ *”₹ 17৫55 *৩৯2% পু & 
করলে, অথচ যারা কার্পণ্য করে তারা (প্রকারান্তরে) 7০9০০ ৬০-৮-০৪54/| 
নিজেদের সাথেই কার্পণ্য করে; কারণ আল্লাহ তায়ালা এ £1-81 2 ৯7৫4 1ছ।বু 
(এমনিই যাবতীয়) প্রয়োজনমুক্ত এবং তোমরাই (১৯14019৮4৯7 ৩০ ০ (0 
হচ্ছো অভাবধ্রস্ত, (এরপরও) যদি তোমরা (আল্লাহর £ ক্পকিপ তা চলি /৮ ০8527 ০ 
পথে) ফিরে না আসো, তাহলে তিনি তোমাদের ০0১৯৪ 1990 9195519৯৯11-৮-9 
জায়গায় অন্য (কোনো) এক জাতির উত্থান ঘটাবেন, হ *£121172 2৩ অপ ৭৫ 
অতপর তারা (কখনো) তোমাদের মতো হবে না। শ)-৮4/8০119) 948315১6958 ও 95 





























হন অবশ্যই আমি & টি ৫4 12 | 








২. যাতে করে (এর দ্বারা) আল্লাহ তায়ালা তোমার 172 519$ ”.656%14281 210 78201 
আগে পরের যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিতে ঃ রে রাড 2 
পারেন, তোমার ওপর তার (যোবতীয়) অনুদানও তিনি 15 0-87.9 144০ 4০৮৯১৮৮২9১৯ 
পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সরল অবিচল ৬ দি ৫৩ 

পথে পরিচালিত করতে পারেন, ৩১ ০৫৪০০105195 











৩. আর (এ ঘটনার মধ্য দিয়ে) আল্লাহ তায়ালা রাকাতে 
তোমাকে বড়ো রকমের একটা সাহায্যও করবেন। ০০ টি 


পারা ২৬ হা-মী-ম * ৫৯৯ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 249508:54৮, 


৪. তিনিই সেই মহান সত্তা, যিনি ঈমানদারদের মনে 42511 যো 
2৮85৮755151 ০9 2০০41 05 ৬০৭। 9: 


(বাইরের) ঈমান তাদের (ভেতরের) ঈমানের সাথে * টিন হু 1017 নে ু 2৮] 
মিলে তা আরও বৃদ্ধি পায়; (আসলে) আসমান পি 1০ গাই, 


টি 115 -০-০-০ ০ 
যমীনের সমুদয় সৈন্য সামন্ত তো একান্তভাবে আল্লাহ ০৫9৮ ০৬১12 ৬১৪০০] 5925 45, 
তায়ালার জন্যেই; আর আল্লাহ তায়ালাই হচ্ছেন নালা গাদা 
সর্বজ্ঞ, সর্ববিষয়ে প্রজ্ঞাময় ০0৮৯৯০৮1০40 


পা পানি 7১-27 প ৯2৬ 


৫. এর মাধ্যমে) তিনি মোমেন পুরুষ ও মোমেন রন 
নারীদের এমন এক স্থায়ী) জান্নাতে প্রবেশ করাবেন, ২০৯৯9০৯৫5৩৭ 


ডি 











1 ০180 


যার তলদেশ দিয়ে বর্ণাধারা প্রবাহিত হচ্ছে, সেখানে 2১০ ১1 (2.৫ (৪১৯৪ 
তারা হবে চিরস্থায়ী, তিনি তাদের গুনাহসমূহ মাফ করে রি 5, শা ভিন 123 


দেবেন; আর আল্লাহ তায়ালার কাছে (মোমেনদের) ১ 5৫5.০৯-০2554508 


এটা হচ্ছে মহাসাফল্য, চির লোবির? 
8৫810528135 

















৬. (এর দ্বারা) তিনি মোনাফেক পুরুষ ও মোনাফেক ২1৮71 7*4 ০:% ০০ 
নারী, ও সাথে) যারা শেরেক করে এমন ০৪৯৮]19 ০ে৪২লা।-4255 
পুরুষ ও নারী এবং আরো যারা আল্লাহ তায়ালা "এ ২০17 ৮৯ 2 
সম্পর্কে নানাবিধ খারাপ ধারণা পোষণ করে- তাদের এ 405 ০৮১1৮] 1৪2৯9 ৩১119 
সবাইকে শাস্তি প্রদান করবেন; (আসলে) খারাপ 

পরিণাম তো ওদের চারদিক থেকে ঘিরেই আছে, ৮৮118813৮22 ১৪81 ০৪ 
আল্লাহ তায়ালা তাদের ওপর গযব পাঠিয়েছেন, * স্পা * স্তর ত ৮ শাক এ 

তাদের তিনি অভিশাপ দিয়েছেন, অতপর তাদের -৬1০০১-০৯০-৪০এ| ৮559 
জন্যে তিনি জাহান্নাম তৈরী করে রেখেছেন; আর ভগ 222,৮৮৫ 
জাহান্নাম (হচ্ছে একটি) নিকৃষ্ট ঠিকানা! 0 19৯০০ ০51৮9৮০৮৯৪৯ 
৭. আসমানসমূহ ও যমীনের সমুদয় বাহিনী আল্লাহ না ০০-9০-০৫১০ 
তায়ালার জন্যেই এবং আল্লাহ তায়ালাই হচ্ছেন ০০9, ৬৯১19 ৬১৪] 3 লে 
পরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময় । 


৮. (হে নবী,) অবশ্যই আমি তোমাকে (মানুষের কাছে) ৮৭ ৮৮০৩ টিন 
সত্যের সাক্ষী এবং (জান্নাতের) সুসংবাদ বহনকারী ও $158589155591556 ৬4০0 
(জাহান্নামের) সতর্ককারীরূপে পাঠিয়েছি, 

৯. যাতে করে তোমরা আল্লাহর ওপর এবং তার নবীর 2৯-৮ ৮ ঠ 1৯22 ঠ, হানে 
ওপর ঈমান আনো, দ্বীন প্রতিষ্ঠার কাজে) তীকে 89১১৮949৮১9 4 219228৮1 
সাহায্য করো, (আল্লাহর নবী হিসেবে) তীকে সম্মান খু০ি ০০১০ ০৯ ৪০০৩০ ০৯ স্পুপািপ 
করো; সর্বোপরি) সকাল সন্ধ্যা আল্লাহর মাহাত্য ০১১৯০19 8১৭ ৮৪৯৮95899599 
ঘোষণা করো । 

১০. নিসন্দেহে যারা (আজ) তোমার কাছে বায়াত ৮ *৩ 15 1ছু। 214 ৮215 ০৭ (ঘ। ৪ 
করছে ভারা ৌরাকারাভারআনাহিরকাছেই বায়াত 41৮ 52855545181 
করলো; (কেননা) আল্লাহর হাত ছিলো তাদের হাতের “ কঁদু “পুত এ এত 27 
ওপর, তাদের কেউ যদি এ বায়াত ভংগ করে তাহলে ৫ ০8০৮5202 995 4 3294 
এর (ভয়াবহ) পরিণাম তার নিজের ওপরই এসে ভাবা? 
পড়বে, আর আল্লাহ তায়ালা তার ওপর যে দায়িতৃ 5 ওঠা 224০864০৫12 ৃ 
দিয়েছেন যেখান তেই তাকে  (23:15212585521 232 58 | 
মহাপুরস্কার দান করবেন। 




































































পারা ২৬ হা-মী-ম ৬০০ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৮ সূরা আল ফাতাহ 


১১. বেদুঈনদের যেসব লোক (তোমার সাথে যোগ না ৯৮) ৫ পদক ৫29) 27 12: 
দিয়ে) পেছনে পড়ে থেকেছে, তারা অচিরেই তোমার 571১০31 ৩৩ ০১৯:৯৮1| ৪ ০৪৯৮ 


কাছে এসে বলবে হে নবী), আমাদের মাল সম্পদ ₹1%1”১2: 
ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছিলো, 2 


অতএব তুমি আমাদের জন্যে (আল্লাহর কাছে) ক্ষমা ০১14 ০০415 

প্রার্থনা করো, (হে নবী, তুমি এদের কথায় প্রতারিত 9১ 3৩5৯ 
হয়ো না), এরা মুখে এমন সব কথা বলে যার কিছুই 01? 2 4 বডি 21০; ৭515 
তাদের অন্তরে নেই; বরং তুমি (এদের) বলে দাও, এ] ্ 1 ৬৪ ১ ৩৯০5 
আল্লাহ তায়ালা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা (7,1227 455101 5 ৮৫559 
কোনো উপকার করতে চান, তাহলে কে তোমাদের উড ্ পাচ ৫ 
ব্যাপারে তাকে তার ইচ্ছা থেকে ফিরিয়ে রাখতে 91552 05260528০0৫ 
পারবে; বরং তোমরা যা যা করছো আল্লাহ তায়ালা 

কিন্তু সে সম্পর্কে সম্যক ওয়াকেফহাল রয়েছেন। 
































১২. তোমরা মনে করেছিলে, রসূল ও (তার সাথী) ৭০ ৫৮ এ ১7০৮ 
মোমেনরা কোনো দিনই (এ অভিযান থেকে) নিজেদের 4১৮১০287০০5 ৩ 


পরিবার পরিজনের কাছে জৌবিত) ফিরে আসতে 5০৮5151011৫ 
পারবে না, আর এ ধারণা তোমাদের কাছে খুবই ০831০ পশশঞু ১৮০১ 


সুখকর লেগেছিলো এবং তোমরা (তাদের সম্পর্কে) ৬০ 941 ৬৪-৮০-69৮৫ 95 8 50১ 
খুব খারাপ ধারণা করে রেখেছিলে, (আসলে) তোমরা পালিয়ে 
হচ্ছো একটি নিশ্চিত ধ্বংসোন্যুখ জাতি! ও91)95 595 -৮০9 




















॥ শার্শা এ (/7-2৮ সু & পার্পা 


১৩. যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের ওপর কখনো 1 
বাস করেনি, আমি অবশাই (সে) অবিশ্বাসীদের 1 4:19-95 409 ০৯৫ 1০৮3 


পা /৯ পাঠ 





জন্যে জলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। ৪ 15208844010 








১৪. আকাশমন্ডলী ও পৃথিবীর (যাবতীয়) সার্বভৌমত্ব «১ $০ ৬- 
(এককভাবে) আল্লাহর জন্যে (নির্দিষ্ট, অতএব); তিনি ১৯৯৭ * ১১49 ০৪৮] 11483 


পর পাপা ০৮ 5 পা পট ৬৪ পাতটিপা টি ৮25 £৯ পা 


যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন আবার যাকে ইচ্ছা 0122,2128 3 124 
তি ৮৪ ১৯৭ £ 
তাকে শাস্তি প্রদান করেন; আল্লাহ তায়ালা (মানুষদের ্ ৪৮2 


প্রতি) একান্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ৪ 1০৯৯)1)98 4 








৮ 5 টিবি 





পা ৯০9 পা ৮০2৮6 6পাা 


১৫. (অতপর) যখন তোমরা যুদ্ধলব্ধ সম্পদ হাসিল * ৯112. 
করতে যাবে তখন পেছনে পড়ে থাকা এ লোকগুলো ৫1-5861 131 1 ০৮৯৮] ০09৯৯ 


(তোমাকে) বলবে, আমাদেরও তোমাদের সাথে যেতে £ ০৫০৪ 23 [3993 12 21971 4187 
দাও, (এভাবে) তারা আল্লাহর ফরমানই বদলে দিতে টা টি রা 

চায়; তুমি বলে দাও, তোমরা কিছুতেই (এখন) 02755 ০ 9932)4 
আমাদের সাথে চলতে পারবে না, আল্লাহ তায়ালা 4, *« ৫ 12০৯০ আনু 
তো আগেই তোমাদের ব্যাপারে অনুরূপ ঘোষণা ০০/+$ ৬ 44 06৮094169৭০ 
দিয়ে রেখেছেন, (একথা শুনে) তারা বলবে, তোমরা 4:১৮ ৩ ৯০৮৮৫ 
আসলে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো, কিন্তু এ 1906 45-085৩--৮5 45929 


লোকগুলো বুঝে নিতান্ত কম। 94563109858 





























১৬. পেছনে পড়ে থাকা (আরব) বেদুঈনদের ” *₹ 2 নত 

হি (আরো) বলো, অচিরেই তোমাদের একটি ০১০১:০০/৮%। ০০৩০৩ 
জাতির সাথে যুদ্ধ করার জন্যে ডাক *-?+175162 

দেয়া হবে, তোমরা তাদের সাথে যুদ্ধ করবে ০৪১ 699 8০৪ 6৫০5 

পারা ২৬ হা-শী-ম ৬০১ ///.210017179050917910179010.0109 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৮ সুরা আল ফাতাহ 


৮9 ২৮৮9৯, ৮9 পা পা পি) ৯ টি ঠা 


অথবা তারা আত্মসমর্পণ করবে, (তোমরা যদি) এ ০4 2242 টু 
নির্দেশ মেনে চলো তাহলে আল্লাহ তায়ালা তোমাদের 40195 19৮ ৩. নু ৫ 


উত্তম পুরস্কার দান করবেন, আর তোমরা যদি তখনও ” 2৮29 নি নিচ, রা 
আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে জেনে রেখো, 15 55115 5 
তিনি তোমাদের কঠোর দণ্ড দেবেন। ৪ ৮] 01$5295 0% 

















১৭. (তেবে) অন্ধ লোকের ওপর কোনো গুনাহ নেই- টটচারাকা 
না আছে কোনো গুনাহ পংগু কিংবা রুগ্ন ব্যক্তির (৮1৫ 45৫5 এস্খ ৫ টা 


পাড়ে ভিত 


ওপর, (জেহাদের ময়দানে না এলে) এদের কোনো ্ঘঁ (572 
গুনাহ নেই। যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তার ৬৭৪' ১৩০১৮) রি 


রসূলের আনুগত্য করবে, তিনি তাকে এমন এক ০৬০৯ 45০৪ 44] 94)9 এ 
জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে বর্ণাধারা ভর. 50 ০৭২০৮ ৯ ক 
প্রবাহমান থাকবে, আর যে ব্যক্তি (আল্লাহর আনুগত্য -)9%4 ৪০১৯২ ] ০০ ৬০০) 


থকে) মুখ ফিরিয়ে তিনি ্ রিতুর 
রর রা রয়ে নেবে তিনি তাকে মর্ম্ত্দ শাস্তি 81221016523 | 























১৮. ঈমানদার ব্যক্তিরা যখন গাছের নীচে বসে তোমার £ ₹০৬ ও 
হাতে আনুগত্যের) বায়াত করছিলো, (তখন) আল্লাহ ১1 ০৫ইলা রি 48 ৬5১ 
তায়ালা তোদের ওপর) সন্তুষ্ট হয়েছেন, তিনি তাদের [2 7 1? চি 01182812501 
মনের ডেদ্বেগজনিত) অবস্থার কথা ভালো করেই 1. ০৪ রী 
জানতেন, তাই তিনি (তা দূর করার জন্যে) তাদের ৫52743410506-৮82805 
ওপর মানসিক প্রশান্তি নাযিল করলেন এবং আসন্ন ৯5০০ কর্রপ 
বিজয় দিয়ে তাদের তিনি পুরস্কৃত করলেন, & 083 ০$-০৯০09ি 























পাশা 


১৯. (তাদের জন্যে আরো রয়েছে) বিপুল পরিমাণ « পাঠ 79৮9 00 কতা ডি ৩ 
যুদ্ধলন্ধ সম্পদ, যা তারা লাভ করবে; আল্লাহ তায়ালা 0 ০1495 [০69৬-0 8১২৫৮009 


অনেক শক্তিশালী, প্রজ্ঞাময় | 








০ সভা 


(০৫৯1১৭১ 








২০. আল্লাহ তায়ালা তোমাদের (আরো) প্রতিশ্রুতি 12? কু কুণদ এ হারুণ ০৫) 22 তত 
দিয়েছেন, (আগামীতেও) তোমরা বিপুল পরিমাণ 555৩৯ 0287 25 3123 ভি 
যুদ্বলন্ধ সম্পদ লাভ করবে; এরপর তিনি এ । ৮12] 1541 টির 
(বিজয়)-কে তোমাদের জন্যে ত্রাঘিত করেছেন এবং রি 5 
মানুষদের হাতকে তোমাদের থেকে নিবৃত করেছেন ৩৯০৮ 481 ০9%৮09০-৮%০ 
যাতে করে এটা মোমেনদের জন্যে (আল্লাহ তায়ালার) টিতে 

একটা নিদর্শন হতে পারে এবং এর দ্বারা তিনি & ৫০০০ 1615০ ০৫259 
তোমাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন, 














২১. এছাড়াও অনেক (সম্পদ) রয়েছে, যার ওপর এ 
এখনও তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি; 92180151950-0৩25 


(আসমান যমীনের সমুদয় সম্পদ,) তা তো আল্লাহ 05৪ গা 0242 
তায়ালা নিজেই পরিবেষ্টন করে আছেন; আর আল্লাহ 91599 চে ৫৫৫5 410 9 
তায়ালা সব কিছুর ওপর একক ক্ষমতাবান । 














৯ ০9 পার্ট পা /চ ০9 শটিপ্রপা 1 ভিপি 


২২. (সেদিন) যদি কাফেররা তোমাদের সাথে স্পা 
উল নে আসতো, তাহলে তারা পৃষ্ঠ ০22 


দর্শন করে গালিয়ে যেতো, অতপর তারা কোনো ৪15১০ ১ রঃ 3৯৪১০ 
সাহায্যকারী ও বন্ধু পেতো না। তি ্ 


পারা ২৬ হা-মী-ম *%৬০২ ড/////.910081780809171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৮ সূরা আল ফাতাহ 


২৩. (এ হচ্ছে) আল্লাহ তায়ালার নিয়ম, যা আগে, 17"2 ৮” * (৫ ৭৫ «নু এ) ০০ 
থেকে (একই ধারায়) চলে আসছে, তুমি কখনো ৫75 ০০০2 ১৪০21 2০ 


টা নিয়মের কোনো রদবদল (দেখতে) ও রঃ ৩% 4/ এ ৩৯ ০9 











যিনি গরীর /৯:-9৮ চিপণি 57925 
উরে উদ তোমা নচিতবিজ়ানের 82৮59880981 52 


পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের "20১11 
হাত তাদের থেকে নিবৃত্ত করেছেন; আর তোমরা চা 


যা রা আল্লাহ তায়ালা তার সব কিছুই 91205500524 0৫5, 











২৫. তারা হচ্ছে সেসব (অপরাধী) মানুষ, যারা :-* £ ত্র ৮8৯০৫ 
আল্লাহ তায়ালা ও তার রসূলকে) অস্বীকার করেছে ৬০-৮9১-৯9 12৮6৩871 


এবং (আল্লাহর ঘর) মাসজিদে হারাম (-এর তাওয়াফ *11৫*2*৮ ৫ সপ? 
করা) থেকে তোমাদের বাধা দিয়েছে এবং কোরবানীর ০1 মা ৪০০] [141 ও ১৯-া। 


পশুগ্ুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌছতে বাধা ক 2155 ঠা 
দিয়েছে; যদি (সেদিন মন্কা নগরীতে) এমন সব মোমেন ৩৮০৮ ॥ চিজ? 


পুরুষ ও নারী অবস্থান না করতো- যাদের অনেককেই ০) ১৮1 ০৪০ 513 

তোমরা জানতে না, (ত ঁ ঁ যদি এ আশংকাও না এ ৯ এ ০9৮৮ টি রি 
থাকতো, একান্ত অজান্তে) তোমরা তাদের পদদলিত ১৯৯ রঃ পেত পরল টি 9৮ 
করে দেবে এবং এ জন্যে তোমরা (পরে হয়তো) * ৭ 
































ধনে ৯৮ পাটি চ৭ ০৮ 





অনুতগ্তও হবে (তাহলে এ যুদ্ধ বন্ধ করা হতো না- যুদ্ধ ₹ %124 ৩24০১ &8 901 4505 5615 
তো এ কারণেই বন্ধ করা হয়েছিলো), এর দ্বারা আল্লাহ » /১ ০৩০ তা ৮ ৮ ৮০৪ নক 
তায়ালা যাকে চান তাকে নিজের রহমতের আওতায় ৮9519588 জেতী। 0০2 197১9 











নিয়ে আসেন, যদি (সেদিন) তারা (কাফেরদের থেকে) 
পৃথক হয়ে যেতো তাহলে (মক্কায় অবশিষ্ট) যারা কাফের ও 6162 
ছিলো তাদের আমি কঠিন ও মর্মান্তিক শাস্তি দিতাম । 














২৬. যখন এ কাফেররা নিজেদের মনে জাহেলিয়াতের দু * ১1০৫2 ৯ 

উদ্ধত্য জমিয়ে নিয়েছিল তখন তোদের মোকাবেলা)? 21225312550 ০4] 
আল্লাহ তায়ালা তার রসূলের ওপর ও (তার সাথী) 242 ১1:25 ০1215 স্ 
মোমেনদের ওপর এক রি প্রশান্তি নাযিল করে চে গে রা টা রি দিতে 
দিলেন এবং (এ অবস্থায়ও) তিনি (আল্লাহকে) ভয় £৮৫-৮৮919ি সে ৫2 153 
করে চলার (নীতির) ওপর তাদের কায়েম রাখলেন, 

(মূলত) তারাই ছিলো (আল্লাহর পক্ষ থেকে প্রশাস্ত 062,255 55119062598) 
পাওয়ার) অধিকতর যোগ্য ও হকদার ব্যক্তি; আন্মাহ ৮৯8৮2 4০৬ 
তায়ালা সব কিছুর ব্যাপারেই যথার্থ জ্ঞান রাখেন। ও (০৪1০৯ (৪ ০ 401 





























২৭. অবশ্যই আন্মাহ তায়ালা তার রসুলের স্বপ্ন সত্যে _ ০1:17 1। ৮*০৮৬॥ ৫৩ ঘা 
পরিণত করে দেখিয়েছেন, রেসূল স্প্রে দেখেছিলো, গা 


9-০-2 5 পাপ 


(দিন) অবাযাই তোমরা আলাহ তায়ালারাইনা় 28150 01 0521 ০৯০0 ০৫৫৫2 


কেউ (তখন) থাকবে মাথা মুগ্তন করা অবস্থায় আবার ১? ৬ 22০72 পট ত৩১ তঠ 
কেউ থাকবে মাথার চুল কাটা অবস্থায়, তোমরা * ০ সি কস ১০1 


(তেখন) আর কাউকে ভয় করবে না, ক্বেগ্রের) একথা (12531212511 12550 215* 
তিনি ভালো করেই জানতেন, যার কিছুই তোমাদের ০৯১13০০০-] পে 
জানা ছিলো না, অতপর এ (বড়ো বিজয়) টা আসার ৪1835 ০৯৯ 13 395০5 
আগেই তিনি তোমাদের আশু বিজয় দান করেছেন । 


পারা ২৬ হা-মী-ম +৬০৩ ড/////.810081780809171017001.019 


























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০৫18 হুজুরাত 


রা ৮ রে 9 ০৪১৪7492022 ০৪৭ | 2 


6587 6০১০8 3 
বিধানের ওপর একে বিজয়ী করে দিতে পারেন, 113 5911& 31৬১9 
(সত্যের পক্ষে) সাক্ষ্য দেয়ার জন্যে আল্লাহ তায়ালাই 

যথেষ্ট । 














২৯. মোহাম্মদ আন্লীহ তায়ালার রসূল; অন্য যেস ৮6 ভিত লন -০/-০০ গুত৮ ০০ 
লোক তার সাথে আছে রা (নৌতির পরনে) 21৩51 552059115,4 0529 ৩০৫ 
কাফেরদের প্রতি অত্যন্ত ক (আবার তারা) ।পড০ * ০:12 * এ৫%প দলও 

নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল, তুমি যেখনই) (২৪১৮১) ৪ ৪৮598211% 
তাদের দেখবে, (দেখবে) তারা রুকু ও সাজদাবনত দিবি? ঞ চিন ৮ ৯পদ্এ 
অবস্থায় রয়েছে, তারা আল্লাহর অনুথহ ও তীর ১1১195)9 441 ০০ 052410৯- 
সন্তুষ্টি কামনা করছে, তাদের (বাহ্যিক) চেহারায়ও  .* ৮ এ | এর *এ ৭২ 8০৯ 
(এ আনুগত্যের) সাজদার চিহ্ রয়েছে; তাদের এ “ ১5৯০৭] ১ ৩৩-০৪৯৪৯9 ০০৮ 


উদাহরণ যেমন (বর্ণিত রয়েছে) তাওরাতে, (তেমনি) ২ *স্র্ত এ চে নি 
তাদের উদাহরণ রয়েছে ইঞ্জিলেও, (আর তা হচ্ছে) ০১-৮৪49 2 2১901 এ সপ ৩৫১ 


যেমন একটি বীজ- যা থেকে বেরিয়ে আসে একটি ৮44৫ ০21 

(ছোট্ট) কিশলয়, অতপর তা শক্ত ও মোটা তাজা 52১46718 "০০৯১২ 
হয় এবং পেরে) স্বীয় কান্ডের ওপর তা দৃঢ়ভাবে ৯০ 
ড় যায়, রা গাছটির এ অবস্থা তখন) চাষী অলীক 49৮4 এ 


পাপা পা 0০৭ পাটি তা টি] 


মনকে খুশীতে উৎফুল্প করে তোলে, (এভাবে একটি ৫ | 
মোমেন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা ছারা) আল্লাহ 481 ১০9 ১911- ভ 8১১ 


তায়ালা কাফেরদের মনে (হিংসা ও) জ্বালা সৃষ্টি “22 বদ 
করেন; (আবার) দরদ মনে (হি 5) জালা সুষ্টি ৮2: ০০০11905591927 ০0 
নেক আমল করে, আল্লাহ তায়ালা তাদের জন্যে তার 
































1 পাঠ পা লো পাঠ পা /৯ 


9:53 62০15 




















1০45০ |১৯9 8১2৯০ 











১. হে (মানুষ), তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ পা টির্পা 8০9৮৫ ০০৩1 পা & 





তায়ালা ও তার রসূলের সামনে (কখনো) অগ্রণী হতে ছি ্ 157 ০১3] 2 


যেয়ো না এবং আল্লাহকে ভয় করো; অবশ্যই আল্লাহ 2/1 ৩1,211 81215 275401 563 
তায়ালা (সব কিছু) শোনেন এবং দেখেন। 5 নত 








নি 
২. হে ঈমানদার ব্যক্তিরা, কখনো নিজেদের * 22।+%*7 
আও়াকেনবীর আওয়ার পর উর না বং ৮৫$19401941521583)| লে 


নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু আওয়ায 211১2-+5 দি 
ব্যবহার করো- নবীর সামনে কখনো সে ধরনের উচ্চ 2 43051 ০৮৩98 


আওয়াষে কথা বলো না, এমন যেন কখনো না হয় 2) ১5৯-1 ৫2৮6 ১৯৯৭৫ 9) 9810 


যে, তোমাদের সব কাজকর্ম (এ কারণেই) বরবাদ 86586 
হয়ে যাবে এবং তোমরা তা জানতেও পারবে না। 3 ৬9১৯১ ৮19-৮810৮০1 ৮৯৭ 




















০০৩ ৮৮৮৪ ১০০ 


আদ 245555890০9 


পারা ২৬ হা-মী-ম +% ৬০৪ ড/////.810081780809171017001.019 





৮১ তা ক্রি পাতি তা ও | 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৯ সূরা আল হজুরাত 
তারা হচ্ছে সেসব মানুষ যাদের মন (মগয)-কে * 2+৯1725৬। ৮ প ৫ রর 
আল্লাহ তায়ালা তাকওয়ার জন্যে যাচাই বাছাই করে -৮৪%91 ০557 91 এগ 


নিয়েছেন; এমন ধরনের লোকদের জন্যেই রয়েছে ৪০ 5 ৮১১০ ৯ 2 
(আল্লাহর) ক্ষমা ও অসীম পুরস্কার । ৩-৮৯৮০ 9৯19 8১৯৯০ ০৪০ ০981] 














৪. (হে নবী) যারা (সময় অসময়) তোমাকে তোমার 718 * ই 
কক্ষের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই 4০2৬2 টো $০+97৩ 


কোনো জ্ঞান রাখে না। 0০055৮2525১ 








৫. যতোক্ষণ তুমি তাদের কাছে বের হয়ে না আসো, * *1 24 ৭০ ৮ এছ দত 
ততোক্ষণ পর্যন্ত তারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করতো, পা 65৯৪ 51952? 


তাহলে এটা তাদের জন্যে হতো খুবই উত্তম; আল্লাহ ভু. অভ ১4০৬৮ এ ৮৩ 1৫ 
তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু। ৩-০৮১১১৯১ এ/+৯ 1১৯ ও 











৬. হে ঈমানদার ব্যক্তিরা, যদি কোনো দুষ্ট (প্রকৃতির) ' € কো টো 
লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, তবে 3০6 ৮৫12 ০1151 ০011 0 
তোমরা (তার সত্যতা) পরখ করে দেখবে, (কখনো ৮1 ৮ পাপ ৭20০৯ ₹রনিভ্ঘতপরু এপি 
যেন আবার এমন না হয়), না জেনে তোমরা কোনো 5 216৯ 95 15৮০ ০ 19৮৮5 ৮৮০ 
একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে, অতপর নিজেদের । * ০17 115০ ত 
কৃতকর্মের ব্যাপারে তোমাদেরই অনুতপ্ত হতে হলো! 5 ০৮০০৭ পে ০& | 9০০ 

















৭. তোমরা জেনে রাখো, (সিদ্ধান্ত দেয়ার জন্যে) ৭৮ ০৮৯2৭ মি ০৫৯) 
রর না ও আল্লাহর রসূল মজুদ 1 ৯-১-৮৫১০19৮৫৭3 
রয়েছে; (আর) সে যদি অধিকাংশ ব্যাপারে তোমাদের * ৪, নীর়ে কি 
মতেরই অনুসরণ করে চলে, তাহলে জে ০০০ ১ ৩০১০৫ ১৬-৮৯5২9৭ 
পড়ে যাবে; কিন্তু আল্লাহ তায়ালা (তা চাননি বলেই) 22892 01231 ০৫5 | ইডি 241 5413 
9 ০) পর শোন 9 
তোমাদের কাছে ঈমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন, র্ ডি 
তোমাদের অন্তরে সে ঈমানকে আকর্ষণীয় ও) ১৯৫1 পরা ৫5৭15 
শোভনীয় বিষয় করে দিয়েছেন, আবার তোমাদের 2 এ » টড 
কাছে কুফরী, সত্যবিমুখতা ও গুনাহের কাজকে 45 4212+0125501953--8)19 
অপ্রিয় বিষয় করে দিয়েছেন; এ লোকগুলোই সঠিক ৮৪ এ 
পথের অনুসারী, ৫ 0১62১] 




















৮. (আসলে এ হচ্ছে) আল্লাহ তায়ালার এক মহা অনুগ্রহ _ 5৯০৮ 581৮ ০৫৩ পুন ৮ ০ 
ও নেয়ামত, আল্লাহ তায়ালা সর্বজ্ঞ, প্রবল প্রজ্ঞাময় । ৪০৮৫ ০৮1০ 40195 এ 23540 05433 








৯. মোমেনদের দুটো দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ ।+17:: 
বাধিয়ে বসে, তখন তোমরা উভয়ের মধ্যে মীমাংসা করে ডি | ৩ 14235 2 
দেবে, অতপর তাদের এক দল যদি আরেক দলের ওপর (৪০৯1 8 0৫ 20595 1 এ ি 
যুলুম করে, তাহলে যে দলটি যুলুম করছে তার বিরুদ্ধেই ৬. **৫ * ৃ 

তোমরা লড়াই করো- যতোক্ষণ পর্যন্ত সে দলটি আল্লাহর ১5050819255 ৫ 
হুকুমের দিকে ফিরে না আসে, (হা,) যদি সে দলটি নু 

(আল্লাহর হুকুমের দিকে) ফিরে আসে তখন তোমরা ০০গ ৬৮৪০1 ১৫1 ৪৫৪8৪ 


পাশিটিপা ডি | তঠি £৯ পাপা 


দুটো দলের মাঝে ন্যায় ও ইনসাফের সাথে মীমাংসা করে ১15০9 5900 ০৪৮15440 
দেবে এবং তোমরা ন্যায়বিচার করবে; অবশ্যই আল্লাহ রি 
তায়ালা ন্যায়বিচারকদের ভালোবাসেন। 9 ০৪৮০০ ০৪ 20০1 
































১০. মোমেনরা (একে অপরের) ভাই, অতএব (বিরোধ ৮ [চা 

দেখা দিলে) তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে পুলা 951 09258111701 
দাও, আল্লাহ তায়ালাকে ভয় করো, আশা করা যায় ৮ ৪৪০ পতি «এন ০৫ ০০,০ 59/ পাপা 
তোমাদের ওপর দয়া করা হবে। $ ০৮-)6 ৮৫11 901158019-44941 


পারা ২৬ হা-মী-ম ৬০৫ ড/////.910081780809171017001.019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৯ সূর শনির 


১১. হে মানুষ! তোমরা যারা ঈমান এনেছো, “এ 7৭5" 
তোমাদের কোনো সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে ৩০195৮150 ০%ী। দি 
নিয়ে) কোনো উপহাস না করে, (কেননা) এমনও ২ "৮:*।৮*125 21 
তো হতে পারে, যোদের আজ উপহাস করা ১9০৮৬ 1)০৯1552 1০1০০[38 
হচ্ছে) তারা উপহাসকারীদের চাইতে উত্তম, আবার 1” «25 ৭1 চি 92 
নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে, 1৮১০০ ০০০৪ ৬০৪ 
কারণ, যাদের উপহাস করা হয়, হতে পারে তারা 19:33 [197135০2 
উপহাসকারিণীদের চাইতে অনেক ভালো, একজন 9545542--) চি 95 ৩০৪০০ 
রাত 5585:3121০৯-০৫৫৪ 
একজন আরেকজনকে খারাপ নাম ধরেও ডাকবে 


























পা ০০৩ & চু ভি পা 





না, কোরণ) ঈমান আনার পর কাউকে খারাপ নামে :42:4121%1 £ ৬ ০2591 
ডাকা একটা বড়ো ধরনের অপরাধ, যারা এ আচরণ 8 
থেকে ফিরে না আসবে তারা যালেম। ও ৬৮ 








১২. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশী বেশী 1৮,215, 8 21 ৩2 ঘাটি 
অনুমান করা থেকে বেঁচে থাকো, কিছু কিছু অনুমান পে 
(আসলেই) অপরাধ এবং একে অপরের (দোষ 9০1 5801 ০৮২2 ০1,811 02 
খোঁজার জন্যে তার) পেছনে গোয়েন্দাগিরি করো না, ৮৯০2০55৮০৯৮ এ ক এ ০2 
একজন আরেকজনের গীবত করো না; তোমাদের ৮1-৯১-৮৯০7 ৯৪ ১9 ছা 
কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ 7৮ ৭1295 *722 

4] হা € 
করবে- (অবশ্যই) তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা ” 21 শ ০৩০০ দা 


করো; আল্লাহকে ভয় করো; নিশ্চয়ই আল্লাহ তায়ালা 21 91,281 312 ১৪9০৪ (222 
তাওবা কবুল করেন তিনি একান্ত দয়ালু । নি রঃ সস 
































১৩. সা অবশ্যই আমি তোমাদের একটি 5৫ *এ* 21217 
পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি, তারপর আমি ১ ৬ ৩১০৫২৪12181 0481112ি 


তোমাদের জন্যে জাতি ও গোত্র বানিয়েছি, যাতে করে দর সিন রকি 1 2 
(এর মাধ্যমে) তোমরা একে অপরের সাথে পরিচিত হতে রি জীপ? ০৪519 


পারো, কিন্তু আল্লাহর কাছে তোমাদের মাঝে সর্বাধিক £দা 
মর্যাদাসম্পর্ন ব্যক্তি হচ্ছে সে, যে আল্লাহ তায়ালাকে বেশী "০ | $২০৮৫০%৩1, 15058 
ভয় করে, অবশ্যই আল্লাহ তায়ালা সব কিছু জানেন এবং বাভ্াটার 2 
সব কিছুর (পুংখানুপুংখ) খবর রাখেন । ৪১৯১৯-প০ 401০1 


























১৪. (আরব) বেদুঈনরা বলে, আমরা ঈমান এনেছি; | 
তুমি বলো, না, তোমরা (সঠিক অর্থে এখনও) ঈমান | 89108, 0215১1541৬৪ 


পাঠ পর্ণ ঠা নি55০ ৪ তা 


আনোনি, তোমরা (বরং) বলো, আমরা (তোমাদের ছা 
রাজনৈতিক) বশ্যতা স্বীকার করেছি মাত্র, (কারণ এ ০2528 


যথার্থ) ঈমান তো এখনো তোমাদের অন্তরে প্রবেশই 24 15৮ 19 ৮০৮91 & 90231 
করেনি; যদি তোমরা সত্যিই আল্লাহ তায়ালা ও তার ৮০১৩১ ০ বির /৯০০ ১795১ ৩ টিহিিনিরটি 
রসুলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের ০ জু িনও 425 
কর্মফলের সামান্য পরিমাণও লাঘব করবেন না; আল্লাহ ভু ভন্ি১2৫ ৮৫ 

তায়ালা নিসন্দেহে পরম ক্ষমাশীল, একান্ত দয়ালু । ৪৮৯৯১ -১9 2101 
































১৫. সত্যিকার ঈমানদার ব্যক্তি হচ্ছে তারা, রি এ টড 

যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের ওপর 40919715201 9528-01০8. 
ঈমান আনে, অতপর (আল্লাহ তায়ালার বিধানে) এশা 
সামান্যতম সন্দেহও তারা পোষণ করে না192 এ 855৮1৮45059 


পারা ২৬ হা-মী-ম ৬০৬ ড/////.910081780809171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫০ সূরা কফ 


£ পা তা 


এবং তারা তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে (02 8 "৪,£১25117 
জেহাদ করে; (মূলত) এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। রি শে 2 এ 
ও ১৪১০]1-০১51914 





পা ৯৮০৬ পান9প্ 29 


১৬. (হে নবী) তুমি বলো, তোমরা কি তোমাদের ++ 2412,” 2,5১১ 2 2 
দ্বীন সম্পর্কে আল্লাহ তায়ালাকে অবহিত করতে চাও; 4419৮ ১85 815 ্ 1৩১ 


অথচ এই আকাশমন্ডলী এবং এ যমীনে যা কিছু 292,5১1 159 862৮+115 
আছে তার সব কিছুই আল্লাহ তায়ালা জানেন; আল্লাহ রম এরি রা 
তায়ালা সর্ববিষয়ে সম্যক অবগত রয়েছেন। ৪০052 952 




















১৭. এরা তোমার কাছে প্রতিদান চায় এ জন্যে, তারা ।*৫৮৫২ "20৮71751৮6৩ নক 
(তোমার) বশ্যতা স্বীকার করেছে; তুমি (তাদের) 1974 0১৮19৮০৮101 কও এ০সর 


বলো, তোমরা তোমাদের এ বশ্যতা স্বীকার করার *17* £*1 এর ৮৬1৮. % 25৪ 
প্রতিদান আমার কাছে চেয়ো না, বরং যদি তোমরা ১1-৮4৮-০ ৬০৭ 401 ০০5-৮১৭| &ে 
যথার্থ সত্যনিষ্ঠ হয়ে থাকো তাহলে জেনে রেখো), পদ 122৮৪ 5... টি ০ 
আল্লাহ য়ালাই তোমাদের ঈমানের পথেসরিচালাই ৪ ০০৪০০৯ ৫| 9৮১১ ০৫১০৪ 
(করে তোমাদের ধন্য) করেছেন । 











১৮. নিশ্চয়ই আল্লাহ তায়ালা এ আকাশমন্ডলী ও ,. ২৯17 110 ৮৭ ০ প৬। 5 
পৃথিবীর যাবতীয় 'গায়ব" সম্পর্কে অবগত আছেন, (এ * ১১১19 ১9]| লাকি পেজ টড, 
যমীনে) তোমরা যা করো তার সব কিছুই আল্লাহ ছা কা ব্রা রা 
আলা শু ০9:৮৯ ৮০ ১৮০৯ 419 











। 2৫ ঃ 


০1 ১১০5): 





১. কাক অর্থদাসর কোরআনের শপথ (অবশ্যই 0৯৮৭ 27৮ হ 
তুমি আল্লাহর রসূল), ০ ০৯৯৮] 01১19 5 ৬ 


1 7১০০ 





৮7 


২. (এ কথা অনুধাবন না করে) বরং তারা বিশ্ময়বোধ * ৮ নি * ডি ডি পপ 
করে যে, তাদের নিজেদের মাঝ থেকে (কি করে) ০৮৯০১০০০৮১৪ এ 2০০5 
একজন সতর্ককারী (নবী) তাদের কাছে এলো, হ শু *. ৫ ০৯151৮৯০১৫1 41%2 
কাফেররা বলে, এ তো (আসলেই) একটা আশ্চর্যজনক ও ৯ ৮৮ 1০০ 42771 015 
ব্যাপার, 

















৩. আমরা যখন মরে যাবো এবং আমরা যখন মাটি ₹ 5+২%15+-5110%14215221, 1012 
2 19178152312, 
হয়ে যাবো তেখন আমাদের জীবন দেয়া), এ তো ৩) ৮৯ ৫৯১ 15471551551 
সত্যিই এক সুদূরপরাহত ব্যাপার! 











৪. আমি জানি র পর) তাদের থেকে হ” 221১8112822 দ1712712 এ 
515 এমা কাছে ০৮৮০০০০০৯০ 2 


পাঠ তা 





একটি গ্রন্থ আছে (যেখানে এ সব বিবরণ) সংরক্ষিত ০ ৮০০ ₹৫1090559 


৯ ০৩ 8 চিপ পি ডের এপাছি ৯০০ ঘুষ পা 


৫. উপরন্তু এদের কাছে যখনি সত্য এসে হাযির *; * 4 টি চি 
হয়েছে, তখনি তারা তা প্রত্যাখ্যান করেছে, অতপর (৯-৮৪১-৮৯৪ ৯৮1১৭ 219০০ 


তারা সংশয়ে দোদুল্যামান (থাকে)। 9 6৮১" ১০ 











৬. এ লোকগুলো কি কখনো তাদের ওপরে ,৮:*% ৯ ০৫৯৫ ঈলছ 181101৯৮2৮7 * 
(ভাসমান) আকাশের দিকে তাকিয়ে দেখেনি, কিভাবে ৯৫ ৮৪৪9 ৮৮৮৮1 ০119১৮-4-৮51 


পারা ২৬ হা-মী-ম ৬০৭ ড/////.910081780809171017001.019 








৮খ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫০ সুরা ব্বাফ 
তা আমি বানিয়ে রেখেছি এবং কিভাবে আমি তাকে হিলি 





শাপ্র পাপা পাতে পা পা] চিপ 





সাজিয়ে রেখেছি, কই, এর কোথাও তো কোনো 09১১ ০০1৪179৮359 ০ 
ফাটল নেই! 





৭. আমি যমীনকে বিছিয়ে দিয়েছি, (নড়াচড়া থেকে রা পাপা পা ঠচি পা্িপাতিপাপাি পা ভি পারা তা ॥ পাটি 

রক্ষা করার জন্যে) আমি তার মধ্যে 2 ০19) ০৮ ০2119 ১১০7 ০১১9 
পাহাড়সমূহ স্থাপন করেছি, আবার এ আমি এ 
তারা টি ৫ ভি, 0 ৫০৫13 ০9 








পাপা 0 উপ 








৮. প্রতিটি মানুষ_ যে আনুগত্যের দিকে ফিরে আসতে ৯:06. ৯৮০ নু 
চায়, (এগুলো) তার চোখ খুলে দেবে এবং তাকে 25585559855 
(আল্লাহর কথা) মনে করিয়ে দেবে। 


কপ 
হু 
& 











৯. আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ 
করেছি এবং তা দিয়ে উদ্যানমালা ও এমন শস্যরাজি 
পয়দা করেছি, যা (কেটে কেটে) আহরণ করা হয়; 








১০. (আরো পয়দা করেছি) উচু উঁচু খেজুর বৃক্ষ, যার ডু ০ 
পািতপ ভাসি ১ ছার 











১১. (এগুলো আমি) বান্দাদের জীবিকা (হিসেবে) ,1%%*5 £₹414 ৮.741225 
দান রি ৭ তা দিয়ে মৃত ভূমিকে জীবন ৮০ 8০4 তি 0৮,212506) 
দান করি; এমনি করেই (মৃত মানুষদের কবর থেকে) 

বেরিয়ে আসার ঘটনাও (টি হবে)। 9 89541 1৬৫ 











১২. এর আগেও নূহের জাতি, রাস্-এর অধিবাসী ও 1 ৯০ ৮১252৮21525 পছু2 
সামুদ জাতির লোকেরা (তাদের নবীদের) অস্বীকার সি 09 95-৮৮14 ০৯০ 


রি ৬:১5 ৮1 








১৩. (অস্বীকার করেছে) আশ্দ, ফেরাউন ॥ 1 ৭ ০1-812 ৩52৪ ০০ 
উই বদরাও | 7 ৩ ৮9 ০1919 ৪০১১১১০9 








১৪. বনের অধিবাসী এবং তুববা সম্প্রদায়ের লোকেরাও ₹ ছু? হাক 
ডি এরা সবাই (আল্লাহর) রসূলদের ৮ ০০95 $৮851552 1 এসি 
থ্যা বলেছে, অতপর তাদের ওপর (আমার) ৮ এ 
প্রতিশ্রুত আযাব আপতিত হয়েছে। ৪ ০559 ১ ৫০1 














১৫. আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে "১ * 21” ”্ 
(এতোই) ক্লান্ত হয়ে পড়েছি, এরা দি নতুন সৃষ্ট (৮০ ০০৮ সা 518 টি 


করার কাজে সন্দেহ পোষণ করছে! $ 6235 $15 ০2০ 














১৬. নিসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি, তার 1?” 22 ৫ লন 
মনের কোণে যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও 2৮02০৮15865 


আমি জ্ঞাত আছি, (কারণ) আমি তার ঘাড়ের রগ ০১৩ ৬৮০9 ৮ এ ২ 28 ০৮৫5 
থেকেও তার অনেক কাছে। 
$ ০8391 15 ০০ এশ। 











১৭. (আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও) সেখানে ০) ৪৫2 

আরো দু'জন (ফেরেশতা) একজন তার ডানে ৬9 তত 2 এটার) | (০4-431 

আরেকজন তার বামে বসে (তার প্রতিটি তৎপরতা ত 
ত্রক্ষণ করার কাজে নিয়োজিত) আছে। ৪3১59৩। 














১৮. ক্ষেদ্র) একটি শব্দও সে উচ্চারণ করে না,যা _ ৪*₹ ৮ পরশ) 15৫৮2, 
সংরক্ষণ করার জন্যে একজন সদা সতর্ক প্রহরী তার ৪) ৩০ ০৯৪) 40711 55 ৬০ 6৪ 
পাশে নিয়োজিত থাকে না! ্ 

পারা ২৬ হা-মী-ম ৬০৮ ড/////.910081780809171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫০ সুরা ব্বাফ 
১৯. মৃত্যু যন্ত্রণার মুহূর্তটি (যখন) এসে হাধির হবে ইজি 
(তখন তাকে বলা হবে,) এ হচ্ছে সে (মুহূর্ত)-টা, যা ০১-3১-০০০৪ 
থেকে তুমি পালিয়ে বেড়াতে! চিট -*্ঠ 








২০. অতপর (সবাইকে একত্রিত করার জন্যে) ৯8 21 এ ৫.2 
শিঙ্গায় ফুঁ দেয়া হবে (তেখন বলা হবে), এ হচ্ছে 55911 197 0১১১০ & €৪3 
সেই প্রতিশ্রুত) শাস্তির দিন! 











২১. (সেদিন) প্রতিটি মানুষ (আল্লাহর আদালতে _ 5* পু € + এ * পিল 
এমনভাবে) হাযির হবে, তাকে হাকিয়ে নিয়ে যাবার ও) ০৯৪৪9 330 (9 ০০১ ০০০৯9 
জন্যে সাথে একজন (ফেরেশতা) থাকবে, অপরজন 

হবে (তার যাবতীয় কর্মকান্ডের প্রত্যক্ষ) সাক্ষী। 














২২. (একজন বলবে, এ হচ্ছে সেদিন,) যে (দিন) পাটি পার্াপ্া | 1 8 এ এর্বাটি রা চিত তা ৯০৪ টব 
সম্পর্কে তুমি উদাসীন ছিলে, এখন আমরা তোমার 2755 


চোখের সামনে) থেকে তোমার পর্দা সরিয়ে 
৮555 3 ও 3592 0% 4525 8965 4৫ 
(সবকিছুই তুমি দেখতে পাবে)। | 








২৩. তার (অপর) সাথী (ফেরেশতা) বলবে (হে 
মালিক), এ হচ্ছে (আসামী, আর এ হচ্ছে) আমার 
কাছে রক্ষিত (তোর জীবনের) নথিপত্র 











২৪. (অতপর উভয় ফেরেশতাকে বলা হবে,) তোমরা 
দু'জন মিলে (একে এবং এর সাথে) প্রতিটি ওদ্ধত্য 
প্রদর্শনকারী কাফেরদের জাহান্নামে নিক্ষেপ করো, 





২৫. এরা ভালো কাজে বাধা দিতো, সীমালংঘনকারী 
(স্বয়ং আল্লাহর ব্যাপারেও) এরা সন্দেহ পোষণকারী, 
সবাইকে জাহান্নামে নিক্ষেপ করো, 








২৬. 1৬ 55 $ 22121 নর 


জি রারদি রানা নি 








পা 
(5 





হে আমাদের রব, আমি (কিন্তু) এ ব্যক্তিটিকে 0৫ ৫194-80 ০১৯ 0 
(তোমার) বিদ্রোহী বানাইনি, (বস্তুত) সে নিজেই 
(ঘোর) বিভ্রান্তিতে নিমজ্জিত ছিলো । 


২৭. (এ সময়) তার সহচর (শয়তান) বলে উঠবে, 1 ০৯০৭ পি পল ৪৮ 2০ 





2১৫ 














২৮. আল্লাহ তায়ালা বলবেন, এখন তোমরা আমার 
সামনে বাকবিতন্ডা করো না, আমি তো আগেই তোমাদের 
(এ দিনের আযাব সম্পর্কে) সতর্ক করে দিয়েছিলাম । 














২৯. আমার এখানে কোনো কথারই রদবদল হয় না, 
আমি বান্দাদের ব্যাপারে অবিচারক নই (যে, সতর্ক না 
করেই তাদের আযাব দেবো)! 








৩০. সেদিন আমি জাহান্নামকে লেক্ষ্য করে বলবো, তুমি যা নিলি পা পাতা তাও 9৯ কুপন 
কি সত্যি সত্যিই পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, (হে বি এরা 


রব, এখানে আসার মতো) আরো কেউ আছে কি? ও ৩৪০০ ৩০ ৯ ০/9539 











৩১. (অপরদিকে) জান্নাতকে মোত্তাকীদের কাছে নিয়ে আসা ৪ প পিন ৯৯৩11 ক্ত। 2127 
হবে, (সেদিন তাদের জন্যে তা) মোটেই দূরে থাকবে না। ও) 0৯ ১5৯ ০৯৪৮০ 281 580919 


পারা ২৬ হা-মী-ম ৬০৯ 9////4.81000151790906171010901.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫০ সুরা ক্বাফ 
৩২. বেলা হবে,) এ হচ্ছে সে জায়গা, যার প্রতিশ্রতি 
তোমাদের দেয়া হয়েছিলো, (এটি) এমন প্রতিটি ৩ ৪৭ 
মানুষের জন্যে, যে (আল্লাহর পথে) ফিরে আসে এবং 

(তা) হেফাযত করে। 

৩৩. (এবং তার জন্যেও) যে "ায়ব' থেকে পরম ৮*ঘন্প পপ? 2 ৯৮ 
তর ভয় তো এবং বিনয় চিতে 9৯9০810০৮৯১] 0৯৫ 

(আল্লাহ তায়ালার কাছে) হাযির হয়েছে, পা ০ 


). 
রত র্া পরা 


পাঠ পটি পা ডি প9ি 


519 ৫1993558151 


০ 
রা 

















৩৪. (সেদিন তাদের বলা হবে, হা, আজ) তোমরা _ +1727।2%72 তু 
প্রশান্তির সাথে এতে দাখিল হয়ে যাও; এ হচ্ছে শু ভা ভি 


(তোমাদের) অনন্ত যাত্রার দিন | 

৩৫. সেখানে তারা যা যা পেতে চাইবে তার সবই ৮14 পঁ 1০৯০ 5 
থাকবে, আমার কাছে তাদের জন্যে আরো থাকবে ও) ০৪০ 0091 09948 3 (০7৮ 
(অপ্রত্যাশিত পুরস্কার)। 

৩৬. আমি তাদের আগেও অনেক মানবগোষ্ঠীকে /:০/১0৮ ৮০ ৯৮৮৪ ৮ ৪৫৪৮৯ বত ৮ ৩ 
ধ্বংস করে দিয়েছি, যারা ছিলো শক্তি সামর্থে এদের ৮5 ১৯ 9১৯৩০০০৯০১৯ 


চাইতে অনেক বড়ো, (দুনিয়ার) শহর বন্দরগুলো , ০0০৮ ৯৮ 
তারা চষে বেড়িয়েছে; কিন্তু (আল্লাহর আযাব থেকে ৩ ৩০০৬৪ 05,2১2 81588 


তাদের) পলায়নের কোনো জায়গা কি ছিলো? 

টি কিল নর ০0852 4805153$5) 
জা রি রি একাগচিত্তে (সে শিক্ষণীয় বিষয়সমূহ) ৪ ৪ 0০৫ 25 ৮০ | এসি 
টি 2535209২৮29 
সৃষ্টি প্রক্রিয়ায়) কোনো ক্রান্তিই আমাকে স্পর্শ করেনি। ৪ 591০2072058 [159০ & 





£৯ টিপ 






































৩৯. অতএব (হে নবী,) এরা যা বলে তাতে তুমি ধৈর্য এপ ৩ দ্র 1৮৮ ৯12 
ধারণ করো, তুমি প্রশংসার সাথে তোমার মালিকের এ) ০০০৪ (৭3 0258 ০ ৫০0৫ 


শা ঠাপা ৮১929 পাপা 


পারত ও সাহতযা ঘোষণা করো- সূর্য উদয়ের আগে & * 27 
এবং সূর্য অস্ত যাবার আগে, ্ ৪ ৮১৯ 0 ০৮1 896৩৪ 


৪০. রাতের একাংশেও তার পবিভ্রতা €ও মহিমা) পকর্শি ৪ ৯৬৮৭ 
ঘোষণা করো এবং সাজদা আদায় করে (পুনরায়) গু) ৪১১৪96১92৯5 এী। ৩০9 
তার তাসবীহ পাঠ করো । 

৪১. কান পেতে শোনো, যেদিন একজন আহ্বানকারী ॥ ৪25৫ ৪ ৫৯ ৫ 
একান্ত কাছে থেকে (সবাইকে) ডাকতে থাকবে, গু 2) ৪৩৮০৩ ৩ ১ 314 [9 (৯ 


৪২. সেদিন তারা কেয়ামতের মহাগর্জন ঠিকমতোই টা রো নেনে 
শুনতে পাবে; সে দিনটিই (হবে কবর থেকে) বের ০১ $2135- ৮1 ৩৯৯ [9 
হবার দিন। ৪ 09511; 
৪৩. আমিই (সবার) জীবন দান করি, আমিই মৃত্যু & ৮*.০|1:%7.* 42, ৩ ০1৭ 
ঘটাই এবং আমার কাছেই (সবার) প্রত্যাবর্তনস্থল। শু ১৯০০।| ০19 ০১9 ৮৯৯ ৩৯ 01 









































8৪. তি 1৫ ০৯৮ ড। 2272 
যাবে, মানুষরা (দ্রুত হাশরের মাঠের দিকে) দৌড়াতে 2১৮ ১০০০০০৯০২ 982515 


পারা ২৬ হা-মী-ম +৬১০ ড/////.810081780809171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫১ সূরা আয যারিয়াত 


থাকবে; (বলা হবে,) এ হচ্ছে হাশরের দিন, (মূলত) - ্ 
আমার জন্যে এটি (ঘটানো) একটি সহজ কাজ। ১০ ০ ১৯ 


৪৫. (হে নবী,) এরা যা কথাবার্তা বলে তার সব ৮” £ ৯42৮১৮০৮০৯৫ 
কিছুই আমি জানি, (আসলে) তুমি তো তাদের ০০119499841 ওসি 


৯ পা 1 7১০97 


55১ পা পাছিপ্া্ণা 25৯ তা 
৮ 








সস 
পাপা পা 














 স্ শি পুলা ৬০ পা /৯ ৯ পাপা 
ওপর জোর জবরদস্তি করার কেউ নও । অতপর এ ৬9810 ১565 ১১৫ 2 ৩০ 
শ9 


কোরআন দিয়ে তুমি সে ব্যক্তিকে সদুপদেশ দাও, যে 
(আমার) শাস্তিকে ভয় করে। 





শি ১ তা পুতি 
€) ০৯০9 2১05 








১. (বস্তীবিছুক্ট বাতাসের শপথ, যা ধুলাবালি 
উড়িয়ে নিয়ে যায়, 


১৮৯৫ 1 40৩ 
৩19১১ ২১419 





২. (মেঘমালার) শপথ যা পানির বোঝা বয়ে চলে, 


117০ 


31১59 ৬459 





৩. (জলযানসমূহের) শপথ যা ধীরে ধীরে এগিয়ে 


2 


ক 2১০০ 12 


৩1১০২ ৩১ 





৪. ফেরেশতাদের শপথ, যারা (আল্লাহর) আদেশ 
মোতাবেক প্রত্যেক বস্তু বন্টন করে, 





সভা 1 ০ ৮-9ট 
রে 





৫. (কেয়ামতের) যে দিনের ওয়াদা তোমাদের সাথে 
করা হচ্ছে তা (অবশ্যন্তাবী) সত্য, 





১ পার পাঠ টিপা ৯০০ পাছে 


চে ৩১০০] ০১০১০৭1৮১| 





৬. অবশ্যই বিচারের দিনটি সংঘটিত হবে; 


৪ ৮5195421919 





৭. বহু কক্ষ বিশিষ্ট আকাশের শপথ, 


রী ০০১ ক ইল 9০ 
০5৮51 1১519 





৮. অবশ্যই তোমরা (এ দিনটির ব্যাপারে) নানা রকম 
কথাবার্তার মধ্যে নিমজ্জিত) রয়েছো; 





পর 
পা ০690 
৯ 


৬ ৮৯৭০৮ ০ 








৯. (মূলত) যে ব্যক্তিকে সত্যত্রষ্ট করা হয়েছে তাকে 
যাবতীয় (কল্যাণ) থেকেই ফিরিয়ে দেয়া হয়েছে; 





তা, ০9 ৯১৩০৮৩০০৮৯৩ 





১০. ধ্বংস হোক, যারা শুধু অনুমানের ওপর ভিত্তি 
করে (কথা বলে), 


১০০ ৩টি তি 


& ০9০১৭ ০৯ 








১১. যারা জাহেলিয়াতে নিমজ্জিত হয়ে (সত্য থেকে) 


2৯১০০ পাছা ৯৯2৮০ পাঠ 


৪ ৩১০৪১০৯৯৩২০] 








১২. এরা হোসি তামাশার ছলে) জিজ্ঞেস করে, 
বিচারের দিনটি কবে আসবে? 


5৯৬৪ পা & সঠিপা £৯ পা 


ও ৬৭০11 [54 04199 








১৩. (তুমি বলো,) যেদিন তাদের আগুনে দগ্ধ করা 
হবে (সেদিন কেয়ামত হবে)। 





পা /৯ ৩টি পা / পা 


ও 0954)001 4০১19 








১৪. (সেদিন বলা হবে,) তোমরা তোমাদের শাস্তি 
ভোগ করতে থাকো; এই হচ্ছে (সেদিন) যার জন্যে 
তোমরা তাড়াহুড়ো করছিলে! 





৯ ৮0 পাপা £ি ৪১6৯ পি 


22০28259111 3০৮৫2251585 


রা £৯ শঠি পা /৯ পা 


ও ০০9-৮০০ 








১৫. যারা (আল্লাহ তায়ালাকে) ভয় করে, তারা 
জান্নাতে ও বর্ণাধারায় (চির শান্তিতে) থাকবে, 


পারা ২৬ হা-মী-ম ৬১১ 


/-০-০ 0 শা, ও 
৬ 


৫০০5, 
শু 9৮০9 ৬৯ & ০৯৪০০|। ০1 


৬৬ 
হে 





ড//৬/.210017179050917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫১ সুরা আয যারিয়াত 


১৬. সেদিন তাদের রব তাদের যা (যো পুরস্কার) ।*12 ”০দু 
দেবেন, তা সবই তারা (সানন্দ চিত্তে) গ্রহণ করতে সিন ৮৯১০০০০8951 


থাকবে; নিসন্দেহে এরা আগে সৎকর্মশীল ছিলো; 

















১৭. তারা রাতের সামান্য অংশ ঘুমিয়ে কাটাতো । 








১৮. রাতের শেষ প্রহরে তারা (আল্লাহর কাছে ক্ষমা) টে 
প্রার্থনা করতো । ০০৪৯৯০৯৯309 





১৯. (এরা বিশ্বাস করতো,) তাদের ধন সম্পদে প্রার্থী পক নিত 
ও বঞ্চিত লোকদের অধিকার রয়েছে। 9[2১৯০190 001 $22শু? 











২০. যারা নিশ্চিতভাবে বিশ্বাস করতো, তাদের জন্যে ॥০৪১২৯০৭ 11 
পৃথিবীর মাঝে (আল্লাহকে চেনা জানার) অসংখ্য 
নিদর্শন (ছড়িয়ে) রয়েছে। 














২১. তোমাদের নিজেদের (দেহের) মধ্যেও তো 
(আল্লাহকে চেনার অসংখ্য নিদর্শন) রয়েছে; তোমরা 
কি দেখতে পাও না? 








২২. আকাশের মাঝে রয়েছে তোমাদের রেষেক এবং পাটি ঠিপা টি বা 8528 
তোমাদের দেয়া যাবতীয় প্রতিশ্রুতি। ও 9৬০9০ ৮9৮59) গছ] &5 








২৩. অতএব আসমান যমীনের মালিকের শপথ, এ 05515 এ পু 
(্রন্থ)-টা নির্ভুল, ঠিক যেমনি তোমরা (এখন) একে ৫23-319195 42 


অপরের সাথে কথাবার্তা বলছো । $% রঃ 54৫70 








৪ হে নবী, তোমা ঢাছে ই রাহীমের সেই পা ৮9০7) 61 নি 
মালের নভিনীেরেরি | নিত তি 








২৫. যখন (ফেরেশতাদের বেশে) তারা তার ঘরে ৪1” 414 1৮17৮1৮114৫ তা 17262 
প্রবেশ করলো, তখন তারা (তাকে) “সালাম' পেশ ০৮৮৮ ০0৮1৮৮1910১ 451915521 
করলো; সেও উত্তরে) বললো সালাম, (কিন্তু তার হে ৮৯০৯ 
কাছে এদের একটি) অপরিচিত দল বলে মনে হলো, ও) ৩/9১৫-০ রর 











২৬. এরপর ছেপে চুপে) সে নিজ ঘরের লোকদের ॥ ৯৮ ৯. পলি ॥দর টি ক) 
কাছে চলে গেলো, কিছুক্ষণ পর সে একটি (ভুনা করা) ও ৬ 9755 ৮৯5 2121 1181 
মোটা তাজা বাছুরসহ (তাদের কাছে ফিরে) এলো, 














২৭. অতপর সে তা তাদের সামনে পেশ করলো এবং ) ৪ "| লেপ অপ 
বললো, কি ব্যাপার, তোমরা খাচ্ছো না যে! পন] 42 ১৯ 





২৮. (তাদের খেতে না দেখে) সে মনে মনে তাদের 
ব্যাপারে ভয় পেলো, তারা বললো, তুমি ভয় করো 


না; মধে চারা তাকে জ্ঞানবান একটি 15 ০৮ ০০. 
55 বি ৪-021587 


৮ 











২৯. (এটা শুনে) তার স্ত্রী চীৎকার করতে করতে ।++*₹ * ডু” দর 
সামনে এলো এবং (খুশীতে) নিজের মাথায় হাত 155৮9০28852 & ও 9 ০6 
মারতে মারতে বললো (কি ভাবে তা সম্ভব), আমি রাত শিব 
তো বৃদ্ধা এবং বন্ধ্যা। 99855485৬32 











৩০. (তারা বললো,) হা এভাবেই হবে, তোমার রব “এ পু 
বলেছেন। অবশ্যই' তিনি প্রবল প্রজ্ঞাময়, তিনি সব 9৮ 41 2) 0, 1৫191 


কিছু জানেন। ৪5212] 24 2 


পারা ২৬ হা-মী-ম চে ড////.810081780809171017001.019 
৬১২ 





২৪ওয়াকফে লাযেম রড 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫১ সুরা আয যারিয়াত 


7? 
পা উিপ্রা 8 প0িশটি ডি পা পাপা পা পর 


৩১. সে বললো, হে প্রেরিত (মেহমান)-রা, বলো, ররর রে 
তোমাদের (এখানে আসার) ব্যাপারটা কি? ৪ ০9৮১০| (৪41৮৫৮৮০1১9 





৩২. তারা বললো, আমাদের একটি অপরাধী 2 ৯ টি) 9472 
জাতির কাছে (তোদের শায়েস্তা করার জন্যে) পাঠানো ৪ লিপ *[% এ ভিত 
হয়েছে, 











৩৩. (বলা হয়েছে,) আমরা যেন মাটির (শক্ত) পাথর পি ১৬ দা পা ৯ চি পে 
তাদের ওপর বর্ষণ করি, € ৬৭৮ ৩০৫ ৪ 3০১] 





৩৪. (সেখানে তাদের নামধাম) তোমার মালিকের টিকে 
কাছ থেকে চিহ্নিত করে দেয়া হয়েছে, (এটা হচ্ছে) ৪ ০2১১০] ও ১১ ০১৪ 4০9 
সীমালংঘনকারী যালেমদের শাস্তি । 








৩৫. অতপর আমি সেই (জনপদ) থেকে এমন প্রতিটি হ +*, 2৮1) ৮ 5 ৯৮1৯ প৯বি 
মানুষকে বের করে এনেছি, যারা ঈমানদার ছিলো, ৪ ০০০টা| ০212 0৫০৮০ (৯১০০ 





পা পাটিপা পানিও রা পা পার পাপা 


৩৬. (আসলে) সেখানে মুসলমানদের একটি বসতি ৫ 
ছাড়া (উদ্ধার করার মতো) কোনো ঘরই আমি 8 ০ ০2 এক 06590 


2 











৩৭. (অতপর) আমি এমন সব (পরবতী) মানুষের ৯21 ৮₹ ৮* ডুণ ভুত] নিন 212৯ 2 
জন্যে একটি নিদর্শন সেখানে রেখে এসেছি, যারা ০১১০৯৭০৪3-7810258558 


আমার কঠিন আযাবকে ভয় করে; উ খ। 162] 








৩৮. (নিদর্শন রেখেছি) মুসার (কাহিনীর) মাঝেও, ৮৯৮ ১ 11211 ০ টিন ৩ ৯১৩ 
যখন আমি তাকে সুসপ্ প্রমাণসহ ফেরাউনের কাছে ১১১ ০14-31210৮289 
পাঠিয়েছিলাম । রি 1: 


লট এ 





৩৯. সে তার দলবলসহ (হেদায়াত থেকে) মুখ ২ 2৭58 পশি প ৫০ 
ফিরিয়ে নিলো এবং সে বললো, (এ তো হচ্ছে) ৪ 9৯49 ১৯ 99445 45 
যাদুকর কিংবা পাগল। 











৪০. অতপর আমি তাকে এবং তার লয় লশকরদের পাপা ৬০ পানি ২:2১-21 2 পাপাপু ভাপা 8০০০৪ পা শি বা 
(এ বিদ্রোহের জন্যে) চরমভাবে পাকড়াও করলাম 5১9-৪৯11 ০০০০০৮৬ ৮১94১, 


এবং তাদের সবাইকে সমুদ্ধে নিক্ষেপ করলাম, এডাত 
(আসলেই) সে ছিলো এক ভয়ংকর অপরাধী ব্যক্তি, 

















৪১. আশদ জাতির (ঘটনার) মাঝেও (শিক্ষণীয়) পা। ৮১৬ 
উপদেশ রয়েছে, যখন আমি তাদের ওপর এক উ ০1 ১ -৫০০0-9গ.5 





সর্ববিধ্বংসী (ঝড়) বাতাস পাঠিয়েছিলাম, 


৪২. এ (বিধ্বংসী) বাতাস যা কিছুর ওপর দিয়ে ৮ ্ পণ । পাপ পরি 
(ধেয়ে) এসেছে, তাকেই পচা হাড়ের মতো চূর্ণ বিচূ্ণ ৪ 21৫ (একা 4০০০১ 855 23690 
করে দিয়ে গেছে; 














৪৩. (নিদর্শন রয়েছে) সামুদ জাতির (কাহিনীর) মাঝেও, ৮ 1৯৮৪৫ ৮০ 45 2) ৮৪৫ ৪২৫ 
যখন তাদের বলা হয়েছিলো, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ও ও ৬৯ (০০1১০০6০০05 9125 &9 
তোমরা (আমার নেয়ামত) ভোগ করতে থাকো । 














৪8. (কিন্তু) তারা তাদের মালিকের কথার নাফরমানী দ€৯4]| ০৮82" ৬; রি 
করলো, অতপর এক প্রচন্ড বজ্রাঘাত তাদের ওপর এসে | ৮০ ০৯ ০9 2১) ৬০ 198 


পর ৯ পটি উঠি ভিলা ৯ টিপা 


পড়লো এবং তারা (অসহায়ের মতো) চেয়েই থাকলো । ৪ 9১৮:4 ৮৮9 














পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬১৩ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫১ নাভানা 


৪৫. (আযাবের সামনে) তারা (একটুখানি) দীড়াবার রে 
শক্তিও পেলো না- না এ আযাব থেকে তারা নিজেদের ও ৩৭5০০ 190৫ 5১00৩ ৩ 1265 1০ 


বাচাতেও পারলো, 











৪৬. এর আগে (ধ্বংসের তালিকায় ছিলো) নূহের 15112 ”45 
জাতি; নিসন্দেহে তারাও ছিলো একটি পাপী 
সম্প্রদায়। 











৪৭. আমি (আমার) হাত দিয়েই আসমান বানিয়েছি, রে 
নিসন্দেহে আমি মহাক্ষমতাশালী। 8 09:.9081926554215 








৪৮. আমি এ যমীনকে বিছিয়ে দিয়েছি, (তোমাদের ০৯০17০52218 55 258 
সুবিধার জন্যে) আমি একে কতো সুন্দর করেই না গু € 990৪০ 2২ (৬-০9£ ০৯১19 


(সমতল) করে রেখেছি! 








978 “৩ 





৪৯. (সৃষ্টি জগতের) প্রত্যেকটি বস্তুকে আমি জোড়ায় ” 12 শা, একই ০5108028 
জোড়ায় পয়দা করেছি, যাতে করে (এ নিয়ে) তোমরা 9) ৮ 5522 


চিন্তা গবেষণা করতে পারো । 45857 











৫০. অতএব তোমরা (এ সবের আসল অষ্টা) আল্লাহ ০* ,4 ৮৯৬ * 2 

তায়ালার দিকেই ধাবিত হও; আমি তো তার পক্ষ ১১১ 222৫1031-1011552 
থেকে (আগত) তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী € ভি 
(রসূল) মাত্র, €) এগ 














৯ পটিপ ডি পা 


৫১. তোমরা আল্লাহ তায়ালার সাথে অন্য কাউকে "ঠা "51৫1 রা 
44 
মাবুদ বানিয়ে নিয়ো না; জানি ভোাট উনার ভিউ 1612258 


(পক্ষ) থেকে একজন সুস্পষ্ট সাবধানকারী (নবী) মাত্র, ও ৩০১৪০১৪ 








৫২. (রসূলদের ব্যাপার) এমনই (হয়ে এসেছে), এর *৬* 1? * 
আগের মানুষদের কাছে এমন কোনো রসূল আসেনি, ১০৯ ৩০০০ ৩2548৫ 


যাদের তারা যাদুকর কিংবা পাগল বলেনি, 8 ০১:90 ঠা 81০5১ 

















৫৩. (একি ব্যাপার!) এরা কি একে অপরকে এই একই কান 
পরামর্শ দিয়ে এসেছে (যে, বংশানুক্রমে সবাই একই ৪ ৬৪ [5০ 3552 19৮19 
কথা বলছে), না, আসলে এরা ছিলো সীমালংঘনকারী 


তি 


5 





৫৪. অতএব (হে নবী), তুমি এদের উপেক্ষা করো, 
(এ জন্যে) তুমি (কোনোক্রমেই) অভিযুক্ত হবে না, 











৫৫. তুমি মানুষদের আল্লাহ তায়ালার পথে চলার) কিক 
উপদেশ দিতে থাকো, অবশ্যই উপদেশ ঈমানদারদের €) ওই 22 ১৪|| 
উপকারে আসে। 





৫৬. আমি মানুষ এবং জ্বিন জাতিকে আমার এবাদাত 
করা ছাড়া অন্য কোনো উদ্দেশে সৃষ্টি করিনি। 











স্পিন 
৬ /৯১৬৪ 5৯ ৬৪ ১ ০9৮ 


৫৭. আমি তাদের কাছ থেকে কোনো রকম জীবিকা 752 * 
দাবী করি না, তাদের কাছ থেকে আমি এও চাই না, 1 49০১১ ০-৮৪ 
তারা আমাকে খাবার যোগাবে । 














পারা ২৭ বালা ফামা খাতবুকুম +% ৬১৪ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫২ সুরা আত্‌ তুর 


০:59 ০ ,, ৮০ পা 


৫৮. নিসন্দেহে আন্লাহ তায়ালাই জীবিকা ০৮০৭ 
সরবরাহকারী, তিনি মহাপরাক্রমশালী, প্রবল ক্ষমতার ৪০০ 89815$ ৪25 


অধিকারী । 











৫৯. অতএব যারা সীমালংঘনকারী যালেম তাদের *-৫ 4৯০ ।৮*2৫ ৯০৫ ০ 

জন্যে প্রাপ্য আযাবের অংশ ততোটুকুই নির্দিষ্ট ১505 02505515601 0 
থাকবে- যতোটুকু তাদের পূর্ববর্তী লোকেরা ভোগ ৯৮৪৮ পর নি) এ 
করেছে, অতপর (আযাবের ব্যাপারে) তারা যেন ৪ 9905 ১১-০৪১০ 
তাড়াহুড়ো না করে। 

















5৯ ০টি পাপা পা ৯ ৬ 2১ তাপ 


৬০. দুর্ভোগ তো তাদের জন্যে যারা শেষ বিচারের * ্ 
দিনকে অস্বীকার করেছে, যার প্রতিশ্রুতি তাদের (বোর (০৭1 ০৪০9 ৩০198604880 082 


পাঠ টিপা ভিশটি 


ও 9০০৭৭ 











১. শপথ তুর (পাহাড়)-এর, 








২. শপথ (সে উপত্যকায় অবতীর্ণ) লিখিত গ্রন্থের, 








৩. (যা রক্ষিত আছে) উন্মুক্ত পত্রে । 





পাটি 5 


05555558888 ০১) রী ০৬19 





. শপথ সমুনত ছাদ (আকাশ)-এর, ৫ £5১1 5৪ “119 





. (আরো) শপথ উদ্বেলিত সমুদ্রের, ৫১১। ১2115 











. তোমার মালিকের আযাব অবশ্যই সংঘটিত হবে, & 69191 9) ০82 তা 





ঠা 





. তাকে প্রতিরোধ করার কেউই থাকবে না, 


ঠ & 212৬৮ ণ 








৯. যেদিন আসমান ভীষণভাবে আন্দোলিত হবে, 8109: 20১১ চি 








১০. পাহাড়সমূহ দ্রুত গতিতে চলতে থাকবে; ঠা 002. * ১ 





১১, সেদিন ভাগ হবে একে মিথ্যা ৮৮৬১ -০ ৮৮০ 2৮১ পাশ 
দা ) দুর্ভো (একে) & 0১3৫] 32022 











১২. যারা (দুনিয়ায়) তামাসাচ্ছলে নানা চকে নিলা 
ই নার উ ০5৭ ১92 ৬.০ ০8০ 








১৩. যেদিন তাদের ধাক্কা মারতে মারতে জাহান্নামের ০৪৩ ০০ 4৯০ 
আগুনের দিকে নিয়ে যাওয়া হবে; $155255601054 [9৭ 








১৪. (তাদের বলা হবে,) এ হচ্ছে সেই (ভয়াবহ) আগুন, ৮০ ০-০:০৮-০/১-৪ 
(দুনিয়ার জীবনে) যাকে তোমরা অস্বীকার করতে! গু ও) 9৪৪ (৬৭৮০৬ (21100]18 ৮১৯ 











পারা ২৭ বালা ফামা খাতবুকুম +৬১৫ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫২ সুরা আত্‌ তুর 


১৫. এটাকে কি (তোমাদের কাছে আজ) যাদু (মনে 4৯০৮৮ 
হয়)? না তোমরা দেখতেই পাচ্ছো না? $০৯১০২-০[1স্০ 











১৬. (আজ) তোমরা এতেই জ্বলতে থাকো, (এখানে)  * £৮16 গাল 
তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো) ০৫৮5919৭958 9. 24 
তা তোমাদের জন্যে সমান; তোমাদের ( ) সে পলির টা প্তঞ হয 
(ধরনের) বিনিময়ই (আজ) প্রদান করা হবে, যে ৪ ০১91০ ৮০/5 49১৯১৮0 
(ধরনের) কাজ তোমরা করতে । 











১৭. (অপরদিকে) যারা আল্লাহকে ভয় করেছে, তারা ৯ পজ ৮০১০-০, 
জান্নাতের (সুরম্য) উদ্যানে ও (অফুরন্ত) নেয়ামতে $ 26955 & চস 1 
অবস্থান করবে, 





১৮. তাদের রব তাদের যা দেবেন তাতেই তারা সন্তুষ্ট * ৫ * পপ সিএ দিত 0117, তি ৫? 
হবে, তাদের রব তাদের জাহান্ামের আবাব থেকে --৫23-৮৪-52553-6৭1 0 অপু 


বাচিয়ে দেবেন। ও কা 4162 





১৯. (তোদের বলা হবে, দুনিয়ায়) তোমরা ০৯৮৫ ৯০৯৪, 1৯৮ ১৪০৯৮ 
আমল করতে তার বিনিময়ে (পরিভৃ্তির সাথে পি) গু 09৯5 ৮০5 ৮2 ট192১219 1৫ 
পানাহার করতে থাকো, 











২০. তারা সারিবদ্ধভাবে পাতা আসনে হেলান দেয়া 5 হিরন, 
অবস্থায় সমাসীন হবে, আর আমি সুন্দর চক্ষুবিশিষ্ট -৮৪৯১১০০০১৪৯৯১১ 
হুরের সাথে তাদের মিলন ঘটিয়ে দেবো । দীন 











২১. যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে এবং ” 22০০৭ * ব্রি রা রন 
তাদের অস্তানাও এ ঈমানের ব্যাপারে তাদের -৮৯০১-০৯৯২৯০219প ০৪9 রর 
অনুবর্তন করেছে, আমি (জান্নাতে) তাদের সন্তান 2:81122 "22592 "৪১ 023 [) 
সন্ততিদের তাদের (নিজ নিজ পিতা মাতার) সাথে ০৯০ ০১০১ রি . ডি 
মিলিয়ে দেবো, আর এ জন্যে আমি তাদের (পিতা ৮৮9 1৪3৭ ৫৫585 ০৪ $1০০ 55 
মাতার) পাওনার কিছুই বাস করবো না, বেস্তুত) গিরি 
প্রত্যেক ব্যক্তিই দেনিয়ায়) যা অর্জন করেছে তার ও ৬৯) ০৮৯ 
হাতে বন্দী। 























২২. (সেখানে) আমি তাদের এমন (সব) ফলমূল ও ₹ ৪৮৫৫ (০ টির তা রিতা 
গোশত পরিবেশন করবো যা তারা পেতে চাইবে । ও 09৮831৮ ৮1925468৮1১69 











২৩. সেখানে তারা একে অপরের কাছ থেকে পেয়ালা রা ০৮ 
ভরে ভরে পানীয় নিতে থাকবে, সেখানে কোনো রন 
অর্থহীন কিছু থাকবে না এবং থাকবে না কোনো রকম 

গুনাহর বিষয়ও । 








২৪. তাদের চারপাশে তাদের (সেবার) জন্যে 2-2/১-০ /১ ০০০৮, ৬ ০ ০০:৮০ 8 দশা ০ ৯ ০পাশা 
28581 251০০১৫০০1০ ০5959 
একটি লুকিয়ে রাখা মুক্তা । 905৫ 








২৫. তারা একজন আরেকজনের দিকে চেয়ে টা /১৮ 1 ৯ -০-৯৮ শাক 
দেনিয়ার জীবনের নানা) কথাবার্তা জিজ্ঞেস করতে ও ও 9151০ ১০৯ ৯-০৪০৬০ ০219 
থাকবে । 











পারা ২৭ বালা ফামা খাতবুকুম +% ৬১৬ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ এ 
২৬. তারা বলবে হো), আমরা তো আগে আমাদের ৮১৪ নি 5০৫ ৪ 
পরিবারের মাঝে (সব সময় জাহান্নামের) ভয়ে জীবন ও ০০৪৪৪০015৩০ 08101 
কাটাতাম । 











২৭. (এ কারণেই আজ) আল্লাহ তায়ালা আমাদের দা 
ওপর অনুগ্ধহ করেছেন, (সর্বোপরি) তিনি আমাদের ও) ৪15০1142162 05991555481 ৬০ 
(জাহান্নামের) গরম আগুনের শাস্তি থেকেও রক্ষা 

করেছেন। 














২৮. রা তাকেই ডাকতাম, তিনি 5201 7281,55255050৫0 
৪ ৮৯৮১ 





২৯. অতএব (হে নবী, মানুষদের) তুমি (এ দিনের ৮2175 42 
কথা) স্মরণ করাও, তোমার জা অনুগহে তুমি 49 ৩০1৫ 5) ০৯৪ ০15 ১$০১ 
কোনো গণক নও, তুমি কোনো পাগলও নও; 











৩০. তারা কি বলতে চায় যে, এ ব্যক্তি একজন কবি 283490 তপন টিভি নে 
এবং সে কোনো দৈব দুর্ঘটনায় পতিত হোক আমরা 342 ০০৭১০ 950 9 9দিয 


তো সে অপেক্ষাযই আছি। 








৩১. তুমি (তাদের) বলো, হা, তোমরাও অপেক্ষা করো, & ৮৪ অপপ্া। ০৬ ৮ ৮৮৮ ৮৫2০ ॥ ০৪০৫ 
আমিও তোমাদের সাথে (সেদিনের) অপেক্ষা করবো; গিরি ৩০৮০০০ 5019% 








৩২. ওদের জ্ঞান বুদ্ধিকি ওদের এসব কথাই বলে,না ৪*%* ০ ৮ 
(আসলে) ওরা (একটি) সীমালংঘনকারী সম্প্রদায়! [9৮১11 $2:41-25: 


ঘ 








৩৩. অথবা এরা কি বলতে চায় যে, সে (রসূল) 0৮ :/১-০ ১০ ১ না পল ৮ ৯৭৮৮৮ ৮৫ 
নিজেই (কোরআনের) কথাগুলো রচনা করে নিয়েছে, ও 9০84 31 032541985 0919%7 11 
কিন্তু (সত্য কথা হচ্ছে) এরা তো ঈমানই আনে না, 











৩৪. তারা যদি (নিজেদের কথায়) সত্যবাদী হয় তবে ।* 21? "471? 
তারাও এ (কোরআনে)-র মতো কিছু একটা (রচনা 195 19. 1215185১১০১ 19/৮ 
করে) নিয়ে আসুক না! 











৩৫. তারা কি কোনো কিছু ছাড়া এমনি এমনিই সৃষ্টি । 7০০১৫৯8৫৮82) 
হয়ে গেছে, না তারা নিজেরাই (নিজেদের) অষ্টা; $95811141 86১8৩০19151 














৩৬. না কি তারা নিজেরা এ আকাশমন্ডল ও ভূমন্ডল ও ৮:৪৩ 
সৃষ্টি করেছেঃ আসল কথা হচ্ছে,) এরা (আল্লাহ শ ৩9১ ০:০৪ 
তায়ালাকে) বিশ্বাসই করে না; 








৩৭. তাদের কাছে কি তোমার মালিকের (সম্পদের) « + ৮1 
ভান্ডার পড়ে আছে না তারা নিজেরাই (লেস্পদের) ৮৯ 0) ৮2৮2 


পা ৯১০০, ০৯ পা ০9টি 


মাটি নি 











৩৮. অথবা তাদের কাছে ডি (আসমানে উঠার) _ জি ০ 1 


তারা (সেখানকার) রা জে ভার 








পারা ২৭ বালা ফামা খাতবুকুম +৬১৭ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫২ সূরা আত্‌ তুর 


তাহলে তারা (সেসব) শোনা বিষয়ের সুস্পষ্ট কোনো ৪৪ 
প্রমাণ এনে হাযির করুক; শু ৩৮০ ও 











৩৯. অথবা (তোমরা কি আসলেই মনে করো,) শা উিপাটি ০ লা ০ লিলি ০৭ চির 
সব কন্যা সন্তানগুলো আল্লাহ তায়ালার জন্যে, আর ও ০১1৮9 -৮141 
তোমাদের ভাগে থাকবে শুধুই ছেলেগুলো! 














৪০. কিংবা তুমিকি (আল্লাহর বিধানসমূহ পৌছানোর ৮:৮০/ ৮৮ ১০ ৮৫ ৮৫ ৮০৫৮৮ ৫ ৫ 
বিনিময়ে) তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবী ৪ ০925০ [১৯ ০০০০ 1১৯15 [1 


করছো, যা তাদের কাছে দদের্বিষহ) জরিমানা বলে 
মনে হচ্ছে; 











৪১. অথবা তাদের কাছে রয়েছে গায়ব সংক্রান্ত ৮ ৮:৯৮৪৩ ৯ এ র্ুণি। ৪০৮৯ চা 
(এমন) কিছু- যা তারা লিখে রাখছে; ও ৩/৯৪-৮৪১ ০৯৯1-৮১০-৪ 1 








৪২. এরা কি তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার 221+৮72 ৮ রি 
তা ত52 1৪০১০০৭1 


করে তারাই (েরিণামে) ষড়যন্ত্রের শিকারে পরিণত € ৪ ০১০০০৪০| 











য়, 
| ০৯৩1 


৪৩. আল্লাহ তায়ালার বদলে এদের কি অন্য কোনো 182 4) ++, উর 
মাবুদ আছে? আল্লাহ তায়ালা এদের শেরেকী কর্মকান্ড (৮24/1 ৮ 401 ১৮৫11৮৮1101 
থেকে পবিত্র । ভি 





৯ পাতে & 


৪৪. এরা যদি (কখনো) দেখতে পায়, আসমান কঃ 
থেকে (মেঘের) একটি টুকরো ভেংগে পড়ছে, তাহলে 155 0০০ ০০01 520-2৮ ৩ 


(তাকে আল্লাহর কোনো নিদর্শন মনে না করে) এরা ৪ [5৫১ ০৯ 
বলবে যে, এ তো হচ্ছে পুঞ্ীভূত এক খন্ড মেঘমাত্র! 











৪৫. (হে নবী,) তুমি এদের ছেড়ে দাও এমন সময় * 222৮158৮857 
পর্যন্ত- যখন তারা সে দিনটির সাক্ষাত পাবে- যেদিন এ 05১71-8298 1917 ০-৮৯)৩১ 


তাদের বেহুশ করে দেয়া হবে, লি 





৪৬. সেই সর্বনাশা) দিনে তাদের কোনো যড়যন্ত্রই ১০০ হি 17 ৪ ০৪৩ চিনে রারহ্র 
কাজে লাগবে না, না সেদিন তাদের কোনো রকম -০৯ 39 ৫৮৯০ ০৮৮ পি ৯58 ৯ 


সাহায্য করা হবে। € 29 














৪৭. যারা যুলুম করেছে অবশ্যই তাদের জন্যে এ তত 0৯০৫ 
ছাড়া আযাব রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই জানে 11১ 55, ১01৬৭ 196 ০4০10 টা 


না। পা ৯িত্িনিতা পা ও ০পাশটিন ও 


৪) ০১৭০ 258 5415 








৪৮. (হে নবী,) তুমি তোমার মালিকের সিদ্ধান্তের ৮” (১ 2 251৮1 
জন্যে ধৈর্য ধারণ করো, তুমি (অবশ্যই) আমার ড4905520 ১৫ ১১০ ১৮ 
চোখের সামনে আছো, তুমি যখন (শেষ্যা ত্যাগ করে) 

উঠো তখন তুমি প্রশংসার সাথে তোমার মালিকের 

মাহাত্ম্য ঘোষণা করো, 











পপ দি উপ ঢু পা 


৪৯. রাতের একাংশেও তুমি তার তাসবীহ পাঠ করো, 
(রোতের শেষে) তুমি তারাগুলো অন্তমিত হবার পরও গু [১0502 4৯১১ ০৮1 529 


(তার মাহাত্য ঘোষণা করো)। 
পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬১৮ ৬///%4.210001817802809171017001-019 




















১. নক্ষত্রের শপথ যখন তা ডুবে যায়, 


৫0552181 ৮৯019 





২. তোমাদের সাথী পথ ভুলে যায়নি, সে পথভ্রষ্টও 
হয়নি, 


পা পাশা 


ও ৬9819 ৮৫০ ০510 





৩. না সে কখনো নিজের থেকে কোনো কথা বলে, 


পপ পারা 


৬ ১ ৮৩৮০১ 





৪. বরং (সে যা বলে) তা হচ্ছে “ওহী', যা (তার 


1 /১0 5 /১৮ ৮০০ 


০৪ 9১1 এ 





৫. একজন তাকে এটা শিখিয়ে দিয়েছে, সে প্রবল 
শক্তির অধিকারী (ফেরেশতা), 


1297) ৮98১ পা ভাপা 


৬ 9541 ৩৭০ 4৮০ 








৬. (সে) সহজাত বুদ্ধিমত্তার অধিকারী; অতপর সে 


ঠ 1 পানি পা 0 7-9 


৬ ৮9৮৩ ৮৪১০9১ 





৭. সে উর্ধ্বাকাশের উপরিভাগে (অধিষ্ঠিত); 


৮9০9 পাটি 





৮. তারপর সে কাছে এলো, অতপর সে আরো কাছে 
এলো, 








৯. (এ সময়) তাদের (উভয়ের) মাঝে ব্যবধান থাকলো 
(মাত্র) দুই ধনুকের (সমান), কিংবা তার চাইতেও কম! 


1 ডিপ উপ চিপ টিপা পা পর 
চি 


€ £ ছু ৮ 
৩ 53191 ৬৯০95 ০3০) 








১০. অতপর সে (আল্লাহর) বান্দার কাছে ওহী পৌছে 
দিলো, যা তার পৌছানোর (কথা) ছিলো; 


সে 
1 ১ পলা 


৮ 1৮ সি ৯৩1 রে 
(৪৯9৮ ৮০৯০ ৪৯9৩ 





১১. (বাইরের চোখ দিয়ে) সে যা কিছু দেখেছে (তোর 
ভেতরের) অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি । 





99106218811 4১4৫0 








১২. তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছো 
যা সে নিজের চোখে দেখেছে! 





১৩. সে (কিন্তু) তাকে আরেকবারও দেখেছিলো, 


1 ৯০9 কপি ডিপ ৮91 পা /৯ পাপন 


৫ ৮১৯1 41১551)459 








১৪. (সে তাকে দেখেছিলো) “সেদরাতুল মোস্তাহা"র 
কাছে, 


০০০35৮৪ 





১৫. যার কাছে রয়েছে (মোমেনদের) ঠিকানা 
জামাত; 


২০0৩ পারা 


59৮11 ৯ ৬৩৪ 








১৬. সে “সেদরাটি' তেখন) এমন কিছু (জ্যোতি) 
দিয়ে আচ্ছন্ন ছিলো, যা দ্বারা তার আচ্ছন্ন হওয়া 
(শোভনীয়) ছিলো, 





পা পাট পাপা 


& (5০০ 8)০এ]। ৪৯৪১1 








১৭. (এখানে তার) কোনোরকম দৃষ্টি বিভ্রম হয়নি 
এবং তার দৃষ্টিও সীমালংঘন করেনি । 











১৮. অবশ্যই সে তার মালিকের বড়ো বড়ো 


নিদর্শনসমূহ দেখেছে। 





পারা ২৭ কালা ফামা খাতবুকুম ৬১৯ 


[তা &৯ পপি 


৪ ৪১৮৭1 4231 ০৩০99 ০৪ 





///.2100171790250917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৯. তোমরা কি 'লাত' ও “ওযযা” সম্পর্কে ভেবে 
দেখেছো? 


৫৩ সূরা আন নাজম 


৫১০৪৮ পা) ০০ ০০৮ পা পাপ 


৪ ০5১৯19 ০-01-০4৭১ 





২০. এবং তৃতীয় আরেকটি (দেবী) “মানাত' 
সম্পর্কে! 


ও 5১5$1 28812018545 








২১. (তোমরা কি মনে করে নিয়েছো,) পুত্র সন্তান 
সব তোমাদের জন্যে, আর কন্যা সন্তান সব আল্লাহর 
জন্যে? 





স্টপ টিপা ৬৪ ৮০ ৮ পরপর 


ও ১৬1495881০৫ 








২২. (তো হলে তো) এ বন্টন) হবে নিতান্তই একটা 
ংগত বন্টন! 


ও ৪ ২০০৩101 এ 








২৩. (মুলত) এগুলো কতিপয় (দেব দেবীর) নাম ছাড়া * ৮%% নি াভগািডিন এ, 
আর কিছুই নয়, যা তোমরা নিজেরা এবং -৮:-91১9স৮পশ গলি মু 
তোমাদের বাপ দাদারা ঠিক করে নিয়েছো, আল্লাহ্‌ , হিকারাব্রা টান 
তায়ালা এ নোমে)-র সমর্থনে কোনো রকম দলীল ৩1, ৬৮০০০৫০457০ 
প্রমাণ নাযিল করেননি; এরা (নিজেদের) আন্দাা এ ০৮ ২. ভন টি 
অনুমানেরই অনুসরণ করে এবং এরা নিজেদের ০০ 25562০81181 092 


প্রবৃত্তির ইচ্ছা আকাংখার ওপর চলে, অথচ তাদের 
কাছে (ইতিমধ্যেই) তাদের মালিকের পক্ষ থেকে 
হেদায়াত এসে গেছে। 





1০৯, ০০ এচ 2৮০ /-০ পল 


ও 5০০]| ০৪০) ৬০০১ ৪ 99 





২৪. (এদের কাছ থেকে) মানুষ যা পেতে চায় তাকি 
সে কখনো পাবে 





১৮০ পা তি 9১2 


উ ৮০০ ০৮০১( 








২৫. দুনিয়া ও আখেরাত তো আল্লাহ তায়ালার 
জন্যেই । 


পা শি 


2 | 








২৬. কতো ফেরেশতাই তো রয়েছে আসমানে, 
(কিন্তু) তাদের কোনো সুপারিশই ফলপ্রসূ হয় না_ 





5৯ ৬৪ ১ পাপা 


গে ৯ ০9০িপা পা পা 


যতোক্ষণ না আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা এবং ্ তি ঠ৮4162-226 





যাকে ভালোবাসেন তাকে তার জন্যে অনুমতি না 
দেন। 


॥ চিল ০ পি ৯৩ 


ও ০৮৯89 52০০ 





২৭. যারা পরকালের ওপর বিশ্বাস স্থাপন করে না, 
তারাই ফেরেশতাদের (দেবী তথা) নারীবাচক নামে 
অভিহিত করে। 


রি /১০--০০ পা 


০১৮-৪০59০৯284০831৩1 


ও ভধী হস পানা 








২৮. (অথচ) এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই ২ 
নেই; তারা তো কেবল আন্দায অনুমানেরই অনুসরণ 
করে, আর সত্যের মোকাবেলায় (আন্দায) অনুমান 
তো কোনো কাজেই আসে না, 








পা ৮০ ০ শটি পা পাপা 


7 বাহিত 


নে 


সি ঠ 


৯ 








২৯. অতএব (হে নবী), যে ব্যক্তি আমার স্মরণ থেকে 
সরে গেছে, তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো 
না, (কারণ) সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই 
কামনা করে না; 











৬ পারা /৯ £৯ পা £৯ 


9028355458০ ০৪০৯১৭ 


$103011 85521 1১5: 





পা ৬৪৯ ৩6০9 শা টি পাশা 


৩০. তাদের জ্ঞানের দৌড় তো ওটুকুই; ১৪1৯ 155281৮515 





পারা ২৭ কালা ফামা খাতবুকুম 


+্ ৬২০ 





//৬/.2100171790250917910170010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
(এ কথা) একমাত্র তোমার মালিকই ভালো জানেন 








৫৩ সূরা আন নাজম 


৬ তা টিপা সেতো পা ৮9 শিপ পাশ পা 


কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং তিনিই ? 415৭ ০20৩ ০ এ 9৯) 1 





ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান 
পেয়েছে। 


পা শটি প্রানি পণ পাশিটি পর 


গু € ৪০০০ ৬০ ০০9১9 





৩১. আসমানসমূহ ও যমীনের সব কিছুই আল্লাহ , রি র 
তায়ালার জন্যে, এতে করে যারা খারাপ কাজ করে ৩১%। ৮১৮১৮) 5 
বেড়ায় তিনি তাদের (খারাপ) প্রতিফল দান করবেন 19152121921, 080-0 (১৯ 
এবং যারা ভালো কাজ করে তাদের তিনি (এ জন্যে) যা পে 5 চি 


মহাপুরস্কার প্রদান করবেন; পীর 














৩২. (এই পুরষ্কার তাদের জন্যে) যারা বড়ো বড়ো 4২772 7” রত 
গ্তনাহ ও অশ্ীলতা থেকে বেঁচে থাকে, ছোটোখাটো 01556০১৮5০7 
গুনাহর কথা আলাদা, অবশ্যই তোমার মালিকের ক্ষমা রি 

(-র পরিধি) অনেক বিস্তৃত; তিনি তোমাদের তখন 9 ৩] ০৮031451569 
থেকেই ভালো করে জানেন, যখন ভিনি তোমাদের ৫6 14515152,5822) 
(এ) যমীন থেকে পয়দা করেছেন, (তিনি তোমাদের এ , পিএ চি 
জানতেন) যখন তোমরা ছিলে তোমাদের মায়ের 55658822০50 95 ৩১1 ৩৪ 




















পেটে ফক্ষুদ্র একটি) ভ্রণের আকারে, অতএব কখনো ০4775 * 2০ গড এই 1 





নিজেদের পবিত্রতা যাহির করো না; আল্লাহ তায়ালাই 
ভালো জানেন কে (তাকে) বেশী ভয় করে। 





শি ০ ০৮৫০ 


$ ০০৬ 





৩৩. €হে নবী,) তুমি কি সে ব্যক্তিকে দেখোনি, যে 
(আল্লাহ তায়ালার পথ থেকে) মুখ ফিরিয়ে নিলো, 











৩৪. যে ব্যক্তি সামান্য কিছুই দান করলো, অতপর 
(নিজের) হাত গুটিয়ে নিলো । 








৩৫. তার কাছে কি গায়বের কোনো জ্ঞান ছিলো (যে, 
তা দিয়ে) সে দেখতে পাচ্ছিলো! 


1 পা পাটিপা পাটি) 97 ঠাপা পা 


০১79৩ ০৯৯/1-৮ ১০০1 





৩৬. তাকে কি (একথা) জানানো হয়নি যে, মুসার 
(কাছে পাঠানো) সহীফাসমূহে কি (কথা) আছে, 











৩৭. তোকে কি) ইবরাহীমের কথা জানানো হয়নি- 
যে (আল্লাহর) বিধান পুরোপুরিই পালন করেছে, 


পা ঠ1১ রা 


গু 89 (11 22৮১215 





৩৮. (তাকে কি বলা হয়নি যে, কোনো মানুষই 
অন্যের (পাপের) বোঝা উঠাবে না, 


1 ৯ ০9 পাঠ ৬৪ 2৩ রা 


৪ ৮০১৯9 80)5956ঠ 








৩৯. মানুষ ততোটুকুই পাবে যতোটুকু সে চেষ্টা 
করেছে, 


পানি £ি পা ডু শা 


8 ৮:০81 31০95 








৪০. অবশ্যই তার কাজকর্ম অবশ্যই পরীক্ষা-নিরীক্ষা 
করে) দেখা হবে, 


172 পা পা তাপা্িা তে শা 


৪ ০5১৭ ১৭৮ 4৯৮ 019 





৪১. অতপর তাকে তার পুরোপুরি বিনিময় দেয়া 
হবে, 


1 -০0০ 


& $9%1 9221 2১4৮ 








৪২. পরিশেষে সেবাইকে একদিন) তোমার মালিকের 
কাছেই পৌছতে হবে, 





পারা ২৭ কালা ফামা খাতবুকুম ৬২১ 


(৬1 9911৩? 


//৬/.2100171790250917910179010.0109 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৪৩. তিনিই (সবাইকে) হাসান, তিনিই (সবাইকে) 
কাদান 


1 পা পা পাঠ শা পাশটি হানা 


বিরলে 








৪৪. শিনহ (মানুষকে) মারেন, তিনিই (তোদের) 
বাচান, 


প্র 





৪৫. তিনিই নর নারীর যুগল পয়দা করেছেন, 


শার্শা তা 


& চে 55521 ঠ5 4 








৪৬. (পয়দা করেছেন তাদের) এক বিন্দু (শ্বলিত) 
শুক্র থেকে, 


টিন ৯ 


৪191 285১ ৩০ 








৪৭. পুনরায় এদের জীবন দান করার দায়িত্বও 
(কিন্তু) তার, 


1 ১০০ পর্ন ০ পপ 5 শপ 


& ০৪১০1 8৯41 45 





৪৮. তিনিই (তাকে) ধনশালী করেন এবং তিনিই 
(তোর পুঁজি) স্থায়ী রাখেন, 


1 &১প পাশটি ঢা পাপা 


& উঠি 2গি 





৪৯. তিনি “শেরা” নোমক) নক্ষত্রেরও রব, 


পা পান্টি হাতের 


& ০৪১২৪]| ৮১925485ি 











৫০. তিনিই প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করে 


2 


15116? 





৫১. ধ্বেংস করেছেন) সামুদ জাতিকে (এমনভাবে) 
যে, তাদের একজনকেও তিনি অবশিষ্ট রাখেননি, 





৮৯ পণ তি ০ পাঠিকা 


& (8905155 





৫২. এর আগে (তিনি ধ্বংস করেছেন) নুহের 
জাতিকে_ কেননা তারা ছিলো ভীষণ যালেম ও চরম 
বিদ্রোহী; 





৯7279 ৩ ০৮90 


০515006৮201 ০2995 


5৯ ৬ £৯ ৮9 পো /৯ পাতা 


পাটি পা প্রি পা 


৪ ৮৮৮ 





৫৩. তিনি একটি জনপদকে ওপরে উঠিয়ে উল্টো 
করে ফেলে দিয়েছেন। 


1 8১ পপ পা ০১০9১ পা 


৪ ৪9৮2878০119 





৫৪. অতপর সে জনপদের ওপর তিনি ছেয়ে 
দিলেন এমন এক রে আযাব, যা (তাকে 
পুরোপুরিভাবে) ছেয়ে দিলো 





শপ এপ 


& (8৫0 





৫৫. তারপরও (হে নির্বোধ মানুষ,) তুমি তোমার 
মালিকের কোন্‌ কোন্‌ নিদর্শনে সন্দেহ রা করো! 





৬ পাপা 


(5৮৪ 


০5১০ 42581 





৫৬. (আযাবের) সতর্ককারী (এ নবী তো) আগের 
সতর্ককারীদেরই (মতোই) একজন! 


1 427, 6), ৮9০ ১ 
€ ০911)৩-4| ০০ ১০1০০ 








৫৭. (ত্রিত আগমনকারী কেয়ামতের) ক্ষণটি 
(আসলেই) আসন্ন হয়ে গেছে, 


2:21 এ 
€ 0১1 ১ 








৫৮. আল্লাহ তায়ালা ছাড়া কেউই সে ক্ষণটির (তথ্য) 
উদঘাটন করতে পারবে না; 


পাশা পা ভিপি 


$382641 ৬5:৮০ 








৫৯. এগ্তলোই কি সেসব বিষয়- যার ব্যাপারে তোমরা 
(রীতিমতো) বিস্ময়বোধ করছো, 





পর /৯ টি পা ঠা 


& 096 855116০ ০ 





৬০. (এসব বিষয় নিয়ে) তোমরা হাসাহাসি করছো, 
অথচ (পরিণামের কথা ভেবে) তোমরা মোটেই 
কাদছো না, 





পা /১০ট ০১৩৫ পাশা পা 8০0 পা /১ পা 


€ ১9৫ ১9 ১9৫০9 








৬১. মেনে হচ্ছে) তোমরা সবাই উদাসীন হয়ে 
রয়েছো। 


পারা ২৭ কালা ফামা খাতবুকুম 





৬২২ 


পা ০918১ ০9৬ পা 


ও ৬/9৬৮৮-৮০9 





ড//৬/.2100171790250917910179010.019 


উং1815114 »] ও 


1২12119 ৩২০১11২৪১৩১ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৪ সুরা আল ব্বামার 
৬২. অতপর তোমরা আল্লাহ তায়ালার সামনে ৮ ০০০ ৩ এ 
সাজদাবনত হও এবং তারই এবাদাত করো । 81952594 19০৯-০$ 














, কেয়ামত য় ংচ ্ণ ০৭ 
রিবা নিজের চাদ বিদী তা 00221-2 





২ (কাফেরদের অবস্থা হচ্ছে,) তারা যদি কোনো চেনে /১-১-০৮৩৮ ৮ -০ চ্ কত] ১৯০ 

নিদর্শন দেখে তাহলে তা থেকে মুখ ফিরিয়ে নেয় ১-০191982919)-8 221 1958 919 
এবং বলে, এটা হচ্ছে এক চিরাচরিত যাদুকরী 

(ব্যাপার)। 














৩. তারা (সত্যকে) অস্বীকার করে এবং নিজেদের ৪ 

খেয়াল খুশীর অনুসরণ করে, (আসলে) প্রত্যেকটি ১৭০৫৮8921 1522 17:32 
(কাজেরই) একটি চুড়ান্ত নিষ্পত্তি (-র সময়) রব 
রয়েছে। ডিস 











৪. অবশ্যই এ লোকদের কাছে (অতীত জাতিসমূহের ৮৮৮৪8, ৩ ঈদে ৩৭ *এপতল এ 
আযাবের) সংবাদ এসেছে, (এমন সংবাদ) যাতে ৬১৯১ ১" 5১০৪৮১০ ৩2-গ 9809 
(শাস্তির) হুশিয়ারী রয়েছে, 





৫. এগুলো হচ্ছে পুরোপুরি জ্ঞানসমৃদ্ধ ঘটনা, যদিও ০০): 
এসব সতর্কবাণী তাদের কোনোই উপকারে আসে ৫9821858102 


না, 











৬. (হে নবী,) তুমি এদের থেকে মুখ ফিরিয়ে ৯০৯৩ আ।7 ৫৫ 
নাও। রা কেয়ামত হবে) সেদিন একজন 

কারী এদের একটি অপ্রিয় বিষয়ের দিকে রং 
৪৪ ? ৩১ ৪ 











৭. (সেদিন) তারা অবনত দৃষ্টি নিয়ে (একে একে) ৮ ৯০০ এ ৫৮ দ্াাত 
কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে, যেন বিক্ষিপ্ত 2০১৯৪ ১৮১ 1৮2 


080888 ১৪৪০০০০০৫০৯ 








টা 239435-88/02৮ 


করেছিলো, তারা বলবে, এ তো (আসলেই) একটি রি শু » ৪ ।$, 
ভয়াবহ দিন! 2৮০12 











৯. এদের আগে নূহের জাতিও (এসব কথা) 14212257565 ৮5 21৭2 
অস্বীকার করেছিলো, তারা আমার বান্দা (নূহ)-কে -১% 197555915 +১০০৯০৪ 


মিথ্যা সাব্যস্ত করেছে, তারা তাকে পাগল বলে টে 2019 09:521915 
আখ্যায়িত করেছে, তাকে নোনাভাবে) ধমকও দেয়া রি 599 
হয়েছিলো । 














১০. অতপর সে তার মালিককে ডাকলো (এবং দন গজ ৯১৮ তত 
বললো) আমি একান্ত অসহায়, অতএব তুমি (এদের গু ১১ ০91০ 05214231545 
কাছ থেকে) প্রতিশোধ নাও । 














পারা ২৭ বালা ফামা খাতবুকুম +৬২ত ৬////.210001817808016171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৪ সুরা আল কুমার 
১১. এরপর আমি (তার ডাকে সাড়া দিলাম এবং) ৬) »॥ 82০০ 


প্রবল বৃষ্টির পানি বর্ষণের জন্যে আসমানের দ্বারসমূহ পি 
খুলে দিলাম, 

















১২. ভূমির স্তর (বিদীর্ণ করে তাকে পানির) প্রচন্ড ৮৮০7? ৮ প৪১-০০০ তা ৯৫ * আত 
পরনে পরিণত করলাম, অতপর (আসমান ও গল 82151652৭11 2 
যমীনের) পানি এক জায়গায় মিলিত হলো এমন রে 
একটি কাজের জন্যে, যা আগে থেকেই ঠিক করে 
রাখা হয়েছিলো, 











১৩. তখন আমি তাকে কাঠ ও পেরেক (নির্মিত 
একটি) যানে উঠিয়ে নিলাম, 








১৪. যা আমার প্রত্যক্ষ) দৃষ্টির সামনে (দিয়ে) _ “২” 
বয়ে চললো, এটি ছিলো সে ব্যক্তির জন্যে একটি দিতি 
(বড়ো ধরনের) পুরষ্কার, যাকে অস্বীকার করা 

হয়েছিলো । 








১৫. আমি (জলযানসদৃশ) সে জিনিসটিকে (পরবর্তী 
মানুষদের জন্যে) একটি নিদর্শন হিসেবে রেখে 
দিয়েছি, কে আছে (এর থেকে) শিক্ষা গ্রহণ 





করারঃ 
22৮৯ 2০৯০০ 


১৬. (দেখে নাও,) কেমন (কঠোর) ছিলো 2০2 
আমার আযাব এবং (কতো সত্য ছিলো) আমার ৪১৩৭9 (5159 সি 








সতর্কবা। ণী! 
পাঠ ঢেতা &১ পা 


১৭. আমি অবশ্যই উপদেশ গ্রহণ করার জন্যে "12 1৯2? রশ 
কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছে (এর ৬০০5 ১891] 015811165 ০9 


থেকে) শিক্ষা গ্রহণ করার? ৪ ১৩ 











১৮. আ"দ জাতির লোকেরাও (নবীকে) মিথ্যা প্রতিপন্ন মেদ 
করেছে, (দেখে নাও তাদের জন্যে) আমার আযাব $36550516- 0৫০84552 ৬০৪৫ 


কেমন (কঠোর) ছিলো এবং কেতো সত্য ছিলো) 
আমার সতর্কবাণী! 








১৯. এক স্থায়ী কুলক্ষণের দিনে আমি তাদের ওপর চি টির 
ঝঞ্চা বিক্ষুব্ধ বায়ু থ্েরণ করেছিলাম, [912১০ 2) 101 








২০. যা মানুষদের এমনভাবে ছুঁড়ে মারছিলো, যেন তা বন্দ বা কি, রী 
খেজুর গাছের এক একটি উৎপাটিত কান্ড! ০৯১ ৮৯১৮০০01 ২ 











২১. (দেখে নাও) কেমন ছিলো আমার আযাব আর 
(কতো সত্য ছিলো) আমার সতর্কবাণী! 








২২. অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্যে * পু 25 
কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছে (তা ০০4০ ১5৬] 01811 05০4 এ 


থেকে) শিক্ষা গ্রহণ করার? 











পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬২৪ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৪ সুরা আল কমার 
লো টা 53885558০48 
দের ক লে জলে আপ 01012581659 051250190 
না 098888879 2 
০০০০ রাত? 


২৬. আগামীকাল (মহাবিচারের দিন) তারা জানতে ত) পর ৮ ০৮ 
পারবে, তাদের মধ্যে কে ছিলো মিথ্যাবাদী ও ও 55০1 5,1৫1 ৬৮18 0955 


অহংকারী! 


২৭. অবশ্যই আমি তাদের পরীক্ষার জন্যে একটি উদ্থী "৭? চে চিনে 2225 5215) বা 
পাঠাবো, তুমি একান্ত কাছে থেকে তাদের দিকে লক্ষ্য ৯ ০৪ ০52 152৮ ] 


করো এবং ধৈর্য ধরো, যর 19 


২৮. তাদের জানিয়ে দাও, (কুয়ার) পানি অবশ্যই ০ ভিপি লা রি 
তাদের €ও উদ্ত্ীর) মধ্যে ভাগ করে দেয়া হয়েছে ০ ১০০ ৩0 55 


ভি পুশ ক 


এবং তাদের সবাই (পালাক্রমে) কুয়ার পাশে হাযির গ 

হবে। 5 ৩১১৪ 
২৯. অতপর তারা (বিদ্রোহের জন্যে) তাদের বন্ধুকে পেশ 5 রি 
ডাকলো, সে উন্ত্রীকে ছুরি দিয়ে) আক্রমণ করলো ও ১৯৯৪ হিল রিট 195 
এবং (তার পায়ের) নলি কেটে ফেললো । 


৩০. (পরিণামে তোমরা দেখেছো) কেমন ছিলো আমার রির়ি 
আযাব, (কতো সত্য ছিলো) আমার সতর্কবাণী! ১659021650৫ 





















































নন পাঠিত তি 


৩১. আমি তাদের ওপর প্রেরণ করলাম মাত্র (+5122%4 « টি 
্ [৪ 
একটি গর্জন, এতেই তারা শুঙ্ক শাখাপল্লব নির্মিত 19১58 ০19৮ - ))1 


জানোয়ারদের দলিত খোঁয়াড়ের মতো হয়ে ু রি 
না ও ১৮৮] ৮৯৫৪ 
৩২. বোঝার জন্যে আমি কোরআনকে সহজ করে *_17$ 41) 71212 481 
নাষিল করেছি, কে আছে (তা থেকে) উপদেশ গ্রহণ ০4৯১9450131 10১৮7 ৪৪ 
করার? ৪35 




















.লুতের জাতির লো রাও সতর্ককারী (নবী)-দের ০৪০ ৯ ৮ চ্ 
মিথ্যাবাদী বলেছিলো। : 5 ৪১৫12৮51096 ০58৫ 





৩৪. অবশ্যই আমি তাদের ওপর পাথর (নিক্ষেপকারী) ,/*+11 *(1৫7৮8 

০০, , মৃতের পরিবার পরিজন ও তার *৮ 031০৮০০৮০৩০ 
র বাদে; রাতের শেষ প্রহরেই আমি 

রানের উর কিরে নিয়েছিলাম 











পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬২৫ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৪ সুরা আল কামার 


৩৫. এটা ছিলো আমার পক্ষ থেকে একটা অনুথহ; “₹ 14৯51112515 ১2০ +৮ দু 
যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করে আমি তাকে এভাবেই ৬৭ ১৯ 1১৫, ০৪ 524৮৯ 


পাপ পা 


পুরস্কৃত করি। ৪9 ১৫ 














৩৬. শত আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদের ভয় £১ পা পাপা এ পা পা টিপা ঠি পা প্রৃতিপ্ িপপ্ণ 
দেখিয়েছিলো; কিন্তু এ সতকীকিরণে তারা বাকবিতন্ডা ৪১৫40 19).৮5 2০৪০০৮১১০১1 9819 
শুরু করে দিলো । 








৩৭. একপর্যায়ে) তারা তার কাছে এসে কুমতলবের * ০৫০*৫ প্রিলি পালিশ চিপ চিপ ছি পা পা চি পিপল 
ইউ ১৮5 প৪িক০ 0১ 4৪৯০ ৩০ 59591) 5819 
আমি (তখন) তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিলাম, শ্রপা চিনি লা 
(আমি তাদের বললাম), এবার তোমরা আমার আযাব ৪3899 0916০ 19595 
উপভোগ করো এবং সতর্ককারী (নবীদের অবজ্ঞা 

করার পরিণামটা)-ও ভোগ করো! 








৩৮. প্রত্যুষেই তাদের ওপর আমার অমোঘ আযাব ৪:০৫ 147 ৫৮22৯পজপ 
প্রচন্ড আঘাত হানলো, ৪১৪০৮ ৪১16০ 8১৫৪ ০৬০ 6819 








৩৯. (আমি বললাম,) অতপর তোমরা আমার 2০525 42 
এ আযাব আস্বাদন করতে থাকো এবং (আমার) 3$9902165 19595 
সতর্ককারীদের উপেক্ষা করার পরিণামটাও ভোগ 

করো। 

















৪০. আমি এ কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্যে 
সহজ (করে নাযিল) করেছি, কিন্তু কেউ আছে কি (এ 
থেকে) শিক্ষা গ্রহণ করার? 











৪১. ফেরাউনের জাতির লোকদের কাছেও আমার 0০৩1 ৮৯৮৯, পা] ৯ নত 
পক্ষ থেকে সতর্ককারী এসেছিলো, ৪)০-]| ০০১১ 0195 ১৪19 











৪২. কিন্তু) তারা আমার আয়াতসমূহকে অস্বীকার ₹৭.£ £1*+17311210,1,1+০দ 
করেছে, (পরিণামে) আমিও তাদের পাকড়াও করলাম- 98 ০৮ ০৯1৪১০৯৩ রি 2194৩ 
ঠিক যেমনি করে সর্বশক্তিমান সত্তা (বিদ্রোহীদের) ৪) ১225 
পাকড়াও করে থাকেন। কপ 











৪৩. তোমাদের (সমাজের) এ কাফেররা তোমাদের 97১৮ ৪৮7 0 55/৮ ৮-9০০-০৮ 
পূর্ববর্তী কাফেরদের চাইতে কি (শক্তি ও ক্ষমতার 897৫1 [০2০০৮২০৫১৬৫ 
দিক থেকে) উৎকৃষ্ট? অথবা (আমার) কিতাবের 
কোথাও কি তোমাদের জন্যে অব্যাহতি (-মূলক কিছু) 83:91 | 
রয়েছে? 

















8৪. তারা কি বলছে যে, আমরা হচ্ছি একটি চে /৯৮ ৮০-9০-৪৮৯৫ 
অপরাজেয় দল! ৩০৪৮৮৮১০০৩০2৯৮1 








৪৫. অচিরেই (তুমি দেখবে) এ (অপরাজেয়) দলটিই ৮ এ ৮০৪৮৯ ঢু 
শোচনীয়ভাবে পরাজিত হয়ে যাবে এবং (সম্মুখসমরে) 95200109125 
তারা পৃষ্ট প্রদর্শন করে পালাতে থাকবে । 








৪৬. তাছাড়া তাদের (শাস্তিদানের) নির্ধারিত ক্ষণ +++ 52 
কেয়ামত তো রয়েছেই, আর কেয়ামত হবে বড়োই ৮১ 82৮19৮8355 22041 05 


কঠিন ও বড়োই তিক্ত। ৪929 











পারা ২৭ বালা ফামা খাতবুকুম চি ৬২৬ ৬///%4.21001817802809171017001-019 





11২2115 ৩২০৭১11২৪১৩ 


সথও 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৪৭. অবশ্যই এসব অপরাধীরা (নিদারুণ) বিভ্রান্তি ও 
বিকারপ্রস্ততার মাঝে পড়ে আছে। 





৫৫ সুরা আর রাহমান 
৩০০০৪ পা 8৯5 তা ৯ -০, ৪ 
৪১১5৩ ০১ এ 





৪৮. যেদিন তাদের উপুড় করে (জাহান্নামের) আগুনের 
দিকে ঠেলে নেয়া হবে (তখন তাদের বলা হবে); 
এবার তোমরা জাহান্নামের (আযাবের) স্বাদ উপভোগ 
করো, 








*৮৪৯9৯:9 &$ 


£৯ ৮9 ৮2 রে পট ৯ ৩টি পা /৯ ৩টি পা ভি পা 


)০7]1809% 


পাপা থে পা 8১৪০০ 








৪৯. অবশ্যই আমি সব কয়টি জিনিসকে একটি 
সুনির্দিষ্ট পরিমাণমতো সৃষ্টি করেছি। 











৫০. (আর) আমার হুকুম! সে তো এক নিমেষে 
চোখের পলকের মতোই (কার্যকর হয়)। 








৫১. তোমাদের বহু (বিদ্রোহী) জাতিকে আমি বিনাশ 
করে দিয়েছি, অতএব আছে কি (তা থেকে) শিক্ষা 
গ্রহণ করার মতো কেউ? 





সপ 
৬ টিপা পাঠ পর পাঠ প্রাঠি পরা / পাপা পা 


৪১৩৭ ০০০০ ৮৫০৪ এ০ ৩৪? 








৫২. তারা যা কিছু করছে তোর) সবটুকুই (তোদের 
আমলনামায়) সংরক্ষিত আছে। 


০১০৩ ৪ 8৩089 ০ 


$১+৯]| $5558০5945 








৫৩. (সেখানে রয়েছে) প্রতিটি ক্ষুদ্র বিষয়, লিপিবদ্ধ 
আছে প্রতিটি বড়ো বিষয়ও । 


গু ঠ ৮ তথ ৯৩09০ 


৪১ টি এটিও ০5 








৫৪. (অপরদিকে) যারা (আল্লাহকে) ভয় করেছে, 
তারা অনাদিকাল (সুরম্য) জান্নাতে ও (প্রবাহমান) 





ঝর্ণাধারায় থাকবে 


পাঠ ০০০৯, ও 


০৯৯০০] এ 


পাাজি 


০9 


০০৮ ০, 
০৮৩৪ 





৫৫. (তারা অবস্থান করবে) সম্মানজনক জায়গায়, 
বিশাল ক্ষমতার অধিকারী সার্বভৌম সম্তা আল্লাহ 





রি পাঠ পা পানি ৪ পাপা ৯২ 
9১০৪০ 51৯৮০ ০০ ০০ ০৪০ 
০ রা হেরা পান পারা রা 











১. পরম করুণাময় আল্লাহ তায়ালা), 








২. তিনি (তোমাদের) কোরআন শিক্ষা দিয়েছেন; 





৩. তিনি মানুষ বানিয়েছেন, 








৪. তিনি তাকে (কথা) বলা শিখিয়েছেন । 


পা পাপা | পাতা 


৪ ০/৮]| 4৮1০ 








৫. সূর্য ও চন্দ্র উভয়ই নির্ধারিত হিসাব মোতাবেক 
(তাদের কক্ষপথে) চলছে, 


8৬ পাটি টি 


্ে নর 
রা 


পানে পা ৮০৯০ 


১০৪19 ০০০) |] 








৬. যেমীনে উৎপাদিত যাবতীয়) লতাপাতা ও 
গাছগাছড়া তারই সামনে সাজদাবনত হয়, 





1:22 পা 9 পা রে, ০৯9১৩ 


৩৬০৯ ১৯৮19 ৯419 








৭. আসমান- তাকে তিনি সমুন্নত করে রেখেছেন 
এবং (ভারসাম্যের জন্যে) তিনি একটি মানদন্ড স্থাপন 
করেছেন, 
পারা ২৭ ব্বালা ফামা খাতবুকুম 








৬২৭ 


শশা শা পরা পাশাশিশা পারা পা তি 
ক 


৫01৮1 6599599৪৮19 





///.2100171790250917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৮. (এর উদ্দেশ্য হচ্ছে,) যেন তোমরা কখনো মানদন্ডে 
সীমা অতিক্রম না করো। 


৫৫ সূরা আর রাহমান 


91৮1 $192581 








৯. ইনসাফ মোতাবেক তোমরা ওযন প্রতিষ্ঠা করো 
এবং (ওযনে কম দিয়ে) তোমরা (এই) মানদন্ডের 
ক্ষতি করো না। 


19১৯ 35৮-15 099111929 


পা পাটি এ 


9০1১০] 








১০. আল্লাহ তায়ালা (ভূমন্ডলকে) সৃষ্টিরাজির জন্যে 
(বিছিয়ে) রেখেছেন, 


[১0559 রি 





১১. তাতে রয়েছে (অসংখ্য) ফলমূল, (রয়েছে) 
খেজুর, যা খোসার আবরণে (ঢাকা), 





টি এরি 0 5 


1 5 ৫৯4119 ৬ 





১২. রেয়েছে) ভূষিযুক্ত শস্যদানা ও সুগন্ধিযুক্ত 
(ফল), 





১৩. অতএব €হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 











১৪. তিনি মানুষকে বানিয়েছেন পোড়ামতো শুকনো 
ঠনঠনে এক টুকরো মাটি থেকে- 








১৫. এবং জ্বিনদের বানিয়েছেন আগুন থেকে, 





১৬. অতপর হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে! 








১৭. (তিনি দুই মওসুমের) দুই উদয়াচলের রব এবং 
রব দুই অস্তাচলেরও | 


/১৮ ৮, হাঁ তা ১ ৯১ পাটি 


8 9523801৮705 925১221০০ 





১৮. অতপর হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 





1:৬৪ ০৮-০  পাশ9৬এপা ৬ প্রা 


ও ৪5445) রী 5০ 








১৯. তিনি দুটি সমুদ্রকে বেয়ে চলার জন্যে) ছেড়ে 
দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে 
যেতে পারে, 


টিপা টি পাটি) শা পাপা 


$ ৬22৫5 ৬৪১21 85 








২০. (তারপরও) তাদের উভয়ের মাঝে একটি 
অন্তরাল (থেকে যায়)- যার সীমা তারা অতিক্রম করে 
না, 


1 /১৮ 0 ৯৩ পাপা 


ও ৬০০) ০৮ 





২১. অতপর হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 











২২. উভয় (সমুদ্র) থেকেই তিনি প্রবাল ও মুক্তা বের 
করে আনেন, 





২৩. অতপর হে মানুষ ও জনন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 








২৪. সমুদ্ধে বিচরণশীল পাহাড়সম জাহাজসমূহ তো £ 


তারই ক্ষেমতার প্রমাণ), 





পারা ২৭ কালা ফামা খাতবুকুম 


৬২৮ 


পার্টি পিপি 


[30৫50 8৫২) )21 2 





//৬/.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৫ সুরা আর রাহমান 


২৫. অতপর (হে মানুষ ও জন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 


২৬. (যমীন ও) তার ওপর যা কিছু আছে তা সবই 

(একদিন) বিলীন হয়ে যাবে, 

টা রা রি মালিকের সত্তা যিনি টি ঞ) রি 
২৮. অতএব (হে মানুষ ও জন), তোমরা তোমাদের 1 21724৮ ই। এর 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! ও ৮৮348107581 ০০ 


২৯. এই আকাশমন্ডলী ও ভূমন্ডলে যতো কিছু আছে রা 
সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায়; (আর) 0৫, ০৪১19 ৬+5০০|। & ০5225 


প্রতিদিন (প্রতি ক্ষণ) কোনো না কোনো কাজে তিনি বায়ার ঁ 
তৎপর রয়েছেন, ৬ 4৪9 [9 


৩০. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 1 422 12৮+ ০74 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! গু ৬০৪ 9) রী ৮5 


৩১. (এই তৎপরতার মাঝেও কিন্তু) আমি তোমাদের হত 524 22১৮০ 
(হিসাবের) জন্যে সময় বের করে নেবো, $ 5180 21৫1 ২6৮ 


ত রা তোমাদের 1 ৬০ ৮9৮ 
টা ৭ ৬১৫02) * 


৩৩. হে জ্বিন ও মনুষ্য সম্প্রদায়, যদি আকাশমন্ডল ও +(”2 তি 
ভূমন্ডলের সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য ০৪৭ %] ০9০৭ 


11 তে ০০০ /৯ 


থাকে তাহলে (যাও!) তা অতিক্রম করেই দেখো; ছি 
কিন্তু আমার দেয়া) ক্ষমতা ছাড়া তোমরা কিছুতেই ৮ ৩০) 19 ৪৮৮3 | ৩০ |9$2:9 


(এ সীমা) অতিক্রম করতে পারবে না, ঁ ৬০ 09983 ১,196) 
৩৪. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 1 4 172৬০ ০74 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! গু ৬৪০৭ ৮9) রী 8৮ 


৩৫. (কেয়ামতের দিন) তোমাদের উভয় সম্প্রদায়ের চি: 55৬ পতি লা 
ওপর আগুনের স্ফুলিংগ ও ধোয়ার কুন্ডলী পাঠানো ওটি গত নে 
হবে, তোমরা তো) প্রতিরোধ করতে পারবে না, ০ টি ১$ 
















































































৩৬. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 1 4০০ 17০০ এ 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! € ১৪ 1৮9) রী ডি 


৩৭. যখন আসমান ফেটে যাবে তখন তা (লাল) ₹+*+ ৯ %124৩ালজ 
চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে, ৪১১০০০১৮১৭৪ | ০০৪ 0115 





ঠ 











৩৮. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 1 21724 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 


৩৯. সেদিন কোনো মানুষ ও জিনের (কাছ থেকে পানে গ্ কি ৯৮ ৮৩০৩৮ ৪৬০ড 
তার) অপরাধ সম্পর্কে (কোনো কৈফিয়ত) জানতে ১9 ০)1453$ ০০০৮৪ ০2০95 
চাওয়া হবেনা, 

















পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬২৯ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৪০. অতপর (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 


৫৫ সুরা আর রাহমান 


1:১৮-০ পাশ9৬ লগা ০০০০ 


৪ ৬৯১৫১ 0০১51 ০05 





৪১. অপরাধীরা তাদের চেহারা দিয়ে (সেদিন এমনিই) 
চিহিত হয়ে যাবে, (অপরাধের নথি অনুযায়ী) তাদের 
কপালের চুল ও পা ধরে ধরে (হেচড়ে) নেয়া হবে, 


৮9 পা ডি টিপা ৯০91 /৯ পাঠ প9ি শট পা ডি পটি 


34০০৮৮5৪05৯ ০১৮ 


পাঠিপার্টি। পা £ 


[16341 30512:05 





৪২. অতপর (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 





1৬৪ ০৮-০ পাশ9৬এপা ৬ 


870 





৪৩. (সেদিন বলা হবে,) এ হচ্ছে সেই জাহান্নাম, 
যাকে অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলতো, 





শট ৬৪ তা ৮24১ 


নিতে 





৪৪. (সেদিন) তারা তার ফুটন্ত পানি ও জাহান্নামের 
মাঝে ঘুরতে থাকবে, 


£ 1 £৯ পা পা ভিলা পা রি পা ০085 চিল 


শু 1 এ ৩৯০9 





৪৫. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 


£ 1৬৪ ০-০ , পাশ9৬এপা 
৫ 








৪৬. যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দীড়াবার 
(সময়কে) ভয় করবে, তার জন্যে থাকবে দুটো 
(সুরম্য) বাগিচা, 








৪৭. অতপর (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 








৪৮. সে (বাগিচা) দুটো হবে ঘন শাখা প্রশাখা 
বিশিষ্ট 


2 





৪৯. অতপর (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 








৫০. সেখানে দুটো ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, 





৫১. অতএব হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 











৫২. সেখানে প্রতিটি ফল থাকবে দু" দু'প্রকারের, 





৫৩. অতএব (হে মানুষ ও জন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 











৫৪. (জান্নাতীরা সেখানে) রেশমের আস্তর দিয়ে 





মোড়ানো পুরু ফরাশের ওপর হেলান দিয়ে বসবে, ৮৯১৯ 





(এ সময়) উভয় উদ্যান (ফলসহ তাদের সামনে) 
ঝুলত্ত অবস্থায় থাকবে, 





৫৫. অতএব হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 





ও ৬১৫420) *খী & 








৫৬. সেখানে (আরো) থাকবে আয়তনয়না হুর, যাদের 
এদের আগে কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শ 
পর্যন্ত করেনি, 





পারা ২৭ কালা ফামা খাতবুকুম ৬৩০ 


০৯৪৮৪, "225 ১:০৫০, 


পাপ 8১ পিঠা রঃ 9 


896 ১9-০০5 ০০১ 





পা 


1শ1২911০ এ২০১।)২৪২৩ 


৮814০ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৫ সূরা আর রাহমান 


৫৭. অতএব হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 


৫৮. এরা যেন এক একটি প্রবাল ও পদ্মরাগ, 














৫৯. অতএব হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে? 


৬০. উত্তম (আনুগত্য)-এর বিনিময় উত্তম (পুরস্কার) 
ছাড়া আর কি হতে পারে (বলো)! 

৬১. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 

৬২. এ দুটো ছাড়াও (সেখানে) দুটো (ভিন্ন ধরনের) 
৬৩. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 


৬৪. সে (উদ্যান) দুটো হবে সবুজ ও ঘন, 
































৬৫. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 
৬৬. সেখানে থাকবে দুটো ঝর্ণাধারা, ফোয়ারার মতো 
উচ্ছল গতিতে তা অবিরাম বইতে থাকবে, 














লা 





৬৭. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের হু. 1%৩ 1725 দু এরও 


মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 


৬৮. সেখানে থাকবে (রং বেরংয়ের) ফল পাকড়া- হত জিত ৮১1৮৮ 
খেজুর ও আনার, ৩ ০০১9 ০৯২১9 294 ০৫৯৪ 


৬৯. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 1 2221784 টে 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, ৬৪০ ৮৩) রী ৪৩১ 


৭০. সেখানে থাকবে সৎ স্বভাবের সুন্দরী রমণীরা, 




















৭১. অতএব হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 


৭২. হুররা তাবুতে (তোমাদের জন্যে) সংরক্ষিত 
(রয়েছে), 

৭৩. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 

৭8. এদের আগে অন্য কোনো মানুষ কিংবা জ্বিন 
কখনো এদের স্পর্শ করেনি, 


৭৫. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের ্ 1 ৮১-১০-9০১৮ চা 
মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে, ৬৯৫৮০) ৪ 


রা 


৭৬. এ ব্যক্তিরা সুন্দর গালিচার বিছানা ও সবৃজ এ. রেস ২1 ৫৭ 
চাদরের ওপর হেলান দিয়ে বসবে, ও ৬০০ 3659 35 5939 4 ০৫৬ 






































পারা ২৭ বালা ফামা খাতবুকুম +৬৩১ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭৭. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 





৫৬ সূরা আল ওয়াকে্য়োহ 


দা 
1 ১৮-৪ পাশ্টিএপা পা এল 


ও ৬০৭ ৮581 ৬১ 








৭৮. কতো মহান তোমার মালিকের নাম, তিনি 
মহাপ্রতাপশালী ও পরম অনু্বহশীল। 


পা 2 পা 1 চি পাপা ৮9 8১২ পাপা পা 
91015199171 5 ৪) ০০৪ 


রা 





৬৯৪) এ) 








হবে, 


২০ ) পাটি পাপা) 
৫2219 ৬০২৪919 








২. (তখন) কেউই তার সংঘটিত হওয়ার অস্বীকারকারী 
থাকবে না। 


২০ চর শার্ট পা পাঠ পা শা ৮ 
25316 591 
৩ ক ৩০১ 0০৮ 


৫ 
পা 





৩. এ (ঘটনা)-টি হবে (কারো মর্যাদা) ভূলুষ্ঠিতকারী, 
আর (কোরো মর্যাদা) সমুন্নতকারী, 


লে 


5. পা 
৩ 251) 2০515 
র রী 








৪. পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে, 


৮ ০ ৮ পাচ রা] 


৪ ১০৯১১1৯)1ঠ 


রা 





৫. পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে, 


৮ -2,৮ ৯ 


৫৮০ 0051 ৬৪9 








৬. অতপর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে 
যাবে, 


না ডি [০ 
ডিপ 170৩ কে পাপা 9 তা প্র 


[8 12-258155 164 








৭. আর তোমরা মানুষরা তখন) তিন ভাগ হয়ে 
যাবে; 


ক পানি ০ -9৮-90 


৫ %4191৯19)৮449 








৮. (প্রথমত হবে) ডান দিকের দল, (তোমরা কি 
জানো এ) ডান দিকের লোক কারা? 


৮ াপাটিপাটি। 1 উর রর পাপাসিপাটি। ০91 8১ পপ 
পা পা ৰ্ 
০৩ 2৪৮11 ভস্া 1০০2৮৯৮1 ৮৯০০৪ 


রা পা 





৯. (দ্বিতীয়ত হবে) বাম দিকের দল, কারা এ বাম 
দিকের লোক (তা কি তোমরা জানো)? 





পাপা ৯ পাটি ৮9 91 & পর্ণ 


০৮০ ৮০৮০ (০ 


রা 








১০. (তৃতীয়ত হবে) অগ্রবর্তী ঈমান আনয়নকারী) 
দল, এরা (হবে) অগ্রগামী দল, 





ঞ ঞ& 
5৫৮৯5 পান 


উ ০9৮৭] ০9৪১৯]9 





১১. এরা হচ্ছে (আল্লাহ তায়ালার) একান্ত ঘনিষ্ঠ 
বান্দা, 


পা ৯০০ 0৩০৮ 


$ 0৯১৪৮ 492 





১২. এরা) নেয়ামতে পরিপূর্ণ জান্নাতসমূহে (অবস্থান 
করবে)। 


৮ ঢে চার 
9৪৯৯৭ ০৮ ৩৪ 
ক'টা তর 








১৩. (এদের) বড়ো অংশটি হবে) আগের লোকদের 
মধ্য থেকে, 


পাঠ ডে পাটি পা গড 
চর 








১৪. আর সামান্য (একটি অংশই) থাকবে পরবর্তী 
লোকদের মাঝ থেকে; 


15, পা 2৯১ পাপা 
রে 


$ ০৪১৪১| ০৫ ০৯199 





১৫. তোরা) স্বর্ণথচিত আসনের ওপর (উপবিষ্ট 
থাকবে), 








১৬. তার ওপর তারা (একে অপরের) মুখোমুখি 
(আসনে) হেলান দিয়ে বেসবে)। 





পারা ২৭ কালা ফামা খাতবুকুম 


ক৬৩২ 


1 পানি পাতি পা /৯ 
৯. 


শা ৪ ডঃ 
রি 2৫৩ 
ও 1১৯০০ ৮1৩ ৩৪ 
শাঁতির্ট শশার 





ড///.2100171790250917910179010.0109 


1৩1২211০ ৩২)৭১।)২৪২৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৭. তাদের চারপাশে (তাদের সেবার জন্যে) চির 
কিশোরদের একটি দল ঘুরতে থাকবে, 


৫৬ সূরা আল ওয়াকে্য়োহ 


5৯ টিপা টি &৯ উঠি 


০ 








১৮. পানপাত্র ও প্রবাহমান সুরা ভর্তি পেয়ালা নিয়ে 
(এরা প্রস্তুত থাকবে), 


ঠ এ ৬ ৫98 $369 5196 








১৯. সেই (সুরা পান করার) কারণে তাদের 
কোনো শিরপীড়া হবে না, না তারা (কোনো রকম) 
নেশাগ্রস্ত হবে, 





তা ১৮০ /১৮9 পো্পা পিতা তা ০৮০ 


৪ ০5 ১9৬০ ০9০০০ এ 





২০. (সেখানে থাকবে) তাদের নিজ নিজ পছন্দমতো 
ফলমূল, 


পাটি শি ৫ পাপা 0৬ 


গে ০/9১৭৯১৪ পে 22 





২১. থোকবে) তাদের মনের চাহিদা মোতাবেক 
(রকমারি) পাখীর গোশত; 


রা পিল [৮ £৯ £৯ পপ 


ও) ০৪৩৭ 1৬০ ১০৮ ৮৯49 








২২. (তাদের জন্যে মজুদ থাকবে) সুন্দরী সুনয়না 
সাথীরা, 


52৯০৩ 


ও ৬৯৪১৪৯৪ 








২৩. তারা যেন (সযত্বে) ঢেকে রাখা এক একটি 
মুক্তা, 


$ ৬১৫০ সা 1৫৫ 





২৪. (এগুলো হচ্ছে তাদের) সে (কাজের) পুরফ্কার যা 
তারা (দুনিয়ায়) করে এসেছে। 


পা ভিশ্িপািা ৮৯০টি পার্ট (5 1 পতি 


রি 1975125 গা১৯ 








২৫. সেখানে তারা কোনো অর্থহীন কথাবার্তা শুনতে 
পাবে না, না শুনতে পাবে কোনো পাপের কথা! 


৮১ ১৯ প্র উিপতি পাটি পা /১০চিতা 8 পা রর 


৬০00৪ 9121 ৬১ ০০৯৮৪ 








২৬. বরং বলা হবে শুধু) শান্তি, নিরবচ্ছিন্ন শাস্তি! 


পা 
প্রা তা গা পা পিঠ 


91120524531 





২৭. (এরপর থাকবে) ডান পাশের লোক, আর কারা 
(এ) ডান পাশের লোক; (তা কি তুমি জানো?) 


৯১ পরার 


1218 








২৮. তোরা অবস্থান করবে এমন এক উদ্যানে) 
যেখানে থাকবে কীটাবিহীন বরই গাছ, 


72 ৮৯ 5 


৪ ১১2৯4 ১০০ & 





২৯. (থাকবে) কীদি কাদি কলা, 


০ ৯5 ০5 








৩০. ছায়া দৃর-দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত থাকবে, 





৩১. আরও থাকবে প্রবাহমান (ঝর্ণাধারার) পানি, 





৩২. পর্যাপ্ত (পরিমাণ) ফলমূল, 





৩৩. যার সরবরাহ কখনো শেষ হবে না এবং (যার 
ব্যবহার কখনো) নিষিদ্ধ করা হবে না, 








৩৪. থাকবে উচু উচু বিছানা; 





৩৫. আমি তাদের (সাথী হুরদের) বানিয়েছি (-ঠিক) 
বানানোর মতো (করেই), 


পারা ২৭ কালা ফামা খাতবুকুম 





৬৩৩ 


ঢ-০। ১৮৯০ 


& 28)1 556) 





///.2100171790250917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৩৬. (তাদের একটি বড়ো বৈশিষ্ট্য,) আমি তাদের চির 


কুমারী করে রেখেছি, 





৫৬ সুরা আল ওয়াক্য়োহ 


্ ৫ 2 পশু 





৩৭. তারা (হবে) সমবয়েসী প্রেম সোহাগিনী, 


ক্র পাপ কটি শটিশটি 


€ 01১7 ৮১০ 





৩৮. (এসব হচ্ছে প্রথম দলের) ডান পাশের লোকদের 
জন্যে; 


1 /৮৮ ১ 


& ৬০] ৬০০ 





৩৯. (এ ডান পাশের লোকদের) এক বিরাট অংশই 
হবে (কিন্তু) আগের লোকদের মাঝ থেকে, 





রা 5। পা 


৬ ০293 | ০০4 








৪০. (আবার) অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ 
থেকেও; 





৪১. (অতপর থাকবে) বাম পাশের লোক, তুমি কি 
জানো) এ বাম পাশের লোক কারা; 








৪২. (তোদের অবস্থান হবে জাহান্নামের) উত্তপ্ত বাতাস 
ও ফুটন্ত পানিতে- 





৪৩. এবং ঘেন) কালো রঙের ধোয়ার ছায়ায়, 








8৪. (সে ছায়া যেমন) শীতল নয়, (তেমনি তা 
কোনো রকম) আরামদায়কও নয় । 








৪৫. নিসন্দেহে এরা (সেসব লোক যারা) এর আগে 
(দুনিয়ায়) অত্যন্ত সুখ সম্পদে কাটাতো, 


৪৫. পাঠ পাঠিশটি £৯ 2 পা ৮৯৮9৬ 


উ ০০555 41১ 0551900৫ ০৪01 








৪৬. এরা বার বার বড়ো বড়ো পাপ কাজে লিপ্ত হয়ে 
তে ঠ 


৮৯৪৪ শি) /৯ ৮০ পা 


$ 5982]| ৬-৫| & ০১১০ 199 








৪৭. এরা বলতো, আমরা যখন মরে যাবো আমরা 
যখন মাটি ও হাড়ে পরিণত হয়ে যাবো- তখনও কি 
আমাদের পুনরায় জীবিত করা হবে? 





পাল 0-9পা পানি পা ভি পিঠ পা ২ ৯ টি পাপা 


105 91০০5 |$95591921 19159 


পা ১০০ ১-০/পাশি 00 ৩ ল্প 


উ0585201201659 








৪৮. আমাদের বাপদাদা এবং পূর্বপুরুষদেরও কি 
(জীবিত করা হবে)? 


৮০০ 


€9 9 0291 (5191 





৪৯. (হে নবী,) তুমি বলো, অবশ্যই আগে পরের সব 
লোককেই- 


০5১51952901 0148 








৫০. একটি নির্দিষ্ট দিনে (একটা নির্দিষ্ট সময়ে) জড়ো 
করা হবে ! 


রা ভি টি /১শটি পাপা 


2 








৫১. অতপর (কাফেরদের বলা হবে,) ওহে পথভ্রষ্ট 
ও (এ দিনের আগমনকে) মিথ্যা প্রতিপন্নকারী শু) 
ব্যক্তিরা, 


পা ঠিশটি এ 


8০051 05120 ভিত 








৫২. (আজ) তোমরা অবশ্যই ভক্ষণ করবে “যাক্কুম' 
(নামক একটি) গাছের অংশ 


0 ১ রা পা ঠিনটি 


8190 ০০ ৯6 ০2998 








৫৩. তা দিয়েই তোমরা (আজ তোমাদের) পেট 
ভরবে, 


পা ৯ ০-97। পাটি পা 8১০9১ পাপা 


৪০৪৮1 ৬৩9০০) 








৫৪. তার ওপর তোমরা পান করবে (জাহান্নামের) 
ফুটন্ত পানি, 


পারা ২৭ কালা ফামা খাতবুকুম 





৬৩৪ 


নিপা পা ভিশটি পা 


৪ ০1 05445 054১5 


//৬/.2100171790250917910179010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৬ সুরা আল ওয়াকেয়োহ 


৫৫. তাও আবার পান করতে থাকবে (মরুভূমির) ৯৪ প৯14 
তৃষ্ঠার্ত উটের মতো করে; ও এ! ০০১ 09577 


৫৬. এই হবে (সেদিন) তাদের (যথার্থ) $ ৬১311022165 


পরউিপ্রপা 8৮91 টিপার ৮9 ৮৯ তা 


৫৭. আমি (যে) তোমাদের সবাইকে পয়দা করেছি- প ৯৪ এপ 
(এ কথাটা) তোমরা কি স্বীকার করো না? ৪ ০9১০০ ১9১-৮৫৪1 ০৯৯ 


৫৮. তোমরা যে (সন্তান উৎপাদনের জন্যে এক বিন্দু) হিরোলানেছে 
বীর্যপাত করে আসো, সে সম্পর্কে কখনো) কি ভেবে € ০9৮১ ০৮ ৪১5 
দেখেছো? 

৫৯. (বলো তো, ) তাকে কি তোমরা (পূর্ণাংগ) মানুষ 17১০৮ রঃ সাবি 2৯০৪৩ 
বানিয়ে দাও- না আমিই তার জরষ্টা? 99111 ০৩1 1 4১981-৮০19 


৬০. তোমাদের মাঝে (সবার) মৃত্যু আমিই নির্ধারণ রী 1 ্ নিপানি গিনি 1908 ৫ -০ ধস 
করি এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে- ৬ 9-০০11-৮8% 1) ৮১ 








৪৮] 





























৬ ০০১০০ 
৬১. তোমাদের মতোই আরেক দল মানুষ দিয়ে পদ * 21121 ৮০০০০ 4 
তোমাদের বদল করে দেবো এবং তোমাদেরই ০ ৯-৮৪৪৫-১9 সাও 0১20%ু 
(আবার) এমনভাবে তৈরী করবো যে, তোমরা কিছুই লাদেন 
জানতে পারবে না। ৪০৭৮ 


৬২. তোমরা (যখন) তোমাদের প্রথম সৃষ্টির ঘটনাটা দল মর 
জানতে পেরেছো, (তখন দ্বিতীয় সৃষ্টির ঘটনাকে) 51549 8851172৮129 

















পা ৯০০0 তে পা 


কেন স্মরণ করছো নাঃ 99586 





৬৩. তোমরা (যমীনে) যে বীজ বপন করে আসো সে ৯০ ৯ পাত ৯০১০০ 
সম্পর্কে কি কখনো চিন্তা করেছো? ও ৭5১৯-০০-৮১ 
৬৪. (তা থেকে) ফসলের উৎপাদন কি তোমরা ৯ কি ০০৮৯৫ ৮ পতি 
ঘটাও- না আমিই তার উৎপাদক? 9 092)91 ০৯৪1555298 প 


৬৫. অথচ আমি যদি চাই তাহলে (অংকুরিত সব) ৮৮০৫৮ ০১৮৮ র্ ০৩০ টিপ পপ হাতি ৯৭ 
বীজ খড়কুটায় পরিণত করে দিতে পারি, আর (তা ও ৪ ১958৮০150০5 16৯ 44৭4 £4591 
দেখে) তোমরা হতভম্ব হয়ে পড়বে, 

৬৬. (তোমরা তখন বলবে, হায়! আজ তো) আমাদের ০৯০০৪ | 
সর্বনাশ হয়ে গেলো, ৩ ০১৯৮1 
৬৭. আমরা তো (ফসল থেকে) বঞ্চিতই থেকে ৯৪৯ ৯৩ চকু নতি 
গেলাম! ০০০০9১৯৯০৯১ ০9 


৬৮. কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে ৮৯৪৮৯ ৭ ঘ্‌ 
দেখেছো যা তোমরা পান করো; ও 05:55 091 90122725 


৬৯. (আকাশের) মেঘমালা থেকে এ পানি কি তোমরা 1 ০::11 ০০ 25:21521 "289 
এ ্ ৩) ৬১৮ শু ৭০ | ৮৮915 
নিজেরা বর্ষণ করো- না আমি এর বর্ষণকারী? প লি ঠা 
































৮০ ৮০/ পা পারি পু 














৪০91১] 
৭০. অথচ আমি চাইলে এ (সুপেয়) পানি লবণাক্ত ৮৮৪০৬৮1৮721 দা 
করে দিতে পারি, কতো ভালো হতো- তোমরা যদি 949৫5645 1৯148 £9551 
আমার কৃতজ্ঞতা আদায় করতে! 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬৩৫ ৬///%4.210001817802809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭১. আগুন- যা (প্রতিদিন) তোমরা প্রজ্বলিত করো- 
তা সম্পর্কে কি কখনো ভেবে দেখেছো? 








৫৬ সূরা আল ওয়াক্য়োহ 
রা দি ডি ঢু শি ৮9/ পা পাপা পণ 


49) (০1511 -825 





৭২. তার (জ্বালানোর) গাছটি কি তোমরা সৃষ্টি 
করেছো- না আমি এর অষ্টা? 


তি ডিক পরি 


পা ১০9০2 


৪৬-৫-০| 








৭৩. (মূলত) আমিই একে (সভ্যতার) নিদর্শন করে 
রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্যে প্রয়োজন 
পূরণের সামান বানিয়ে দিয়েছি। 





পাঠ 8৮994 কে পাশাছে জরা) উপ পাানিপাপা ৮92৩ 


ও ০২987 15598566 94 ০৯৭ 





৭৪. অতপর (হে নবী,) তুমি তোমার মহান মালিকের 
নামের মাহাত্ম্য ঘোষণা করো । 








৭৫. আমি শপথ করছি তারকাগুলোর অস্তাচলের, 








৭৬. সত্যিই তা হচ্ছে এক মহা শপথ, যদি তোমরা 
কথাটা জানতে! 


গু, পা পা উিশবিসিপা ৯০ 2 পাতা ০৩ 


৪৮৭০ ০১৪০৯ 91781 419 








৭৭. অবশ্যই কোরআন এক মর্যাদাবান গ্রন্থ । 


গু 1 ১০০০৫ ০5 


৯৮১৪৩) 








৭৮. এটি লিপিবদ্ধ রয়েছে একটি (সযত্তে) রক্ষিত 
গ্রন্থে, 





৭৯. যাদের পৃত পবিত্র বানানো হয়েছে- তারা 
ব্যতিরেকে তা কেউই স্পর্শ করে না; 





৮৮ -০০৮-০/১, ভ. লিচ৮৮ 


০9১০৪ ১1 











৮০. (তা) নাধিল করা হয়েছে সৃষ্টিকুলের রব আল্লাহ 
তায়ালার কাছ থেকে। 


পাজি এনা নি ৬ 0 ৯৬ 25 ৮ 


০০1 ০) ৩০ ০2১০ 








৮১. তোমরা কি এ গ্রন্থের) বাণীকে সাধারণ কথা 
মনে করো? 


পা ডিশটি টু] ৯ ৮9. 


৫$০০০--) 53 16৮ 





৮২. এবং (এভাবে) মিথ্যা প্রতিপন্ন করাটাকেই কি 
তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নেবে? 





পা ৯৮9 ৬৪০৮-9৯-90 ৮১ -9তা৮ পা ভি শিপ /৯ পাপা 


৪9০১০৮৯০৮৫৪) ০9০৯9 








৮৩. যখন কোনো (মানুষের) প্রাণ (তার) কণ্ঠনালীতে 
এসে পৌছে যায়, 


পু /১০/১০ট শর্ট 


$ 0242 ০1989 





৮৪. তখন তোমরা (সেখানে অসহায়ের মতো) 
তাকিয়ে থাকো, 


রা ৯ শি টি পা পাঠ £৯ ৮9৮৯ প্রা 


€ 9১: ৩৯৯০০০০ি 








৮৫. (এ সময় তো বরং) তোমাদের চাইতে আমিই 
সেই (মুমূর্ষু) ব্যক্তির বেশী কাছে থাকি, (কিন্তু) 
তোমরা এর কিছুই দেখতে পাও না। 








১ ৬৫৭9 ৮৫৮০ এ 1১9 ০39 


রা টি হি? 


ও ৬9১০ 








৮৬. যদি তোমরা কারো অধীন ও অক্ষম না-ই হও- 


রা পানিপ ক £৯ 4 








৮৭. তোমরা যদি (তোমাদের ক্ষমতার দাবীতে) 
সত্যবাদী হও, তাহলে কেন সে (বেরিয়ে যাওয়া) 
প্রাণকে (পুনরায় তার দেহে) ফিরিয়ে আনো না! 








ক্ষতি এ ৯ পা 


৪০০৪১০-৮৪২৫ ০1৬69৯১ 





পারা ২৭ বালা ফামা খাতবুকুম + ৬৩৬ ৬///%4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৭ মরা জাল হানীদ 


৬০১০০ 











৮৯. তাহলে (তার জন্যে) থাকবে আরাম আয়েশ, 
উন্নত মানের আহার্য ও নেয়ামতে ভরপুর (চিরন্তন) 299655 
নন ত, 





৯০. আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের) 


5 








৯১. তাহলে তোকে এই বলে অভিনন্দন জানানো হবে 
যে,) তোমার জন্যে রয়েছে (আল্লাহর পক্ষ থেকে) 
শান্তি (আর শান্তি, কারণ), তুমি (ছিলে) ডান পাশেরই 
(একজন); 











৯২. আর যদি সে হয় আল্লাহ তায়ালাকে) 
অস্বীকারকারী মিথ্যাবাদী পথভ্রষ্ট দলের কেউ- 











৯৩. ল ফুটন্ত পানি দ্বারা (তার) আপ্যায়ন করা ৯ ৮.৯এ হুক 
রি ফু (তার) $৫০৩4%১ 





৯৪. এবং সে জাহান্নামের (কঠিন) আগুনে উপনীত চিনি ধনে টি 
হবে। এ 9 





৯৫. নিশ্চয়ই এ হচ্ছে একটি অমোঘ সত্য (ঘটনা)। ০৪ 








ডি তিনি ০2১ টা 90০. ৯০০৫ 








নে জর হু ০১1? ৮৮110812406 
সব কিছুই আন্মাহ তায়ালার পবিভ্রতা এবং মাহাত্ম্য ৯১০৩ নি ০৯০৮ সু 
ঘোষণা করেছে, তিনি মহাপরাক্রমশালী, গজ্ঞাময়। ০৮ ১১৯] 














২. আসমানসমূহ ও যমীনের সার্বভৌমত্ব তার জন্যেই, ভান 
তিনি জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান, তিনি সব ৬৯৭ 1 


কিছুর ওপর চূড়ান্ত ক্ষমতাবান । 99205 2058 95 8 9১9০ -৯০8 











৩. তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি চন 
অপ্রকাশ্য এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত | ০৮119 ১1৯419558 19 39415, 


গ 5৯, পা এন 0৫, পাটি পার 


০০৮58 ৮৪ ৬৪ 9৯9 











৪. তিনিই সেই 2 3০১৫9৬১০৮ ত5 4315, 


তার আরশে সমাসীন হন; তিনি জানেন যা কিছু এ ৮( ১ 
ভূমির ভেতরে প্রবেশ করে, (আবার) যা কিছু ভূমি 75০৯. ০০০ 
থেকে বেরিয়ে আসে । আসমান থেকে যা অবতীর্ণ ০৫১৯৩22৩১81 ৩৪8০ 
হয় তো যেমন তিনি জানেন- আবার) আসমানের 1৮৯, ৮০% ৯৮ (৮৮ 
দিকে যা কিছু ওঠে (তাও তিনি অবগত আছেন); ৮195 ১6১ 3 রি ৩০০১ 9 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬৩৭ ৬///%4.2100181780809171017001-019 


1 ৮৯5 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৭ সুরা আল হাদীদ 


তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের ।” পতন ক 5তত পাশ 
সাথেই আছেন; তোমরা যা কিছুই করো না কেন [2523 শি লখাশ5 


আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন। ০ 220 ৫ 














7১-০ ০% 


৫. আসমানসমূহ ও যমীনের সার্বভৌমতৃ তার জন্যে, 
প্রতিটি বিষয়কে আল্লাহ তায়ালার দিকেই ফিরিয়ে £ 15.০5)%19 ৬১১৮এ। 1521 


-০ য় ০ 5 


8858 ১৭ | ৮৯১ 








৬. তিনি রাতকে মিশিয়ে দেন দিনের সাথে, (আবার) , ১15 কিনা 
দিনকে মিশিয়ে দেন রাতের সাথে; রর ৪০ 36012155264 $ এপ ৪৯ 


75505880589 অবগত 93১41 51৫০ গু ৪ বা এ 














খী (হে মানুষ,) তোমরা ঈমান আনো আল্লাহ তায়ালা ৯7৩ রি ৯৪,৯১৮ 
ও তীর রসূলের ওপর, আর তিনি তোমাদের যে পও ৮০ -1958519 21555540 1921 
সম্পদের অধিকারী বানিয়েছেন তঁ থেকে তোরই +86 1৮2০: -+ 117. 825 
পথে) তোমরা ব্যয় করো; অতপর তোমাদের মধ্যে ৮৫5 19 ৬০৭ ১ 80৯৬ 
যারা ঈমান আনবে এবং (আল্লাহর নির্ধারিত পথে) ৯257৮ 142৫মাপ 
অর্থ ব্যয় করবে, জেনে রেখো, তাদের জন্যে (রয়েছে) ০১৯ ১৯1৮০ 19019 
এক মহাপুরস্কার । 




















৮. তোমাদের এ কি হলো, তোমরা কেন আল্লাহর টন 
ওপর ঈমান আনছো না? (অথচ) আল্লাহর রসূল 09১119545 09:28$% ৮21129 
তোমাদের ডাক দিয়ে বলছেন, তোমরা তোমাদের ++: “4 * 25০ 8১:৯০ 





মালিকের ওপর ঈমান আনো এবং তিনি তো (এ ৩1 ৩৯১-৮৪৪১৪ 19-81-7924 
মর্মে) তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতিও আদায় রি এ] চিরদিন 
করে নিয়েছিলেন, যদি তোমরা সত্যিই ঈমানদার হও ৩ ৬৯০৪০ ২৬ 1০৪ কপ 


(তাহলে সেই প্রতিশ্রুতি পালন করো)। 














৯. তিনিই সে মহান সত্তা যিনি তার বান্দার ওপর ০০৮০ ৮ 
সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছেন, যেন তিনি ২৩৭1954৭529 % 


তোমাদের (এর দ্বারা জাহেলিয়াতের) অন্ধকার থেকে ্ ৮০৯৮ 

(ঈমানের) আলোর দিকে বের করে নিতে পারেন; ০ ১1 ৫1 ৬পটি॥ ৩০০১ 
গু ৮ ঢে গু ৯ -০পাশি ৮০9 পা 

রা তোমাদের র প্রতি পরম দয়ালু, একান্ত ৪১০০) ০১5201522 











১০. তোমাদের এ কি হলো, তোমরা কেন আল্লাহর টি 
পথে অর্থ ব্যয় করতে চাও না, (অথচ) আসমানসমূহ 4/5401012810:5 821 29 
ও যমীনের সব কিছুর মালিকানা তো আল্লাহ তায়ালার চটী 
জন্যেই; তোমাদের মধ্যে তারা কখনো একই রকম (৪ 4,৬৯১ ৪৮০11 ০15০ 
(মর্যাদার অধিকারী) হবে না, যারা বিজয় সাধিত হিরা 
হওয়ার আগে (আল্লাহর পথে) ব্যয় করেছে এবং ১255 ঢ:৫]1 08 ০০ 5) ০ ৫০ 
(ময়দানেও) যুদ্ধ ইন রী ওদের ২, চিনরানার 
পর (আল্লাহর পথে) অর্থ ব্যয় করেছে এবং যুদ্ধে 1587০881৩58 ১১০ ও 2 
/৯১-০িপা 1 পা ০টি ০পা? 5৯ 


অংশ গ্রহণ করেছে; (অবশ্য) আল্লাহ তায়ালা এদের , '*(291 45 ৬2 
সবাইকেই উত্তম পুরস্কার প্রদানের ওয়াদা দিয়েছেন; ৬০০ এ 9593৫5, 19০59 ০ ৩০ 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬৩৮ ৬///%4.2100181780809171017001-019 



































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৭ সুরা আল হাদীদ 


তোমরা যা কিছুই করো আল্লাহ তায়ালা সে সম্পর্কে 2 ৪ পপ কিসে এ 
পূর্ণাংগভাবে জ্ঞাত রয়েছেন। ০ 








১১. কে আছে- যে ব্যক্তি আল্লাহকে খণ দেবে-_ 
উত্তম খণ, (যার বিনিময়) তিনি (পরকালে) তাকে 
কয়েকগুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্যে (থাকবে 











১২. যেদিন তুমি ঈমানদার পুরুষ ও ঈমানদার কে ডি ৫৪৯০ 
মহিলাদের টির যেতে পা (দেখবে) এ 3৬৬০12০8155 [97 
তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে * 87 2278 
নুরের এক জ্যোতিও এগিয়ে চলেছে, (এ সময় তাদের ০৮ 29-৮8৯০৭ ৩৯৮-৮০১৪ 
উদ্দেশে বলা হবে), আজ তোমাদের জন্যে সুসং ০2৮০7 রে 
(সুসংবাদ রি চি যার পাদদেশ দিয়ে ৩৬১৯২৯211৮৫ 

(সুপেয়) ঝর্ণাধারা বইতে থাকবে, সেখানে (তোমরা) ীর্ 

থাকবে অনন্তকাল; আর এটাই হচ্ছে চরম সাফল্য, 251.4552590০5 


০০2৯, পাটি । ৮9 ৯৯ পাটি 


8-৮81351| 











১৩. সেদিন মোনাফেক পুরুষ ও মোনাফেক নারীরা ছি 
ঈমানদারদের বলবে, তোমরা আমাদের দিকে একটু ০১০9৩১৯১০০৯ [97 


তাকাও, যাতে করে আমরা তোমাদের নূর থেকে ৫৮০ -৮.১%8$1993811 210837) 
কিছু নিজেরা গ্রহণ করতে পারি, তাদের বলা হবে, কি 7 

তোমরা (আজ) পেছনে ফিরে যাও এবং (সেখানে 65671710548 
গিয়ে) আলোর সন্ধান করো; অতপর এদের উভয়ের) ৪০. দু ০ * ০০৫ ০25 পিএ 














মাঝখানে একটি প্রাচীর দীড় করিয়ে দেয়া হবে, এতে ইজি টুনি কিনি 

একটি দরজাও থাকবে; যার ভেতরের দিকে থাকবে ,» টির 

(আল্লাহর) রহমত, আর তার বাইরের দিকে থাকবে 41295852169 2০৯11 425 25 

(ভয়াবহ) আযাব; ৫৮৭ 
$ ০1951 











১৪. তখন (যারা মোনাফেক) তারা ঈমানদারদের /১-০০৮ তাতে ৪৮ & পর্দা ৯০০০১ ০, তা 
ডেকে বলবে, আমরা কি (দুনিয়ার জীবনে) তোমাদের ০128-০ ৬%১-৮৮৯১9১০৪ 
সাথী ছিলাম না; তারা বলবে, হী (অবশ্যই ছিলে), ॥:-০ ৮ আতা পরা ৯ পা ৯ & হনপাপু নি ৩ ,1৮ 
তবে তোমরা নিজেরাই নিজেদের বিপদপস্ত করে 2 
দিয়েছো, তোমরা (সব সময় সুযোগের) অপেক্ষায় * ডি ৮2252 
থাকতে, (নানা রকমের) সন্দেহ পোষণ করতে, £ (569 11-৮১-৮০09 
(আসলে দুনিয়ার) মোহ তোমাদের (ভীষণভাবে) ০48 
প্রতারিত করে রেখেছিলো, আর এভাবেই (একদিন) ৪39 95801 এ 4154৫ ১১94॥ সর্প 
আল্লাহর (পক্ষ থেকে মৃত্যুর) ফয়সালা এসে হাযির 

হলো এবং এভাবেই সে শেয়তান) তোমাদের আল্লাহ 























তায়ালা সম্পর্কে ধোকায় ফেলে রেখেছিলো । 

১৫. আজ (আযাব থেকে বাচানোর জন্যে) তোমাদের হি ুত 2৮৭14 
কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা ০2927৩১০472 $:8৭19216 
হবে না, আর না তাদের কাছ থেকে কোনো ১০৫5 ৩:৯ 
রকম মুক্তিপণ গ্রহণ করা হবে, যারা আল্লাহ ,)11252৭ 1720731 
তায়ালাকে) অস্বীকার করেছে; (আজ) তোমাদের 

(উভয়ের) ঠিকানা হবে (জাহান্নামের) আগুন; 

পারা ২৭ ব্বীলা ফামা খাতবুকুম ৬৩৯ 9//৬.810018119080917101001.019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৭ সূরা আল হাদীদ 
আর তাই) হবে তোমাদের সাথী; কতো ৪ গর 
তোমাদের (এ) তিশা ৪ ৪৮০ ০৮১৪১: 





১৬. ঈমানদারদের জন্যে এখনো কি সে ক্ষণটি -₹ * 4৫ *র 9০71 -52% 1” এ 
এসে পৌছুয়নি যে, আল্লাহর আযাবের) ন্মরণে- রি 77৮1 


এবং তিনি যে সত্য (কিতাব) নাযিল করেছেন তার রি রর 572 
স্মরণে তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যাবে। সে $1 ০24৮ 4941383 স2 


(কখনোই) তাদের মতো হবে না, যাদের এর আগে দ21+3+2 
কিতাব দেয়া হয়েছিলো, অতপর তাদের ওপর এক ০০০11১87580 15592%9 
দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেলো, ফেলে) তাদের ,*০*৭? নিত "2061 
মনও কঠিন হয়ে গেলো; এদের মধ্যে এক বিরাট এ টি ডানার 


₹শই হচ্ছে না-ফরমান | 90 এ ১2 

















১৭. তোমরা জেনে রেখো, আল্লাহ তায়ালাই এ এটি পি ৯৮ / ০৮৫ ৩47০4 
ভূমিকে তার মৃত্যুর পর পুনরায় জীবন দান করেন; ভি 401011951 
অবশ্যই আমি (আমার) যাবতীয় নির্দশন তোমাদের *৫* 2 ০ 24) ৯৫ 
জন্যে খুলে খুলে বর্ণনা করেছি, আশা করা যায় 90986 পাশ ৬৭২ এ ৩৪ 


তোমরা অনুধাবন করতে পারবে । 














পাঠ ৬৪ ০০০৯, ও 


১৮. যেসব পুরুষ ও নারী (আল্লাহর পথে) দান করে | এপ্ঠাপ 
এবং আল্লাহকে উত্তম খণ প্রদান করে, তাদের (সে 192১59 ৬১১০০] ০৭৪১-০০]| এ 


খণ আল্লাহ তায়ালার পক্ষ থেকে) বহু গুণ বাড়িয়ে ১5 চিন ভি হত গে 122216৮5820 
দেয়া হবে, (ডিপরস্তু) তাদের জন্যে (থাকবে আরো) ১৯ এ টা 


গু ১ পা 


সম্মানজনক পুরস্কার । ৪৮23৫ 











রাও রর হি 412) ঠা; 12 
এনেছে তার রসূলদের ওপর, তারাই হচ্ছে যথার্থ +*৯ রা 2545 9.৭ ০19 
সী (বাদী) ও শহীদ তাদের মালিকের * 2.৮ 373581805321 
সামনে সত্যের পক্ষে সাক্ষ্য দানকারী, তাদের সবার -পট ১০5 ্ রা 

জন্যে রয়েছে তাদের (মালিকের পক্ষ থেকে) পুরহার 15332515584 08019.52)912221 
এর তানিন নিজেলেদ কা ভাদেনালারলের তি টা 

প্রমাণ বহন করবে, অপরদিকে), যারা (আল্লাহকে) $ ০ ৮ এএ9 5 
অস্বীকার করেছে এবং আমার নিদর্শনসমূহকে মিথ্যা 

সাব্যস্ত করেছে, তারা হবে জাহান্নামের বাসিন্দা | 

















টিলার সব তি উপ বর তা 591 ০ রি 
উল ই ৬ ১৫৩৪ ০৪৫57 1 
দে যা এ আজকে 2 255643365301 সী 


দেখতে পাও তা হলুদ রং ধারণ করতে শুরু করেছে, »!_” ৭2 ৮ 
তারপর তা (অর্থহীন) খড়কুটায় পরিণত হয়ে যায়, * ১০৫ এ ২ 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬৪০ ৬///%4.2100181780809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৭ সূরা আল হাদীদ 


(এ তো হচ্ছে তাদের দুনিয়ার জীবন); আর পরকালের ₹এ ৪” বিনা 3 ডা 
জীবনে (তাদের জন্যে থাকবে) কঠোর আযাব এবং টার ০০৪ ডে 1৩2 


০2৩ 


(ঈমানদারদের জন্যে থাকবে) আল্লাহর পক্ষ থেকে 


এ জীবন কতিপয় ধোকা প্রতারণার সামঘ্ী বৈ কু ৭ ০৫) এ ৫ 
ঞ ০ 
নয়। চি | ঁ 




















গজ জেল ালিকের লে 0255253-0৩778-4119- 
০ 18 টম ০০০৪, ০৬০ 19 পুতি ০০১৭৫ 
বালের সার তা করোাখা হলুছে [2581154125231701 50) 
(ঠানো সনের ওপর ঈমান এনেছেন) ০5১20158205, 232০2558241 


৪9-৮৮৮৮1 


পাতা 























২২. (সামগ্রিকভাবে গোটা) দুনিয়ার ওপর কিংবা প্‌ ৯. পা 
ব্যেক্তিগতভাবে) তোমাদের ওপর কোনো বিপর্যয়ই 35 ৩১ & ৮ ০০০০৮ 


আসে না- যা সৃষ্টির (বহু) আগেই (বিস্তারিত ১2130 
বিবরণসহ) তা একটি গ্রন্থে লেখা থাকে, আর আল্লাহ 7০95০৩৭1০০৩ 














তায়ালার জন্যে এ কাজ অত্যন্ত সহজ, ১০৫ 4/& এ; 1 





২৩. (এ ব্যবস্থা এ জন্যেই রাখা হয়েছে) যাতে 1০”? ৮৮16 
করে তোমাদের কাছ থেকে যা কিছু হারিয়ে গেছে 1৯১৯; 1575625% 1১০৫ 
তার জন্যে তোমরা আফসোস না করো এবং তিনি 2 

টা (235 ্ 
তোমাদের যা কিছু দিয়েছেন তাতেও যেন তোমরা 3৫৮39 চিনে 
বেশী হর্ষোৎফুল্প না হও; আল্লাহ তায়ালা এমন সব 8:72 
লোকদের ভালোবাসেন না- যারা ওদ্ধত্য ও অহংকার ১ 
প্রদর্শন করে, 




















২৪. (আল্লাহ তায়ালা তাদেরও ভালোবাসেন না) 1 দীপ ৫ ৯০ পা চিতা তা ভু 
যারা নিজেরা কার্পণ্য করে, আবার অন্যদেরও কার্পণ্য ০ ক :9 ০1৯৭ ০:০-। 
করার আদেশ দেয়; যে ব্যক্তি (আল্লাহর হুকুম থেকে) ১8112226922 05 ্ঁ 
মুখ ফিরিয়ে নেয় তোর জানা উচিত), আল্লাহ তায়ালা ৬০ এ 4৯২০১ রে 
কারোই মুখাপেক্ষী নন এবং তিনি মহাপ্রশংসায় "| 











প্রশংসিত ] 
পর্ব পাটি ৯ ৯ কপ 


না রর ডি 5 টনি ০50595-89 নিলি লট 
তাদের সাথে কিতাব পাঠিয়েছি, আরো পাঠিয়েছি এক ₹ 2৬ 

ন্যায়দন্ড, যাতে করে মানুষ (এর মাধ্যমে) ইনসাফের ৮2194511190 015-15-]1 
ওপর কায়েম থাকতে পারে। তাদের জন্যে আমি €* 4  ? পতি 
লোহা নাষিল করেছি, যার মধ্যে (রয়েছে) বিপুল শক্তি, ১:০৪ ০৮ট43 68292104599 




















পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬৪১ ৬///%4.210001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৭ সূরা আল হাদীদ 
(আরো রয়েছে) মানুষের বহুবি 

(মুলত) আল্লাহ তায়ালা জেনে নিতে চান কে তাকে ও ০০৪ * 

তার রসুলদের না দেখেও সাহায্য করতে এগিয়ে ৪ 

আসে; অবশ্যই আল্লাহ তায়ালা প্রচন্ড শক্তিমান, 

মহাপরাক্রমশালী। 











২৬. আমি অবশ্যই নুহ ও ইবরাহীমকে (আমার (আমার পাটিপাপাপা পানি 1800 এক 8১০০ এপাটিপা ঠি পু & পপ 
রসূল হিসেবে) প্রেরণ করেছি এবং তাদের উত্তর 8141৯9৮৯১০9 ৮97 04)1 9 

ংশধরদের মাঝে আমি নবুওত ও কিতাব (প্রেরণের ৫ (৫ *০* ৮ ৮৫017 রু০5]1 17৮৫ 
ব্যবস্থা করে) রেখেছি, অতপর তাদের মাঝে কিছু £ ১০১০2৩০40158921 ১8 
কিছু লোক সঠিক পথ অবলম্বন করেছে, (অবশ্য) প ৯1৯০৬ ৯১৫ 
তাদের অধিকাংশ লোকই ছিলো না-ফরমান। ও ১৪৯১ -০৪০ রি 

















হা দের পা একস অন 559121252০2 0৪০ 
লা কা জল 20৯৯১912599-05-৬% 
৪ এ ই রা ছি 9 893 ০৪01 শ ও (81:1৯9 
নিই আমি ক ভালে জনে নিন 19:30658152200582 
করিনি, আমি তাদের শুধু বলেছিলাম) আল্লাহর 1*+ 14 এ 22 














সন্তুষ্টি অর্জন করতে, তারা এর যথাযথ হক আদায় 1 








করেনি, তারপর তাদের মধ্যে যারা ঈমান এনেছে *** 15175 ্ 
অধিকাংশ লোকই ছিলো গুনাহগার । তর 8 চর তারে 
০১১১০৯এ হারে 








২৮. হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তায়ালাকে রা 4৬) ৪8।। ০17 পনি 
ভয় করো এবং তার প্রেরিত রসুলের ওপর ঈমান দি রি ০ নঃ 
আনো, এর ফলে তিনি তোমাদের দিগুণ অনুগ্ধহে 

ভূষিত করবেন, তিনি তোমাদের জন্যে স্থাপন করবেন « 

সেই আলো, যার সাহায্যে তোমরা পথ চলতে * » ০৯৫ ৮০৯ 2 5 
সক্ষম হবে, (উপরস্তু) তিনি তোমাদের (গুনাহ খাতা) ১5891450985 পিট 

মাফ করে দেবেন; আল্লাহ তায়ালা ক্ষমাশীল, পরম 055 /১ 5 5 /-22-2&)৮৯ 
দয়ালু, ৬০৯৯১) 4019 ৮ ৩৫০] 




















২৯. আহলে কিতাবরা যেন একথাটা (ভালো করে) ” টা দারা 
জেনে নিতে পারে যে, আল্লাহ তায়ালার অনুগহের ওপর 9958 ৰা ০০1 0০1৮8 ১৫ ] 


তাদের সামান্যতম কোনো অধিকারও নেই, অবশ্যই পি 84 ৯ 5 ৯.2 
যাবতীয় অনু্ধহ সম্পূর্ণ আল্লাহ তায়ালারই হাতে, ৮ 322038)1 494 0039 028 ৪৫ 
তিনি যাকে ইচ্ছা তাকেই এ (অনুগ্রহ) দান করেন; ।% ৭. 2৬০ শুভ ৯০ 

(মূলত) আল্লাহ তায়ালা সুমহান, অনুথহণীল। 0১61198209-2. 7 ০০ এ৩ই৭ এ 4 


৬৮০৪৮] 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬৪২ ৬///%4.21000181780809171017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা জনুবাদ ৫৮ সুরা আল মোজাদালাহ 








১. (হে রসূল,) তার কথা আল্লাহ তায়ালা বার্ঘহ » 

শুনেছেন, যে মেহিলা) তার স্বামীর ব্যাপারে তোমার ও 11১0 গত ০98 2 ৮৪৮ ৩৪ 
সাথে বাদানুবাদ করছিলো এবং (নিজের অসুবিধার ৮-*- 44 & 

জন্যে) আল্লাহর কাছেই ফরিয়াদ করে যাচ্ছিলো, ৫৮ 12 11 2১০50৮) 
(আসলে) আল্লাহ তায়ালা তোমাদের উভয়ের ৪ ৮৪০ 

কথাবার্তাই শুনছেন; নিসন্দেহে আল্লাহ তায়ালা সব ৩) ১০৭ তে” 20 ৩1, ১12৫)955 
কিছু শোনেন এবং সব কিছু দেখেন। 























সাথে তুলনা করে) নিজ স্ত্রীদের সাথে “যেহার' করে ০ ০৫-৮:০১১ 
তাদের জেনে রাখা উচিত), তাদের স্ত্রীরা ৯ ০০1 ৪০ ৪ 
আল পে রা তো 31 -৫৭ এ. ০০ 


তাদের জন্ম দিয়েছে; (এ কাজ করে) তারা মূলত) -»।+* ” “বান এ ৮০ খা 
অন্যায় ও মিথ্যা কথাই বলে; (তারপরও) ডি চে রগ /9195৯1৮৩১19৮-৮১০79 
তায়ালা চি (মানুষের) গুনাহ মোচনকারী, পরম 9১969212015. ছা ০9৪] 


২. তোমাদের মধ্যে যারা তোদের মায়েদের পীঠের * 5ম ৯৯25 ৩৯০ ডি 











৩. যারা (এভাবে) তাদের স্ত্রীদের সাথে “যেহার' করে, ও %* বরা 
অতপর (অনুতপ্ত হয়ে) যা কিছু বলে ফেলেছে জ ০৮503 20581 ০89119 
থেকে ফিরে আসতে চায়_ (তাদের জন্যে বিধান * 2228 -9/ 201 1915] ৮০১ -০১-০০ 
হচ্ছে), তাদের একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি ৬ 0 94১-৪৪ 5 9১9৯৭ 
দাসকে মুক্তি দান করা; এ (বিধানে)-র মাধ্যমে ৮৯০৮৭ ৬:১৪ ৮55 

আল্লাহ তায়ালা তোমাদের করণীয় কি- তা বলে 20802 ০০৮ 
দিচ্ছেন, (কেননা) তোমরা যা করো আল্লাহ তায়ালা ০ ছি প 
সে সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন । ঙ এটি ৯ ৩০91৯ 1০ 9 
































৪. যে ব্যক্তি মুক্তিদানের জন্যে কোনো দাস) পাবে ভা £ পাটি পা শুটি পরা পা পাটি » পাপা 
না (তার বিধান হচ্ছে), তাদের একে অপরকে স্পর্শ ৬৮০০ ৬৭58 (6০8 ০৭০০ 
করার আগে একাধারে দু'মাসের রোযা পালন (করা, */:৯+৭দু পু আধ 

কোনো কারণে) যে ব্যক্তি (রোযা রাখার) সামর্থ ৬৬ তর ৩10০5 ০5 


রাখবে না তার জন্যে ষাট জন মেসকীনকে (পেট 29141]; ১৮1০৮৫০0০৯৮ [5 
ভরে) খাওয়ানো; এ বিধান এ জন্যেই (দেয়া হয়েছে বি পু 4 সঠেছা 


যেন তোমরা আল্লাহ তায়ালা ও তার রসূলের ওপর ৮ ১১০৯ 2] | 59,419275415 
ঈমান আনো; এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, ডি? 
যারা (এ সীমা) অস্বীকার করে তাদের জন্যে রয়েছে ০০] ০162 ০8১৮]2 
মর্মস্তুদ শাস্তি । 














৫. যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের বিরুদ্ধাচরণ প 7* ৮৫৫ 4৫ ৫ পা 
কিরেনাদের তৈমনিভারে অপর রা হিবে জনি:+18+১ ১০০০৭ ০৪৪ ৩ 


করে তাদের আগের (বিদ্রোহী) লোকদের অপদস্থ ” 2৫৯ র্‌ ০9 পার্ট ১০১৮০ -9 
করা হয়েছিলো, আমি তো আমার আয়াতসমূহকে +৪০2৩৭$। ০ রর 


সুস্পষ্ট করে নাযিল করে দিয়েছি; যারা (এসব আয়াত) 8810; এ ত 
অস্বীকার করে তাদের জন্যে অবশ্যই অপমানকর ২১৪ রি এত 














গ/ 0 পপ 


পারা ২৮ কাাদ সামিয়াল্লাহু +৬৪৩ নাল 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৮ সুরা আল মোজাদালাহ 


৬. যেদিন আল্লাহ তায়ালা এদের সবাইকে পুনরায় ৭ ০2৮৫৫ 1ত৯ ত:4%। ০ এত তত 
জীবন দান করবেন তখন তিনি তাদের বলে দেবেন ০০৮০৪ (টি 4018৭ [97 
তারা (কে) কি করে এসেছে; আল্লাহ তায়ালা সে এ 191৫ ৩৯ ০৫৫৯৬ 

কর্মকান্ডের পুংখানুপুংখ হিসাব রেখেছেন, অথচ তারা 95 &$ 2558222 35 
নিজেরা সে কথা ভুলে গেছে; আল্লাহ তায়ালাই 














হচ্ছেন তাদের সব কিছুর ওপর সাক্ষী । ডে ১০৫৪ ্& 





৭. তুমি কি কখনো এটা লক্ষ্য করোনি যে, ৮০4৭৮ %) আতপ 
আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে আল্লাহ ০2০1 ০ 4811 ১:০11 
তায়ালা তা সবই জানেন; কখনো এমন হয় না যে, 421 সির সেনািলাদ চ 

তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন সলা পরামর্শ হয় 25 ০৫3০১ ৩৫৪৭ ০১$। & 


এবং (সেখানে) “চতুর্থ হিসেবে তিনি (উপস্থিত) "১12? ৃ 
থাকেন না এবং পাঁচ জনের মধ্যে (কোনো গোপন ও তন 5 1 ৮০০3:9০০ 40881 
পরামর্শ হয়, যেখানে) “ষ্ঠ হিসেবে তিনি থাকেন ১: ? ধা ১ ১1৬2 
না, এ সংখ্যা) তার চাইতে কম হোক কিংবা পা, রর রর ডে, নর 
বেশী, তারা যেখানেই থাক না কেন, তিনি তাদের ০ ১425 (9? ্ রন পাপা 
সাথেই আছেন, অতপর কেয়ামতের দিন তিনি রা কর 
তাদের বলে দেবেন তারা (দুনিয়ায়) কি কাজ করে 87781 ৪1105 নি 
এসেছে; আল্লাহ তায়ালা সর্ববিষয়ে সম্যক অবগত টি ও নু 


রয়েছেন। 9) ০ 















































৮. তুমি কি তাদের লক্ষ্য করো না, যাদের (আল্লাহ , ' *৪॥ 71772 ৮* ন। 41৫" বা 
তায়ালা ও তার রসূল অম্পবে্ট গোপন কানাঘুষা ৪১৯41 9215) ০4৭1 ৫18 
করতে নিষেধ করা হয়েছিলো; (কিন্তু) তারা (ঠিক) ₹* কু ৪৪৫ ৯211 ৯25৫ অহ 
তারই পুনরাবৃত্তি করলো যা করতে তাদের বারণ করা ০০৯9 4 19১1 ০9১9৯৭০৮ 
হয়েছিলো, তারা একে অপরের সাথে সুস্পষ্ট গুনাহের. +-০0 পা উিপাপা শি ৪১-০ ০ চি? 
কাজ, মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি ও রসূলের নাফরমানীর +19+১ ৮৮9019১1285 
ব্যাপারে ক করতে লাগলো, (অথচ) এরা যখন প)এ প ০8 ৩) 

তোমার পপ তখন রে এ ০৯৭০ 9০5 4522195 
অভিবাদন জানায়, যা দিয়ে আল্লাহ তায়ালাও কখনো 9 ০৪০০০ পর ৮১৩০ নিতে ত:৯৪৯১৩৩ ০৫ 
তোমাকে অভিবাদন জানান না, (আর এ প্রতারণার 12952) 51 ৮9৮8) 80919815,401 
সময়) ওরা মনে মনে বলে, আমরা যা বলছি তার ৮4৯4৮ এত ৯০৪৯৩ 5৯৪৫ ০৫, 
জন্যে আল্লাহ তায়ালা আমাদের কোনো প্রকার শাস্তি .৪১9-24০৮-৪৯ -৮৪৮৮ ৮০9 ০401 
দিচ্ছেন না কেন? (তুমি বলো,) জাহান্নামই তাদের ০৯ মি ৮৯5 
(শোস্তির) জন্যে যথেষ্ট, তার আগুনে তারাই দগ্ধ হবে, ৪ ৯০8 
কতো নিকৃষ্ট (সেই) বাসস্থান। 



































৯. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন একে অপরের 4 * ০৯৮ ১৮৫ বেরা 

সাথে গোপনে কোনো কথা বলো, তখন কখনো বা 10118210৩25 
কোনো পাপাচার, সীমালংঘন ও রসূলের বিরোধিতা 
সম্পর্কিত কথা বলো না; বরং গোপনে কিছু বলতে ৬০০০০০৪ ৩1392119580 19525 
হলে একে অপরকে ভালো কাজ ও (আল্লাহকে) ভয় 1 2 নর 

করার কথাই বলো; (সর্বোপরি) সে সর্বময় ক্ষমতার ১৯৯92 19৯59 55-51 
মালিক আল্লাহকে ভয় করো, যার সামনে তোমাদের ৮০৫ টা 

(সবাইকেই একদিন) সমবেত করা হবে। ড ১০১৪০ এ] চটি 4 19809 

















১০. (আসলে এদের) গোপন সলাপরামর্শ তো ৯৮) ০৪ 

হচ্ছে একটা শয়তানী প্ররোচনা, যার উদ্দেশ্য 1101৩191642 ০ 
হচ্ছে ঈমানদার লোকদের কষ্ট 

পারা ২৮ কাাদ সামিয়াল্লাহু ক ///%4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৮ সূরা আল মোজাদালাহ 


(অথচ এরা জানে না), আল্লাহ তায়ালার ইচ্ছা ? গুড়া 

ব্যতিরেকে তারা ঈমানদারদের বিন্দুমাত্রও কোনো 69,41363165)0 ৫৮512 
ক্ষতি সাধন করতে পারবে না; (তাই) ঈমানদারদের রিপা রা 
উচিত আল্লাহর ওপরই নির্ভর করা । গ ও ১%০]| ০5554 41 

















১১. হে ঈমানদার ব্যক্তিরা, যখন মজলিসসমূহে ন০০ 

তোমাদের (একটু নড়েচড়ে) জায়গা প্রশস্ত করে 0 15:51 5391 525 
দিতে বলা হয়, তখন তোমরা জায়গা প্রশস্ত করে _ ০০৮0৮ ৩ ৮2 * ৮ আবু 
দিও, (তাহলে) আল্লাহ তায়ালাও তোমাদের জন্যে ৮০৪ রা 
(জান্নীতে) এভাবে জায়গা প্রশস্ত করে দেবেন, 12221212252 র্‌ 
(আবার) কখনো যদি (জায়গা ছেড়ে) ওঠে দীড়াতে হি 19581০51119 চা 


বলা হয়, তাহলে ওঠে দীড়িয়ে যেও, তোমাদের ০" (দু।2,"2% 1451 -5 ২দ।49। ৯5 
মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের (আল্লাহর পক্ষ ৩৭১1০৮৮০1১০ ০৪০71 16৯ 
থেকে) জ্ঞান দেয়া হয়েছে, আল্লাহ তায়ালা অবশ্যই 0955802289,০ ৮ ৯০51০115 গা 
কেয়ামতের দিন তাদের মহামর্ধাদা দান করবেন; নি এ 
তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা সে ব্যাপারে ও ১৮৯ 
পূর্ণ খবর রাখেন । ্ 




















১২. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যদি কখনো ৮ ০৯ ৮। ৫) মিতা] ৩৯ দুজন 
সী টা 
রসূলের সাথে একাকী কোনো কথা বলতে চাও, ৮৮৯৮1511971 58971 2 








তাহলে তেপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ন্ত্রনের কৌশল ৮71৮2 চিনি 
হিসেবে) তোমরা কিছু দালান করে ০৫০৩৯০ 0৩৪ ০০15০98024৮ 


নেবে; এটা তোমাদের (সবার) জন্যে মংগলজনক ও ০৩+১০১৫ ৮৮৪ এ১০২৪৩০ 





পবিব্রতম পন্থা, অবশ্য সাদাকা আদায় করার মতো 
তোমরা যদি কিছু না পাও তাহলে (দুশ্চিন্তা করো না, ৪৮৯১39220 6196৯০ 











কেননা,) আল্লাহ তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু। 
9 ৬৪ পা শট ৮৯ পা 2৯ টি ৬ তা /৯ পাতা 


১৩. তোমরা কি তোমাদের একাকী কথা বলার আগে 170 7 950122 45সুন ত১% 
(৪০৭ ৬1 ১৯০ এ ৪০15 
সাদাকা আদায় করার আদেশে ভয় পেয়ে গেলে? যদি 7 


£৯ ০2 পা ভি পা 


তোমরা তা করতে না পারো এবং আল্লাহ তায়ালা 19189] তির 
স্বীয় করুণা দ্বারা তোমাদের ক্ষমা করে দেন, তবে ০৪ 8 ৯5৮4৮ ০৫ 


তোমরা নামায প্রতিষ্ঠা করতে থাকো, যাকাত আদায় & 891০1119705 ৮৫৮5 401 4159 
করতে থাকো এবং আল্লাহ তায়ালা ও তার রসূলের ৪৪৮] পিল 

আনুগত্য করতে থাকো; তোমরা যা করছো আল্লাহ 15599 48 (9৮ 9 8945] ] 19 5 
তায়ালা অবশ্যই সে সম্পর্কে পূর্ণ ওয়াকেফহাল নিত রাগ 
রয়েছেন। উ ৩9০৯ ০ ১৯415 


























১৪. (হে নবী,) তুমি কি সে সম্প্রদায়ের অবস্থা কখনো ৮ ১৫1৮৭ প্র ৫৭ দ॥ 1৭ না 
লক্ষ্য করোনি, যারা এমন জাতির সাথে বন্ধুত্‌ পাতায় এয 155০89141৮1 


যাদের ওপর আল্লাহ তায়ালা অভিশাপ দিয়েছেন; এ , 8515 তাল 
(সুযোগসন্ধানী) লোকেরা যেমন তোমাদের আপন ০ 289 রি | 


নয়, (তেমনি) তারাও ওদের আপন নয়, এরা জেনে 7 7 * 
শুনে মিথ্যার ওপর শপথ করে। ও 03০5৮29৩১০৫ & 0921745 




















১৫. আন্মাহ তায়ালা তাদের জন্যে (জাহান্নামের) ॥ ভ ৮? 
কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন; 62১৪1216275 


পারা ২৮ কাাদ সামিয়াল্লাহু ৬৪৫ ///4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৮ সূরা আল মোজাদালাহ 
অবশ্যই তারা যে কাজ রাছলো তা (জঘন্য শা ৯িপাকিত ১৯০০০ পা ৮ * ০ 
অপরাধের কাজ। 8058538 9 9৯195 ০ ৮০০০০ 
১৬. তারা তাদের শপথগুলোকে হ্বোর্থ রক্ষার) ঢাল *-* ৮4৮» ০4 ও 
বানিয়ে নিতো, অতপর তারা মানুষদের আল্লাহর পথ ০৪12৩০৪8৯০৮৪০1১৬০৭ 
থেকে ফিরিয়ে রাখতো, তাদের জন্যেই (রয়েছে) নানা ১০48554 
লাঞ্কুনাদায়ক শাস্তি । 9 ০৪৪৮ 4১162৮25410 


ইনেলান দানের টন সাব জর -৮+342 82০2 51 


সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না; (কেননা) 15] ভাত, [8০ 
5 ০ ৮ 44 
তারা হচ্ছে দোযখেরই বাসিন্দা, সেখানে তারা চিরকাল 2 | রর টি 122 


হি, ৪ ৩9১০1৪2১০০১ 
১৮, যেদিন আল্লাহ তায়ালা তাদের সবাইকে ০০০ ৮:০০ 8 পা পক ০৫), ০ ০০৩৯৩ ৩৪৩ 
পুনরুজ্জীবিত করবেন- (সেদিনও) তারা তীর সামনে 4 ০9৯1১ (৪৯ 401 ৮9৭ [9ব 
(মিথ্যা) শপথ (করে দায়িত্মুক্তির চেষ্টা) করবে, * ভর ৮৮০৩ ৯ তত * 2৭ ৩৯1৮ 1৮5 
যেমনি করে তারা (আজ) তোমাদের সাথে মিথ্যা 1৮৪71 ৩৭:৯৪9-৮৪ রে এ 
শপথ করছে, তারা ভাববে, (সেখানেও বুঝি এর পা 17, -০-০ ৮০5 শা 
মাধ্যমে) কিছু উপকার) পাওয়া যাবে; (জেনে রেখো) ও 9929401৮১৪2 ৯৪ 
নিসন্দেহে এরা হচ্ছে মিথ্যাচারী। 

১৯. (আসলে) শয়তান এদের ওপর পুরোপুরি প্রভাব ” «85 21” টা 2৬ 
বিস্তার করে নিয়েছে, শয়তান হর রা ০৬০৯ পপ ১--০এ] 
(সম্পূর্ণ) ভুলিয়ে দিয়েছে; এরাই হচ্ছে শয়তানের 2০1 

দল; জেনে রাখো, শয়তানের রি 55280 4১১ এ 40 2০3 
বিডি $ 09০51 ০ ৬৮০৯] ০০১৮ ০1 


২০. যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের বিরুদ্ধাচরণ £ +* ৮ ৮ 
করে, তারা অবশ্যই (সেদিন) চরম লাঞ্ছিতদের 2152052109১ ০৪) ৩1 


অন্তর্ভূক্ত হবে। ও 1 ও এএা9 















































২১. আল্লাহ তায়ালা (এই) সিদ্ধান্ত করেছেন যে, ০৮ এর হত15৫ ০4) ০ প% 
'আমি এবং আমার রসূল অবশ্যই জয়ী হবো, রর ০1, ১170951018৭ 401 


নিসন্দেহে আল্লাহ তায়ালা শক্তিমান, পরাক্রমশালী | 9 2132 55 











২২. €হে রসূল,) আল্লাহ তায়ালা ও পরকালের ওপর ₹*৮1) 
ঈমান এনেছে এমন কোনো সম্প্রদায়কে তুমি পাবে [9194 4402 29985 5581 ৩ 
না যে, তারা এমন লোকদের ভালোবাসে যারা আল্লাহ *1*৮:₹ 4 

না না যা 2152552 5০-০202913 2581 
(আল্লাহবিরোধী) লোকেরা তাদের পিতা, ছেলে, ভাই 123 রি ৪12 ৪ শা” 
কিংবা নিজেদের জাতি গোত্রের লোকও হয় (তবুও ঠাপ ঠা 2 55 
নয়); এ (আপসহীন) ব্যক্তিরাই হচ্ছে সেসব লোক, ১১-৯০৮৯22 পক্ঠা ] 
যাদের অন্তরে আল্লাহ তায়ালা ঈমান লিখে দিয়েছেন » ০ 5 ৯০০৯, রর 
এবং নিজস্ব (গায়বী) মদদ দিয়ে তিনি (এ দুনিয়ায়) ৮04 0158311০৪৯2 & ৫ 
তাদের শক্তি বৃদ্ধি করেছেন; কেয়ামতের দিন ৮১০০ ৯০৩০০৯৮০৯০০ 
তিনি তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন ০৯-৮৯-০৪9৮ 0958 


পারা ২৮ কাাঁদ সামিয়াল্লাহু +৬৪৬ ৬/৬/4.810001917805899171017001-019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ টিন, 


যার তলদেশ দিয়ে বর্ণাধারা প্রবাহিত হবে, তারা পাঠ পা 1:01 $১ পারছি 
সেখানে চিরকাল থাকবে; (সর্বোপরি) আন্মাহ তায়ালা ০ ৩১:১০) ০ ৬ ৬১৯ 


তাদের ওপর প্রসন্ন হবেন এবং তারাও (সেদিন) ৮ * 2111212৯৫১৬ ৩১৫ 
তার ওপর সন্তুষ্ট হবে; এরাই হচ্ছে আল্লাহ তায়ালার ০১১ এএ%-22185252521 05 


বাহিনী, আর হা, আল্লাহর বাহিনীই (শেষতক) হ ০2০২8 

















পাতে তা 


১. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে- সবই € রি 
আল্লাহ তায়ালার (পবিবরতা ও) মাহত্য ঘোষণা ৮১ ও শিট? ৯৬. 


করছে, তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় । 1: 














২. তিনি সেই মহান সত্তা, যিনি আহলে কিতাবদের “_ (১০? 7 
মাঝে যারা আল্লাহকে) অস্বীকার করেছে- তাদের ০ 5212৮8৫০911 এ রেএেনে 


প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়িঘর 1: ৰা 5441 
থেকে বের করে এনেছিলেন; অথচ) তোমরা তো রে 258-25 ১৩০৩ 194 


৯720 সি ০ পারা ৯-9-2  0 ৯ প্রা & 9৯৩ তা রা 


(কখনো) কল্পনাও করোনি যে, ওরা (কোনোদিন এ ছা 
এ শহর থেকে) বেরিয়ে যাবে, তারা (তো বরং) তানের রস যারা 
ভেবেছিলো, তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদের 201-৮৪-50 এ 441 ৩০০৮৪১০৯ ৯০ 
আল্লাহ তায়ালা (-র বাহিনী) থেকে বাঁচিয়ে দেবে, ». » ₹-. টনি রায়ের 
কিন্তু আল্লাহ তায়ালা এমন একদিক থেকে তাদের 43659519০21 ০৬৯ ০০ 
ধরে ফেললেন, যা তারা কল্পনাও করতে পারেনি, ৯:০৯ ৩৯০2০ শা চি 
তার সে পাকড়াও তাদের অন্তরে প্রচন্ড ভীতির -৮৪-/9৯% /9% ৯৯ ০০০১]1 ০৯9 
সঞ্তার করলো, (ফলে) তারা নিজেদের হাত দিয়ে” 
এবং (কিছু কিছু ক্ষেত্রে) মোমেনদের হাত দিয়ে ১০০০টলা। ০৪৩৪9৮৯7920 
নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিলো, অতএব হে কর. 1৯৬ 
চক্ষুম্মান ব্যক্তিরা, (এসব ঘটনা থেকে) তোমরা ৮০১1 ০১98 [2222 
শিক্ষা গ্রহণ করো । 

৪ নত ৫), তি পতি জনত্িজ। শশা 









































৩. যদি আল্লাহ তায়ালা ওদের ওপর নির্বাসনের সিদ্ধান্ত +9। এ 
না লিখে দিতেন, তাহলে (আগের জাতিসমূহের মতো) +১| ৮৪৪4০ 4/1 ৫ রী ১99 


তিনি তাদের এ দুনিয়ায় (রেখে)-ই কঠোর শাস্তি ১12) নি 
দিতেন; (অবশ্য) তাদের জন্যে পরকালে আগুনের * 85581 ৬ 3॥ ৬৪৭ 
আযাব তো প্রস্তুত) রয়েছেই । 9301 ১165 














৪. (ওটা) এজন্যেই যে, তারা আল্লাহ তায়ালা ও তার *-₹ ₹প্ তত ৬1 সবার “এ্দা।হ 
রসূলের (সুস্পষ্ট) বিরুদ্ধাচরণ করেছে, আর যে কেউই ভি ঠা 196৮ রর 
আল্লাহর বিরোধিতা করে (তোর জানা উচিত), আল্লাহ ১ রাহা পি 
তায়ালা শাস্তিদানের ব্যাপারে অত্যন্ত কঠোর । টি 13438 ৩ 1৬ 











৫. (নির্বাসনের সময়) তোমরা যেসব খেজুর ৯০৮৯467৭৯৩৯ 
গাছ কেটে ফেলেছো এবং যেগুলো নো কেটে) ৬ 
তার মূলের ওপর দাঁড়িয়ে থাকতে দিয়েছো তা ০০০2০ 

ছিলো সম্পূর্ণ আল্লাহ তায়ালার অনুমতিক্রমেই, 401 3৮৯ £ [21928 7505 


পারা ২৮ কৃাদ সামিয়াল্লা 

















+%৬৪৭ ///.210017179050917910179010.019 


/ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৯ সুরা আল হাশর 
(আর এটা এ জন্যেই), যেন তিনি এ দ্বারা ৯০1৮ 
না-ফরমানদের অপমানিত করতে পারেন। ৪ :০৪৪০৯]| ১৯ 








৬. (এ ঘটনার ফলে) আল্লাহ তায়ালা যেসব ধন সম্পদ 1৮৫ * ০৯ ০প1। তা ৫ 
তাদের কাছ থেকে নিয়ে তার রসূলকে দিয়েছেন (তা ৯2৬ গগন 
ছিলো তীর একান্ত অনুগহ), তোমরা তো এ (গুলো (54542 
পাওয়া)-র জন্যে ঘোড়ায় কিংবা উন্ট্রে আরোহণ (করে 2 39০০৫ ০০4০৮2১59 
কোনো অভিযান পরিচালনা) করোনি, (আসলে) ০০১৮ এটি সত [তর ০৬৩০ পণ আ 
আল্লাহ তায়ালা যার ওপর চান তার ওপরই তার 2019554 ০০৫$ 4০0 চাল এ 5৫ 
্ ্ পা পা এটি [পা 
রসূলদের কতৃত্ প্রদান করে থাকেন; আর আন্নাহ 958088$ 0৫ 

















তায়ালা সর্ববিষয়ের ওপরই শক্তিমান। 

বু ০51০9554808 
রসূলকে দিয়েছেন, তা হচ্ছে আল্লাহর জন্যে, রসূলের টির 
জন্যে, রেসুলের) আত্মীয় স্বজন, এতীম মেসকীন ০১8) 55295254325: 


ও পথচারীদের জন্যে, (তোমাদের সম্পদ তোমরা ০০৮০] ডট ৬9 ৬০০19 
এমনভাবে বন্টন করবে) যেন তা (কেবল) তোমাদের ০৯৩ 5০৮ ৯০ 


বিত্তশালী লোকদের মাঝেই আবর্তিত না হয়। ১০ গখা 2 205১ 058 ৫ 


(আল্লাহর) রসুল তোমাদের যা কিছু (অনুমতি) ।-₹ ৮ 24 এ 
দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা কিছু সে ("০৮১০৯ 09৮১117৫952 


নিষেধ করে তা থেকে বিরত থাকো, তোমরা আল্লাহ এ র2:275274512 
তায়ালাকে ভয় করো: অবশ্যই আল্লাহ তায়ালা কঠোর 01,20119881751922)5 22 ৫৫৭) 


শাস্তিদাতা । ৮ পু 























ও ৮১৫৮| 055 44 





৮. (এ সম্পদ) সেসব অভাবপস্ত মোহাজেরদের জন্যে, ("এ *17৮* 
যাদের (আল্রহর ওপর ঈমানের কারণেই) নিজেদের 15221 ০01 ০৯৯] 281 


দে ডি তা পা ভি প9িপা ডিপ 


ভিটেমাটি ও সহায় সম্পদ থেকে উচ্ছেদ করে দেয়া খুঁ১? ঠা 1 
০) ০৯৭ 375 
হয়েছে, অথচ এ লোকগুলো শুধু আল্লাহর অনুগহ ও $০১০-1১* এ. ৬ 


তার সস্তুষ্টিই হাসিল করতে চায় এবং আল্লাহ তায়ালা 281 2, ১3901 ০ 
ও তার রসূলের সাহায্য সহযোগিতায় (সদা) তৎপর  € ৯ পে চিনি 
থাকে; (মূলত) এ লোকগুলোই হচ্ছে সত্যাশ্রযী, $0589-]122 এএাগা 419)9 




















৯. (এ সম্পদে তাদেরও অংশ রয়েছে) যারা ৪ 
এ (মোহাজের)দের আগমনের আগ থেকেই এ ০০০31931841 895০891 


(জনপদ)-কে (নিজেদের) নিবাস বানিয়েছিলো, * * ৭৮৮ 

তাদের কাছে যে হিজরত করে বহতা ৮৯৮]1 ১815 ০295৭৯০5178 
ভালোবাসে । (রসূলের পক্ষ থেকে) তাদের যা কিছু 1৬ ₹₹1” রি 
দেয়া হয়েছে সে ব্যাপারে তারা নিজেদের অন্তরে চে ৯1 ৮৯১9৩-০ & 99৯29 
অতিরিক্ত কোনো রকমের প্রয়োজন অনুভব করে দানে প্রা চারার দিত] 
না- তারা তাদের (মোহাজের সাথীদের) প্রয়োজনকে এ 919--৯০271 শে 9১552919991 
নিজেদের (প্রয়োজনের) ওপর অগ্রাধিকার দেয়, : £% ও পদ ৯৮৮০৪ চা 
যদিও তাদের নিজেদেরও (অনেক) অভাবগস্ততা 4৮-3 ৫ 597 9 তি 2০ ০৮৪৪ 
রয়েছে, (আসলে) যাদেরকে মনের কার্পণ্য €ও তে ৮:৯০ )2-০৭। ০০ শি 
সংকীর্ণতা) থেকে বাচিয়ে রাখা হয়েছে, তারাই হচ্ছে ৪ ০5-18০]1৮৯5190 
(সত্যিকার) সফলকাম, 


পারা ২৮ কাাদ সামিয়াল্লাহু ৬৪৮ ৬/৬/4.810001917805899171017001.019 



































৯১ওয়ীকফে লাযেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৯ সূরা আল হাশর 


১০. (সফলকাম তারাও-) যারা তাদের (মোহাজের “৯42৮ * ৮০টি ছু 
ও আনসারদের) পরে (দুনিয়ায়) এসেছে, তারা বলে, 051587৮৯০০2 99৯ ০8809 


হে আমাদের রব, তুমি আমাদের মাফ করে দিয়ো, 123 (৮ জি 
জার আপ রা 58182. 3199 টো 3) 


তুমি তাদেরও মাফ করে দাও এবং আমাদের মধ্যে (১ ১) ডি 
যারা ঈমান এনেছে, তাদের ব্যাপারে আমাদের মনে ২ 129০) ১ 
কোনো রকম হিংসা বিদ্বেষ রেখো না, হে আমাদের ০952 &511501522| 05911১5 
রব, তুমি অবশ্যই মেহেরবান ও পরম দয়ালু। টিপি? 

০৯৯ 




















ইক বারের ১11595৩551০ 
বৈধনা 8 টিপ ০ 001০5 রা তা 2912298 
12407101492 


তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করবো; *শ্ঘ) ০৮৮৬৫ ৪ ০০ ুত ০৮৫ ৯৩? 
আল্লাহ তায়ালা সাক্ষ্য দিচ্ছেন যে, এরা অবশ্যই -”৪১1 ১৪৭ 4019 ৮০১০1 ৮435 


মিথ্যাবাদী । 9 05:94 























১২. সেত্য কথা হচ্ছে,) যদি তাদের বের করে দেয়া :* 2৫” পন ৩০ এপি 
হয়, তাহলে এরা (কখনো) তাদের সাথে বের হবে না; ৮৯৯ ০৪১ ৯3/1১৯১৯০ 


£৯ শিঠিলপ বলটি টি 


আবার (যুদ্ধে) আক্রান্ত হলে এরা তাদের সাহায্যও ৩2-09০ ্ রে 2:%। ০৪5 
করবে না, যদি এরা তাদের সাহায্য করেও, তবুও 92151 


(এক সময়) এরা পৃষ্ঠ প্রদর্শন করবে । অতপর এ 50 ৮2215272 
লোকদের আর কোনো সাহায্য করা হবে না। ৮০০০৪ পা 
9 9১০৪ &| 














১৩. (আসলে) এদের অন্তরে আল্লাহর চাইতে পা ৪ -০ কুপকিপ আতর ৯০৯৫ 
তোমাদের ভয়ই (থাকে) বেশী; (এর কারণ হচ্ছে,) ১41 ০০৯১৩ & 22৯) ০০1৮3 
এরা হচ্ছে এমন এক জাতি, যারা (সঠিক কথা) + ৯১ 2৯৫ ৯ এর 

বুঝতে পারে না। 5 099855% [ 5০800 এ 

















১৪. এরা কখনো এক্যবদ্ধ হয়ে তোমাদের সাথে লড়াই তা 
করতে আসবে না, (যদি করেও তা করবে) কোনো ৩১৪1০৮৯৮৫52 & 
সুরক্ষিত জনপদের ভেতর বসে, অথবা (নিরাপদ) “৪259 "৪০13, ৫29, 2 

পাচিলের আড়ালে থেকে; ৮৮ ) 0922 2০- 


£৯-9-9 4১ -9-০ 5 টা পা ১ টি শটি পা পা গত /৯ রা 


শত্রুতা খুবই মারাত্মক; তুমি তো এদের মনে করো ৯290 915টি পতীশিলি৮০৭ ৪ 
এরা বুঝি এঁক্যবদ্ধ, কিন্তু এদের অন্তরগুলো শতধা ; 4 4. হি, * ০৪. 


বিচ্ছিন্ন, কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায়, $ 09125 355৮2861১০৪ 

















১৫. এদের অবস্থাও সেই আগের লোকদের মতো; ।+24 1৮% দ। 17৮ 
যারা মাত্র কিছু দিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম 1991১ 5158০9128৩৫ ০2911 ০৪০০ 
(হিসেবে বিতাড়িত হবার) শাস্তি ভোগ করেছে, ৮৯৮ টা 
(পরকালে) এদের জন্যে কঠিন আযাব রয়েছে, ৪.০] ০১1215০৯১১০ 9 


পারা ২৮ কাাদ সামিয়াল্লাহু ৬৪৯ ৬/৬/4.910001917805899171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৯ সুরা আল হাশর 


পাঠ নি পপ ৯ 15 


১৬. এদের (আরেকটি) উদাহরণ হচ্ছে শয়তানের ₹”221.1179 15: &1|1152 
মতো, শয়তান এসে যখন মানুষকে বলে, (তুমি এ ১৯] এ ১০ ১1 ৮৯৯4| ০৮৮ 


আল্লাহকে) অস্বীকার করো, অতপর সত্যিই) ১৯ গুন ৮০০১০ প্র 
যখন সে আল্লাহকে) অস্বীকার করে তখন (1 5০৩ ৮৪১ 0১100 9841 
(মুহূর্তেই) সে (বোল পাল্টে ফেলে) বলে, ০% বাটি) তে ৮০৫১, ০ ৫ 
আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি ৪ ০০০ ০১44 এ 
(নিজেই) সৃষ্টিলোকের মালিক আল্লাহ তায়ালাকে 

















ভয় করি। 
1 2241 002 204 


8০0 


পরিণাম হবে জাহান্নাম, সেখানে তারা চিরদিন থাকবে; ৮ রন 
আর এটাই হচ্ছে যালেমদের শাস্তি! ৬ -০18111555 155. ১৪১ 





নে 








১৮. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তায়ালাকে * 2৯৮7৮ 4 , 

ভয় করো, প্রত্যেকটি মানুষেরই লক্ষ্য করা উচিত, ৫ 441 19891 19:21 02918 
আগামীকাল (আল্লাহর সামনে পেশ করার) জন্যে |, ও হি 2 
সে কি (আমলনামা) পেশ করতে যাচ্ছে, তোমরা ৩! 415815591 5৩৪ ০ ০০৪ 


পা সিপাটিতি 155/১ তপু 











আল্লাহকে ভয় করতে থাকো; তোমরা যা কিছু করছো, ১৯81৮4৮৮৬28 
অবশ্যই আল্লাহ তায়ালা তা জানেন। এপ 











১৯. তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে * 8411 257% (দা৫।৭2৭4্ত 
ভুলে গেছে এবং এর ফলে আল্লাহ তায়ালাও পিট 00193 ০৪9061558585 


তাদের ভুলিয়ে দিয়েছেন; (আসলে) এরাই হচ্ছে 9 09. 5] 42 এগ, লাকা | 


গুনাহগার । 





২০. জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা ৮ ' [5] 1 ৯টি কপ 
(কখনো) এক হতে পারে না; অনলাতবসীরই ৮91 ০০ 9৪০ 


সত্যিকার (অর্থে) সফলকাম রে 
০৮৪৪ | ও 0950122814০ 





শা [৩ ৩1597 পাটি পাঠ পর & তি 


২১. আমি যদি এ কোরআন কোনো পাহাড়ের ওপর **র্দ 

নাযিল করতাম তাহলে তুমি (অবশ্যই) তাকে দেখতে, সি 2৫০111৩১05 
কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে 5112 ডি ১2128225052 
পড়ছে। আমি এসব উদাহরণ মানুষের জন্যে এ ক 4 নি 

কারণেই বর্ণনা করছি, যেন তারা (কোরআনের মর্যাদা ৮1৪] 751] [০০১১ 01251 
সম্পর্কে) চিন্তা ভাবনা করতে পারে। ৬ ৯০০ 0 পাপা 























৪ ০/9১এ 
২২. তিনিই আল্লাহ তায়ালা, তিনি ছাড়া কোনো 
মাবুদ নেই, দেখা-অদেখা সব কিছুই তীর জানা, তিনি ০1 155:81213 59]1202 


দয়াময়, তিনি করুণাময় | ও ০৯১] ০০১১] 2558555119 











২৩. তিনিই আল্লাহ তায়ালা, তিনি ছাড়া কোনো 
মাবুদ নেই, তিনি রাজাধিরাজ, তিনি পৃত এল 2581018 ৩৯ % 


পবিত্র, তিনি শান্তি (দাতা), তিনি বিধায়ক, ৮ ৭₹”] 
তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, কটা ইল ০০০1 ০১৩ 


তিনি মাহাজ্ম্যের একক অধিকারী; ৮ “১১৫৮])ল্টা সঙ্গটশা 


পারা ২৮ কাাঁদ সামিয়াল্লাহু চি ড///%4.21001817802809171017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬০ সুরা আল মোমতাহেনা 


তারা যেসব (ব্যাপারে আল্লাহর সাথে) শেরেক করছে, 022115241০2 
আল্লাহ তায়ালা সেসব কিছু থেকে পবিভ্র। ও ৫১ এ 














২৪. তিনিই আন্মাহ তায়ালা, তিনি সৃষ্টিকর্তা, তিনি ৮০*। ৮৮4৮৮ 
সৃষ্টির উদ্ভাবক, সব কিছুর ভা তিনি, তার 21 205. 52019121205 








1 /১-০/ 





জন্যেই (নিবেদিত) সকল উত্তম নাম; আকাশমন্ডলী ও 1 গিট 
পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু তারই পবিত্রতা ৮৮] 81521875 (১৯ 


ও মহিমা ঘোষণা করছে, তিনি পরাক্রমশালী, তিনি ৪৮41 51521952532 

















১. হে ঈমানদার ব্যক্তিরা, জৈমরা রণ কেখনো) দুল র্‌ ০ * 2 অু 

ও তোমাদের দুশমনদেরকে নিজেদের বন্ধু হিসেবে তিলে তা 
তব খাল জমালে কাছে নে $১৮০-০18প22 20359 
জা আই এমনে তো ০3-০০-০৫৭৯ ০1955635 
১৮৮৮৮ রেস 
আসর অর রক রাড বেক) 1559-০:5-০৫:৫1-৮325 
বো) তর সাহার 09৮88 00552902219 045 টে 
আর হি তোল ধা ৩0 0৩-৮1 


কেউ (দুশমনদের সাথে গোপনে বন্ধুত্ব গড়ার) এ ৭৫ *£% 
কাজ করে, তাহলে (বুঝতে হবে) সে ছ্বীনের) সরল ০ 0৯১০০ 2128 ৬০9১৮৮০০169 


পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। 9 2 12505 









































২. অথচ) এরা যদি তোমাদের কাবু করতে পারে, ৮৮ চির ০9০ ভিলা 
তাহলে এরা তোমাদের শক্রতে পরিণত হবে, শুধু প০০৮4 15-97-৮698 এ 


তাই নয়), এরা নিজেদের হাত ও কথা দিয়ে "22212 "2951 | 
তোমাদের অনিষ্ট সাধন করবে, (আসলে) এরা কির পল128-5 


এটাই চায় তোমরাও (তাদের মতো) কুফরী করো; ও 49১৯ 9119599 ৪9৮0 

















৩. কেয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও . * -2- পপি & জিনা ৯ িলাপিনি পি চি শি 
সন্তান সন্ততি তোমাদের কোনোই উপকারে আসবে ৯৮১১ ১9৮৫7205855 ভরে 


£৯ পি 


না, সেদিন আল্লাহ তায়ালা তোমাদের মাঝে ফয়সালা 1 ,4$।+ 
(০৪ 444  ( 0০8 2 উই) 
করে দেবেন; তোমরা যা করো আল্লাহ তায়ালা তার ০ 19, | 9 


সব কিছুই দেখেন 9 ৮০209 

















৪. তোমাদের জন্যে ইবরাহীম ও তার অনুসারীদের 7+৯:২$| ৮ 82: 87121 4512 6£ 
রা ক 


তারা তাদের জাতিকে বলেছিলো, আমরা 01৮82951 1910 31০45 ০8919 
পারা ২৮ কাাঁদ সামিয়াল্লাহু % ৬৫১ ///4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬০ সুরা আল মোমতাহেনা 


তোমাদের থেকে এবং তোমরা যাদের আল্লাহর বদলে ০) ৮, 0১4281০2212 
উপাসনা করো তাদের থেকে মুক্ত, আমরা তোমাদের ৮:৪১ ৬ ০১০৯৯ 1৮23-০৫-21 টা 


টি শি পাঠ পাশা ও পা পাঠ পা 


এ সব দেবতাদের অস্বীকার করি, (এ কারণে) + 4247 122271092 - ৫১15, ১4৪ 
আমাদের ও তোমাদের মাঝে চিরদিনের জন্যে এক রি ঠা 


শক্রতা ও বিদ্বেষ শুরু হয়ে গেলো- যতোদিন 1528 ০1৫৪ ৮159 501 
তোমরা একমাত্র আল্লাহ তায়ালাকে মাবুদ (বলে) » ১2 

স্বীকার না করবে, কিন্তু (এ ব্যাপারে) ইবরাহীমের ০৪%০৮৯১%|এ5 31555540 
পিতার উদ্দেশে বলা এ কথাটি (ব্যতিক্রম- যখন ৮ ৯৮৯ পর 
সে বলেছিলো), আমি তোমার জন্যে (আল্লাহর তি 
দরবারে) অবশ্যই ক্ষমা প্রার্থনা করবো, অবশ্য 217৫1721161 9৭৫5 

আল্লাহর কাছ থেকে তোমার জন্যে ক্ষমা আদায় এল এপ5১০ (৪ ৩০ 
করার) আমার কোনোই এখতিয়ার নেই; (ইবরাহীম ০০]| 12119 02 
ও তার অনুসারীরা বললো,) হে আমাদের রব, আমরা 93 রি 9 | 
তো কেবল তোমার ওপর ভরসা করেছি এবং আমরা 

তোমার দিকেই ফিরে এসেছি এবং তোমার কাছেই 






































(আমাদের) ফিরে যাবার জায়গা । 
৫. হে আমাদের রব, তুমি আমাদের (জীবনকে) 175? ৮৭ দন 2 ₹০ 
কাফেরদের নিপীড়নের নিশানা বানিয়ো না, 2 1355588185058 02 


আমাদের রব, তুমি আমাদের গুনাহ খাতা ক্ষমা করে 4২211. 310151289 11 55812 
দাও, অবশ্যই তুমি পরাক্রমশালী ও পরম কুশলী । ১৭ নর 











৬. তীদের (জীবন চরিত্রের) মাঝে অবশ্যই তোমাদের *-4 ৮০০৮ ৪৮৯8৮ 5524 715 “ক 
জন্যে এবং সে লোকের জন্যে অনুকরণযোগ্য) আদর্শ 5 912 92) 
রয়েছে, যে ব্যক্তি আল্লাহ তায়ালা এবং শেষ বিচারের * ৪৯৮৭ 

দিনে কিছু পাবার আশা করে; আর যদি কেউ (আল্লাহ ৬৮০০৮ চখা। (92015115252 তি 
তায়ালা) থেকে মুখ ফিরিয়ে নেয় (সে যেন জেনে নিবি রাত দু টার 
রাখে আল্লাহ তায়ালা অবশ্যই কারো মুখাপেক্ষীনন. ০৯ 2৯412 ৭৭ ৩ 052] 
এবং তিনি সকল প্রশংসার মালিক । 























৭. আশা করা যায়, আল্লাহ তায়ালা তোমাদের এবং রা হে 
৫৫4৪৪ 008 001 44 
যাদের সাথে আজ তোমাদের শক্রুতা সৃষ্টি হয়েছে ৩২১1০ ০০1৩ 
পা ৮9১০) পা ক্ুতপত্ ৯98৯ 8 টিপা পা 


তাদের মাঝে (একদিন) বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন; 4819৮ ১ (5 481956- 7৯০০ ৮৯215 
টাললাহ ভারতী উিরই/রনতে জারেল জাই ও ভীতি 4 শি 











রর ভে ৪5৫ 


তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু। ০৮৯৯১ 








৮. যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে কখনো *2%7 12০1 ৪ লো ০14৮ 
যুদ্ধ করেনি এবং কখনো তোমাদের নিজেদের বাড়িঘর এল 22801 ৬ |7৯% 


থেকেও বের করে দেয়নি, ত তাদের রতি দয়া দেখাতে ০৫283 ৩2-৫৪5৯-স৯-554311 
ও তাদের সাথে ন্যায় আচরণ করতে আল্লাহ তায়ালা ১০৮ ৯ ৪৯৮০ ৯4 
কখনো নিষেধ করেন না; অবশ্যই আল্লাহ তায়ালা 24191, ৪৮] 2 ০ 





£৯ ৬০ 5৯ ০9 /৯ ৮2 £৯ ০9 /৯ পাপা 








ন্যায়পরায়ণদের ভালোবাসেন । 





৯. আল্লাহ তায়ালা কেবল তাদের সাথেই বন্ধু করতে নিষেধ %-2৮2৮1 2 ০1৮ শি 
করেন যারা ছ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে নিন মে টা 


পারা ২৮ কাাঁদ সামিয়াল্লাহু ৬৫২ ৬/৬/4.810001917805899171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬০ সুরা আল মোমতাহেনা 


এবং (একই কারণে) তোমাদের তারা ভিটেমাটি 71714 বিসেন 
থেকে উচ্ছেদ করে দিয়েছে এবং তোমাদের উচ্ছেদ দ 1952-৮8)023 ৬-৮9৯১৯19 


করার ব্যাপারে একে অন্যকে সাহায্য-সহযোগিতা "28 +€ 
করেছে, (এর পরও) যারা তাদের সাথে বন্ধু করবে ৯০০৪০ ৩িটাঠি] 


তারা অবশ্যই যালেম। 9 9০511০41519 














১০. হে ঈমানদার ব্যক্তিরা, যখন কোনো ঈমানদার » 

নারী হিজরত করে তোমাদের কাছে আসে, তখন ৫9155 0882ে 
তোমরা তাদের (ঈমানের ব্যাপারটা ভালো করে) -০/১-০ 2১1 1- ০91 22] 
পরখ করে নিয়ো; (যদিও) তাদের ঈমানের বিষয়টা * ৬৮৯৪+-০ ১১? ০০০৪৮ 
আল্লাহ তায়ালাই ভালো জানেন, পরখ করার পর) অ-০৯-০-০৯)৮ ৯12 রবি 
রদ তেরা তে পানে” তি আসবেই ৬৮৯০০০০০১৪০০৫-এশি 
ঈমানদার, তাহলে কোনো অবস্থায়ই তাদের তোমরা রর .০/-০ ৯০ পি 
কাফেরদের কাছে ফেরত পাঠাবে না; কারণ (যারা ্ 33৫11 এ ০৪৪৪১৪১ ০০৭ 


ঈমানদার নারী) তারা তাদের (কাফের স্বামীদের) , ৪৮7৭8 পপ ৪ এছ 
জন্যে (আর কোনো অবস্থায়ই) 'হালাল' নয় এবং ১৮৪10255৮৪9 ১9৮৪ ০৯ ৬১ 
(যারা কাফের) তারাও তাদের ৬ স্ত্রীদের) ৯2৯ 122 8 /৯:-০ 5১91৮ 
রা টার রা নি রা দারা ১6০১45101 তি 


(আগের) স্বামীরা (তোদের জন্যে) যা খরচ করেছে , রি 
তা ফেরত দিয়ে দিয়ো; অতপর তোমরা যখন তাদের ৩১৯ শাসক 9 [৩১:০০ 


মোহর আদায় করে দেবে তখন তোমরা (কেউ) [2196০ 5 219 ও 
যদি তাদের বিয়ে করো, তাহলে এতে তোমাদের 235 5 শিট ৫ ০৮82 


কোনো গুনাহ হবে না; (একইভাবে) তোমরাও কাফের ৮2154285)219629225% 
নারীদের সাথে (দোম্পত্য) সম্পর্ক বজায় রেখো না, ভ*৮, 8. % ১: ০০০ ০১০ 


(এ ক্ষেত্রে) তোমরা তাদের যে মোহর দিয়েছো ৮৯ 4819 ৮৮-১১-৮৪৯৮ ৮৯ 
তা তাদের থেকে চেয়ে নাও, একই নিয়মে (যারা 

কাফের স্বামী) তারা তাদের (মুসলমান স্ত্রীদের) যে টি 
মোহর দিয়েছে তাও ফেরত চেয়ে নেবে; এটাই হচ্ছে ঃ 
আল্লাহর বিধান; এভাবেই তিনি তোমাদের মাঝে 

(এ বিষয়টির) ফয়সালা করে দিয়েছেন; আর আল্লাহ 

তায়ালা মহাজ্ঞানী ও পরম কুশলী । 












































১১. তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের 8755 
হাতছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায়_ (এমতাব ৫1281931০2৬ ৮৫9$915 


স্থায়) যারা তাদের হাতছাড়া হয়ে গেছে তাদের 4:20 ০? 

জন্যে তারা যে পরিমাণ খরচ করেছে তোমরাও তার ০১০৭1708520 
সমপরিমাণ অর্থ আদায় করে দেবে; তোমরা সে 48 |58019.1985)115 0২০-৪৯12)1 
আল্লাহ তায়ালাকে ভয় করো, যার ওপর তোমরা £০/০ নি 
ঈমান এনেছো। ও ০928+19-0591 














১২. হে নবী, যখন ঈমানদার নারীরা তোমার 2 রি ডি 
কাছে আসবে এবং এই বলে তোমার কাছে - ০০0 ৩০510৩58158 


আনুগত্যের শপথ করবে যে, তারা আল্লাহর সাথে (65407 25438 9৫ এ: 
কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যাভিচার 
করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, ৬০৩9 98085০23558508)58 


০১৩৯ 








0-০পা পার্টি পা পা 297৯৩ পা পাপা পাঠ উিপা 











পারা ২৮ কাাদ সামিয়াল্লাহু ৬৫৩ ///4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬১ সুরা আস সাফ 
নিজের হাত ও নিজের পায়ের মাঝখান সংক্রান্ত (বিষয় ৭৭59228110৮ ১৮4102 
- তথা অন্যের উরসজাত সন্তানকে নিজের স্বামীর ৯৯ 48১78 5৯৮2৩ ৯3049 
বলে দাবী করার) মারাত্মক অভিযোগে অভিযুক্ত হয়ে 517” +7১ 1০৭৭ এ তা 
আসবে না এবং কোনো সৎকাজে তোমার না-ফরমানী ০& 4৮2৯489৪৯19 ৩৫৭০৭ 
করবে না, তাহলে তুমি তাদের আনুগত্য গ্রহণ করো ”& ও ১১2৯ 1৫ ০৯ তক ২৯৮৯ 
এবং তাদের (আগের কার্যকলাপের) জন্যে আল্লাহর ১4/| ০৪1১৪৯৭9০৯৯ 59১ 
কাছে ক্ষমা প্রার্থনা করো; আল্লাহ তায়ালা অবশ্যই শু 2৯4৮4 ও 
ক্ষমাশীল ও পরম দয়ালু। ৪-০৯৯১১৭৯১ 4/| ০ 





























১৩. হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তায়ালা যে জাতির 1**%1দুত2দু৩ 1৮2৮1 ৮5 (হ। 1 
ওপর গযব দিয়েছেন তাদের সাথে বন্ধুত্ব করো না, 79519193151 ৩৭৩] ৭ 
তারা তো শেষ বিচারের দিন সম্পর্কে সেভাবেই ৮২117 127 "৮124৬ 
্ ০ 1954 ৯০ 44 
নিরাশ হয়ে পড়েছে, যেমনিভাবে কাফেররা (তাদের) ১531 ৩০15৮3র ১১০৪০ 


শু 





| - ৬৯ 





1 

পা 

৯ ৯-9-০2 1 ৯ /১-950-5 
ঠ 








কবরের সাথীদের ব্যাপারে হতাশ হয়ে গেছে। ৪.১]1 ০০০০০3011০৪ ০৫ | 


ও 
ঠ 
শট 
৯৭, শেন 
০05 
্ £ 
পাপা 





১. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তা সবই ০(১৬| (8122 « রে 824 
আল্লাহর (পবিত্রতা ও) মাহাত্ম্য ঘোষণা করে, তিনি হি রে বা ই 
মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময় ০৮৮৫1 ১8১৯1 9৯9 











ম্ হে ঈমানদার ব্যক্তিরা, এমন কথা তোমরা কেন .» প৯4৮2৫৩ ১-০৮1৮৮ দু টা 
বলো যা তোমরা (নিজেরা) করো না। [91587৮219০1 57901108785 


রা 





পা ১০০৮৯ পা পার্ট 
+ 


ও ০৭-০ 





৩. আল্লাহর কাছে এটা অত্যন্ত গহিত কাজ যে, 
তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা 
করবে না! 


৯ ০9৮ ৮9 


১121 রেখে 











৪. আল্লাহ তায়ালা তাদের ভালোবাসেন যারা তার *. ৮৯7.) ৮৪ হু) 2 ০প%) 5 
পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে, যেন তারা ৪ ০9488 ৬:০-।| লী 4/ এ 


এক শিশাঢালা প্রাচীর । 2 ৯০৯০ 51৮০ ৮ এভ্ুর 5 টু 
সঃ ও ৮০০১০ ০২০৮৪১০০০ 














বলেছিলো, হে আমার জাতি, তোমরা কেন আমাকে চেরা রান 
কষ্ট দিচ্ছো, অথচ তোমরা জানো, আমি তোমাদের (12: "80 03:153 082/799£85 

ৃ 9৮9 01 ০9৮০০ ০59 /১৯99১35 
কাছে আল্লাহর (পাঠানো) একজন রসূল: অতপর 42 ৯১পজ 52522 
লোকেরা যখন বাকা পথে চলতে আরম্ত করলো, তখন 4861) 19১1) 17৮1-১৮৯0141 
আল্লাহ তায়ালাও তাদের মন বাঁকা করে দিলেন; £* £ ৭ 2৮5০৫) ৯ ৩ পনি নিত 
আল্লাহ তায়ালা না-ফরমান জাতিকে সঠিক পথের [98-11-১৪7১ 419৮-৮৯০95 

















৬. (স্মরণ করো,) যখন মারইয়াম পুত্র ঈসা +* ৮5) নিত তন ০৪ পদ 2৫ 
তাদের বললো, হে বনী ইসরাঈলের লোকেরা, 0851১০10558 ৮8)০ ০৪1৮৮০০০219 


পারা ২৮ কদ সামিয়াল্লাহু ৬৫৪ ///4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬১ সুরা আস সাফ 


আমি তোমাদের কাছে (পাঠানো) আল্লাহর রসুল, ”*”14 কপ) 4) 7৮০৩৮ ৮ এ 
আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি কন 3১--০ল11 41 039 521 


তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্যে 

আমি হচ্ছি একজন সুসংবাদাতা, (এর একটি সুসংবাদ ১৮১৪ 2552১৯০2৩০৪ 

হচ্ছে), আমার পরে এক রসূল আসবে, তার নাম 1১$॥ ০০ ভিসএ। ৬১৪০ চে 

আহমদ; অতপর (আজ) যখন সে (সত্যি সত্যিই) * বি 

তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাযির হলো তখন ১৯০1৫১1210৪210 ৮৯2 

তারা বললো, এ হচ্ছে এক সুস্পষ্ট যাদু! হও প্র 
৬ ৬৮০ 





/১ ৮2 পা [রগ এ পাশ্টিরা ডর 

















৭. তার চাইতে বড়ো যালেম আর কে আছে যে ও ০+77 5৮৮ 
আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে, (অথচ) তাকে 49012 ০১৬৮ ভি 


ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে; (মূলত) , 
হলাম রক য়া সাভহ্) এ০৯153-81 414855 


পরিচালিত করেন না। তির ০8) (9 











৮. এ লোকেরা তাদের মুখের ফুৎকারেই আল্লাহর * 0727. 17৯2 072 টে 
নূরকে নিভিয়ে দিতে চায়; অথচ আল্লাহ ভার এন্র ৯1990 415501287 9৩৯১৭ 


2 ০:০০) ,৮ 


পরিপূর্ণ করে দিতে চান; কাফেররা তাকে যতোই 1 রঃ 
অপছন্দ করুক না কেন! ৪ ৩১১:৪। 5৫215 ১১১৮ 19 














৯. তিনি তার রসুলকে একটি সুস্পষ্ট পথনির্দেশ ও 1০9, ৮৮৮০৮ পরি, 
নিত 165 (৬০৪০৮157940 ৬০1৪০ 


গা ঠাপা 


একে দুনিয়ার সব কয়টি জীবন ব্যবস্থার ওপর বিজয়ী ০42 এ ॥ ১৫০] 
করে দিতে পারেন, মোশরেকরা তাকে যতোই অপছন্দ টি রি 5 র্ বে ১ 


করুক না কেন! রর 28১৯] 5৫ 














১০. হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের 1 * ৭৮7 ০ 
এমন একটি (লাভজনক) ব্যবসার সন্ধান দেবো যা ০৫7০০ 15 ০ণী। চপ 


তোমাদের (জাহান্নামের) কঠোর আযাব থেকে বাচিয়ে (চা উঠত শ 
ভি 9 পা 162 ০2৮৫৯88) 











১১. হ্যো, সে ব্যবসাটি হচ্ছে) তোমরা আল্লাহ *২ ৮* 5 1৮2 1৮ ৬1 তপতি 2 
তায়ালা ও তার রসূলের ওপর ঈমান আনবে এবং 3১০৮৯5522% 


আহ দন ভা) পথে তোমাদের জান ও ৮৫11.৮৫,30017-0 21052 
মাল দিয়ে জেহাদ করবে; এটাই তমাদের জনও তা 10 


কল্যাণকর, যদি তোমরা বুঝতে পারো, ৫ ০১৭০৯3-০০৪ ৩)1-৮৫ ১৭৯ 














১২. আল্লাহ তায়ালা (এর ফলে) তোমাদের গুনাহসমূহ ₹ *£%. টিকা য়া 
মাফ করে দেবেন এবং (শেষ বিচারের দিন) তোমাদের ০ ৪9১৮1) 8৯৭ 
তিনি প্রবেশ করাবেন এমন এক (সুরম্য)জানাতে,যার ৮৫1 পপ ৪12৮ 

তলদেশ দিয়ে বর্ণাধারা প্রবাহিত থাকবে, (সর্বোপরি) 25:520135৩8৯3 
তিনি তোমাদের আরো প্রবেশ করাবেন জান্নাতের 22? 03 ৪২ ভুণএ 
স্থায়ী নিবাসস্থলের সুন্দর ঘরসমূহে; আর এটাই হচ্ছে 4 39511 রি ৩১৬২ 8256 
সবচাইতে বড়ো সাফল্য, & 321 














পারা ২৮ কাাঁদ সামিয়াল্লাহু ৯৬৫৫ ৬/৬/4.810001917805899171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬২ সুরা আল জুমুয়াহ 
১৩. আরো একটি (বড়ো) অনুগ্হ রেয়েছে) যা 2৯১৮৮ এ, ৮ গ ৯০৮৮৮ ৯০ 1 ৮০ 
তোমাদের একান্ত কাম্য (এ তা হচ্ছে), আল্লাহর কাছ 039 401 ০ ১৮৭ 695১9 
থেকে সাহায্য ও মেয়দানের) আসন্ন বিজয়; (তোমরা ৯, 8০ হিপ, জিত পু 
মোমেনদের) সুসংবাদ দাও । ৪ ০৯৩০৪] ১8295 ৭98 
১৪. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর (দ্বীনের ৯5 

সাহায্যকারী হয়ে যাও, ৮ 419.51955819:5| 02011 58 
ঈসা (তার) সংগী সাথীদের বলেছিলো, কে আছো লন দস 

৫৮7 21১44-5 ৬ এ ০৪৮৫ 
হবে? তোর) সাথীরা বলেছিলো, হা, আমরা আছি |221 018,411 0]1 6)1201 ০: 
আল্লাহর (পথে তোমার) সাহায্যকারী, অতপর বনী 2৮22441 141১০ এ 
ইসরাঈলের একটি দল (সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে (5 ০০ 290 রিড 481)0০ ০৯৭ 
তার ওপর) ঈমান আনলো, আরেক দল (তা সম্পূর্ণ) _/ 























পাপা পা 





অস্বীকার করলো, অতপর তাদের ০ 29108০72054 
দুশমনদের ওপর আমি ঈমানদারদের সাহায্য করলাম ০৮৯ এপ ৯:০৩ ৮৯০০৫ 
ফলে যোরা ঈমানদার) জাই বিযী হলো 9৬৪2 |9-+০0 ৮১১১০ 191 











ৈ টু রা পি দিলে ডি 7 ৪ 
উনারা মি যাবি আহে ৩০১162০১৮০৪ 
17187575888 9 521 292] ৩০১৩। এ ]| 


২. তিনিই সেই মহান সত্তা, যিনি (সাধারণ জনগোষ্ঠীর) * ৮৯০ ২৯০৫ ৩৬০7 ১ তত ৪ 
নিরক্ষর (লোকদের) মাঝে থেকে তাদেরই একজনকে চপ 


রসূল করে পাঠিয়েছেন, যে তাদের আল্লাহর ৮ ৮০1৮৫ * এন্সের 41075 তাত 0 
আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের জীবনকে পবিত্র পিক এও ০৪৮০ |2ল 


করবে, তাদের (আসমানী) কিতাবের কথা ও (সে ৯217 ৯৫ 29 
অনুযায়ী দুনিয়ায় চলার) কৌশল শিক্ষা দেবে, অথচ ৫ ৩ 9৬ 019১82225 ০] 
এ লোকগুলোই (রসূল আসার) আগে (পর্যন্ত) এক 

সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত ছিলো, 


৩. তাদের মধ্যকার সেসব (ব্যক্তির জন্যেও)_ যারা হা 

উবার ক জহর বা ০2158 £৮১:০৪245 
মহাপরাক্রমশালী, পরম কুশলী । ০ ₹4৫| ১1519 
৪. এটা মোনুষদের ওপর) আল্লাহ তায়ালার বিরাট 202,212 *” যুত্রেে 
অনুগ্রহ, যাকে ইচ্ছা তাকেই তিনি এটা দান করেন; রি 128০2208241 65 এ 
80808858/858888 9৪৮21 00211 9$ 















































৫. যাদের (আল্লাহর কিতাব) তাওরাত বহন করার দায়িতৃ * সহ 12 145 ০৯ দু 6৫ 
দেয়া হয়েছিলো- অতপর তারা কখনো এটা বহন করেনি, ৮৮1-৮4১9৮1119-৯ ৬১1০ 
তাদের উদাহরণ হচ্ছে সেই গাধার মতো, যে (কিতাবের) 277 2+%157 ৯৩ 
বোঝাই শুধু বহন করলো (এর থেকে কোনো কল্যাণই সে 104 0৯27৮ ০৫525 
ভ করতে পারলো না); তার চাইতেও নিকৃষ্ট উদাহরণ *এ দু ০৯ রানা 
রর সে জাতির, যারা আল্লাহর আয়াত অস্বীকার করলো; ১0 52151558608911 [581 02০ 


রা ২৮ ঝ্বাদ সামিয়াল্লাহু +% ৬৫৬ ড//.9100191780809917101001.019 





























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬২ সুরা আল জুমুয়াহ 


আল্লাহ তায়ালা (এ ধরনের) যালেম জাতিকে হেদায়াত 77877 সা 
করেন না। ০ ০০০৮৮/| [91 ৪৩৩৭ 3419 





৬. (হে রসূল,) তুমি বলো, হে ইহুদীরা, যদি তোমরা * ০*₹4 * 
মনে করো, অন্য সব লোক বাদে কেবল তোমরাই -৮৮০১ এ 15 03911525 (0 





হচ্ছো আল্লাহর বন্ধু, তাহলে (সে পুরস্কার পাওয়ার ॥৮৪৫পপু 5] কানা 
জন্যে) তোমরা মৃত্যু কামনা করো- যদি তোমরা 19১৩ 4১:৮০ 29৮71 


1. 5৯ 94৯9 ০৯ পা উপাটি 


৮৮7 2 








৭. (কিন্তু জীবনভর) এরা নিজেদের হাত দিয়ে ঘি ₹৮৯৮০৫ 
মৃত্যু কামনা করবে না; আল্লাহ তায়ালা যালেমদের 15৯0 ০৬) 
কার্যকলাপ সম্পর্কে সম্যক অবগত । ও ০8) 2০৯ 415 











৮. (হে নবী,) তুমি বলো, অবশ্যই (তোমাদের) সে ০ছু।০* ৮৯ ৪৮৭) ও 
মৃত্যু যার কাছ থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছো, 20162503১56 ৫০] 55511 ০1 4৪ 


কত 5 0০8598১12 


(একদিন) তোমাদের তার সামনা সামনি হতেই হবে, 
তারপর তোমাদের সে মহান সত্তা আল্লাহর দরবারে ৮০01 %45 ৫ এ9১১০৮/ ৮৪৪৭০ 


হাযির করা হবে, যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় ত88512585 টি 
কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন, অতপর তিনি সেদিন ৫) 0916 -০৩ ৮ 8১৬৯15 
জীবনে কে কি করছিলে! 














৯. হে ঈমানদার ব্যক্তিরা, জুমুয়ার দিনে যখন নিত ৮৮ এ 
তোমাদের নামাযের জন্যে ডাক দেয়া হবে তখন ৪41) 553015 11521291226 


তোমরা (নামাযের মাধ্যমে) আল্লাহর স্মরণের দিকে 
দ্রুত গতিতে এগিয়ে যাও এবং (সে সময়ের জন্যে) * 4138১115220 221 [58৮5 


কেনাবেচা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্যে উত্তম "222 প 
যদি তোমরা তা জানো! ২৫০1৫ ৮৪০০১ £5119)59 








শপ /৯ পগিপ্্ /৯ পা 





৪ ০৭ 
১০. অতপর যখন (জুমুয়ার) নামায শেষ হয়ে যাবে 
তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর আল্লাহর $1985313 89111 5৪195 


অনুগ্ধহ তালাশ করো, আর আল্লাহকে বেশী বেশী । ৮৮২০ & 
স্রণ করো, আশা করা যায় তোমরা সাফল্য লাভ ] 95231241055 ০51985172)81 


করতে পারবে। 9 0544 2০5 ০০৫ ছু (5 ০21 














১১. (এ সত্তেও) এরা যখন কোনো ব্যবসায়িক 7 এ 42 9-* প্র 
কাজকর্ম কিংবা ক্রীড়াকৌতুক দেখতে পায়, তখন ৭ 191 5 $)৯01501$ 13 
সেদিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে (নামাযে) ১৯, 
একা দীড়ানো অবস্থায় ফেলে যায়; তুমি বলো, 41 6:51208 , (056 48549 2211 
আল্লাহ তায়ালার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই ০৫. ২৪০ 
খেলাধুলা ও বেচাকেনার চাইতে উৎকৃষ্ট, (মূলত) 2/19,801৯1 595৮1 ৬৮০ ১দ৯ি 
আল্লাহ তায়ালাই হচ্ছেন সর্বোত্তম রেষেকদাতা । ৮ 
ও ০5১ 22 


পারা ২৮ কাাঁদ সামিয়াল্লাহু ৬৫৭ ///4.21001817802809171017001-019 























ক ০০ সরল বাং ১১০ ৬৩ সুরা আল মোনাফেকুন 








১. মোনাফেকরা হল তোলার ই (তখন) 41 82291716 08 

ভারা বলে হেলাহাযা আমরাসাা দি ছুটি 8. রিট এ 
অবশ্যই আল্লাহর রসূল । (হা,) আল্লাহ তায়ালা জানেন ও 001 45 281248105০7] 
তুমি তার রসূল, (কিন্তু) এ রে রে রাস 
সাক্ষ্য দিচ্ছেন, মোনাফেকরা অবশ্যই মিথ্যাবাদী, 9 49৮১4 ০৭৪০| এ. ১৪০৭ 4019 


২. এরা তাদের শপথকে (স্বার্থ উদ্ধীরের একটা) 4৮ ৯৩৮ ৮৮ প০ ৮ ০০৮৪ নিশি পভ 
ঢাল বানিয়ে রাখে এবং (এভাবেই) তারা (মানুষদের) ০৮০ ৬০19৬ £৯৪0৮1119851 


আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে; কতো চি টি 
ধরনের কার্যকলাপ যা এরা করছিলো! রঃ 909551506575 81, 


৩. এটা এ কারণেই যে, এরা ঈমান আনার পর কুফরী 1: 
অবলম্বন করেছে, ফলে ওদের মনের ওপর সিল মেরে ণ ৫: 198৫০ 19০ এ, 
রি হয়েছে, ওরা (আসলে) কিছুই বুঝতে পারছে রা সচিন 
৪. তুমি যখন তাদের দেখবে, তখন তাদের ০ ৪ ০জ পি 12) 
(বাইরের) পারার তোমাকে করে এনে ০19৮৪০০৯ভরিউ 9 1১19 


আবার যখন তারা তোমার সাথে কথা বলবে *%৫ ৭525 0+8] 51175 
শর্পোর্শিনি +৪-$ ৮ 
তখন তুমি (আগ্রহভরে) তাদের কথা শুনবেও; 8158) € 191 


১ টিনা তত 09 ৩ ৯০৩ উ তা গু পতত্ট 
































(এর উদাহরণ হচ্ছে)১- যেমন দেয়ালে ঠেকানো , “০৪৮৪ 2০ 04 09৮ ৪০০ 





কতিপয় (নিষ্প্রাণ) কাঠের টুকরো; (শুধু তাই নয়,) ০ ০0), ০০1 ৯9৮ ০১ পাটি ০০ 
প্রতিটি বড়ো) আওয়াযকেই তারা মনে করে তাদের (5315481-820 ৮-০০১ ০৯ 99৮11 ভর 
ওপর (আপ তত) এটা (বড়ো) বিপদ; এরা আসলেই প ৯৫2০ 
(তোমাদের) দুশমন, এদের থেকে তোমরা হুশিয়ার ও ০৯১৪৭ 
থেকো; আল্লাহর মার তো তাদের জন্যেই, (বলতে 
পারো) কোথায় কোথায় এদের ঠোকর খাওয়ানো হচ্ছে? 


৫. এদের যখন বলা হয়, তোমরা এসো (আল্লাহর * £4*22+51*11251,751$ 
রসলের কাছে), তাহলে আল্লহর রস তোমাদের নি 1910-19-51 


জন্যে আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করবেন, তখন ” রর ১ ৪92] 4410 
এরা (অবজ্ঞাভরে) মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি দেখতে রঃ রি 12512 নি 
পাবে, তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে ০ ০9১: ৪১9 994০৪ 


চলে। 


৬. (আসলে) তুমি এদের জন্যে ক্ষমা প্রার্থনা 11851 ছি 
করো কিংবা না করো- (দুটোই) তাদের জন্যে ॥ নি ০ রা রন 


সমান; কোরণ) আল্লাহ তায়ালা কখনোই তাদের ০1. 2০] ১৮51 5882 1 
ক্ষমা করবেন না; আল্লাহ তায়ালা কোনো গুনাহগার 

জাতিকে হেদায়াত দান করেন না। 9০০] 9িহা। ৪০৬২ রা 
৭. এরা হচ্ছে সেসব লোক, যারা (আনসারদের) 12,52৩ ০৯42৮ ৮৭ 

বলে, আল্লাহর রসূলের (মোহাজের) সাথীদের জন্যে 1523 551587 ০৪০] এ 
তোমরা অর্থ ব্যয় করো না, (তাহলে আর্থিক সংকটের |” ৫৯ ৯০০ ৮৯৪৯ 
কারণে) এরা (রসূলের কাছ থেকে) সরে পড়বে; *19282 ০554 ০9৮১ ৬৩ ৬ 


পারা ২৮ কাাদ সামিয়াল্লাহু ৬৫৮ ///%4.21001817802809171017001-019 




































































২৪ওয়াকফে লাযেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৪ সূরা আত্‌ তাগারুন 
অথচ (এরা জানে না,) আসমানসমূহ ও যমীনের ৯৮০ ০02 
সমুদয় 'ধনভান্ার তোঁ আল্লাহ তায়ালারই, কিনতু ৬:৫9 553%12 5৮1 ০1. ১489 


মোনাফেকরা পারে না চারি 1০ 
০ | 90958 ০৬০1 











৮. তারা বলে, আমরা মদীনায় ফিরে গেলে সেখানকার ন ৮৯42৮ 
সবল দলটি (মুসলমানদের) দুর্বল দলটিকে সে শহর এ ৯৮ ৫15 ০509৮ 
থেকে অবশ্যই বের করে দেবে; (আসলে) যাবতীয় দু ৮ রি ৪ 
শক্তি সম্মান তো আল্লাহ তায়ালা, তার রসূল ও (তার 2 ও সু & 


অনুসারী) মোমেনদের জন্যে, কিন্তু মোনাফেকরা ০৯৪৪২] ৮৫19 ৬৯০৪ 19419919 


জানে না! 








পা ডিশটিবািপা পর 


০ ০৮০৪খ 





৯. হে মানুষ, যারা ঈমান এনেছো (দেখো), তোমাদের * 5,৮৮4 ৮ ১০৮1 তা৮ ডে 

ধন সম্পদ ও সন্তান সম্ভৃতি যেন কখনো তোমাদের পপি ৩) লে 
আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়, (কেননা) 7৮5 *₹প ০৮০ 
যারা এ কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে । 0৯৯ ০৮০95 £158১০2-৯ঠি 


পাঠি০০ 109০ পা 


৪ ১১৯1০ এ9 |) 











১০. আমি তোমাদের যা কিছু অর্থ সম্পদ দিয়েছি তা 88714185512 
টা ৮1১১৮৮৮1 নিন রঃ 
কারো মৃত্যু আসার আগেই- [মৃত্যু এসে গেলে সে ৮) 09855 ০ 5] র্যা রি 
বলবে), হে আমার রব, তুমি যদি আমাকে আরো কিছু টা -ঃ ৬ 

কালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে +৫280-৭৫10 ১23১] 
দান করতাম এবং (এভাবেই) আমি তোমার নেক & ৮৮০2 নপ তি আআ 

বান্দাদের দলে শামিল হয়ে যেতাম! 9০৯৯41০2০৫5 3৮ 

















১১. (কিন্তু) কারো (নির্ধারিত) 'সময়” যখন এসে 1777-77-72 86) 1 25884 ভু « 
যাবে, তখন আল্লাহ তায়ালা কখনোই তাকে (এক »(519৯1$ ১1 0৮-8 481 ১৯৭৩৮19 
মুহূর্ত) অবকাশ দেবেন না; তোমরা (দুনিয়ার জীবনে) ০৮ 221 
৮ আল্লাহ তায়ালা সে সম্পর্কে পুরোপুরি ও ০9155 (০ ও ১০৩ 489 














১ আলমলহ বদর ফি ছে তা সবই 08 তে 
আল্লাহ তায়ালার পবিভ্রতা ঘোষণা করছে, (যাবতীয়) 80 3৯১৯4 44 ০১৮ 
সার্বভৌমত্ব ও প্রশংসা তার জন্যে, তিনি সকল কিছুর ৪ ₹৪ 08852, 3১৫1 2152 11121 
ওপর ক্ষমতাবান । 1৮ 














২. তিনিই আল্লাহ তায়ালা যিনি তোমাদের সৃষ্টি *£* ৪০২22 ?*££ 4 
উস অতপর তোমাদের কিছু লোক রি ৫০9১5 ৩১৮৪ 919 
বিশ্বাস করে) মোমেন হয়ে গেলো আবার কিছু লোক গু পপ ৯147 
(অবিশ্বাস করে) কাফের থেকে গেলো; (আসলে) ও ১৯০০ ০9০৯০ 419 ৬2 
তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা তা দেখেন । 
পারা ২৮ কাাদ সামিয়াল্লাহু *% ৬৫৯ ///4.21001817802809171017001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৪ সূরা আত্‌ তাগাবুন 


৩. তিনি আকাশমন্তলী ও পৃথিবী সঠিকভাবে সৃষ্টি 47/ রঃ 
করেছেন, অতপর তিনি তোমাদের (মানুষের) আকৃতি 8 ১০৯১৬55৮৮11 915 
দিয়েছেন, অতি সুন্দর করে তিনি তোমাদের আকৃতি এ তির 
দিয়েছেন, তার কাছেই (তোমাদের) প্রত্যাবর্তন। ” ক 














৪. আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তিনি 21*++ ১ ৮০1৭ 
জানেন, তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো, ০2০19 ৮১০] ৪০ 


আর যা কিছু প্রকাশ করো; আল্লাহ তায়ালা তোমাদের '* * 14812, 0218 17 রি 
মনের কথা জানেন। 5489 ৩5০৫ 509১ 








9১53-1 5৫ 








৫. তোমাদের কাছে কি সেসব লোকের খোজ খবর ,1%% * 12৫? ৮* £6৫ 5 
কিছুই পৌছেনি যারা এর আগে (বিভিন্ন নবীর ১0০8০০19586 081115 1 


সময়ে) কুফরী করেছিলো, অতপর তারা (দুনিয়াতেই) 1351 ০81$$ 
নিজেদের কর্মফল ভোগ করে নিয়েছে, তাদের জন্যে ৮৮1৩-৯9-১১ এ রি 216 
(পরকালেও) কঠোর যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। 9৮11 


রা 

















ঙ৬. (এটা) এ কারণে যে, তাদের কাছে সুস্পষ্ট দলীল ৮০০০০ ৮৮ ৯৩ ৮০৮,০৮০ 
প্রমাণ নিয়ে যখনি (আল্লাহর) কোনো রসূল আসতো ০৪) প্শ্ট ৬১1 4509 ১ 


তখনি তারা বলতো, (কতিপয়) মানুষই কি আমাদের ১124” *£70171187 ্ 
পথের সন্ধান দেবেঃ অতএব তারা সত্য প্রত্যাখ্যান কি ১৪ 5 ৬১৪2 
করলো এবং তারা মুখ ফিরিয়ে নিলো, অবশ্য আল্লাহ 21244 » (পু 1১ 
তায়ালার (তোদের কাছ থেকে) কিছুই পাওয়ার ছিলো 1.4 ঠা 5:32419191552195848 
না, আল্লাহ তায়ালা কারোই মুখাপেক্ষী নন, তিনি 

চির প্রশংসিত । 























৭. কাফেররা ধারণা করে নিয়েছে যে, একবার মরে গেলে ৯৩০৭ ছে ৯৫ নদ ০৯ 

কখনো তাদের পুনরুথিত করা হবে না; তুমি বলো, না_ 08. 15:2৩. ০1958658901 22 
তা কখনো নয়; আমার মালিকের শপথ, অবশ্যই মৃত্যর 2০৭ আ 2 ও০৮৯৪৭ ৯ এপ 

পর তোমাদের সবাইকে (কবর থেকে) ওঠানো হবে এবং . এ] ০ ৩৯৬৯০ 359 ঠা 
তোমাদের বলে দেয়া হবে তোমরা কি কাজ করে এসেছো; ৪ ৩৬ 

আর আন্লাহ তায়ালার পক্ষে এটা অত্যন্ত সহজ। ০ ১৯০৪ 4 & ১9 ১০12 




















৮. অতএব তোমরা আল্লাহ তায়ালা, তার রসূল এবং মি ,. এ টি ৯০ এ *এ পু 
আমি (কোরআনের আকারে) যে আলো (তোমাদের ৮১) ১/19 49৮39 4/0319-55 
জন্যে) নাযিল করেছি তার ওপর ঈমান আনো; (জেনে ৮০ ৮৯৮৮০ ০ টিচি 
রেখো) তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা তা ৪ ১৯ ০1৮ ৮৪ 92121581 
ভালো করেই জানেন। 

















৯. যেদিন তোমাদের (সবাইকে) মহাসমাবেশের £ ৯০1 ৮০৮৯৩ ৪ 
দিনটির জন্যে একত্র করা হবে, (সেদিন বলা হবে), 5১৬92 


আজকের দিনটিই হচ্ছে (আসল) লাভ লোকসানের 7৮*-৮ &1 ৫5 এ ৪০৮ পান 
দিন; (লাভের দিন তার জন্যে) যে ব্যক্তি আল্লাহর ০/৮৯794 40 তে ৬০9 ৮ ডি 
ওপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, 1 , +-০৫ উকি 
এবং তাকে তিনি এমন এক জান্নাতে প্রবেশ ০৭2 ্ 
করাবেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, রড িিযোতে 


পারা ২৮ কাাঁদ সামিয়াল্লাহু * ৬৬০ ///4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৪ সুরা আত্‌ তাগাবুন 


পা ৪ (আছি) 2০ 5213911১107 25 095 








১০. (লোকসানের দিন তাদের জন্যে,) যারা ৯০ দু 0৯০৮ ৮৯ 
(আল্লাহ তায়ালাকে) অস্বীকার করেছে এবং আমার এ 2 2195559 19582089119 
আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এরা হচ্ছে ,7,£ 32 ্) ॥ 
জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান ০23” (০০১০: 1০ 
করবে; কতো নিকৃষ্ট সে আবাসস্থল! 

















১১. আল্লাহ তায়ালার অনুমতি ব্যতীত (কারো ওপর) 
কোনো বিপদই আসে না; যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে 
বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত এ? টা রা ৯ 2 চু ৯০৩ 
করেন; আর আল্লাহ তায়ালা সব বিষয়েই সম্যক 943 19 ১৪৭ 9 ০৮ ০৮০9 


অবগত রয়েছেন। চি 


১1 ১02 ডি 








গু 8১১ ৮১ পা 
৫ 


্ে 








১২. তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো * এল পথ 
(তার) রসূলের, তোমরা যদি (এ থেকে) মুখ ফিরিয়ে ১০৪০১০১।। |9-2৮940119২৯৮ঠি 


পাটিতিতা [লা পাতি পা ৯ ০950ুতাপা 


নাও তাহলে (জেনে রেখো), 77 ০০/১2/১21৩ 
দায়িত্‌ হচ্ছে আমার কথাগুলো) সুস্পষ্টভাবে পৌছে ও ০ 851005708০0 9 


দেয়া। 








১৩, আল্লাহ তায়ালা (মহান), তিনি ছাড়া কোনো ৮ পপাঠিপ এ পরপাা এ 
মাবুদ নেই, অতএব ঈমানদার বান্দাদের উচিত সকল ০০৮৯১ 4/ 9 52121 ঞ 


বিষয়ে আল্লাহর ওপরই নির্ভর করা । ও 0558০ 











১৪. হে ঈমানদাররা, অবশ্যই তোমাদের স্ত্রী ও সন্তান * 
সন্ততিদের মাঝে তোমাদের (কিছু) নারির ৫19) ৬০ টু 1501 90126 


অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো, অবশ্য 21125 3 ১ 
ট170587-৮ 9 ০১১৩০ ৪০1১35-8, এগ 


তাদের দোষক্রটি উপেক্ষা করো এবং তাদের মাফ 24 ০5 19988991-5-89158৮6 
করার নীতি অবলম্বন করো, তবে আল্লাহ তায়ালা গু ৪ 24 




















১৫. তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি » &:5০ পদ 55৭,৮৮৮ 2 

(তোমাদের জন্যে) পরীক্ষা মাত্র; (পরীক্ষায় সফল 255 55012 ৮1 
হতে পারলে) অবশ্যই (এর জন্যে) আল্লাহ তায়ালার ভ ৯০ ৪ নপি০৯ 
মির পা ৪১-০০ ১৯1 5০৭5 











১৬. অতএব তোমরা সাধ্য মোতাবেক আল্লাহ 1” ৮৮৯৫ * ৯2 
5 
তায়ালাকে ভয় করো, তোমরা (রসূলের আদেশ) ১7-75-5759 198 


£৯ পাপা পট /৯ ১ পা 


শোনো এবং (তার) কথামতো চলো, আল্লাহর দেয়া » ৮৫০ 2 82870919৯2৮ 
ধন সম্পদ থেকে (তারই উদ্দেশে) খরচ করো, এটি _ 215 এ রে 


তোমাদের নিজেদের জন্যেই কল্যাণকর; যে ব্যক্তিকে টি 2755 4০ (2 59% ৬৮৭9 
তার মনের লোভ লালসা থেকে রেহাই দেয়া হয়েছে ০৮০2৭ 
(সে এবং তার মতো) লোকেরাই হচ্ছে সফলকাম । ৪ &) ] 























১৭. যদি তোমরা আল্লাহ তায়ালাকে খণ দাও_ * 27. "ও ৮৮০ (৮ ৯27& ড়া 
উত্তম খণ, তাহলে তিনি তা বহুগুণ বাড়িয়ে দেবেন পে ২৬৭ ০০৯৯ 095 4 192১৩ 


পারা ২৮ কাাদ সামিয়াল্লাহু ৬৬১ ড///4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৫ সূরা আত্‌ তালাক্‌ 
এবং তিনি তোমাদের (গুনাহ খাতা) মাফ করে 


২20) 9১59০6 8১ চিতা 


দেবেন; আল্লাহ তায়ালা বড়োই গুণগ্াহী ও পরম $ 135৫5 4819 ০৮1১9 
ধৈর্যশীল, 








১৮. 7 অদেখা (সব কিছুই), তিনি & টিক রা 





22 র 








১, হেন াহীদের বলো), যখন তোমরা ৮৯০৬ 

(তোমাদের) স্ত্রীদের তালাক দাও (বা দিতে ইচ্ছা টি তাও 2 2)2৫2 
করো), তখন তাদের ইন্দতের (অপেক্ষার সময়ের) ০ উপ 2 ত-০-০৬৮০ 
প্রতি লক্ষ্য রেখে তালাক দিয়ো, ইদ্দতের যথার্থ হিসাব ০8৩০] |9-9 ০৪৪০০] তে 
রেখো, তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো, যিনি * -০/১-০ 4 ০০৮ 1 এ 2 
তোমাদের রব, ইদ্দতের সময় (কোনো অবস্থায়ই) ০০০৯৯১৯১২ ০১2 98019 
তাদের নিজেদের বসতবাড়ি থেকে বের করে দিয়ো * ্ এড রি রি 
না, তারা নিজেরাও যেন (এ জম তাদের ঘর থেকে ০ ৩ 1০৯১৯ 5৩5 
বের হয়ে না যায়, তবে যদি তারা কোনো জঘন্য , 412 2 ছি 

অশ্লীলতা (জনিত অপরাধে অপরাধী) হয়ে আসে ৮ 481 ১9০৯ 033,582 22155 
(তাহলে সেটা ভিন্ন কথা 1) এগুলো হচ্ছে আল্লাহর , ৮৯৫ পর্টি এর ৫৮৯ ৩৩ আতপ ৯৮৩ 
সীমারেখা; যে ব্যক্তি আল্লাহর এ সীমারেখা অতিক্রম ? 4৮87815 055 401 ১9০৯ ৬৭ ০৮9 
করে সে (মূলত এর দ্বারা) নিজের ওপর নিজেই যুলুম 911১ 772 ৮. * 

করে। তুমি তো জানো না এর পর আল্লাহ তায়ালা 413 64,১৫0 021 0১33 & 
হয়তো (পুনরায় তোমাদের মাঝে সহৃদয়তার কোনো) চিত, 
একটা পথ বের করে দেবেন। চি 






































২. অতপর যখন তারা তাদের (ইদ্দতের) সে নির্ধারিত ০৯5 টি 
সময়ে (-র শেষ প্রান্তে) উপনীত হয়, তখন তাদের ০৮? ৩৪9৫-৮$০5[5০80518 


হয় সম্মানজনক পন্থায় বিয়ে বন্ধনে) রেখে দেবে, ; ১১:2৩ 2৯121 নিক 
না হয় সম্মানের সাথে তাদের আলাদা করে দেবে ৯১১১৯০১০৮৮১ 91539১৯5 


৮9৮৯ প্রার্পা /৯ 


এবং (উভয় অবস্থায়ই) তোমাদের মধ্য থেকে দুজন ঠল বে ্ 
নায়পরায়ণ লোককে তোমরা সাক্ষী বানিয়ে রাখবে, | 22 ২:১০ ০৪: 15355 


(সাক্মীদেরও বলো) তোমরা শুধু আল্লাহর জন্যেই ০৫৬3655৮85০ 
(এ) সাক্ষ্য দান করবে; যারা আল্লাহ তায়ালা ও শেষ ভরত ,.+ 

বিচার দিনের ওপর ঈমান আনে, তাদের সবাইকে এর ৬৮9৪ ১।1 |24/5 ৫০? 
দ্বারা উপদেশ দেয়া হচ্ছে; যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে এ ঠঁ [9133 £19০2% 
ভয় করে, তিনি তার জন্যে (সংকট উত্তরণের) একটা ণ (১৯4 05 481 
পথ তৈরী করে দেন_ 























৩. এবং তিনি তাকে এমন জায়গা থেকে রেষেক দান হি টু জাপা: 
করেন যার (উৎস) সম্পর্কে তার কোনো ধারণাই নেই; ০৮* ০৮৯৭4 ০০৯ ৬৮৫+-১89 
যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার জন্যে ্ নিপা পা্শু পপ 
যথেষ্ট; (কেননা) আল্লাহ তায়ালা তার নিজের কাজ 606 রে রা এ &ে 059 
রণ নেন; আল্লাহ তায়ালা প্রতিটি জিনিসের উর ৮ 

4 9198 £5$ 021251 455 3০5 














৪. তোমাদের স্ত্রীদের মাঝে যারা খতুবতী * * 
হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, ৮৫০৬ ৫০4 চ29 


পারা ২৮ কাাদ সামিয়াল্লাহু + ৬৬২ ৬/৬/4.810001917805899171017001.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৫ সূরা আত্‌ তালাক্‌ 

দলে (তল) দা লেইন 2১815০283০5 91 
যাও অক পেজ ওর ০০ 9০১৯০ 
উপ 21323০-5১022301 
নন তিনি তার জন্যে তার কাজকে সহজ রি টু পতি পারবি 




















৫. (তালাক ও ইদ্দতের ব্যাপারে) এ হচ্ছে আল্লাহ * ৮” * 2% বা, ল4+-%% & 

তায়ালার আদেশ, যা তিনি তোমাদের কাছে ৮০9 যারা 
পাঠিয়েছেন; যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার €₹ন' * 15৯৮৫ এত ৪৯৫ ৪৮৫০ প4 
গুনাহখাতা মুছে দেবেন এবং তিনি তার পুরস্কারকেও 41৮89 কত ০১৭ এএ| ডে 


বড়ো করে দেবেন। টার 














৬. হেদ্দতের সময়ে) তোমরা নিজেদের সামর্থ অনুযায়ী /১:৮০ ০ 2৩9 ৮৩৪  -০/-০ 
তাদের সে ধরনের বাড়িতে থাকতে দিয়ো_ যে ধরনের ৬০-৮২৫ ০ ৬০ ৬৯১৯৫ 


বাড়িতে তোমরা নিজেরা থাকো, কোনো অবস্থায়ই ॥* 2 4৩ 
সংকট সৃষ্টি করার মতলবে তাদের কষ্ট দিয়ো না; পিসি ০229৮257255 


আর যদি তারা অন্তানসনতবা হয়, তাহলে (ইদ্দতের (১854 
নিয়ম অনুযায়ী) তারা সন্তান প্রসব না করা পর্যন্ত 1985) ০৮ ০০টগ ৩৫০৩৩ 














ড-০৫ ৩৮ পাটি পাপ ১৮ 








তাদের খোরপোষ দিতে থাকো, (সন্তান জন্মদানের "1? 
পর) যদি তারা তোমাদের সন্তানদের (নিজেদের) আটে ০৩০৪০ ০৮৫ ৮০ ৩৪৪ 





বুকের দুধ খাওয়ায়, তাহলে তোমরা (সে জন্যে) টা পা ৯০০০০ ০০৯ 32” 277৮ *4%৫ 
তাদের পারিশ্রমিক আদায় করে দেবে এবং (এ ৬৯) ০৯৭৮১৮৫০৯০০ 


ব্যাপারটা) তোমরা ভালোভাবে নিজেদের মধ্যে ৮৩৯০ কুটি 
ন্যায়সংগত পন্থায় সমাধান করে নেবে, যদি তোমরা ৩19০599১৮৮2-৫5৯ 9১৮99 


একে অন্যের সাথে জেদ করো, তাহলে অন্য একজন যি 8 
(মহিলা) এ সন্তানকে দুধ খাওয়াবে; ৮১4 টি টি 




















বিত্তশালী ব্যব্তি চার সংগতি অনুযায়ী স্ত্রীদের দুর তল পা 8০৪৮১ ৯০৪ 
শীরগোর দেবে আবার নে সির জনি 2 
সংগতি সীমিত করে দেয়া হয়েছে সে ব্যক্তি ততোটুকু র্ ৯ 2-০74 ০-০/ [টিটি 
পরিমাণই খোরপোষ দেবে যতোটুকু আল্লাহ তায়ালা ১201 2০91 ৮ 9321525)4৮15 
তাকে দান করেছেন; আল্লাহ তায়ালা যাকে যে 4৮৯৮1৮1117২ লা ৮42০১ 
পরিমান সামর্ঘ দান পরেছেন ভার বাইরে রখলো (চিক৮611581155 41০08 
(কোনো) বোঝা তার ওপর তিনি চাপান না; (আল্লাহর গিনি রাডার 
ওপর নির্ভর করলে) আল্লাহ তায়ালা (তাকে) অচিরেই 91১৭ ১০০ ০০ এ 
অভাব অনটনের পর সচ্ছলতা দান করবেন । 




















৮. কতো জনপদের মানুষই তো নিজেদের রব ও তার (27 *1+2 22505 এ ৮422 
রসূলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো, অতপর 8321 ৩০ এত 
আমি তাদের কাছ থেকে (সে জন্যে) কঠিন হিসাব ১18০৪ 1723 447599 
আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি 


দিয়েছি। €10503285 














৯. এরপর তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ 1 বৈরি রি 
করলো, মেলত) তাদের (এ) কাজের পরিণাম ফল ১59৫553৩0০9 
পারা ২৮ বাদ যাল্লাহু কি ড///.210017179050917910179010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৬ সূরা আত্‌ তাহ্রীম 








১০. আল্লাহ তায়ালা (পরকালে) তাদের জন্যে এক । 21 8252 
কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন, অতএব হে 15 1957 303, 1৩8381192০1 ঠা 921 
মানুষ), তোমরা যারা জ্ঞানসম্পনন, তোমরা যারা 2 ০০1৮৪ ১ 0 রি 

(আল্লাহ তায়ালার ওপর) ঈমান এনেছো- তোমরা 15 ০ 145 21 
আল্লাহকে ভয় করো, আল্লাহ তায়ালা তোমাদের কাছে $1383 ৫০28 9 68 














অবশ্যই (তার) উপদেশবাণী নাধিল করেছেন, 


১১. (তিনি) রসূল (পাঠিয়েছেন), যে (রসূল) .. 1৮০ & 
তোমাদের আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনায়, ৬] লা পরশ গা মু 5) 


যাতে করে সে তোমাদের- যারা ঈমান এনেছে | রা ু 
এবং ভালো কাজ করেছে তাদের ভজোহেনিরাডে 5 ] 27 ী 301 ০৯০৭ 


অন্ধকার থেকে (হেদায়াতের) আলোতে নিয়ে 45৮34 1টি] দির্শলা 
আসতে পারে; তোমাদের যে কেউই আল্লাহর ওপর ৬9 21415 এ র্‌ রে 
ঈমান আনে এবং ভালো কাজ করে, তিনি তাকে 65182515554 
জান্নাতে প্রবেশ করাবেন_ (এমন এক জান্নীত)- হ দির 

যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে ১০৪১৯১৪৪৯৩০ 
তারা অনন্তকাল ধরে অবস্থান করবে; এমন লোকের ০ ০৫ 

জন্যে অবশ্যই আল্লাহ তায়ালা উত্তম রেষেকের 916)) 4141০ 08 ১991 
ব্যবস্থা করে রেখেছেন। 



































১২. আল্লাহ তায়ালা- যিনি সাত আসমান ও তাদের ” 1 1৩৯৩ ০৫৭ 
অনুরূপ সংখ্যক যমীন সৃষ্টি করেছেন; (আবার) ০ ০১১৯১৮৫৬০৬৬] এা 
উভয়ের মাঝখানে যো আছে তাদের জন্যে) তার ++ রর 

নির্দেশ জারি হয়, যাতে করে তোমরা একথা অনুধাবন ০৯-৯% ১ 1 055. ০৮৪5৩০8। 
করতে পারো যে, (আকাশ পাতালের) সকল কিছুর 5 ১229৪ 

ওপর আল্লাহ তায়ালাই (একক) ক্ষমতাবান এবং ১৭০ 

আল্লাহর জ্ঞান (এ সৃষ্টিলোকের) প্রতিটি বস্তুকেই 1৮15৪ 

পরিবেষ্টন করে রেখেছে। লা 





























১. হে নবী, আল্লাহ অয়ানী তোমার জন্যে যা হালাল 5৮41724৮৩5৮ 
করেছেন তা তুমি (কসম করে) নিজের ওপর কেন জাহানের 1 2 


হারাম করছো, তুমি কি (এর মাধ্যমে) তোমার স্ত্রীদের ১5252 
খুশী কামনা করতে চাও? (আসলে) আল্লাহ তায়ালা 
হচ্ছেন ক্ষমার আধার, পরম দয়ালু । রি 











19,519) 15)2 052 


গু ৪ 





পা পাপা নে 


২. আল্লাহ তায়ালা তো তোমাদের শপথ থেকে রেহাই ৭05 টা 
পাবার জন্যে (কাফফারার) একটা পথ নির্ধারণ করে পবা রে ঠা ১৪ রা 


দিয়েছেন, (মূলত) আল্লাহ তায়ালাই হচ্ছেন তোমাদের গা 
একমাত্র সহায়, তিনিই সর্বজ্ঞ, তিনিই প্রজ্ঞাময় ৩০০ ৭1559 জলি 

















৩. যখন নবী তার স্ত্রীদের একজনকে চুপিসারে _প* ৮:18 ১৮0) ও আ। 1217 
কিছু একটা কথা বললো এবং সে যখন (তা ০7০৯191৯৯১4, 41১1919 
অন্যদের কাছে) প্রকাশ করে দিলো, 

পারা ২৮ কাাদ সামিয়াল্লাহু ৬৬৪ ///4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 





রা 


৬৬ সূরা আত্‌ তাহ্রীম 


0৮ উি্শা ৮৮ পাশা & পাশা টি 


তখন আন্রাহ তায়ালা তার এ বিষয়টা নবীকে (ওহীর ০১০40540155 42 ০০০ পপ 


মাধ্যমে) জানিয়ে দিলেন, রসূল কিছু কথা (গোপনীয় 





বিষয় প্রকাশকারী স্ত্রীকে) জানিয়ে দিলো, (আবার) পারা থে তেন চিপ ডি পা খে ঠা পাটি 


কিছু কথা এড়িয়েও গেলো, অতপর নবী যখন তার 


সে স্ত্রীকে সে বিষয়টা জানালো, তখন সে বললো, ০০0০9 





আপনাকে এ খবরটা কে জানালো; নবী বললো, 
আমাকে জানিয়েছেন (সেই মহান আল্লাহ তায়ালা), 
যিনি সর্বজ্ঞ, সম্যক জ্ঞাত । 





(৬৮১৮১০০১০৯৪ ৬০ ০০১19 4০৬৪ 


9,16০ 671 -০1645 


০০৪১ পাটি ৮9১১ পাটি 


৩5120 


রে 





৪. (যে দু'জন স্ত্রী এর সাথে জড়িত, নবী তাদের ৮৯7৪ 5 বত ৯ 
উভয়কে ডেকে বললো,) তোমরা দু'জন যদি আল্লাহ্‌র ০1৮৫১95০৬৯০ ০৪৪ এ ৫ 05 ৩ 











1১ তা তা ০9 পা ঈশা পাশা 1 পি 


কাছে তাওবা করো- (তাহলে তা তোমাদের জন্যে 2719295 441 ০0 41০ ১৮ ০19 





ভালো) কেননা তোমাদের উভয়ের মন অন্যায় ও 





বাকা পথের দিকে (কিছুটা) ঝুঁকে পড়েছিলো, আর ২০৯০০ ০1৮25 ০2১+৯9 





যদি তোমরা উভয়ে তার বিরুদ্ধে একে অপরের 
পৃষ্ঠপোষকতা করো (তাহলে জেনে রাখো), আল্লাহ 
তায়ালাই তার (নবীর) সহায়, তাছাড়াও তার 
সাথে রয়েছে জিবরাঈল (ফেরেশতা) ও নেককার 
মুসলমানের দল, এরপরও সমগ্র ফেরেশতা তার 
সাহায্য করতে এগিয়ে আসবে । 











ও ১০6 03625 215 





৫. (আজ) নবী যদি তোমাদের তালাক দিয়ে দেয়, ।* 





পাপা নি 


তাহলে তীর মালিক তোমাদের বদলে এমন সব 5)5035 ও ভু ০14) 





স্ত্রী তাকে দিতে পারেন, যারা তোমাদের চাইতে 


1 ১০ 1১-90-9844 পঠিত 


হবে উত্তম, যারা হবে আত্মসমর্পণকারী, বিশ্বস্ত, 375৩০০৮০৪৭৭ ০19৭৯ 





ফরমীবরদার, অনুশোচনাকারী, অনুগত, রোযাদার- 
(হতে পারে তারা) কুমারী, হেতে পারে) অকুমারী । 





দা 
কপ প্৮৮ ৭ ] 1 


91)519 ৬৫৬০৯৬৮০০৪০ 








৬. হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদের ও * £৮2271521%271৮* 


নিজেদের পরিবার পরিজনদের (জাহান্নামের সেই 
কঠিন) আগ্তন থেকে বীচাও, তার জ্বালানি হবে 
মানুষ আর পাথর, (সে) জাহান্নামের প্রহরা যাদের) 











উল তিএ (2355 টি পরল £1219 


শা ভি পরা পা টিপ 


ওপর (অর্পিত), সেসব ফেরেশতা সবাই হচ্ছে নির্মম ১105 6১ 2 (৪1০ 81812 





ও কঠোর, তারা আল্লাহর কোনো আদেশই অমান্য 





£ শট পা ডি পাশা 8 পঠি পা পা রি পা টি ভি পা 


করবে না, তারা তাই করবে যা তাদের করার জন্যে 02158555757 0201092568 


আদেশ করা হবে। 


পি পঠিপা ৮১০টি পা 


5 93840 








৭. হে কাফেররা, আজ তোমরা (দোষ ছাড়ানোর 





৯ ০9 পাশার, পা ১ ০৩ 


জন্যে কোনো রকম অজুহাত তালাশ করো না; :9119)626319586 ০01 ৪ 





(আজ) তোমাদের সে বিনিময়ই দেয়া হবে যা তোমরা 
দুনিয়ায় করছিলে! 


পার ি শটিপাঠিি পা /৯ পটি/িপটি পা পা পা ৯ ৩টি 


6:09562815 055৯01 





৮. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা (গুনাহ খাতার * 





& টেপা পানি 


জন্যে) আল্লাহর দরবারে তাওবা করো- একান্ত খাঁটি 15554 ৫ 13581525150 15 
তাওবা; আশা করা যায় (এর ফলে) তোমাদের »3 14০ * 5৮ পণ্ড ৮৮5০৮ 
রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন ৮৫0০5 2৫ ০০১ ৫৭০৪০) 








পারা ২৮ কা সামিয়াল্লাহু ৬৬৫ 





ড///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৬ সুরা আত্‌ তাহ্রীম 


এবং এর বিনিময়ে (পরকালে) তিনি তোমাদের এমন ++ ৯5 ০. 5০ 
(সুরম্য) জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে 1০০০৪ ০৩ ০5১৯৪ ৯০৫৩৪ 


প্রবাহিত হবে সুপেয়) বর্ণাধারা, সেদিন আল্লাহ 5 

তায়ালা তর) নবী বাধ দাহ ৯ এ ১৯9 সা 
অপমানিত করবেন না, (সেদিন) তাদের (মানের) , 422” 25552221221 ০? 
জ্যোতি তাদের সামনে ও তাদের ডান পাশ দিয়ে ৮৮৮-১57 25151553015 


৮০৮ তা 2১9 /১29৮৮ 8৯০ ৮৮৩ 


(বিচ্ছুরিত হবে) তারা বলবে, হে আমাদের রব, 1? 12502 7১৭1 
আমাদের জন্যে আমাদের (মানের) জ্যোতিকে পূর্ণ 2১ 558- 29০ ডি 


করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও, অবশ্যই 0৫৬ লি 
তুমি সব কিছুর ওপর একক ক্ষমতাবান । ্ 




















চা 





9১808 09৪ 
৯. হে নবী, তুমি কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে *০.1৮1$+৮ নর 
জেহাদ করো এবং তাদের ওপর কঠোরতা অবলম্বন 05:201508211955 02201 2 


করো; (কেননা) তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম; আর 722৮৪24১12৮” 01012 
তা হচ্ছে) এক নিকৃষ্ট ঠিকানা । ০৮9৮৬৯৯909৮ 8৮25 


০০ পাটি 


০ ১৯০০] 











১০. আল্লাহ তায়ালা কাফেরদের জন্যে নৃহ ও ₹ 181 ০৫? ৮৮ (কন পরতে 2। ৫ পপ 
লৃতের স্ত্রীদের উদাহরণ পেশ করছেন; তারা দু'জনই ভি 
ছিলো আমার দু'জন নেক বান্দার অধীনস্থ স্ত্রী, কিন্তু 7 + 41212, ১৯/5চ20 








তারা উভয়েই সে দু'জন বান্দার সাথে বিশ্বাসঘাতকতা 

করেছে, অতএব আল্লাহর (আযাব) থেকে তারা (নবী ! তি ৯] 16555 কিং 
হওয়া সত্তেও) কিছুই এদের বাচাতে পারলো না, বরং ্ রর ১০০৭ 
(তোদের) বলা হলো, তোমরা (আজ) প্রবেশ করো বাতি 2১৯2-৮ 
জাহান্নামের আগুনে- যারা এখানে প্রবেশ করেছে 

তাদের সবার সাথে। [শির 15302000320 














১১. (একইভাবে) আল্লাহ তায়ালা মোমেনদের জন্যে *1%)) 2৮15 বদ রতি ০৬) ৩ পৃ 
ফেরাউনের স্ত্রীকে (অনুকরণযোগ্য) এক উদাহরণ ০1১1191৩৭35 ১৫০ 4০1 ০০১৯9 
হিসেবে পেশ করেছেন, (সে প্রার্থনা করেছিলো) 217% 22) ৮ দত৯িও 
হে রব, জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্যে 1625 এ ৬21 5০১1031955১ 
একখানা ঘর বানিয়ে দিয়ো, আর (দুনিয়ার এ ঘরে) পানিপাসি ও ৯ ৪, ৬ শপ শপ , ৭ 
তুমি আমাকে ফেরাউন ও তার যোবতীয়) কর্মকান্ড ৬9০১৪ ৬০ (5১৯৪-১9-10 


থেকে বাচিয়ে রেখো, তুমি আমাকে এ যালেম সম্প্রদায় ৬ পপ 0৮৩ 
(-এর যাবতীয় অনাচার) থেকে উদ্ধার করো । & লু [9 ০ 0০৯5 425 











১২. (আন্লাহ তায়ালা মোমেনদের জন্যে দৃষ্টান্ত চিডোশিখ দর হাতাতে চা 
টা ছল) ইরানের দেয়ে সাইদ হে ০০251 520০০ পর ১০9 
(আজীবন) তার সতীত্ব রক্ষা করেছে, অতপর আমি + $০212% [হাত 
আমার সৃষ্ট) রূহগুলো থেকে একটি (রূহ) তার ৪১১৪১৯১০০১৯ শি 
মধ্যে ফুঁকে দিলাম, সে তার মালিকের কথা ও তার ০০০: ০০1৫945829152) ৮14 
(প্রেরিত) কিতাবসমূহের ওপর পুরোপুরিই বিশ্বাস মির, 
স্থাপন করেছে; (সত্যিই) সে ছিলো আমার একান্ত ৪ ৮৪৪] 
অনুগত বান্দাদেরই একজন! রর 

পারা ২৮ কাাঁদ সামিয়াল্লাহু + ৬৬৬ ///%4.21001817802809171017001-019 




















২৪ওয়াকফে লাযেম 











১. (কতো) মহান সেই পুণ্যময় তা, যার হাতে রর 212] 
(রয়েছে আসমান যমীনের যাবতীয়) সার্বভৌমতৃ, সৃষ্টি এ 1 


জগতের) সব কিছুর ওপর তিনি একক ক্ষমতাবান, চি ১8০৪ ৮৪৪ ০ 











২. যিনি মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন, যাতে করেতিনি * 2৮?%*৮ ভিন কর রান 
তোমাদের যাচাই করে নিতে পারেন যে, কর্মক্ষেত্রে ৮৮9৮) 89519 ক] 
»-০৯2৭ে পাটি প্রতারণা ০9 পা 2906 


তি র উ রব 
৯ ত্তম। তিনি সর্বশক্তিমান, তিনি 23981 ৮1 %5.4০ ০ ০ 

















৩. যিনি সাত আসমান বানিয়েছেন, একটার ওপর [515 টে 
আরেকটা স্থ্বোপন করেছেন); অসীম দয়ালু আল্লাহ 2 


তায়ালার (নিপুণ) সৃষ্টির কোথাও তুমি কোনো খুঁত ৮ 2 | ১1 ডে 
দেখবে না; আবার (তাকিয়ে) দেখো তো, (এর) উঠ 2 





পা পা পা পাটি 





কোথাও কি তুমি কোনো রকম ফাটল দেখতে পাও ? ৪১368০০৪১৪4 ১০1 &8১৪ 





৪. অতপর (তোমার) দৃষ্টি ফেরাও (নভোমন্ডলের ৯2528 

প্রতি), আরেকবার (তোমার দৃষ্টি ফেরাও দেখবে, এল ০4৫ এক ৫5০11 8931০ 
তোমার) দৃষ্টি ব্যর্থ ওক্রান্ত হয়ে তোমার দিকেই ফিরে নুন দিভিন এ রগ 
এপ ০১৮৮৯৯০৬০৬১] 











৫. নিকটবর্তী আকাশটিকে (দেখো, কিভাবে) 0৯-2- 12991 22501055 ০৪9 





প্রদীপমালা দিয়ে আমি জা সাজিয়ে রেখেছি, (উ 

ধ্বলোকের দিকে গমনকারী) শয়তানদের তাড়িয়ে * ৮1721 1ড141৯2-117৩৩ 
বেড়ানোর জন্যে এ (প্রদীপ)-গুলোকে আমি (ক্ষেপণা -০৯0০-০9 ৬০৬৮৪] পি ৮4৯৯9 
সত্ব হিসেবে) সংস্থাপন করে রেখেছি, চচ্ড়ান্ত বিচারের 

দিন) এদের জন্যে জ্বলন্ত অগ্নিকুন্ডলীর ভয়াবহ শাস্তির গু ১ -শ ০০1৩০ 
ব্যবস্থাও আমি (যথাযথভাবে) প্রস্তুত করে রেখেছি। 














৬. (এতো নিদর্শন সত্তেও) যারা তাদের মালিককে ৮৪৮৮ এ তন এত ৭৩৩৯ 

৮ তাদের জন্যে রয়েছে জাহান্নামের ্ ৮১৪ ০০1৩০-৮৫০১৪ 256 ০৪১92 
রতম) শাস্তি; জাহান্নাম কতোই না নিকৃষ্টতম ০৪ ০৭ রর 

রর ৃ ৩১৯০০] ০৮৪39 











৭. এর মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন ₹ 91৫৯417৮185 7 1৯১0277)7 
(নিক্ষিপ্ত হবার আগেই) তারা শুনতে পাবে, তা ক্ষিপ্ত ০০১9 0৮৪০ 0 19৮12319811 ১1 


মা চিকন 


হয়ে বিকট গর্জন করছে, ৫3989 











৮. (মনে হবে) তা যেন প্রচন্ড ক্রোধের কারণে 5 *,০% ৪৩৮৮০, 
ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে; যখনই একদল (নতুন 8525 ৮০11 05563 
পাগী)-কে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার হিরন 
প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, (এ আযাবের কথা 9 ১89$৫50 শা ৬৫5০০ 
বলার জন্যে) তোমাদের কাছে কোনো সাবধানকারী 

কি আসেনি? 

















৯. তারা বলবে, হা, আমাদের কাছে (আযাবের) ,+* দু ৮ 2752 
সাবধানকারী (নবী রসূল) এসেছিলো, কিন্তু 15329 852591992. ৫৪ 91212 
আমরা তাদের মিথ্যা প্রতিপন্ন করেছি, 

পারা ২৯ তাবা-রাকাল্লাষী ৬৬৭ ৬/////.8100081750806171017001.010 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ (তি 


আমরা (তাদের) বলেছি, (এ দিন সংক্রান্ত) কোনো * 5৪ প1-1482 
কিছুই আল্লাহ তায়ালা নাযিল করেননি; বরং তোমরা ০ (৪০28 0৯0 কি 
নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো । 975015& ই 











১০. তারা বলবে, কতো ভালো হতো (যদি সেদিন) *, নিধন রশ 9 *৭1+7% 
আমরা (নবী রসূলদের কথা) শুনতাম এবং (তা) ০৫ সিটি 
অনুধাবন করতাম! (তাহলে আজ) আমরা জ্বলন্ত টি ঃ া 
আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। 5১৮ এ 
১১. অতপর তারা নিজেরাই নিজেদের রা চি ৭৮৮৯৫ 
অপরাধ স্বীকার করে নেবে, ধিক্কার জাহান্নামের সু 137০১ ০০৪১62198০6 
অধিবাসীদের ওপর! 




















শাহি ৮90৩ পা টি পাঠ পা 


১২. (অপর দিকে) সেসব (সৌভাগ্যবান) মানুষ, যারা টা 211) 1-৯২ শ 
নিজেরা গায়ব থেকে তাদের রবকে ভয় করেছে, পপ রি গন ৯:59 | 


নিসন্দেহে তাদের জন্যে রয়েছে (আল্লাহ তায়ালার) ৪ ১৮৫ ১৯198 
ক্ষমা ও মহাপুরক্কার । রি ৮ 
১৩. তোমরা তোমাদের কথা লুকিয়ে রাখো কিংবা "++ গদ্বু 8 
(তা) প্রকাশ করো (আল্লাহর কাছে এর উভয়টাই -স্ট 21412195ঠ পি 19১15 
সমান); অবশ্যই তিনি মনের ভেতর লুকিয়ে রাখা ৪3১৫1 169 
বিষয় সম্পর্কেও সম্যক ওয়াকেফহাল | 



































০০১ পাটি ০92 পাপা টিপা ০9 নি 3 


১৪. তিনি কি (সৃষ্টি সম্পর্কিত বিষয়ে) জানবেন না- & 
যিনি (এগুলো) বানিয়েছেন, তিনি অত্যন্ত সূক্জ্নদর্শী $ 521 2৮101 252, ৮০০ খা [৬ 


এবং সর্ববিষয়ে সম্যক জ্ঞাত । 
১৫. তিনিই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের ১৬*4 ৮.৮: রি 
অধীন করে বানিয়েছেন, তোমরা (যেভাবে চাও) 9 ০৯০খ। ৮৫155 691 9 


এর অনিগির মধ্য দিয়ে চনাচন করো এবং এর 545) 212 105 *? 
থেকে (উদগত) রেষেক তোমরা উপভোগ করো; 333521599 319 


(অবশেষে) তার দিকেই (হবে সবার) প্রত্যাবর্তন ৪) চর এ 
































১৬. তোমরা কি তার কাছ থেকে নিরাপদ যিনি ৯ ৮ 
আকাশে (সব কিছুর মালিক)? তিনি কি তোমাদেরসহ পর ০২০৪ এ ৪] & ৬০০৩ 


ভূমন্ডলকে গেড়ে দেবেন নাঃ (এমন অবস্থা যখন &32 ৫ 150 ০০১ 


0 ১ -2৮১ পর্া 











হবে) তখন তা (ভীষণভাবে) কম্পমান হবে, 








পা ৯০ 5৯ পা ৮5  5-০/ তি 


১৭. অথবা তোমরা কি আকাশের অধিপতি আল্লাহ * £* * 
তায়ালা থেকে নিরাপদ যে, তিনি তোমাদের ওপর কি ০1541 ৯০০-৮-০ 


(প্রস্তর নিক্ষেপকারী) প্রচন্ড বায়ু প্রবাহিত করবেন 9 329 দা (2 
নাঃ তোমরা অচিরেই জানতে পারবে কেমন (ভয়াবহ 

হতে পারে) আমার সাবধানবাণী! 

১৮. তাদের আগেও যারা (আমার সাবধানবাণী) ,”১*£%*1% * গে রক 
মিথ্যা প্রতিপন্ন করেছে, দেখো, কেমন (ছিলো তাদের ০০3০178০০80] 2১8৫ 0£9 
প্রতি) আমার আচরণ! 

















পারা ২৯ তাবা-রাকাল্লাযী ৮ ৬৬৮ ৬///%4.21001817802809171017001-019 


[২0115 এ২০৬১1২৪১৩ 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৭ সূরা আল মুলক 
১৯. এ সব লোকেরা কি তাদের মাথার ওপর (দিয়ে. 7 * ০4? ৮৮৮ শর 
উড়ে যাওয়া) পাখীগুলোকে দেখে না? (কিভাবে ২০০৪৪ ১০৯1গি 
এরা) নিজেদের পাখা মেলে রাখে, (আবার) এক  ৮'* 8 ৮৭ টা 
সময় (তা) গুটিয়েও নেয়, পরম দয়ালু আল্লাহ ১০০১১] মা ০০৫০০ ৩29 
তায়ালা ছাড়া কে এদের (মহাশৃন্যে) স্থির করে ভ% ৮৯৯০ 4৮ প্ডু 
রাখেন, অবশ্যই তিনি (তীর সৃষ্টির ছোটো বড়ো) ৪ ১৮০৪৪৫০৪ 933431 
সব কিছুই দেখেন। 




















২০. বেলো তৌ,) তোমাদের মধ্যে এমন কে এখানে *৯2-৪প ৯ ঠদু ৯০ ৮০ 31, 5 ্‌ 
আছে যার কাছে (এমন) একটি সৈন্যবাহিনী আছে, ৮৮৫ ০৯৩ এও ঠা 
(যো দিয়ে) তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে ব্রত 
তোমাদের সাহায্য করবে? (আসলে) এ অস্বীকারকারী 31 ০841191. ৬০৯৮ ৬১১৩ 
ব্যক্তিরা (সব সময়ই) বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে, 399 














৮১ পণ £৯ ৮2 ৮9০2 ৮ পা /৯ 4 


২১. যদি তিনি তোমাদের রেষেক বন্ধ করে দেন, 517 ডু 
তাহলে এখানে এমন আর কে আছে যে তোমাদের হি ০১ রঃ রে 


(পুনরায়) রেযেক সরবরাহ করতে পারবেঃ (আসলে) ও |] 4৪ 
এরা আল্লাহ তায়ালার) বিদ্রোহ এবং গৌড়ামিতেই 2954৩ টি ৩ রঃ 
(নিমজ্জিত) রয়েছে। 














২২. যে ব্যক্তি যমীনে উপুড় হয়ে মুখে ভর দিয়ে *৫ 5 
চলে সে ব্যক্তি অধিক পরিমাণে হেদায়াতপ্রাপ্ত, না ০৯১৫ (৪৭ ৬] 


যে (ব্যক্তি স্বাভাবিকভাবে) সঠিক পথ ধরে চলে সে ৮া রি ৮.৪. 
(বেশী হেদায়াতগ্রাপ্ত)? ৪৫০ ১০৬ 19৮ ০52০ 








২৩. (হে নবী,) তুমি বলো, (হা), তিনিই তোমাদের « হণ ,:৮৫* হার খাল ড়া 
পয়দা করেছেন, ভিন লেন জর 0559 ০8575905208 


জন্যে) কান এবং চোখ দিয়েছেন, আরো দিয়েছেন (:3515,83550153)12815 ৮৮] 
(চিন্তা করার মতো) একটি অন্তর; কিন্তু তোমরা খুব টিকিট 
কমই (এসব দানের) কৃতজ্ঞতা আদায় করো। ও ০9১: 














২৪. তুমি বলো, তিনি এ ভূখন্ডে তোমাদের (সর্বত্র) 
ছিরে রেখেছেন আবার (একদিন চারদিক থেকে) এপ]? ০৬০৬ ৬৮৪95 ৬৩] 208 


তারই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে। রি * 2 








পা উি পি 2১ ২0 পাা 


২৫. তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও, তাহলে “ 2*2 * রর 
(বলো) কবে এটা (সংঘটিত) হবে? ৫৩13590116৯ ০4০31285 


দ 








২৬. তুমি বলো, (এ) তথ্য তো একমাত্র আল্লাহ্‌ ₹* +% ? 
তায়ালার কাছেই' রয়েছে, আমি তো একজন সুস্পষ্ট ১4১১3 
সাবধানকারী মাত্র! 








২৭. যখন (সত্যি সত্যিই) এ প্রেতিশ্রতি)-টি তারা -, দু, ১৯০ * উন ₹272৮০- ও 
(সংঘটিত হতে) দেখবে- যারা (দুনিয়ায় একে) ৮২১4| ৮9৯9 ০০৪৮৮ ১০8 59) 0৮5 


£৯ ৮9 /৯ 9 /৯ 


অস্বীকার করেছিলো, তখন তাদের সবার মুখমন্ডল ৰ্ঁ ? 
বিকৃত হয়ে যাবে এবং (তাদের তখন) বলা হবে, এ £ £221209]165439558র 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী ৬৬৯ ৬/৬//-810018178080817)1017001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৮ সুরা আল কালাম 


হচ্ছে সেই (মহাধ্বংস), যাকে তোমরা পেতে চাইতে! নু 
(মহাধ্বংস) চাই হিনিভ 








উর ৩:০58 এ0৬-2 
তল ৩০১১০ ৮০০০০ 
ই পাও 
কে বাঁচাবে? 

সর আহ লই 0 5551584 ০-১51508 


পাশিটি  ঠি পা পাঠ শটিপ্রাভি পা পা পার 


আমরা ঈমান এনেছি এবং আমরা তার ওপরই ১ 
এ 4২ ও ৬ 05৬ 2০০ ০2 
নির্ভর করেছি, অচিরেই তোমরা জানতে পারবে 


(আমাদের মধ্যে) কে সুস্পষ্ট গোমরাহীর মাঝে 

নিমজ্জিত ছিলো? 

৩০. (হে নবী,) তুমি বলো, তোমরা কি ভেবে *পপু তই উল পপির ৭) ১০ 
দেখেছো, তোমাদের (এই) পানি যদি কখনো উধাও ৩০ 109-৮8 শে গে, ও 
হয়ে যায়, তাহলে কে তোমাদের জন্যে এ (পানির) 

প্রবাহধারা এ 



































১. নুনন শপথ কলমের, (আরো শপথ এ কলম পা ৯১-০০ টিপা পাপা 
দিয়ে) তারা যা লিখে রাখছে- তার, ৫) ০9১০০ 29 সাও ০ ৩ 


২. তোমার মালিকের দয়ায় তুমি কোনো পাগল নও, উ 49:৯4 ৬৪ ০০2 














৩. তোমার জন্যে অবশ্যই এমন পুরস্কার রয়েছে যা ৯০০৫৮ পি ৯৫ ্ 
কোনোদিনই নিশেষ হবে না, 8 59 ০81১৯% এ 19 


৪. নিসন্দেহে তুমি মহান চরিত্রের ওপর (প্রতিষ্ঠিত) 1 
রয়েছো। ৪৫৭52 93 0৮ 0 
৫. অচিরেই তুমি ও (তোমাকে যারা পাগল বলে) চি 
তারা সবাই দেখতে পাবে- ০ /১১০১৭9 ১০০০৪ 


৬. তোমাদের মধ্যে কে ছিলো বিকারপ্রস্ত পোগল)! ঠে ০)9:৯০]| 





























৭. অবশ্যই তোমার রব ভালো করেই জানেন .. 1৭4 “2 দু +”১41+172 45 
(তোমাদের মধ্যে) কোন্‌ ব্যক্তি তার পথ থেকে শরাস ৬০ ০) ৬০১-৮:০19১ এ 231 
পথত্রষ্ট হয়ে গেছে, (আবার) যারা সঠিক পথের পরা টিন লা 
ওপর রয়েছে তিনি তাদের সম্পর্কেও সম্যক ড০৪০০০া) 2৮০99 
ওয়াকেফহাল রয়েছেন। 


৮. অতএব তুমি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ ”*.%৫প্প 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী ক ৬৭০ ৬///৬/.210001817808016171017001.019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৯. তারা (তো তোমার এ নমনীয়তাটুকুই) চায়, 
তুমি যদি (তাদের কিছু) গ্রহণ করো অতপর তারাও 
(তোমার কিছু) গ্রহণ করবে । 








৬৮ সূরা আল কলাম 
8০ ৯-৩-০৯-9 ০6 08৩ 


৪ ৬৭৬০৯ ০১০৭ 519১9 








১০. যারা বেশী বেশী কসম করে (পদে পদে) লাঞ্িত 
হয়, এমন সব মানুষদের তুমি কখনো অনুসরণ করো না, 








১১. যে (বেহুদা) গালমন্দ করে, (খামাখা) অভিশাপ 
দেয় এবং চোগলখোরী করে- 





১২. যে ভালো কাজে বাধা সৃষ্টি করে, (অন্যায়ভাবে) 
সীমালংঘন করে, (সর্বোপরি) যে পাপিষ্ঠ- 





১৩. যে কঠোর স্বভাবের অধিকারী, এরপর যে (জনন 
পরিচয়ের দিক থেকেও) জারজ, 











১৪. যেহেতু সে (বিপুল) ধনরাশি ও (অনেকগুলো) 
সন্তান সন্ততির অধিকারী- 


$ 55:29 005 101৫০ 











১৫. এ লোককে যখন আমার আয়াতসমূহ পড়ে 
শোনানো হয় তখন সে বলে, এগুলো তো হচ্ছে 
আগের দিনের গল্প আহ আঃ 





9 


দি 


0501 ০৮5 ০15819 
পানি তা 


৩ ০৯981 








১৬. অচিরেই আমি তার শুড়ে দাগ দিয়ে (তাকে 
চিহ্নিত করে) দেবো। 


পরা ৮6 পাপা 


96১81 ৫ ০০০ 








১৭. অবশ্যই আমি এদের পরীক্ষা করেছি, যেমনি £ 


পাপা পাশ 2৯৮91 উিপ্শা 


(অতীতে) আমি একটি ফলের বাগানের কতিপয় হি 1৮-৮৪3914 0 





মালিককে পরীক্ষা করেছিলাম, (তা ছিলো এমন 
যে, একদিন) তারা সবাই শপথ করে বলেছিলো, 
অবশ্যই তারা সকাল বেলায় গিয়ে বোগানের) ফল 
পাড়বে, 


£৯ ০2 টি £৯ পাপা চন 





১৮. তারা (তোদের শপথে) আল্লাহ তায়ালার ইচ্ছা 
অভিপ্রায় (সম্বলিত) কিছুই যোগ করেনি । 





পা 2১৮7৯ /৯ পা পাপা 


৪ ০94০ ১9 














২০. অতপর সকাল বেলায়ই তা মধ্যরাতের কৃষ্ণ 
বর্ণের মতো কালো হয়ে গেলো । 








২১. (এদিকে) সকাল হতেই তারা একে অপরকে 
ডাকাডাকি করতে লাগলো- 











২২. তোমরা যদি (সত্যিই) ফল আহরণ করতে 
চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানের দিকে 
চলো। 





1. ১9790) 95চ ৩ [৮ 


ও ০০১০০০৫ 1৫4১% 92181 








২৩. (অতপর) তারা সেদিকে রওনা দিলো, (পথের 
মধ্যে) তারা ফিসফিস করে নিজেদের মধ্যে বলাবলি 
করতে লাগলো, 





পারা ২৯ তাবা-রাকাল্লাধী ৬৭১ 


পর চি শ্টিপর । পা পাপা / টিপার ও /৯ তটিপর তা ঠা 


ও ০০৪৯০৭-৮১9 1955 





///.2100171790250917910170010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২৪. কোনো অবস্থায়ই আজ যেন কোনো (দুস্থ) 
মেসকীন ব্যক্তি তোমাদের ওপর (টেক্কা) দিয়ে বাগানে 
এসে প্রবেশ করতে না পারে, 





৬৮ সুরা আল কালাম 
25, ১ ১ টিভির প্রা ছি পা? পা্জিপ্রাশটি ভি 


৩০৮০১০৫৭226 








২৫. তারা সকাল বেলায়ই সংকল্পবদ্ধ হয়ে এসে 
হাযির হলো, (যেন) তারা নিজেরাই আজ সব ফসল 
তুলতে) সক্ষম হবে । 





1. টিপা তি টি পানি 


৪ 08১১ ১১০ 81959 


পর্পা শা 





২৬. অতপর যখন তারা সে (বাগানের) দিকে তাকিয়ে 
দেখলো, তখন বলতে লাগলো (একি!), আমরা 
নিশ্চয়ই পথভ্রষ্ট (হয়ে পড়েছি)। 


৮9 পপ পানি প্রাণ বেন 


11216030155 


পাপ 


ও 99121 








২৭. নো, আসলেই) আমরা (আজ সবকিছু থেকে) 
বঞ্চিত হয়ে গেছি! 


পা ৯০০৪১ -৪ 2১ পা ৮9 0৯ পা নিশা 


ও ০০9১৯ ৬১০৯ 








২৮. €এ সময়) তাদের মধ্যকার একজন ভালো 
মানুষ বললো, আমি কি তোমাদের বলিনি যে, 
(সব কাজে আল্লাহর ওপর ভরসা করবে), কতো 
ভালো হতো যদি তোমরা (আল্লাহ তায়ালার নামের) 
“তাসবীহ' করতে! 











৯৮৫79 0 স্টপুণ ৯ প্তপ্ণ ঠউ তটি 8টি তা উট পা 


912142522৭5 


রি ছি লব 


ও ৪৯০ 





২৯. তারা বললো, আমাদের মালিক অনেক পবিত্র, 
(তার নাম না নিয়ে) আমরা (সত্যিই) যালেম হয়ে 
পড়েছিলাম । 


10-2 ৬০ পা 12১০9 


ভ ০246 08815) ০:2126 








৩০. তারা পরস্পরকে তিরফ্কার করে একে অপরের 
ওপর দোষারোপ করতে লাগলো । 


পা ০০৩ পাশা পা [তর ৯ ০ট০9ি ঠা পাট 75 


ও ০১9০9১০৭ ০৯৯০ ০৮০০ 








৩১. তারা বললো, দুর্ভাগ্য আমাদের, আমরা তো 
(আসলেই) সীমালংঘনকারী | 


কিনি রা /৯১০ 


৪ :0৮8৮14101155521715 








৩২. আশা করা যায় আমাদের রব (এর) বদলে 
(আখেরাতে) এর চাইতে উৎকৃষ্ট কিছু আমাদের) 
ফিরে যাচ্ছি। 


০! 


1৩ 17529580120 2 


৪ ০9৪) 0৪১ 


1 
| 


রা 





৩৩. আযাব এভাবেই (নাধিল) হয়, আর পরকালের 
আযাব, তা তো অনেক গুরুতর । কতো ভালো হতো 
যদি তারা তা জানতো! 





প্র পা পা 


855১1 162,462] 13৫ 


পর ঠ৯ শটিপ্রঠিপা । ভিশটি পাট /উি পার টি পাঠিত প 


€ ০০০৯:19১ 21 ১ 








৩৪. (অপরদিকে) যারা তাকওয়া অবলম্বন করে 
তাদের জন্যে অবশ্যই তাদের মালিকের কাছে 
নেয়ামতে ভরপুর জান্নাত রয়েছে। 








8 পা পানি পাঠ) ও 


৪৮০৮1 2০5১) 0০ ০8২1৩। 








৩৫. যারা আমার আনুগত্য করে তাদের সাথে আমি 
কি অপরাধীদের মতো আচরণ করবো? 


বশ টিপা ৯ পাপা 


৬ ০১৩৫ ক এ 





৩৬. এ কি হলো তোমাদের! (আমার ইনসাফ 
সম্পর্কে) কি সিদ্ধান্ত করছো তোমরাঃ 





পাঠ শটিশটি £ি পা পা ভিপা £৯ ৮06 পা 


৪ ০০৫ ০৯৫ ২১৫৫] (০ 








৩৭. তোমাদের কাছে কি এমন কোনো কিতাব আছে 
যাতে তোমরা (এটি) পড়েছো। 


পারা ২৯ তাবা-রাকাল্লাী 


৬৭২ 


লা চি লটি টি লি এ গ্ 1 21 





ড//৬/.2100171790250917910179010.0109 





চি ২ 0ই1২211৩ ৩২০৩৯11২৪১৪ 





11২2115 ৩২১৭১11২৪১৩ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৩৮. সেখানে তোমাদের জন্যে সে ধরনের সব কিছুই 
সরবরাহ করা হবে, যা তোমরা তোমাদের জন্যে 
পছন্দ করবে, 





৬৮ সুরা আল কুালাম 
পা ৮90 তা তা পা 79৫ 5 


ও) ০১৮ (৮4১ ০ ০1 





৩৯. না আমি তোমাদের সাথে কোনো চুক্তিতে 
স্বাক্ষর করেছি- এমন চুক্তি, যা কেয়ামত পর্যন্ত মানা 
বাধ্যতামূলক হবে, (এবং) তোমরা যা কিছু দাবী 
করো তাই তোমরা পাবে, 








[520113512155291-221 


পা ঠ পটিশটি শার্শা £ শিপ 


555578181, একা। 





৪০. তুমি এদের জিজ্ঞেস করো, তোমাদের মধ্যে কে 
এ দায়িত্‌ নিতে পারে, 


/১ ০8৫ ১০০৯৩ 


৪০০9 50১০৪ ০৪1৭ 








৪১. তাদের কি (অন্য কোনো) অংশীদার আছে? যদি 
তারা সত্যবাদী হয় তাহলে তারা তাদের অংশীদারদের 
সবাইকে নিয়ে আসুক! 





01258585 19005425842] 1 


€ ০৪১০৮19)৫ 





৪২. যেদিন (যাবতীয়) রহস্য উদঘাটিত হয়ে পড়বে, 
তখন তাদের সাজদাবনত হওয়ার আহ্বান জানানো 
হবে, এসব (হতভাগ্য) ব্যক্তিরা কিন্তু সেদিন সাজদা 
করতে) সক্ষম হবে না, 





৫1 95959 1০৬5-৬84৭ঠি? 


ন্িরনির পানি পা পারি ০০ 


৪ ০০৮০০৪১১১৯৭] 





৪৩. (সেদিন) তাদের দৃষ্টি নি্নগামী হবে, অপমান 
তাদের ভারাক্রান্ত করে রাখবে; (দুনিয়ায়) যখন 
তাদের (আল্লাহর সম্মুখে) সাজদা করতে ডাকা 
হয়েছিলো, (তেখন) তারা সুস্থ (সক্ষম) ছিলো । 








2: হুদ, £-22৮ ৯৫ ৯০০ পপ বা ভাপ রা 
19/5 ১59,4-১-৮৪৪৮১০-০১১০ 2৪৩ 


পা ০9১1৯ ০টি /১-০ 0 পট ঠ পা /৯ টি 


৪ ০৪০1৮ ৮১9১০৯৮৭1৫1 9555৪ 








৪৪. অতপর তুমি আমাকে ছেড়ে দাও, যে আমার 
এ (কিতাব)কে অস্বীকার করে (আমি তার থেকে 
প্রতিশোধ নেবো), আমি ধীরে ধীরে এদের (ধ্বংসের) 
দিকে ঠেলে নিয়ে যাবো যে, এরা তার কিছুই টের 
পাবেনা, 





5৪ 5৯ পারা /৯ বে 


১৬83 16৮ ০১১৫ ৬০9 5১8 


পা ঠি-বসিপা পর ৮টি টিপা 8৪ ০১ -9-2 ৯ পা ভি পা পর 


ও ৮০৭ ০৬৯ ৩০৯4১ ৮০৮৮ 





৪৫. আমি এদের অবকাশ দিয়ে রাখি, (অপরাধীদের 
ধরার) আমার এ কৌশল অত্যন্ত কার্যকর । 





£৯ ৮2৮6 2৯১৮৯ চিতা 


০০2 ৩2. প্2া 429 








৪৬. তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবী 
করছো যে, তারা জরিমানার বোঝায় ভারী হয়ে * 
পড়েছে। 





পা 0৯৯ ০৩ ৯৮22 পাশ 


রা 4১-০০-৮১০৪ 


৪ ০9225 








৪৭. না তাদের কাছে অজানা জগতের কোনো খবর 
রয়েছে যা তারা লিখে রাখে! 


পা /১৮৪-9টি৩া & ০ত০9 টিপা ৮9০9 পাঠ ঠা 


৪ 94০৯ ০৮11৮255 [ 





৪৮. (হে নবী,) তুমি (বরং) তোমার মালিকের কাছ 
থেকে সিদ্ধান্ত আসার জন্যে ধৈর্য ধারণ করো এবং 
(এ ব্যাপারে) মাছের ঘটনার সাথী (নবী ইউনুস)-এর 
মতো হয়ো না। যখন সে দুঃখে ভারাক্রান্ত হয়ে 
(আল্লাহ তায়ালাকে) ডেকেছিলো; 





৮১০৪০২2১১০৫ 


২9৩ পা 


$ 56255525631 5১9 








৪৯. তখন যদি তার মালিকের অনুগবহ তার ওপর 
না থাকতো তাহলে তাকে নিন্দিত অবস্থায় সাগরের 
খোলা তীরে ফেলে রাখা হতো । 





85143) ০5855225৩91 


91082559755 





পারা ২৯ তাবা-রাকাল্লাযী +৬৭৩ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৯ সূরা আল হাক্কাহ 


৫০. অতপর তার রব তাকে বাছাই করলেন এবং ৮৯001) ৮. পরত তু পর্ণ ৩1৯ ৭ 
তিনি তাকে (তীর) নেক বান্দাদের (কাতারে) শামিল ৩৯৪-৮০]| (০ 41৩ এ) এও 
করে নিলেন। 

















৫১. কাফেররা যখন (আল্লাহর) কিতাব শোনে তখন 212 1+11+22 ৮* (দু$ 2165 *7 
এমনভাবে তাকায়, এক্ষুণি বুঝি এরা নিজেদের দৃষ্টি 515982215511998 ০৭০। ১৪8 919 


দিয়ে তোমাকে আছড়ে ঘায়েল করে দেবে, তারা 4+1222 72811147112) 
(একথাও) বলে, (এই কিতাবের বাহক) সে একজন 5829 96১1113-ত৮ ৮৯0০2 


৪ ০2০ / পা 
98 € ৬৭৯৮ 4১1 

















৫২. (আসলে) এ কিতাব তো মানবমন্ডলীর জন্যে 2:725:017855 আ 


উ ৩৯১ ১5310 











১. একটি অনিবার্ষ সত্য (ঘটনা)! 








২. কি (সেই) অনিবার্য সত্য (ঘটনা)? 








৩. তুমি কি জানো (সেই) অনিবার্ষ সত্য ঘটনাটা 
কি? 








৪. আদ ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় 


£। ভি পাপা 9৯০ ৯ তা ছু 





সংক্রান্ত এই সত্য ঘটনা)-কে মিথ্যা প্রতিপন্ন 2০)810১059-১9৯) ০৩ 








৫. (দান্তিক) সামুদ গোত্রের লোকদের (এই কারণেই) রা ট্রি 
এক প্রলয়ংকরী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেয়া ০5611919412 ১০০16 
হয়েছে। 


১০9) /১ ০ ০৪ /১০০প দেও 
রা 








৬. আর (শক্তিশালী গোত্র) আ"'দকে ধ্বংস করা হয়েছে 
প্রচন্ড এক ঝঞ্াবাযুর আঘাতে, 





৭. টানা সাত রাত ও আট দিন ধরে তিনি তাদের »11%107:'45 110 27 ৮210 
ওপর দিয়ে এ প্রচন্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন, গড - ৮৮ রি এ 
(তাকালে) তুমি (সে) জাতিকে দেখতে পেতে, তারা ৫৪০১০ [৪৮৪ 811 (৪১ ৮০9৮৯ 
যেন মৃত খেজুর গাছের কতিপয় অন্তসারশুন্য কান্ডের ০০ 25 
মতো উপুড় হয়ে পড়ে আছে! ও 289. ০৯4১৮৯০1৮৯0 




















৮. তুমি কি দেখতে পাচ্ছো- তাদের একজনও কি এ 25104 /৯:-25 1 শক 
(গযব) থেকে রক্ষে পেয়েছে? ৩ রি ৬০০৪] ১ 99১ 








৯. দোত্তিক) ফেরাউন, তার আগের কিছু লোক * ৫8112 515 72 2১25 2122 
এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও (একই) ০০9১9119448 ৩০9 ০৪০১১ ৪ 
অপরাধ করেছিলো, $ 22560 


রা 











১০. এরা তাদের মালিকের (পক্ষ থেকে আসা) 81260 +৯5) 0%:31522$ 
রসূলদের অবাধ্যতা করেছে, অতপর আল্লাহ তায়ালা ৮ ০ 


তাদের কঠোরভাবে পাকড়াও করলেন। 











পারা ২৯ তাবা-রাকাল্লাযী +% ৬৭৪ ৬///%4.21001817802809171017001-019 





»/০ ই৩ ২২2৭৯৪০ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৯ সুরা আল হাক্কাহ 
১১. (নবী নূহের সময়) যখন পানি (তার) সীমা রি , ৯51৮৮ এল টি আদ 
অতিক্রম করলো, তখন আমি তোমাদের (বাঁচানোর 1 8-৮241০৯ ৪০11 ৬০৮01 
জন্যে) নৌকায় উঠিয়ে নিয়েছিলাম, 

১২. যেন তোমাদের জন্যে আমি তাকে একটি 5 

শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি, (তাছাড়া) ০১1৯৯ 

উৎসাহী কানগুলো যেন এ (ঘটনা)-টা (পরবতী 

মানুষদের জন্যে) স্মরণ রাখতে পারে। 

১৩. অতপর যখন শিংগায় ফুঁ দেয়া হবে_ (তা হবে » 5 05526 স)। ১:০১2 021 
একটি মাত্র ফু, সু € ) শু ৪০১19 2৯০১| ৪150 
১৪. আর ভূমন্ডল ও পাহাড়গুলোকে (হ্বস্থান থেকে) দু 15 24 বাণ 90৫৮ ০, 4 ০ 
উঠিয়ে নেয়া হবে, তারপর উভয়টাকে একবারেই 25515505 05319 ০১) ৬4৯5 
চূর্ণবিচূর্ণ করে দেয়া হবে, 
































€ $০০1 








১৫. (ঠিক) সেদিনই মহাঘটনাটি সংঘটিত হবে, 20121 ৪9 3:59 








. (সেদিন) আকাশ ফেটে পড়বে, অতপর সেদিন » ৪” ঢ্-১,০ 
ববিতা ও 8219 3525 0620 ৬৪৫5 


১৭. ফেরেশতারা আকাশের প্রান্তে অবস্থান করবে; ৮৯৩7৯ ০০৮৪ 
আর (তাদেরই) আট জন ফেরেশতা তোমার মালিকের ০৯১৭ ৩৯9 12812) ্ 05115 


আরশ” তাদের ওপর বহন করে রাখবে; এ $ 34754 ০598 3) 




















১৮. সেদিন (আল্লাহ তায়ালার সামনে) তোমাদের 4০ ৯2০%৪ হপ*ত 
পেশ করা হবে, তোমাদের কোনো কিছুই (সেদিন) গু ৪ 8০25 ৬৯৯ ৩০৯১৯ ০০০৪ 
গোপন থাকবে না। 


১৯. সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া দি ডি মিটি 
হবে সে (খুশীতে লোকজনকে ডেকে) বলবে, --9+ এল এ ২৫০59 ৬০০ 


তোমরা (এসো)- আমার (আমলনামার) পুস্তকটি +ত 15১০৮ 2৩৯ 
পড়ে দেখো । শিরিন 


২০. অবশ্যই আমি জানতাম আমাকে একদিন হিসাব লি রা রি বড়ি 
নিকাশের সামনাসামনি হতে হবে, উ 4 ১213 (1 


. অতপর (বেহেশতের উদ্যানে) সে (চির) সুখের চটে 
সন যাপন করবেন নল নম উ পা) % 


২২. (সে উদ্যান হবে) আলীশান জান্নাতের মধ্যে, & 22152 &ে 
































. এর তাদের) নাগালের রো রা 
উনি নালা 505932 








২৪. (আল্লাহর ঘোষণা আসবে,) অতীতে যা তোমরা ৯০০2৯ 751 ৩০৯০৩ ৩০9 
(অর্জন) করে এসেছো তার পুরস্কার হিসেবে (আজ) ৬ উস 195 
২ তের 





পারা ২৯ তাবা-রাকাল্লাযী ৬৭৫ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৯ সুরা আল হাক্কাহ 


২৫. যার আমলনামা সেদিন তার বাম হাতে দেয়া সনি পাশ ১ তত 
হবে, (দুঃখ ও অপমানে) সে বলবে, কতো ভালো 05855840099 2৫ পেগ ৮ 





হতো যদি (আজ) আমাকে কোনো রকম আমলনামা 
নাই দেয়া হতো! 


পা ৪১০০ 8 পট ৯ পাটির 


$ এ ০0 পে গে 








২৬. আমি যদি আমার হিসাব (-এর খাতাটি) না-ই 
জানতাম, 


£৯ পর £ পাপা 


৪ 4০৮০১০32? 








২৭. হায়! (প্রথম) মৃত্যুই যদি আমার জন্যে চূড়ান্ত 
নিষ্পত্তিকারী (বিষয়) হয়ে যেতো! 


পা পাপাছিপ্া 1 


ও 3 8251 ৬০৫ 23 





২৮. আমার ধন সম্পদ ও এশ্বর্ষধ (আজ) কোনো 
কাজেই লাগলো না, 


$20002ঞ86 








২৯. আমার সব কর্তৃত (ও ক্ষমতা আজ) নিশেষ হয়ে 
গেলো, 


চিপ 12৮9 ৯ আতা পাপা 


এ 





৩০. (এ সময় জাহান্নামের প্রহরীদের প্রতি আদেশ 
আসবে, যাও) তোমরা তাকে পাকড়াও করো, এরপর 
তার গলায় শেকল পরিয়ে দাও, 





০৯৪ ৮9৯ শি টি 








৩১. অতপর তাকে জাহান্নামের (জ্বলন্ত) আগুনে 
প্রবেশ করাও 








৩২. তারপর তাকে শেকল দিয়ে বেধে ফেলো; যা 
সত্তর গজ (লম্বা) 


ক া 


পা তটি ঠা শা শটি/ছি পা প্র 


(593 05+52152)$21৮0 ০০ 








৩৩. কেননা, সে কখনো মহান আল্লাহর ওপর ঈমান 


5 








৩৪. সে দুস্থ অসহায় লোকদের খাবার দেয়ার জন্যে 
(অন্যদের) উৎসাহ দেয়নি; 








৩৫. আজকের এ দিনে তার কোনো বন্ধু নেই, 








৩৬. ক্ষেতনিসৃত) পুঁজ ছাড়া (আজ তার জন্যে দ্বিতীয়) 
কোনো খাবারও এখানে থাকবে না, 





৩৭. একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই 
(আজ) তা খাবে না। 








৩৮. তোমরা যা কিছু দেখতে পাও আমি তার শপথ 


2 





৩৯. (আরো শপথ করছি) সেসব বস্তুর যা তোমরা 
দেখতে পাও না, 








৪০. নিসন্দেহে এ কিতাব একজন সম্মানিত রসূলের 


৯ ০০ পা চিতা] ণ্গ্ু 


১০+১০ 








৪১. এটা কোনো কবির কাব্যকথা নয়; অবশ্য তোমরা 
খুবকমই (এ কথা) বিশ্বাস করো, 











৪২. এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয়; 
অবশ্যই তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো; 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী 





৮ 


পচ ৬৭৬ 


পাঠে পি 


৪ 99১/$915১০ 





ড///.210017179050917910179010.0109 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৪৩. (মূলত) এ কিতাব সৃষ্টিকূলের মালিক আল্লাহ 
তায়ালার কাছ থেকেই (তার রসূলের ওপর) নাযিল 
করা হয়েছে। 








৭০ সুরা আল মা'য়ারেজ 


পাটি পাটি এ ৯৬ 2৮ সপ 


ও ৬৯০০] ০১১ ৩০ ০4১৭ 








৪৪. সে যদি এ [গ্রথ)-টি নিজে বানিয়ে আমার ওপর 
চালিয়ে দিতো, 


পা্টিনপা পট 0 পপ উিপশা 


$ 949 91 ০০052 498$ গাঠি 


রা 








৪৫. তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে 
ফেলতাম, 


পা ৯ পা পার্ট 


& ৬০025 692যু 








৪৬. অতপর আমি অবশ্যই তার কণ্ঠনালী কেটে 
ফেলে দিতাম, 


১) পাঠ পাটি) ৮৮৯ বাটি পানে এ 2 


উ ৩০911 ০০ 0581 








৪৭. (সে অবস্থায়) তোমাদের কেউই তাকে আল্লাহর 
কাছ থেকে বাঁচাতে পারতো না! 





পা র্পা ৬ ৮৯ ০0৮৯ 


৪ ০83৯ 25 921০০ ৮৫০০ 








৪৮. আল্লাহ তায়ালাকে) যারা ভয় করে, এ কিতাব 
তাদের জন্যে উপদেশ বৈ কিছু নয়! 


পাকি ০-০788 গুতা, উ পাশ 2াতি পা 


€ ৬৯৯৮০ 8১০৭ 419 





৪৯. আমি ভালো করেই জানি, তোমাদের একদল 
লোক এ (কিতাব)-কে মিথ্যা সাব্যস্তকারী হবে। 





রা ১ ০০৫ ৯ ০9 / 0৩ ০০ প্রচিপাশ 


৪০৮2৫০৮৫2০০ 51015 





৫০. এটি হবে কাফেরদের জন্যে গভীর অনুতাপ ও 
হতাশার কারণ, 


পাশ 2 তা 


৪ 0838৫41 &8০-০12019 








৫১. নিসন্দেহে এ মহাগ্রন্থ এক অমোঘ সত্য । 


0৮০৫ ০০৩,৮ 


9 লুনা! ১1215 








৫২. অতপর (হে নবী,) তুমি তোমার মহান মালিকের 
নামের পবিত্রতা বর্ণনা করো । 


7১৬৪ পাপা 


ওত 














১. একজন প্রশ্রকর্তা (আল্লাহ তায়ালার) অবধারিত 
আযাব (দ্রুত) পেতে চাইলো, 





$87218 উদর 











২. (এ আযাব হচ্ছে) কাফেরদের জন্যে, তার 


পা তাপ পা ভিপি পা ভি 


৫৫154 ০০ ০১৮4 








৩. (এ আযাব আসবে) সমুন্নত মর্যাদার অধিকারী 
আল্লাহ তায়ালার পক্ষ থেকে; 





পা্পানি 1. ৮৬ 
৩০১৬1 34 ০০ 








৪. ফেরেশতাকুল ও (তাদের নেতা) “রূুহ' 
(জিবরাঈল) আল্লাহর দিকে আরোহণ করে এমন 
একটি দিনে, যার পরিমাণ (তোমাদের) পর্াশ 








৩৫ [% এশা! 099092 ৫১স 


পাটি পাটি টিপা 29) পাঠি 


ঠি 2০০ ০৪] ৩০০ 591922 








৫. অতএব (হে নবী, কাফেরদের ব্যাপারে) তুমি 
উত্তম ধৈর্য ধারণ করো । 


₹€5 তা গঠিত 85 পা 


ডে ১৩০৯ 1১৮০ ১৮০৪ 








৬. তারা এ (অবধারিত আযাব)-কে একটি দূরের 
(ব্যাপার) হিসেবেই দেখতে পায়, 


পারা ২৯ তাবা-রাকাল্লাী 





৬৭৭ 


তা তানি শার্শা 7০5 


019৯৯943998 ৮৪১1 





///.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭, অথচ আমি তাকে দেখতে পাচ্ছি একেবারে 
আসন; 





৭০ সুরা আল মা'য়ারেজ 
৯ পা ৮91 পাতি 


91795 45939 








৮. যেদিন আসমান হবে গলিত তামার মতো, 


/১-০ ০০৮5 টি /৯ টিপা পর পা 


০০৯৮1 5৮]| 9৫০ (9 








৯. আর পাহাড়গুলো হবে (রং বেরংয়ের) ধুনা পশমের 
মতো, 


৯ ৮0 পা টি) ৩9 2১০9 


৬ 5৪1৫ 0031 ০9৪9 








১০. (সেদিন) এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না, 


৪৫. ঠা 2৯ তা শিপন পা পাপ 


ও পেত 05 83 








১১. (অথচ) তারা একজন আরেকজনকে ঠিকই 
দেখতে পাবে, (সেদিন) অপরাধী ব্যক্তি আযাব 
থেকে (নিজেকে) বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার পুত্র 
সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে, 














পাপা ৯১ পি শুট ০৪১ 08৮৩৮ ০৮৮০ তে শর্ট 


ভি 


প্র পা / 


৪ 4০৯ 25০94 5165 ০ 








১২. দিতে চাইবে) নিজের স্ত্রী এবং নিজের 


ভাইকেও- 


& 459 4৯1০9 








১৩. এবং নিজের পরিবার এমন আপনজনদেরও, 


০ প্রানি পাশা 


$ 4১96 ৮1 ০৫০59 








১৪. ভূমন্ডলের সবকিছুই সে (দিতে চাইবে), তারপরও 
সে তা থেকে বাচতে চাইবে, 





চা ভি পা 


৪ 4৯৯৭৪ ৮১, ৫ ০০৬। 8০22 





১৫. না (কিছুতেই সেদিন বাচা যাবে না); জাহান্নাম 
হচ্ছে একটি প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা, 


1০ পান 


$ 81681,3৫ 





১৬. যা চামড়া ও তার আভ্যন্তরীণ মাংসগতলোকে 
খসিয়ে দেবে, 


1 0, পা পা 


উ 9:45 4190 








১৭. (সেদিন) সে (আগুন) এমন সব লোকদের 
ডাকবে, যারা (দুনিয়ার জীবনে তা থেকে) ফিরে 
গিয়েছিলো এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিলো, 





মা ৬ পাপা পাপা উিপ্ণা ভি পা) /৯পটি £চ পা 


84299 7556519:65 





১৮. (যারা বিপুল) ধনরাশি জমা করে তা আগলে 
রেখেছিলো । 


1 &৬ পাপা পাপা পা পা 


ও ৮5০9০ ৫৯৯9 





১৯. (আসলে) মানুষকে সৃষ্টিই করা হয়েছে ভীরু 
জীব হিসেবে 


2 


৯ সঠিপা 


০ 








২০. যখন তার ওপর কোনো বিপদ আসে তখন সে 


তি ্ 








২১. আবার) যখন তার সচ্ছলতা ফিরে আসে তখন 
সে কার্পণ্য করতে আরম্ত করে, 





ক ঠা িনিপাটি। ছেল 


1255 221 22199 








২২. কিন্তু সেসব লোকদের কথা আলাদা যারা নামায 


পা 8৬ তা ০ 


$০৮220131 





পারা ২৯ তাবা-রাকাল্লাষী ৬৭৮ 


[৩ ৯০ পাঠ 


উ 0981552454৮ 42 ০৪2| 





///.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২৪. (যারা বিশ্বাস করে) তাদের সম্পদে সুনির্দিষ্ট 
অধিকার আছে- 





৭০ সূরা আল মা'য়ারেজ 


পাচ টি পাজি হু 


৯6:53 02 9 ০৯০15 





২৫. এমন সব লোকদের জন্যে- যারা (অন্যদের 
কাছে কিছু) চায় এবং যারা (নানা সুবিধা) বঞ্চিত, 


৯72 5১ পাটি 


উ[5551599-41 





২৬. (তোরাও নয়) যারা বিচার দিনের সত্যতা 


১০০ £৯ রা পা /শটি ৬এ পা শটি পা /৯ ৬ 


উ 811 [5 058০ 4০19 


রা 





২৭. (তদুপরি) যারা তাদের মালিকের আযাবকে ভয় 
করেঃ 


৮9 চর ৯ এত প্র্পা ৯৮০০ পান ডু 


৪ 988০০ ৮99) 5১1৬০ ০৫ ৩৪০19 





২৮. নিশ্চয়ই তাদের মালিকের আযাবের বিষয়টি 
নিয়ে নিশ্চিন্ত (বসে) থাকা যায় না। 


/৯১০ ৮৯ পা পটিঠিপা ঠ এএপা 


ও 55৭2 ০8 ৪)1651 











২৯. যারা নিজেদের যৌন অংগসমূহের হেফাযত 
করে 


5 


পা ৪১০1 ৯ -9-9 ০ 772 পাঠ  ঘ্ 


ও ০96৯৯ ৮৪৯95 ০৯:58419 





৩০. অবশ্য নিজেদের স্ত্রীদের কিংবা এমন সব 
মহিলাদের বেলায় (এটা প্রযোজ্য) নয়, যারা আল্লাহ -৯- 
তায়ালার অনুমোদিত পন্থায়) তাদের মালিকানাধীন 
রয়েছে, এখানে সংযম না করা হলে এ জন্য) কোনো 
অবস্থায়ই তারা তিরস্কৃত হবে না, 








সহ করা কতাটিডছা 


ও ০25-8-25 





৩১. (এ সীমারেখার) বাইরে যারা (যৌন সন্তোগের «* 21 
জন্যে) অন্য কিছু পেতে চাইবে, তারা হবে 2229050$ প5 ২৪০ ৮5 





সীমালংঘনকারী, 


পাঠ ০912 


ও ০9০১] 








৩২. যারা তাদের (কাছে রক্ষিত) আমানত ও তাদের 


১ রা ৯৩912 পাপা £ 1 পা ৯৩ পাঠ দুপা 


ও ০১০১০৪০১৮৪০) ০১ ০৪১9 








৩৩. যারা (সত্যের পক্ষে) সাক্ষ্য প্রদানের ব্যাপারে 
অটল 


5 


নিলি রা ৮ 


উ 0926৮09৯2১2 0895 








৩৪. (সর্বোপরি) যারা নিজেদের নামাযের হেফাযত 
করে. 


5 


1৮৯০০ পাক 


ও 09654 ০99১০ &৮১ ০819 





৩৫. (পরকালে) এরাই জান্নাতে মর্যাদা সহকারে 
অবস্থান করবে; 


৮৪৩ /১-০৮ ০৪ 


০৮:2০ ঞএগা 





৩৬. এ কাফেরদের (আজ) কী হলো? এরা কেন 
উর্ধ্শ্বাসে তোমার সামনে ছুটে আসছে, 





রা /৯2ি স্টার্ট পাঠ 


& ০4552051958 | 0 








৩৭. ছুটে আসছে) ডান দিক থেকে, বাম দিক 
থেকে, দলে দলে! 


৪ 08550080129 এন ৬ 








৩৮. তাদের প্রত্যেক ব্যক্তি কি এ মিথ্যা) আশা 
পোষণ করে যে, তাকে (আল্লাহর) নেয়ামতভরা 
জান্নাতে দাখিল করা হবে! 


০৮ ০৮ ৮ 5১৫৮ -০/৪ /১ 079 ০০৯ 


225 


রত 


পে 


হি 
৪ এ 








৩৯. না, তা কখনো নয়, আমি তাদের এমন এক 
(নিকৃষ্ট) জিনিস দিয়ে বানিয়েছি যা তারা জানে । 


পা ডিবি 0998 ৯১০21 চির 


50551 8501, ১৬৫ 





পারা ২৯ তাবা-রাকাল্লাযী +৬৭৯ ৬///%4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭১ সূরা নুহ 





1০1 


৪০. আমি উদয়াচল ও অস্তাচলসমূহের মালিকের 1দু 
শপথ করছি, অবশ্যই আমি (বিদ্রোহীদের শাস্তি 1০০৮19১৯০০০ 


8 & 99998] 








৪১. (আমি সক্ষম) এদের চাইতে উৎকৃষ্ট কাউকে ৮ ৯৫1৮৮ £ ৪৯৬৮৫ বণ 
দিয়ে (এদের অবস্থা) বদলে দিতে এবং আমি (এতে ৬৯09, ০৯০ টিকহ ০০১ ঠোঁটে 


মোটেই) অক্ষম নই। ডি 


৪২. (হে নবী,) তুমি বেরং) এদের ছেড়ে দাও, )৯21-%. এত 1০7 82৯ তত ৯০৯ শর 








এরা কিছুদিন খেল তামাশায় নিমগ্ন থাক- সেদিনটির 19517 (৪০ 19+149 199৯4-৮235 

খীন য়া পর্যন্ত যেদিনের ব্যাপারে) তাদের ৮৮১ ০৩ 8০98 ১) ০০০০ কা 
ভারি | | ৪ 99০94 ০5901 ৮৪০98 
৪৩. সেদিন এরা এমন দ্রুতগতিতে (নিজ নিজ) কবর /-০০০ ৯৮৮৮৩ 
থেকে বের হয়ে আসবে, (দেখে মনে হবে) তারা (2 8০4১৯ [98 
ঠ বুঝি) কোনো শিকারের লেক্ষ্যবস্তুর) দিকে রি 02555 5 ১৫1০2 


8৪. তাদের দৃষ্টি থাকবে অবনমিত, অপমান ও 11; 20, /১-222পা৯ি প্র 8৮9০ পা টিনা ক্রেতা 
লাঞ্কুনায় তাদের সবকিছু থাকবে আচ্ছন্ন; তোদের বলা গা 


টি তোমাদের কাছে যেদিনের 8 05359521906 0০1 (57 





























8 1:8৮৮৮,8৮- পপ ৮০:৮৯১৮৪দ ি 
সালাদ, হলাম রহেদহদ তোর 255১9001815 20 
জাতির ওপর এক ভয়াবহ আযাব আসার আগেই তুমি 9৮21 5১16242250 905 
তাদের সাবধান করে দাও । ্ রা রর ট্ 
২. (নুহ তার জাতিকে বললো,) হে আমার ৯ ৩৮ ১৯27 5 
জাতি, আমি হচ্ছি তোমাদের জন্যে একজন সুস্পষ্ট ৪ ৩০০১4১১০০21 [9 ০৪ 
সতর্ককারী ব্যক্তি, 

৩. তোমরা আল্লাহর এবাদাত করো, তাকেই ভয় টা ও 

করো, তোমরা আমার আনুগত্য করো, ৬ রি ৮5 289 রা 191 1 
৪. (এতে করে) আল্াহ তায়ালা তোমাদের গুনাহখাতা মর -০/৬ ০০-০০-959৯ ০০ ৯০ ৮৮৩ 
মাফ করে দেবেন এবং (এ দুনিয়ায়) তিনি তোমাদের ৫1558227255; ৩০-৮০১৯৪ 
এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন; হা, ৃ 
আল্লাহর সেই নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন 





























৭2191450914 


তাকে পিছিয়ে দেয়া যাবে না । কতো ভালো হতো যদি ++ ৭2০ দা ৪ ৪০ 
তোমরা বুঝতে পারতে! ও ০৪০৯৮ 91-4১৯8র 





211০ ৩২০৩১11২৪১৫ 








৫. (নিরাশ হয়ে) সে বললো, হে আমার রব, আমি এ+ * ৯4 এ ৯ ৫৫ 
আমার জাতিকে দিবানিশি (ঈমানের) দাওয়াতই (98-০555021 2) 0 


স্পা 


০1909 
পারা ২৯ তাবা-রাকাল্লাযী ৬৮০ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭১ সুরা নূহ 


৬. কিন্তু) আমার এ (দিবানিশি) দাওয়াত তাদের 9 105, | ০42৮255 প 


রা 








৭. যতোবার আমি তাদের (তোমার পথে) ডেকেছি- চি ৪৯ ০০৪শা এ ৯:৪৯ পত এপাছু9 ৯4) 
(ডেকেছি) যেন তুমি (তাদের অতীত রনী ক্ষমা ! রা রসি ই 


দিয়েছে এবং অজ্ঞতার) আবির িকে জোর ই 319582১12-019 ০ 922 রা 


গে পাটি টিটি পাঠ পা 4১0৮ শশা 


ঢেকে দিয়েছে, (শুধু তাই নয়), তারা জেদ ও $1962১119524191992 
অহমিকাও প্রদর্শন করেছে, (হেদায়াতকে অবজ্ঞা 
করার) ওদ্ধত্য প্রদর্শন করেছে, 




















৮. তারপর আমি আবারও তাদের কাছে প্রকাশ্যভাবে রর রি দরুন “পু টা 
(দ্বীনের) দাওয়াত পেশ করেছি, ৩1) প-৮৪9০১ (521 ৮৮ 





টি /৯ পণ ভি পা নিএ মে] 


৯. তাদের জন্যে আমি দ্বৌনের) প্রকাশ্য ঘোষণা * ৮1 ৮*০* বদ *০৫ 
দিয়েছি, আমি চুপে চুপেও তাদের কাছে বিলের 1০০১৮০০-0 ল এ 


দাওয়াত) পেশ করেছি, ে |) 1১1 











১০. পরন্তব আমি তাদের বলেছি, তোমরা তোমাদের -12 পদ, * £০-12১221 ৮182 
মালিকের দুয়ারে (নিজেদের অপরাধের জন্যে) ক্ষমা ০ ০৫৫ 4১1৮৮৫01938৯৭৭1 ০38 


প্রার্থনা করো; নিসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল, ঞ ৪10৬2 2 











১১. তদুপরি) তিনি তোমাদের ওপর আকাশ থেকে গগিদদ্রব্ডাাাতুা 
অঝোর বৃষ্টিধারা বর্ষণ করবেন, ৪ 1)1৩--৫৮০ 2] ০০৯ 








£৯ ৮9/৯ /৯-০0 


১২. ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের * 14 পপ পি না 
সাহায্য করবেন, তিনি তোমাদের জন্যে বাগবাগিচা ০9৬০9 9 247১3 


ও উদ্যানমালা স্থাপন করবেন, (বিরান ভূমিতে) তিনি *12052দ বিশটি 
নদীনালা প্রবাহিত করবেন; ৪1১৩৫ ০৯ 39০5 














১৩. এ কি হলো তোমাদের! তোমরা কি আল্লাহ পু 28555 55552 

4৫, 41) রে 
তায়ালার কাছ থেকে মানমর্ধাদা পাওয়ার আশা 91) 24. /০)৯১) ১৮ 
করো নাঃ 











১৪. অথচ তিনিই পর্যায়ক্রমে তোমাদের 1৮৯৫৯ 2৫ 
পপ সি ৪1019 ০5 385 





১৫. তোমরা কি দেখতে পাও না, কিভাবে আল্লাহ 1 ৮৪ ০৫ চির তর 
তায়ালা সাত আসমান বানিয়ে সরে স্তরে (তোকে 4১০৮ ৫৮৮4 05 ০৮12১5-া 
সাজিয়ে) রেখেছেন_ 





শপার্পা ডে ৯৮০ 0 8 পাশপা্িটি। পাশা 9 


৮ আলা ও ০০] 0599 ৩৪ চন এল 


৪1415 





১৭. আল্লাহ তায়ালাই তোমাদের (একটি বিশেষ 3 [রা ৮০০ ০১ 9পা (১৫০৫) ৮ 
পদ্ধতিতে) মাটি থেকে উদগত করেছেন, ০০০ ৬৮০৮৯৩০1409 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী ৬৮১ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭১ সুরা নৃহ 


৯ ০৩ পাঠ 9৮9০99৯০928 


১৮. আবার তিনি তোমাদের তার মাঝেই ফিরিয়ে + 
নেবেন এবং তা থেকেই একদিন তিনি তোমাদের বের ০৫১29 [৬৮১৮৩ শ 


মা | ৪19০1 

















চপ ০08 পাপা ০০৫১ পা 


১৯. আল্লাহ তায়ালা তোমাদের জন্যে যমীনকে 51717 ৮ 
বিছানার মতো (সমতল করে) বানিয়েছেন, ০০ ৭৮১৯১১1-৮৯ ০২৯ 4019 








২০. যাতে করে তোমরা এর উন্ুক্ত (ও প্রশস্ত) পথ 6 12158 প-০-০ পা +£75ত ৭ 
ধরে চলাফেরা করতে পারো । ু 25১ 








২১. নূহ বললো, হে আমার রব, আমার জাতির |: ৪১৪ 2 এ তে ০৯ 09 
লোকেরা আমার বিরুদ্ধাচরণ করেছে, তারা এমন 9৮019292801 ০১০9, 
কিছু লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও িএনত ৮4৮৮৮ দু ০ 
সন্তান সন্ততি তাদের বিনাশ ছাড়া অন্য কিছুই বৃদ্ধি ও 10215155 2 ৪১১৭৮ ৬০ 
করেনি, 

















২২. তারা (সত্যের বিরুদ্ধে) সাংঘাতিক ধরনের 990৮9৮0৯০৮৩ 
ষড়যন্ত্র করেছে, ও1)041১: 19১৫9 








২৩. তারা বলে, তোমরা তোমাদের দেবতাদের ৮ দু? 
কোনো অবস্থায়ই পরিত্যাগ করো না- “ওয়াদ' “সূয়া* ০১০ 4০--5০1 ৩১৬ 11059 


(নামক দেবত তাদের) উপাসন কিছুতে ই ছেড়ে দিয়ো পঠিত ১০ শি চি | 
কি 528 ১8215 
দেবীকেও (ছাড়বে) না, 81257 











২৪. €হে মালিক,) এরা অনেককেই পথভ্রষ্ট করেছে, হু টা 
তুমিও আজ এ যালেমদের জন্যে পথভ্রষ্টতা ছাড়া আর | ০০০1811536425 1751951589 


কিছুই বাড়িয়ে দিয়ো না। ভা 











২৫. (অতপর) তাদের নিজেদের অপরাধের জন্যেই * 7১,৮14, 53152 87 নক 
তাদের মহাপ্াবনে) ডুবিয়ে দেয়া হয়েছে, ৮১৯ চে 
(পরকালেও) তাদের জাহান্নামের কঠিন অনলে প্রবেশ 8788: 
করানো হবে, এ (অবস্থায়) তারা আল্লাহ তায়ালা 91912041893 ০2৮211533 
ব্যতীত অন্য কাউকেই সাহায্যকারী হিসেবে পাবে 

না। 














বললো আমার র যমীনের অধিবাসী রি বি বপন কু র্ট এ আ ৯ কাত 
জন ফোলম)-কেও ভি শান্তি থেকে) ৩০ ০৪১১1 ৪১০১ ০১65১ 159 
রেহাই দিয়ো না, 90550501 





২৭. (আজ) যদি তুমি এদের (শাস্তি থেকে) রেহাই ১::21017-1* ঘর ১ 55) 2 
দাও, তাহলে এরা (পুনরায়) তোমার বান্দাদের পথভ্রষ্ট ২9 51519127৮৯3 চা 
করবে, (শুধু তাই নয়), এরা ভেবিষ্যতেও) দুরাচার ০521৮ 10৬ 

পাগী কাফের ছাড়া কাউকেই জন্ম দেবে না। 1) 1১৯ 0১115 &৪ 











২৮. হে আমার রব, তুমি আমাকে, আমার 17:৮১ তা 9৯ 
পিতামাতাকে- তোমার ওপর ঈমান এনে যারা আমার ৫55০9 5621219১2 4 


(সাথে ঈমানের এই) ঘরে আশ্রয় নিয়েছে, এমন রঃ 217 পনি, ১০? তকে পা কিপা 
সব ঈমানদার পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দাও, ৮ 2৮119 ৩০০59 সস (রর 








পারা ২৯ তাবা-রাকাল্লাযী ++ ৬৮২ ৬///%4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 














১. (হে নবী,) তুমি বলো, আমার কাছে এ মর্মে ওহী 





নাধিল করা হয়েছে যে, জিনদের একটি দল (কোরআন) 
শুনেছে, অতপর তারা (নিজেদের লোকদের) বলেছে, 
আমরা আজ এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি, 








শা শপ পাপা /৯ ভর পা ১০০ 72 
2 
তের 


৫0510181০01 





২. যা সঠিক (ও নির্ভুল) পথ প্রদর্শন করে, তাই 
আমরা তার ওপর ঈমান এনেছি এবং আমরা আর 
কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরীক 
করবো না, 











৩. (আমরা বিশ্বাস করি,) আমাদের মালিকের মর্যাদা দু 








সকল কিছুর উর্ধ্বে, তিনি কাউকে স্ত্রী কিংবা পুত্র 
হিসেবে গ্রহণ করেননি, 


স্পা পারি 








৪. (আমরা এও জানি,) আমাদের (কতিপয়) নির্বোধ 
আন্রাহ তায়ালার ওপর অসত্য ও বাড়াবাড়িমূলক 
কথাবার্তা আরোপ করে, 





১ 
৩1০19 9 
৮7৫ 4) এ ওটি পা িটিভত তা ৭ পনর 


10425 4014 0৪০৮ 5০৫49 


রা 





৫. আমরা মনে করেছিলাম, মানুষ ও জিন (এ দুই ও 





জাতি তো) আন্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ 
করতেই পারে না, 





৬. মানুষদের মাঝে কতিপয় (মূর্খ) লোক (বিপদে 
আপদে) জ্নদের কিছু সদস্যের কাছে আশ্রয় 
চাইতো, (এতে করে) মানুষরা তাদের গুনাহকে 





পাকি টি নি টিলা 
৩9১৯৪ 
১ পুপাপা ৮৯ ৮9৮৮ ৮2 পা ৬ 
৩ ০)-৮১9১1১১ এ ০ 


রা রা 








৭. জ্িনরা মনে করতো- যেমনি মনে করতে তোমরা 
(মানুষরা)_ যে, (মৃত্যুর পর) আল্লাহ তায়ালা কখনো 
কাউকে পুনরুজ্জীবিত করবেন না, 








রদ ৪ জি 
তা পাতে ৯ শা ১ ৯পাটি পাশ চিত্তে ৯ ভ্রু 
৪৯ 

্ে 








৮. (জ্িনরা আরো বললো,) আমরা আকাশমন্ডল 
ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা একে কঠোর 
প্রহরী ও উক্কাপিন্ড দ্বারা পরিবেষ্টিত পেয়েছি, 








/৮১০ পা & তা পাশ পিল পাঠ পাপ ভেবে 
£| [ইন ৫ ॥. 31 
-২ ১৯9+ 21৮,410৮1 019 

রা 
₹-9-9 00 ) কঠি পা রি পা 


০1৮9107১8৮১ 








৯. আমরা আগে তার বিভিন্ন ঘাটিতে কিছু শোনার 
প্রত্যাশায় বসে থাকতাম; কিন্তু এখন আমাদের 
কেউ যদি (এসব ঘাটিতে বসে) কিছু শোনার 
চেষ্টা করে, তাহলে সে প্রতিটি জায়গায় তার 
জন্যে (পেতে রাখা এক) একটি জ্বলন্ত উন্ধাপিন্ড 
(দেখতে) পায়, 











£৯ -০-০৯0-5 প্রা 
% 


৩০১৮০০৭] ০০87৮৩০৯৫০0 
19০১০০4০০১1 6৭ 








১০. আমরা বুঝতে পারছিলাম না, পৃথিবীর মানুষদের 
কোনো অনিষ্ট সাধনের উদ্দেশেই কি এসব (উন্াপিন্ড 
বসিয়ে রাখা) হয়েছে?_ না (এর মাধ্যমে) তাদের মালিক 
তাদের সঠিক পথ দেখাতে চান, 








১৬৬০৪ ০7১১ ৪৪১১ ১119 


7 
চ্পাা ৯795 


1০3-৮-5ঠি[৩০%। 





পারা ২৯ তাবা-রাকাল্লাযী ++ ৬৮৩ ৬///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭২ সুরা আল জ্বিন 


১১. মানুষদের মতো) আমাদের মধ্যেও কিছু আছে » 511১ 7১215, 2১ 
সৎকর্মশীল, আর কিছু আছে এর ব্যতিক্রম; (পাপ দান 128 55094] 9 


পুণ্যের দিক থেকে) আমরা ছিলাম দ্বিধাবিভক্ত, 








১২. আমরা বুঝে নিয়েছি, এ ধরার বুকে আমরা ব্য 
আল্লাহ তায়ালাকে কখনো অক্ষম করতে পারবো না- ০৯১৬ ৬2 5৯০ ০1০155 ঠি 


না আমরা (কখনো তার থেকে) পালিয়ে গিয়ে তাকে ছি মত 
পরাভূত করতে পারবো, ৪ ৮১০৪১৯৯১০19 











১৩. আমরা যখন হেদায়াতের বাণী (সম্বলিত '* ঠ *- 

কোরআন) শুনলাম, তখন আমরা তার ওপর ঈমান ৩০৮ ০০০ছ০৩তা ছি 
আনলাম; (কেননা) যে ব্যক্তি তার মালিকের ওপর ক পরত ৮০ পু 
ঈমান আনে, তার কোনো কিছু কম পাওয়ার আশংকা &162)9 ০৯৪ ০05235455 
থাকে না, (পরকালেও) তার লাঞ্ছনা থাকবে না, 














১৪. আমাদের মধ্যে কিছু আছে যারা (আল্লাহর ০1115 ০০৮০1৮21515 
অনুগত) মুসলিম, আবার কিছু আছে যারা সত্যবিমুখ রত 
(কাফের); যারা আল্লাহর) আনুগত্যের পথ বেছে পৃ রঃ দা 
নিয়েছে তারাই হচ্ছে সেসব (ভাগ্যবান) মানুষ যারা 918)195-5 এ 2 ৬০৪ 





মুক্তি ও সৎপথই বাছাই করে নিয়েছে, 
১৫. আর যারা সত্যবিমুখ তারা অবশ র শর্ট পতিত ত0552122 ৩ * আপ 
৫. আর ত্যবিমুখ তারা অবশ্যই জাহান্নামের ডি 21509 096 2117 








ইন্ধন (হবে), 


১৬. লোকেরা যদি সত্য (ও নির্ভুল) পথের ওপর সুদৃঢ় /৯ 221 0৯০৯ পাটি দে ঢ্ র 
২ লোক পাপ সু ০৪৪৭ 2১ 1 [2৬ 019 








5৯ পা ১ টা] £৯ পাপা 5৯ 2৯ টিপা তপন 


১৭. যেন আমি এর দ্বারা তাদের (ঈমানের) পরীক্ষা ? ৮ 82587 
নিতে পারি; যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ 192০০-৯7৭৩ সিরা পি 


থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে কঠোর আযাবে ৫1০1513০441 
প্রবেশ করাবেন, 











১৮. মাসজিদসমূহ আল্লাহ তায়ালার এবাদাতের 
জন্যে নির্দিষ্ট), অতএব তোমরা আল্লাহর সাথে * 
অন্য কাউকে ডেকো না, 











১৯. যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্যে 1১512 ৭৫ ৭ পু 
দাড়ালো, তখন মোনুষ কিংবা জ্বিনের) অনেকেই তার 95 বি 41 ৩ 1] 49 


পা রশ রা ৪১৮0 ই পটার 


পাশে ভীড় জমাতে লাগলো; & 10514 














২০. (এদের) তুমি বলো, আমি শুধু আমার রবকেই ₹₹৫ হা ৫ ৮৯৩৭০) 2 
ডাকি, আর আমি (কখনো) তীর সাথে কাউকে শরীক 1১1 রি এ) ঠ (৪৮৮ 1941 রি 
করি না। 











২১. তুমি বলো, আমি তোমাদের ক্ষতিসাধনের যেমন ₹৫+ 154৮5 শা 5 12 
ক্ষমতা রাখি না' তেমনি আমি তোমাদের ভালো করার 9192) 191৯- ৪৭ & 5514$ 
ক্ষমতাও রাখি না। 

পারা ২৯ তাবা-রাকাল্লাযী ++ ৬৮৪ ৬///%4.21001817802809171017001-019 














কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৩ সূরা আল মোষযাম্মেল 


২২. তুমি বলো, আমাকে আল্লাহর পাকড়াও থেকে ১ ০” 417 ৭ হানি এ তব ০172 
১৯1 441 & ১৯৭ ০১ 
কেউ রক্ষা করতে পারবে না। আমি কখনো তিনি ” 1401 52529 ০2 


স্পা পানি পা রন প্রতি 


ছাড়া আর কোনো আশ্রয়স্থল (খুঁজে) পাবো না, 1455915499১ ০০ ৫৯919 











চে ১ তাপ 11:৮0 ৬ স্গাশা 


২৩. (আমার কাজ) এ ছাড়া আর কি (আছে) যে, ”& 17৬ 
আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়াত 441 ৮০০৭ ০০9১১291401 ০০ ৬০31 
পৌছে দেবো, কেউ যদি আল্লাহ তায়ালা এবং তীর 2৮৮৯) পাত পশু গ্ট ওত পন ৯তা 
রসুলকে অমান্য করে, তার জন্যে রয়েছে জাহান্নামের নি 











০ ০৭১৯৮৪৯১০ 4 এ 49৮29 


৬ আগুন, যেখানে তারা চিরকাল অবস্থান 17 








২৪. এভাবে (সত্যি সত্যিই) যখন তারা (সে দিনটি) 74177 022220010151, 

০৮২৭০ ০9০9৭ 0191)151 ৯ 
দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের দেয়া হচ্ছে, এ ১৭ রী রা 2 
তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী 1১০০ ০5191১০৪৯০1 
কতো দুর্বল এবং কার বাহিনী কতো কম! ্ 














২৫. তুমি বলো, আমি (নিজেই) জানি না, তোমাদের ১7-৮০৮% 5 ভ ৮ বগি এত) এ 
(কেয়ামতের) যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কি [19১১১৮৮4%৮০53১1010, 
আসলেই) সন্নিকটে, না আমার মালিক তার জন্যে সনি দয 
ডি 91০০1 52) এ ০ 








২৬. তিনি (সমগ্র) গায়বের (একক) জ্ঞানী, তার (সে) » ৮৮৫৮৫17৮5৮৪ বর সর ০) 
অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কারো কাছে ৪141 4 &$ ১৪৭ ১১ ০৯৯11 -০ 








প্রকাশ করেন না, 

২৭. অবশ্য তীর রসূল ছাড়া- যাকে তিনি বাছাই করে শিট িনি 5555 হে 
নিয়েছেন, কিন্তু তারও আগে-পিছে তিনি (অতন্দ্র) ্ ও ৩৮০ ৮০5) ৬০1 
প্রহরী নিযুক্ত করে রেখেছেন, 81297554722 


এ থে 
পর পরা 











২৮. এ (প্রহরা) দিয়ে তিনি এ কথাটা জেনে নিতে *  ** । 250 


চান, তার নবী রসূলরা (মোনুষের কাছে) তাদের ৮৪3১ ৩৯০ ্ 
মালিকের পক্ষ থেকে হেদায়াতের বাণী (ঠিক ঠিক) ৪” 212, ১1৮59711501: 
পৌছে দিয়েছে কিনা, তিনি তো এমনিই তাদের সব ০৯০৮০৯০৪০৮৪ 9 


কিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং (এ সৃষ্টি জগতের) 1১০০ 




















২. রাতে (নামাযের জন্যে উঠে) দীড়াও, কিছু অংশ 
বাদ দিয়ে_ 








৩. তার অর্ধেক অংশ- অথবা তার চাইতে আরো কিছু 





পারা ২৯ তাবা-রাকাল্লাযী ৬৮৫ ৬///%4.21000181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৩ সুরা আল মোষযাম্মেল 


৪. কিংবা তার ওপর (আরো কিছু) বাড়িয়ে দাও, তুমি ৮ পা, 5 ০ 1527 ব্রন 
কোরআন তেলাওয়াত করো থেমে থেমে; ঠ 3০০১9 01১81 0539415১% 











৫. (হে মোহাম্মদ!) অচিরেই আমি তোমার ওপর ৪৮852 পন ৯ এপ 
একটি ভারী (গুরুত্বপূর্ণ) কিছু রাখতে যাচ্ছি। ০৬86 3% এপ, 1০501 











৬. অবশ্যই রাতে বিছানা ত্যাগ! তা আতমসংযমের 
জন্যে বেশী কার্যকর (এ সময় দোয়া ও কোরআন) 
পাঠেরও সুবিধা থাকে বেশী; 








৭. অবশ্যই দিনের বেলায় তোমার প্রচুর কর্মব্যস্ততা হ আঁ 7 
টা $35951553801 & এ ০1 











৮. তুমি তোমার মালিকের নাম স্মরণ করো এবং ৯.৯? বিউটি চারা 
একনিষ্ঠভাবে তার দিকেই মনোনিবেশ করো; এন| ০৮9 ০৪১০৭ ১5১19 








পা 


৯. আন্মাহ তায়ালা পূর্ব পশ্চিমের রব, তিনি ছাড়া আর -» 
কোনো মাবুদ নেই, অতএব তাকেই তুমি অভিভাবক 9241 





211 5১2219১2০০0 


হিসেবে গ্রহণ করো । 9 454283২ ্া? 





১০. এ (নির্বোধ) লোকেরা যেসব কথাবার্তা বলে (৫4০ "22১12 0৮122107212 
ইত কিবা মোকেরা সেসব বা বেরে (9০০৯১250515 ০৯১৮9 


তাদের পরিহার করো । 











১১. মিথ্যা সাব্যস্তকারী ও সম্পদের অধিকারীদের (সাথে 2721 *দুপ 
ফয়সালার) ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং ৮ ০১119 ০22৬৫৮119 (৮9359 


৮১৩ ৯১ -92৬০পা পা 











কিছুদিনের জন্যে তুমি তাদের অবকাশ দিয়ে রাখো । ১১ ০৪159 


১২. অবশ্যই আমার কাছে (এদের পাকড়াও করার 
জন্যে) শেকল আছে, আছে (আযাব দেয়ার জন্যে) 
জাহানীম, 











১৩. আরো রয়েছে) গলায় আটকে যাবে এমন খাবার 
ও যন্ত্রণা দেবে এমন ধরনের আযাব, 





১৪. (যেদিন এ ঘটনা ঘটবে) সেদিন পৃথিবী ও ৯১০92 
(তার) পাহাড়সমূহ প্রকম্পিত হতে থাকবে এবং 9 4৮5 ০৯ ছি রি 


পাহাড়সমূহ হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কতিপয় টি ৪ ১০৪, ০০৬ 902 
বালুর স্তপ। 














১৫. অবশ্যই আমি তোমাদের কাছে (তোমাদের টি ক এন রযন্রা বাসার রুনা. 
কাজকর্মের) সাক্ষ্যদাতা হিসেবে একজন রসূল -৮৫০1১০৪ ১9৮১০৫14৪10] 


পাঠিয়েছি, যেমনি করে ফেরাউনের কাছেও আমি 8 ১8, 
একজন রসূল পাঠিয়েছিলাম; $ ১95) 052) ৫1112916 











১৬. অতপর ফেরাউন (আমার) রসূলকে অমান্য , পু * ৮1 ৮০৮০৪ 
করেছে, (এর শাস্তি হিসেবে) আমি তাকে কঠোরভাবে |৩-14১50 05০১1 55) ০০১ 
পাকড়াও করেছি। র্ 2 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী +% ৬৮৬ ৬///%4.21001817802809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৪ সুরা আল মোদ্দাস্‌সের 
১৭. তোমরা যদি (আজ) সেদিনকে অস্বীকার করো +4-% 1৮৮ ₹ হবু | ৩ পুজি ৮৮ 
তাহলে (আযাব থেকে) কিভাবে তোমরা বাচতে ০২৯৯ 097-৮7১৯ ০1 ০9০ ০৪৯ 
পারবে, (অথচ অবস্থার ভয়াবহতা) সেদিন কিশোর 525%1-৮, "পি + 
বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে; (৮০ ১1৩79] 

















১৮. যেদিন তার সাথে আসমান ফেটে ফেটে পড়বে, _ ঈশিতা পনি পা, বি) ৫৭০ এলি 
(এ) হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, আর তা সংঘটিত গ ১9৯০ 5৩৭9 ০৬৮৭৪ ১০২০ ৪৮৭| 
] 








১৯. এ হচ্ছে একটি উপদেশমাত্র, কোনো ব্যক্তি | 51717 *৮% ইতর ইহ 
? ১০ ৪৩ ৬৪০৪ ১৪০৭) ৬০ &ে 

চাইলে (এর মাধ্যমে) নিজের মালিকের দিকে যাওয়ার ০ | রিড রে 

একটা রাস্তা ধরতে পারে । ৪ ১৮৮৮3) 











২০. (হে নবী,) অবশ্যই তোমার মালিক (একথা) * ১১165581571 57 নর 
জানেন যে, তুমি এবং তোমার সাথে তোমার সাথীদের ০০5১1350512 ৪৪১০] 
এক দল (এবাদাতের জন্যে কখনো) রাতের দুই “ 5165 451822855211, 2 
তৃতীয়াংশ, (কখনো) অর্ধেক অংশ, আবার (কখনো) ৩ ₹ 9479 4৮229 9৯1 25 
এক তৃতীয়াংশ দাড়িয়ে থাকো; (মূলত) রাত দিনের এ ৮012211 11565 প. হা ৭ 
| রা ৯01 )095 40195০৬৭০11 
হিসাব তো আল্লাহ তায়ালাই ঠিক করে রাখেন; তিনি ++ 2৩৮19১৯4415 ৩৪০ 


297 পাপা পা পাশা 9 -22-9 ৮ ঢু ঈশা 


(এও) জানেন, তোমরা কখনো এর সঠিক হিসাব " [5 ৮-০--9/ ০৮1৭ 
করতে সক্ষম হবে না, তাই তিনি (এ ব্যাপারে)” ্ 2 


তোমাদের ওপর ক্ষমাপরায়ণ হয়েছেন, অতএব (এখন “712,215801 ০০ 7৮-29121955805 
থেকে) কোরআনের যে পরিমাণ অংশ তেলাওয়াত _ ৫, ১ তু 25০53 এ 
করা তোমাদের জন্যে সহজ, ততোট্ুকুই তোমরা ০9১৯19৮০১০৮ ০৭৮৮৮ ০ 
তেলাওয়াত করো; আল্লাহ তায়ালা তোমাদের অবস্থা তা &ি পা 8০০৩৮ ৫ তা ১০০ ভা 
জানেন, তোমাদের ভেতর কেউ অসুস্থ হয়ে পড়তে ০০১ ০০ ৪৯০৪ ০১১৯1 ৪ ০১০৪ 
পারে, আবার পরবর্তী কেউ আল্লাহর অনুথহ (জীবিকা) ॥ ৫ * » * ০৪ ০ ০০০০ ৬ 
সন্ধানের উদ্দেশে সফরে বের হতে পারে, আবার ৯ 48 ০৮৮ ০& ০9-07 ১9১০19,4 
একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে, এ জর ৬৮ ৪৪০ 85%4 
পরিপ্রেক্ষিতে) তা থেকে যেটুকু অংশ পড়া তোমাদের 89111 19৯919,4--০ ১৮৯০০195950 
জন্যে সহজ ততোটুকুই তোমরা পড়ো; তোমরা নামায ₹- 1₹ ৯৫৫ | এ হত ত 9৪) 21 
প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আন্নাহকে ৮ 5১5 441 19559 89551 19719 
উত্তম খণ দিতে থাকো, (মনে রাখবে), যা কিছু ০১22 ৯৯580) ৯০ এত (াত 
ভালো ও উত্তম কাজ তোমরা আগেভাগেই নিজেদের *9১-৯- ১৯৯ ৬০০৯০৯১খু 1955 09 
জন্যে আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে, তাই তোমরা )₹ ৯777 2 ৪৩০৬ 4৭ 
তার কাছে (সংরক্ষিত দেখতে) পাবে, পুরস্কার ও এর 19-৯1-৮5-9191) 59240 ১৮৪ 
বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম, তোমরা ডক হজ রা পারা বি? 
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিসন্দেহে আল্লাহ ৩-৮৯৯১-৪ £া ০০৮ 9১৮৮5 
তায়ালা অতীব দয়ালু, অধিক ক্ষমাশীল । 

































































১. হে কম্বল আবৃত (মোহাম্মদ), 





পারা ২৯ তাবা-রাকাল্লাযী ৬৮৭ ৬///4.2100181780809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২. (কম্বল ছেড়ে) তুমি ওঠো এবং মানুষদের 
(পরকালের আযাব সম্পর্কে) সাবধান করো, 








৩. তোমার মালিকের শ্রেষ্ঠতৃ ঘোষণা করো, 








৪. তোমার পোশাক আশাক পবিত্র করো- 








৫. এবং মলিনতা ও অপবিভ্রতা পরিহার করো, 











৬. কখনো বেশী পাওয়ার লোভে কাউকে কিছু দান 
করোনা, 


৮9 ঠিপা ঠ১ তা ০৯৮৮৩ পাপা 


উ ১৬০০০ ৬০০০১ 





৭. তোমার মালিকের (খুশীর) উদ্দেশে ধৈর্য ধারণ 
করো; 


£৯ পা পাও এএ তা 


উ ৮১৪৩) 








৮. যেদিন (সবকিছু ধ্বংস করে দেয়ার জন্যে) শিঙ্গায় 
ফুঁ দেয়া হবে, 


৬3১80078019 








৯. সেদিনটি হেবে) সত্যিই বড়ো সাংঘাতিক, 


গ৯ পা গ৯০ 


৫ ১৮৮০9 9555 1১৪ 








১০. (এ দিনকে) যারা অস্বীকার করেছে তাদের জন্যে 
এটি মোটেই সহজ (বিষয়) হবে না। 


£৯ পা শটিনিপা পা 1 


€ ১০০ ১০ ০২১৯1 





১১. যাকে আমি অনন্য ধরনের কেরে) পয়দা করেছি, 
(তার সাথে বুঝাপড়া করার জন্যে) তুমি আমাকেই 
ছেড়ে দাও, 





গর পা ৩9 চিপ্পা্া £ পারা 2৯6৮ তা 


৪ 1০৯১9 ০৯০ ০৮9 5535 








১২. তাকে আমি বিপুল পরিমাণ ধনসম্পদ দান 
করেছি, 


ভঠ ৮9৯০ প্রা হা 9 টিপা 


৫1১9০০০ ১1০ 4৬৯9 





১৩. (তোকে আরো দান করেছি) সদা সংগী (এক 
দল) পুত্র সন্তান, 


প্র ৯-০-9 তা ভি পাতি 


৪ 1399 ০59 





১৪. আমি তার জন্যে (সচ্ছলতার উপকরণ) সুগম 


দা ₹/১৯৮ ০০ 0 / ০৮৪ 
রে 


€ 1০১৩০ 44 -০০৪০৪ 








১৫. তোরপরও) সে লোভ করে যে, তাকে আমি 
আরো অধিক দিতে থাকবো, 





প্র টিনা পাটি 929 


উ 92১1916৮54- 








১৬. না, কখনো নয়; কেননা সে আমার আয়াতসমূহের 
বিরুদ্ধাচরণে বদ্ধপরিকর ছিলো, 





13550380৫28 





১৭. অচিরেই আমি তাকে (শাস্তির) চূড়ায় আরোহণ 
করাবো; 


চে ৯১০9৩ 922 ৮৯ ০০ 





১৮. সে তো (সত্য গ্রহণের ব্যাপারে কিছুটা) 
চিন্তা-ভাবনাও করেছিলো, তারপর সে (নিজের 
গৌড়ামিতে থাকার) সিদ্ধান্ত করলো, 














১৯. তার ওপর অভিশাপ, (সত্য চেনার পরও) কেমন 
করে সে (পুনরায় এ) সিদ্ধান্ত করলো! 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী ক ৬৮৮ 


3৩2 শা লিপ পচ উপ 


৬-১০১ 





ড///.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২০. আবারও তার ওপর অভিশাপ! কিভাবে সে এমন 
সিদ্ধান্ত করলো, 





ডে পা টিপ পা ০০ ০০ 


৪3৩৪ ০8৫ ৯১০ 





২১. সে (লোকদের প্রতি) চেয়ে দেখলো, 


১ পাবি অক 


ও) ১৮১৮১ 








২২. দেসভরে) সে তার ভ্রকুঞ্চিত করলো, 
(অবজ্ঞাভরে) মুখটাকে বিকৃত করে ফেললো, 





শা শা পাপা পাট পাপা 2? 


৪) ১০৪9 ০৮০ 





২৩. অতপর সে পিছিয়ে গেলো এবং অহংকার 
করলো, 


পাশপানিপাঠি পা পার্পাষ তত তে শি 


ও ১১০০19১০১1৮ 





২৪. সে (আরো) বললো, এ তো (আসলে) আগের 
লোকদের থেকে প্রাপ্ত যাদু (-বিদ্যার খেল) ছাড়া 
কিছুই নয়, 


-০প/১৩ গ ॥ পপ পা পাপা 


$ 288 ১.311৩৯ ৩14৫ 








২৫. এ তো মানুষের কথা ছাড়া (আর কিছুও) নয়; 


উ ১25105311০1 








২৬. অচিরেই আমি তাকে জাহান্নামে প্রবেশ 
করাবো। 


পাপা পর £৯ ১ ৮৯ সঠিপা 


দিসি 





২৭. তুমি কি জানো জাহান্নাম (এর আগুন) কি 
ধরনের? 


ও ১8০104১১১22 





২৮. যা (এর অধিবাসীদের অক্ষত অবস্থায়) ফেলে 
রাখবে না, আবার (শাস্তি থেকে) রেহাইও দেবে না, 


পপ পা 


$36585 ০৭ 








২৯. বরং তা মানুষদের গায়ের চামড়াকে ভীষণভাবে 
জ্বালিয়ে দেবে, 


র্‌ পাপা 2৩0০ 


উ580815 








৩০. তার ওপর (নিয়োজিত আছে) উনিশ (সদস্যের 
ফেরেশতাদল); 


পাপা পা পাপা £চ পানি পপর 


ও ১৪০ 2৯০2৩৮০ 





৩১. আমি দোযখের প্রহরী হিসেবে ফেরেশতাদের ,” 





পলা লি লে 


ছাড়া (অন্য কাউকেই) নিযুক্ত করিনি এবং তাদের 23০80781)001 055 
(এই উনিশ) সংখ্যাকে আমি অবিশ্বাসীদের জন্যে 1৯০৫5 ৮৮ ৭ ॥ ০৫ তত 
একটি পরীক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছি, যেন এর ১1580801251 22595025 


মাধ্যমে যাদের ওপর আমার কিতাব নাযিল হয়েছে 417৫৮ ৮৪৪ 
তারা (আমার কথায়) দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে 1১52--11155 ০01 ০৪০ 


পারে এবং যারা (আগে থেকেই আমার ওপর) 9 1? | ৫ 
ঈমান এনেছে তাদের ঈমানও এতে করে বৃদ্ধি পেতে ০৪01০০9১ %%, 151০2) 


পারে, (সর্বোপরি) এর ফলে আহলে কিতাব এবং 92219) 19. 7৫111 রি 
মোমেনরাও যেন কোনোরকম সন্দেহে নিমজ্জিত না রে ঢু রি এগ র 175 
হতে পারে, (অবশ্য) যাদের মনে সন্দেহের ব্যাধি ০১১৪০1১০৯৮১ ৯০২১ 
রয়েছে এর ফলে তারা এবং সত্য প্রত্যাখ্যানকারী প্র রিট রি 
ব্যক্তিরা বলবে, এ (অভিনব) উক্তি দ্বারা আল্লাহ ০52 03৫ , 21552 59192 
তায়ালা কী বুঝাতে চান? (মূলত) এভাবেই আল্লাহ ,+- লু ৯০৮ ৯. ৯৮৮ এডি ৯ ০০৫ 
তায়ালা যাকে চান তাকে গোমরাহ করেন, (আবার) 59৮%-04£ ৬০ ৮৪০৪%.9 50442 ৩৮০ 40 
তিনি যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন; ২ 21৮4:৯৩৬ এত 
তোমার মালিকের (বিশাল) বাহিনী সম্পর্কে তিনি 10125. 221 42)555 প 
ছাড়া আর কেউই জানে না, (আর দোযখের বর্ণনা-) র্‌ 

এ তো শুধু মানুষদের উপদেশের জন্যেই- ও) 115১ 
পারা ২৯ তাবা-রাকাল্লাযী *% ৬৮৯ ৬////.21001818090611101001.019 



































কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৩২. না, তা কখনো নয়, (আমি) চাদের শপথ (করে 


5 


৭৪ সুরা আল মোদ্দাসৃসের 


পাশপঠি রা ০. 


৪ ১০119১৫ 








৩৩. (আরো) শপথ (করছি) রাতের, যখন তা 
অবসান হতে থাকে, 


পাপা ভি পবা £চ 


52১09100819 








৩৪. শপথ (েরছি) প্রভাতকালের যখন তা (দিনের) 


পানি পণ ম্ 


& 28১1191শ]ঠ 








৩৫. নিসন্দেহে (মানুষের জন্যে) তা হবে কঠিনতম 
বিপদসমূহের মধ্যে একটি, 


$ ১:11 ৪৫০১ 1 








৩৬. মানুষের জন্যে (তা হবে) ভয় প্রদর্শনকারী, 





৩৭. তোমাদের সে ব্যক্তির জন্যে, যে কেল্যাণের 
পথে) অগ্রসর হতে চায় এবং (অকল্যাণের পথ থেকে) 
পিছু হটতে মনস্থ করে; 











৩৮. (মূলত) প্রত্যেক মানুষই নিজের কর্মফলের হাতে 
বন্দী হয়ে আছে, 








৩৯. অবশ্য ডান দিকে অবস্থানকারী (নেককার) 
লোকগুলো ছাড়া; 








৪০. তারা অবস্থান করবে (চিরস্থায়ী) জান্নাতে । 
(সেদিন) তারা পরস্পরকে জিজ্ঞেস করবে-_ 








৪১. (জাহান্নামে নিক্ষিপ্ত) পাপিষ্ঠদের সম্পর্কে, 








৪২. (হে জাহান্নামের অধিবাসীরা,) তোমাদের আজ 
কিসে এ আযাবে উপনীত করেছে? 








৪৩. তারা বলবে, আমরা নামাধীদের দলে শামিল 
ছিলাম না, 


পা ৯৬০ তা ৮9) পা ৮9 8 পি ১০১০০ পা 


গু ০৯০০] | ০০ ৮ 190 








8৪. অভাবী (ক্ষুধার্ত) ব্যক্তিদের আমরা খাবার দিতাম 


5 


পাঠ, ১০9 ৯০০ 8112 


৪) ০৫০০০] ০০১ এ১ 9 








৪৫. (সত্যের বিরুদ্ধে) যারা অন্যায় অমূলক আলোচনায় 
উদ্যত হতো আমরা তাদের সাথে যোগ দিতাম, 


১ পার্পা ৮92১ ০9 পা ১০-9া 


2 








৪৬. (সর্বোপরি) আমরা আখেরাতকেও মিথ্যা প্রতিপন্ন 
করতাম, 








৪৭. এমনি (করতে করতে একদিন) চুড়ান্ত সত্য 
(হিসেবে মৃত্যু) আমাদের কাছে হাযির হয়ে গেলো । 





৪৮. কোনো সুপারিশকারীর সুপারিশই (আজ) তাদের 
কোনো উপকারে আসবে না; 








৪৯. এদের কি হয়েছে, এরা (ত্য) বাণী থেকে মুখ 
ফিরিয়ে নিচ্ছে কেন? 


পট /৯ চিপ ১ পাপ 


০৯] ৬০০০1 ৪ 








৫০. এরা যেন (বনের) কতিপয় পলায়নপর (ভীত 
সন্ত্রস্ত) গাধা, 








৫১. যারা সিংহের আক্রমণ থেকে পালাতে ব্যস্ত; 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী ক ৬৯০ 





ড///.210017179050917910179010.0109 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৫২. কিন্তু তাদের প্রতিটি ব্যক্তিই চায়, তাকে (আলাদা 
করে) উনুদক্ত গ্রন্থ দেয়া হোক, 











৫৩. এটা (কখনো) সম্ভব নয়, (আসলে) এ লোকেরা 
শেষ বিচারের দিনকেই ভয় করে না; 





৫৪. না, কখনো নয়, এটি একটি নসীহত মাত্র, 





৫৫. অতএব (এক্ষণে) যার ইচ্ছা সে যেন (এ থেকে) 
শিক্ষা গ্রহণ করে; 





৫৬. (সত্যি কথা হচ্ছে,) আল্লাহ তায়ালার ইচ্ছা 
ব্যতিরেকে তারা কখনো (এ থেকে) শিক্ষা গ্রহণ 
করবে না; একমাত্র তিনিই ভয় করার যোগ্য এবং 
একমাত্র তিনিই হচ্ছেন ক্ষমার মালিক। 








টি ৯ পু 


শলট ০) প্ষ্রতি » পাটি তা ৪9 8৩ পাপা 
০৮ 9১১4৪ গল 0১1 ০9১৭ ০9 


৮০ 7 প্রা 


858০ 049 59০। 





4৬. 
2২ 


১৯5) ১১৯০ 209১৭ 








১. আমি শপথ করছি কেয়ামত দিবসের, 


৫ এে2। [92০০ 











২. আমি শপথ করছি সে নফসের, যে (ত্রুটি বিচ্যুতির 
জন্যে) নিজেকে ধিক্কার দেয়; 


ও 21941 ৯1০০০ এ 





৩. মানুষ কি ধরে নিয়েছে যে, (সে মরে গেলে) আমি 
তার অস্থ্মজ্জাগুলো আর কখনো একত্রিত করতে 
পারবো না; 





৮৮1 পাপা ৯ ভু ৯ ঘুর ০ পাঠ 9 পা উি পার্া 
৩4৮6০ ৮০৯০ 571 0581 ৮০ 








৪. হা, অবশ্যই (আমি তা পারবো), আমি তো বরং তার 
ংগুলের গিরাগুলোকেও পুনর্বিন্যস্ত করে দিতে পারবো । 





7 টম 
পা পা পা ৬এ পাঁড টিপা লা পানি 1 
রে 


৪৮৬০ 01 4৯ ০৭১৩৪ 15 





৫. এ সত্তেও মানুষ তার সম্মুখের দিনগুলোতে (শুধু) 
পাপাচারেই লিপ্ত হতে চায়, 


পারার তা ০৯0 ০ পাঠ 8৮9৩9 ভি 


টি এ ১৯৪] ০০০। ০989: 








৬. সে জিজ্ঞেস করে, কেয়ামত কবে আসবে? 


শুট পা তের টিপা ১ পা 


ঠে এ৪]1 9 ০৪142 





৭. (তুমি বলো,) যেদিন (সবার) দৃষ্টি ধাধাযুক্ত হয়ে 
যাবে 


০9 পাপাটি। পা পা 


৫ ১৯৪]| 9১০158 





৮. (ঘেদিন) টাদ নিশ্প্রভ হয়ে বাৰে, 


৮টি পি পা পা পা 
ক 





৯. চাদ ও সুরুজ একাকার হয়ে যাবে, 


শচপার্পাটি পা 9 চি রা 
রে 


$১০6119 ০০০4| ৮৯5 





১০. (সেদিন) মানুষগুলো সব বলে উঠবে (সত্যিই 
তো! কেয়ামত এসে গেছে), কোথায় আজ পালানোর 
জায়গা (আমাদের)? 


ত উপ তির 5 পানি ৪1০২7) 
৩ ১৮] ০1 55০97 ০০০০)| ০9 








১১. (ঘোষণা আসবে) না, (আজ পালাবার জায়গা 
নেই,) নেই কোনো আশ্রয়স্থলও; 


পাপা পার্ট শপ 


৫379 ১১৫ 








১২. (আজ) আশ্রয়স্থল ও ঠাই আছে (একটাই এবং 
তা) শুধু তোমার মালিকের কাছে, 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী 





৬৯১ 


৮ ৫৯০৭ পাপা পাএত 1 
৪ ১-০৮| ০১০০ 94559) 4 
পাতার তর রা 


///.2100171790250917910170010.0109 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৫ সুরা আল কেয়ামাহ 
১৩. সেদিন প্রতিটি মানুষকে জানিয়ে দেয়া হবে তর £ ছু 91255 
(আমল) নিয়ে সে আজ হাযির হয়েছে, আর কি র্‌ $১590০80, 3275 ০০০১ ঠি 
আমল) সে পেছনে রেখে এসেছে; 











৪. ৰা রংনি র রি 1৮০০৪ 
১ জা নজেদের কাজকর্মের ব্যাপারে 88 424০8604881 9; 








১৫. যদিও সে নিজের (সপক্ষে সেদিন) নানা অজুহাত 10875 
পেশ করতে চাইবে; & 85130051129 











১৬. (হে নবী, ওহীর ব্যাপার,) তুমি তাতে তাড়াহুড়ো *০ ০৩ 
করার উদ্দেশ্যে তার সাথে তোমার জিহ্বা নাড়িয়ো না; 49 0৯] 50149 ৩১৯3 & 








১৭. এর একত্র করা ও (ঠিকমতো তোমাকে) তা ০ ৮1৯৪০ ৮৮৪৮ ১৮ 
ভিন ৪ 40159 4৯০৯ ০৬ এ 





১৮. অতএব আমি যখন (জিবরাঈলের মাধ্যমে 55142 * 25211212 
তোমার কাছে) কোরআন পড়তে থাকি, তখন তুমি ৬4195 &505 4551১ 
সে পড়ার অনুসরণ করার চেষ্টা করো, 











১৯. অতপর (তোমাকে) এর ব্যাখ্যা বলে দেয়ার পক) 1০৮ ছি) আও 
দায়িতও আমার ওপর; ৪ 43৮৮1৮৮০01৮ 








২০. না, কক্ষণো না, তোমরা পর্থিব জগতকেই বেশী 
ভালোবাসো- 











২১. এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা 
করো! 








২২. সেদিন কিছু সংখ্যক (মানুষের) চেহারা উজ্জ্বল 





২৩. এ (ভাগ্যবান) ব্যক্তিরা তাদের মালিকের দিকে 
তাকিয়ে থাকবে, 








২৪. আবার এদিন কিছু (মানুষের) চেহারা হয়ে যাবে 
(উদাস ও) বিবর্ণ, 








২৫. তারা ভাবতে থাকবে, (এক্ষুণি বুঝি) তাদের 
সাথে কোমর বিচুর্ণকারী (আযাবের) আচরণ (শুরু) 
করা হবে; 








২৬. না, কখনো নয়, মানুষের প্রাণ (যখন) তার 
কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে, 








২৭. তাকে বলা হবে, (এ সময় যাদুটোনা ও) ঝাড় 
ফুঁক দেয়ার মতো কেউ কি আছে? 











২৮. সে তখন) বুঝে নেবে যে, অবশ্যই (পৃথিবী 1254 ৪ 
থেকে এটাই) তার বিদায় (নেয়ার সময়), ও 31811 41595 








২৯. (আর এভাবেই) তার (এ জীবনের শেষ) পা" ». 25 2 
(পরের জীবনের প্রথম) পা*র সাথে জড়িয়ে যাবে, ৩৮০4০৩৮৭1৯9 








৩০. আর সে দিনটিই হবে তোমার মালিকের দিকে রা ডি? 
(তার অনন্ত) যাত্রার (প্রথম) সময়! ৬) ০০1৪ 45594 5435) ০ 





৩১. (আসলে) এ (জাহান্নামী) ব্যক্তিটি সত্য স্বীকার ৬4০2 ০ পু 
করেনি এবং (সত্যের দাবী মোতাবেক) সে নামায ৪ ০9 ৩১৯১৪ 
প্রতিষ্ঠা করেনি, 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী *% ৬৯২ ৬///%4.2100181780809171017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৬ সুরা আদ্‌ দাহর 


এপপুপ ত. ছুত 


৩২. বরং (তার বদলে) সে (সত্যকে) মিথ্যা প্রতিপন্ন ১1৭ "৫1 
করেছে এবং (সত্য থেকে) সে মুখ ফিরিয়ে নিয়েছে, ৩ 6559 ০৫০15 














৩৩. সে অত্যন্ত দন্ত ও অহমিকাভরে নিজের পরিবার 
পরিজনের কাছে ফিরে গেলো, 





৩৪. নল্লাহ তায়ালা বলবেন,) হা, (এ পরিণাম 
ঠিক) তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য । 











৩৫. অতপর এ আচরণ শুধু তোমারই সাজে, (এটা) 
তোমার জন্যেই মানায়; 








৩৬. মানুষ কি ধরে নিয়েছে যে, তাকে এমনি ছেড়ে ্ ০ পাপন ৯ 78২7) ০ ৩ ৯ পা 
দিয়ে রাখা হবে; ৩ ০০০ ১৭ 1 ০৮1 ৮সস্লা 





৩৭. সে কি (এক সময়) এক ফোটা স্থলিত শুক্রবিন্দুর 4772 
€শ ছিলো না? ৩) ৪০ 6০৬৫ 2০১ ৪৪-শা 





০৩ পার্ট পাশা প্রা পাশ তে ০ 


৩৮. তারপর তা হলো রক্তপিন্ড, অতপর আল্লাহ 2 72232 22দ্ 
তায়ালা (দেহ সৃষ্টি করে তাকে) সুবিন্যস্ত করলেন, ৮৬9 015 ০01০8 











৩৯. এরপর তিনি তার থেকে নারী পুরুষের জোড়া & +8517-751॥ ৮৮৪11 2 বাত 
পয়দা করেছেন। ও (৮০১19 ১০]| ৬৯৯9১11 4০ ০২৯৪ 











পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন না? 





৪০. (যিনি এদের বানিয়েছেন) তিনি কি মৃতদের ঢা এ $১৩% এ] না 








১. কালের (পরিক্রমায়) কোনো একটি সময় মানুষের +৪]( 7৮ ০" 117৭৬ 
ওপর দিয়ে এসেছে কি- যখন সে (এবং তার অস্তিত্ব) ১৯০] ০2 ৬৯১ ০৮81 
উল্লেখ করার মতো কিছুই ছিলো না! 9109885105৫ 





২. আমি মানুষকে সৃষ্টি করেছি নোরী পুরুষের) মিশ্রিত & »1:%761৭ «০1751122115 
শুক্র থেকে, যেন আমি তাকে (তার ভালো মন্দের ১0৮০০০14457 ৬2 এ ডিন 


ব্যাপারে) পরীক্ষা করতে পারি, অতপর (পরিক্ষার 15৮11552715 
উপযোগী করে তোলার জন্যে) তাকে আমি শ্রবণ ও ও 1১৮2, নি 55 


দৃষ্টিশক্তিসম্পন্ন করে পয়দা করেছি। 

















৩. আমি তাকে চেলার) পথ দেখিয়ে দিয়েছি, সে ৪? ্ ছা 
চাইলে (আল্লাহর) কৃতজ্ঞ হবে, না হয় (অকৃতজ্ঞ) বি 
কাফের হয়ে যাবে। 








৪. কাফেরদের জন্যে আমি শেকল, বেড়ি ও আগুনের এ 





৫. নিসন্দেহে যারা সৎকর্মশীল তারা (জান্নাতে) এমন হুল 
সুরা পান করবে যার সাথে (সগযু) বর মেশানো ০/-5৮৮-24+5282181 1 


রা 


ক ১৮০ পার্ট পাশটি পর 


হু টু 
01995 ৯1১ 
পারা ২৯ তাবা-রাকাল্লাযী ৬৯৩ ৬///%4.21000181780809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৬ সুরা আদ্‌ দাহর 


৬. এ পানি হবে প্রবাহমান (এক) ঝর্ণা, যার (প্রবাহ) 1745 ৬ ৫০ & 417 চাহ তোছে 
থেকে আল্লাহর নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে, (959১৭ 49121751252 298 0০ 

তারা (যেদিকে যখন ইচ্ছা) এ (বর্ণাধারা)-টা প্রবাহিত ₹৯.2% 
করে নেবে। 1০৯7 





৭. (এরা হচ্ছে সেসব লোক) যারা "মানত" পূরণ 71212502812 রহ 
তা এন একদিক ছিরে দিনে টিভি 29)3-4 ০99৭ 


ধ্বংসলীলা হবে সুদূরপ্রসারী টি রি 








পরা ভি টি ৯ পটি পা 


৮. এরা শুধু আল্লাহর ভালোবাসায় (উদ্বুদ্ধ হয়েই »০ তে 
সা আালোবায়ভ যেই ১০-০1 | ০০০০: 








৮৮ পি 





৯. (এরা বলে,) আমরা শুধু আল্লাহ তায়ালার * £* ৃ 

সন্তুষ্টির জন্যেই তোমাদের খাবার দিচ্ছি, (বিনিময়ে) ০০ ০৭ টি 

আমরা তোমাদের কাছ থেকে কোনো রকম / 2] রন রর 
প্রতিদান চাই না- না চোই) কোনো রকম কৃতজ্ঞতা 91995 ১9 গা 
জ্ঞাপন । 














১০. আমরা সে দিনটির ব্যাপারে আমাদের মালিককে [”+৮1₹27 1249? হিবতি 
ভয় করি, যেদিনটি হবে অতীব ভয়ংকর । ছি খত 2১০০০) 





2 পানা 


143৭০ 





১১. আল্লাহ তায়ালা আজ তাদের সেদিনের ভেয়ংকর *- &ব 2 
আযাব ই আনি থেকে বেন তার ৮৮৪9 [92]1 এএ১১৪%। ৪০8 


সজীবতা ও আনন্দ দান কর ₹৯-০এ কপ মু 
88 $ 12959 83 











১২. এরা যে ধৈর্য প্রদর্শন করেছে (তার পুরস্কার 2 
হিসেবে আল্লাহ তায়ালা) তাদের জান্নাত ও রেশমী ৪1১১৯94৯19১ 1৯১ -৯১৯9 
বস্ত্র দান করবেন, 





১৩. (সেখানে) তারা (সুসজ্জিত) আসনে হেলান টে জ্ 
দিয়ে বসবে, সেখানে সূর্যের (তাপ) যেমন তারা 03558 এটি & ৪ ০৪০৪ 
রা হা দেখবে না কোনোরকম শীত (-এর $ সে 9 (6 22 








£১ 5৯ পাপা প্ুপা 


১৪, তাদের ওপর (জানাতে) তার গাছের ছায়া ঝুঁকে 1256 4.51521211 এ 
থাকবে, তার ফল-পাকড়া তাদের আয়ন্তাধীন করে (৪১৪০১ এ 90945 ৮৪৮5£ রর 2159 
দেয়া হবে। টি ৪২519 

















১৫. তাদের (সামনে খাবার) পরিবেশন করা হবে পাঠ এ ৫ 
রৌপ্য নির্মিত পাত্রে ও কীচের পেয়ালায়, তা হবে 5194922০৫20 2৮৪50 79 


89855 89) এ 








১৬. রূপালী স্ফটিক পাত্র, (যার সবটুকুই) 25122 55 29 ৰা 5 
পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে। 1১45 2308 2০ ০ টি রী 











১৭. সেখানে তাদের এমন এক (অপূর্ব) সুরা পান ৪8. পপ শিপ পাঠ 1৮৮, প ৯৫৯০৩ 
করানো হবে, যার সাথে মেশানো হবে 'যানজাবীল' ৪ ১৯১৯15৩৪1৮৫ 5 ৩৪০৪ 


(নামের মূল্যবান সুগন্ধ), 
পারা ২৯ তাবা-রাকাল্লাযী + ৬৯৪ ৬///%4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৬ সুরা আদ্‌ দাহর 


১৮. তাতে রয়েছে (জান্নাতের) এক (অমিয়) ঝর্ণা, ৭5142175১1৫ 
যার নাম রাখা হয়েছে “সালসাবীল' । ৪ ১৮০৭০ (৪০৭০ ও 0৩০ 








১৯. তাদের চারদিকে ঘোরাঘুরি করবে একদল মন ॥. সাপ ০,৯৮০ 
কিশোর বালক, যারা চিরকাল কিশোরই থাকবে, 101-9315 01619 ০৪9 ০১959 


যখনি তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা 21272 দাদ 
কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা । ৪139715121৯ ০9 




















২০. সেখানে যখন যেদিকে তুমি তাকাবে, দেখবে শুধু _ ।৮* 2115 
নেয়ামতেরই সমারোহ, দেখবে (নেয়ামত উপচেপড়া) 9152811591৮ 80০$ ০৯105 
এক বিশাল সাম্রাজ্য | 








২১. বেহেশতবাসীদের পরনের কাপড় হবে অতি ১৮42718০2৩2 ৫৭০ এ বশত]? 
সূক্ষ সবুজ রেশম ও মোটা মখমল, তাদের পরানো + ১১৯ হি 
হবে রূপার কংকণ, তাদের মালিক সেদিন তাদের * ০৮ ৯০ ৮৮ পো, মুড 
শরাবান তহুরা" (পবিত্র ও উৎকৃষ্ট পানীয়) পান ৮০০১-৮৪295255 5595 1919 


করাবেন। ০০ পাশা 
ও) 1) 01১ 





২২. আল্লাহ তায়ালা বলবেন, হে আমার বান্দারা,) * 2৮ ৮ ॥ঠ প্ধ 
এ হচ্ছে তোমাদের জন্যে (আমার) পুরস্কার এ ৮৫৪৮045 গঠ5 ৫1 016১০1 


সপ ৯-৪ ৯৪ 


তোমাদের (যাবতীয়) চেষ্টা সাধনার স্বীকৃতি! 1)৫2০ 











২৩. (হে নবী,) আমি অবশ্যই (এ মহাগ্রন্থ) লা ্ু 
কোরআনকে তোমার ওপর ধীরে ধীরে নাধিল করেছি, শু 5019) এ 19 ০৯ 1 











২৪. সুতরাং তুমি ধৈর্যের সাথে তোমার মালিকের 1 তে ৪) 2২৫ ৫1৬০ 
নির্দেশের অপেক্ষা করো, আর এদের মধ্যে যারা | ১১85৩044725 


পাপী ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী, কখনো তাদের 19889 
আনুগত্য করবে না, 











২৫. তুমি সকাল সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম ৭৯ নত ₹৮৯০ ৫ 
স্মরণ করতে থাকো, উ ১০০9 8১% 19১৮০156519 








€ /১৮০ ০9 8 এ পারা তাপ 8১৮9৯ পা ঠ চু, তা পা 


২৬. রাতের একাংশ তার সামনে সাজদাবনত থাকো ৩] রি ু 
এবং রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা ও পবিত্রতা টি ১ ০4 | ৬29 


ঘোষণা করতে থাকো । 35 





২৭. এরা বৈষয়িক স্বার্থের পার্থিব জগতকেই বেশী ”+ পপ দর হল 
ভালোবাসে এবং পরে যে তাদের ওপর একটা কঠিন ০১১১০৭9 হা ০১৪4 রি ০ 


৮5 পূ ব্রি টিপা ॥ টিপা ৮7 


দিন আসছে তা উপেক্ষা করে! € ১৩৪৫ (91 ৮১91)9 








২৮. আমিই এদের সৃষ্টি করেছি এবং এদের -র্পা রা ০91 9 8 তা 
জোড়াগুলো ও তার বাধন আমিই মযবৃত করেছি, 1152৮16১৩8-815৩০ 
আবার আমি যখন ইচ্ছা করবো তখন এদের (এ বাধন এর 00520 
শিথিল করে তাদের) আকৃতি বদলে দেবো । ৩১১০ -০৫ ০৪ 








২৯. অবশ্যই এটি হচ্ছে একটি উপদেশ, অতএব যার 
ইচ্ছা সে (একে আকড়ে ধরে) নিজের মালিকের কাছে 
যাওয়ার পথ করে নিতে পারে। 


টিতে গদবেডিরা রাড য় াননাং 
০/1 ৬৯1 €5 ০৮০৪১৪১৮০৯০ 
রা রা ॥ পা রা 








পারা ২৯ তাবা-রাকাল্লাযী ++ ৬৯৫ ৬///%4.21001817802809171017001-019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৩০. আর আল্লাহ তায়ালা যা চান সেটা ছাড়া তোমরা 
তো কিছুই চাইতেও পারো না; অবশ্যই আল্লাহ 
তায়ালা সব কিছু জানেন, তিনি প্রজ্ঞাময় । 


৭৭ সুরা আল মোরসালাত 
88872. ০৮28-55-৮৮ 
441 ৩1১4 ৪৮88 0131 5958709 


450 বর্পঠি 5 পা ব্রন ওত পা রা 


(০৮ ৮০ 








৩১. তিনি যাকে চান তাকে তার রহমতের মাঝে 
প্রবেশ করান; যালেমদের জন্যে তিনি কঠিন শাস্তির 








টি 

টি ৰ শা পারা ৯5 চর 4১৮52 ৯৪ 
০৯০০০9০4০০৯) ৪ ৪ ০০ 9558 
ঠা কত ৯ আতর] ২ 
ও পল 61৩০৮৮০০]ু 











১. মৃদুমন্দ ও ক্রমাগতভাবে পাঠানো 
বাতাসের শপথ, 








২. প্রলয়ংকরী ঝঞ্জা বাতাসের শপথ, 








৩. মেঘমালা বিস্তৃতকারী বাতাসের শপথ, 











৪. (মেঘমালাকে) যে (বাতাস) টুকরো টুকরো করে 
আলাদা করে দেয়- তার শপথ, 





৫. (মানুষের অন্তরে) ওহী নিয়ে আসে যেসব 
(ফেরেশতা-) তাদের শপথ, 


চি 1 /১-০/১ 
8175৫ 
পরা পরা পর 





৬. (এটা মোমেনদের-) ওযর (আপত্তির সুযোগ না 
রাখা) কিংবা কাফেরদের সতর্ক (করার জন্যে), 


ঙ্ 7১-2৮পা ১০০ 


91))91)০০ 





৭. নিসন্দেহে তোমাদের (পরকাল দিবসের) যে 
প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সংঘটিত হবে; 


পাপ পাঠ চি ১০০ পা 


৪৫919 09625 ০8 








৮. যখন আকাশের তারাগুলোকে জ্যোতিহীন করে 
দেয়া হবে, 


/১৮০৩০৮ ০৩ 


৫ ০৮ (9৯৯41 150 





৯. যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, 


১ £৯ পা টি পটি পা এ 


৫০2১8৪০4115 








১০. যখন পাহাড়গুলোকে (ধুলার মতো) উড়িয়ে 
দেয়া হবে, 


ন্‌ ৯ 


০০১০1051199 








১১. যখন নবী রসূলদের সবাইকে নির্ধারিত সময়ে 
জড়ো করা হবে; 


৮ £৯ পাডএ০০ 9 





১২. (বলতে পারো)-কোন্‌ (বিশেষ) দিনটির জন্যে 
(এ কাজটি) মূলতবী করে রাখা হয়েছে? 


৮ 5৯ প্রা ০০ ১১৩ ৪ 


উ০০ঠা[৯৩% 





১৩. (হা, সেটা রাখা হয়েছে) চূড়ান্ত ফয়সালার 
দিনটির জন্যে, 


9০০61 [9] 





১৪. তুমি কি জানো সে ফয়সালার দিনটি কেমন? 








১৫. যারা (একে) মিথ্যা সাব্যস্ত করেছে সেদিন তাদের 
ধ্বংস (অবধারিত) 
পারা ২৯ তাবা-রাকাল্লাধী 





*% ৬৯৬ 


পাঠ গনিত 


পাঠ০-০৭এ 
রা পর 


ও ০০৪৮৮ ১০9 ০29 


ড///.210017179050917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৬. আমি কি আগের (অবিশ্বাসী যালেম) লোকদের 
ধ্বংস করে দেইনি? 





৭৭ সুরা আল মোরসালাত 


/৯টি /৯ পাপ 


$0519$1 ৬৫০ সা 








১৭. অতপর আমি পরবর্তী লোকদেরও (ধ্বংসের 
পথে) পূর্ববতীদের সঙ্গী করে দেবো । 


15১ -০-2-9 ৯০9 ০৪ 


৪ ০৭১৯১1৮০৭০৫ 








১৮. হো সকল যুগের) অপরাধী ব্যক্তিদের সাথে আমি 
এ (একই) ব্যবহার করি। 


্টিপাঠিপা 


৪০০) 050 0৪৫ 





১৯. (যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা 
(সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে! 


পানি এ ৩০০৯৬ পাঠিত গসিপ 


৪ ০০০৪৮5 ১৮০9 049 








২০. আমি কি তোমাদের (এক ফোটা) তুচ্ছ পানি 
থেকে সৃষ্টি করিনি? 


ঢু তে ১০০ ১0/১9/১০৮৯ ০ 


ও ৬০৪৭ 5০ ০০-০৯৭ শা 





২১. অতপর সেই (তুচ্ছ পানির) ফৌটাকেই আমি 
একটি সংরক্ষিত স্থানে (সযতে) রেখে দিয়েছি, 


পারা 8৪ ৩2 ঠিপা পাপা 


গু ৬০৫০)158 & 24০3 





২২. (রেখে দিয়েছি) একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, 


$1[7)65এ1 





২৩. তারপর (তাকে) পরিমাণমতো সব (কিছু দিয়ে 
আমি পূর্ণাংগ একটি মানুষ হিসেবে তৈরী) করতে 
সক্ষম হয়েছি, কতো সক্ষম (ও নিপুণ) স্রষ্টা আমি! 


পা্িশি টি পাটি পা ৬ পুছি পাল 


ও 49)9811-৮53 উ 7)98$ 





২৪. (যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা 
(সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে! 


পানি ৬ ৩-০7 পাঠিত গিনি 


৩১০৮5 0559 049 





২৫. আমি কি ভূমিকে (প্রয়োজনীয় সামগ্রীসমূহের) 
ধারণকারী করে বানিয়ে রাখিনি? 





২৬. জীবিত ব্যক্তিদের যেমনি (সে ধারণ করে আছে) 
তেমনি মৃত ব্যক্তিদেরও (সে ধারণ করে), 





২৭. আমি তাতে উচু উচু পর্বতমালা সৃষ্টি করে রেখেছি 
এবং আমি তোমাদের সুপেয় পানি পান করিয়েছি। 


৯291 7১৮০৯ পি পারা পাটি পা্সিশাশা 0 


পরকডি৬০০৪০০% 2 পেন 








২৮. দুর্ভোগ তাদের জন্যে, যারা (এসব সত্যকে) 
মিথ্যা প্রতিপন্ন করেছে। 





২৯. (চূড়ান্ত বিচারের পর বলা হবে,) এবার চলো 
সেই জিনিসের দিকে যাকে তোমরা দুনিয়ায় মিথ্যা 
প্রতিপন্ন করতে, 





পা ডিশটি ৬ পাটি £৯ ৮০/, চি পানি 


$ 0588 2-০22254119816) 





৩০. চলো সেই ধুমপুঞ্জের ছায়ার দিকে, যার রয়েছে 
তিনটি (ভয়ংকর) শাখা, 


“পানা চা 5 
€ ৮৬ ০4৪ 3 28 411516)1 





৩১. এ ছায়া (কিন্তু) সুনিবিড় কিছু নয়, এটা (তাকে) 
আগুনের লেলিহান শিখা থেকে বাচাতে পারবে না; 


£৯-০ পারছে 


$ ৮০০1 ০5০2839946৭ 





৩২. (বেরং) তা (তার ওপর) বৃহৎ প্রাসাদতুল্য 
আগুনের স্কুলিংগ নিক্ষেপ করতে থাকবে, 





৪ ১০8163559 0০১5 50 





৩৩. (মনে হবে) তা যেন হুদ বর্ণের (কতিপয়) 


পারা ২৯ তাবা-রাকাল্লাষী ৬৯৭ 


2০/১-০ ভু র্পা ৭৭৫ 
শ ১৯০ ০০৯ 45 


//৬/.2100171790250917910179010.0109 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৩৪. দুভেগি তাদের জন্যে, যারা (একে) মিথ্যা 
প্রতিপন্ন করেছে। 


৭৭ সুরা আল মোরসালাত 


পাঠ ৬৪ পাটি পাঠ গনিত 


৪ ০৪8৫০ 95254 02 





৩৫. এ হচ্ছে সেই (মহাবিচারের) দিন, যেদিন কেউ 
কোনো কথা বলবে না, 


পা 259, চিতা পার্ট শুট & পা প্রা 


ও ৩9৮7১ (9155 











৩৬. কাউকে সেদিন (নিজেদের পক্ষে) ওযর আপত্তি 
(কিংবা সাফাই) পেশ করার অনুমতি দেয়া হবে না 
যে, তারা কিছু ওযর পেশ করবে। 








রা £১ টি পানিপাপা 8 ৮ঠ5 ০9 পা ৪১০ পাপা 


ও ০/০)০০৬১ ০৪ ১9৪১9 





৩৭. দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা (একে) মিথ্যা 
প্রতিপন্ন করেছে। 


পানি ৬ ৩-০০এ পাঠিত গিনি 


৪) ০৯১১৮ 05594 049 





৩৮. (সেদিন পাপীদের বলা হবে,) আজকের দিন হচ্ছে 
চূড়ান্ত ফয়সালার দিন, তোমাদের সাথে তোমাদের 
পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি (এখানে) একত্রিত 
করেছি। 





পাটি ডেপাটি পা /৬-91 2০/৩া  প্া 


95191255 ০9-11916, 








৩৯. আজ যদি (আমার বিরুদ্ধে) তোমাদের কোনো 
অপকৌশল প্রয়োগ করার থাকে তাহলে তা প্রয়োগ 
করো। 


৯১792 ১ 2 ঠচপা্ট /৯ ০0 তা পাট 


৪ 95 ০৯৫৫1 0৫৫ 





৪০. দুর্ভোগ তাদের জন্যে, যারা (একে) মিথ্যা সাব্যস্ত 
করেছে। 








৪১. (আল্লাহকে) যারা ভয় করেছে (সেদিন) তারা 
(সুনিবিড়) ছায়ার নীচে এবং (প্রবাহমান) ঝর্ণাধারার 
মাঝে অবস্থান করবে, 











৪২. তাদের জন্যে ফলফলারির ব্যবস্থা থাকবে, যা 
চাইবে তারা তাই (সেখানে) পাবে; 





৪৩. (তাদের বলা হবে, দুনিয়ায়) তোমরা যা করে 
এসেছো তার পুরষ্কার হিসেবে (আজ) তোমরা তৃপ্তির 
সাথে এসব খাও ও পান করো । 


পা টি টিপি পা 6 9/0ি পা (জম রণ ১৮৯টি পা ঠি | পা 


৪ 9962 005155819192 








8৪. অবশ্যই আমি ভালো মানুষদের এমনিভাবেই 
পুরস্কার দিয়ে থাকি। 


ও ০৯০০] ৯ 19৫131 





৪৫. সেদিন দুর্ভোগ তাদের জন্যে, যারা (এসব 
সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে! 


রা ১ ৬০ পাঠে 2৯৩ 


৪ ০৪৫৮0 95558 082 











৪৬. (হে অবিশ্বাসীরা,) কিছুদিন তোমরা এখানে খেয়ে 
নাও এবং কিছু ভোগ আস্বাদনও করে নাও, নিসন্দেহে 
তোমরা অপরাধী! 





৯0 টিলা] €/১ ৩,১90 পাপাা ৯০০9 


ও 09০১৯-০৫311515৮559193 








৪৭. দুর্ভোগ সেদিন তাদের (জন্যে) যারা (এসব 
সত্যকে) মিথ্যা সাব্যস্ত করেছে। 





পানি ৬ ৩৮০৯৬ পা৯ে হিসি 


৪ ০৪০৫৮ 95৮9 089 





৪৮. এদের যখন বলা হয়, তোমরা (আল্লাহর 
দরবারে) নত হও, তখন তারা নত হয় না। 





পা ৯১০ চিপ পার্ট ১৯ -০০৮৮ ) ০9 তি পাঠ 


€ ০)9৯ ১৭ 192)1 ৮৮ 0551515 





৪৯. (যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের জন্যে, যারা 
(এসব সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে! 


পাঠ ৬ ৩৮-০০এ পাঠ গনিত 


৪ ০০১৫৬195৮98 059 





৫০. (তুমিই বলো,) এরপর আর এমন কোন্‌ কথা 
আছে যার ওপর এরা ঈমান আনবে! 


পারা ২৯ তাবা-রাকাল্লাী 


ক ৬৯৮ 


পা ডিশটি নিও এ নিপা পা ৬এপ্রাা 


€ ৩9০০৪: 5০৯ ৬৯৩ 50 





///.2100171790250917910179010.0109 





কোরআন শরীফ সহজ সরল বাংলা বা 








করছে? 


পা ভিপি ৮2 ৮ 


৯ 





২. (তারা কি) সেই মহাসংবাদের ব্যাপারেই (একে 
অপরকে জিজ্ঞেস করছে)? 


৫১558211 0501 ৬2 








৩. যে ব্যাপারে তারা নিজেরাও নানা মতে বিভক্ত; 


পা ০৪ ৩০১০০9১9০9০ ্ু 


৩ ০২৯০ 4১০০৯ ৪৪] 





৪. না, কখনো নয়, এরা অচিরেই (সে ঘটনাটি) 
জানতে পারবে, 


শা ঠাপা 7 


০ ০০৭৮৮০ ১৫ 





৫. হা, অতি সত্বরই তারা (সে সম্পর্কে) জানতে 
পারবে । 


শা ৯নটিপাা ০৮ দের 


5 ০৭০৮৮ ১৮১ 








৬. আমি কি ভূমিকে বিছানার (মতো করে) তৈরী 
করিনি? 


পপ & পি 


81 ০৯$। ০৫ 








৭. (ভূমিকে স্থির রাখার জন্যে) আমি পাহাড়সমূহকে 
(এর গায়ে) পেরেকের মতো গেড়ে রেখেছি, 





৮. আমি তোমাদের জোড়ায় জোড়ায় পয়দা করেছি, 








৯. তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ 


5 








১০. আমি রাতকে (তোমাদের জন্যে) আবরণ করে 


2 








১১. আর দিনগুলোকে জীবিকা অর্জনের জন্যে 
(আলোকোজ্জ্বল) করে রেখেছি, 





১২. আমি তোমাদের ওপর সাতটি মযবৃত আসমান 
বানিয়েছি, 








১৩. (এতে) স্থাপন করেছি একটি প্রোজ্জবল বাতি, 








১৪. মেঘমালা থেকে আমি বর্ষণ করেছি অবিরাম 


ৃষ্টিধারা, 





১৫. যেন তা দিয়ে আমি (শ্যামল ভূমিতে) উৎপাদন 
করতে পারি (নানা রকমের) শস্যদানা ও তরিতরকারি- 








১৬. এবং সুনিবিড় বাগবাগিচা; 








১৭. নিসন্দেহে চূড়ান্ত সিদ্ধান্তের একটি দিন রয়েছে। 


৮5 


1065 ০৫ ০421 সি এ 





১৮. যেদিন শিংগায় ফুঁ দেয়া হবে, (সেদিন) তোমরা 
দলে দলে (বেরিয়ে) আসবে, 


ও 


5 পা ৮৯ ০90 টিপা /িশটি রি 


[950১9০18619 








১৯. (সেদিন) আসমান খুলে দেয়া হবে এবং তা 
অনেকগুলো খোলা দরজায় পরিণত হয়ে যাবে, 





পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৬৯৯ 


পাটি প্রা তা ৮০ ০৮55 





01951 ০১ ৪৮০০1 ৬৪9 


ড///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৮ সূরা আন নাবা 


২০. পর্বতগুলোকে সরিয়ে দেয়া হবে অতপর তা 
মরীচিকার মতো হয়ে যাবে, 








২১. নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে ফাদ_ 











২২. বিদ্রোহীদের জন্যে (নিকৃষ্টতম) আবাসস্থল, 





২৩. সেখানে তারা কালের পর কাল ধরে পড়ে 
থাকবে, 





২৪. সেখানে তারা কোনো ঠান্ডা ও পানীয় জোতের) 
কিছুর স্বাদ ভোগ করবে না, 





২৫. (সেখানে) ফুটন্ত পানি, পুঁজ, দুর্গন্ধময় রক্ত, ক্ষত 
ছাড়া কিছুই থাকবে না, 





২৬. (এই হচ্ছে তাদের) যথাযথ প্রতিফল; 





২৭. (কেননা) এরা হিসাব-নিকাশের (এ দিনটি থেকে 
কিছুই) আশা করেনি, 





২৮. (বরং) তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা 
প্রতিপন্ন করেছে; 








২৯. (অথচ) আমি (তাদের) যাবতীয় কর্মকান্ডের 
রেকর্ড সংরক্ষণ করে রেখেছি, 








৩০ অতএব তোমরা আযাব উপভোগ করতে থাকো, 
(আজ) আমি তোমাদের জন্যে শাস্তির মাত্রা ছাড়া আর 
কিছুই বৃদ্ধি করবো না। 











৩১. (অপরদিকে) আন্মাহভীরু লোকদের জন্যে রয়েছে 
(পরম) সাফল্য, 





৩২. (সুসজ্জিত) বাগবাগিচা ও আংগুর (ফলের 
সমারোহ), 





৩৩. (আরো রয়েছে) পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী 


তরুণী 








৩৪. এবং উপচে পড়া পানপাত্র; 





৩৫. এখানে তারা কোনো বাজে কথা ও মিথ্যা শুনতে 
পাবে না, 





৩৬. (এটা হচ্ছে) তোমার মালিকের পক্ষ থেকে ১০০০ 262 ৩ *» পদ 





৩৭. আসমানসমূহ, যমীন ও এদের উভয়ের মাঝখানে (৮:2€++17 
যা কিছু আছে তার মালিক দয়াময় আল্লাহ তায়ালা, (৮৭ 2 


তার সাথে কেউই বিতর্ক করার ক্ষমতা রাখে না, ৪ 0065 25091০1৬০৯১] 











৩৮. সেদিন (পরাক্রমশালী মালিকের সামনে) & ভ্. এ "7 হে 
রূহ (জিবরাঈল) ও অন্যান্য ফেরেশতারা ৮৪০ £2515119 6১। [58 [94 
সারিবদ্ধভাবে দীড়িয়ে থাকবে, 

পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৮ ৭০০ ড///4.21001817802809171017001-019 














1191০ ৩২০১।)২৪১৩ 


11২21/৬ ২2৭১11২৪,৬ 


11২21/৬ এ২2৭৮11২৪,৬ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৯ সুরা আন নাষেয়াত 
দয়াময় আল্লাহ তায়ালা যাদের অনুমতি দেবেন তারা ৮" * ৪11175৮717০" 
ছাড়া অন্য কেউই কথা বলতে পারবে না এবং ১114 21 ৮8142 
(অনুমতিপ্রাপ্ত ব্যক্তি যখন বলবে, তখন) সে সঠিক ৮৩ পা 
কথাই বলবে । নট 














৩৯. সে দিনটিই সত্য, কেউ ইচ্ছা করলে (এখনো এই 
সত্যের দ্বারা) নিজের মালিকের কাছে একটা আশ্রয় 
খুঁজে নিতে পারে। 











৪০. আমি অবশ্যই আসন্ন আযাব সম্পর্কে তোমাদের ৮2* 2৩ উপ 21) 47৮81 বা 
সতর্ক করে দিয়েছি, সেদিন মানুষ দেখবে তার হাত ১5:4 [98 ০04১521০740 
দুটি (এ দিনের জন্যে) কী কী জিনিস পাঠিয়েছে, (এ ৮১৮1 4৭21৩ ৯ জন ০৯৩৭ 
দিনকে) অস্বীকারকারী ব্যক্তি তখন বলে উঠবে, হায়, ১৯। 009879 ৮০৭ ০০০৪০ ৪১০। 
কতো ভালো হতো যদি নাহয়ে আমি (আজ বা এ 
মাটি হতাম! ৮, সি € 1১5০ (৯ 











১. শপথ (ফেরেশতাদের), যারা নির্মমভাবে 
আত্মা) ছিনিয়ে আনে, 





২, শপথ (ফেরেশতাদের) যারা সহজভাবে ২1025 05105 
(নেককারদের রূহ) খুলে দেয়, ৩1০০ ০৮-419 








৩. শপথ (ফেরেশতাদের), যারা (আমার হুকুম তামিল 
করার জন্যে) সাতরে বেড়ায়, 











৪. শপথ (ফেরেশতাদের), যারা (হুকুম পালনে) দ্রুত 











এগিয়ে চলে, 

৫. শপথ (ফেরেশতাদের), যারা (নিজেদের) কাজ 
সুষ্ঠভাবে পরিচালনা করে । 

৬. (যেদিন কেয়ামত আসবে), সেদিন ভূকম্পনের 
এক প্রচন্ড ঝাকুনি হবে, 





(৪৯৮০ 





. (কবর থেকে সবাইকে ওঠানোর জন্যে) সাথে হ ৩৫011 1৮% 
৭. (কবর ৫ ও ) ঠ 859] 


সাথে আরেকটি প্রচন্ড ধাক্কা হবে; 








05 ১৯০০০ 


৮. সেদিন (মানুষের) অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে, হর ২ ৮৪ 2 
ও ৬28212 95+57 2598 








পর পাশিটি পা £ পণ 


৯. তাদের সবার দৃষ্টি হবে ভীত-সন্্রস্ত। 8 212105291 








১০. তারা বলে, সত্যিই কি আমাদের আগের পাটি) ২ ৮৯৮৯০দপ এ) ৮৯7৮৮ 
নি না ৪) 89941 $ 4939১১০1015 05 98 





১১. আমরা পঁচে-গলে হাড্ডিতে পরিণত হয়ে 152147 
যাওয়ার পরও (কি তা ঘটবে)? রি নি সি 








১২. তারা বলে, যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে 
বিষয় । 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭০১ //$/.810012180809171017001.019 


এ 8১51$1 এ101516 


রা 
রা 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৯ সুরা আন নাষেয়াত 
১৩. অবশ্যই তা হবে বড়ো ধরনের একটি গর্জন; 





১৪. (গর্জন শেষ না হতেই) হঠাৎ দেখা যাবে, তারা 
(কবর থেকে উঠে সবাই যমীনের ওপর) সমবেত হয়ে 
গেছে। 








১৫. হে নবী,) তোমার কাছে কি মূসার কাহিনী 
? 








১৬. তাকে যখন তার রব পবিত্র “তুয়া” উপত্যকায় ৪ ৪? প্রিপ ৪114 
ডেকে বলেছিলেন- ্ ১৮০৪৭| 4121 4১4১০ 31 











১ 5 মিযা রাউনের ছে, রণ টার ১ 120, পা চিপ 
নিদিকেরানিলেহিকিরেছে, বা উ (585 281 052)5 ৫1 4521 








১৮. তুমি (তোকে) জিজ্ঞেস করো, তুমি কি (ঈমান 
এনে) পবিত্র হতে চাও? 








১৯. আমি তোমাকে তোমার মালিকের (কোছে পৌছার 
একটা) পথ দেখাতে পারি, অতপর তুমি (তোকে) ভয় 
করবে, 











২০. এরপর সে তাকে (আমার পক্ষ থেকে নবুওতের) 
বড়ো একটি নিদর্শন দেখালো, 











২১. সে আমার নবীকে) মিথ্যা সাব্যস্ত করলো এবং 
সে (তার) বিরুদ্ধাচরণ করলো, 





২২. অতপর (ষড়যন্ত্র করার মানসে) সে পেছনে ফিরে 
গেলো, 








২৩. সে লোকজন জড়ো করলো এবং তাদের ডাক 





২৪. এবং বললো, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে 








২৫. অবশেষে আল্লাহ তায়ালা তাকে আখেরাত ও | মে 
দুনিয়ার আযাবে পাকড়াও করলেন; $৫১$ 98১5১ 





৬: 
২০ওয়ীকফে লাষেম 











২৬. অবশ্যই এমন লোকের জন্যে এতে শিক্ষার ৮৮ 2৪ *+-৭%৫৮* এ 
নিদর্শন রয়েছে, যে (আল্লাহ তায়ালাকে) ভয় করে, গড ৯৯৭ ৬৮ ৪১৯ 


৩4১০ 








২৭. (তোমরা বলো,) তোমাদের দ্বিতীয় বার) 1 27 ৫44৮০ 
করা কি বেশী কঠিন, না আকাশ সৃষ্টি করা টি ৪5-5,2111012 ০০1-৮15 
কঠিন? আল্লাহ তায়ালাই তা বানিয়েছেন। 














২৮. আল্লাহ তায়ালা (শূন্যের মাঝে) তাকে উচু করে 5০2 25৯০ পপ 
রেখেছেন, অতপর তাকে সুবিন্যস্ত করেছেন, ৪19১9০5 1৬৮০ ৮১ 











পা পভ পাপা 


২৯. তিনি রাতকে (অন্ধকার দিয়ে) ঢেকে রেখেছেন, 12৮৯ 
আবার তা থেকে দিনকে বের করে এনেছেন, ক 69 ঞেশা 5659 











. এরপর যমীনকে তিনি (বিছানার মতো করে 2 হত 
বিহিরোদিরেরেন 9 সি ৬1৯5 0১ ০০৯ 





১. তা থেকে তিনি তার পানি ও তার উত্ভিদরাজি ৯৮ (পিল (৯ ৯ত৯ 
রে 2৮ - ৪1৮5১291525 6০ ৫1 








পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭০২ //$/.810012180809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৩২. তিনি পাহাড়সমূহকে যেমীনের গায়ে পেরেকের 
মতো) গেড়ে দিয়েছেন, 


1 ঠপ পুর্ণ নি 


৫.0 ০00312 








৩৩. (এগুলো হচ্ছে) তোমাদের জন্যে এবং তোমাদের 
জন্তু জানোয়ারদের (উপকারের) জন্যে; 











৩৪. তারপর যখন বড়ো বিপর্যয় (তোমাদের সামনে 
এসে) হাযির হবে, 








৩৫. সেদিন মানুষ একে একে সব কিছুই স্মরণ করবে 
যা (করার জন্যে সে দুনিয়ায়) চেষ্টা করেছে, 


2১2১ ৮20 প্রপা্পা প্র 8 


$ (৪০০০৮198629 


পা 





৩৬. সেদিন সে ব্যক্তির জন্যে জাহান্নাম খুলে ধরা 
হবে, যে (তা) দেখতে পাবে । 





10 /১পা১-9 7৯ পাটি প্র ৬০-০পা 


ও ০৪১৭ ৩ -০৯৪৭| 5০2359 





৩৭. অতপর যে ব্যক্তি সীমালংঘন করেছে- 


1 তে টিপা তেরা পা 


৪ (০৮ ৩০1০ 





৩৮. এবং (পরকালের তুলনায়) দুনিয়ার জীবনকেই 
অগ্রাধিকার দিয়েছে, 


ক পাটি পাত 


89:31 59 





৩৯. অবশ্যই জাহান্নাম হবে তার (একমাত্র) 
আবাসস্থল; 








৪০. (আবার) যে ব্যক্তি তার মালিকের সামনে 
দীড়ানো (-র দিনটিকে) ভয় করেছে এবং (এ ভয়ে) 
নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে, 





5৯ পা ৩৭ পাপা 


০]। 59583085০05 ৬০5 


রি 








৪১. অবশ্যই জান্নাত হবে তার অনন্ত ঠিকানা; 








৪২. তারা তোমার কাছে জানতে চায় কেয়ামত কখন 
সংঘটিত হবে? 


পট পানিপার /& শ্টিপর & পা 


৮1 52 69645 








৪৩. আসলে) সে সময়ের কথা বর্ণনা করার সাথে 
তোমার কি সম্পর্ক? 








৪৪. তার (আগমনের) চুড়ান্ত (জ্ঞান একমাত্র) তোমার 
মালিকের কাছেই রয়েছে; 


৪০525 ৪) এ 








৪৫. তুমি হচ্ছো সে ব্যক্তির জন্যে সাবধানকারী, যে 
এ (দিনটি)-কে ভয় করে; 


পা 12 0 টিপা শট ১০০০ পট চিপ, 


৪1৬-৯ ০০১৬০ ১০) 








৪৬. যেদিন এরা কেয়ামত দেখতে পাবে, সেদিন 
(এদের মনে হবে) তারা (দুনিয়ায়) এক বিকাল অথবা 
এক সকাল পরিমাণ সময়ের চাইতে বেশী সময় 








সি রে 
£১-০পাটিপা 8 6 পাশা ঠ% পাপা প্র ঠা ৯৮90 পাপ 


5211 587-05555 সি 


রা 
পা ০9৯ 


৪1১91 











১. সে (নবী) ভ্রকুঞ্চিত করলো এবং (বির 
মুখ ফিরিয়ে নিলো, 








২. কারণ তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে; 


1 &১ পার্টি তিশা 


১ ০১ হগ ণো 








৩. তুমি কি জানতে- হয়তো বা সে (অন্ধ ব্যক্তিটি) 
নিজেকে পরিশুদ্ধ করে নিতো, 








পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন +৭০৩ 


টি ৮ ৮০৮ ৮১৪১ ৯০ পাশা 


ড///.210017179050917910179010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৪. (কিংবা) সে উপদেশ গ্রহণ করতো, অতপর তা 
তার জন্যে উপকারী হতো; 








-০পাশাঠি পাশ ৮90 তা &৯ পা 


& ১০১] 2৫582 








৫. (অপরদিকে) যে (লোকটি হেদায়াতের প্রতি) 
বেপরোয়াভাব দেখালো_ 








৬. তুমি তার প্রতিই (বেশী) মনোযোগ প্রদান 
করলে; 








৭. (অথচ) সে ব্যক্তি যে পরিশুদ্ধ হবে এটা তোমার 
দায়িতৃও নয়; 








৮. (অপর দিকে) যে ব্যক্তিটি (নিজ পরিশুদ্ধির জন্যে) 
তোমার কাছে দৌড়ে আসছে, 








৯. সে (আল্লাহকে) ভয় করে, 








১০. (অথচ) তুমি তার থেকেই বিরক্ত হলে, 








১১. না, কখনোই (এমনটি উচিত) নয় । এ (কোরআন) 
হচ্ছে একটি উপদেশ, 





১২. যে চাইবে সে তা স্মরণ করবে। 


২৪ওয়াকফে লাঘেম 





১৩. সম্মানিত স্থান (লওহে মাহফুয)-এটি (সংরক্ষিত) 
আছে, 





১৪. উচু মর্যাদাসম্পন্ন ও সমধিক পবিত্র, 








১৫. এটি সংরক্ষিত (থাকে) মর্ষাদাবান লেখকদের 
হাতে, 








১৬. তোরা) মহান ও পৃত চরিত্রসম্পন্ন; 





১৭. মানৃষের প্রতি অভিসম্পাত! কোন্‌ জিনিসটি তাকে 
(আল্লাহর আয়াতকে) অস্বীকার করালো; 








১৮. আল্লাহ তায়ালা কোন্‌ বস্তু থেকে তাকে পয়দা 
করেছেন; (তা কি সে দেখলো না?) 








১৯. তিনি তাকে এক বিন্দু শুক্র থেকে পয়দা করেছেন, 
অতপর তিনি তার (দেহে সব কিছুর যথাযথ) পরিমাণ 
নির্ধারণ করেছেন, 





ঠা 





২০. অতপর তিনি (এই দুনিয়ায়) তার চলার পথ 
আসান করে দিয়েছেন, 








২১. এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে 
কবরে রেখেছেন, 





২২. আবার তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত 
করবেন; 


ভাপা পাপা হে 


2 








২৩. না, তাকে যা আদেশ করা হয়েছে তা সে পালন 
করেনি 


5 








পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন চও ৭০৪ 


তা পাশা প্র পি এত ০০৫ 


ড///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮০ ৪ আবাসা 


২৪. মানুষ তার খাবারের দিকেও একবার তাকিয়ে 

দেখুক (কেতোগুলো স্তর অতিক্রম করে এই খাবার 

তার সামনে আনা হয়েছে), 

২৫. আমি (শুকনো ভূমিতে) প্রচুর পরিমাণ পানি পা ্ী 


2 

















12222 রা] শি 


২৬. এরপর আমি যমীনকে বিদীর্ণ করেছি, গু টু ০১১৫1 065 2০5 








দা পানি পানি [ডি প্রা পা 


২৭. (অতপর) তাতে উৎপন্ন করেছি শস্যদানা, গু ৩) ৯1৩৫৪ 0৩215 








২৮. আংগুরের থোকা ও রকমারি শীকসবজি, 








২৯. (আরো উৎপন্ন করেছি) যয়তুন ও খেজুর (-সহ 
বিভিন্ন ধরনের ফলমূল), 


৩০ (সেখানে রয়েছে) শ্যামল ঘন বাগান, 








৩১. (আছে) ফলমূল ও ঘাস, 








৩২. (এর সবই হচ্ছে) তোমাদের এবং তোমাদের গৃহপালিত 
জন্ত্র-জানোয়ারের উপকার ও উপভোগের জন্যে; 


৩৩. অতপর যখন বিকট একটি আওয়া আসবে 
(তখন সব আয়োজন শেষ হয়ে যাবে), 

৩৪. সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে 
পালাতে থাকবে, 

৩৫. (পালাতে থাকবে) তার নিজের মায়ের কাছ 
থেকে, নিজের বাপের কাছ থেকে, 


৩৬. তার সহধর্মিনী থেকে, (এমন কি) তার 
ছেলেমেয়েদের থেকেও; 


৩৭. সেদিন তাদের প্রত্যেকের জন্যেই পরিস্থিতি এমন (ভয়াবহ) 
হবে যে, তাই তার (ভীতি ও উদ্বেগের) জন্য যথেষ্ট হবে; 


৩৮. কিছুসংখ্যক (মানুষের) চেহারা সেদিন উজ্জ্বল 
হবে, 


৩৯. তারা সহাস্য ও প্রফুল্প থাকবে, 












































8০, (অপর দিকে) সেদিন কিছুসংখ্যক চেহারা গুপা্াশু এপাটিরণ চে ০৮ -০-০৩ 
(কুৎসিত) হবে, তার ওপর ধুলাবালি পড়ে থাকবে, ৪ ৪১৯০ লা 5598 * ০৯99 


হিপাপাতে পাশিটিপর £৯ পা 


৪১. মলিনতায় তা ছেয়ে যাবে, ৪ ৪১৭ (৪১১ 


৪২. এ লোকগুলোই হচ্ছে (কিতাব) অস্বীকারকারী, 2৮০ বী। ৪০৫? 
এরাই হচ্ছে পাপিষ্ঠ। 298 ৪8 856৫1 22 এগ 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭০৫ ৬///৬/.2100181080906111017001.019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 





১. যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, 


2 ৩০০৪ -০ ৯৪ 








২. যখন তারাগ্ডলো একে একে খসে পড়বে, 


£৯ পা পা প্টডি শ9ি 


উ 43416552019 








৩. যখন পর্বতমালাকে (আপন আপন স্থান থেকে) 


5৯ পাটি শঠি 


উ ০৫197 








৪. যখন দশ মাসের গর্ভবতী উটনীকে (নিজের 
অবস্থার ওপর) ছেড়ে দেয়া হবে, 





৮৯ প্া৬০ ৮9 ০টি, পা 


ত ১48230০1199 





৫. যখন হিং জত্তুগুলোকে এক জায়গায় জড়ো করা 
হবে, 


৯ পা ৮9৮9 ১-9-92ি 


উ ০১৯ ০৯৯211919 





৬. যখন সাগরসমূহকে (আগুন দ্বারা) প্রজ্বলিত করা 
হবে 


£৯ পা ৬০০০ ০9 


নত ০০১৯০১৯]। 1515 


রা 








৭. যখন (কবর থেকে উথ্িত) প্রাণসমূহকে (নিজ 
নিজ) দেহের সাথে জুড়ে দেয়া হবে, 


/১৮০০-০ ০ ৯০৩ 
? 


9 ০৯9১ ৮১9৯] 1515 








৮. যখন সদ্যপ্রসৃত মেয়েটিকে জিজ্ঞাসা করা হবে- 


১ পট 9 ০০পাঠা টিপাটি 


ষ্ঠ ০৭8১৮ 1515 








৯. কোন্‌ অপরাধে তাকে হত্যা করা হয়েছিলো, 


(/১ এ পা 
রথ 


৮158. 1? 
রা শে পারা 








১০. যখন আমলের নথিপত্র খোলা হবে, 


নি 
৬৩ 
নি পা ৮০০9 


উ ০১৫০ -৮৮11919 





১১. যখন আসমান খুলে দেয়া হবে, 





১২. যখন জাহান্নাম প্রজ্বলিত করা হবে, 


£৯ পাডিএতটি ০টি /৯ 


১৬ পটি। |) 
৩ ০১৯০-০৪৪-11519 





১৩. যখন জান্নাতকে (মানুষের) কাছে নিয়ে আসা 
হবে 


শপ ১০৯০০ ০9৮ 


উ ০০৫) 241115 








১৪. (তখন) প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কি 
জিনিস (আল্লাহ তায়ালার কাছে) হাযির করেছে; 





ন্ট 
& পাপা টি পা 92 সিরা 8 পাও পা 
২ 





১৫. আমি শপথ করছি সেসব তারকাপুর্জের যা 
(চলতে চলতে) গা ঢাকা দেয়, 


-্ 


৮9 2১০ পা 


৪.2) 741 
$৩-২৫০-০টা 





১৬. (আবার মাঝে মাঝে) যা অদৃশ্য হয়ে যায়, 


পাপা 


& ০১4৫1131271 





১৭. (শপথ) রাতের যখন তা নিশেষ হয়ে যায়, 


পা পাটি পা 


০)৮০৮০৯০ 1১1 ৯19 








১৮. (শপথ) সকাল বেলার যখন তা (দিনের আলোয়) 
নিশ্বাস নেয় 


পা ততো । প্রা 
হ 


& ০৬:৪1 ৮০119 





১৯. এ (কোরআন) হচ্ছে সম্মানিত (ও মর্যাদাসম্পন্ন) 
বাহকের (পৌছানো) বাণী, 


০2৩ ০9৯ পাপ 29 








২০ শক্তিশালী, আরশের মালিক আল্লাহ তায়ালার 
কাছে তার অবস্থান (অনেক মর্যাদাপূর্ণ), 











২১. যেখানে তাকে মান্য করা হয়, (অতপর) সে 
সেখানে গভীর আস্থাভ জনও, 





পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭০৬ 





ড///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
২২. তোমাদের সাথী (কিন্তু) পাগল নয়, 


শর /৯ ০9 ৮ পা 





২৩. সে তাকে সচ্ছ দিগন্তে দেখেছে, 


ঠা শা /৯ পাপা পা 


ও ৬০] 3১১9 ঠা) ১৪9 





২৪. অদৃশ্য জগতের (কথা পৌছানোর) ব্যাপারে সে 
কখনো কার্পণ্য করে না, 


পর্ণ পাশিটি পাপা 


৮৮ 








২৫. এটা কোনো অভিশপ্ত শয়তানের কথাও নয়, 


£৯ পা পাশটি পা পা 


ঠ 5 ॥ + ্ 
৬ পট ডট 25825 ০5 








২৬. অতএব তোমরা (কোরআন থেকে মুখ ফিরিয়ে) 
কোন দিকে যাচ্ছো? 


পা /৯ পঠিত 2৫ পর ঠ পা পা 








২৭. এটা সৃষ্টিকুলের জন্যে এক উপদেশ বৈ কিছুই 


2৮: 


পাটি পা 2এ 5৯ 


৬ ০ 











২৮. যে সঠিক পথ ধরে চলতে চায় (এটি শুধু) তার 
জন্যেই উপদেশ); 


৮৮৯ পাঠে না 
মে 








২৯. (আসলে) তোমরা তো কিছুই চাইতে পারো না, 
হ্যা চাইতে পারেন একমাত্র আল্লাহ তায়ালা, তিনি 











টি 
5৯ পালোপাঠি । পি পা তি 
থে 


4০৪৪9 ৪০19 








২. যখন তারাগ্ডলো সব ঝরে পড়বে, 


5৯ পাপা 


৫১582) ০4192111012 








৩. যখন সাগরকে উত্তাল করে তোলা হবে, 


5 পা এ শটি টি, রা 


৬০৯৪3591199 











৪. যখন কবরগুলো উপড়ে ফেলা হবে, 


পা 2১৪ ০9 29292 


৪ -০১৯৯১%৪1|1$19 








৫. তেখন) প্রতিটি মানুষই জেনে যাবে, সে (এখানকার 
জন্যে) কি পাঠিয়েছে এবং কি (এমন) কাজ সে রেখে 
এসেছিলো: (যার পাপ পুণ্য কেয়ামত পর্যন্ত তার 
হিসেবে জমা হয়েছে); 





2 পাতে শ্রা্প 8 পা ডেপর গু উি্া 8১ পাও রা 





৬. হে মানুষ, কোন্‌ জিনিসটি তোমাকে তোমার 
মহামহিম মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো? 








৭. যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতপর তিনি তোমাকে 
সোজা সুঠাম করেছেন এবং তোমাকে সুসামঞ্জস করেছেন, 











৮. তিনি যেভাবে চেয়েছেন সে আর্থগকেই তোমাকে 
গঠন করেছেন; 





৯. না- (এ কি!) তোমরা শেষ বিচারের দিনটিকেই 
অস্বীকার করছো! 





১০. অবশ্যই তোমাদের ওপর পাহারাদার নিযুক্ত 








পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


৭০৭ 


১৮8) 1 উন আওতা 
+ 

৩ ৬১৮৪৯৭/-৮৫৮ 019 
শশার রতি 


ড///.210017179050917910179010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১১. এরা (হচ্ছে) সম্মানিত লেখক, 





৮৩ সুরা আল মোতাফৃফেফীন 
টু 








১২. তারা জানে তোমরা যা কিছু করছো । 


পর ঠ পটিপাঠি পর পা শা £উ টিপ চিপ 
৬ 


9 ০91৯ ৮ ০9৮ 





১৩. নিসন্দেহে নেক লোকেরা (সেদিন আল্লাহর) 
অসীম নেয়ামতে (পরমানন্দে) থাকবে, 


উ ৮০562131581 ০1 








১৪. আর অবশ্যই পাগী-তাপীরা থাকবে জাহান্নামে, 


8 পা, 9০৯, ডা 


উি ০৮৯৯ 1381 ০19 





১৫. শেষ বিচারের দিন তারা (সবাই ঠিকমতো) 
সেখানে পৌছে যাবে । 


প্র টিপা পারা & প্র 


৪ ৬8০11 05716591-5 





১৬. সেখান থেকে তারা আর কোনোদিনই অদৃশ্য 
থাকবে না; 


মি রা পাটি চি টি পাতার 


শু ৩60০ (৮০-৪৯ 09 





১৭. তুমি কি জানো? শেষ বিচারের দিনটি কি? 


£৯ 


$01০4০)70 





১৮. তুমি কি (আসলেই) জানো, সে দিনটি কি? 


০ 
? এ 1 ঠা পি 
5১২ 9১115 -৮ 


রা 








১৯. যেদিন কোনো মানুষই একজন আরেক জনের 
কাজে আসবে না; সেদিন ফয়সালার (চূড়ান্ত) ক্ষমতা 
থাকবে আল্লাহ তায়ালার হাতে । 








ক 
হে 


১ পাও 2 তা ৮9 £৯ প্র £১ পা 
$ 
রা 


৮0৬ শা ঠা ৮9৮৯ পার্টি পা 


? ৬. 
৬ 44 55498 ১২9 | 











১. দুর্ভোগ তাদের জন্যে যারা মাপে কম দেয়, 


পাঠ ৬৬৮-৪এ গু নিপা 
১৪ 


০১ ৬৪৪০৮ 929 


475 
শর্ত পা 








২. যারা মানুষদের কাছ থেকে যখন মেপে নেয় তখন 


০1211112810 0811 


2. পা ঠিশটি ঠিপা £ পা 


ও ০9১০4 








৩. (আবার) নিজেরা যখন (অন্যের জন্যে) ওযন 
কিংবা পরিমাপ করে তখন কম দেয়; 


৯:-9 7৯ -০ ৯-9প0 ঈর্না ০9 


৬ ০১১০৯৯১)99৮৮9181915 








৪. এরা কি ভাবে না (বিচারের জন্যে) তাদের 
(একদিন কবর থেকে) তুলে আনা হবে? 





9. ৩৯৯-৯০ ৯ শ্জ্ 








৫. (আনা হবে) এক বড়ো দিবসের জন্যে, 


320১৩ সটিতা 
রা হু রর 


্ে 
চর 








৬. সেদিন সমগ্র মানুষ সৃষ্টিকুলের মালিকের সামনে 


এসে দীড়াবে; 


পাঠ পানি 


&ে ০ুশা। ০21 ০০৬। গিছিগি। 


২০ /১-০৩া ত্র ঠ5ে 








৭. কখনো না, গুনাহগারদের আমলনামা থাকবে 
“সিজ্জীনে"; 


5 


স্পট 
এ ৯ প্র -০১, পা, ৩০০ 
০৯০ চে ৯11 ০০1১৫ 
এটি ১০ | ৫ এ) 
পারা পারা পা পা 





৮. তুমি কি জানো (সে) সিজ্জীনটা কি? 


৪ ৬৯৯৮০ ০১১০9 





৯. (এটা হচ্ছে) সীল করা (একটা) বই; 





পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন € ৭০৮ 


গ/১-০ ৯০ 2 
হু 


$ (98১ ০৮৫ 


রা 





///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১০. (সেদিন) মিথ্যা সাব্যস্তকারীদের জন্যে চূড়ান্ত 
ধ্বংস অবধারিত- 








৮৩ সূরা আল মোতাফ্ফেফীন 


9 পা৯ 824 পাঠে গিভিতা 


শ ৬১১৫৮৮95594 059 





১১. যারা শেষ বিচারের (এ) দিনটিকে মিথ্যা সাব্যস্ত 
করে: 


5 


£৯ পা পা ডিশটি ৬ পাশটি পাঠ 


ভি ০891 


রা 








১২. (আসলে) প্রতিটি সীমালংঘনকারী পারপিষ্ট ব্যক্তি ছাড়া 
কেউই এ (বিচার দিনটি)-কে মিথ্যা সাব্যস্ত করে না, 











১৩. যখন তার সামনে আমার আয়াতসমূহ পড়ে 
শোনানো হয় তখন সে বলে, এগুলো হচ্ছে নিছক 
আগের কালের গল্পগাথা; 








১৪. কখনো নয়, বরং এদের কৃতকর্ম এদের মনের | 


ওপর ঝং ধরিয়ে রেখেছে। 





১৫. কখনো না, অবশ্যই এসব পাপীদের সেদিন 
তাদের মালিকের কাছ থেকে আড়াল করে রাখা 





উর 


পাঠ পা ৬০ ৯৮৯ 


০0-9৮-৮৭29 তপু 


পা ১০১7০ ৮ পাছে 


€ ০95 








১৬. অতপর তারা অবশ্যই জাহান্নামের আগুনে গিয়ে 
প্রবেশ করবে; 


পাপ ০৯9৬৩ 


উ০৩। 17225 








১৭. তারপর (তোদের) বলা হবে, এ হচ্ছে (সেই 
জাহান্নাম) যাকে তোমরা মিথ্যা সাব্যস্ত করতে; 


£১৮:-2০116 00872৮8 


পা উিশটি ৬ পাট 








১৮. কখনো না, নেককার লোকদের আমলনামা 
রক্ষিত থাকবে ইন্লিয়টানে; 


৪ ১95১৫5 
উ ০5 চা) 2৫০1১ 





১৯. তুমি কি জানো- 'ইল্লিয়্টান'-টাই বা কি? 


$ 0555 4,১2129 





২০. (এটা হচ্ছে) একটি সীল করা বই, 


প্র /১-০/0 গত 


(58৮০০ 








২১. তন্লাহ তায়ালার) নিকটতম ফেরেশতারা তা 
তদারক করেন; 


পা ০০ 0েত-০৯, ০9 ০৩৯০ 


05521 5698 








২২. নিসন্দেহে নেককার লোকেরা মহা নেয়ামতে 
থাকবে, 


ও ৫০৯42191581 ৩| 





২৩. সুসজ্জিত আসনে বসে এরা (সবকিছু) অবলোকন 
করবে, 


& 9956 01 





২৪. তুমি এদের চেহারায় নেয়ামতের (তৃত্তি ও) 
সজীবতা (সহজেই) চিনতে পারবে; 





/১-০-০ ০৯৪ 


$ ৪ 8৮১০৪৯৪৯9৬৯ ০১১ 








২৫. ছিপি আটা (বোতল) থেকে এদের (সেদিন) 
বিশুদ্ধতম পানীয় পান করানো হবে, 


/৯-০ 0 0 4 পা & পরা & পঠি 


ও [9৯৮ 3৮৯১ ৩০ 58০4 





২৬. কস্তুরীর সুগন্ধি দিয়ে যার মুখ বন্ধ (করে দেয়া 
হয়েছে); অতএব এর জন্যে সকল উৎ্সাহীর উৎসাহী 
হওয়া উচিত; 








০০025151585, 15 এল 


ও ৮১০০৮] 





পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন € ৭০৯ ///4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮৪ সুরা আল এনশেকাক্‌ 


£৯ ৮১ পা ৯ ০7৮2 পা রা 














২৭. (তাতে) তাসনীমের (ফন্পুধারার) মিশ্রণ থাকবে, ৪.৯ ৬ 4৯19 
২৮. (তাসনীম) এমন একটি বর্ণাধারা- (আল্লাহ নিগার এ জারা 
তায়ালার) নৈকট্যলাভকারীরাই সেদিন এ (পানীয়)টা ১9০১৯ 08 ৮০১৯৭ 0০ 
পান করবে; 





5৯ ০টি পাঠ পা পা /১ 


২৯. অবশ্যই যারা অপরাধ করেছে তারা এমন লোক ১ঠে। ৫ (3121 রি চে ও। 
যারা ঈমানদারদের সাথে বিদ্ধপ করতো, ৩৭০-] ০51955199না ০৪০71 91 





৪১ উদ লি উল ৮১০০ 1 
৪ ০9৮০1 9০] 


7? 
£৯ ৩৩ পা 





3. পা ঠি পঠিশা পাপা 
র্‌ 


৩০. (দুনিয়ায়) তারা যখন এদের পাশ দিয়ে আসা 2 ৮৯ এপাশ ৪ 7) 
যাওয়া করতো, তখন এরা নিজেদের মধ্যে তাদের ০9১০৬৭-০৪০19১০1519 
ব্যাপারে চোখ টেপাটেপি করতো, 


৩১. যখন এরা নিজেদের লোকদের কাছে ফিরে তা 3156) 45৫11987195 




















যেতো, তখন খুব উৎফুল্প হয়েই সেখানে ফিরতো, রি 

৩২. তারা যখন এদের দেখতো তখন একে অপরকে ১» পন্জরপলুণ লিভ ও) 15412 ৮০৯ 0201 
বলতো, এরা অবশ্যই পথভ্রষ্ট, ৩ £ 9101 ৪৪ ৬ 19/0-০291) 1১19 
৩৩. (অথচ) এদেরকে তাদের ওপর তত্বীাবধায়ক ৮:79051 ৯ পর্প 8৯? ৮2৮ 
২ টানে হানি, তদের পার ক $ ০৯০৯০513235 





৩৪. আজ ঈমানদার ব্যক্তিরাই কাফেরদের ওপর 12211412717 891 627112 
(নেমে আসা আযাব দেখে) হাসবে, 35০71 219৮9 ৮৪৪19 


৩ ০৭৫০৪ 














৩৫. ৬২ ২৪ আসনে বসে তারা (এসব) দেখতে পা ৯০2৮৮ ক! চাটি 
ই মা ৪ 9১৪৪, 919১1 
৩৬. তোমার কি মনে হয় কাফেরদের কি তাদের হ প ঈরাতিত 18815 1৮ 21021) ৮ অভ এত 
লা ও ০9-41956 190401৮১9০০ 















১. যখন আসমান ফেটে যাবে, ৫ 82912541151 


রা 











£:0-2 তা পাও পা 
৮ 


২. সে তার মালিকের আদেশটুকুই তেখন) পালন নন 2 ০৫7 


করবে এবং এটাই তো তাকে করতে হবে, 
৩. যখন এ ভূমন্ডলকে সম্প্রসারিত করা হবে, শু রি (১9%। 1519 

















৪. (মুহূর্তের মধ্যেই) সে তার ভেতরে যা আছে তা চু 
ফেলে দিয়ে খালি হয়ে যাবে, ০ ০০91 ৮০০৪0 


৫. সেও (তখন) তার সৃষ্টিকর্তার আদেশটুকুই পালন 
করবে এবং এটাই তো তাকে করতে হবে; 

৬. হে মানুষ, তুমি (এক) কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে 217 11 5 12215121৮21 
তোমার সৃষ্টিকর্তার দিকে এগিয়ে যাচ্ছো, অতপর 2১10355519৮ 85 








£00-2 তা পাও পা 


ঠ ৯95] ০০539 








তুমি (সত্যি সত্যিই এক সময়) তার সামনাসামনি রি 3175102 
হবে, পা 





পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন + ৭১০ ///%4.21001817802809171017001-019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭. (তোমাদের মধ্যে) যার আমলনামা তার ডান হাতে 
দেয়া হবে, 











৮. অচিরেই একান্ত সহজভাবে তার হিসাব গ্রহণ করা 
হবে, 


17০০৯114৮০8 4355 








৯. সে খুশীতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে 
যাবে: 


চর ৯ ০০ /৯ পা ০০, পানা নে 


91)9১ 4050]1 41859 








১০. আর যার আমলনামা তার পেছন দিক থেকে 
দেয়া হবে, 


৯৮ পাতে ভালা! ৯ তা ঢের 


€ ৮১০6 995 ৮২৫ ০091০০ছ্গি 








১১. সে তখন মৃত্যুকেই ডাকতে থাকবে, 


প্র ৯০৪) 2১০ টিপা পা টি পাশা 


৫1) 19০04 ০১ 








১২. সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে; 


1 পাতে 


813৮ 49 





১৩. অবশ্যই সে (দুনিয়ার জীবনে) নিজ পরিবার 
পরিজনের মাঝে আনন্দে আত্মহারা ছিলো; 





পপ /১ ০০০১৩ করনি গড 


৪1১9১ 4 458০৫ 431 


রা 








১৪. সে ভেবেছিলো, তাকে কখনো (তার মালিকের 
কাছে) ফিরে যেতে হবে না, 


৫৮৯০ চু ৫ তে গা 


৬ এ ৩৮ 421 


৪)স৭ 








১৫. হ্যা, তাই হেলো), তার মালিক তার সব 
কার্যকলাপ (পুংখানুপুংখভাবে) দেখছিলেন; 


শ্৮০০৮ ও 


$ 1১৮2490৫490 রাত 





১৬. শপথ সান্ধ্যকালীন রক্তিম আভার- 


3222৯ 





১৭. এবং শপথ রাতের ও এর ভেতর যতো কিছুর 
সমাবেশ ঘটে তার- 


পা পাপা পার ৯৩ 


১ ৮9149 9৯19 





১৮. আরো শপথ (ওই) চাদটির, যখন তা (ধীরে 
ধীরে) পূর্ণাংগ চাদে পরিণত হয়ে যায়, 


পানি, পা 


& 931151১০৪11 





১৯. তোমাদের অবশ্যই (দুনিয়ার) একটি স্তর 
অতিক্রম করে (মৃত্যুর) আরেকটি স্তরের দিকে এগিয়ে 
যেতে হবে; 





পারা ভি 16 -০০ &১ পাতি 


৪ ০৮ ০০ ৮০৮ ০৫১ 








২০. এদের কি হয়েছে? এরা কেন মহান আল্লাহর 
ওপর) ঈমান আনে না, 


পা ১৮92৯ পা ৯ ০ 1 


৩ ০৮৪২১ ৮৮/৮ 





২১. যখন এদের সামনে কোরআন পড়া হয়, তখন 
এরা (কেন মালিকের সামনে) সাজদাবনত হয় না? 


০9০9 টিপা পা শ91 


5১2 019801০8553 $13 








২২. বরং যারা অস্বীকার করে, তারাই একে মিথ্যা 
প্রতিপন্ন করে, 


পা ডিশটি ৬ পাটি ১ /৯ পি পাপা পা /ি 


উ ০93৫4 1958৫ 05011 4: 








২৩. আর আল্লাহ তায়ালা ভালো করেই জানেন 
(আমলনামায়) তারা কি জমা করছে? 





পা ১০2০৪ পা ০9 পট বা ০ ৩ 


উ ০৪০৪ (০_প০4/9 








২৪. (হে নবী,) তাদের সবাইকে তুমি এক যন্ত্রণাদায়ক 
আযাবের সুসংবাদ দাও, । 


প্রা £৯ ৮9 /৯ এ পাপা 


ও এ] 5০16০০১১845 





২৫. তবে তাদের কথা আলাদা, যারা (আল্লাহর ৬৯11915291551 05011 81 


ওপর) ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, 
তাদের জন্যে অফুরন্ত পুরস্কার রয়েছে। 





পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


৭১১ 


শা 5১ চিপ 1 পা ১ ডি 


রা 
/১-2/৩ -9প গর ঠা ৯ ০9 


ও 9০০ ১০১ ১৯ 


ড///.210017179050917910179010.019 











১১০৮:১। ৪৯4০/-০৪৩ ৮০১৫ ৮৫ সুরা আল বুরূজ 






































১, শপথ (বিশালকায়) নি আকাশের, 251 ০৮18 ৪1 
সা যার আগমনের ওয়াদা করা ৫১2০1 [5219 
পু সাক্ষীর, শপথ যা কিছু ততেখন) & ১9859 3১159 
তে খোঁড়া) গর্তের লোকদের ধ্বংস ৪১১৫২ টি 0 
8858 8১921 15201 
ডিয়ার বিনে 


ঠ 





৭. এ লোকেরা মোমেনদের সাথে যা করছিলো এরা ২৮ ০৯, দু 21280107125 
তা প্রত্যক্ষ করছিলো; ও 558 ০০৫5 0985 ৯৮১9 




















৮. তারা এ (ঈমানদার)-দের কাছ থেকে এ ছাড়া & হু বলার, রি 

অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে, তারা এ 400 152588 ৮ 

5 ত আল্লাহর ওপর ঈমান $3 2521 ১2211 

জর ৮58 55::5542539) 

্ ক ত৬০ [০90৩ 

টে তায়ালা হচ্ছেন (তাদের) সকল কাজের ৫) 3০ 2 ৪৫ 085 
অবশ্যই যারা মোমেন নর-নারীদের ওপর . * 2৮77৮”, 2৮112 79 


অহা করেছে, অতপর তারা কখনো তাওবা উচিপ152 001 


করেনি, ভি নিজে 




















তাদের জন্যে রয়েছে (আগুনে) জবলে-পুড়ে যাওয়ার গিরি 
ভয়ানক শাস্তি ৬ $ 8541 ০১1৫2 ৮৪9 
১১. অবশ্যই যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান ? ও 

এনেছে এবং (সে অনুযায়ী) ভালো কাজ করেছে, ৯] |9059 15:21 5891 1 


1 & পার্টি পা পা /৯ 4 1৯ ৮ গু ৫১৩ ৯০০০৫ 


তাদের জন্যে রয়েছে এমন জান্নাত- যার নীচ দিয়ে 8১০১1 (৪ ৬০ (১৯৪ ০৯৪] 























বর্ণাধারা প্রবাহিত; সেটাই হচ্ছে (সেদিনের) সবচেয়ে বিটি 

বড় সাফল্য; ৪ ১৮৫1)951 ১ 
০১০৯৪ পাকড়াও হবে ভীষণ রি 3১০ ১১৩ ৩ 
পপ পয 58995 





পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭১২ //$/.810012180809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১৫. মহা সম্মানিত আরশের তিনি অধিপতি, 





৮৬ সুরা আত তারেক্‌ 


০০৮ পাটি ৪ 
ও ০৯৯1| ০০১৯1 9১ 





১৬. তিনি যা চান তাই করেন; 


9 পাও 2১৩৮ 


$ 32১৭০ ০৪ 








১৭. তোমার কাছে কি কতিপয় (বিদ্রোহী) সেনাদলের 
কথা পৌছেছে? 


ঠ 7১-2-০ট ০9 8 পা পা 4৫ পা 
$ ১941 ৬৪০০ এটা ০5 








১৮. তোরা হচ্ছে) ফেরাউন ও সামুদ (-এর বাহিনী)! 


পা টিপিপি পার টিপা £ 


৪ ১9 ০9০১১ 








১৯. এরা (কিন্তু সত্য) বিশ্বাস করেনি, তোরা) মিথ্যা 
সাব্যস্তকরণেই (ব্যস্ত) ছিলো, 


৮9 পাপা পা চি 


৪ ৩০454 81258 ৩৭০1 ০ 








২০. আল্লাহ তায়ালা এদের সকল দিক থেকেই ঘিরে 
রেখেছেন; 


250 / ০4 5 


৮০--০2$199 ০4019 





২১. কোরআন হচ্ছে উন্নত ও) মহামর্যাদাসম্পন্ন এক 


2 


গু 02517১22৮৮9 নিশা 


ও ০৯৯ 0195 9১ ০০ 








২২. (সম্মানিত) ফলকে (যা) সংরক্ষিত আছে। 


€ 7১০০ 75 ১৩০ ৯ 


৩ ৮৭৯০ 091 
































১. শপথ আসমানের, শপথ রাতের বেলায় এ এ ৮ ভা 
আত্মপ্রকাশকারী (তারকা)-র, গ ১5১] ৪৮119 
২. তুমি কি জানো সে আত্মপ্রকাশকারী কি? 01611 ১১১02 
৩. তা হচ্ছে একটি) সমুজ্ববল তারকা, রি ০ ও | 
৪. (যমীনের) এমন একটি প্রাণীও নেই যার ওপর & 21৮ 1৮ জা হি 2৭ 
কোনো তত্বীবধায়ক নিযুক্ত (করা) হয়নি; ও) ৮১ 19৯1০ ০ ০১০০৪ ০৫ ০ 








৫. মানুষ যেন তাকিয়ে দেখে- তাকে কোন্‌ জিনিস 
দিয়ে বানানো হয়েছে; 


-০ 5 ৮০ পানি, ১০৯ পানিপা 
র্ র্‌ 


চে 21০ ০531 ৮5 


পের রা 
+ 
্ে 








৬. তাকে বানানো হয়েছে সবেগে স্বলিত (এক 
ফৌটা) পানি থেকে_ 


১ এ শা 12 
চি 





৭. যা বের হয়ে আসে (পুরুষদের) পিঠের মেরুদন্ড & 
ও (নারীর) বুকের (পাঁজরের) মাঝখান থেকে; 


ঠা 5 ০০০ ৮9 


ও 59191124-1 ৬ ৩০৫১ 








৮. অবশ্যই তিনি তার ফেরৎ আনার ক্ষমতা রাখেন; 


পপ ৩ [পা গছ 


$32811১4 2 





৯. সেদিন (তার) যাবতীয় গোপন বিষয় যাছাই বাছাই 
করা হবে, 


প্রাঠিশটি পা ৬ পা 








১০. (সেদিন) তার কোনো শক্তিই থাকবে না, থাকবে 
না তার কোনো সাহায্যকারীও; 


3505- ০6% 


০৮৫ পাশা 
£ রে 


(95858 ০500 


রর পা 





১১. বৃষ্টি বর্ষণকারী আকাশের শপথ, 





পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭১৩ 


$ ৮৯১| 5০3 5৮119 


ড///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১২. (বৃষ্টিধারায়) ফেটে যাওয়া যমীনের শপথ, 


৮৭ সুরা আল আ'লা 


& ৪১০1 1$ 5০19 





১৩. অবশ্যই এ (কোরআন) হচ্ছে হক বাতিলের 
চূড়ান্ত) পার্থক্যকারী কথা, 


গু ৩ গু চিপ 25 


ও ০০৪ 98451 








১৪. তা অর্থহীন (কোনো কিছু) নয়; 


$ 52102 25155 








১৫. নিসন্দেহে এরা (আমার বিরুদ্ধে) চক্রান্ত করছে, 


প্র ভিপি তা ০9১৩ -ড5 


ও 10৯৫ 9০০ ০৮৬১ 





১৬. আমিও (এদের ব্যাপারে) একটি কৌশল অবলম্বন 
করছি 


রি 


০৫ তর] 


1০৯ ০০519 





১৭. অতএব তুমি (সে কৌশল দেখার জন্যে) 





ডি ৩৮9 2৮9 চির্পা তা যশ 


৪880558 








১. হে নবী,) তোমার মহান তিক নামের 
পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, 





২. যিনি তৈরী করেছেন (সকল কিছু), অতপর 
(তাকে) সুবিন্যস্ত করেছেন, 





৩. তিনি (সবকিছুর) পরিমাণ নির্ধারণ করেছেন, 
অতপর (সবার চলার) পথ বাতলে দিয়েছেন, 


1 পাপা পা ডেপা 


ট ৩৪9৩৪ ০৭12 








৪. তিনি (যমীন থেকে) গাছের চারা বের করে 
এনেছেন, 


টি ৫৯১০া। ০2৬৩] 








৫. অতপর তিনি (তাকে শুকনো) খড়কুটায় পরিণত 
করেছেন; 


1 ঠা না ভাপা শা পা 


ও ০৬৭৯1 %৪ (55 445 





৬. আমি (এই ওহী) তোমাকে পড়িয়ে দেবো, 
(অতপর) তুমি আর (তা) ভুলবে না, 





পাপা পা্শটি  ৪ঠিপা 


৮2836 6)82 





৭. অবশ্য আল্লাহ তায়ালা যদি চান (তা ভিন্ন কথা); 
তিনি প্রকাশ্য বিষয় জানেন, (জানেন) যা কিছু সে 
গোপন করে_ তাও; 


পা টিপা টি 9 পা & পা গা 


১৯1৮ ছজ বিলি 2281 








৮. আমি তোমার জন্যে সহজ পদ্ধতিগুলোর সুযোগ 
করে দেবো, 








৯. কাজেই তুমি (তোদের আল্লাহ তায়ালার কথা) 
স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানোটা উপকারী 
হয়; 








১০. যে ব্যক্তি (আল্লাহ তায়ালাকে) ভয় করবে সে 
(অবশ্যই) উপদেশ গ্রহণ করবে, 





150 /৮-০৪ ডতাপা 


১ 








১১. আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে, 





পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


৭১৪ 


টে 


///.210017179050917910179010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১২. যে ব্যক্তি অচিরেই বিশালকায় এক আগ্তনে গিয়ে 
পড়বে, 





৮৮ সুরা আল গাশিয়াহ্‌ 


1 7১০92 শা ঠিপা /৯ 


$ ১৫]1701| এ এঠা। 








১৩. অতপর সেখানে সে মরবে না, বৌচার মতো 
করে) সে বাচবেও না; 


1 8১ তা পাশা পানি ০০৮১০ পানি 


গঁ ্ 3191৩ ০০9৯৭ 2৮ 








১৪. যে ব্যক্তি (নিজেকে) পরিশুদ্ধ করে নিয়েছে, সে 
অবশ্যই সফলকাম হয়েছে 





পাপা ঠি তা পাপন প্রা ভি পা 








১৫. এবং সে নিজের মালিকের নাম স্মরণ করেছে 
অতপর সে নামায আদায় করেছে। 


এ ৮৩ এরা তা ডি | পাত পরা 


উ 525192912৫5 





১৬. কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই আখেরাতের 
ওপর প্রাধান্য দিয়ে থাকো, 


2০৮1 ৮১৮2 4৮ 
উ ৮১০৭1 89৮৪1 49১39) ০০ 








১৭. অথচ আখেরাতের জীবনই হচ্ছে উৎকৃষ্ট ও 


5 


1 ঠা গুতা ২০৩ 10 পা 


0৪219 ১৯৯ ৪১5১9 





১৮. নিশ্চয়ই এ (কথা) আগের নেবীদের) কিতাবসমূহে 
(মজুদ) রয়েছে, 


৬ ৫১। ০০। 5113১৩1 








১৯. মেজুদ আছে) ইবরাহীম এবং 


1 2৯০টি পা 1৯ ৮9 ৮9 


পার্ট 











১. তোমার কাছে কি (চতুর্দিক) আচ্ছন্ন 


কথা পৌছেছে? 








২. (সে মহা বিপদে) কিছু লোকের চেহারা হবে 
নিম্ন 


5 





৩. হেবে) ক্লান্ত ও পরিশ্রান্ত, 





৪. তারা (সেদিন) ঝলসে যাওয়া আগুনে প্রবেশ 
করবে, 








৫. ফুটন্ত পানির (কুয়া) থেকে এদের পানি পান 
করানো হবে; 





৬. খাবার হিসেবে কাটাবিশিষ্ট গাছ ছাড়া তাদের 
জন্যে আর কিছুই থাকবে না, 








৭. এ (খাবার)-টি (যেমন) তাদের পুষ্ট করবে না, 
তেমনি (তা দ্বারা) তাদের ক্ষুধাও মিটবে না; 











৮. (অপরদিকে) কিছু চেহারা থাকবে আনন্দোজ্জবল, 








৯. সে আনন্দোজ্ভ্ল চেহারাগুলো তাদের চেষ্টা সাধনার 
জন্যে (সেদিন) ভীষণ খুশী হবে, 





১০. (তারা থাকবে) আলীশান জান্নাতে, 








১১. সেখানে তারা কোনো বাজে কথা শোনবে না; 





পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


৭১৫ 





///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১২. তাতে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা | 








১৩. তাতে থাকবে (সুসজ্জিত) উচু উচু আসন, 





১৪. (সাজানো থাকবে) নানা ধরনের পানপাত্র, 





১৫. থোকবে) সারি সারি গালিচা ও রেশমের 
বালিশ 


2 








১৬. (আরো থাকবে) উৎকৃষ্ট কার্পেটের বিছানা; 








১৭. তারা কি (মাঠের) উটনীটির দিকে তাকিয়ে দেখে 
না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে! 





40 ৯৫০ পারি চিপ ১ ৮ প ৯০2৮৮ পু 
উ ০৫৫33 21 ৫1095853 








১৮. আকাশের দিকে (তাকিয়ে দেখে না)? কিভাবে 
তাকে উচু করে রাখা হয়েছে! 


29 5 তা পা, ৯5 ৮55 টাকে 
€ ০০৪) ০৯ ৮৮11 19 





১৯. পাহাড়গুলোর দিকে (দেখে না)? কিভাবে তাদের 
(যমীনে) পুতে রাখা হয়েছে! 


টি পা ঠা 
নে 


উ ০:2০) 





২০. যমীনের দিকে (দেখে না)? কিভাবে তাকে 
সমতল করে পেতে রাখা হয়েছে! 


ও ০০৮৮ ০৮৫ ০১১%। 19 





২১. তুমি (তাদের এগুলো) স্মরণ করাতে থাকো। 
তুমি তো একজন উপদেশদানকারী মাত্র; 


প্রশ9 পা টির পারি 


$ 58৫50০1৬586 





২২. তুমি তো তাদের ওপর বল প্রয়োগকারী (কোনো 
দারোগা) নও, 


৯ পা টি 5৯ চিপ পা ৯ পর 





২৩. সে ব্যক্তির কথা আলাদা যে (হেদায়াত থেকে) মুখ 
ফিরিয়ে নিয়েছে এবং (যে আল্লাহকে) অস্বীকার করেছে, 





শার্শা পুত তা 


গু 997৩০ ম| 








২৪. আল্লাহ তায়ালা তাকে অবশ্যই বড়ো রকমের 
শাস্তি দেবেন; 


পাটি । 28১ )1799 ৬৪ পাটিলা 
1 টি 


৬ চথী। 21421282235 








২৫. অবশ্যই তাদের প্রত্যাবর্তন হবে আমার দিকে, 


৯ ঠা পা শি ঢু 





২৬. অতপর তাদের হিসাব নেয়া (-র দায়িত্‌ সম্পূর্ণত) 
আমার ওপর । 


৪ ]১ 


কৃ 


28. 7১ -০পা পা পাশিপ্শ তে 


০৪০০৪ 05 01 











২. শপথ দশটি (বিশেষ) রাতের, 





৩. শপথ জোড় ও বিজোড় সৃষ্টির), 








৪. শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে, 








৫. এর মধ্যে কি বিবেকবান লোকদের জন্যে কোনো 





শপথ রাখা হয়েছে? 
পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 





৭১৬ 


৮ ৯ 218 2115 7৩ 
2103 
৩ ৯৯ ৮505 লে 5258০ 


ড///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮৯ সুরা আল ফজর 


৬. তুমি কি দেখোনি, তোমার মালিক আ"দ (জাতি)-এর ১. 4৮5৮৮ ৮6 ৮ 
লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন? উ 305০১4৯০৫১6. 











ই গোত্র (ছিলো) উচু স্তম্তবিশিষ্ট প্রাসাদের টি ১0০11 550 


হী 





৯ 9 ৯ পর্ণ 2৯ 


৮. (জ্ঞান ও এশ্বর্ষের দিক থেকে) জনপদে যাদের ১২ 
মতো কাউকেই (এর আগে) সৃষ্টি করা হয়নি, উ ১১০] & 1501৯ তো 











৯. (উন্নত) ছিলো সামুদ, তারা (পাহাড়ের উপত্যকায়) টী 
পাথর কেটে কেটে অন্টালিকা বানাতো, ডি 194 58০01 3০69 











রে মে 1 যে ছিলো কীলক (গেঁথে ১ ও রঃ নি 





85555 ট ১১০]| 156 ০801 








১২. তারা তাতে বেশী মাত্রায় (বিপর্যয় ও) অশান্তি এপাশ 1৯১1৮ 
৪ 52115155280 











১৩. অবশেষে তোমার রব তাদের ওপর আযাবের ৪ 5৫3 প্রচার 2৩ ৮ দাত আহ ৮৫ 
কোড়ার কষাঘাত হানলেন, ০০৮০৮ ০১৮৪৯ ০৮০৪ 








১৪. অবশ্যই তোমার রব (এদের ধরার জন্যে) ওৎ ্ 
নি ও $১০০১াঠা এ ৩ 








১৫. রা এমন- যখন তার রব তা গাঁ পচা এ 1৫৯ ০২7 
এ ও টা 4০১55 হা 


তখন সে বলে, হী, আমার রব আমাকে সম্মানিত ৮৯ নিএশ ৪৯ 5 পাত 





করেছেন; ও ৬৮০৪১০১৯৫১১ 








১৬. আবার যখন তিনি (ভিন্নভাবে) তাকে পরীক্ষা ১ ১ *৮০ তত ৩ টি 
করেন এবং তার রেষেক সংকুচিত করে দেন, তখন 5) এ টিন 41221 121 9 
সে নোখোশ হয়ে) বলে, আমার রব আমাকে অপমান 

করেছেন, 








লি এলাপু নি ০০ লরি নিলা 








১৭. কখনো নয়- (আসল কথা হচ্ছে), তোমরা 
এতীমদের সম্মান করো না, 





১৮. মেসকীনদের খাওয়ানোর জন্যে তোমরা একে 
অপরকে উৎসাহ দাও না, 





১৯. তোমরা মৃত ব্যক্তির (রেখে যাওয়া) ধন-সম্পদ 
নিজেরাই সব কুক্ষিগত করো, 








২০. বৈষয়িক ধন-সম্পদকে তোমরা গভীরভাবে 
ভালোবাসো; 








২১. কখনো (তেমনটি উচিত) নয়, (ভেবে দেখো) 
যেদিন এ পৃথিবীকে চূর্ণ-বিচ্র্ণ করে দেয়া হবে, 








২২. (সেদিন) তোমার রব স্বয়ং আবির্ভূত হবেন, আর 12 21712 847 2 
ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দীড়িয়ে থাকবে, ৬০ ৩0০19 217) %৯9 











২৩. সেদিন জাহান্নামকে (সামনে) নিয়ে আসা হবে, ১ এ 3 0955 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭১৭ রা 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


যেদিন প্রতিটি মানুষই (তার পরিণাম) বুঝতে পারবে, & 
কিন্তু (তখন) এ বোধোদয় তার কী কাজে লাগবে? 


রা 
1/১ এ ১ ০5 পপ 


৪4814০2 ০1)1 745 ১০9 








২৪. সেদিন এ ব্যক্তি বলবে, কতো ভালো হতো যদি 
আমার (এ) জীবনের জন্যে (কিছুটা ভালো কাজ) 
আমি আগে ভাগেই পাঠিয়ে দিতাম, 





শট /৯ ৫ £৯ ১৫ শি 





২৫. সেদিন আল্লাহ তায়ালা (বিদ্রোহীদের) এমন 
শাস্তি দেবেন- যা অন্য কেউ দিতে পারবে না- 








২৬. এবং তার বাধনের মতো বাধনেও কেউ 
(পাগীদের) বাধতে পারবে না; 


7১৮০ পার্স 


$ 32109865659 ১9 








২৭. (নেককাররদের বলা হবে,) হে প্রশান্ত আত্মা, 


3 290. ৮/১৮০7 প্র 


উ 2৩ ০০! ৪০ 








২৮. তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও 
সন্তুষ্টচিন্তে ও তার প্রিয়ভাজন হয়ে, 








২৯. অতপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল 
হয়ে যাও, 








৩০. (আর) প্রবেশ করো আমার (অনন্ত) জান্নাতে । 





০১ 








১. আমি শপথ করছি এ (পবিত্র) জল 


8901169-ি 








২. এ নগরীতে তুমি (যুদ্ধের বাধ্যবাধকতা থেকে) 
দায়মুক্ত। 


পা নি পা 


& এ| 1০ ০89 








৩. আমি শপথ করছি (আদি) পিতা ও (তার ওরস 
থেকে) যাদের সে জন্ম দিয়েছে (তাদের), 


৫ 69109 40199 








৪. আমি মানুষকে এক কঠোর পরিশ্রমের মাঝে পয়দা 
করেছি; 








৫. এ মানুষটি কি একথা মনে করে, তার ওপর 
কারোই কোনো ক্ষমতা চলবে না? 











৬. সে বলে, আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি; 








৭. সে কি ভেবেছে তার এসব (কর্মকান্ড) কেউ 
দেখেনি? 


ক জিপ কভু ০5 পপর 


ও 3206৮114০21 








৮. আমি কি (ভালোমন্দ দেখার জন্যে) তাকে দুটো 
চোখ দেইনি? 


ঠপাসিপা তা টিপা ৯ পা ৯ পা 


তে ৬৯৬০ 40০৯০ 








৯. আমি কি তাকে একটি জিহ্বা ও দুটো ঠোট 
দেইনি? 


নিপাত পা না] 1 


০ ৬৯9 01559 








১০. আমি কি তাকে (ন্যায় অন্যায়ের) দুটো পথ বলে 
দেইনি? 


১ পা ৯৪ ৮91 পাপা 


৪ ৬৭০৯-]| ৪০59 





১১. কিন্তু সে তো দুর্গম পথ) পার হওয়ার হিম্মত 
দেখায়নি, 
পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 





৭১৮ 


১ করপার্িপাটি। তা পা পা 
ডু 


8 ৫8211 7252) ১৫ 


ড///.210017179050917910179010.019 








২০ওয়ীকফে লাষেম 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১২. তুমি কি জানো সে দুর্গম পথটি কি? 


৯১ সূরা আশ্‌ শাম্স 
& 88210 ১১১০2 








১৩. (তো হচ্ছে) দাসত্বের শেকল খুলে (কাউকে মুক্ত 
করে) দেয়া, 


7? 
শাপাশা | ৬৬ পা 


১ শনি হ 
€9 25) ১ 
লু 








১৪. অথবা দুর্ভিক্ষের দিনে কাউকে খাবার দেয়া, 


/5 10 টি 


22৯৮০০ 55 [9 ৯-০৮191 








১৫. নিকটতম কোনো এতীমকে আহার পৌছানো, 


পাপাটিপা পরছে 


4. পর 2৮ 12 
০১৯৭১ পর 








১৬. কিংবা ধুলো লুগ্ঠিত কোনো মেসকীনকে কিছু 
দান করা; 


পাপন পা উঠি ৮১ £৯ পা 


উ 2০13 022 





১৭. অতপর তাদের দলে শামিল হয়ে যারা ঈমান 
আনবে, একে অপরকে ধৈর্যের অনুশীলন করাবে এবং 
একে অপরকে দয়া দেখানোর উপদেশ দেবে; 





৮১০2৩ তা 


15515591921 ০9411 ০2 ০1৫০০ 
৯:১৬1549 ৮5 








১৮. এরাই হচ্ছে ডান দিকের (সে সৌভাগ্যবান) 
লোক, 


পাপা পাটি 











১৯. আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার 
করেছে তারা হচ্ছে বাম দিকের (ব্যর্থ) লোক, 


শি ১1058019)82 ০8919 


পাপা ১ পাটি 
ছা ক 
চা 


৪ 2৮৯০|| 








২০. (যেখানে) তাদের ওপর ছেয়ে থাকবে আগুনের 











১. শপথ সূর্যের এবং তার রৌদ্রচ্ছটার, 





২. শপথ চাদের- যখন সে তার পেছনে পেছনে 
আসে, 








৩. শপথ দিনের- যখন সে তাকে আলোকিত করে, 


১০৮০ কর শি) ।৮ 
64510135515 





৪. শপথ রাতের_ যখন সে তাকে ঢেকে দেয়, 


ট6-582191 0ল15 








৫. শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন 


(145 159 ৪৮9 








৬. শপথ পৃথিবীর এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন_ 
তার, 


উ ৯51০9 ৮১২19 








৭. শপথ মানব প্রকৃতির এবং যিনি তার যথাযথ 
বিন্যাস স্থাপন করেছেন_ তার, 


পা এশা পা পা 


1১৭ (9০৮৯9 








৮. অতপর আল্লাহ তায়ালা তাকে তার পাপ ও (পাপ 
থেকে) বেঁচে থাকা (-র বিশেষ জ্ঞান) প্রদান করেছেন, 





১০০৭পা 1 টিপা এরা পাঠ ৮9০9 পাপা্পামিক তা 


তি 9559 ৬ ১9৯৬ 0৩০৪/১ 





৯. নিসন্দেহে মানুষের মধ্যে সে-ই সফলকাম যে 
(পাপ থেকে দূরে থেকে) তাকে পরিশুদ্ধ করেছে, 








৮০ উিপা পারছি ৯ 


টি ৬) ৬ 051 ০৪ 





পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭১৯ //৬/.৪100181790280617)101001-019 


$ 
৫খ 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১০. আর যে (ব্যক্তি পাপে নিমজ্জিত হয়ে) তাকে 
কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে, 





৯২ সুরা আল লায়ল 
৮ (তা পা টিপা পারা চিতা 


৩৬০১ ৬০ ৪৮ 959 








১১. সামুদ জাতি তার অবাধ্যতার সাথে (আল্লাহর 
নবীকে) মিথ্যা প্রতিপন্ন করেছিলো, 





সপ নি 
পা টিলা ০9 ৮১-চপূ্ট ১ পা ভুত 


5৯০০ ১০০ ০৪০৫ 








১২. যখন তাদের বড়ো না-ফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে 
মেতে ওঠলো, 


পা টিপা পা পাপা (05৯ 


5551 21 








১৩. অতপর আল্লাহর নবী তাদের বললো, (এ হচ্ছে) 
আল্লাহর পাঠানো উটনী, আর এ হচ্ছে তার পানি পান ” 
(করার জায়গা); 


4 








১৪. কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, অতপর * তি ১1৯০ ৫৫৬৯০ ছব৫€ 
৮৯1০ [০০০১ 2 





উটনীটিকে তারা নলি কেটে (হত্যা করে) ফেললো, 
তাদের এ না-ফরমানীর কারণে তাদের মালিক তাদের 
ওপর বিপর্যয় নাযিল করলেন, অতপর তিনি তাদের 
নির্মল করে দিলেন, 








[১9১৪৪ ৪9১৫৪ 


1১4 ॥২ ০০08৮ 





১৫. আর রাজাধিরাজ আল্লাহ তায়ালা এসব ব্যাপারে 
(যে পাপিষ্ঠ) তার পরিণতির পরোয়া 





পা ১৮9০9 পা পা পাশা 
কচ 


৫018০ ০১153 








1 ডিপ পা 


৫ 05521912৯19 





২. দিনের শপথ- যখন তা (আলোয়) উদ্ভাসিত হয়, 


৮ পপ 


৫8191)6019 








৩. পুরুষ ও নারী যা তিনি সৃষ্টি করেছেন- (তারও 
শপথ,) 


& 5:8৬192৫811 95152 








৪. অবশ্যই তোমাদের চেষ্টা-সাধনা (হবে) নানামুখী; 


৩০৮০০ ১9৮৮৩ 





৫. অতএব যে (আল্লাহর পথে) দান করেছে এবং 
তাকওয়া অবলম্বন করেছে 


পা উিপা ডের 


ঠ (8819 ০০ ০2৭ 








৬. এবং ভালো কথাগ্ডলোকে যে সত্য বলে মেনে 


2 


পি ছেপাা 








৭. অতপর আমি তার আরামের জন্যে পথ চলা সহজ 
করে দেবো; 


1 /১-০7১ ) ০-০ ৬১ পাটি পা পা 
র্‌ 


ও ৪১০ ৪১০০৯ 








৮. যে ব্যক্তি কার্পণ্য করেছে এবং বেপরোয়া ভাব 
দেখিয়েছে- 


1 পাঠ পা পট পাটি টি পা ডেন্াা 
৬ 


৩ (৮৯০০9৯৯৬1০9 








৯. এবং যে ভালো কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, 


পা আশা 








১০. অতপর আমি তার দুঃখ কষ্টের জন্যে (পথ) চলা 
সহজ করে দেবো, 


৮ 1 /১-০/১ ০ ০৮০ ৬৪ পাটি পা পা 
র্‌ 


742 ৯১১০ 








১১. তার (রাশি রাশি) ধনসম্পদ তার কাজে লাগবে 
না- যখন তার পতন হয়ে যাবে, 
পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 





চও ৭২০ 


পা শটিটিপা 2৯৮) 


৮ ০১৮৫) লও £-০ 1৮৩ 
ও 5১১71314164 5৯ 59 





ড///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১২. অবশ্যই (মানুষকে) সঠিক পথ প্রদর্শন করার 
দায়িত্ব আমার ওপর, 





৯৩ সুরা আদ দোহা 


12০7 পা্িপ্ররপা 


৪ ০৪] ০০1 








১৩. দুনিয়া আখেরাতের (নিরংকুশ মালিকানা) 
আমারই জন্যে । 


1 /১-০৮ ৩ পাশা 19০ পাশ্ট ডে ৩ 
ও 9১19৯১৯১৭৮7 ০19 





১৪. অতএব আমি তোমাদের জ্বলন্ত অগ্নিকুন্ডের 
ব্যাপারে সাবধান করছি, 


৫ | 82998 পপ 


€ 5515) ্ 1)-৮৮)৬7৩ 








১৫. নির্ঘাত পাপী ছাড়া অন্য কেউই সেখানে প্রবেশ 
করবে না, 


& 541 3154% 





১৬. যে (এ দিনকে) মিথ্যা প্রতিপন্ন করেছে এবং 
(হেদায়াত থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে; 


শা পাপা রা পি 


$৫76248৫৩। 








১৭. যে (আন্রাহকে) বেশী বেশী ভয় করে তাকে 
অবশ্যই আমি বাচিয়ে দেবো, 





পাটি তা টিপা পা 








১৮. যে ব্যক্তি নিজেকে) পরিশুদ্ধ করার জন্যে 
(আল্লাহর পথে অর্থ সম্পদ) ব্যয় করে, 


৫১০ পাশা তাপ পা ৮৯৯ , দু 
৪ (5১০৪ 46 595 ৬৪ 








১৯. (অথচ) তোমাদের কারোই তার কাছে এমন 
(কিছু পাওনা) ছিলো না যে, তোমাদের কোনো রকম 
প্রতিদান দেয়া হবে, 








২০. (হা, পাওনা) এটুকুই যে, সে শুধু তার মহান 
মালিকের সন্তুষ্টি কামনা করবে, 





০৮ চিতা শখ ৪ ্ 
| 2১4৯9507121 
শার্ট পরা পরা পা 








১ |২১. (এ কারণে) অচিরেই তার মালিক (তোর ওপর) 


1 ঠপা পা & পাপা 


ও ৮৮১১৪ ৪59 








১. শপথ আলোকোজ্জ্বল মধ্য দিনের, 





২. শপথ রাতের অন্ধকারের), যখন তা (চারদিকে) 








৩. তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং 
তিনি (তোমার ওপর) অসন্তুষ্টও হননি; 


& 01022 46)250 








৪. অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে 
উত্তম; 


ঘর 


ঢু 5/১৩া ৩া নিশা 
ঠ 


৮ 1 /১-০/ ৮ রা 
৩১০9১ ০০ ৩ ১৯৯ ৪১৯১9 








৫. অল্পদিনের মধ্যেই তোমার রব তোমাকে (এমন 
কিছু) দেবেন যে, তুমি (এতে) খুশী হয়ে যাবে; 





7? 
1 টিপা পাতা পাতি, ঠটি পা 2৯ পা পরা 


০ ৮১১১ 5৮১ ৩৮৮৪ ০9০9 








৬. তিনি কি তোমাকে এতীম অবস্থায় পাননি- অতপর 








৭. তিনি কি তোমাকে (সঠিক পথের সন্ধানে) ব্বিত 
অবস্থায় পাননি, অতপর তিনি তোমাকে সঠিক পথের 
সন্ধান দিয়েছেন 











৮. তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাননি, অতপর 
তিনি তোমাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন; 
পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 








৭২১ 


$ (০25 485 4259 


ড///.210017179050917910179010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ সুরা ৯৪ ৯৫ 


পা পা ডি পাটি তে পাপা 





৯ পা ঠা 
কচ 


৯. অতএব তুমি কখনো এতীমদের ওপর যুলুম করো ১১৪৯৭ ১১ ৮১২ 159 
রা ৬১ পেস 





১০. কোনো প্রার্থীকে কোনো সময় ধমক দিয়ো না; ঠ ১635 09-0129 








১১. তুমি তোমার মালিকের অনুগ্রহসমূহ বর্ণনা করে £.৮৬ 29 তু 
র & ৪ ০০০৯ ৩) 2০০০19 











পাপা ঠি পাঠ পাঠ পর্ণ 


১. 33823 
জন্যে তোমার বক্ষ উনুক্ত করে দেইনি? ১০০ ৭ 0১১০৮] 











২. রা ও তোমার (ওপর) থেকে তোমার বোঝা তত ঞ)) 9 &1১: 05222 


2 





৩. (এমন এক বোঝা) যা তোমার পিঠ নুইয়ে 2170 তর ঘ 
দিকে টনি ও এ ০ তা 


5 








টি তোমার স্মরণকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত ঠ ৩23 00577 








৫. অতপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে; পি চল পল ও? 


০1১০ ১৮৯1 ৮০ 015 





৬. নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম; 813০5 ১৯ ৮০৩1 








৭. অতপর যখনি তুমি অবসর পাবে তখনি তুমি যেয়ে রঃ 
(এবাদাতের) পরিশ্রমে লেগে যাও- ০ ৮৮০১ ০৪)১ ঘঃ 








৮. এবং তুমি তোমার মালিকের অভিমুখী হও। $ 239 0 








7১-০/ 0 


১. শপথ “তন” ও “যায়তুন'-এর, ০ 48919 ৬19 





উ র র রী র মা এড £৯ ০০ পা 
২. শপথ সিনাই উপত্যকার তুর পর্বতের, গু ০০০০০ 3969 





৩. শপথ এ নিরাপদ (মক্কা) নগরীর, ১৮81 412115 








পা পাঠ পারছিনা & পাপ 
5 


৪. অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে পয়দা পি ০) 02: 6£ 


2 








2৮ তদ্ 
পৌনে ্ 
পাপা ডি পণ ৮91 ৯ পাপা ০৪ 


৫. তারপর (অকৃতজ্ঞতার কারণে) আমি তাকে এ রা "11259 0 দ্ু 
সর্বনিন্নস্তরে নিক্ষেপ করবো, ০ ০৮৯০ ০৯৭] 4১১১০) 





৬. তবে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, িরাগা | ৭০০ চো 
(তোদের কথা আলাদা,) তাদের জন্যে রয়েছে এমন ৮ ” পা রে রি 


সব পুরস্কার, যা কোনোদিন শেষ হবে না; ও ০৭৮০ ১৯১ ১৯ ৪15 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন চি ৭২২ //৬/.৪10001811902906117101001-019 

















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭. (বলতে পারো,) এরপরও কোন্‌ জিনিস তোমাকে 
শেষ বিচারের দিনটিকে মিথ্যা প্রতিপন্ন করাচ্ছে? 





৯৬ সূরা আল আলাক্‌ 
৬ টি ঠিপা পাঁতশটি ৬৪ পশটি শা 


5709 ০১ 5০১৭ ৮৪ 


মি /৯ 








৮. আল্লাহ তায়ালা কি সব বিচারকের (তুলনায়) শ্রেষ্ঠ 


১ ৭ 
রা 
টি ১ ৮৯ প্র ০৫) টা 


৪ ০০৫এ। ৮৫১০1 ০০ 


রা 
1 











১. হে মোহাম্মদ) তুমি পড়ো, (পড়ো) তোমার 
মালিকের নামে, যিনি সৃষ্টি করেছেন, 





পা পর্ণ 


9 05 59৭1 52) 950 1951 








২. যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবাধা রক্ত 
থেকে, 


প্রর্পা ১ পট, পা শা প্রা 


৪ 36০5০5০3195 





৩. তুমি পড়ো এবং (জেনে রাখো) তোমার রব বড়ো 
মেহেরবান, 


৫1541 5509 108 





৪. তিনি (মানুষকে) কলম দ্বারা জ্ঞান) শিখিয়েছেন, 


৪৮০০5 ০7| 








৫. তিনি মানুষকে (এমন কিছু) শিখিয়েছেন যা (তিনি 
না শেখালে) সে কখনো জানতে পারতো না; 


৯ পনি টিপি পা পা পানি 2 পা ভুলা 


০৮1৮100121৮ 


রা 








উকি এ মানুষটিই (একসময়ে) বিদ্রোহে মেতে 


ও 


5 


পাশ রা 
ক 











৭. কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে, 


1৩৮) -210 সর্া 


টে ৮৪| ৮1) ০ 





৮. অথচ (এ নির্বোধ ভেবে দেখেনি,) একদিন অবশ্যই 
তোমার মালিকের দিকে (তার) প্রত্যাবর্তন হবে; 





৮ 10 ৮৮০৮1, অ 
৩ ৪৯১] ৪) ০৮ ০1 





৯. তুমি কি সে দোন্তিক) ব্যক্তিটিকে দেখেছো যে 
(তাকে) বাধা দিলো- 


পা /৯ পাশা পা 


৫ ০৮ ৬০৭1 ০০) 








১০. (বাধা দিলো আল্লাহর) এক বান্দাকে- যখন সে 
নামায পড়লো; 


৮ চে 
$ ৮০1511655 





১১. তুমি কি দেখেছো, সে কি সঠিক পথের ওপর 
আছে? 


$ ৪০৬1| ফে 0৫ ৬1 ০০4 








১২. কিংবা সে কি (অন্যদের) তাকওয়ার আদেশ 
দেয়? 


পাশা পণ & পা 


ও 9৯4৪ সাঁঠা 








১৩. সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে 
(আল্লাহকে) মিথ্যা প্রতিপন্ন করে এবং (তার থেকে) 
মুখ ফিরিয়ে নেয়; 





পা ন্ & পা উ পাপা পণ 


8৫০1 ০457 


পাপা 


৮ ৮2 
ও 








১৪. এ (দান্তিক) লোকটি কি জানে না আল্লাহ তায়ালা 
(তার সব কিছুই) পর্যবেক্ষণ করছেন; 





5৯ পাঠা £ পপ 


-৮০4-1 


ও 5১8 48 এ 





১৫. কিছুতেই) না, যদি সে (এ থেকে) ফিরে না 
আসে, তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখভাগের 
চুলের গোছা ধরে হেঁচড়াবো, 





১ 


পা 
পা 


৯ 
পারা 


(পট পাপ 9 পাতা 
? 


2 84০ ০ 


প্ 


& ড্ 
৬৮৫ 
পর 








১৬. এই লোকটি হচ্ছে (আমাকে) মিথ্যা প্রতিপন্নকারী 
না-ফরমান ব্যক্তি, 
পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 





৭২৩ 


2 
9 28৮15 45১ 4৮০0 


হে ্পা হে রণ হে র্প 





ড///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ সূরা ৯৭ ৯৮ 


১৭. অতপর (বাঁচার জন্যে আজ) সে তার সংগী- পাশ 1 
জি ও ূ ৪4830 £০৬৪ 


পপ ৮9 £১ পাটি 
র্‌ 








১৮. আমি অচিরেই তার জন্যে (আযাবের) 








পানি পা ৯ পট /৯ পা টি শট 


১৯, না, তুমি কিছুতেই তার অনুসরণ করো না, তুমি সাদ ৯, ১৭19 ০৯০19 4৮১ 


(বরং) তোমার মালিকের (সামনেই) সাজদাবনত হও 
এবং তার নৈকট্য লাভ করো । 














স্্প 


িপাঙিপ 


উ 392] গা &4158001 








নদ 
রশ 1 ঠা পাশা 


২. তুমি কি জানো- সেই (মর্যাদাপূর্ণ) রাতটি কি? ৫০৪] পো এ 





৩. মর্যাদাপূর্ণ এ রাতটি হচ্ছে হাজার মাসের চেয়ে 2. ৯4 পা এ ৯95৫৭) 2৭ 
উন 2০৬11 ০০ ১৯০১)০৪]| গুলা 


5 








৪. এই (রাত)-এর মধ্যে ফেরেশতা ও (তাদের (12 
সর্দার) “রূহ” (জিবরাঈল) তাদের মালিকের স 
ধরনের আদেশ নিয়ে (যমীনে) অবতরণ করে, 











৫. (সে আদেশবার্তা হচ্ছে চিরন্তন) প্রশান্তি, তা উবার 
আবির্ভাব পর্যন্ত (অ 











১. আহলে কিতাব ও মোশরেকদের মাঝে যারা ৯৫৯ ৯০ ৮ দু) 2৮ *+ 
(আমার আয়াত) অস্বীকার করেছে, তাদের কাছে ভিত ভর 
সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো -৮৪৮019 (5৮ ০৪৪৮০ ০৯৫১৯৮1|9 
ফিরে আসতো না, পা রি ১০ 

০০৩ 


রা 





৩০৮ ৮৮৬১৮০১০০৩৯ /১:-2/১, ৩ 
? 











২. আল্লাহর পক্ষ থেকে রসূল (আসবে), যারা (এদের 26521255115 
আল্লাহর) পবিত্র কিতাব পড়ে শোনাবে, নপ | ৬ ০১ 











৩. এতে রয়েছে উন্নত মূল্যবোধ) ও ভারসাম্যমূলক 29৫ গু ০91৮8, 
নি রর ও 2৪9 ০ 








৪. কিভাবধারী লোকেরা তাদের কাছে (এই) সুস্পষ্ট ৬। “1৫111. 2775 হদু। বুদ 
প্রমাণ এসে যাওয়ার পরই বিভেদ এবং অনৈক্যে ১1 ৮4411572189 ১১৯১০ 


০০পাপাটি | ৮9 টিপা পা 2৩12 
রে 


নিমজ্জিত হয়ে পড়েছে; ও 2৮৯11৮৪7৪1৯ 0৯০ ৩০ 








৫. অথচ) এদের এ ছাড়া আর কিছুরই আদেশ দেয়া ৮* |  ৮%। | 2০৮৮1 18০ 717 
হয়নি যে, তারা আন্লাহর জন্যেই নিজেদের দ্বীন ও *৮ত 40195, টি ১11952159 
15 শট / ৪৮ শা পাপা টি ১ 


এবাদাত নিবেদিত করে নেবে এবং নামায প্রতিষ্ঠা করবে, 89 ০1| [9৮829 94 80911 2 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন +% ৭২৪ //৬/.৪100181790280617)101001-019 




















কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১ ৯৯ সুরাহ ফোলমাল 


যাকাত দান করবে, আর সঠিক জীবন এ 5৯ রে 





৬. আহলে কিতাব ও মোশরেকদের মাঝে যারা রি 
(আল্লাহ তায়ালা ও তার রসূলকে) অস্বীকার করেছে, ৮9935 28 
তারা জাহান্নামের আগুনে থাকবে, সেখানে তারা ৪০২৫৯০০৪2৫৬ ০১৯3 
থাকবে অনন্তকাল, এ লোকগুলোই হচ্ছে আল্লাহর) টু 


হিরন উ 23501 552 এ৪2 














৭. অন্যদিকে যারা সত্যিই সত্যিই ঈমান এনেছে এবং শত ৯০৮৫ ৮৯ 
ভালো কাজ করেছে, তারা হচ্ছে গোটা সৃষ্টিকুলের ১৬4] 920157591৩1 


মেধ্যে) সর্বোৎকৃষ্ট; ও 28)1 ১৭৬ 421 











৮. তাদের জন্যে তাদের মালিকের কাছে পুরঙ্কার .*₹ 2 &₹ ৯. এ পি এল 
রয়েছে, রেয়েছে এমন এক) জান্নাত, যার তলদেশে 55 


প্রবাহিত থাকবে ঝর্ণাধারা, এরা সেখানে অনন্তকাল ডি 01545011052 
ধরে অবস্থান করবে; আল্লাহ তায়ালা তাদের ওপর ৩9 ০ 3৬০৫৪১৯ 


অতুষ্ট হবেন, তারাও তার ওপর সন্তুষ্ট হবে; এটা এ ৮4221 99 | - 51৬7 
জন্যে যে, সে (দুনিয়ার জীবনে) তার মালিককে ভয় ৮১97 ৮ 











০0৮ তা পা / পা 








জলা 
কম্পিত করা হবে-_ 





২. এবং পৃথিবী যখন তার (মধ্যে রক্ষিত মানুষের 
কৃতকর্মের) বোঝা বের করে দেবে, 








৩. তখন মানুষরা (হতভম্ব হয়ে) বলতে থাকবে, তার 
এ কী হলো (সে তো সব কিছুই উগরে দিচ্ছে)! 








৪. সেদিন সে (তার সব কিছু) খুলে খুলে বর্ণনা 
করবে, 








৫. কেননা তোমার রব তাকে এ (কাজে)-র আদেশ 
দেবেন; 





৬. সেদিন মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে, যাতে 1977 181563 
করে তাদেরকে তাদের (নিজ নিজ) কর্মকান্ড দেখানো 19৭ পটে 


ছি ৫৮৪11 





৭. যে ব্যক্তি এক অণু পরিমাণ কোনো ভালো কাজ ; লন  পকদ ৩৪ 7৫, রিচ 
করবে (সেদিন) তাও সে দেখতে পাবে; ও 597 1১5 895 006১৩ ০০৭ ৩০ 





৮. (ঠিক তেমনি) কোনো মানুষ যদি অণু পরিমাণ পপ ৪4 এআ মাহ্ন্রদ্রারা 
খারাপ কাজও করে, তাও (সেদিন) সে দেখতে চা [ছি 06 ০ ৮০9 
পাবে। 

পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭২৫ //$/.810012180809171017001.019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


সুরা ১০০ ১০১ 








২. শপথ সেসব সাহসী ঘোড়ার, যাদের খুরে 
অগ্নিস্ষুলিংগ বের হয়, 








৩. শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংসলীলা 








৪. অতপর তারা বিপুল পরিমাণ ধুলাও উড়ায়, 








৫. শত্রু শিবিরে পৌছে তারা তা ছিন্নভিন্ন করে দেয়, 








৬. অবশ্যই মানুষ তার মালিকের ব্যাপারে বড়োই 
বত রগ 


2 /-০০ &তা 


উ ৯১২৫ :221054)1 ৩ 








৭. আর তার (এ অকৃতজ্ঞ আচরণ)-এর ওপর সে তো 


2 পাপ পা 1৩ গা 








৮. অবশ্য সে (মানুষটি) ধন-দৌলতের মোহেই বেশী 


মত্ত 


2 


পাপ উিপ্পাছি ০, 


উ ০৪০৫) ৩০409 





৯. সে কি (একথা) জানে না যে, কবরের ভেতর যা 
কিছু আছে তা যখন উ্থিত হবে_ 


$39211 8০ 5151 ৮১ 














১০. এবং মোনুষের) অন্তরে যা (ছিলো তখন) ত 


শট ৬৪ ০9 ৩ 


$১9১]। &০ 2৯ 





১১. এদের (সেবার) সম্পর্কে অবশ্যই তাদের মালিকই 
সবচেয়ে ভালো জানবেন। 


৯ পাছে ০০0৩ 





আয়াত ১১ 





১. এক মহা (বিপর্যয় সৃষ্টিকারী) দুর্যোগ! 





২. কি সে মহাদুর্যোগ? 





৩. তুমি কি জানো- সে মহাদুর্যোগটা কি? 





৪. (এটা এমন বিপর্যয়) যেদিন মানুষগুলো পতংগের 
মতো (ইতস্তত) বিক্ষিপ্ত হয়ে পড়বে, 








৫. পাহাড়গ্তলো রঙ বেরঙের ধূনা তুলার মতো হবে; 








৬. অতপর যার ওযনের পাল্লা (সেদিন) ভারী হবে, 


ঠ পার্পা 8 শিক সিরা ভরত 
+ রবে নি 


৬১44319০4৪০ ৬ ০0 





৭. সে (অনন্তকাল ধরে) সুখের জীবন লাভ করবে; 





পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


৭২৬ 


0. পন 





ড///.210017179050917910179010.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ সুরা ১০২ ১০৩ 


৮. আর যার ওযনের পাল্লা হালকা হবে, 43019 ০ চিজ 





৯. হাবিয়া দোযখই হবে তার ঠিকানা, 





১০. তুমি কি জানো সে হোবিয়া দোষখ)-টি কি? 





১১. (হা) তা হচ্ছে প্রজবলিত আগুনের এক (বিশাল) 
কুন্ডলী। 











১. অধিক (সম্পদ) লাভের পার ম 25] ০2 0 
তোমাদের গাফেল করে রেখেছে, ৩১ ০৪৯ 








২. এমনি করেই (ধীরে ধীরে) তোমরা কবরের কাছে হ পন তত ওত 








৩. না, এমনটি কখনো নয়, তোমরা অচিরেই জানতে ৩ ০৭৮৮ -১৮ ১৫ 








৪. কখনো নয়, তোমরা অতি সত্্রই (এই অবহেলার ৮ ৮৯ ত কল ভুত হও 
পরিণাম) জানতে পারবে; ও ০) ৮১৭৮ ১৬ 








৫. (কতো ভালো হতো!) যদি তোমরা সঠিক জ্ঞান ০ /৯১-০৫০০ ৯০ ০ 


কি- তা জানতে পারতে; ও &৪০]1 15 995 919৫ 


শর্ত রা 








৬. অবশ্যই তোমরা (সেদিন) জাহান্নাম দেখবে, টি - 31 5922 








৭. হা, তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা পা... উড তত পদ ভু 
দেখতে পাবে, ০ ৬৯৪০1 ০৯০ )-9১৭ 





৮. এরপর (আল্লাহ তায়ালার) নেয়ামত সম্পর্কে হি ০72০ 2 
তোমাদের সেদিন অবশ্যই জিজ্ঞেস করা হবে । ০০9৭ ৬০০০ 

















২. মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (নিমজ্জিত) আছে, 





৩. সে লোকগুলো বাদে, যারা (আল্লাহ তায়ালার 1) এ 7 তা ৯০৩1 ৮৮ 5 দু) 
ওপর) ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে ০৮০1 19৮০9 19০ ০:১1 
অপরকে (নেক কাজের) তাগিদ দিয়েছে এবং (এই হ *ভ 1 15৮1৮ ১৬৩৯৮ )০৫৮ 
পথে) একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ ও ১৯০০৪ 1951959 2 (১4191951959 
দিয়েছে। 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭২৭ ৬//৬4.8100181780809171017001-019 























কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ সূরা ১০৪ ১০৫ ১০৬ 





১. দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক অভির জন্যে, যে ». তপতি এহন হত 
(মানুষদের) নিন্দা করে, ৩) ৬৪১০ ৪১০৯ 9345 ০29 
২. যে (কাড়ি কীড়ি) অর্থ জমা করে এবং তা গুনে 

রাখে, 

৩. সে মনে করে, (তার এ) অর্থ তাকে (এ দুনিয়ায়) 

স্থায়ী করে রাখবে; 

৪. না, কখনো নয়, অল্পদিনের মধ্যেই সে নির্ঘাত 

চর্ণবিচূর্ণকারী আগুনে নিক্ষিপ্ত হবে, 

৫. তুমি কি জানো, (এই) চূর্ণ বিচূর্ণকারী আগুন 

কেমন? 

৬. (এ হচ্ছে সম্পদলোভীদের জন্যে) আল্লাহ তায়ালার 

প্রজলিত এক আগুন, 

৭. যা (এর দহন যন্ত্রণীসহ) মানুষের হৃদয়ের ওপর 

পর্যন্ত পৌছে যাবে; 

৮. অগ্নিকুগুলীর গর্ত বন্ধ করে) তাদের ওপর ঢাকনা 

দিয়ে রাখা হবে, 


৯. (তা গেড়ে) রাখা হবে উচু উচু থামের মধ্যে । 















































পা পরা পা /চ পার্ট পা পর / পর 
ক 


১. তুমি কি দেখোনি তোমার মালিক (কা'বা ধ্বংসের [2082558 

জন্যে আগত) হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার *৮ টি 
করেছেন? $ 98] 
17 তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ ৫) 5 ১$&+205 রর ?"া 
৩. তিনি তাদের ওপর ঝাঁকে ঝাকে (আবাবীল) পাখী 


5 














9. পট বপার্র কটি 8 সিবণা পর পান পা 
৩ ০৯511১০০৪৮৩ ০)19 
৪. এ পাখীগুলো তাদের ওপর (নুড়ি) পাথরের টুকরো 2568 
নিক্ষেপ করছিলো, ও 0৮৯ ০2 8958 ৯১7 
৫. অতপর তিনি তাদের জন্তু জানোয়ারের চর্বিত 

(ঘাস পাতা)-এর মতো করে দিলেন। 


























জন্যে, 








পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭২৮ ড/////.8100181780809171017001.019 





কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২. তাদের প্রতিরক্ষা শীত ও গরমকালের সফরের 
জন্যে_ 





সুরা ১০৭ ১০৮ ১০৯ 


পার্ল 


3 ০৪৮০1195991 ১ পর 








৩. তাদের এ ঘরের মালিকেরই এবাদাত করা উচিত, 


৮০৯ -99/১পা টিপা 


& ৬1116» ৮১319093 








৪. যিনি ক্ষুধায় তাদের খাবার সরবরাহ করেছেন এবং 
তিনি তাদের ভয় ভীতি থেকে নিরাপদ করেছেন। 





৯ 5 পাপা দে ৪ 


০০০৯419289৯ ৬০-০৮০৪ 


সি 


৯ ৮9 ৯ ৬৪ 5৯ ঠিপা্া £ প্রা ৯ 


£৯ পা 














১. তুমি কি সে ব্যক্তির কথা ভেবে দেখেছো, 
বিচারের দিনকে অস্বীকার করে, 





£৯ শট ৬০০ £৯ শা /৬ পাপা পণ 


9 ৬4০70 ৮১১৫৪ 9 ০৪1 


রে 
রা পার রি 








২. এ হচ্ছে সে ব্যক্তি, যে (নিরীহ) এতীমকে গলাধাক্কা 
দেয়, 


৬০0 66 ০এ। এ 








৩. মেসকীনদের খাবার দিতে কখনো যে (অন্যদের) 
উৎসাহ দেয় না; 


/১ ০১2 শা [তি তি ওল পাশা 
& ৮৫০০| [2565 





৪. (মর্মান্তিক) দুর্ভোগ রয়েছে সেসব (মোনাফেক) 
নামাধীর জন্যে, 


পা 8৬ পা ৮9 2৯১ পাপা 





৫. যারা নিজেদের নামায থেকে উদাসীন থাকে, 


পা /১০০ পা পা উির্পা 2০০ পাঠ ডু 


609১0০০3০০০ ৮৪: ০891 





৬. তারা কাজকর্মে প্রদর্শনী করে-_ 


পা চি পটি  পাঁশিটি / টি পাঠ 


৫) 00991 )7 ০ ০৪০4 








৭. এবং মানুষদের ব্যবহারিক জিনিসপত্র পর্যন্ত যোরা 
অন্যদের) দিতে বারণ করে। 


সিকি 2৫ টু 
রঃ । 2 








পা ৯০০ পাটি পা ঠ১০চিপা্িপা পা 


& ০9০০০1| ০9৯০9 


রি চু 








১. (হে নবী,) আমি অবশ্যই তোমা 
পরিপূর্ণ) কাওসার দান করেছি; 


পাও 1 ডি পা /১ 


0 789৫] এ০০201 








২. অতএব তোমার মালিকের স্মরণের জন্যে তুমি 
নামায পড়ো এবং (তীরই উদ্দেশে) তুমি কোরবানী 
করো; 





পা পানি এ পা 


৯১১9এ904 








৩. অবশ্যই (যে) তোমার নিন্দুক সেই হবে শেকড়- 
য়)। 





০2 পাটি পার্টি পানি 


$ ১%| 9 4600 ৩1 








১. (হে নবী,) তুমি বলে দাও, হে কাফেররা, 


রগ 
তা ৪০০10, পার্ট 2৪ 
পে 


৫ 49১85411920 05 





২. আমি (তাদের) এবাদাত করি না- যাদের এবাদাত 
পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 





৭২৯ 


স্স 
পাঠ ৮99৯ পা ৮9৮০৮ বা প্র 


১ ০9১৬ ৮০০৯০ খু 


///.210017179050917910179010.019 








কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ সুরা ১১০ ১১১ ১১২ 
৩. না তোমরা (তার) এবাদাত করো- যার এবাদাত 
আমি করি- 








1 5০৯ িশা 


৪ ৫০০০ ০90০-০)9 





৪. এবং আমি (কখনোই তাদের) এবাদাত করবো না ১ ৪৯০ আশ) এরি 
যাদের তোমরা এবাদাত করো, ৬১-৮/০৯০ ০ ০৪০ 0189 
৫. না তোমরা কখনো (তার) এবাদাত করবে যার ৮০০৯ ৯০1 ৯০৯ 
এবাদাত আমি করি; ৩ ০০1০ ০৪৩১০০৮০১১9 
৬. (অতএব) তোমাদের পথ তোমাদের জন্যে, আর লে 


৩ ৬৭১ ০১9০৮৫৪১০৮৫ র্‌ 


রা 























আসবে, ০ ৬119 481 ১০১৪৯1১1 
২. তখন মানুষদের তুমি দেখবে, তারা দলে দলে 41 9১ 7০124017215]: 
আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে, 481 ৬৭১ ৪ ০9০৭ ০৮০৭। 199 


৫৮19) 








শা £৯ শী পা 








৩. অতপর তুমি তোমার মালিকের প্রশংসা করো এবং 81 ভা 5 ভু 
তীর কাছেই ক্ষমা প্রার্থনা করো; অবশ্যই তিনি তাওবা +7৮ ৯১৯১৪ নিভু স্ট 


স্পা পা পার 


0199 01৫ 














১. (ইসলাম বিরোধিতার কারণে দুনিয়া আখেরাতে) 

আবু লাহাবের দুটো হাতই ধ্বংস হয়ে যাক- ধ্বংস 

হয়ে যাক সে নিজেও; 

২. তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো 

কাজে আসবে না; 

৩. (বেরং তা জলন্ত অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হবে,) সে হ. পণ ৮121715 

অচিরেই আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে, 

৪. (সাথে থাকবে) জ্বালানি কাঠের বোঝা বহনকারী কিতা ডি ভে? 
৫. (মনে হবে) তার গলায় যেন খেজুর পাতার 

পাকানো শক্ত রশি জড়িয়ে আছে। 


















































২. আন্রাহ তায়ালা হচ্ছেন সম্পূর্ণ অমুখাপেক্ষী, 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন % ৭৩০ //৬4.৪1001811902806117)1017001-019 











কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ সুরা ১১৩ ১১৪ 
৩. তার থেকে কেউ জন্ম নেয়নি, আর তিনিও কারো নাট দত ১৭৩৮৮ শা 
থেকে জন্ম গ্রহণ করেননি, ও 98-৮19 ৯০-7৮-7 








গু পার্স  ল-9-9 ০00 ৯ ০9 তা উপর 








৪. আর তার সমতুল্য দ্বিতীয় কেউ-ই নেই । ৪০921 198441০4৮৮9 








পা ০9৯০ 29 


৫ 1 552 $9০$ 











২. (আশ্রয় চাই) তার সৃষ্টি করা (প্রতিটি জিনিসের) 
অনিষ্ট থেকে, 








৩. আমি আশ্রয় চাই রাতের (অন্ধকারে সংঘটিত সব) 
অনিষ্ট থেকে, (বিশেষ করে) যখন রাত তার অন্ধকার 
৪. (আমি আশ্রয় চাই) গিরায় ফুঁক দিয়ে 
যাদুটোনাকারিণীদের অনিষ্ট থেকে, 

৫. হিংসুক ব্যক্তির হিংসার) অনিষ্ট থেকেও (আমি 
তোমার আশ্রয় চাই-) যখন সে হিংসা করে। 























১. (হে নবী,) তুমি বলো, আমি আশ্রয় চাই মানুষের 
মালিকের কাছে, 


২. আমি আশ্রয় চাই) মানুষের বাদশাহের কাছে, 








৩. (আমি আশ্রয় চাই) মানুষের মাবুদের কাছে, 








৪. (আমি আশ্রয় চাই) কুমন্ত্রণাদানকারীর অনিষ্ট 
থেকে, যে (প্ররোচনা দিয়ে) গাঢাকা দেয়, 


৫. যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়, 











৬.জ্িনদের মধ্য থেকে (হোক বা) মানুষদের 
মধ্য থেকে হোক (তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহ 
তায়ালার কাছে আশ্রয় চাই)। 








পারা ৩০ ত ৭৩১ ড//.9100191780809917101001.019 


কোরআন তেলাওয়াত শেষে এই দোয়া পড়বেন 


১501 ৬০১51140 ৮ 


/ ভি 0.০, 


(১৮৯)1৮941 ১05১ 
হি পি ০ 0121221 একী 


৯ পা পা ৮9৮ 2১৯৫ 0.০, কপ & পা 


৬৮০০ এ 5%$ ০৪15 2০৯)9 


/৯ ৮৯৮9৮ পা শটি শা পা টিভি 5৬ 7৯৬০পা পা 


০2১313- ০1০৯ ০ এ কি 
0৮1 ছা 0ল। ঢা 265১5 


হে আল্লাহ! আমার কবরে আমার একাকিত্রে ভয়াবহতার সময় তুমি আমাকে 
(কোরআনের আলো দিয়ে) প্রশান্তি দান করো । হে আল্লাহ, কোরআন দিয়ে 
তুমি আমার ওপর দয়া করো, কোরআনকে তুমি আমার জন্যে ইমাম, নূর, 
পথপ্রদর্শক ও রহমত বানিয়ে দিয়ো । হে আল্লাহ! আমি এর যা কিছু ভুলে গেছি 
তা তুমি আমায় মনে করিয়ে দিয়ো, যা কিছু আমি আমার জ্ঞান থেকে হারিয়ে 
ফেলেছি তা তুমি আমায় জানিয়ে দিয়ো । আমাকে দিবানিশি এর তেলাওয়াতের 
তাওফীক দিয়ো । হে সৃষ্টিকুলের মালিক! তুমি এই কিতাবকে আমার জন্যে 
চূড়ান্ত দলীল বানিয়ে দিয়ো । আমীন! 





৭৩২ ড//.9100191780809917101001.019 




















